


[ সূরা আ'রাফের ৯৪ নং আয়াত থেকে শেষ পর্যস্ত এবং সুরা আন্ফাল, 
সূরা তওবা, সূরা ইউনুস ও সুরা হুদ পর্যন্ত | 


হযরত মাওলানা 


মুফতী মুহাম্মদ শফী (র) 


অনুবাদ 
মাওলানা মুহিউদ্দীন খান 


ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ 


দ্বিতীয় সংস্কৱণে অনুবাদকৰ আৱত 


HID pny HS LS 

আল্লাহ্‌ রাব্বুল আলামীনের অপার অনুগ্রহে ‘তফসীরে- 
মাআরেফুল কোরআন” চতুর্থ খণ্ডের বাংলা অনুবাদ-এর দ্বিতীয় 
সংস্করণ প্রকাশিত হলো । সাম্প্রতিককালে উদু' ভাষায় প্রকাশিত 
এবং আট খণ্ডে সমাপ্ত এ সর্বরহৎ ও সর্বাধুনিক তফসীর গ্রন্থটির 
প্রথম বঙ্গানুবাদ প্রকাশিত হওয়ার পর সুধী পাঠকগণের তরফ থেকে 
যেরূপ উৎসাহপূর্ণ প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে, তাতে অক্ষম অনুবাদক 
এবং যাঁরা এই রৃহৎ গ্রন্থটি যথাসম্ভব নিখুঁতভাবে পাঠকগণের হাতে 
তুলে দিতে রাতদিন অক্লান্ত শ্রম স্বীকার করেছেন, তাঁদের পক্ষে আশা- 
তীত উদ্দীপনা অনুভব করাই স্বাভাবিক । প্রকৃত প্রস্তাবে আল্লাহ্‌ 
তাআলার তওফীকই সকল কর্ম সমাধা হওয়ার মূল কারিকা শক্তি । 
বলা বাহুল্য, বাংলা ভাষাভাষী পাঠকগণের সীমাহীন আগ্রহের ফলেই 
হয়ত আল্লাহ্‌ তা'আলা অতি অল্প সময়ের মধ্যে এ বিরাট গ্রন্থটির অনু- 
বাদকার্য সমাপ্ত এবং অতি অল্পদিনের ব্যবধানে সব কয়টি খণ্ড 
প্রকাশ করার সকল সু-ব্যবস্থা করে দিয়েছেন। 


এ মহতী গ্রন্থের দ্রত অনুবাদ এবং সংশ্লিষ্ট বিভিন্ন কাজে অনেক 
সুধী বন্ধু আমাকে সক্রিয় সাহায্য করেছেন । বিশেষত এ খণ্ডটির 
প্রকাশনা পর্যন্ত ধারা আমাকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন, 
তাঁদের মধ্যে মাওলানা আবদুল অজীজ, হাফেজ মাওলানা আবু 
জাফর, মাওলানা আবদুল লতীফ মাহমুদী, মাওলানা সৈয়দ জহীরুল 
হক প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখ করতে হয় । দোয়া করি এবং 
সকলের দোয়া চাই, ' ষেন আল্লাহ্‌ পাক এদের সকলের এ নেক 
প্রচেষ্টা কবূল করেন এবং আরও অধিকতর খিদমত করার তওফীক 
দান করেন । অনুদিত পাণ্ডুলিপি আগাগোড়া বিশেষ যত্রসহকারে 
নিরীক্ষণ করে দিয়েছেন বিশিষ্ট আলিম মাদরাসায়ে আলীয়া ঢাকার 
বর্তমান হেড মাওলানা জনাব আল্লামা উবায়দুল হক, আমরা তার 
প্রতি কুতক । 


ছয় 


ইসলামিক কফ্াউণ্ডেশন বাংলাদেশ কর্তপক্ষ বিশেষত এই প্রতি- 
ষ্ঠানের প্রা মস্হা-পরিচিলক জনাব আঃ সোবহান, সচিব জনাব 
ফিরোজ আহমদ আখতার ও প্রকাশনা বিভাদ্ণা্ পরিচালক জনাব 
অধ্যাপক আবদুল গফুর প্রমুখ এ গ্রন্থ প্রকাশ করার ব্যাপারে 
“বশেষ যত ও মনোযোগ প্রদান করার ফলেই এ বিরাট কাজ সহজে 
সমাধা কয়া সম্ভবপর হয়েছে । আল্লাহ্‌ তাআলা : ভাদের এ মহতী 
উদ্যোগের পূর্ণ প্রতিদান প্রদান করুন ! জামীন ! 

ণমা'অ আরেরুল কেরি এর অনুবাদ প্রকাশিত তঃয়ার পর বু 
সুধা ৰ উগত গন্রের মাধ্যমে অনেক মূল্যবান উপদেশ ও পরামর্শ 
দোন করেন রা তাদের এসব পরামর্শ সরবত সংস্ষরণ- 

গুলোতে শঅনমবরূণ ক্ষরার্র চেষ্টা করছি | সখী গাঠকগণের খেদমতে 

আরজ, কারে: চোখে এ মহতী গ্রন্থে কোন অসংলগ্নতা দজ্টিগোতর 
হলে পত্র মারফত আমাদেরকে জানালে ক্ষত খাকবে। : 


বিনীত 
মুহিউদ্দীন খান 


সূচীপত্র 


বধ্য ১ পি ৬) 


স্রা আরাফ-এর ৯৪ থেকে ৯৯ আয়াত ১ 
পূর্ববর্তী নবীগণের শিক্ষণীয় ঘটনাবলী ৩ 
হযরত মূসা (আ) ও তার মুজিষা ২২ 
হযরত মুসা ও যাদুকর সম্প্রদায় ২৮ 
হযরত ম্সা ও ফিরাউন ২৯ 
জটিলতা ও বিপদমুত্তির ব্যবস্থা ৩৬ 
রান্্রনায়কগণের জন্য পরীক্ষা ৩৭ 
ইবাদতের বেলায় চান্দ্র হিসাব ৫৬ 
আত্মশুদ্ধির ক্ষেত্রে ৪০ দিনের . 


তাৎপৰ্য ৫৬ 


সর্বকাজ স্থির-ধীরভাবে সমাধা 

করার শিক্ষা ৫৬ 
প্রয়োজনে স্থলাভিষিক্ত নির্ধারণ ৫৭ 
অহঙ্কারের পরিণতি ৬৬ 
কোন কোন পাপের শাস্তি ৭৩ 
মুহাম্মদ সো) ও তাঁর উম্মতের 

ধৈশিষ্ট্য ৮০ 
তওরাত ও ইঞ্জিলে হযরত 

মুহাম্মদ (সা) ৮২ 


কোরআনের সাথে সুন্নাহর অনুসরণ ৯০ 
মহানবীর সো) নবুওয়ত ও 
কারামত 


৯৫ 
ধর্মের ব্যাপারে বাধ্যবাধকতা ১১৫ 
আল্লাহ্র সাথে কৃত ওয়াদার 

বিশ্লেষণ ১১৭ 


আল্লাহ্‌র নিকট প্রদত্ত প্রতিশ্চৃতি ১৯৪ 
না বোঝা ও না শোনার তাৎপর্য ১৩৮ 
আসমায়ে হসনার তাৎপর্য ১৪১ 


পেশ করার দায়িত্ব 


দোয়া করার অ'দব-কায়দা ১৪২' 
আল্লাহ্‌র নামের বিরতি সাধন ও 


| কাউকে আল্লাহ্‌র নামে সম্বোধন ১৪৪ 


কিয়ামত কবে হবে £ নবী রসূলগণ 
ও গায়েবের খবর ১৫৪ 


| কোরআনী চরিভ্রের হিদায়েতনামা ১৭০ 


আল্লাহ্‌র যিকিরের নিয়ম-পদ্ধতি ১৮৩ 
| সূরা আন্ফাল শুরু ১৮৯ 

পরস্পরের সৌহার্দ্য ও এক্যের ভিত্তি ১৯৫ 

মুমিনের বিশেষ গুণবৈশিষ্ট্য ১৯৭ 
' ইসলামে সমরনীতি £ বদর যুদ্ধ 

প্রসঙ্গ ২২২ 

ফেতনা ও দ্বীন শব্দের ব্যাখ্যা ২৬৩ 

যুদ্ধলব্ধ সম্পদের বিধান ২৬৯ 


জিহাদে র্লুতকার্ধতা লাভের উপায় ২৮৬ 
শয়তানের ধোঁকা ঃ বাঁচার উপায় ২৯৪ 


ইসলামী রাজনীতি ও জাতীয়তা ৩০৬ 
মুসলমানদের পারস্পরিক স্থায়ী এঁক্য 
ও সম্প্রীতির প্রকৃত ভিত্তি ৩১৮ 


মুহাজিরগণের উত্তরাধিকার প্রসঙ্গ ৩৩৭ 


সুরা তওবা শুরু ৩৪৭ 
মন্ধা বিজয় ঃ মুশরিকদের বিভিন্ন 
শ্রেণী ঃ চুক্তি ও তার মর্যাদা রক্ষার 
নির্দেশ . | 

ইসলামের সপক্ষে দলীল-প্রশ্নাণ : 


৩৫৩ 


৩৬২ 


ৃ 
ইসলামী রান্ট্রে অমুসলমান 


নিষ্ঠাবান মুসলমানের আলামত ঃ 


অমুসলমানদের সাথে বন্ধত 
আল্লাহ্‌র যিকির জিহাদের চেয়ে 
পণ্য কাজ 

হিজরতের মাসায়েল 

পূর্ণতর ঈমানের পরিচয় 
হোনাইন যুদ্ধ £ আনুষঙ্গিক বিষয় 
মসজিদুল হারামে প্রবেশের 
অধিকার . 


আহলে-ফিতাব প্রসঙ্গ ঃ জিযিয়ার 


(এ 


তাৎপর্য 
চান্দ্র মাসের হিসাব 
তাবুক যুদ্ধ প্রসঙ্গ 


দুনিয়ার মোহ $ আখিরাতের প্রতি 


উদাসীনতা 

সদ্কা ও যাকাতের ব্যয়খাত 
মুনাফিক প্রসঙ্গ 

সাহাবায়ে কিরাম জান্নাতী ও 
আল্লাহ্‌র সন্তষ্টি প্রাপ্ত 


মুসলমানদের সদ্কা-যাকাত আদায় 


করে তা যথাযথ খাতে ব্যয় করা 
ইসলামী রাক্ট্রের দায়িত্ব 
তাবুক যুদ্ধ ও আনুষঙ্গিক বিষয় 


€ আট ) 


| 


৩৬২ 
৩৭০ 


৩৭৮ 
৬৮৩ 
৩৮৩ 
৩৮৬ 


৩৯৪ 
৪০৩ 
৪১১ 
৪১৮ 
8২০ 
8৩৩ 
8৫৫ 
৪৯৪ 


৫০০ 
৫২০ 


দীনি ইলম প্রসঙ্গ 


রসূলে-করীমের গুণবৈশিশ্ট্য 
সূরা ইউনূস শুরু 


আল্লাহ্র অসীম কুদরতের নির্দশন 


কাফির ও মুসলমানদের জাতীয়তা 


আখিরাতের আযাব থেকে মুক্তির পথ 


আল্লাহ্‌র ওলীগণের অবস্থা 


হযরত মুসা-হারুন ও বনী ইসরাঈল 


হযরত ইউনুস প্রসঙ্গ £ একটি 
বিস্রান্তি ও তার জবাব . 
সূরা হুদ শুরু 


'স্বৃম্ট জীবের রিযিক 


রসূলে করীম সো)-তুর বুওয়ত £ 
সন্দেহবাদীদের জবাব 

সৎকর্ম গ্রহণযোগ্য হওয়ার শর্ত 
হযরত নূহ ও তার জাতি 
যানবাহনে আরোহণের আদব 
কাফির ও জালিমদের জন্য দোয়া 
সামুদ জাতি 

হযরত লূত এর কওম 

হযরত শোয়াইব প্রসঙ্গ 

ওজনে হেরফের করার ব্যাধি 


৫৩৬ 
৫8৪ 


৪৪৬ 


৫৬০ 
৫৭৪ 
৫৯৭ 
৬০২ 
৬১৮ 


৬৩৫ 
৬৪২ 
৬৫১ 


৬৫৯ 
৬৬৫ 
৬৭৭ 
৬৯২ 
৬৯৯ 
৭০৮ 
৭১৬ 
৭২৪ 
৭৩৩ 
৭৩৮ 


সুরা নারাফ || আয়াত ৯৪ থেকে 


$ j ৮০ 
৮ ৬৬ উত্ত 3৫5 ০ 2৮ এ 
57 লন ত নত তলক তত বলে পরের? 
ES LANES OEE IY So Oe 0); 
£80 22484: ।৫ ১৫ ARAL 212৫2 
Ct ১5 রর 01; 298) 626142৩6196 51286 


৩৫৫12151561 এ SI 9১4 ১7৪ 
৪28৩৬৬1৮৩৫৩: BSS EN AGH Pg 
EEC 5৩ ৩12৫৬ ০6 ৩ ০৯৮৫ 5৮ 
2 4560450৬৫59 5৫৮6 2৪ 
(২০১৯১4১০০82 Cll ral 


(৯৪) আর আমি কোন জনপদে কোন নবী পাঠাইনি তবে ( এমতাবস্থায় ) 
পাকড়াও করেছি সে জনপদের অধিবাসীদের কম্ট ও কঠোরতার মধ্যে, যাতে তারা 
শিখিল হয়ে পড়ে। (৯৫) অতপর অকল্যাণের স্থলে তা কল্যাণে বদলে দিয়েছি। এমনকি 
তারা অনেক বেড়ে গিয়েছে এবং বলতে শুরু করেছে, আমাদের বাপ-দাদাদের 
উপরও এমন আনন্দ-বেদনা এসেছে । অতপর আমি তাদের পাকড়াও করেছি এমন 
আকস্মিকভাবে যে, তারা টেরও পাস্ননি। (৯৬) আর যদি সে জনপদের অধিবাসীরা 
ঈমান আনত এবং পরহিষগারী অবলম্বন করত, তবে আমি তাদের প্রতি আসমানী ও 
পাথিব নিয়ামতসমূহ উল্মুক্ত করে দিতাম । কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং 
আমি তাদের পাকড়াও করেছি তাদের ক্লুতকর্মের বদলাতে! (৯৭) এখনও কি এই 
জনপদের অধিবাসীরা এ ব্যাপারে নিশ্চিন্ত যে” আমার আযাব তাদের উপর রাতের 
বেলায় এসে পড়বে অথচ তখন তারা থাকবে ঘুমে অচেতন। (৯৮) আর এই জনপদের 
অধিবাসীরা কি নিশ্চিন্ত হয়ে পড়েছে যে, তাদের উপর আমার আযাব দিনের বেলাতে 








২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুথ খণ্ড 


এসে পড়বে অথচ তারা তখন থাকবে খেলাধুলায় মত্ত । (৯৯) তারা কি আল্লাহ্‌র 
পাকড়াওয়ের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছে? বস্তুত আল্লাহ্‌র পাকড়াও থেকে তারাই 
নিশ্চিন্ত হতে পারে, যাদের ধ্বংস ঘনিয়ে আনে । 


—————— পাটা শশী শী শাশ শশী শপ পপ 


তফসীরের সার-সংক্ষেপ ্‌ 

আর আমি (উল্লিখিত এবং সেগুলো ছাড়াও অন্য জনপদসমূহের মধ্যে) কোন 
জনপদে কোন নবী পাঠাইনি। (এমতাবস্থায় ঘে,) সেখানকার অধিবাসীদের প্রেরিত 
নবীকে অমান্য করার দরুন পূর্বাহ্নে সতর্ক করে দেওয়া হয়নি এবং সতর্কতার উদ্দেশ্যে 
তাদেরকে) আমি দারিদ্র্য ও ব্যাধিতে পাকড়াও করিনি যাতে তারা শিথিল হয়ে পড়ে 
€( এবং কুফরী-করুতত্নতা ও মিথ্যারোপ থেকে তওবা করে নেয়)। অতপর ( যখন 
তারা তাতেও সতর্ক হয়নি, তখন পালাক্রমে কিংবা এ কথা বুঝতে যে, বিপদের 
পর যে নিয়ামত দান করা হয়, তার মুল্য অধিক হয় এবং নিয়ামতদাতার প্রতি 
মান্ষ স্বাভাবিকভাবে আনৃগত্য প্রকাশ করতে থাকে) আমি দুরবস্থাকে সচ্ছলতায় 
বদলে দিয়েছি। এমন কি তাদের ( এশর্ষয ও সুস্বাস্থ্যের সাথে সাথে ধন-সম্পদ এবং 
সন্তান-সন্ততিতেও) বিপুল উন্নতি (সাধিত) হয়েছে। আর €( তখন নিজেদের দুর্মতির 
দরুন) বলতে শুরু করেছে যে, (প্রথমত, সে বিপদাপদ আমাদের কুফরী-কৃত্নতা ও 
মিথ্যারোপের কারণে ছিল না। যদি তাই হতো, তবে সচ্ছলতা আসবে কেন? বরং তা 
হলো সময়ের ঘটনা প্রবাহ। সে জন্যই) আমাদের পিতা-পিতামহদের জীবনেও € এ 
দু'টি অবস্থা কখনও ) অসচ্ছলতা, € কখনও) সুখ-স্বাচ্ছন্দয এসেছে । ( তেমনিভাবে 
আমাদের উপর দিয়েও তাই অতিবাহিত হয়ে গেল। যখন তারা এমনি বিভ্রান্তিতে 
পড়ল) তখন আমি তাদের আকস্মিকভাবে পাকড়াও করেছি । ( ধ্বংসাত্মক আযাবের 
আগমনের কোন) খবরও ছিল না। € অবশ্য নবীরা সংবাদ দিয়েছিলেন, কিন্তু 
যেহেতু তারা সে সংবাদকে ভুল মনে করেছিল এবং আযমাদ-প্রমোদে বিভোর হয়েছিল, 
সেহেতু তাদের ধারণাই হয়নি।) আর (আমি তাদের ধ্বংসাত্মক আযাবের মধ্যে 
পাকড়াও করেছি, তার কারণ ছিল শুধু তাদের কুফরী ও বিরোধিতা । তা না হলে) 
যদি সে জনপদের অধিবাসীরা €পয়গম্রদের প্রতি) ঈমান আনত এবং € তাদের 
বিরোধিতা থেকে ) বেঁচে থাকত, তাহলে আমি (পার্থিব ও আসমানী বিপদের স্থলে ) 
তাদের উপর আসমানী ও পাথিব বরকতের দ্বার উন্মুক্ত করে দিতাম। € অর্থাৎ আকাশ 
থেকে বৃষ্টি এবং ভূমি থেকে বরকতময় উৎপাদন দান করতাম। অবশ্য এ ধ্বংসের 
আগে তাদেরকে সচ্ছলতাও দেয়া হয়েছিল একটা রহস্যের ভিস্তিতে। কিন্তু সে সচ্ছল- 
তার মধ্যে বরকত না থাকার কারণে তা প্রাপ্ত নিয়ামতের পরিবর্তে জীবনের জন্য 
বিপদ হয়ে দীড়ায়। যেসব নিয়ামতে কল্যাণ ও বরকত থাকে, তা দুনিয়া কিংবা 
আখিরাত কোনখানেই বিপদরূপে গণ্য হতে পারে না। মল কথা, তারা যদি ঈমান ও 
পরহিযগারী অবলম্বন করত তাহলে ।তাদেরকেও এসব বরকত দেওয়া হত।) কিন্তু 
তারা যে ( পয়গম্ধরদেরই ) মিথ্যা প্রতিপন্ন করেছে। তাই আমি (ও) তাদের (গহিত) 


সুরা আ'‘রাফ ৩ 


কর্মের জন্য তাদের ধ্বংসাত্মক আযাবের মধ্যে নিপতিত করেছি। (উপরের আয়াতে 
একেই ১১৮১৪১১4 শব্দের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। তারপর বর্তমান 


কাফিরদের ভঙণসনামূলক ভাষায় শিক্ষা দেয়া হচ্ছে যে, এ সমস্ত কাহিনী শোনার) 
পরেঙ কি ( বর্তমান) এই জনপদের অধিবাসীরা [যারা রসূলুল্লাহ (সা)-এর যুগে 
বর্তমান] এ ব্যাপারে নিশ্চিন্ত হয়ে পড়েছে যে, তাদের উপর (-ও) আমার আযাব 
রাতের বেলায় এসে পড়তে পারে যখন তারা থাকবে (বিভোর) ঘুমে €( অচেতন )। 
আর (€ বর্তমান) জনপদের অধিবাসীরা কি ( কুফরী ও মিথ্যারোপ সত্ত্বেও যা পূর্ববর্তী 
কাফিরদের ধ্বংসের কারণ ছিল) এ ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে যে, (সেই পূর্ববতী- 
দের মতই) তাদের উপরেও আমার আযাব দিন-দুগুরে এসে গড়তে পারে, যখন তারা 
থাকবে নিজেদের অহেতুক খেলাধুলায় (অর্থাৎ পাথিব কাজ-কারবারে ) নিমগ্ন £ হ্যা, 
তাহলে কি আল্লাহ্‌ তা'আলার এই € আকস্মিক) পাকড়াও থেকে (যেমন উপরে 
বর্ণিত হয়েছে) নিশ্চিন্ত হয়ে পড়েছে । বস্তুত (জেনে রেখো) আল্লাহ্‌ তা'আলার পাক- 
ডাও সম্পর্কে একমান্্র তাদের ব্যতীত কেউই নিশ্চিন্ত হতে পারে না, যাদের দুর্ভাগ্য 
ঘনিয়ে এসেছে। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

পূর্ববর্তী নবীরা (আ) তাঁদের জাতিসমূহের ইতিহাস এবং তাঁদের দৃষ্টান্তমূলক 
অবস্থা ও স্মরণীয় ঘটনাবলী, 'যার বর্ণনাধারা কয়েক রুক্‌ পূর্ব থেকেই চলে আসছে, 
তাতে এ পর্যন্ত পাঁচজন নবীর কাহিনী বর্ণিত হয়েছে। ষষ্ঠ কাহিনীটি হযরত মূসা 
(আ) এবং তাঁর সম্প্রদায় বনী ইসরাঈলের। এ কাহিনীর আলোচনা পরবর্তী নয়টি 
আয়াতের পর বিস্তারিতভাবে বণিত হতে যাচ্ছে! 


পূর্বেই বলা হয়েছে, কোরআনে করীম বিশ্ব-ইতিহাস এবং বিশ্বের বিভিন্ন জাতির 
অবস্থা বর্ণনা করে। কিন্তু তার বর্ণনারীতি. হল এই যে, তাতে সাধারণ ইতিহাস গ্রন্থ 
কিংবা গন্প-উপন্যাসের মত আলোচ্য বিষয়ের সবিস্তার বর্ণনা না করে বরং স্থান ও 
কালের উপযোগিতা অনুসারে ইতিহাস ও গল্প-কাহিনীর অংশবিশেষ তুলে ধরা হয়। সে 
সঙ্গে আলোচ্য কাহিনীতে প্রাপ্ত নিদর্শনমূলক ফলাফল সম্পর্কে আলোকপাত করা হয়। 
এ নিয়ম অনুযায়ী সে পাঁচটি কাহিনী বণনার পর এখানে কিছু সতকতামুলক প্রসঙ্গ 
আলোচনা করা হয়েছে। ্‌ 


প্রথম আয়াতে বলা হয়েছে যে, নূহ আ)-এর সম্পুদায় এবং আদ” ও “সামূদ' 
জাতিকে যেসব ঘটনার সম্মুখীন হতে হয়েছিল, তা শুধুমান্্র তাদের সাথেই এককভাবে 
সম্পৃক্ত নয়, বরং আল্লাহ্‌ রাব্বুল আলামীন স্বীয় রীতি অনুযায়ী দুনিয়ার বিভ্রান্ত ও 
পথন্রষ্ট জাতি-সম্প্রদায়ের সংশোধন ও কল্যাণ সাধনকল্পে যে নবী-রসুল প্রেরণ করেন 
তাদের আদেশ-উপদেশের প্রতি যারা মনোনিবেশ করে না প্রথমে তাদেরকে পার্থিব 
বিপদাপদের সম্মুখীন করা হয়, যাতে এই বিপদাপদের চাপে তারা নিজেদের গতিকে 


৪ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


আল্লাহ্‌ তা"আলার প্রতি পরিবর্তিত করে নিতে পারে। কারণ প্রকৃতিগতভাবেই মানুষের 
মনে বিপদাপদের মুখেই আল্লাহ্‌র কথা স্মরণ হয় বেশি। আর এই বাহ্যিক দুঃখ- 
কষ্ট প্রকৃতপক্ষে আল্লাহ্‌ রাহমানুর-রহীমেরই দান। সে জন্যই মাওলানা রুমী বলেছেন ৪ 


পা চিনতে ঢে শা পর সা A 


উল্লিখিত আয়াতে SLRS 411 ৩ ১৩, | 


বাক্যটির মর্মও তাই। ৮/৮ ৪58 ও ৪৮০০৩ শব্দ দু'টির অর্থ দারিদ্র্য ও ক্ষুধা । আর 


ঢেত 


75 ও =!) শব্দদবয়ের অর্থ হলো রোগ ও ব্যাধি। কোরআন মজীদের বিভিন্ন 
স্থানে উল্লিখিত অর্থেই শব্দগুলো ব্যবহৃত হয়েছে। হযরত আবদুল্লাহ ইবনে মস 
(রা)-ও এ অর্থই বর্ণনা করেছেন। কোন কোন আউধানবিদ অবশ্য ও ৪০০9 
শব্দ দু'টির অর্থ আর্থিক ক্ষতি এবং 75 ও গাঁ) অর্থ শারীরিক বা স্বাস্থ্যগত ক্ষতি 
বলে উল্লেখ করেছেন । মূলত উভয়বিদ অর্থেরই মর্ম এক । 


আয়াতটির মর্স হচ্ছে এই যে, যখনই আমি কোন জাতি বা সম্প্রদায়ের প্রতি 
রসূল প্রেরণ করি এবং সে জাতি তাদের কথা অমান্য করে, তখন আমার রীতি হলো, 
প্রথমে সে অবাধ্য লোকগুলোকে পৃথিবীতেই অর্থনৈতিক ও শারীরিক ক্ষতি আর রোগ- 
ব্যাধির সম্মুখীন করে দেয়া যাতে তারা শিথিল হয়ে পড়ে এবং পরিণতির প্রতি লক্ষ্য 
করে le দিকে ফিরে আসে। অতপর দ্বিতীয় আয়াতে বলা হয়েছে একণগু'য়েমি ঃ 


A লা wee“ পল পাপা পান তে 25 

লিও 8০০১ ৪৫০০ ৩৩০ 09:53 এখানে ৪৫5০ শব্দে পূর্বোল্লিখিত 
দারিদ্র, ক্ষুধা ও রোগ-ব্যাধির দুরবস্থাই উদ্দেশ্য করা হয়েছে। আর ১৪৯১ শব্দে উদ্দেশ্য 
করা হয়েছে দারিদ্রয-ক্ষুধা ও রোগ ব্যাধির বিপরীত দিক; ধন-সম্পদের বিস্তৃতি ও সচ্ছলতা 


n শর্ট পা Iaz 


এবং সুস্বাস্থ্য ও নিরাপত্তা। পরবর্তী ! 3৯০ শব্দটি 5% থেকে উদ্ভৃত। এর একটি 
অর্থ হয় প্রবৃদ্ধি ও উন্নতি লাভ করা। বলা হয় এ ৮4১1 ৮2 ঘাস বা রক্ষের প্রবৃদ্ধি 
ঘটেছে। 2 9) 13 ৮০52৭ 104 অর্থাৎ পশুর মেদ ও লোম বেড়ে গেছে । এ অর্থেই 
এখানে 158০ শব্দের অর্থ হবে বেড়ে গেছে বা উন্নতি করেছে। 

সারমর্ম এই যে, প্রথম পরীক্ষাটি নেয়া হয়েছে তাদের দারিদ্র্য, ক্ষুধা এবং রোগ- 
ব্যাধির সম্মুখীন করে। তারা যখন তাতে অকৃতকার্য হয়েছে অর্থাৎ আল্লাহ্‌ তা'আলার 
প্রতি ফিরে আসেনি, তখন দ্বিতীয় পরীক্ষাটি নেয়া হয় দারিদ্র্য, ক্ষুধা, রোগ-ব্যাধির 
পরিবর্তে তাদের ধন-সম্পদের প্রবনদ্ধি এবং সুস্বাস্থ্য ও নিরাপত্তা দানের মাধ্যমে । তাতে 


সূরা আ'রাফ ৫ 


তারা যথেষ্ট উন্নতি লাভ করে এবং অনেক গুণে বেড়ে যায়। এ পরীক্ষার উদ্দেশ্য 
ছিল যাতে তারা দুঃখ-কম্টের পরে সুখ ও সমৃদ্ধি প্রাপ্তির ফলে আল্লাহ্‌র প্রতি 
রুতক্ততা স্বীকার করে এবং এভাবে যেন আল্লাহ্‌ কর্তৃক নির্ধারিত পথে ফিরে আসে। 
কিন্ত রি 9 দল তাতেও সতর্ক হয়নি, বরং বলতে শুরু করে 


টে ক তি a’ A PCO 
বিষয় নয়, সৎ ৫ অসৎ কর্মের পরিণতিও নয়, বরং প্রকৃতির নিয়মই তাই, 
কখনও স্খ, কখনও দুঃখ কখনও রোগ, কখনও স্বাস্থ্য, কখনও দারিদ্র, কখনও 
সক্লতা--এমনই হয়ে থাকে । আমাদের পিতা-পিতামহ প্রমুখ পূর্ব-পুরুষেরও এমনি 
সব অবস্থার সম্মুখীন হতে হয়েছে। 


 সারকথা, প্রথম পরাক্ষার্টি নেয়া হয়েছে বিপদাপদ ও দুঃখ-কম্টের মাধ্যমে । 
. তাতে তারাও অকৃতকার্য হয়েছে । আর দ্বিতীয় পরীক্ষাটি নেয়া হল, আরাম-আয়েশ, 
সুখ-স্থাচ্ছন্দ্য এবং ধন-সম্পদের প্ররদ্ধির মাধ্যমে । কিন্ত তাতেও তারা তেমনি অকরুতকার্য 
রয়ে গেল। কোনমতেই নিজেদের পথন্রম্টতা থেকে ফিরে এলো না। আর তখনই ধরা 


+ a Jarre ad DBD tron A এ 
পড়লো আকস্মিক আযাবের মধ্যে । ০ 2 Ey 2 Uh 
' ( বাগ্ৃতাতান ) হঠাৎ, সহসা বা অকস্মাৎ । তার অর্থ---যখন তারা উভয় পরীক্ষাতেই 
অকৃতকার্য হয়ে গেল এবং সতর্ক হলো না, তখন আমি তাদের আকস্মিক আযাবের 
মাধ্যম ধরে ফেললাম এবং এ ব্যাপারে তাদের কোন খবরই ছিল না। 


oP “a el 1 শিলা (শা পাপা তা 


তৃতীয় আয়াতে বলা হয়েছেঃ ১৪১ ৮৪21, 1,7০1 sy ০ 5 


ব্রড পাতা AS i Aw পাত ৪৩:55:12 পারি AR 
19৬৩৯৩3১315 3৪ ০১১১১) ৯5 ০৩ এপি ৪০ 


"Ae Aw 

৩ ১৯৮৪ 

অর্থাৎ সে জনপদের অধিবাসীরা যদি ঈমান আনত এবং নাফরমানী থেকে বিরত 

থাকত তাহলে আমি তাদের জন্য আসমান ও যমীনের সমস্ত বরকতের দ্বার উন্নক্ত 

করে দিতাম । কিন্তু তারা যখন মিথ্যারোপ করেছে তখন আমি তাদের তাদেরই 
কৃতকর্মের দহন পাকড়াও করেছি। 


বরকতের শাব্দিক অর্থ প্রবৃদ্ধি । আসমান ও যমীনের সমস্ত বরকত খুলে দেওয়া 
বলতে উদ্দেশ্য হল সব রকম কল্যাণ সবদিক থেকে খুজে দেওয়া অর্থাৎ তাদের প্রয়োজন 
অনুযায়ী সঠিক সময়ে আসমান থেকে বজ্টি বষিত হত আর যমীন থেকে যে কোন বন্ত 
তাদের মনোমত উৎপাদিত হত এবং অতপর সেসব বস্তু দ্বারা তাদের লাভবান 
হওয়ার এবং সুখ-স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে দেওয়া হত । তাতে তাদেরকে এমন কোন 


৬ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


চিন্তা-ভাবনা কিংবা টানাপড়েনের সম্মুখীন হতে হত না, যার দরুন বড় বড় নিয়ামতও . 
পঙ্চিলতাপূর্ণ হয়ে গড়ে। ফলে তাদের প্রতিটি বিষয়ে বরকত বা প্রব্বাদ্ধ ঘটত । 


পৃথিবীতে বরকতের বিকাশ ঘটে দু'রকমে । কখনও মূল বস্তুটি প্রকৃতভাবেই 
বেড়ে যায়। যেমন রসুলুল্লাহ (সা)-র মু‘জিযাসমূহের মধ্যে রয়েছে, একটা সাধারণ 
পাত্রের পানি দ্বারা গোটা কাফেলার পরিতৃপ্ত হওয়া কিংবা সামান্য খাদ্যদ্রব্যে বিরাট 
সমাবেশের পৃর্ণোদর খাওয়া, যা সঠিক ও বিশুদ্ধ রেওয়ায়েতে বর্ণিত রয়েছে। আবার 
কোন কোন সময় মূল বস্ততে বাহ্যত কোন বরকত বা প্ররুদ্ধি যদিও হয় না, পরিমাণ 
যা ছিল তাই থেকে যায়, কিন্তু তার দ্বারা এত বেশি কাজ হয় যা এমন দ্বিগুণ-চতুর্গুণ 
বন্তর দ্বারাও সাধারণত সম্ভব হয় না। তাছাড়া সাধারণভাবেও দেখা যায় যে, কোন 
একটা পানর কাপড়-চোপড় কিংবা ঘরদোর অথবা ঘরের অন্য কোন আসবাবপত্র এমন 
বরকতময় হয় যে, মানুষ তাতে আজীবন উপরুত হওয়ার পরেও তা তেমনি বিদ্যমান 
থেকে যায় । পক্ষান্তরে অনেক জিনিস তৈরী করার সময়ই ভেঙে বিনষ্ট হয়ে যায় কিংবা 
অটুট থাকলেও তার দ্বার। উপকার লাভের কোন সুযোগ আসে না অথবা উপকারে আসলেও 
তাতে পরিপূর্ণ উপরুত হওয়া সম্ভব হয়ে ওচে না। 


এই বরকত মানুষের ধন-সম্পদেও হতে পারে, মন-মস্তিক্ষেও হতে পারে, আবার 
কাজকর্মেও হতে পারে। কোন কোন সময় মাত্র এক গ্রাস খাদ্যও মানুষের জন্য পূর্ণ 
শক্তি-সামর্থ্যের কারণ হয়। আবার কোন কোন সময় অতি উত্তম পৃম্টিকর খাদ্যদ্রব্য 
বা ওষুধও কোন কাজে আসে না। তেমনিভাবে কোন সময়ের মধ্যে বরকত হলে মান্র 
এক ঘন্টা সময়ে এত অধিক কাজ করা যায়, যা অন্য সময় চার ঘন্টায়ও করা যায় 
না। বস্তুত এসব ক্ষেত্রে পরিমাণের দিক দিয়ে সম্পদ বা সময় বাড়ে না সত্য, কিন্তু 
এমনি বরকত তাতে প্রকাশ পায় যাতে কাজ হয় বহু গুণ বেশি। 


এ আয়াতের দ্বারা স্পষ্ট হয়ে গেছে যে, আসমান ও যমীনের সমস্ত সৃষ্টি ও 
বস্তুরাজির বরকত ঈমান ও পরহিযগারীর উপরই নির্ভরশীল । ঈমান ও পরহিযগারীর পথ 
অবলম্বন করলে আখিরাতের মুক্তির সঙ্গে সঙ্গে দুনিয়ার কল্যাণ এবং বরকতও লাভ 
হয়। পক্ষান্তরে ঈমান ও পরহিযগারী পরিহার করলে সেগুলোর কল্যাণ ও বরকত 
থেকে বঞ্চিত হতে হয়, বর্তমান বিশ্বের যে অবস্থা সেদিকে লক্ষ্য করলে বিষয়টি বাস্তব 
সত্য হয়ে সামনে এসে যায়। এখন বাহ্যিক -দিক দিয়ে জমির উৎপাদন পূর্বের তুলনায় 
অনেক বেশি। তাছাড়া ব্যবহার্য দ্রব্যাদির আধিক্য এবং নতুন নতুন আবিষ্কার এত বেশি 
যা পূর্ববর্তী বংশধরেরা ধারণা বা কল্পনাও করতে পারত না। কিন্তু এ সমুদয় বস্ত- 
উপকরণের প্রাচুর্য ও আধিক্য সত্বেও আজকের মানুষকে নিতান্তই হতবুদ্ধি, রুগ্ন ও : 
দারিদ্র্য-পীড়িত দেখা যায়। সুখ ও শান্তি কিংবা মানসিক প্রশান্তির অস্তিত্ব কোথাও 
নেই। এর কারণ এ ছাড়া আর কি বলা বলা যায় যে, উপকরণ সবই বর্তমান এবং 
প্রচুর পরিমাণেই বর্তমান, কিন্তু এ সবের মধ্যে যে বরকত ছিল তা শেষ হয়ে গেছে? 


সূরা আ'রাফ ~ ৪ 


এক্ষেত্রে এ বিষয়টিও প্রণিধানযোগ্য যে, সূরা আন‘আমের এক আয়াতে কাফির 


রাত 4০1 85-2862 VEE ANA MG 
ও দুরাচারদের . সম্পর্কে বলা হয়েছে 8 ৬ 3 ৬৯১৯৯২ 1535 35 ০০1৯ 0০৪ 
লা 1” ed 


a“ us 


A 0 অর্থাৎ যখন তারা আল্লাহ্‌র নির্দেশসমূহে বিস্মৃত হয়ে গেছে, তখন 


আমি তাদের উপর যাবতীয় বিষয়ের দরজাসমূহ খুলে দিয়েছি এবং অতপর আকফ্িমক- 
ভাবে তাদেরকে আমাবে নিপতিত করেছি । এতে বোঝা যায়, পৃথিবীতে কারো জন্য সব 
বিষয়ের দরজা খুলে যাওয়াটা প্ররুতপক্ষে শুধুমাত্র অনুগ্রহই নয় ॥ বরং তা আল্লাহ্‌র এক 
প্রকার গযবও হতে পারে। আর এখানে বলা হয়েছে যে, যদি তারা ঈমান ও পরহিষগারী 
অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আসমান ও যমীনের বরকতসমূহ উন্মুক্ত 
করে দিতাম । এতে বোঝা যায় যে, আসমান ও যমীনের বরকত লাভ করতে পারা 
আল্লাহর দান ও সন্তুষ্টির পরিচায়ক । { 


কথা হলো এই যে, পৃথিবীর বরকত ও নিয়ামতসমূহ কখনও পাপাচার ও 
উদ্ধত্যের সীমা অতিক্রম করার পর মানুষের পাপকে অধিকতর স্পষ্ট করে তোলার 
উদ্দেশ্যে দেয়া হয়ে থাকে এবং তা একান্তই সাময়িক হয়ে থাকে । প্রকৃতপক্ষে তা গযব 
ও অভিশাপেরই লক্ষণ! আবার কখনও এই নিয়ামত ও বরকত আল্লাহ্‌র দ।ন এবং 
রহমত হিসাবে স্থায়ী কল্যাণ ও মঙ্গলের জন্য হয়ে থাকে । তখন তা হয় ঈমান ও 
পরহিযগারীর ফল। বাহ্যিক আস্যারের দিক দিয়ে এতদুভয়ের মধ্যে পার্থক্য করতে 
পারা খুবই কঠিন হয়ে দাঁড়ায় । কারণ পরিণতি ও ভবিতব্য সম্পর্কে কারোই কিছু. 
জানা নেই। তবে যারা আল্লাহ্‌র ওলী, তাঁরা ক্ষণ-নিদর্শনের আলোকে এরূপ পরিচয় 
ব্যক্ত করেছেন যে, যখন ধন-সম্পদ এবং আর:ম-আয়েশের সঙ্গে সঙ্গে আল্লাহ্‌র শুকরিয়া 
ও ইবাদতের অধিকতর তৌফিক লাভ হয়, তখনই বোঝা যায় যে, এটা রহমত। 
আর যদি ধন-সম্পদ এবং সুখ-স্থাচ্ছন্দ্যের সাথে সাথে আল্লাহ, তা“আলার প্রতি অম- 
নোযোগ এবং পাপাচার রূদ্ধি পায়, তাহলে তা আল্লাহ্‌র গযবের লক্ষণ । আমরা তা খেকে 


আল্লাহ্‌র আশ্রয় প্রার্থনা করি । 


চতুর্থ আয়াতে পুনরায় পৃথিবীর সমস্ত জাতিকে সতক করার জন্য আল্লাহ্‌ ইরশাদ 
করেছেন যে, সেই জনপদের অধিবাসীরা এ বিষয়ে নিশ্চিন্ত হয়ে গেছে যে, আমার 
আযাব এমনি অবস্থায় এসে আঘাত করবে, যখন হয়ত তারা রাতের নিদ্রায় মগ্ন 
থাকবে? তাছাড়া এই জনপদবাসীরা কি এ বিষয়ে নিশ্চিন্ত হয়ে পড়েছে যে, আযাব 
তাদেরকে এমন অবস্থায় এসে আঘাত করে বসবে, যখন তারা মধ্য-দিবসে খেলাধুলায় 
মত্ত থাকবে । এরা কি আল্লাহ্‌র অদৃশ্য ব্যবস্থা ও নিয়তির ব্যাপারে নিশ্চিন্ত হযে বসে 
আছে ? তাহলে যথার্থই জেনে রাখ, আল্লাহ্র সে অদৃশ্য: ব্যবস্থা ও নিয়তির ব্যাপারে সে 
জ্রাতিই কেবল নিশ্চিন্ত হতে পারে, যারা অনিবার্যভাবেই সর্বনাশের সম্মুখীন । 


৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


সারমর্ম হলো এই যে, এসব লোক যারা দুনিয়ার ভোগ-বিলাসে উন্মত্ত হয়ে 
আল্লাহকে ভুলে গেছে, তাদের এ বিষয়ে নিশ্চিন্ত হওয়া উচিত নয় যে, তাদের প্রতি 
আল্লাহ্‌র আযাব রাতে কিংবা দিনের বেলায় যে কোন অবস্থায় এসে যেতে পারে । যেমন 
বিগত জাতিসমূহের প্রতি, অবতীর্ণ আযাবের ঘটনা উল্লেখ করা হয়েছে । বুদ্ধিমানদের 
কাজ হচ্ছে অন্যের অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করা এবং যেসব কাজ অন্যের জন্য ধ্বংসের 
কারণ হয়েছে সেসব কাজের ধারে-ক।ছেও না যাওয়া ! 


25০ ৬ ri brs S073 1% ACESS AE 
০৫১ 2195 ৮০ 27, য়ে 
রি হি টি a 
টে I GE 44 


(5 2 পাপে 


oC AHS GUS OLS 


(১০০) তাদের নিকট কি এ কথা প্রকাশিত হয়নি, যারা উত্তরাধিকার লাভ 
করেছে? সেখানকার লোকদের ধ্বংসপ্রাপ্ত হবার পর যদি আমি ইচ্ছা করতাম, তবে 
তাদেরকে তাদের পাপের দরুন পাকড়াও" করে ফেলতাম । বস্তুত আমি মোহর এটে 
দিয়েছি তাদের অন্তরসমূহের উপর। ক।জেই এরা শুনতে পায় না। (১০১) এগুলো 
হল সেসব জনপদ, যার কিছু বিবরণ আমি আপনাকে অবহিত করছি। আয় নিশ্চিত 
ওদের কাছে পৌছেছিলেন রসূল নিদর্শন সহকারে । অতপর কস্মিনকালেও এরা ঈমান 
আনবার ছিল না, তারপরে ঘা তারা ইতিপূবে মিথ্যা বলে প্রতিপন্ন করেছে। এভাবেই 
আল্লাহ্‌ কাফিরদের অন্তরে মোহর এটে দেন। (১০২) আর তাদের অধিকাংশ লোক- 
কেই আমি প্রতিজ্ঞা বাস্তবায়নকারীরূপে পাইনি, বরং তাদের অধিকাংশকে পেয়েছি 
হুকুম অম্মান্যকারী। 


০22৯ ৯০৮-2০৯০৫০৮৬৬০১০৯৬৬5৫-০০৫৬৩৩ 


























তফসীরের সার-সংক্ষেপ 

(তাদের পক্ষে আযাবকে কেন ভয় করতে হবে---অতপর তারই কারণ বাতলে 
দেওয়া হচ্ছে। আর সে কারণটি হচ্ছে, বিগত উম্মত বা সম্পৃদায়সমূহ যেভাবে কুফর 
ও শিরকজনিত অপরাধে অংশগ্রহণ করেছিল, তাদেরও সেই একই পথ অবলম্বন করা। 
অর্থাৎ) আর (বিগত) সে জনপদে বসবাসকারীদের পরে যারা (এখন) তাদের 


সূরা আ'রাফ : ৯ 


স্থলে জনপদে বসবাস করে, উল্লিখিত ঘটনাবলী কি তাদেরকে এ বিষয়ে €( এখনও ) 
বলে দেয়নি যে, আমি যদি ইচ্ছা করতাম, তাহলে তাদেরকে (ও বিগত উম্মতগুলোর 
মতই) তাদের (কুফর ও মিথ্যারোপজনিত) অপরাধের দরুন ধ্বংস করে দিতাম। 
. (কেননা বিগত উম্মতগ্ুলোকে এসব অপরাধের জন্যই ধ্বংস করে দেওয়া হয়েছে।) 
আর (এসব ঘটনা বাস্তবিকই শিক্ষা গ্রহণ করার মতই ছিল, কিন্তু প্রকৃতপক্ষে ) 
, আমি তাদের অন্তরসমূহের উপর বাঁধন এটে দিয়েছি। এতে তারা (সত্য বিষয়কে 
অন্তর দিয়ে) শুনতে €-ও) পায় না" স্বীকার তো দূরের কথা। এই বাঁধনের দরুন 
তাদের কঠোরতা এমনি বেড়ে গেছে যে, এমনসব শিক্ষণীয় ঘটনার দ্বারাও তাদের 
শিক্ষা হয় না। আর এই বাধন আটার কারণ হলো তাদেরই অতীত কুফরী 


পারি তা FU পাতাল 


কার্যকলাপ। যেমন, আল্লাহ বলেছেন ঃ (2 ৯9 1৪75 40] ৮৮৪ -এরপরে হয়তো 


রসূলুল্লাহ (সা)-র সান্ত্রনার উদ্দেশ্যে উল্লিখিত সমগ্র বিষয়বস্তুর সার-সংক্ষেপ রূপে 
বলা হয়েছে যে, উল্লিখিত সেই জনপদসমূহের কিছু কিছু কাহিনী আপনাকে বলে 
দিচ্ষি। সেই (জনপদের অধিবাসীদের )- সবার নিকট তাদের পয়গম্বররা মু'জিযা 
(অলৌলিক নিদর্শনসমৃহ) নিয়ে এসেছিলেন (কিন্তু) তবু তোদের একগু য়েমি ও 
হঠকারিতার এমনি অবস্থা ছিল যে,) যে বিষয়কে তারা প্রথম ধেরে)-ই (একবার) 
মিথ্যা বলে দিয়েছে, এমনটি আর হয়নি যে, পরে তা মেনে নেবে । (তাছাড়া যেমনি 
এরা অন্তরের দিক দিয়ে কঠিন ছিল) আল্লাহ্‌ও তেমনিভাবে কাফিরদের অন্তরে বাধন 
এটে দেন। আর (তাদের মধো কোন কোন লোক বিপদের মধ্যে ঈমান গ্রহণের 
প্রতিজ্ঞাও করে নিত। কিন্তু) অধিকাংশ লোকের মধ্যেই আমি প্রতিজ্ঞা পালন করতে 
দেখিনি। (অর্থাৎ বিপদমুক্তির পরই আবার পূর্বাবস্থায় ফিরে যেত।) আর আমি 
অধিকাংশ সে লোককে (নবী-রসূল প্রেরণ, মু'জিযা প্রকাশ, নিদর্শনসমূহ অবতারণ 
এবং কৃত ওয়াদা বা চুক্তিসমূহের সম্পাদন সত্ত্বেও নির্দেশ অমান্যকারীই পেয়েছি। 
বন্তত কাফিররা চিরকাল এমনি হয়ে আসছে; তাতে আপনিও দুঃখ করবেন না।) 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


উল্লিখিত আয়াতসমূহেও বিগত জাতিসমূহের ঘটনাবলী এবং অবস্থার কথা 
স্তনিয়ে বর্তমান আরব-আজমের সমস্ত জাতিকে এ বিষয় বাতলে দেওয়াই উদ্দেশ্য যে, 
এসব ঘটনায় তোমাদের জন্য বিরাট শিক্ষণীয় সতর্কবাণী রয়ে গেছে। যেসব কর্মের 
ফলে বিগত দিনের লোকদের উপর আল্লাহ্‌র গযব ও আযাব নাযিল হয়েছে সেগুলোর 
কাছেও যাবে না। আর যেসব কর্মের দরুন নবী-রসুল (আ) ও তাঁদের অনুসারীরা 
সাফল্য লাভ করেছেন সেগুলো অবলঘ্চন করবে । প্রথম আয়াতে ইরশাদ হচ্ছে_-- 


৪ 
নটি 3 ৪15 পা 2 পাপা নু এলা wr As at A ed ATA ASF পা eA SH Ar Mere 


785; ০১৪৫০ ৮5 50 (৬৩1১4০৩৪৩৪৮ ৩১৪১:০০1 


a oa 


১০ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


১৪ ১৯৭ ৮৪ ১৪ অর্থ চিহিন্তকরণ এবং বাতলে দেওয়া । এখানে এর কর্তা হল সে 

সমস্ত ঘটনাবলী যা উপরে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বর্তমান মুগের লোকেরা যারা 
অতীত জাতিসমূহের ধ্বংসের পরে তাদের ভূসম্পত্তি ও ঘরবাড়ির উত্তরাধিকারী হয়েছে, 
কিংরা পরে হবে, তাদেরকে শিক্ষণীয় সেসব অতীত ঘটনাবলী একথা বাতলে দেয়নি 
যে, কুফরী ও অস্বীকৃতি এবং আল্লাহ্র বিধানের বিরোধিতার পরিণতিতে যেভাবে 
তাদের পূর্বপুরুষেরা (অর্থাৎ বিগত জাতিসম্হ) ধ্বংস ও বিধ্বস্ত হয়ে গেছে তেমনিভাবে 
তারাও যদি অনুরূপ অপরাধে লিপ্ত থাকে, তাহলে তাদের উপরও আল্লাহ তা'আলার 
আযাব ও গযব আসতে পারে। 


ARS AT পা AST AJ | পে ঠাপা পা 


অতপর বলা হয়েছে £ ০৯০০৪ এ 29 ra? ৮:3-৮.০৫২১-৫% শব্দের 


অর্থ ছাপা এবং মোহর লাগানো। তার মানে, এরা অতীত ঘটনাবলী থেকেও কোন 
রকম শিক্ষা গ্রহণ করে না। ফলে আল্লাহ্র গযবের দরুন তাদের অন্তরে মোহর 
এটে যায়; তারা তখন. কিছু শুনতে পায় না। হাদীসে মহানবী (সা) ইরশাদ 
করেছেন যে, কোন লোক যখন প্রথম প্রথম পাপ কাজ করে, তখন তার অন্তরে কালির 
একটা বিন্দু লেগে যায়। দ্বিতীয়বার পাপ করলে দ্বিতীয় বিন্দু লাগে আর তৃতীয়বার 
পাপ করলে তৃতীয় বিন্দুটি লেগে যায়। এমনকি সে যদি অনবরত পাপের পথে অগ্রসর 
হতে থাকে; তওবা না করে, তাহলে এই কালির বিন্দ তার সমগ্র অন্তরকে ঘিরে 
ফেলে ও মানুষের অন্তরে ভাল-মন্দকে চেনার এবং মন্দ থেকে বেচে থাকার জন্য 
আল্লাহ্‌ তা'আলা যে স্বাভাবিক যোগ্যতাটি দিয়ে রেখেছেন, তা হয় নিঃশেষিত, না হয় 
পরাভূত হয়ে যায়। আর তখন তার ফল দাঁড়ায় এই যে,সে ভালকে মন্দ; মন্দকে 
ভাল এবং ইম্টকে অনিষ্ট, অনিষ্টকে ইস্ট বলে ধারণা করতে আরম্ভ করে। এ 


অবস্থাটিকেই কোরআনে ০1) অর্থাৎ অন্তরের মরচে বলে অভিহিত করা হয়েছে । আর 


এ অবস্থার সর্বশেষ পরিণতিকেই আলোচ্য আয়াতে এবং আরও বহু আয়াতে ৫৮ 
অর্থাৎ মোহর এ'টে দেয়া বলা হয়েছে। 


এখানে লক্ষণীয় যে, মোহর লেগে যাওয়ার পরিণতি তো জ্ঞান-বুদ্ধির সম্পূর্ণ 
বিলুপ্তি---কানের দ্বারা শ্রবণের উপর তো তার কোন প্রতিক্রিয়া স্বভাবত হওয়ার কথা 


রগ ATTN ADT 


নয়। কাজেই উক্ত আয়াতের এ স্থানটিতে ১) 9898 ঠ ৯4১ অর্থাৎ ‘তারা বোঝেনা’ 


hI rAr ee AJ 
বলাই সমীচীন ছিল। কিন্তু কোরআনে-করীমে এ ক্ষেত্রে বলা হয়েছে ৩ 2৮০৯ ৮ (৪ 
অর্থাৎ তারা শোনে না। এর কারণ হলো এই যে, এখানে শোনা অর্থ মান্য করা 
এবং অনুসরণ করা, যা বোঝা বা উপলব্ধি করারই ফল। কাজেই প্ররুত মর্ম দীড়ায় 
এই যে, অন্তরে মোহর এ'টে যাবার দরুন তারা কোন সত্য ও নায় বিষয়কে মেনে 
নিতে উদ্বুদ্ধ হয় না। তাজাড়া এও বলা যেতে পারে যে, মানুষের অন্তর হল তার 


সরা আ'রাফ ১১ 


সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ ও অনুভূতিসমূহের কেন্দ্র। অন্তরের ক্রিয়ায় যখন কোন রকম 
গোলযোগ দেখা দেয়, তখন অঙ-প্রত্যঙ্গের যাবতীয় কার্য কলাপও গোলযোগপূর্ণ হয়ে 
ঘায়। অন্তরে যখন কোন বিষয়ের ভাল কিংবা মন্দ বদ্ধমূল হয়ে যায়, তখন চোখেও 
তাই দেখা যায় এবং কানেও তাই শোনা যায়। 

পাটির | পা জাতী ওল 158 পন 


দ্বিতীয় আয়াতে ইরশাদ হয়েছে ২0 ০1৩৮ ০৪৯৩ ০৯০ 53৯01 9১3 


গাগা 


এখানে * ৮১ 1 শব্দটি ৮ ৮১-এর বহবচন। যার অর্থ কোন গুরুত্বপূর্ণ সংবাদ। 


অর্থাৎ বিধ্বস্ত জনপদসমৃহের কোন কোন ঘটনা আপনাকে বলছি । এখানে ৬ 
বিশেষণের মাধ্যমে ইঙ্গিত করে দেয়া হয়েছে যে, অতীত জাতিসমৃহের যে ঘটনাবলী 
আলোচনা করা হলো, এগুলোই শেষ নয় বরং এমন হাজারো ঘটনার মধ্যে কয়েকটি 
উল্লেখযোগ্য ঘটনা মান্ত্র। 


ASL | এপ 903 ০9 দিন পাতা নাত পর 


অতপর বলা হয়েছে $ 56 ৬ চট ও 7৪৮) ৪ ৮ ১৪৩ 


AS gd পপ AS 85 


05 ৬" 192 ১ lng {3 চা অর্থাৎ এসব লোকদের প্রতি প্রেরিত নবী ও রস্লরা 


তাদের কাছে মং ভে (অলৌকিক নিদর্শন )-সমৃহ নিয়ে উপস্থিত হয়েছে, যার দ্বারা 
সত্য ও মিথ্যার মীমাংসা হয়ে যায়, কিন্তু তাদের একগু য়েমি ও হঠকারিতার এমনি ্‌ 
অবস্থা ছিল যে, যে বিষয় সম্পর্কে একবার তাদের মুখ দিয়ে বেরিয়ে পড়তো যে, এটা 
ভুল এবং মিথ্যা, তখন আর সে বিষয়ের যথার্থতা ও সত্যতার পক্ষে যতই মুগজিযা 
এবং দলীল-প্রমাণ উপস্থিত হোক না কেন, কিছুতেই তারা আর তাকে বিশ্বাস ও স্বীকার 
করতে উদ্বদ্ধ হতো না। 


এ আয়াতের দ্বারা একটা বিষয় এই জানা গেল যে, সমস্ত নবী-রসূলকেই 
মু’জিযা দান করা হয়েছে। সেগুলোর মধ্যে কোন নবী (আ)-এর মু’জিযার আলোচনা 
কোরআনে এসেছে, অনেকের আসেওনি। এতে এমন কোন ধারণা করা যথার্থ হতে 
পারে না যে, যাদের মুণ্জিযার বিষয় কোরআনে আলোচিত হয়নি, আদৌ তাদের কোন 
মুজিযাই ছিল না। আর স্রা হুদ-এ হযরত হুদ আ)-এর সম্প্রদায় সম্পর্কে এই 


ue AA ক 


কথা উল্লিখিত হয়েছে $ ৪ ৬৩ ০ অৰ্থাৎ আপনি কোন মু'জিযা উপস্থিত 
7 
করেননি---এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে যে, তাদের এ উক্তিটি ছিল শুধুমান্র হঠ- 
কারিতা ও একগু'য়েমি, কিংবা তাঁর মু'জিযাগতলোকে তারা ভুচ্ছজ্জান করে এ কথা 


বলেছিল । 


এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে, এ আয়াতে তাদের যে অবস্থার কথা বলা 
হয়েছে যে, কোন ভূল কথা মুখ দিয়ে বেরিয়ে গেলে তারা. তাই পালন করত; তার 


১২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতর্থ খণ্ড 


বিপরীতে যতই প্ররুষ্ট দলীল-প্রমাণ আসক না কেন তারা নিজের ধ্যান-ধারণায় : 
অটল থাকত । আল্লাহ্‌র অস্তিত্বে অবিশ্বাসী ও কাফির জাতিসম্হের এমনি অবস্থা । 
বহু মুসলমান এমনকি আলিম-ওলামা এবং বিশিষ্ট ব্যত্তি'বর্গও এ ব্যাধিতে ভূগছেন । 
প্রথম খাঙ্কায় একবার কোন বিষয়কে মিথ্যা বা ভুল বলে উচ্চারণ করে ফেললে পরে 
বিষয়টির সত্যতার হাজারো প্রমাণ উপস্থাপিত হলেও তাঁরা নিজের সে ধারণারই 
অনুসরণ করতে থাকেন । স্ফীতত্ব মতে এ অবস্থাটি আল্লাহ্‌র গযবের কারণ হয়ে 
দাঁড়ায়। 

পন AIS G74 or 


অতপর বলা হয়েছে £ LICH LE bi i ১ অর্থাৎ 


যেভাবে তাদের অন্তরে মোহর এটে দেওয়া হয়েছে, তেমনিভাবে সাধারণ কাফির ও 
নাস্তিকদের অন্তরেও আল্লাহ মোহর এ'টে দিয়ে থাকেন, যাতে সততা বা নেকী অবলম্বনের 
' যে'গ্যতা অবশিষ্ট না থাকে । 


TA AMT HOO এগ 


তৃতীয় আয়াতে ইরশাদ হয়েছে ঃ ১৪ EIU অর্থাৎ 
তাদের মধ্যে অধিকাংশকেই আমি প্রতিজ্ঞা সম্পাদনকারী রূপে পাইনি । 


হযরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস (রো) বলেছেন, ওয়াদা বা প্রতিজ্ঞা বলতে 
৩:০৯) { 4৪০ (আহদে-আলাম্ত ) বোঝানে। হয়েছে-_যা সৃষ্টির আদিলগ্নে সমস্ত সৃষ্টির 
জন্মের পূর্বে যখন তাদের আত্মাগুলোকে সৃচ্টি করা হয়েছিল, তখন আল্লাহ্‌ সেগুলোর 


A এট ৬১ শর্ট 2 Awe 


কাছ থেকে এই মর্মে প্রতিশ্ুতি নিয়েছিলেন যে (৮43 )-) ৩০৯) ৷ অর্থাৎ আমি কি 
তোমাদের পরওয়ারদিগার নই? তখন সমস্ত রূহ্‌ বা মানবাত্মা প্রতিজ্ঞা ও স্বীরুতি- 


স্বরূপ উত্তর দিয়েছিল এ অর্থাৎ নিশ্চয়ই আপনি আমাদের পরওয়ারদিগার। কিন্তু 
পৃথিবীতে আসার পর অধিকাংশ লোকই সে প্রতিকার কথা ভুলে গেছে। আল্লাহ্‌কে 
পরিত্যাগ করে সুষ্টবস্তর পূজার অভিশাপে জড়িয়ে পড়েছে । সে জন্যই এ আয়াতে 
আমি তাদের মধ্যে অধিকাংশকেই নিজের প্রতিক্তায় অটল পাইনি । অথাৎ ওয়াদা 
প্রণে তাদেরকে যথাযথ পাইনি ।----(কবীর) 

আর হযরত আবদুল্লাহ ইবনে মসউদ (রা) বলেছেন, ‘ওয়াদা’ বলতে রা 


পাপ 


ওয়াদা বোঝানো উদ্দেশ্য। িরজিলা রন 86591 ১ উস ৬০ J 


Ph 
1১৪ এক্ষেপ্পে 'আহদ" বা প্রতিজ্ঞা অর্থ ঈমান ও আনুগত্যের প্রতিজ্ঞা। কাজেই আলোচ্য 


আয়াতের সারমম দাড়ায় এই যে, তাদের অধিকাংশই আমার সাথে ঈমান ও আনু- 


স্রা আ'রাফ, ১৩ 


গত্যের প্রতিক্তায় আবদ্ধ হয়েছিল, কিন্তু পরে তার বিকরুদ্ধাচরণ করেছে। প্রতিজ্তায় 
আবদ্ধ হওয়া অর্থ হলো এই যে, সাধারণত মানুষ যখন কোন বিপদের সম্মুখীন 
হয়, যত মন্দ লোকই হোক না কেন, তখন সে একমাত্র আল্লাহ্‌কেই স্মরণ করে এবং 
অধিকাংশ ক্ষেত্রে মনে বা মুখে এমন প্রতিক্তা করে নেয় যে, বিপদ থেকে মুক্তি পেয়ে 
গেলে আল্লাহ্‌র আনুগত্য এবং উপাসনায় আত্মনিয়োগ করব, নাফরমানী বা অন্যায় 
থেকে বেচে থাকব। যেমন, কোরআন মজীদেও এমনি বহু লোকের ঘটনা বর্ণনা 
করা হয়েছে। কিন্তু তারা বিপদমুক্ত হয়ে .যখন শান্তি ও স্থিতিশীলতায় ফিরে আসে, 
তখন আবার রিপুজনিত কামনা-বাসনায় জড়িয়ে পড়ে এবং কৃত ওয়াদা বা প্রতিকার 
কথা তুলে যায়। 
ক 

উল্লিখিত আয়াতের 3451 শব্দটি দ্বারা সেদিকেও ইঙ্গিত করা হয়েছে। কেননা 
বহু লোক এমন হতভাগাও রয়েছে যে, বিপদের সময়েও এরা আল্লাহ্‌কে স্মরণ করে 
না, তখনও এরা ঈমান ও আনুগত্যের প্রতিজ্া করে না। কাজেই তাদের ব্যাপারে 
প্রতিক্তা ভঙ্গের অভিযোগের কোন মানেই হয় না। আর এমনও অনেক লোক রয়েছে, 
যারা প্রতিজ্ঞাও পূরণ করে এবং ঈমান ও আনুগতোর দাবিও সম্পাদন করে। কাছেই 


8০ A {*ণ ভি a” Ed 


বলা হয়েছে £ ৩৪৮ ০ 298৫ ৬, ৮ 2 অর্থাৎ তাদের মধ্যে অধিকাংশকে 


প্রতিজ্ঞা পূরণকারী পাইনি। 


176 5 পতন তা cacy A 


তারপর বলা হয়েছে ঃ ৩৯০) ০৯71 ৩১৪১ ৩19 অর্থাৎ আমি 


তাদের মধ্যে অধিকাংশকে শ্রদ্ধা ও আনুগত্য থেকে বিমুখ পেয়েছি। 


এ পর্যন্ত অতীতের নবী-রসূল (আ) এবং তাঁদের জাতি ও সম্পূদায়ের পাঁচটি 
ঘটনা বিবৃত করার মাধ্যমে বর্তমান উম্মতকে সেগুলো থেকে শিক্ষা গ্রহণের তাগিদ 
দেওয়া হয়েছে। 


অতপর ষষ্ঠ ঘটনাটিতে হযরত মসা আ) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা 
হবে। এতে প্রসঙ্গক্রমে বহু হুকুম-আহকাম, মাস'আলা-মাসায়েল এবং শিক্ষা ও উপদেশ 
সংক্রান্ত বিচিত্র বিষয় রয়েছে। সে জন্যই কোরআন করীমে এ ঘষ্টনার অংশবিশেষ 
বার বার পুনরাবৃভ হয়েছে। 


pu A dA I/2 0 $ 2 গর? ১৮৮ ৩৫ 
1%0% %5254558 4 et ১ রে রি 


33/57! 92) Ge পানি ৰ 
উবে 052 58) 









০৯০১৪/৬৭৮০ bei CELL. 


১৪ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


50) REL NIG RRL IS 
sb CY IG Hl ৰ 
দা 
EGE ET ৬% এ ৩৪৬৩ 2১5 
90১2 15৮ ০৮০৫ ৩3৮৫৪ ৩৬ ৩৯ 


(১০৩) অতপর আমি তাঁদের পরে মুসাকে পাঠিয়েছি নিদর্শনাবলী দিয়ে 
ফিরাউন ও তার সভাসদদের নিকট। বস্তুত ওরা তাঁর মুকাবিলায় কুফরী করেছে। 
সুতরাং চেয়ে দেখ, কি পরিণতি হয়েছে অনাচারীদের। (১০৪) আর মূসা বললেন, 
হে ফিরাউন, আমি বিশ্র-পালনকর্তীর পক্ষ থেকে আগত রঙসুল। (১০৫) আল্লাহ্‌র পক্ষ 
থেকে যে সত্য এসেছে তার ব্যতিক্রম কিছু না বলার ব্যাপারে আমি সুদঢ় । আমি 
তোমাদের পরওয়ারদিগারের নিদর্শন নিয়ে এসেছি ! সৃতরাং তুমি বনী ইসরাঈলদের 
আমার লাথে পাঠিয়ে দাও। (১০৬) সে বলল, যদি তুমি কোন নিদর্শন নিয়ে এসে 
থাক, তাহলে তা উপস্থিত কর যদি তুমি সত্যবাদী হয়ে থাক। (১০৭) তখন 
তিনি নিক্ষেপ করলেন নিজের লাঠিখানা এবং তৎক্ষণাৎ তা জলজ্যান্ত এক অজগরে 
রূপান্তরিত হয়ে গেল। (১০৮) আর বের করলেন নিজের হাত এবং তা সঙ্গে সঙ্গে 
দর্শকদের চোখে ধবধবে উজ্জ্বল দেখাতে লাগল । (১০৯) ফিরাউনের সাঙ্পাজরা বলতে 
লাগল, নিশ্চয় লোকটি বিজ্ঞ যাদূকর। (১১০) সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে 
বের করে দিতে চায়। এ ব্যাপারে তোমাদের কি মত? 








তফসীরের সার-সংক্ষেপ 


অতপর € উল্লিখিত) সেই নবী-রসূলদের পরে আমি (হযরত) মুসা আ)-কে 
স্বীয় নিদর্শনরাজি (অর্থাৎ মুজিযাসমূহ ) দিয়ে ফিরাউন এবং তার পারিষদবর্গের 
নিকট (তাদের হিদায়ত ও পথ-প্রদর্শনকল্পে) পাঠালাম। অতএব, [মুসা আ) যখন 
সেসব নিদর্শন প্রকাশ করলেন, তখন] তারা সেই (মুজিযা )-সমুদয়ের হক একেবারেই 
আদায় করল না। কেননা (সেগুলোর হক ও চাহিদা ছিল ঈমান গ্রহণ করা!) 
কাজেই দেখুন, সেই দুক্ৃতকারীদের কেমন (দুর্ভাগ্যজনক 9 পরিণতি ঘটেছে । (যেমন, 
কোরআনের অন্যত্র তাদের ডুবে মরার কথা আলোচিত হয়েছে । এগুলো ছিল পূর্ণ 
কাহিনীর সংক্ষিপ্ত বর্ণনা। অতপর তারই বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। অর্থাৎ ) 
আর মূসা (আ) আল্লাহ্র হুকুম মুতাবিক ফিরাউনের নিকট গিয়ে বললেন, আমি 


সুরা আ'রাফ ১৫ 


রকুল-আলামীনের পক্ষ থেকে (তোমাদের হিদায়তের উদ্দেশ্যে ) রসূল (নিযুক্ত) হয়ে 
এসেছি। (যে আমাকে মিথ্যা বলে অভিহিত করবে, তা ভুল । কারণ,) আমার পক্ষে 

সত্য ব্যতীত কোন কিছু আল্লাহ্‌র প্রতি আরোপ করা শোভন নয় । (তাছাড়া 
রা হওয়ার ব্যাপারে আমার দাবি শুন্যগর্ভ নয়, বরং) আমি তোমাদের কাছে তোমা- 
দের পরওয়ারদিগারের পক্ষ থেকে একটি বিরাট নিদর্শন ও (মু'জিযা ) এনেছি (যা 
তোমরা চাইলেই দেখাতে পারি )। কাজেই (আমি যখন প্রমাণসহ আগমনকারী 
রসল, তখন আমি যা বলি তোমরা তা অনুসরণ কর। বস্তুত আমার বলার 
মধ্যে একটা হল এই যে,) ত্মি 'বনী-ইসরাঈল সম্প্রদায়কে (দাসত্বের নিগড় থেকে 
অব্যাহতি দিয়ে) আমার সাথে (তাদের আসল দেশ শামে ) পাঠিয়ে দাও। ফিরাউন 
বলল, আপনি যদি (আল্লাহর পক্ষ থেকে) কোনও মৃণজিযা নিয়ে এসে থাকেন, তাহলে 
তা উপস্থাপন করুন: যদি আপনি (এ দাবিতে ) সত্যবাদী হয়ে থাকেন। তিনি ( তৎ- 
ক্ষণাৎ ) স্বীয় লাঠিখানা (মাটিতে ) ফেলে দিলেন; আর সহসাই তা সুস্পষ্ট এক 
অজগরে পরিণত হয়ে গেল। (যার অজগর হওয়ার ব্যাপারে কারও কোন সন্দেহ 
হওয়ার মতো কোন অবকাশ ছিল না।) আর (দ্বিতীয় মু'জিযাটি প্রকাশ করলেন এই 
যে,) স্বীয় হাত (জামার ভিতরে নিয়ে বগলতলায় দাবিয়ে ) বাইরে বের করে আনলেন £ 
আর অমনি তা সমস্ত দর্শকের সামনে অত্যন্ত প্রদীপ্ত হয়ে উল এমনিভাবে যে, তাও 
সবাই দেখল । হযরত মৃসা (আ)-এর এসব সুস্পম্ট মু“জিযা যখন প্রকাশিত হল, তখন 
ফিরাউন তার পারিষদবর্গকে লক্ষ্য করে বলল, এ লোক বড় যাদুকর । নিজ যাদুর বলে 
তোমাদের উপর প্রভাব বিস্তার করে এখানকার কর্তা হয়ে বসা এবং তোমাদের এখানে 
থাকতে না দেওয়াই তাঁর উদ্দেশ্য । অতএব এ ব্যাপারে তোমাদের মতামত কি? সূরা 
শো”আরায় ফিরাউনের এ কথাটি উদ্ধত রয়েছে। যা হোক, রাজা-বাদশহদের 
চাটুকারবর্গের যেমন স্বভাব হয়ে থাকে হ্যা-এর সাথে হ্যা মিলিয়ে দেওয়া, তেমনিভাবে 
(ফিরাউনের কথার সমর্থন ও সতায়নের জনা) ফিরাউনের সম্প্রদায়ের যেসব সর্দার 
(ও পারিষদবর্গ সেখানে) উপস্থিত ছিল, তারা (একে অন্যের সাথে ) বলল, বাস্তবিকই 
(স্বীয় যাদু বলে বনী ইসর।ঈলসহ তিনি নিজে কর্তা হয়ে বসবেন এবং) তোমাদেরকে 
(বনী ইসরাঈলদের দৃষ্টিতে তোমাদের হীনতার দরুন) তোমাদের (এই). আবাস- 
ভূমি থেকে তাড়িয়ে দিতে পারেন। কাজেই তোমরা ( বাদশাহ যা জিজ্েস করলেন, 
সে ব্যাপারে) কি পরামর্শ দাও? 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

এই স্রায় নবী-রসূল এবং তাঁদের জাতি ও সম্প্রদায় সম্পর্কে যত কাহিনী ও 
ঘটনাবলী আলোচনা করা হয়েছে, এ হল সেগুলোর মধ্যে ষষ্ঠ কাহিনী । এখানে এ 
কাহিনীটি বেশি বিস্তারিতভাবে বর্ণনা করার কারণ এই যে, হযরত মূসা আ)-র 
মুজিযাসমূহ বিগত অন্য নবী-রসূলদের তুলনায় যেমন সংখ্যায়ন বেশি, তেমনি- 
ভাবে প্রকাশের বলিষ্ঠতার দিক দিয়েও অধিক । এমনিভাবে তাঁর সম্প্রদায় বনী 
ইসরাঈলেন মূর্খতা এবং হঠকারিতাও বিগত উম্মত বা জাতিসমূহের তুলনায় বেশি 


১৬ তঙ্ষসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


কঠিন । তদুপরি এই কাহিনীর আলোচনা প্রসঙ্গে বছ জাতব্য বিষয় ও হুকুম-আহকামের 
কথা এসেছে। 


প্রথম আয়াতে ইরশাদ হয়েছে যে, তাদের পরে অর্থাৎ হযর ত নূহ, হুদ, সালেহ, 
লূত ও শোয়াইব (আ)-এর বা তাদের জাতি ও সম্প্রদায়ের পরে আমি হযরত ম্সা 
(আ)-কে আমার নিদর্শনসহ ফিরাউন ও তার জাতির প্রতি পাঠিয়েছি । নিদর্শন বা 
“আয়াত” বজতে আসমানী কিতাব তাওরাতের আযম্নাতও হতে পারে, ফিংবা হযরত 
মূসা আ)-র মু'জিযাসমূহও হতে পারে। আর সে যুগে ফিরাউন' হতো মিসরের 
সম্ভাটের খেতাব। হযরত মুসা আ)-র সময়ে যে ফিরাউন ছিল তার নাম “কাবু 
বলে উল্লেখ করা হয়। ---( কুরতুবী )। 

ও টি পাত 


(৪১ 1 55 __-এর যে সর্বনাম তার লক্ষ্য হল নিদর্শন। অর্থাৎ তারা আয়াত 


বা নিদর্শনসমূহের প্রতি জুলুম করেছে। আর আল্লাহ্র আয়াত বা নিদর্শনের প্রতি 
জুলুম করার অর্থ হল এই যে, তারা আল্লাহ্‌ তা'আলার আয়াত বা নিদর্শনের কোন 
মর্যাদা বোঝেনি। দেগুলোর শুকরিয়া আদায় করার পরিবর্তে অস্থীকৃতি ক্তাপন করেছে 
_ এবং ঈমানের পরিবর্তে কুফরী অবলম্বন করেছে৷ কারণ, জুলুম-এর প্ৰকৃত সংজ্ঞা হচ্ছে 
_ কোন বন্ত বা বিষয়কে তার সঠিক স্থান কিংবা সঠিক সময়ের বিপরীতে বাবহার করা। 
+A 855. I ee AA AIA পা | 
অতপর বলা হয়েছে £ ০ ১০৯০] ১৮৮ ১৮ ০৯3553 অর্থাৎ 
চেয়ে দেখ না, সেই দাঙ্জা-ফ্যাসাদ সৃষ্টিকারীদের কি পরিণতি ঘটেছে । এর মর্মার্থ 
এই যে, ওদের দুক্র্ণের অশুভ পরিণতি সম্পর্কে চিন্তা কর এবং তা থেকে শিক্ষা 
গ্রহণ কর। 


দ্বিতীয় আয়াতে বলা হয়ছে যে, হযরত মুসা আ) ফিরাউনকে বললেন, আমি 
বিশ্ব-পালক আল্লাহ্‌ তা'আলার রসূল। আর আমার অবস্থা এই যে, আমার যে 
নবুয়তী -মর্খাদা তার দাবি হলো, যাতে আমি আল্লাহ্‌র প্রতি ত্য ছাড়া কোন বিষয়. 
আরোপ না করি। কারণ, নবী (সো)-দের আল্লাহ্‌ তাআলার পক্ষ থেকে সত্যের যে 
পয়গাম দান করা হয়, তা তাঁদের কাছে আল্লাহ্র আমানত । নিজের পক্ষ থেকে 
সেগুলোতে কোন পরিবর্তন-পরিবর্ধন করা সবই আমানতের খেয়ানত। পক্ষান্তরে নবী- 
রসূলরা হলেন খেয়ানত ও যাবতীয় পাপ থেকে মুক্ত ---নিজ্পাপ । সারকথা, আমার 
কথার উপর তোমাদের বিশ্বাস এজন্য স্থাপন করা কর্তব্য যে, আমার সত্যতা তোমা- 
দের সবার সামনে ভাস্বর; আমি কখনও মিথ্যা বলিওনি, বলতে পারিও না! 


Pad “A A Ea of a aA A 


A টে 

৪ ৯9৬8 0 Aw লে ৭ 4 নি 
1 

4 


শুধু তাই নয় যে, আমি কখনও মিথ্যা বলিনি; বরং আমার দাবির সপক্ষে আমার 


সূরা আ'রাফ ১৭ 


মু’জিযাসমূহও প্রমাণ হিসাবে রয়েছে। সূতরাং এসব বিষয়ের প্রেক্ষিতে তোমরা আমার 
কথা শোন, আমার কথা মান। বনী ইসরাঈল সম্প্রদায়কে অন্যায় দাসত্ব থেকে মুক্তিৰ 
দিয়ে আমার সাথে দিয়ে দাও! কিন্তু ফিরাউন জন বি কথাই লক্ষ্য করল না; 


পা] A রা AS A 
মু’জিযা দেখাবার দাবি করতে লাগল এবং বলল $ ১৬ ৩ট 83 ০০৫৯ ০১০1 
শা 4 শপ জপ 
টি A 
৩ এ ৩ ১০৭ 51 অর্থাৎ বাস্তবিকই যদি তুমি কোন মুজিযা নিয়ে 


এসে থাক, তাহলে তা উপস্থাপন কর যদি তুমি সত্যবাদীদের অন্কভূ-ক্র হয়ে থাক। 
হযরত মূসা (আ) তার দাবি মেনে নিয়ে স্বীয় লাঠিখানা মাটিতে ফেলে দিলেন ; 


DAS ID HRS 


আর অমনি তা এক বিরাট অজগরে পরিণত হয়ে গেল ute US SBS Y 


9543 
'সৃ'বান' বলা হয় বিরাটকায় অজগরকে । আর তার গুণবাচক ৬” (মুবীন ) শব্দ 


উল্লেখ করে বলে দেওয়া হয়েছে যে, সে লাঠির সাপ হয়ে যাওয়াটা এমন কোন ঘটনা ছিল 
না যা অন্ধকারে কিংবা পর্দার আড়ালে ঘটে থাকবে, যা কেউ দেখে থাকবে, কেউ দেখবে না-- 
সাধারণত ঘা যাদুকর বা এ্রন্দ্রজালিকদের বেলায় ঘটে থাকে । বরং এ ঘটনাটি--- 
সংঘটিত হল প্রকাশা দরবারে, সবার সামনে । 


কোন কোন এঁতিহাসিক উদ্ধতিতে হযরত ইবনে আব্বাস রো) থেকে বণিত 
আছে যে, সেই অজগর ফিরাউনের প্রতি যখন হা করে মুখ বাড়াল. তখন সে সিংহাসন 
থেকে লাফিয়ে পড়ে হযরত মূসা (আ)-র শরণাপন্ন হল; আর দরবারের বহু লোক 
ভয়ে মৃত্যমখে পতিত হল ।---(তফসীরে কবীর ) 


লাঙি সাপ হয়ে যাওয়া অসম্ভব কোন ব্যাপার নয়, অবশ্য সাধারণ প্রকৃতি বিরুচ্দধ 

হওয়ার কারণে ওটা যে অত্যন্ত বিস্ময়কর, ভাতে সন্দেহ নেই। আর মুজিযা বা কারা- 

মতের উদ্দেশ)ও থাকে তাই । যে কাঞ্ সাধারণ মানুষ করতে পারে না তা নবী-রসলদের 

মাধ্যমে আল্লাহ্র পক্ষ থেকে অনুষ্ঠিত করে দেওয়া হয় যাতে মানুষ বুঝতে পারে 

যে, তাঁদের সঙ্গে কোন এশীশক্তি সক্রিয় রয়েছে। কাজেই হষরত মূসা (আ)-র 

লাঠির সাপ হয়ে যাওয়াটা বিস্ময়কর কিংবা অস্বীকার করার মত কোন বিষগ্ধ হতে 
- পারে না। 


AA ৭৫৪g AT পা পা র্ালল রি ঠ ৪ 
অতপর বলা হয়েছেঃ wt SED কি ১৪৯ 13 ৪১৪ £ 726) 


৩১০ 


(নাষুউন) অর্থ হচ্ছে কোন একটি বস্তুকে অপর একটি বস্তুর ভিতর থেকে কিছুটা 


১৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


বল প্রয়োগের মাধ্যমে বের করা অর্থাৎ নিজের হাতটিকে টেনে বের করলেন। এখানে 
কিসের ভিতর থেকে বের করলেন, তা উল্লেখ করা হয়নি । অন্য আয্মাতে দু'টি 


শি AT A শি কা কা A A ন 


বস্তুর উল্লেখ রয়েছে। এক স্থানে এসেছে ৪১ 5 ১2 ১৯:০1! যার অর্থ হলো, 


স্বীয় হাত গলাবন্ধ কিংবা বগলের নিচে থেকে অর্থাৎ কখনও গলাবন্ধের ভিতরে 


ঢুকিয়ে হাত বের করলে আবার কখনও বগল তলে দাবি সেখান থেকে বের করে 
খু রি পানা তে 
আনলে এ মুঃজিযা প্রকাশ পেত--৩? ০ 2 ৮৯৫ ০৪ | ও 5 অর্থাৎ সেই হাতাট 


দর্শকদের সামনে প্রদীপ্ত হতে থাকতো । 


9 ৫৯০, ূ 
£ ৮5 € বাইদাউন্‌)-এর শাব্দিক অর্থ সাদা। আর হাতের সাদা হয়ে 


যাওয়াটা কোন সময় স্বেতি রোগের কারণেও হতে পারে। তাই অন্য এক আয়াতে 
ASF A‘ ‘A 


এক্ষেত্রে ৪ এ এর 0৯ ৩০ শব্দটিও সংযোজিত করে দেওয়া হয়েছে অর্থাৎ হাতের সাদা 
হয়ে যাওয়াটা কোন উপসর্গের কারণে ছিল না। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস 
রো)-এর রেওয়ায়েতের দ্বারা জানা মায় যে, এ শুভ্রতাও সাধারণ শুশ্রতা ছিল নাঃ 
বরং তার সঙ্গে এমন দীগ্তিও থাকত, যার ফলে সমগ্র পরিবেশ উজ্জল হয়ে উঠত! 
---€( কুরতুবী ) 


এখানে ৬৭১৪৭) দর্শকদের জন্য) কথাটা বাড়িয়ে উল্লিখিত প্রাদীপ্তির বিজ্ময়- 


RL 


করতার প্রতি ইঙ্গিত করা হয়েছে। বলা হয়েছে যে, সে দীপ্তি এমন অদ্ভূত ও 
বিস্ময়কর ছিল যে, তা দেখার জন্য দর্শকরা এসে সমবেত হতো । 


তখন ফিরাউনের দাবিতে হযরত ম্সা (আ) দু”টি মুঃজিযা প্রদর্শন করেছিলেন। 
একটি হল লাঠির সাপ হয়ে যাওয়া; আর অপরটি হল হাত গলাবন্ধ কিংবা বগলের 
নিচে দাবিয়ে বের করে আনলে তার প্রদীপ্ত ও উজ্জল হয়ে ওঠা! প্রথম মু’জিযাটি 
ছিল বিরোধীদের ভীতি প্রদর্শন করার জন্য আর দ্বিতীয়টি তাদের আকুষ্ট করে কাছে 
আনার ।উদ্দেশ্যে। এতে ইঙ্গিত ছিল যে, মুসা আ)-র শিক্ষায় একটি হিদায়তের 
জ্যোতি রয়েছেঃ আর সেটির অনুসরণ ছিল কল্যাণের কারণ। 
পা পাপা K পা ভিত A শট পাপা পাত 
০১৯ ০০ 1 sory ৮ ৬০ ৯140 _ ৮ শব্দটি 
বাবহাত হয় কোন সম্প্দায়ের প্রভাবশালী নেত্বর্গকে বোঝাবার জন্য। অর্থ হচ্ছে 
এই যে, ফিরাউনের সম্পূদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিরা এসব মু*জিযা দেখে তাদের সম্পর- 
দায়কে লক্ষ্য করে বলল, এ যে বড় পারদর্শী যাদুকর! তার কারণ, ৬/*)৯ 1 


সূর। আ'রাফ ১৯ 


০০৯5 21 ০৮৩৯ ০০৪৭: (প্রত্যেকের চিন্তাই তার নিজ যোগ্যতা অনুসারেই হয়ে 


থাকে )। সে হতভাগারা আল্লাহ্‌র পরিপূর্ণ কুদ্রত ও মহিমা সম্পর্কে কি বুঝবে, 
যারা জীবনভর ফিরাউনকে খোদা আর যাদুকরদের নিজেদের পথপ্রদর্শক মনে করেছে 
এবং যাদুকরদের ভোজবাজীই দেখে এসেছে! কাজেই তারা এহেন বিস্ময়কর ঘটনা 
দেখার পর এছাড়া আর লহ বলতে পারত যে, এটা একটা মহাযাদ্‌ । কিন্তু তারাও 


5 


' এখানে ৯৮০ এর সাথে হি শব্দটি যোগ করে একথা প্রকাশ করে দিয়েছে 


যে, হযরত মূসা (আ)-র মু*'জিযা সম্পর্কে তাদের মনেও এ অনুভূতি জন্মেছিল যে, 
এ কাজটি সাধারণ যাদুকরদের কাজ থেকে স্বতন্ত ও ভিন্ন প্ররুতির। সেজন্যই স্বীকার 
করে নিয়েছে যে, তিনি বড় পারদশাঁ যাদুকর। 


মুজিষা ও যাদুর মধ্যে পার্থক্য ঃ বস্তত আল্লাহ্‌ তা'আলা সর্বযুগেই নবী- 
রসূলদের মু"জিযাসমূহকে এমনি ভঙ্গিতে প্রকাশ করেছেন যে, দর্শকরন্দ যদি সামান্যও 
চিন্তা করে আর হঠকারিতা অবলম্বন না কেরে, তাহলে মু'জিযা ও যাদুর মাঝে যে 
পার্থক্য তা নিজেরাই বুঝতে প।রে। যাদুকররা সাধারণত অপবিভ্ত্রতা ও পঙ্কিলতার 
মধ্যে ডুবে থাকে । পঙ্চকিলতা ও অপবিভ্রতা যত বেশি হবে, তাদের যাদ্ুও তত বেশি 
কার্যকর হবে। পক্ষান্তরে পবিন্রতা ও পরিচ্ছন্নতা হল নবী-রসুলদের সহজাত অভ্যাস । 
আর" এও একটা পরিক্ষার পার্থকা যে, আল্লাহ্‌র পক্ষ থেকেই নবুয়তের দাবির পর 
কারও কোন যাদু কার্যকর হয় না। 


তাছাড়া বিজ্তজনেরা জানেন যে, যাদুর মাধ্যমে যে বিষয় প্রকাশ করা হয়, সেসব 
মানসিক বিষয়সমূহের আওতাভুত্তই হয়ে থাকে । পার্থক্য শুধু এতটুকু যে, সে বিষয়- 
গুলো সাধারণ মানুষের মাঝে প্রকাশ পায় নাঃ বরং অন্তর্নিহিত থাকে । কাজেই 
সে মনে করে, একাজটি বাহ্যিক কোন কারণ ছাড়াই প্রকাশিত হয়ে পড়েছে । পক্ষান্তরে 
মু'জিযাতে বাহ্যিক বা মানসিক কোন বিষয়ের সামান্যতম সংযোগও থাকে না। তা 
সরাসরি আল্লাহ্‌ তা'আলার কুদরতের কাজ। তাই কোরআন মজীদে এ বিষয়টিকে 


॥ 
লা পা ডে 


আল্লাহ্‌ তাআলার সাথে সম্পৃত্ত করা হয়েছে। যেমন, এ) 41 ৬৪ 3 বরং 


আল্লাহ্‌ তা'আলাই সে তীর নিক্ষেপ করেছিলেন )। 


এতে বোঝা যাচ্ছে যে, মু'জিযা এবং যাদুর প্রন্কৃতি সম্পূর্ণ ভিন্ন ও বিপরীতধর্মী । 
যারা তত্বজ্ত তাদের কাছে এতদুভয়ের মিলে যাওয়ার কোন কারণই নেই। তবে 
সাধারণ মানুষের কাছে তা মিলে যেতে পারে, কিন্তু আল্লাহ্‌ তা'আলা এই বিজ্রান্তিটি দূর 
করার উদ্দেশ্যে এমন সব বৈশিষ্ট্য স্থাপন করে দিয়েছেন যার ফলে মানুষ ধোকা থেকে 
বেঁচে যেতে পারে । 

সারমর্ম এই যে, ফিরাউনের সম্প্রদায়ও হযরত মুসা আ)-র মুগজিযাকে 
নিজেদের যাদুকরদের কার্যকলাপ থেকে কিছুটা স্বতন্ত্রই মনে করেছিল। সেজন্যই 


২০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 
একথা বলতে বাধ্য হয়েছিল যে, এ যে বড় বিজ্ত যাদুকর, সাধারণ যাদুকররা থে 
এমন কাজ দেখাতে পারে না! | 


AAI পণ AS Ar Aw AST AB ASA 


টক 


3 
০১১০ 013 ৬ তি) ৩প পলি টি এ 88 অর্থাৎ এই বিজ্ঞ 
ঘাদুকরের ইচ্ছা হলো তোমাদের দেশ থেকে বের করে দেওয়া। এবার বল, তোমরা 
কি পরামর্শ দাও ?. 


ঢু BSG AGN ES HB 
5230১৩4১59৮ 29৩৫৮ 
১555256০468 ৮ 2 oa 
EERO CGN LALO ১১০৬ 
CEG BE mn 0G PRE BES 4 
2৫50৮6৫৬৫6৫ সি '4৬৩০৮৪) 
EN 491৮৯ © 055512৩4555) 


773/223 তের 


ও ১৯৬৯ ৯ ০৯০ 2০ ও ৬] 














Pd 


(১১১) তারা বলল, আপনি তাকে ও তার ভাইকে অবকাশ দান করুন এবং 
শহরে-বন্দরে লোক, পাঠিয়ে দিন লোকদের সমবেত করার জন্য--(১১২) যাতে তারা 
পরাকাঁ্ঠাসম্পন্ন বিজ্ঞ ঘাদুকরদের এনে সমব্তে করে। (১১৩) বস্তুত যাদুকররা এসে 
ফিরাউনের কাছে উপস্থিত হল। তারা বলল, আমাদের জন্য কি কোন পারিশ্রমিক 
নির্ধারিত আছে, যদি আমরা জয়লাভ করি? (১১৪) সে বলল, হ্যা। এবং অবশ্যই 
তোমরা আমার নিকটউবতী লোক হয়ে যাবে। (১১৫) তারা বলল,হে মূসা! হয় তুমি 
নিক্ষেপ কর অথবা আমরা নিক্ষেপ করছি। (১১৬) তিনি বললেন, তোমরাই নিক্ষেপ 
কর। ঘখন তারা নিক্ষেপ করল, তখন লোকদের চোখগুলোকে ধাঁধিয়ে দিল, ভীত- 
সন্ত্রস্ত করে তুলল এবং মহাঘাদ্‌ প্রদর্শন করল। (১১৭). তারপর আমি ওহীযোগে 
মৃসাকে বললাম, এবার নিক্ষেপ কর তোমার লাঠিখানা। অতঞব সঙ্গে সঙ্গে তাস 


সুরা আ'রাফ ২১ 


সমুদয়কে গিলতে লাগল যা তারা বানিয়েছিল যাদুবলে। (১১৮) সুতরাং এভাবে প্রকাশ 
হয়ে গেল সত্য বিষয় এবং ভুল প্রতিপন্ন হয়ে গেল যা কিছু তারা করেছিল। (১১৯) 
সুতরাং তারা সেখানেই পরাজিত হয্মে গেল এবং অতীব লান্ছিত হল। (১২০) এবং 
ঘাদুকররা সিজদায় পড়ে গেল। (১২১) বলল, আমরা ঈমান আনছি মহা বিশ্বের 
পরওয়ারদিগারের প্রতি (১২২) খিনি মুসা ও হারূনের পরওয়ারদিগার। 





তফসীরের সার-সংক্ষেপ ্‌ 

(যাই হোক, পরামর্শ স্থির করে নিয়ে) তারা [ফিরাউনকে বলল, আপনি তাকে 
অর্থাৎ মূসা আ)-কে ] কিছুটা সময় দিন এবং € আপনার শাসনাধীন) শহরগুলোতে 
(অনুচর) চাপরাশীদের € হুকুমনামা দিয়ে ) পাঠিয়ে দিন, যাতে তারা € সব শহর থেকে) 
কুশলী যাদুকরদের (সমবেত করে) আপনার কাছে এনে উপস্থিত করে। € সেমতই 
ব্যবস্থা নেয়া হল) আর সেসব যাদুকর ফিরাউনের নিকট এসে উপস্থিত হল (আর) 
বলতে লাগল, আমরা যদি [মুসা (আ)-র উপর] জয়ী হই, তবে তার বদলে আমরা 
কি) কোন বড় প্রতিদান এেবং পুরস্কার) পাব? ফিরাউন বলল, হ্যা (বড় পূরস্ধারও 
পাবে) আর (তদুপরি) তোমরা (আমার) ঘনিষ্ঠ লোকদের অন্তর্ভূক্ত হয়ে “যাবে । 
[ ফলকথা, মৃসা (আ)-কে ফিরাউনের পক্ষ থেকে এবিষয়ে খবর দেওয়া হল এবং 
 প্রতিদ্বন্দিতার জন্য দিন ধার্ষ হয়ে গেল। আর নির্ধারিত দিনে সবাই এক ময়দানে 
সমবেত হল । তখন---] সেই যাদ্ুকররা [মূসা আ)-র প্রতি ] নিবেদন করল--হে 
মূসা, ( আমরা আপনাকে এ অধিকার দিচ্ছি যে,) হয় আপনি (প্রথমে আপনার 
লাঠি যমীনে) ফেলুন যোকে আপনি স্বীয় মু'জিযা বলে অভিহিত করেন) আর না হয়, 
(আপনি বললে) আমরাই (নিজেদের দড়ি-লাঠি মাঠে) ফেলব। (তখন) মূসা  আ) 
বললেন, তোমরাই (প্রথম) ফেল । যখন তারা (নিজেদের লাঠি ও দড়িসমূহ) ফেলল, 
তখন ফোদুর দ্বারা দর্শক) লোকদের নজরবন্দী করে দিল (খাঁর ফলে সে, লাঠি ও 
দড়িগলোকে সাপের মত অশকার্বাকা দেখাতে লাগল ) এবং তাদের উপর ভীতির সঞ্চার 
' করে দিল। এ ভাবে বিরাট যাদু দেখাল। আর তেখন) আমি মূসা আ)-র প্রতি ওহীর 
মাধ্যমে) নির্দেশ দিলাম যে, আপনি আপনার লাঠি ফেলে দিন (সাধারণভাবে যেমন 
ফেলে থাকেন । অতএব, ) লাঠি ফেলামানত্র তা (অজগর হয়ে) তাদের সমস্ত বানানো 
খেলনাগুলোকে গিলতে শুরু করে দিল। (অমনি) সত্যের (সত্তা) প্রকাশ হয়ে গেল 
এবং তারা (অর্থাৎ যাদ্ুকররা ) যা কিছু বানিয়েছিল সবই পণ্ড হয়ে গেল। সুতরাং 
তারা (অর্থাৎ ফিরাউন ও তার সম্প্রদায় ) সেক্ষেত্রে হেরে গেল এবং প্রচুর লাম্ছিত 
হল এবং মুখ বাঁকিয়ে রয়ে গেল)। আর এসব মাদুকররা সিজদায় পড়ে গেল (এবং 
উচ্চস্বরে) বলতে লাগল আমরা ঈমান এনেছি বিশ্বপালকের প্রতি যিনি মৃস্া ও হারূন 
(আ)-এর ও পালনকর্তা । 


২২ তফসীরে মা'আরেফুল-কোরআন | চতুথ খণ্ড 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


এ আয়াতগুলোতে মুসা আ)-র অবশিষ্ট কাহিনীর উল্লেখ রয়েছে যে, ফিরাউন 
যখন হযরত মুসা আ)-র প্ররুষ্ট মু'জিষা দেখল, লাঠি মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে তা 
সাপে পরিণত হয়ে গেল এবং আবার যখন সেটাকে হাতে ধরলেন, তখন পুনরায় লাঠি 
হয়ে গেল । আর হাতকে যখন গলাবন্ধের ভিতরে দাবিয়ে বের করলেন, তখন তা 
প্রদীপ্ত হয়ে চকমক করতে লাগল । এ এঁশী নিদর্শনের যৌক্তিক দাবি ছিল ম্সা 


এবং তা থেকে ফিরিয়ে রাখার উদ্দেশ্যে বাস্তব ও সঠিক বিষয়ের উপর মিথ্যার শিরো- 
নাম লাগিয়ে থাকে, ফিরাউন এবং তার সংপ্রদায়ের নেতারাও তাই করল। বলল যে, 
তিনি বড় বিজ্ঞ যাদ্ুকর এবং তার উদ্দেশ্য হলো তোমাদের দেশ দখল করে নিয়ে তোমা- 
দের বের করে দেওয়া। কাজেই তোমরাই বল এখন কি করা উচিত? 


এ পা শা টি তে ‘Te A Ar 


ফিরাউনের সম্প্রদায় একথা শুনে উত্তর দিল, ৮৮ ০) 28৩৯1 5 ১৫৯) 


ক 
এ 


নত 1 ৬১ ৮ A Ar পা এ টি AA 2০৭ 
rile ১৯০ ০ 5 ত্য ও ৩৪ 724১৫ 1 54)1এ বাক্যটিতে £2)! শব্দটি 5 ৯১) 
Ge লি শা পি শা শা পা পা রর 

# পা 
থেকে উদ্ভূত---যার অর্থ টিলা দেওয়া, শিথিল করা এবং আশা দান করা । আর ৬ £৩ 


লি 


এটি পান রা A { 


শব্দটি 8১১ ১৯ এর বহুবচন, যা যেকোন বড় শহরকে বলা হয়! ৩৪/৯ শব্দটি 


9 


I এর বহুবচন যার অর্থ হলো আহবানকারী এবং সংগ্রহকারী । মর্মার্থ হল 


সৈন্যদল, যারা দেশের বিভিন্ন স্থান থেকে যাদুকরদের তুলে এনে একন্র করবে । 


আয়াতের অথ দাঁড়াল এই যে, সম্প্রদায়ের লোকেরা পরামর্শ দিল যে, ইনি যদি : 
যাদুকর হয়ে থাকেন এবং যাদুর দ্বারাই আমাদের দেশ দখল করতে চান, তবে তাঁর ' 
মুকাবিলা করা আমাদের পক্ষে মোটেই কঠিন নয় | আমাদের দেশেও বহু বড় বড় 
অভিজ্ঞ যাদুকর রয়েছে যার। তকে যাদুর দ্বারা পরাভূত করে দেবে। কাজেই কিছু 
সৈনা-সামন্ত দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দিন। তারা সব শহর থেকে যাদুকরদের 
ডেকে নিয়ে আসবে। 

তার কারণ ছিল এই যে, তখন যাদু-মন্ত্রের বহল প্রচলন ছিল এবং সাধারণ 
লোকদের উপর যাদুকরদের প্রচুর প্রভাব ছিল। আর মূসা (আ)-কেও লাঠি এবং উজ্জল 
হাতের মু'জিযা এজন্যই দেওয়া হয়েছিল যাতে যাদুকরদের সাথে তার প্রতিদ্বন্দ্বিতা 
হয় এবং সু'জিযার মুক।বিলায় যাদুর পরাজয় জবাই দেখে নিতে পারে। . আল্লাহ্‌ 


সরা জা'রাফ ২৩ 


তা'আল'র সনাতন রীতিও ছিল তাই। প্রতিটি যুগের নবী-রস্গলকেই তিনি সে যুগের 
জনগণের সাধারণ প্রবণতা অনুপাতে মুগজিযা দান করেছেন। হযরত ঈসা আ)-র : 
যুগে গ্রীক বিজ্ঞান ও গ্রীক চিকিৎসা বিজ্ঞান যেহেতু উৎকর্ষের চরম শিখরে ছিল, সেহেতু 
তাঁকে মৃ’জিযা দেওয়া হয়েছিল জন্মাঙ্ধকে দৃষ্টিসম্পন্ন করে দেওয়া এবং কৃষ্ঠরোগগ্রস্তকে 
সুস্থ করে তোলা । রসূলে করীম সো)-এর যুগে আরবরা সর্বাধিক পরাকাষ্ঠা অর্জন 
করেছিল অলংকার শাস্ত্র ও বাগ্মিতায়। তাই হযুরে আকরাম (সা)-এর সবচেয়ে বড় 
মু'জিযা হল কোরআন যার মূকাবিলায়'গোটা আরব-আজম অসমর্থ হয়ে পড়ে । 


Ke 


পপ না AT G3 A টা AS er পা A 5. পাশা জি পির পা 
৮৩93 55842 ০৯ ৫৩ / ঠ% 0৩৩] 9 ৩০১ ৪০০৯৯) 1০02 
“A ৪51: “ASS 


uw yo! ৮51 5. "অথাৎ পারিষদবগের পরামশ অনুযায়ী সমগ্র দেশ থেকে 


যাদুকরদের এনে সমবেত করার ব্যবস্থা করা হল। আর সেমতে যাদুকররা ফিরাউনের 
কাছে এসে ফিরাউনকে জিজ্ঞেস করল যে, আমরা যদি মুসার উপর জয়লাভ করতে 
পারি, তাহলে আমরা তার পারিশ্রমিক এবং পুরস্কার পাব তোঃ ফিরাউন বলল হ্যা, 
পুরস্কার-পারিশ্রমিক তো পাবেই, তদুপরি তোমরা সবাই আমার ঘনিষ্ঠ সহচরদের 
অন্তভূক্ত হয়ে যাবে। 


মূসা (আ)-র সাথে প্রতিদ্বন্দ্িতার উদ্দেশ্যে সারা দেশ থেকে যেসব যাদুকর এসে 
সমবেত হয়েছিল তাদের সংখ্যার ব্যাপারে বিভিন্ন এ্রতিহাসিক বর্ণনা রয়েছে। এ বিষয়ে 
৯০০ থেকে শুরু করে তিন লক্ষ পর্যন্ত রেওয়ায়েত আছে। তাদের সাথে লাঠি ও দড়ির 
এক বিরাট স্ূপও ছিল যা ৩০০ উটের পিঠে বোঝাই করে আনা হয়েছিল ।---( কুরতুবী ) 


ফিরাউনের যাদুকররা প্রথমে এসেই দর কমাকষি করতে শুক করল যে, আমরা 
প্রতিদ্বন্দ্বিতা করলে এবং তাতে জয়ী হলে, আমরা কি পাব? তার কারণ, যারা স্রান্ত- 
বাদী, পার্থিব লাভই হল তাদের মুখ্য। কাজেই যেকোন কাজ করার পর্বে তাদের 
সামনে থাকে বিনিময় কিংবা লাভের প্রশ্ন। অথচ নবী-রসূলরা এবং তাঁদের খারা 


A A ALI Be 


নায়েব বা প্রতিনিধি, তারা প্রতি পদক্ষেপে ঘোষণা করেনঃ ৩" ৬১৭ 9৮০৩ ১ 


পা 


“ AlAs eo 


লট ATA Ae 
৩৯০০) bo TE ys এআ 7 অর্থাৎ আমরা যে সত্যের বাণী তোমাদের 


মঙ্গলের জন্য তোমাদের পৌছে দেই তার বিনিময়ে তোমাদের কাছে কোন প্রতিদান 
কামনা করি না! আমাদের প্রতিদানের দায়িত্ব রাব্দল আলামীন নিজ দায়িত্বে গ্রহণ 
করেছেন । ফিরাউন তাদেরকে বলল, তোমরা পারিশ্রমিক চাইছ £ আমি পারিশ্রমিক 
তো দেবই; আর তার সঙ্গে সপ্পে তোমাদের শাহী দরবারের ঘনিষ্ঠদেরও তির 
করে নেব। 


২৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


ফিরাউনের সাথে এসব কথাবাত্তা বলে নেয়ার পর যাদুকররা হযরত ম্রসা আ)-র 
সাথে প্রতিদ্বপ্দ্িতার স্থান ও সময় সাব্যস্ত করিয়ে নিল। সেমতে, এক বিস্তৃত ময়দানে 
এবং এক উৎসবের দিনে সূর্যোদয়ের কিছুক্ষণ পরে প্রতিদ্বন্দ্রিতার সময় সাব্যস্ত হল। 
যেমন, কোরআনে বলা হয়েছে $ 


#3 33 হর SAW AAT AGS SF AZ er 


(৩০০ ৬৮ ৬৩1 092 ও 2885 তব Sg dU 


কোন কোন রেওয়ায়েতে বর্ণিত রয়েছে যে, এ সময় যাদুকরদের সর্দারের সাথে 
হযরত মূসা (আ) আলোচনা করলেন যে, আমি যদি তোমাদের উপর জয়লাভ করি, 
তবে তোমরা ঈমান গ্রহণ করবে তো? সে বলল, আমাদের কাছে এমন যাদু রয়েছে 
যে, তার উপর কেউ জয়ী হতে পারে না। কাজেই আমাদের পরাজয়ের কোন প্রশ্নই 
উঠতে পারে না। আর সত্যিই যদি তুমি জয়ী হয়ে যাও, তাহলে প্রকাশ্য ঘোষণার 
মাধামে ফিরাউনের চোখের সামনে তোমার প্রতি বিশ্বাস স্থাপন করে নেব ।---( মায- 
হারী, কুরতুবী ) 


৯:৮8 5 54. “AIS AT ন AT AEB 1 ৯51 ad 


Ber, 


--- =) এর অর্থ নিক্ষেপ করা অর্থীৎ প্রতিদ্বদ্ৰ্রিতার জন্য যখন মাঠে গিয়ে সবাই 


উপস্থিত, তখন যাদুকররা হযরত মূসা (আ)-কে বলল, হয়- আপনি প্রথমে নিক্ষেপ 
করুন অথবা আমরা প্রথম নিক্ষেপকারীদের অন্তভূ্ত হয়ে যাই । যাদুকরদের এ 
উক্তিটি ছিল নিজেদের নিশ্চিন্ততা ও শ্রেষ্ঠত্ব প্রকাশ .করার উদ্দেশ্যে যে, এ ব্যাপারে 
আমাদের কোন পরোয়াই নেই ষে, প্রথমে আমরা শুরু করি। কারণ আমরা নিজে- 
দের শাস্ত্রের ব্যাপারে সম্পূর্ণ আশ্বস্ত । তাদের বর্ণনাভঙ্গিতে একথা বোঝা যায় যে, তারা 
মনে মনে প্রথম আক্রমণের প্রত্যাশী ছিল, কিন্তু শক্তি'মন্তা প্রকাশের উদ্দেশ্যে হযরত 
মৃসা (আ)-কে জিডেস করে নিল যে, প্রথমে আপনি আরম্ভ করবেন, না আমরা করব । 


হযরত মূসা আ) তাদের উদ্দেশ্য উপলব্ধি করে নিয়ে নিজের মু'জিযা সম্পর্কে 
পরিপূর্ণ আশ্বস্ততার দরুন প্রথম তাদেরকেই সুযোগ দিলেন। বললেন, ১) অর্থাৎ 
তোমরাই প্রথমে নিক্ষেপ কর ॥ 

তফসীরে ইবনে কাসীরে বলা হয়েছে যে, যাদুকররা হযরত মুসা তো)-র প্রতি 


আদব ও সম্মানজনক ব্যবহার করতে গিয়েই প্রথম সুযোগ নেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ 
জানাল। তারই প্রতিক্রিয়ায় তাদের ঈমান আনার সৌভাগ্য হয়েছিল । 


এক্ষেত্রে এটা প্রশ্ন উঠতে পারে যে, একে তো যাদু হল একটা হারাম কাজ, 
তদুপরি তা যখন কোন একজন নর্বাকে পরাজিত করার উদ্দেশ্যে ব্যবহাত হতে যাচ্ছে, 


সরা আ'রাফ ২৫ 


তখন নিঃসন্দেহে তা ছিল কুফরী এমতাবস্থায় মূসা আ) কেমন করে তাদেরকে সে 
অনুমতি দিয়ে বললেন, 1301 অর্থাৎ তোমরা নিক্ষেপ কর। কিন্তু বাস্তব বিষয়টির 


প্রতি লক্ষ্য করলে এ প্রশ্নের সমাধান হয়ে যায় । কারণ এ ক্ষেত্রে এ বিষয় নিশ্চিতই 
ছিল যে, এরা নিজেদের যাদু প্রতিদ্বন্দ্িতায় অবশ্যই উপস্থাপন করবে। কথাটি হচ্ছিল 
শুধু প্রথমে কে প্রতিদ্বন্দ্িতায় নামবে, আর পরে কে নামবে, তাই নিয়ে। কাজেই 
এখানে হযরত মূসা তো) তাঁর মহত্বের প্রমাণ হিসাবে প্রথম সুযোগ তাদেরকেই 
দিলেন। এতে আরও একটি উপকারিতা ছিল এই যে, প্রথমে যাদুকররা তাদের লাঠি ও 
দড়িগুলোকে সাপ বানিয়ে নিক; আর তারপর আসুক মূসা (আ)-র লাঠির মৃূ‘জিযা । 
শুধু তাই নয় যে, মূসা (আ)-র লাঠিও সাপই হোক; বরং এমনভাবে আত্মপ্রকাশ 
করুক যে, যাদু বলে বানানো সমস্ত সাপকে গিলে খাক যাতে যাদুর প্রকাশ্য পরাজয় 
প্রথম ধাপেই সবার সামনে এসে যেতে পারে ।-+-(বয়ান্ল কোরআন ) 


আরও বলা যেতে পারে যে, মূসা আ)-র অনুমতি দান যাদুর জন্য ছিল 
নাঃ বরং তাদের অপমানকে প্রকাশ করার জন্য ছিল। এর মানে তোমরাই নিজেদের 
দড়ি-লাঠি নিক্ষেপ করে দেখে নাও তোমাদের যাদুর পরিণতিটা কি দাড়ায় ! 


ATA চা ATT ATA IAT ATT ' ঢল 
৮০১০1 টা 9 (৯৯ 50০50 uw ৩ 1s y= 951 ৮০৩ অৰ্থাৎ 
যাদুকররা যখন তাদের লাঠি ও দড়িগুলো মাটিতে নিক্ষেপ করল, তখন দর্শকদের নজর- 
বন্দী করে দিয়ে তাদের উপর ভীতি সঞ্চারিত করে দিল এবং মহাযাদ্ন দেখাল । 


এ আয়াতের দ্বারা বোঝা যায় যে, তাদের যাদু ছিল এক প্রকার নজরবন্দী,, 
যাতে দর্শকদের মনে হতে লাগল যে, এই লাঠি আর দড়িগুলো সাপ হয়ে দৌড়াচ্ছে। 
অথচ প্রকৃতপক্ষে সেগুলো ছিল তেমনি লাঠি ও দড়ি যা পূর্বে ছিল, সাপ হয়নি । 
এটা এক রকম সম্মোহনী, যার প্রভাব মানুষের কল্পনা ও দৃষ্টিকে ধঁধিয়ে দেয় । 


কিন্তু তাই বলে একথা প্রতীয়মান হয় না যে, যাদু এ প্রকারেই সীমাবদ্ধ এবং 
যাদুর মাধ্যমে বাস্তব বিষয়ের পরিবর্তন ঘটতে পারে না। কারণ শরীয়তের বা যুক্তির 
কেন প্রমাণ এর [বিরুদ্ধে স্থাপিত হয়ানি বরং বিভিন্ন প্রকার যাদুর প্রমাণ বিদ্যমান 
রয়েছে। কোথাও তা শুধু হাতের চালাকি, যাতে দর্শকর। একটা বিভ্রান্তিতে পড়ে যায়! 
কোথাও শুধু নজরবন্দীর কাজ করে। যেমন, কাজ করে সম্মোহনী। আর কোথাও 
যদি বাস্তব বিষয়ের পারবর্তন ঘটেও যায়, যেমন মানুষের পাথর হয়ে যাওয়া, তাহলে 
সেটা শরীয়ত বা বৈজ্ঞানিক যুক্তির বিরুদ্ধে ময় ! 


নি 
AS Ae JF eN পল পাতা পারি ATS 


৩০ ০০৪3 এই 3 তা ও) er NUL, অৰ্থাৎ 


আমি মূসা (আ)-কে নির্দেশ দিলাম যে, তোমার লাতিটি ( মাটিতে) ফেলে দাও! তা 


২৬ তফসীরে মা'আরেফুল কোরআন ॥। চতুর্থ খণ্ড 


মাটিতে পড়তেই সবচেয়ে বড় সাপ হয়ে সমস্ত সাপকে গিলে খেতে শুরু করল, যেগুলো 
যাদুকররা যাদ্র দ্বারা প্রকাশ করেছিল। 


এঁতিহাসিক বর্ণনা রয়েছে যে, হাজার হাজার যাদুকরের হাজার হাজার লাঠি 
আর দড়ি যখন সাপ হয়ে দৌড়াতে লাগল, তখন সমগ্র মাঠ সাপে ভরে গেল এবং 
সমবেত দর্শকদের মাঝে এক অদ্ভুত ভীতি ছেয়ে গিয়েছিল। কিন্তু হযরত মুসা আ)-র 
লাঠি যখন এক বিরাট আযদাহা বা অজগরের আকার ধরে এল, তখন সে সবগুলোকে 
গলে খেয়ে শেষ করে ফেলল। 
লিন 4 পা তা পণ / পাতি 

(13 85023 ও ৮১5১ অর্থাৎ সত্য প্রকাশিত হয়ে গেল আর 

রা যা কিছু বানিয়েছিল সে সবই মিথ্যায় পরিণত হল। 


f AS eA Ld 4 


J Ip. ০৩. ৪ 58. অর্থাৎ তখনই সবাই হেরে গেল এবং 
অত্যন্ত অপদস্থ হল। 


চে AS! 1 45 ৯১ পা পাঠ পান এত SAS LA [9-০-9 


অর্থাৎ যাদুকরদের সিজদায় পতিত করে দেওয়া হল এবং তারা বলতে লাগল যে, 
আমরা রাব্বুল আলামীনে অর্থাৎ মুসা ও হারূনের রবের প্রতি ঈমান এনোছি। 


“সিজদায় পতিত করে দেওয়া হল" বলে ইঙ্গিত করা. হয়েছে যে, মুসা আ)-র 
মুগজিযা দেখে এর। এমনি হততস্ত ও বাধ্য হয়ে গেল যে, একান্ত অজান্তেই সিজদায় 
পড়ে গেল। এছাড়া এদিকেও ইঙ্গিত হতে পারে যে, আল্লাহ্‌ তা'আলা তাদের ঈমান 
আনার তৌফিক দিয়ে সিজদায় নিপতিত করে দিলেন। আর রব্বুল আলামীন'-এর 
সাথে “মূসা ও হারূনের রব* যোগ করে তারা নিজেদের বিষয়টি ফিরাউনের জন্য 
পরিষ্কার করে দিল। কারণ সে বোকা যে নিজেকেই ‘রব্বুল আলামীন” বলত । 
কাজেই “রব্বি মৃসা ও হারূন* বলে তাকে পরিক্ষার বুঝিয়ে দেওয়া হল যে, আমরা আর 
তোমার আল্লাহ্‌তে বিশ্বাসী নই। 


২০1০৬ ০০) কর্ড ৩5৩ ৩৩ ৪৩৪ ৩৪১৩ 


৪১৮৫ EE না ৮ 


রং লে হি চট বি 





সরা আ'রাফ | ২৭ 


৪65১০ (3৮$1% 9206 ৯1 ৬৫১ ৬৫26৬ 91 
21১৩৩ এ ও ১৬4০ 0, 
এ IDI LIS 
7027৫ A FIT 


© LUNE 

(১২৩) তোমরা কি (তাহলে) আমার অনুমতি দেওয়ার আগেই ঈমান নিয়ে 
আসলে----এটা যে প্রতারণা, য৷ তোমরা এ নগরীতে প্রদর্শন করলে যাতে করে এ 
শহরের অধিবাসীদের শহর থেকে বের করে দিতে পার। সুতরাং তোমরা শীঘুই 
বুঝতে পারবে। (১২৪) অবশ্যই আমি কেটে দেব তোমাদের হাত ও পা বিপরীত 
দিক থেকে। তারপর তোমাদের সবাইকে শুলীতে চড়িয়ে মারব। (১২৫) তার। বলল, 
আমাদের তো মৃত্যুর পর নিজেদের পরওয়ারদিগারের নিকট যেতেই হবে। (১২৬) 
বস্তুত আমাদের সাথে তোমার শব্ুতা তো এ কারণেই যে, আমরা ঈমান এনেছি 
আমাদের পরওয়ারদিগারের নিদর্শনসমূহের প্রতি যখন তা আমাদের নিকট পৌছেছে। 
হে আমাদের পরওয়ারদিগার, আমাদের জন্য ধৈর্যের দ্বার খুলে দাও এবং আমাদের 
মুসলমান হিসাবে মৃত্যু দান কর। (১২৭) ফিরাউনের সম্পূদায়ের সর্দাররা বলল, 
তুমি কি এমনি ছেড়ে দেবে মূস( ও তার সম্প্দায়কে দেশময় হৈ-চৈ করার জন্য 
এবং তোমাকে ও তোমার দেব-দেরীকে বাতিল করে দেবার জন্যঃ সে বলল, আমি 
এখনি হত্যা করব তাদের পুত্র সন্তানদের; আর জীবিত রাখব মেয়েদের । বস্তুত 
আমরা তাদের উপর প্রবল। 
tem eS Ent ltt em ah Se Heh a 


তফসীরের সার-সংক্ষেপ 


ফিরাউন (অতান্ত ঘাবড়ে গেল যে, সমস্ত প্রজাই না আবার মুসলমান হয়ে 
যায়। তখন একটা বিবৃতি তৈরী করে যাদুকরদের ) বলতে লাগল ঃ তাহলে মৃসা 
(আ)-র প্রতি তোমরা ঈমান এনেছ, আমার অনুমতি ছাড়াই। ( তাতে) নিঃসন্দেহে 
€ বোঝা যায় যে, যুদ্ধটি লোক দেখানোর জন্য অনুষ্ঠিত হলো) তা ছিল এমন একটা 
কাজ যাতে তোমাদের অনুষ্ঠান হল, এই শহরে (একটা ষড়যন্ত্র হয়ে গেছে যে, তোমরা 
এই করবে আর আমরা এমন করব, অতপর জয়-পরাজয় প্রকাশ করব। আর এই 
. যে ভাগাভাগি তা এজন্য করলে) যাতে তোমরা সবাই € মিলেমিশে) এ শহর থেকে 
তথাকার অধিবাসীদের বহিক্ষার করে দিতে পার € এবং পরে নিশ্চিন্ত মনে এখানে 
সবাই মিলে সাম্রাজ্য করতে পার)। কাজেই বাস্তব বিষয়টি তোমাদের জেনে নেওয়াই 
উত্তম। ( আর তাহল এই যে,) আমি তোমাদের একদিকের হাত এবং অপরদিকের 











২৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


পা কেটে দেব এবং তারপর তোমাদের শূলীতে চড়াব € যাতে অন্যান্যেরও শিক্ষা হয়ে 
যায় )। তারা উত্তর দিল যে, তাতে কোন পরোয়া নেই ) আমরা মরে €( তো আর 
কোন মন্দ ঠিকানায় যাচ্ছি না, বরং) নিজেদের মালিকের কাছেই যাব (সেখানে 
রয়েছে সব রকম নিরাপত্তা ও শান্তিময় সৃখ। কাজেই আমাদের তাতে ক্ষতিটা কি 2)। 
টি তুমি আমাদের মাঝে দোষটা কি দেখলে (যার জন্য এত হৈ চৈতা এই তো) 

:’ আমরা আমাদের প্রতিপালকের হুকুমের প্রতি ঈমান এনেছি। ( যাই হোক, এটা 
কোন দোষের কথা নয়। অতপর ফিরাউন থেকে ফিরে গিয়ে আল্লাহ্‌ তাআলার 
নিকট প্রার্থনা করল যে,) হে আমাদের প্রতিপালক, আমাদের প্রতি ধৈর্য ধারণের 
রুপা বর্ষণ কর (যাতে আমরা বিপদে স্থির থাকতে পারি )। আর আমাদের প্রাণ 
যেন ইসলামে স্থির থাকা অবস্থায় বের হয় (যন্ত্রণার দরুন যেন ঈমানের বিরোধী 
কোন কথা বেরিয়ে নাআসে )! আর [মৃসা আ)-র মুজিযা যখন সবার সামনে 
প্রকাশিত হয়ে গেল ও যাদুকররা ঈমান নিয়ে এল এবং আরও কোন কোন লোক 
যখন তার অনুগত হয়ে গেল, তখন ] ফিরাউনের সম্প্রদায়ের সর্দাররা (যারা সরকারে 
প্রচুর সম্মানিতও ছিল, তারা কোন কোন লোকের মুসলমান হয়ে যেতে দেখে ফিরা- 
উনকে বলল,) আপনি কি মূসা (আ) এবং তাঁর সম্প্রদায়কে এভাবে (যথেচ্ছভাবে 
স্বাধীন) থাকতে দেবেন, যাতে তারা সারা দেশময় দাঙ্গা-হাঙ্জামা সৃষ্টি করে বেড়াবে ? 
(হাঙ্গামা হলো এই যে, নিজের দল ভারী করবে যার পরিণতিতে বিদ্রোহের ভয় রয়ে. 
গেছে।) আর তিনি [ অর্থাৎ মুসা আ)] আপনাকে এবং আপনার প্রস্তাবিত উপাস্য- 
দের পরিহার করতে থাকবে। (অর্থাৎ তাদের উপাস্য হওয়াকে অস্বীকার করতে 
থাকবে, ) আর মূসা (আ)-র সাথে সাথে তার সম্প্রদায়ও তাই করবে? (অর্থাৎ 
আপনি এর একটা বিহিত ব্যবস্থা করুন।) ফিরাউন বলল, (আপাতত এ ব্যবস্থাই 
সমীচীন মনে হয় যে,) আমরা তাদের সন্তানদের হত্যা করতে শুরু করি (যাতে 
তাদের ক্ষমতা বাড়তে না পারে। তাছাড়া নারীদের বৃদ্ধিতে যেহেত্‌ ভয়ের কোন আশংকা 
নেই এবং যেহেতু আমাদের নিজেদের খিদমতের জন্যও প্রয়োজন রয়েছে, তাই) নারী- 
দের বাঁচতে দেওয়া হোক। আর আমাদের সব রকম ক্ষমতাই তাদের উপর রয়েছে 
€ ক।জেই এ ব্যবস্থায় কোন জটিলতা সৃষ্টি হবে না)। 


আনৃষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


এর পূর্ববর্তী আয়াতগুলোতে উল্লেখ ছিল যে, ফিরাউন তার সম্প্রদায়ের সর্দার- 
দের পরামর্শ অনুযায়ী মূসা আ)-র সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যেসব যাদুকরকে 
সমগ্র দেশ থেকে এনে সমবেত করেছিল, তারা প্রতিদ্বদ্দিতার ময়দানে পরাজয় বরণ 
করল তো বটেই, তদুপরি হযরত মুসা (আ)-র প্রতি ঈমানও নিয়ে এল । 


এরতিহাসিক বর্ণনায় রয়েছে যে, যাদুকরদের সর্দার মুসলমান হয়ে গেলে তার 
দেখাদেখি ফিরাউনের সম্প্রদায়ের ছয় লক্ষ লোক মূসা আ)-র প্রতি ঈমান নিয়ে এল 
এবং তা ঘোষণা করে দিল। 


সূরা আ'রাফ ২৯ 


এই প্রতিদ্বন্দিতা ও বিতর্কের পূর্বে তো হযরত মুসা ও হারান (আ) এ দু'জন 
ফ্রিরাউনের বিরোধী ছিলেন, কিন্তু এরপরে সবচেয়ে বড় যাদুকর যে স্বীয় সম্প্রদায়ে 
বিপুল প্রভাবের অধিকারী ছিল এবং তার সাথে ছিল ছয় লক্ষ মান্য, তারা 
সবাই মুসলমান হয়ে যাবার দরুন একটা বিরাট শক্তি ফিরাউনের প্রতিদ্বনদ্বী হয়ে 
দাড়াল । 


৷ সে সময় ফিরাউনের বাকুলতা ও ভীত-সন্ত্স্ত হয়ে পড়াটা একেবারে নিরর্থক 
ছিল না। কিন্ত সেতা গোপন করে" একজন ধূর্ত ও বিজ্ঞ রাজনীতিকের ভঙ্গিতে প্রথমে 
যাদুকরদের উপর বিদ্রোহমূলক অপবাদ আরোপ করল যে, তোমরা মূসা আ)-র 
সাথে গোপন ষড়যন্ত্র করে এ. কাজটি নিজের দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে 


৭575 wo 3 BAL “1 G6 


LATA 
করেছ ৷৷ ১০) ০ 5 5০১5০ 0) (5৯ ৩ চ অর্থাৎ এটা একটা ষড়যন্ত্র, যা 


তোমরা প্রতিদ্বন্দিতার মাঠে আসার পূর্বেই শহরের ভিতরে নিজেদের মধ্যে স্থির করে 


দত Li Ar dod ASAI 


রেখেছিলে। তারপর যাদুকরদের লক্ষ্য করে বলল, ৮৯) ও 31 1 45 চা ৮০1 


অর্থাৎ তোমরা কি আমার অনুমতির পূর্বেই ঈমান গ্রহণ করে ফেললে | অস্থীরুতি- : 
বাচক এই কৈফিয়তটি ছিল হুমকি ও তাশ্থীহদ্বরূপ। স্বীয় অনুমতির পূর্বে ঈমান আনার 
কথা বলে লোকদের আশ্বস্ত করার চেস্টা করল যে, আমারও কাম্য ছিল যে, মুসা আ)-র 
সত্যের উপর প্রাতি৯্ঠত হওয়ার ব্যাপারটি যদি প্রতীয়মান হয়ে যায় তাহলে আমিও 
তাকে মেনে নেব এবং লোকদেরও মুসলমান হওয়ার জন্য অনুমতি দান করব। 
কিন্তু তোমরা তাড়াহুড়া করলে এবং প্রকৃত তাৎপর্য না বুঝেশুনেই একটা ষড়যন্ত্রের 
শিকার হয়ে গেলে । 


এই চাতুর্ষের মাধ্যমে একদিকে লোকের সামনে মূসা আ)-র মু'জিা আর 
যাদুকরদের স্বীরুতিকে একটা ষড়যন্ত্র সাব্যস্ত করে তাদেরকে আদি বিভ্রান্তিতে ফেলে 
রাখার ব্যবস্থা করল! অপরদিকে রাজনৈতিক চালাকিটি করল এই যে, মুসা আ)-র 
কার্যকলাপ এবং যাদুকরদের ইসলাম গ্রহণ, যা একান্তই ফিরাউনের পথভ্রম্টতাকে পরি- 
ক্ষার করে তুলে ধরার জন্য অনুষ্ঠিত হয়েছিল এবং জাতি ও জনসাধারণের সাথে যার 
কোনই সম্পর্ক ছিল না,--একটা রাষ্জ্রীয় ও রাজনৈতিক বিষয়ে পরিণত করার উদ্দেশ্যে 


eo ATTA AS A 


বলল, ৮৪৩৮ ১৪০ 187 পনি অর্থাৎ তোমরা এই ষড়যন্ত্র এ জন্য করেছ যে, তোমরা 


মিসর দেশের উর জয়লাভ করে এ দেশের অধিবাসীদের এখান থেকে বহিক্ষার করতে 
চাও। এই চাতুর্য-চালাকীর পর সবার উপর নিজের আতঙ্ক এবং সরকারের প্রভাব ও 
ভীতি সঞ্চার করার জন্য যাদুকরদের হুমকি দিতে.আরম্ত করল। প্রথমে অস্পম্ট ভঙ্গিতে 


টি রি 


বলল, (১ ১১০) ৮১ 74 অর্থাৎ তোমাদের ষড়যন্ত্রের যে কি পরিণতি, তোমরা এখনই 


৩০ তফসীরে মাঁআরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


Aw ০১ পাটি Aad এশা Brus ৫০ 


দেখতে পাবে। অতপর তা পরিষ্কারভাবে বলল, ৬৮০ ৮০৯০1 2 দিসি ০৪ ০৮০ ৪ 


পিঠ পালে পা ডে ঠা er de G3 


wa Mio Y ১ টি রি অর্থাৎ আমি তোমাদের সবার বিপরীত দিকের 


হাত-পা কেটে তোমাদের সবাইকে শ্লীতে চড়াব। বিপরীত দিকের কাটা অর্থ হল 
ডান হাত, বাম পা। যাতে উভয় পারে? জখমী হয়ে বেকার হয়ে পড়বে। 


ফিরাউন এই দুরবস্থার উপর নিয়ন্ত্রণ লাভ করার জন্য এবং স্বীয় পারিষদবর্গ ও 
জনগণকে নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে যথেষ্ট ব্যবস্থা নিয়েছিল। আর তার উৎপীড়নমূলক 
শাস্তি আগে থেকেই প্রসিদ্ধ এবং অন্তরাত্মাকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। 


কিন্ত ইসলাম ও ঈমান এমন এক প্রবল শক্তি যে, যখন তা কোন আত্মা বদ্ধমূল 
হয়ে যায়, তখন মানুষ সমগ্র পৃথিবী ও তার যাবতীয় উপকরণের মুকাবিলা করতে 
তৈরী হয়ে যায়। 


যে যাদুকররা কয়েক ঘন্টা আগেও ফিরাউনকে নিজেদের খোদা বলে মানত 
এবং অন্যকেও এই পথগ্রষ্টতার দীক্ষা দিত, কয়েক মুহুতে ইসলামের কলেমা 
পড়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে সে কি জিনিস সৃষ্টি হয়েছিল, য'তে তারা ফিরা- ' 


“AJ AS পা ৬ পা 


উনের যাবতীয় হুমকির উত্তরে বলে উঠে ৪ ৩ 981০ ১) ৪) [01 অর্থাৎ তুমি 


বল জা 


যদি আমাদেরকে হত্যা করে ফেল, তাতে কিছু এসে যায় না, আমরা আসাদের 
রবের কাছেই চলে যাব, যেখানে আমরা সব রকম শান্তি পাব। যাদুকররা 


বরং তার হুমকিকে সত্য মনে করে উত্তর দিয়েছে,---একথা মানি যে, তুমি 


হবে। তাছাড়া এ অর্থও হতে পারে যে, পাখিব জীবনে তোমার যা ইচ্ছা তাই 
করে নাও, কিন্তু শেষ পর্যন্ত আমরা ও তোমরা সবাই আল্লাহ্‌ তা'আলার দরবারে 
নীত হব। আর তিনি অত্যাচারীর কাছ থেকে অত্যাচারের বদলা নেবেন । তখন 


সুরা আ'রাফ ৩১ 


CAB পা 


৬৯১১১ ৪ xl sia (০৪০ 1 অর্থাৎ আমাদের ব্যাপারে তোমার যা ইচ্ছা 


হকুম দিয়ে দাও । সা পরত ভো তোমার হুকুম আমাদের পাথিব জীবনে 
চলতে পারে এবং তোমার রোষানলে আমাদের এ জীবন শেষ হয়ে যেতে পারে। 
কিন্তু ঈমান আনার পর আমাদের দৃষ্টিতে এই পাথিব জীবনের সে গুরুত্বই রয়নি 
যা ঈমান আনার পূর্বে ছিল। কারণ আমরা জেনেছি যে, এ জীবন দুঃখে হোক সুখে 
হোক কেটে যাবেই । চিন্তা সে জীবনের ব্যপারে করা কর্তব্য যার পরে আর মৃত্যু নেই 
এবং যার শাস্তিও স্থায়ী, অশাস্তিও স্থায়ী। 


চিন্তা করার বিষয় যে, যারা কিছুক্ষণ আগেও নিকৃষ্টতম কুফরীতে আক্রান্ত ছিল, 
ফিরাউনের মত একজন বাজে লোককে খোদা হিসাবে মানত, আল্লাহ্‌র মাহিমা-মহত্ত 
সম্পর্কে সম্পূর্ণ অদ্ত ছিল, তাদের মধ্যে সহসা এমন বৈপ্লবিক পরিবর্তন কেমন করে এল 
যে, এখন বিগত সমস্ত বিশ্বাস ও কার্যক্রম থেকে একেবারে তওবা করে নিয়ে সত্য 
দীনের উপর এমন বদ্ধমূল হয়ে গেল যে, তার জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত 
দেখা যায় এবং দুনিয়া থেকে বিগত হয়ে যাওয়াকে এজন্য পছন্দ করে নেয় যে, এতে 
স্বীয় রবের কাছে চলে যেতে পারবে । 


শুধু ঈমানের শক্তি এবং আল্লাহ্‌র রাহে জিহাদের সৎ সাহসই যে তাদের মধ্যে 
সৃষ্টি হয় তাই নয়; বরং মনে হয়, তাদের জন্য সত্য ও প্ররুত মা'রেফত জ্ঞানের 
দ্বারও যেন উন্মুক্ত হয়ে গিয়েছিল। সৈ কারণেই ফিরাউনের বিরুদ্ধে এহেন সাহসী বিরতি 


AS ললে PAS পাছা A A পটেল 


দেওয়ার সাথে সাথে এ প্রার্থনাও করে যে, ৩২০০০ 3205 তি 


অর্থাৎ হে আমাদের প্রতিপালক ! আমাদের পরিপূর্ণ ধৈর্য দান কর এবং মুসলমান 
অবস্থায় আমাদের মৃত্যু দান কর । 


এতে সেই মা’রেফতের প্রতি ইঙ্গিত রয়েছে যে, আল্লাহ্‌ যদি না চান, তাহলে 
মানুষের সাহস ও দ্ঢতা কিছু কাজেরই নয়। কাজেই এখানে স্থিরতার প্রার্থনা করা 
হয়েছে । আর এ প্রার্থনা যেমন সত্যকে চিনে নেওয়ার ফল, তেমনিভাবে সেই বিপদ 
থেকে মুক্তি পাবার জন্যও সর্বোত্তম উপায়, যাতে তারা তখন পড়েছিল। কারণ ধৈর্য 
ও দুততাই এমন বিষয় যা মানুষকে তার প্রতিপক্ষের সাথে প্রতিদ্বন্দ্িতায় বিজয় লাভের 
নিশ্চয়তা দিতে পারে। 

ইউরোপের বিগত বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে পর্যালোচনার জন্য গঠিত 
কমিশন তাদের রিপোর্টে লিংখছিল যে, মুসলমান, যারা আল্লাহ্‌ এবং আখিরাতের 
উপর বিশ্বাসী, এরাই সে জাতি যে যুদ্ধক্ষেত্রে সর্বাধিক বীরত্ব প্রদর্শন এবং ধৈর্য ও কষ্ট 
সহিষ্ণৃতায় সবচেয়ে অগ্রবরতী ছিল । 


৩২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


কাজেই তখন জার্মান যুদ্ধবিশারদরা জাতিকে এই তাগিদ দিত যে, সেনাবাহিনীতে . 
ধর্মভীরুতা ও আখিরাতের প্রাত বিশ্বাস সৃষ্টির যেন চেস্টা করা হয়। কারণ এতে যে 
শক্তি লাভ করা যায়, তা অন্য কোন কিছুতেই সম্ভব হতে পারে না। --€( তফসীরে 
আল-মানার ) 


যাদুকরদের ঈমানী বিপ্লব হযরত মুসা (আ)-র এক বিরাট মু”জিষা 8 পরি- 
তাপের বিষয়, ইদানীং মুসলমানরা এবং মুসলিম রাষ্ট্রসমূহ নিজেদের শক্তিশালী করে 
তোলার জন্য সকল ব্যবস্থাই অবলম্বন করে চলছে, কিন্তু সে রহস্যটি তারা ভুলে গেছে 
যা শান্ত ও স্বকীয়তার প্রাণকেন্দ্র । অথচ ফিরাউনের যাদুকরেরাও প্রথম পর্যায়েই তা 
বৃঝে নিয়েছিল। আর তা সারাজীবন আল্লাহর পরিচয়বিমুখ নাস্তিক কাফিরদের 
মুহূর্তে শুধু যে মুসলমান বানিয়ে দিয়েছিল তাই নয়; বরং একেকজনকে পরিপুণ 
আরেফ এবং মুজাহিদে পরিণত করে দিয়েছিল । কাজেই হযরত ম্সা আট)-র এই 
মূণজৈযা লাঠি এবং জ্যোতির্ময় হাতের মৃ'জিষা অপেক্ষা কম ছিল না। 


ফিরাউনের উপর হযরত মুসা ও হারূন (আ)-এর ভীতিজনক প্রতিক্রিয়া 8 
ফিরাউনের ধূর্ততা এবং রাজনৈতিক চাল তার মূর্খ জাতিকে তার সাথে পুরাতন 
 পথন্্রম্টতায় লিপ্ত থাকার ব্যাপারে কিছুটা সহায়ক হয়েছিল বটে, কিন্তু এই বিস্ময়কর 
ব্যাপারটি তাদের জন্য লক্ষ্য করার মত ছিল যে, ফিরাউনের সমস্ত রোষানল যাদুকরদের 
উপরেই শেষ হয়ে গেল । মূসা (আ) সম্পকে ফিরাউনের মূখ দিয়ে কোন কথাই বের 
'হল না, অথচ তিনিই ছিলেন আসল বিরোধী । কাজেই তাদেরকে বলতে হল ঃ 
পপ পপ পতশার্প AZA a ASF uf Cex Hb তে লি _ 
Sols 5k Bs ৩ ১৩, ৮৮১ আঠা 451 অর্থাৎ 
তাহলে কি তৃমি মুসা আট) এবং তাঁর সম্প্রদায়কে এমনি ছেড়ে দেবে, যাতে তোমাকে 
এবং তে।মার উপাস্যদের পরিহার করে দেশময় দাঙ্গা-ফাসাদ করতে থাকবে £ 


ASIA পে ATA T তিতা পাতা Jude 


এতে বাধ্য হয়ে ফিরাউন বলল $ ৯4 ১৯৯০ 5 eri | Mw 


॥ পপ 


বগি 


৪ 5 3° SS 

555 ১৪০ এ অর্থাৎ তাঁর বিষয়টি আমাদের পক্ষে তেমন চিন্তার বিষয় 
নয়। আমরা তাদের জন্য এই ব্যবস্থা নেব যে, তাদের মধ্যে কোন পৃন্ধ সন্তান জন্ম- 
গ্রহণ করলে তাকে হত্যা করব, শুধু কন্যা সন্তানদের বাঁচতে দেব যার ফলে কিছুকালের 
মধ্যেই তাদের জাতি পুরুষশূন্য হয়ে পড়বে; থাকবে শুধু নারী আর নারী । আর 
তারা হবে আমাদের সেবাদাসী । তাছাড়া তাদের উপরে তো আমাদের পরিপূর্ণ ক্ষমতা 
রয়েছেই; যা ইচ্ছা তাই করব। এরা আমাদের কোন ক্ষতিই করতে পারবে না। 


.. তফসীরকার আলিমগরণ বলেছেন যে, জম্প্রদায়ের এহেন জেরার মুখেও ফিরাউন 
এ কথাই বলল যে, আমরা বনী ইসরাঈলের পুন্র-সত্তানদের হত্যা করব, কিন্ত হযরত 


সুরা আ'রাফ ৩৩ 
মুসা ও হারূন আ) সম্পর্কে তখনও তার মুখে কোন কথাই এল না। তার কারণ, 
হযরত মুসা আ)-র এই মুজিষা এবং তার পরবর্তী ঘটনা ফিরাউনের মনমস্তি্কে 
হযরত ম্সা (আ)-র ব্যাপারে নিদারুণ ভীতির সঞ্চার করেছিল । 

হযরত সাঈদ ইবনে জুবাইর (র) বলেন, ফিরাউনের এমন অবস্থা দীড়িয়েছিল 


যে, যখনই সে হযরত মুসা আ)-কে দেখত, তখনই অবচেতন অবস্থায় তার পেশাব 
বেরিয়ে যেত। আর এটা একান্তই সত্য, সত্যভীতির এমনি অবস্থা হীন 


এট (১1 4:51 ৬০ 12০৮ 
(আর এটা হল আল্লাহ্‌র ভীতি,দ্্ীনুষের পক্ষ থেকে নয়।) 
আর মাওলানা রূমী রে) বলেন £ রা 
১8) 5৪১33 ০৯01 ১৯7৭) শ 0৩ 
- ১৪ 3850৯2০০১12 এটি ৮50 ৯৮১, 
অর্থাৎ আল্লাহকে যে ভয় করে, সমগ্র সৃষ্টি তাকে ভয় করতে থাকে। 


এক্ষেত্রে ফিরাউনের সম্প্রদায় যে বলেছে, “মূসা (আ) আপনাকে এবং আপনার 
উপাস্যদের পরিহার করে দাঙ্গা-ফাসাদ করতে থাকবে” এতে বোঝা যাচ্ছে যে, ফিরাউন যদিও 


রর Acn এটি Se 
তার সম্প্রদায়ের সামনে স্বয়ং খোদায়ীর দাবিদার ছিল এবং 4০ ৮1 1-2) 
বলে থাকত, কিন্তু নিজেও মূর্তির আরাধনা-উপাসনা করত ! 

আর বনী ইসরাঈলদের দুর্বল করার উদ্দেশ্যে পুন্র সন্তানদের হত্যা করার উৎপীড়ন- 
মূলক নৃশংস আইনের এই প্রবর্তন ছিল দ্বিতীয় বারের প্রবর্তন। এর প্রথম পর্যায় প্রবর্তিত 
হয়েছিল হযরত মুসা (আ)-র জন্মের পূর্বে । যার অকুতকার্ধতার ব্যাপারে তখনও 
সে লক্ষ্য করছিল। কিন্তু আল্লাহ্‌ যখন কোন জাতিকে অপদস্থ করতে চান, তার এমনি 
ব্যবস্থা হয়ে যায়, যার পরিণতি দাঁড়ায় একান্ত ধ্বংসাত্মক । অতপর পরবর্তাঁতে জানা যাবে, 
ক্ষিরাউনের এই অত্যাচার-উৎপীড়ন কিভাবে তাকে এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে 


মেরেছে। 

০০ ©). ৩1221, 15 95155051452) ৮১ 0 
© 41 ) 5S + 530504? 44০2 ও, 8 
HEEL £2 (50018 ১9 (১১ 1 











৩৪ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


98 ০51 ৮৫844515544 45৬ Of RES os 
০5059 নে! ৫ 5৮০৮০ ৫2? 
৪4-০4-5454 72163 


Kh ঠা 25৫1৫ পু ৫525 ১2৬ 
» 4525 025 নী 255 69৮2 ০ ৮০০৬ 
লাঠি চার ৩৮ ৬ 
EEE 
25৮7 রর 1১০০ ৩৮৬৬০ %৬% ৩৬৬ 
(১২৮) ম্সা বললেন তার কওমকে, সাহায্য প্রার্থনা কর আল্লাহর নিকট এবং 
ধৈষধারণ কর। নিশ্চয়ই এ পৃথিবী আল্লাহর। তিনি নিজের বান্দাদের মধ্যে যাকে 
ইচ্ছা এর উত্তরাধিকারী বানিয়ে দেন এবং শেষ কল্যাণ মুততাকীদের জন্যই নির্ধারিত 
রয়েছে। (১২৯) তারা বলল, আমাদের কম্ট ছিল তোমার আসার পূর্বে এবং তোমার 
আসার পরে। তিনি বললেন, তোমাদের পরওয়ারদিগার শীঘই তোমাদের শন্্দের 
ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকে দেশের প্রতিনিক্র দান করবেন। তারপর 
দেখবেন, তোমরা কেমন কাজ কর। (১৩০) তারপর আমি পাকড়াও করেছি---ফেরা- 
উনের অনুসারীদের দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে 
তারা উপদেশ গ্রহণ করে। (১৩১) অতপর যখন শুভদিন ফিরে আসে, তখন তারা 
বলতে আরম্ভ করে যে, এটাই আমাদের জন্য উপযোগী? আর ঘদি অকল্যাণ এনে 
উপস্থিত হয়, তবে তাতে মূসার এবং তাঁর সজীদের অলক্ষণ বলে অভিহিত করে। 
শুনে রাখ, তাদের অলক্ষণ যে আল্লাহরই ইলমে রয়েছে, অথচ এরা জানে না। (১৩২) 


তারা আরও বলতে লাগল, আমাদের উপর যাদু করার জন্য তুমি যে নিদর্শনই নিয়ে 
আস না কেন আমরা কিন্তু তোমার উপর ঈমান আনছি না। 








তফসীরের সার-সংক্ষেপ 

(এই মজলিসের আলাপ-আলোচনার সংবাদ যখন বনী ইসরাঈলের কাছে 
গিয়ে পৌছল, তখন তারা ভয়ানক ভীত হল এবং মুসা আ)-র কাছে তার উপায় 
জিক্তেস করল। তখন) মুসা আট) নিজ জাতিকে বললেন, আল্লাহর উপর ভরসা 
কর আর দৃঢ় থাক (ভয় করো না) এ যমীন আল্লাহ্র । আল্লাহ্‌ যাকে ইচ্ছা এর মালিক 
(ও শাসক) বানাতে পারেন নিজের বান্দাদের মধ্য থেকে । (সুতরাং কয়েকদিনের 
জন্য ফিরাউনকে দিয়ে দিয়েছেন) আর সর্বশেষ কুতকার্ধতা তারাই অর্জন করে, যারা 


সূরা আ'রাফ ৩৫ 


আল্লাহকে ভয় করে। (কাজেই তোমরা ঈমান ও পরহেষগারিতে স্থির থাক । ইনশা- 
আল্লাহ এই রাজ্য তোমরাই পেয়ে যাবে। কিছুদিন অপেক্ষার প্রয়োজন ।) সম্প্রদায়ের 
লোকেরা (অত্যন্ত বিমর্ষ ও বেদনা-বিধুর মনে, যার প্রাকৃতিক তাগিদ হল অভিযোগের 
পুনরারততি ) বলতে লাগল যে, (হুযূর ! ) আমরা তো চিরকালই বিপদে রয়েছি। 
আপনার আগমনের পর্বেও (ফিরাউন আমাদের বেগার খাটিয়েছে আর আমাদের 
পুত্র সন্তানদের হত্যা করেছে ।) আর আপনার আগমনের পরেও (নানা রকম কষ্ট 
দেয়া হচ্ছে। এমনকি এখন আবারও সন্তান হত্যার প্রস্তাব স্থির হয়েছে )। নূসা (আ) 
বললেন, (ভয় করো না) শীঘুই আল্লাহ তোমাদের শন্ুকে ধ্বংস করে দেবেন। আর 
তার স্থলে তোমাদের এ যমীনের অধিপতি বানাবেন এবং তোমাদের কার্ধপদ্ধতি লক্ষ্য 
করবেন € যে, তোমরা সে জন্য শুকরিয়া, ও তার মর্যাদা দান কর না অমনোযোগিতা 
প্রদর্শন ও পাপে লিপ্ত হও। এতে আনুগত্যের প্রতি উৎসাহ দান এবং পাপের জন্য 
ভীতি প্রদর্শন করা হয়েছে । আর ফিরাউন এবং তার অনুচররা যখন বিরোধিতা ও 
অস্বীরুতিতে উদ্দ্ধ হল তখন) আমি ফিরাউনের অনুগামীদের [ ফিরাউনসহ উল্লিখিত 
নিয়ম অনুযায়ী (উক্ত পারার রুকু ) সেই বিপদের সম্মুখীন ] করলাম ১. দুর্ভিক্ষে 
এবং ২. . ফল-ফসলের স্বল্প উৎপাদনের মাধ্যমে, যাতে তারা (সত্য বিষয়টি ) বুঝতে 
পারে ( এবং তা বোঝার পর গ্রহণ করে নেয় )। বন্তত (তবুও তারা বোঝেনি বরং 
তাদের অবস্থা এমন ছিল যে, ) যখন তাদের মাঝে সচ্ছলতা (অর্থাৎ উৎপাদনে প্রাচুর্য ) 
আসত তখন বলত যে, এটা আমাদের জন্য হওয়াই উচিত। € অর্থাৎ আমরা ভাগ্যবান, 
আর এটা তারই বিকাশ । এগুলোকে অল্লাহ্‌র নিয়ামত মনে করে তার শুকরিয়া আদায় 
করবে এবং আনুগত্য প্রকাশ করবে তা নয় ।) আর যদি তাদের কোন রকম দুরবস্থার 
(যেমন, দুর্ভিক্ষ কিংবা উৎপাদন স্বল্পতার) সম্মুখীন হতে হত, তখন তাকে মুসা 
(আ) এবং তাঁর সঙ্গী-সাথীদের অলক্ষণ বলে অভিহিত করত [ উচিত ছিল নিজের 
দুষ্কর্ম, কুফরী ও মিথ্যার পরিণতি ও শাস্তির কথা মনে করে তওবা করে নেয়া, 
কিন্তু তা না করে এগুলোকে মূসা আট এবং তীর সঙ্গী-সাথীদের দুর্ভাগ্য বলে অভিহিত 
করত। অথচ এ সবই ছিল তাদের দুক্মের পরিণতি যেমন বলা হচ্ছে | মনে রেখো, 
এ সমস্ত দুর্ভাগ্যের (কারণ ) আল্লাহ্‌ তাআলার জ্ঞানে রয়েছে । (অর্থাৎ তাদের যে কুফরী 
কাজকর্ম তা আল্লাহ্‌র জানাই রয়েছে । আর এসব দুর্ভাগ্য তারই পরিণতি এবং শাস্তি।) 
কিন্তু নিজেদের ভালমন্দতে পার্থক্য করার ক্তানের অভাবে তাদের অধিকাংশই (একে ) 
জানতে পারছিল না! (বরং অধিকন্ত ) একথা বলত, যত আশ্চর্য বিষয়ই আমাদের 
সামনে হাযির করে তার মাধ্যমে আমাদের উপর যাদু চালাও (না কেন) তবুও আমরা 
তোমার কথা কখনও মানব না। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


ফিরাউন মুসা (আ)-র সাথে প্রতিদ্বন্দ্িতায় পরাজিত হয়ে বনী ইসরাঈলদের 
প্রতি তার রাগ বাড়ল যে, তাদের ছেলেদের হত্যা করে মেয়েদের জীবিত রাখার আইন 


৩৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


তৈরি করে দিল। এতে বনী ইসরাঈলরা ভীত-সন্ত্স্ত হয়ে পড়ল যে, মুসা (আ)-র 
জন্মের পূর্বে ফিরাউন তাদের উপর যে আযাব চাপিয়ে দিয়েছিল তা আবার চাপিয়ে 
দেওয়া হয়েছে। আর ম্সা আ)-ও যখন তা উপলব্ধি করলেন, তখন একান্তই 
রস্লজনোচিত সোহাগ ও দর্শনানুযায়ী সে বিপদ থেকে অব্যাহতি লাভের জন্য তাদেরকে 
দ্রট বিষয় শিক্ষাদান করলেন। এক. শব্রুর ম্কাবিলায় আল্লাহ্‌র সাহাযা প্রার্থনা করা 
এবং দুই. কার্যসিদ্ধি পর্যন্ত সাহস ও ধৈর্য ধারণ। সেই সঙ্গে এ কথাও বাতলে দিলেন 
যে, এই অবস্থা যদি অবলম্ন করতে পার, তাহলে এ দেশ তোমাদের, তোমরাই জয়ী 
হবে। এই হলো প্রথম আয়াতের বক্তব্য যাতে বলা হয়েছে ঃ 


ASIA CT AJA LA 
1১)৮০115 4) 01045. 1 অর্থাৎ আল্লাহ্‌র নিকট সাহাহ্য প্রার্থনা কর এবং ধৈর্য 


A ১৯ Avr পি AS A ATA ডে 


ধারণ কর। তারপর বলা হয়েছে £ -০* 2১০৫ ৮০ ৪) 5 : 48) টির ৩1 


A 20১৯ স্টীল “A 


৬৪৫৭) ৪৬১15 $ ৩ ৮ অর্থাৎ সমগ্র ভূমি আল্লাহর। তিনি যাকে ইচ্ছা, এই 


ভূমির উত্তরাধিকারী ও আদিক করবেন। আর একথা নিশ্চিত যে, শেষ পর্যন্ত মুত্তাকী 
পরহিযগাররাই কৃতকার্যতা লাভ করে থাকে। এখানে এই কথার দিকে ইঙ্গিত রয়েছে 
যে, তোমরা যদি পরহিযগারী অবলম্গন কর যার পদ্ধতি উপরে বর্ণিত হয়েছে অর্থাৎ 
আল্লাহর সাহায্য প্রার্থনা ও ধৈর্ণ ধারণের ব্যাপারে নিয়মানুবত। হও, তাহলে শেষ পর্যন্ত 
তোমরাই হবে মিসর দেশের মালিক ও অধিপতি । 


জটিলতা ও বিপদমুক্তির অমোঘ ব্যবস্থা £ হযরত মূসা আট শত্ুর উপর বিজয় 
লাভের জন্য বনী ইসরাঈলদের যে দার্শনিকসুলভ ব্যবস্থার দীক্ষা দান করেছিলেন, গভীর- 
ভাবে লক্ষ্য করলে এই হচ্ছে সেই অমোঘ ব্যবস্থা, যা কখনও ভূল হয় না এবং যার 
অবলম্বনে বিজয় সুনিশ্চিত। এই ব্যবস্থার প্রথম অংশটি হলো আল্লাহ্‌র নিকট সাহায্য 
প্রার্থনা । এটাই হল এ ব্যবস্থার প্রকুত 'প্রাণ। কারণ -বিশ্বত্রষ্টা যার সহায় থাকেন, 
তার দিকে সমগ্র বিশ্বের সহায়তার দুষ্টি আকুস্ট হয়ে পড়ে। সমগ্র সুষ্টি হয় তাঁরই 
হুকুমের আওতাভুক্ত । | 

হাদীসে বর্নিত রয়েছে যে, আল্লাহ্‌ যখন কোন কাজের ইচ্ছা করেন, তখন 
আপনা থেকেই তার উপকরণাদি সংগৃহীত হতে থাকে। কাজেই শত্রুর মুকাবিলায় 
বৃহত্তর শক্তিও মানুষের ততটা কাজে আসতে পারে না, ঘতটা আল্লাহ্‌র সাহায্য প্রার্থনা 
কাজে লাগতে পারে। অবশ্য তার শর্ত হলো এই যে, এই সাহায্য প্রার্থনা হতে হবে 
একান্তই সত্যনিষ্ঠার সাথে, শুধু মুখে কিছু শব্দের আরুত্তি নয়। 


দ্বিতীয় অংশটি হলো, “সবর'-এর ব্যবস্থা। অভিধান অনুযায়ী সবর-এর প্ররুত অর্থ 
হল ইচ্ছাবিরুদ্ধ বিষয়ে ধীরস্থির থাকা এবং রিপুকে আয়ত্তে রাখা। কোন বিপদে ধৈর্য 


সূরা আ'রাফ ৩৭ 


ধারণকেও সে জন্যই “সবর' বলা হয় যে, তাতে কান্নাকাটি এবং বিলাপের স্বাভাবিক 
চেতনাকে দাবিয়ে রাখা হয়। 


যে কোন অভিজ বুদ্ধিমান ব্যক্তিই জানেন যে, দুনিয়ার যে কোন বৃহতোদ্েশ্য 
সাধনের পথে বহু ইচ্ছাবিরুদ্ধ পরিশ্রম ও কম্টসাইফ্তা অপরিহায ৷ যে লোক পরিশ্রমের 
অভ্যাস করে নিতে পারে এবং ইচ্ছাবিরুদ্ধ বিষয়সমূহকে সত্য করার ক্ষমতা অর্জন 
করে নিতে পারে, সে তার অধিকাংশ উদ্দেশ্যে সিদ্ধি লাভ করতে পারে। হাদীসে রসূলে 
করীম (সা)-এর ইরশাদ বণিত আছে যে, সবর বা ধৈর্য এমন একটি নিয়ামত, যার 
চাইতে বিস্তৃত আর কোন নিয়ামত কেউ পায়নি ।__-€আবু, দাউদ) 


হযরত মৃসা (আ-র বিজজনোচিত উপদেশ এবং তার প্রেক্ষিতে বিজয় ও . 
রুতকাধতার সংক্ষিপ্ত ওয়াদা কূটিলমতি বনী ইসরাঈল কি বুঝবে; এসব শুনে বরং 


A AY নি পা AT Ad টি পানিও #3 


বলে উঠল ৪03৫৯ ১৯৭ ৩৯ 2৩৯ ও ৩ 0$9 ০48 93 1 অর্থাৎ আপনার 


আগমনের পূর্বেও আমাদেরকে কষ্টই দেওয়া হয়েছে, আর আপনার আগমনের পরেও 
তাই হচ্ছে। ্‌ 


উদ্দেশা ছিল এই যে, আপনার আগমনের পূর্বে তো এ আশায় দিন কেটে যেত 
যে, আমাদের উদ্ধারের জন্য কোন একজন পয়গম্বর আসবেন। অথচ এখন আপনার 
আগমনের পরেও উৎ্পীড়নের সে ধারাই যদি বহাল থাকল, তাহলে আমরা কি করব। 


সে জন্যই আবারও হযরত মূসা (আ) বাস্তব বিষয়টি স্পষ্ট করে দেওয়ার উদ্দেশ্যে 


ATA AST ARE AJ BG Jr AY * ASE Le 


বললেন £৪ 21 ৮ ৮৩4০৭০৯১ ১৮০১০ ৮০2 ও) | (৮2৪) ০৪৮ অর্থাৎ 


ARTE ST SE কারন উতলা 
শত্র,রা ধ্বংস ও [বিচ্ছিন্ন হয়ে যাবে, আর দেশের উপর স্থাপিত হবে তোমাদের কর্ত্ত্ব ও 


পা পাঠা পা “Ar SIA 


ক্ষমতা । কিন্তু সাথে সাথে তিনি একথাও বলে দিলেন £ ৬১ ঠা ০৪৯5 055 
তার মানে এ দুনিয়ায় পার্থিব কোন রাজ্য বা প্রভুত্ব মুখ্য বিষয় নয়, বরং পৃথিবীতে 
ন্যায় ও সত্য প্রতিষ্ঠাকল্পে আল্লাহ্‌ কর্তৃক নির্দেশিত সততার বিস্তার এবং সর্ব প্রকার 
অন্যায়-অনাচার প্রতিহত করার জন্যই কাউকে কোন রাজ্য বা প্রভুত্ব দান করা হয়। 
তাই তোমরা যখন মিসর দেশের আধিপত্য লাভ করবে, তখন সতর্ক থেকো, যাতে 
তোমরা রাজ্য ও শাসন ক্ষমতার নেশায় তোমাদের পৃববতীদের পরিণতির কথা ভূলে 
না যাও। 


রাষ্ট্রক্ষমতা রাষ্ট্রনায়ক শ্রেণীর জন্য পরীক্ষাস্থরাপঃ এ আক্কাতে যদিও বিশেষ- 
ভাবে বনী ইসরাঈলদের সম্বোধন করা হয়েছে, কিন্ত মহান সৃষ্টিকর্তা সমগ্র শাসক 
শ্রেণীকেই এতদ্বারা সতর্ক করেছেন যে, প্রকৃতপক্ষে রাজ্য হোক বা প্রভুত্ব, তাতে 


৩৮ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


একচ্ছন্র অধিকার হল আল্লাহ্র। তিনিই মানুষকে তাঁর প্রতিনিধি হিসাবে রাষ্ট্রীয় ক্ষমতা 
ঠা ঢপ তি A SA 


দান করেন এবং যখন ইচ্ছা তা ছিনিয়ে নিয়ে যান। = ৮5 ৩ ৩! EE 


Dyed 2 হত AJA টা 


৪৮93 ৬০০০ ৮9৩) € 1টি 2 আয়াতের মর্মও তাই। তদুপরি যাদেরকে পাধিব 


রাজ্য দান করা হয়, প্রকৃতপক্ষে তা শাসক ব্যক্তি বা শ্রেণীর জন্য একটা পরীক্ষাস্বরূপ 
হয়ে থাকে যে, সে রান্ত্রীয় ক্ষমতার উদ্দেশ্য--ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং নিরেশিত 
কাজের প্রতি উৎসাহ দান ও নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখার দায়িত্ব, কতটা বাস্ত- 
বায়িত করে। 


'বাহরে মুহীত' নামক তফসীরে এক্ষেত্রে উদ্ধৃত করা হয়েছে যে, ধনী আব্বাসের 
দ্বিতীয় খলীফা মনসূরের খিলাফত প্রাপ্তির পূর্বে একদিন হযরত আমর ইবনে ওবায়েদ 


AB AT ASB r ০ 


(র) এসে উপস্থিত হলেন এবং এ আয়াতটি পড়লেন £ 494৫ ৩1 শপ) 
ATA ASB ATATT AIG Ir 


221 5 (৮94555250৮8 5 ০৩ যাতে তাঁর (মনসুরের) খিলাফত প্রাপ্তির 


সুসংবাদ ছিল। ঘটনাক্রমে এরপরে পরেই মনসূর খলীফা হয়ে যান; আর হযরত আমর . 
ইবনে ওবায়েদ রে)-এর নিকট গিয়ে হাযির হন এবং আয়াতের মাধামে যে ভবিষ্যদ্বাণী 
তিনি করেছিলেন, তা স্মরণ করিয়ে দেন। তখন হযরত আমর ইবনে ওবায়েদ (র) 
জওয়াব দেন যে, হ্যা খলীফা হওয়ার যে ভবিষ্যদ্বাণী ছিল, তা পূর্ণ হয়ে গেছে, কিন্তু 


ASIA শা রিও SIA 


একটা বিষয় এখনও বাকি রয়েছে। অর্থাৎ ১১০ ১৫ 54 এর মর্মবাণী 


হচ্ছে এই যে, দেশের খলীফা অথবা আমীর হয়ে যাওয়া কোন গৌরবের বা আনন্দের 
বিষয় নয়। কেননা এরপরে আল্লাহ তা'আলা লক্ষ্য করেন যে, খিলাফত বা রাষ্ট্রীয় 
ব্যাপারে সংম্লনচ্ট ব্যক্তির রীতিনীতি কি ও কেমনভাবে তা যচা নাত হতে | এখন 
হল তার সে দেখার ও লক্ষ্য করার সময়। 


অতপর উল্লিখিত আয়াতে রুত ওয়াদার সম্পাদন এবং ফিরাউনের সম্পুদায়ের 
নানা রকম আযাবের সম্মুখীন এবং শেষ পর্যন্ত জলমগ্ন হয়ে ধ্বংস হয়ে যাওয়ার 
বিষয়গুলো কিছুটা সবিস্তারে বলা হয়েছে। তার মধ্যে সর্বপ্রথম আযাবটি হলো দু'ভিক্ষ, 
পণ্যের দুঙ্গাপ্যতা এবং দুম্‌ল্য, ফিরাউনের সম্পুদায় যার সম্মুখীন হয়োছল। 

_ তফসীর সংক্রান্ত রেওয়ায়েতে উল্লেখ রয়েছে যে, এই দুভিক্ষ তাদের উপর ক্রমাগত 
সাত বছরকাল্‌ স্থায়ী হয়েছিল। এ দুভিক্ষের বর্ণনা প্রসঙ্গই দু'টি শব্দ wii ও 
৩1) ০০৪) বলা হয়েছে। এ প্রসঙ্গে হযরত. আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস ও হযরত 
কাতাদাহ রো) প্রমুখ বলেছেন যে, দুভিক্ষ ও খরাসংক্রান্ত আযাব ছিল গ্রামবাসীদের জন্য 


সূরা আ*রাফ ৩৯ 


আর ফলমূলের স্বল্পতা ছিল শহরবাসীদের জন্য। কেননা সাধারণত গ্রাম এলাকায়ই 
শস্যের উৎপাদন হয় বেশি এবং শহরে বেশি থাকে ফলম্লের বাগবাগিচা। তাতে 
এদিকেই ইাঈত হয় যে, খরার কবল থেকে শস্ক্ষেত্র ফলের বাগান, কোনটাই 
রক্ষা পায়নি । 


কিন্ত কোন জাতির উপর যখন আল্লাহ্‌র কহর বা প্রচণ্ড কোপদষ্টি পতিত হয়, 
তখন সঠিক বিষয় তাদের উপলব্ধিতে আসে না। ফ্রিরাউনের সম্পুদায়ও এই কহরেই 
পতিত হয়েছিল। আযাবের এই প্রাথমিক প্রচণ্ডততায় তাদের হ্ু“শ ফেরেনি। তার। এতটুকু 
সতর্ক হলো না, বরং এ দুর্ভিক্ষ এবং এ ধরনের অন্যান্য যে কোন আগত বিপদ-আপদকে 


TIA CE Ed 


তারা বলতে লাগল যে, এগুলো মূসা (আ)-র কওমের অমঙ্গল। ৪ ৩১৬ 


C80 A তাত 145 »॥ 0 ঠিক গত ASA 3 A পাপী AS তা Boren 


tae 5 9% 1 Se ১ রি ৪৩৯ 319৩ 8০০ 


অর্থাৎ যখন তারা কোন কল্যাণ ও আরাম-আয়েসপ্রাপ্ত হয়, তখন বলে যে, এগুলো 
আমাদের প্রাপ্য; আমাদের পাওয়াই উচিত। আর যখন কোন বিপদ বা অকল্যাণের 
সম্মুখীন হয়, তখন বলে, এসবই মুসা (আ) এবং তার, 779 দুর্ভাগ্যের 


পাত পপির তে 


করিয়া! আল্লাহ্‌ তা'আলা তাদের উত্তরে বলেন ৪ 4 | ১০০ ৮ (৯৮ ডি 


গজ 


পপ তা প& এ ৫ পি রঃ 


৩ 8155 ৯151 5৪ এখানে 13 ৮ শব্দাটর আভিধানিক অর্থ উড়ন্ত জীব বা 


পাখী । আরবরা পাখীর ডান কিংবা বাঁদিকে উড়াল দ্বারা ভবিষ্যৎ ভাগ্যলক্ষণ ও 
মঙ্গলামঙগল নির্ণয় করত। সেজন্যই শুধু মঙ্জলামজল সংক্রান্ত ভবিষাৎ কথনকেও 
'তায়ের' বলা হয়ে থাকে। এ আয়াতে )$ ৬ অর্থও তাই। কাজেই আয়াতের মর্মার্থ 
হুল এই যে, ভাগ্যলক্ষণ ভাল হোক বা মন্দ, তা সবই আল্লাহ্‌র পক্ষ থেকে হয়। এই 
পৃথিবীতে যা কিছু প্রকাশ পায়, তা আল্লাহ্‌র কুদরতে ও ইচ্ছায় সংঘটিত হয়। তাতে 
না আছে কারও নহছতের হাত, না আছে বরকতের। আর পাখীদের ডানে কিংবা 
বামে উড়িয়ে যে ‘ফাল’ বা ভবিষ্যৎ ভাগ্যপরীক্ষা করা হয় এবং উদ্দেশ্যের ভিত্তি রচনা 
করা হয়, তা সবই তাদের ভ্রান্ত ধারণা ও মূর্থতা। 


আর শেষ পর্যন্ত ফিরাউন মূসা (আ)-র সমস্ত মু‘জিযাকে যাদু বলে প্রত্যাখ্যান 
করে দিয়ে ঘোষণা করল £ ১১০১ ৮ ৰ ৬ yl &৪ { (১১ ৬3 LAS ৮ ৩৫ 
৬৯০ 94 51) অর্থাৎ আপনি যত রকম নিদর্শন উপস্থাপন করে আমাদের উপর 


স্বীয় যাদু চালাতে চেস্টা করুন না কেন, আমরা কখনও আপনার উপর ঈমান 
আনব ন।। 


৪০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 





AUG EAL DY IAI IES gL 
পার পতত৫ ৮৩5 5 পেতে 15 এ ? 8৮ 2পাঁ্ট ৯৮৫ তা রঃ 
29৩77১25055 15921562655 55 ভা 
রি দেনা 
(০৬ 59) ৩০৪ ৩৮৪৮ 3) ৩ csi ৯1৯ ১৯৮৫০ 

তে ৫05 স্টার্ট 


9025155241076 54105571558 
৪৫0৫৫১11555 ১৮0) ৮ এর 
5 ৯৬ 25 % 4৮ 599 wif ৮ 5812৯2৭5282 2৫৮ 
৮০5 ৩৪৮০ ৮৪৪ 711782885৬৬ 
৪০১৪৪ ৬৬৬ 


(১৩৩) সুতরাং আমি তাদের উপর পাঠিয়ে দিলাম তুফান, পঞ্জপাল, উকুন, 
ব্যাঙ ও রক্ত প্রভূতি বহুবিধ নিদর্শন একের পর এক। তারপরেও তারা গর্ব করতে 
থাকল। বস্তুত তারা ছিল অপরাধপ্রবণ। (১৩৪) আর তাদের উপর যখন কোন 
আযাব পড়ে তখন বলে, হে মা! আমাদের জন্য তোমার পরওয়ারদিগারের নিকট 
সে বিষয়ে দোয়া কর যা তিনি তে।মাদের সাথে ওয়াদা করে রেখেছেন। যদি তুমি 
আমাদের উপর থেকে এ আযাব সরিম্মে দাও, তবে অবশ্যই আমরা ঈমান আনব 
তোমার উপর এবং তোমার সাথে বনী ইসরাঈলদের যেতে দেব । (১৩৫) অতপর 
যখন আমি তাদের উপর থেকে আযাব তুলে নিতাম নির্ধারিত একটি সময় পথস্ত--- 
যেখান পর্যন্ত তাদেরকে পৌছানো উদ্দেশ্য ছিল, তখন তড়িঘড়ি তারা প্রতিশ্চৃতি ভঙ্গ 
করত। (১৩৬) স্গৃতরাং আমি তাদের কাছ থেকে বদলা নিয়ে নিলাম--বস্তুত তাদেরকে 
সাগরে ডুবিয়ে দিলাম। কারণ, তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আমার নিদর্শনসমূহকে 
এবং তত্প্রতি অনীহা প্রদর্শন করেছিল। | 





তফসীরের সার-সংক্ষেপ 


[ যখন ওঁদ্ধত্য অবলম্বন করল, তখন) পুনরায় আমি [ উল্লিখিত দু'টি বিপদ 
ছাড়াও এই বিপদগুলো তাদের উপর আরোপ করলাম ৩) তাদের উপর প্রবল বৃষ্টিসহ ] 
তুফান পাঠিয়ে দিলাম € যাতে তাদের জম্পদ ও প্রাণনাশের আশংকা দেখা দিল)। আর 
এতে ঘাবড়ে গিয়ে মুসা (আ)-র কাছে সুদৃঢ় প্রতিজ্ঞা করল সে, অ'মাদের উপর 
থেকে এ বিপদ সরাবার ব্যবস্থা করুন, তাহলে আমরা ঈম।ন জানব এবং আপনি 
যা বলবেন তার অনুসরণ করব। অতপর যখন সেসমস্ত বিপদ দুর হয়ে গেল এবং 


সরা আ'রাফ ৪৯ 


মনোমত শস্যাদি উৎপন্ন হল, তখন আবার নিশ্চিন্ত হয়ে পড়ল যে, এবার তো রক্ষা 
পেলাম; সম্পদও প্রচুর হবে। আর তেমনিভাবে নিজেদের কুফরী ও গোমরাহীকে 
আক্ড়ে রইল, তখন আমি তাদের শস্য ক্ষেতে (8) পঙ্গপাল (পাঠিয়ে দিলাম) আর 
[পুনরায় যখন নিজেদের শস্যক্ষেতগুলোকে ধ্বংস হয়ে যেতে দেখল, তখন আবার ভীত- 
সঙ্জুক্ভ হয়ে তেমনিভাবে ওয়াদা-প্রতিজা করল; এভাবে পুনরায় যখন হযরত মুসা 
(আ)-র দোয়ায় সে বিপদ খণ্ডে গেল এবং শস্যাদি যথারীতি ঘরে তুলে আনল, 
তখন আবার তেমনি পূর্বের মতই নিশ্চিন্ত হয়ে গেল এবং ভাবল, এবার তো শস্যাদি 
আয়্তেই এসে গেছে, কাজেই আবারও নিজেদের কুফরী ও বিরোধিতায় আকড়ে 
থাকল] তখন আমি সে শস্যে (৫) দুন পোকা (জন্মিয়ে দিলাম) আর যখন ঘাবড়ে 
গিয়ে আবার তেমনিভাবে ওয়াদা-প্রতিজ্ঞা করে দোয়া করাল এবং তাতে সে বিপদও 
কেটে গেল এবং নিশ্চিন্ত হয়ে গেল যে, এবার কৃটে-পিষে খাওয়া যাবে। কাজেই 
আবারও সেই কুফরী এবং বিরোধিতা আরম্ত করল। তখন আমি তাদের সে খাদ্যকে 
এখানে বিস্বাদ করে দিলাম যে, তাতে (৬) ব্যাঙ [এসে ভিড় করে তাদের খাবার 
পান্রে ও হাড়িতে পড়তে শুর করল এবং তাতে সমস্ত খাবার বিনষ্ট হয়ে গেল। 
এমনকি ঘরে বসাও দুক্ষর হয়ে পড়ল আর পানি পান করাও দুক্ষর হয়ে পড়ল যে, 
(৭) তাদের সব] পানি মুখে নেওয়ার সাথে সাথেই রক্তে পরিণত হয়ে যেত! (যা 
হোক, তাদের উপর এসব বিপদ আরোপিত হয়েছিল। এসবই মূসা আ)-র প্ররুষ্ট 
মু‘জিযা ছিল যা প্রকাশিত হয়েছিল তাঁর প্রতি মিথ্যারোপ ও বিরোধিতার কারণে । 
(আর লাঠি ও কিরণময় হাতের মুণজিযাসহ এই সাতটি মুণজিযাকে বলা হয় আয়াতে 
তিজ্আ” বা নয় নিদর্শন। বস্তুত এই মু'জিযাসমূহ দেখার পর শিথিল হয়ে পড়াই 
উচিত ছিল)। কিন্তু তারা (তখনও) তাকাব্বুর-ই) করতে থাকে আর তারা ছিলও 
কিছুটা অপরাধপ্রবণ লোক ( যে এতসব কঠিন বিপদের পরেও তা থেকে বিরত 
হচ্ছিল না)। বস্তুত তাদের উপর যখন উল্লিখিত বিপদের কোন একটি আযাব আসত, 
তখন তারা বলত, হে ম্সা! আমাদের জন্য আপনার পরওয়ারদিগারের নিকট সে 
বিষয়ে প্রার্থনা করুন, যে বিষয় তিনি আপনার সাথে ওয়াদা করে রেখেছেন। ( আর 
তা হল আমাদের বিরত হয়ে যাওয়ার পর বিপদমুক্ত করা )। আমরা এখন প্রতিজ্ঞা 
করছি যে, আপনি ঘদি এ আযাবটি আমাদের উপর থেকে সরিয়ে দেন (অর্থাৎ দোয়া 
করে সরিয়ে দেবার বাবস্থা করেন, তাহলে আমরা অবশ্য অবশ্যই আপনার কথামত ঈমান 
আনব এবং আমরা বনি ইসরাঈলদিগকেও মুক্তি দিয়ে আপনার সাথে দিয়ে দেব)। 
অতপর মুসা আ)-র দোয়ার বরকতে যখন তাদের উপর থেকে সে আযাবকে 
নির্ধারিত সময়ের জন্য সরিয়ে রাখা হত, তখন সঙ্গে সঙ্গেই তারা প্রতিজ্ঞা ভঙ্গ করতে 
আরস্থ করত € যেমন, উপরে বণিত হয়েছে )। তারপর যখন নানাভাবে দেখে নিলাম 
যে, তারা নিজেদের অসদাচরণ থেকে কিছুতেই বিরত হচ্ছে না, তখন আমি তাদের 
উপর পূর্ণ প্রতিশোধ নিলাম। অর্থাৎ তাদেরকে সাগরে নিমঞ্জিত করে দিলাম 
(যেমন, 'ন্যন্তর আলোচিত হয়েছে। তার কারণ, তারা আমার নিদর্শনসমৃহকে মিথ্যা 


ib কপার 


৪২ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


প্রতিপন্ন করত এবং সেগুলোর প্রতি সম্পূর্ণভাবে অমনোযোগিতা প্রদর্শন করত । আর 
মিথ্যারোগ ও গাফলতীও যেমন তেমন নয়, বরং একান্ত বিদ্বেষ ও হঠকারিতার সাথে 
আনুগত্যের প্রতিজ্তা করে করে ভঙ্গ করেছে)! 


আনু্ষন্গিক জ্ঞাতব্য বিষয় 


আলোচ্য আয়াতগুলোতে ফিরাউনের সম্প্রদায় এবং হযরত মূসা (আ)-র 
অবশিষ্ট কাহিনীর আলোচনা করা হয়েছে। বলা হয়েছে যে, ফিরাউনের যাদুকরর 
মুসা আ)-র সাথে প্রতিদ্বলন্দিতায় হেরে গিয়ে ঈমান এনেছে, কিন্তু ফিরাউনের সম্প্দার 
তেমনি ওদ্ধত্য ও কুফরীতে অশকড়ে রয়েছে! 


এ ঘটনার পর এতিহাসিক বর্ণনা অনুযায়ী হযরত মূসা সো) বিশ বছর যাবৎ 
মিসরে অবস্থান করে সেখানকার অধিবাসীদের আল্লাহ্‌র বাণী শোনান এবং সত্য ও 
সরল পথের দিকে আহবান করতে থাকেন। এ সময়ে আল্লাহ তা'আলা হযরত মুসা 
(আ)-কে নয়টি মু‘জিখা দান করেছিলেন । এগুলোর উদ্দেশ্য ছিল ফিরাউনের 


' LA | 4 5 oar eer 


সম্পুদায়কে সতর্ক করে জত্যপথে আনা। 2 চি ১ 
আয়াতে এই নয়টি মু'জিযা সারে ওরা হা 


এই নয়টি মু‘জিযার মধ্যে সর্বপ্রথম দু'টি মু'জিযা অর্থাৎ লাঠি সাপে পরিণত 
হওয়া এবং হাত কিরণখয় হওয়া ফিরাউনের দরবারে প্রকাশিত হয়। আর এগুলোর 
মাধ্যমেই যাছুকরদের বিরুদ্ধে হযরত মূসা (আট) জয়লাভ করেন। তারপরের 
একটি মৃণজিযা যার আলোচনা পূর্ববর্তী আয়াতে করা হয়েছে, তা ছিল ফিরাউনের 
সম্পুদায়ের হঠকারিতা ও দুরচরণের ফলে দুভিক্ষের আগমন---যাতে তাদের ক্ষেতের 
ফসল এবং বাগ-বাগিচার উৎপাদন চরমভাবে হ্রাস পেয়েছিল। ফলে এরা অত্যন্ত 
ব্যাকুল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত হযরত মুসা €(আ)-র মাধ্যমে দুভিক্ষ থেকে মুক্তি 
লাভের দোয়া করায়। কিন্তু দুভিক্ষ রহিত হয়ে গেলে পুনরায় নিজেদের উঁদ্ধত্যে লিপ্ত 
হয় এরং বলতে শুর করে যে, এই দুভিক্ষ তো মূসা €আ)-র সঙ্গী-সাথীদের 
অলক্ষণের দরুনই আপতিত হয়েছিল। আর এখন যে দুভিক্ষ রহিত হয়েছে তাহল 
আমাদের সুকতির স্বাভাবিক ফলশ্চতি। এমনটিই তো আমাদের প্রাপ্য। 


পরবতাঁ ছয়টি মু'জিযার বিষয় আলোচিত হয়েছে আলোচ্য জায়াতগুলোতে । 
শি পা 0 রর পা 08 পা Ed পন 
5.3 1 1 
৮৮১৮০৯৮০০৪1 অর্থা-অতপর আমি তাদের উপর পাঠিয়েছি তুফান, পঙ্গপাল, 
# ৫ 


ঘুন পোকা, ব্যাঙ এবং রক্ত। এতে ফিরাউনের সম্প্রদায়ের উপর আপতিত পাঁচ 


সূরা আ'রাফ ৪৩ 


| 
রকমের আযাবের কথা আলোচিত হয়েছে এবং এগুলোকে উক্ত আয়াতে ৮৮৪ 
¢ 
les 


৬১৮৮০৪০ বলে উল্লেখ করা হয়েছে। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা)-এর 
9 


তফসীর অনুযায়ী এর অর্থ হল এই যে, এগুলির মধ্যে প্রত্যেকটি আযাবই নির্ধারিত সময় 
পর্যন্ত থেকে রহিত হয়ে যায় এবং কিছুসময় বিরতির পর দ্বিতীয় ও তৃতীয় আযাব 
পৃথক পৃথকভাবে আসে । 


ইবনে মুন্যির হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা)-এর রেওয়ায়েত উদ্ধৃত 
করেছেন যে, এর প্রতিটি আযাব ফিরাউনের সম্পূদায়ের উপর সাত দিন করে স্থায়ী 
হয়। শনিবার দিন শুরু হয়ে দ্বিতীয় শনিবারে রহিত হককে যেত এবং পরবতাঁ আযাব 
আসা পর্যন্ত তিন সপ্তাহের অবকাশ দেওয়া হত। 


ইমাম বগভী (র) হযরত ইবনে আব্বাস রো)-এর উদ্ধৃতি দিয়ে বলেছেন যে, 
প্রথমবার যখন ফিরাউনের সম্পদায়ের উপর দুভিক্ষের আযাব চেপে বসে এবং হযরত _ 
মূসা আ)-র দোয়ায় তা রহিত হয়ে যায়, এবং তারা নিজেদের ওদ্ধত্য থেকে 
বিরত হয় না, তখন হযরত ম্সা আ) দোয়া করেন, হে আমার পরওয়ারদিগার, 
এরা এতই উদ্ধত যে, দুভিক্ষের আযাবেও প্রভাবিত হয়নিঃ নিজেদের কৃত প্রতিজ্ঞা 
ভঙ্গ করেছে। এবার তাদের উপর এমন কোন আযাব চাপিয়ে দাও, যা হবে তাদের 
জন্য বেদনাদায়ক এবং আমাদের জাতির জন্য উপদেশের কাজ করবে ও পরবর্তী- 
দের জন্য যা হবে ভৎ্সনামূলক শিক্ষা। তখন আল্লাহ্‌, প্রথমে তাদের উপর নাযিল 
করেন তুফানজনিত আযাব । প্রখ্যাত মুফাস্সিরদের মতে তুফান অথ পানির তুফান; 
অর্থাৎ জলোচ্ছাস। তাতে ফিরাউনের সম্পুদায়ের সমস্ত ঘর-বাড়ী ও জমি-জমা 
জলোচ্ছাসের আবর্তে এসে যায়। না থাকে কোথাও শোয়া-বসার জায়গা, না থাকে 
জমিতে চাষ-বাসের কোন ব্যবস্থা। আরো আশ্চর্যের বিষয় ছিল এই যে, ফিরাউন 
সম্পুদায়ের সঙ্গেই ছিল বনি ইসরাঈলদেরও জমি-জমা ও ঘরবাড়ী। অথচ বনি ইস- 
রাঈলদের ঘরবাড়ী, জমি-জমা সবই ছিল শুষ্ক। সেগুলোর কোথাও জলোচ্ছাসের 
পানি ছিল না, অথচ ফিরাউন সম্পূদায়ের জমি ছিল অথে জলের নীচে। 


এই জলোচ্ছাসে ভীত হয়ে ফিরাউন সম্প্দায় হযরত ম্সা আ)-র নিকট 
আবেদন করল, আপনার পরওয়ারদিগারের দরবারে দোয়া করুন তিনি যেন 
আমাদের থেকে এ আযাব দূর করে দেন। তাহলে আমরা ঈমান আনব এবং বনি 
ইসরাঈলদের মুক্ত করে দেব। মুসা (আ)-র দোয়ায় জলোচ্ছাসের তুফান রহিত 
হয়ে গেল এবং তারপর তাদের শস্য-ফসল অধিকতর সবুজ শ্যামল হয়ে উঠল। 
তখন তারা বলতে আরস্ভ করল যে, আদতে এই তুফান তথা জলোক্ছাস কোন 
আযাব ছিল নাঃ বরং আমাদের ফায়দার জন্যেই তা এসেছিল। যার ফলে আমাদের 


88 তফর্সীরে মা'আরেক্ুল-কোরআন ৷ চতুর্থ খণ্ড 


শস্যভূমির উৎপাদন ক্ষমতা বেড়ে গেছে। সূতরাং মূসা (আ)-র এতে কোন দখল 
নেই। এসব কথা বলেই তারা কৃত প্রতিজ্ঞার প্রতি উপেক্ষা প্রদর্শন করতে গুরু করে! 


এভাবে এরা মাসাধিককাল সুখে-শান্তিতে বসবাস করতে থাকে। আল্লাহ্‌ তাদের 
চিন্তা-ভাবনার অবকাশ দান করলেন। কিন্তু তাদের চৈতন্যোদয় হল না? তখন দ্বিতীয় 
আযাব পঙ্গপালকে তাদের উপর চাপিয়ে দেওয়া হল। এই পঙ্পাল তাদের সমস্ত শস্য- 
ফল ও বাগানের. ফল-ফলারী খেয়ে নিঃশেষ করে ফেলল। কোন কোন রেওয়ায়েতে 
বণিত আছে যে, কাঠের দরজ।-জানালা, ছাদ প্রভূতিসহ ঘরে ব্যবহার্য সমস্ত আসবাবপ্জ 
পঙ্গপালেরা খেয়ে শেষ করে ফেলেছিল। আর এ আযাবের ক্ষেত্রেও মূসা (আ)-র 
মু'জিযা পরিলক্ষিত হয় যে, এই সমস্ত গঞ্গপালই শুধুমান্ত্র কিবৃতী বা ফিরাউনের 
সম্পুদায়ের শস্যক্ষেন্র ও ঘরবাড়ীতে ছেয়ে গিয়েছিল! সংলগ্ন ইন্রাঈলীদের ঘর-বাড়ী, 
শস্যভূমি ও বাগ-বাগিচা সম্পূর্ণ সুরক্ষিত থাকে। ্‌ 


এবারও ফিরাউনের সম্পুদায় চীৎকার করতে লাগল এবং মুসা (অ।)-র নিকট 
আবেদন জানাল, এবার আপনি আল্লাহ্‌ তা'আলার দরবারে দোয়া করে আযাব 
সরিয়ে দিলে আমরা পাকা ওয়াদা করছি যে, ঈমান আনব এবং বনি ইসরাঈলদের 
মুক্তি দিয়ে দেব। তখন ম্সা আ) আবার দোয়া করলেন এবং এ আযাবও সরে 
গেল। আযাব সরে যাওয়ার পর তারা দেখল যে, আমাদের কাছে এখনও এ পরি- 
মাণ খাদাশস্য মওজুদ রয়েছে, যা আমরা আরও বৎসরকাল খেতে পারব। তখন 
আবার প্রতিজ্ঞা ভঙ্গ করতে এবং উদ্ধত্ত্ প্রদর্শনে প্রবৃত্ত হল। ঈমানও আনল না, ধনি 
ইসরাঈলদেরও মুক্তি দিল না। 


আবার আল্লাহ্‌ তা'আলা এক মাসের জন্য অবকাশ দান করলেন! এই অব- 


কাশের পর তাদের উপর চাপালেন তৃতীয় আযাব 0০9 € কুঙ্মালা) ১৯ সেই 


উকুনকে বলা হয়, যা মানুষের চুলে বা কাপড়ে জন্মে থাকে এবং সেসব পোক। বা 
কীটকেও বলা হয়, যা কোন কোন সময় খাদ্যশস্যে পড়ে এবং যাকে সাধারণত ঘুন 
এবং কেরী পোকাও বলা হয়। বুশ্মালের এ আঘাবে সম্ভবত উভয় রকমের পোকাই 
অন্তর্ভূক্ত ছিল। তাদের খাদ্যশসোও. ঘুন ধরেছিল এবং শরীরে, মাথায়ও উকুন পড়ে: 
ছিল বিপুল পরিমাণে । A 


সে ঘুনের ফলে খাদ্যশস্যের অবস্থা প্লাড়িয়েছিল যে, দশ সের গমে তিন সের 
আটাও হতো না। আর উকুন তাদের চুল-জ. পর্যন্ত খেয়ে ফেলেছিল । 


শেষে আবার ফ্িরাউনের সম্পুদায় ফুঁপিয়ে কাঁদতে লাগল এবং মূসা আ)-র 
নিকট এসে ফরিয়াদ করল, এবার আর আমরা ওয়াদা ভঙ্গ করব না, আপনি দোয়া 
করুন। হযরত মুসা আ)-র দোয়ায় এ আযাবও চলে গেল। কিন্তু যে হতভাগাদের 
জন্য ধ্বংসই ছিল অনিবার্ধ, এরা প্রতিক্তা পুরণ করবে কেমন করে! তাঁরা অব্যাহতি 
লাভের সাথে সাথে সবই ভুলে গেল এবং অস্বীকার করে বসল । 


সূরা আ'রাফ 8৫ 


তারপর আবার এক মাসের সময় দেওয়া হলো, যাতে প্রচুর আরাম-আয়েসে 
কাটাল। কিন্তু যখন এই অবকাশেরও কোন সুযোগ নিল না, তখন চতুর্থ আযাব 
হিসেবে এসে হাযির হল ব্যাঙ। এত অধিকসংখ্যায় ব্যাঙ তাদের ঘরে জন্মান যে, 
কোনখানে বসতে গেলে গলা পর্যন্ত উঠত ব্যাঙের স্তূপ। শুতে গেলে ব্যাঙের স্তূুপের 
নীচে তলিয়ে যেতে হতো, পাশ ফেরা অসম্ভব হয়ে গড়ত। রান্নার হাড়ি, আটা-চালের 
মটকা বা টিন সবকিছুই ব্যাঙে ভরে যেত। এই আযাবে অসহ্য হয়ে সবাই বিলাপ 
করতে লাগল এবং আগের চাইতেও পাকা-পাকি ওয়াদার পর হযরত মুসা (রা)-র 
দোয়ায় এ আযাবও সরলো । 


কিন্ত যে জাতির উপর আল্লাহ্‌র গযব চেপে থাকে তাদের বৃদ্ধি-বিবেচনা, জ্ঞান 
চেতনা কোন কাজই করে না। কাজেই এ ঘটনার পরেও আযাব থেকে মুক্তি পেয়ে 
এরা আবারও নিজেদের হঠকাছিহায় আকড়ে বসল এবং বলতে আরম্ভ করল যে, 
এবার তো আমাদের টি 2 দৃঢ় হয়ে গেছে যে, মুসা (আ) মহাযাদুকর, আর 
এসবই তাঁর যাদুর কীর্তি-কাণ্ড । 


অতপর আরেক মাসের জন্য আল্লাহ্‌ তা'আলা তাদেরকে অব্যাহতি দান করলেন, 
কিন্তু তারা এরও কোন সুযোগ নিল না। তখন এল পঞ্চম আযাব রক্ত" | তাদের 
সমস্ত পানাহারের বস্ত রসে রাপান্তরিত হয়ে গেল । কুপ কিংবা হাউয থেকে পানি তুলে 
আনলে তা রক্ত হয়ে যায়, খাবার রান্না করার জন্য তৈরি করে নিলে, তাও রক্ত হয়ে 
যায়। কিন্তু এ সমস্ত আযাবের বেলায়ই হযরত ম্সা আ)-র এ মুর্জিষা বরাবর 
প্রকাশ পেতে থাকে যে, যে কোন আযাব থেকে ইসরাঈলীরা থাকে মুক্ত ও সুরঙ্ষিত। 
রক্তের আযাবের সময় ফিরাউনের সম্প্রদায়ের লোকেরা বনি ইসরাঈলদের বাড়ী থেকে 
পানি চাইত। কিন্তু তা তাদের হাতে যাওয়া স্নান রক্তে পরিণত হয়ে যেত। একই দস্তর- 
খানে বসে কিবতী ও বনি ইসরাঈল খাবার খেতে গেলে যে লৌকমাটি বনি ইসরাঈলেরা 
তুলত তা মথারূপ থাকত, কিন্তু যে লোকমা বা পানির ঘোট কোন কিবতী মুখে তুলত 
তাই রক্ত হয়ে যেত । এ আযাবও পূর্বরীতি-নিয়ম অনুযায়ী সাত দিন পর্যন্ত স্থায়ী 
হল এবং আবার এই দুরাচার প্রতিজ্তাভজকারী জাতি চীৎকার করতে লাগল । অতপর 
হযরত মুসা আ)-র নিকট ফরিয়াদ করল এবং অধিকতর দুঢ়ভাবে ওয়াদা করল । 
দোয়া করা হলে এ আশহাবও সরে nl Rl এরা তেমনি গুমরাহীতে স্থির থাকল । 


‘at ASF AST ATA 


এ বিষয়েই কোরআন বলেছে ৩% 0৪ be 45 ly 5 5 tals অর্থাৎ 
এরা আত্মগর্ব প্রকাশ করতে থাকল। বস্তত এরা ছিল অপব্লাধে অভ্যস্ত জাতি । 


অতপর ষ্ঠ আযাবের আলোচনা প্রসঙ্গে আয়াতে 7৯) -এর নাম বলা হয়েছে। 
এই শব্দটি অধিকাংশ ক্ষেত্রে প্লেগ রোগকে বোঝাবার জন্য ব্যবহাত হয়। অবশ্য বসন্ত 
প্রভৃতি মহামারীকেও )৯) (রিজ্ষ-) বলা হয়। তফসীর সংক্রান্ত রেওয়ায়েতে উল্লেপ্ 


৪৬ তক্ষসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


রয়েছে যে, ওদের উপর প্রেগের মহামারী চাপিয়ে দেওয়া হয়, যাতে তাঁদের ৭০,০০০ 
€ সত্তর হাজার ) লোকের মৃত্যু ঘটেছিল । তখন আবারও তারা নিবেদন করে এবং 
পুনরায় দোয়া করা হলে প্লেগের আযাবও ভাঁদের উপর থেকে সরে যায় । কিন্তু তারা 
যথারীতি ওয়াদা ভঙ্গ করে। ক্রমাগত এতবার পরীক্ষা ও অবকাশ দানের পরেও যখন 
তাদের মধ্যে অনুভূতির সৃষ্টি হয়নি তখন চলে ভাসে শর্বশেষ আযাব । তাহল এই যে, 
তারা নিজেদের ছর-বাড়ী, জমি-জমা ও আসবাবপন্তর ছেড়ে মূসা (আ)-র পশ্চাদ্ধাবনের 
উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত লোহিত সাগরের প্রাসে পরিণত হয়। তাই 
বলা হয়েছে 


“AT AB Oe AFD AJIO/ FA ATSIATALS 
Ue ie p03 3১৪ ৫ fo as :৪+ ls UL 


৫ 20222249611 27 875 
895 205 95552521128 4511210 
১7182 (/৪-০। 4 ১৫4৫, পু তি 


৮৬৬২৪ টিটি টিন 


৮ 5 


2% 41৮০4 45255 3 500 
EI ০৮৪0০496১55 
wb CHE 542 6)5 0৯৫22 পৃ LU. 2 
তা EET নি রে 
নন তা 9 EE REE 
৯ SECTS 9৩ 5৫০০ YS SI) 








{) : 





(১৩৭) আর ঘাদেরকে দূর্বল মনে করা হত তাদেরকেও আমি উত্তরাধিকার 
দান করেছি এ ভূখণ্ডের পূর্ব ও পশ্চিম অঞ্চলের, যাতে আমি বরকত সন্নিহিত রেখেছি 
এবং পরিপূর্ণ হয়ে গেছে তোমার পালনকর্তার প্রতিশ্চৃত কল্যাণ বনি ইসরাঈলদের জন্য 
তাদের ধৈর্যধারণের দরুন। আর ধ্বংস করে দিয়েছি সে সবকিছু যা তৈরি করেছিল 


সুরা আন্রাফ ৪৭ 


ফিরাউন ও তার সম্পৃদায় এবং ধ্বংস করেছি হা কিছু তারা সুউচ্চ নির্মাণ করেছিল । 
(১৩৮) বস্তুত জামি সাগর পার করে দিয়েছি বনি ইসরাঈলদের। তখন তারা এমন 
এক সং্পুদায়ের কাছে গিক্পে পেছাল, যারা স্বহস্তনিমিত মুতিপূজায় নিয়োজিত ছিল। 
বলতে লাগল, হে শসা! আমাদের উপাসনার জন্যও তাদের মূর্তির মতই একটি মৃতি 
নির্মাণ করে দিন। তিনি বললেন, তোমাদের মধ্যে বড়ই অজ্ঞতা রয়েছে। (১৩৯) 
এরা যে কাজে নিয়োজিত রয়েছে তা ধ্বংস হবে এবং যা কিছু তারা করেছে তা 
যে ভুল! (১৪০) তিনি বললেন, তাহলে কি আল্লাহ্‌কে ছাড়া তোগ্াদের জন্য অন্য কোন 
উপাস্য অনুসন্ধান করব, অথচ তিনিই তোমাদের সারা বিশ্বে শ্রেষ্ঠত্ব দান করেছেন। 
(১৪১) আর সে সময়ের কথা স্মরণ কর, যখন আমি তোমাদের ফিরাউনের লোকদের 
কবল থেকে মুক্তি, দিয়েছি; তারা তোমাদের দিত নিক্লুষ্ট শাস্তি, তোমাদের পুব্র-সন্তানদের 
মেরে ফেলত এবং মেয়েদের বাঁচিয়ে রাখত এতে তোমাদের প্রতি তোমাদের পরওয়ার- 
দিগারের বিরাট পরীক্ষণ আছে : 





তফনস'রের সার-সংক্ষেপ 

আর (ফিরাউন ও তার সম্প্রদায়কে জলমগ্ন করে) আমি সেসব লোককে 
যারা দুর্বল বলে পরিগণিত হত (অর্থাৎ বনি ইসরাঈলকে ) সে ভূমির পূর্ব ও পশ্চিমের 
(অৰ্থাৎ সব দিকের) মালিক বানিয়ে দিয়েছি--যাতে আমি বরকত রেখেছি। [বাহ্যিক . 
বরকত হল ফুল-ফসলের অধিক উৎপাদন। আর অভ্যন্তরীণ বরকত হল আম্বিয়া আট) ও 
বহু সাধক মনীষীরন্দের আবাসভূমি ও সমাধিস্থান হিসেবে ]। আর আপনার পর- 
ওয়ারদিগারের উত্তম ওয়াদা বনি ইসরাঈলদের পক্ষে তাদের ধৈর্যের দরুন পূর্ণ করা 
হয়েছে। [ যার নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছিল 1 9 7৮০) (ইস্বিরু ) বলে ]। আর 
আমি ফিরাউন এবং তার সম্প্রদায়ের নির্মিত, প্রতিজ্ঠিত যাবতীয় কীর্তি এবং তারা 
যেসব সুউচ্চ প্রাসাদ তৈরী করেছিল সে সবগুলোকে লণ্ডভণ্ড করে দিয়েছি । বস্তুত 
(যে সাগরে ফিরাউনকে নিমজ্জিত করা হয়েছে) আমি বনি ইসরাঈলদের তা পার 
করে দিয়েছি (যে কাহিনী সুরাহ শুআরায় বর্ণিত রয়েছে )। অতপর (সে সাগর 
পাড়ি দেবার পর ) তারা ( এমন ) এক জাতি ( জনপদ ) অতিক্রম করল, যারা কতিপত্ন 
মূর্তিকে জড়িয়ে বসেছিল ( অর্থাৎ তারা সেগুলোর পূজা-পাট করছিল )। বলতে লাগল, 
হে মূসা! আমাদের জন্যও এমনি একজন (শরীরী) উপাস্য নির্ধারিত করে দিন, যেমন 
ওদের এই উপাসাগুঃলা। তিনি বললেন, বাস্তবিকই তোমাদের মধ্যে কঠিন মূর্খতা 
বিদ্যমান । এরা যে কাজে লিপ্ত (তাদেরকে আল্লাহ্‌র পক্ষ থেকে ) ধ্বংস করে দেওয়া 
হবে (যেমন, আল্লাহর চিরাচরিত রীতি রয়েছে যে, সত্যকে মিথ্যার উপর জয়ী করে 
তাবৎ মিথ্যা ধ্বংস করে দিয়ে থাকেন ১ তাছাড়া তাদের এ কাজটি ভিভ্তিহীনও বর্টে। 
(কারণ, শির্ক বা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যে নিতান্ত অবৈধ, একথা 
নিশ্চিত ও স্পষ্ট )। তিনি (আরও ) বললেন, আল্লাহ্‌ ছাড়া কি অপর কোন কিছুকে 
তোমাদের উপাস্য করে দেব, অথচ তিনি তোমাদের (কোন কোন নিয়ামতের দিক 





৪৮ তফসীরে মাঁআরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


দিয়ে) সমগ্র বিশ্ববাসীর উপর মর্যাদা দান করেছেন! আর আল্লাহ্‌ তা'আলা মূসা 
(আ)-র বক্তব্যের সমর্থনকল্পে বললেন £ সে সময়টির কথা স্মরণ কর, যখন আমি 
তোমাদের ফিরাউনের সহচরদের অন্যায় অত্যাচার থেকে বাঁচিয়ে দিয়েছিলাম অথচ 
তারা তোমাদের ভীষণ কম্ট দিত। তোমাদের পুন্রদের নির্বিচারে হত্যা করত আর 
তোমাদের কন্যাদের নিজেদের বেগার খাটার জন্য এবং সেলার জন্যে জীবিত রাখত। বস্তুত 
এ ঘটনাতে তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে অতি কঠিন পরাক্ষা নিহিত ছিল । 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

পূর্ববর্তী আয়াতগুলোতে ফিরাউন সম্প্রদায়ের ক্রমাগত উদ্ধত্য এবং আল্লাহ্‌র 
পক্ষ থেকে বিভিন্ন আযাবের মাধ্যমে তাদের সতকাঁকরণের বিষয় আলোচনা করা হয়ে- 
ছিল। অতপর উল্লিখিত আয়াতসমূহে তাদের অশুভ পরিণতি এবং বনি ইস্রাঈলদের 
বিজয় ও কৃতকার্ধতার আলোচনা করা হচ্ছে। 


প্রথম আয়াতে ইরশাদ হয়েছে ৪715) 0 ৬২১১1 (5৯) Ww); 


eA tt A 6S পলাল A পা শা পাত তানি পাজি এ 
র 


রগ নি এগ 
১৪৯১ ৮৯৪ 0৮2 57১8 ) ৩০ ১৩১১ ৪1 3) ৬৬-০৩ 3৯4৯ অর্থাৎ যে জাতিকে 


দুর্বল ও হীন বলে মনে করা হতো, তাদেরকে আমি সে ভূমির উদয়াচল ও অস্তাচলের 
অধিপতি বানিয়ে দিয়েছি যাতে আমি রেখেছি বরকত বা আশীবাদ। 


কোরআনের শব্দগুলো লক্ষ্য করলে দেখা যায়, এতে “যে জাতিকে ফিরাউনের 
সম্প্রদায় দুর্বল ও হীন মনে করেছিল,” বলা হয়েছে। এ কথা বলা হয়নি যে, যে 
জাতি দুর্বল ও হীন ছিল'। এতে ইঙ্গিত করা হয়েছে যে, আল্লাহ্‌ তাআলা যে জাতির 
সহায়তায় থাকেন প্রকৃতপক্ষে তারা কখনও দুর্বল হয় ন।। যদিও কোন সময় তাদের 
বাহ্যিক অবস্থা দেখে অন্যান্য লোক ধোঁকায় পড়ে যায় এবং তাদেরকে দুর্বল বলে মনে 
করে বসে! কিন্তু শেষ পরিণতির ক্ষেত্রে সবাই দেখতে পায় যে, তারা মোঠেই দুর্বল 
ও হীন ছিল না। কারণ প্রকৃত শক্তি ও মর্যাদা সম্পূর্ণভাবে আল্লাহ্রই হাতে । 


dre ee Ae টি তো পঁ তস ল Ae 


2 13 uy” JN si) ৬০ 7% 


ও ডি পট তি কার্ট 


আর যমীনের মালিক বানিয়ে দেওয়ার ক্ষেত্রে ১) ১1 শব্দটি ব্যবহার করে 
বলেছেন যে, তাদেরকে উত্তরাধিকারী বানিয়েছি । এতে ইঙ্গিত করা হয়েছে যে, €ওয়ারেস' 
বা উত্তরাধিকারী যেমন করে নিজের পূর্ব পুরুষের সম্পদের অধিকারী হয় এবং পিতার 
জীবদ্দশায়ই সবাই একথা জেনে নিতে পারে যে, শেষ পর্যন্ত তাঁর ধনসম্পদের মালিক 


সুরা আ'রাফ ৪৯ 


তাঁর সন্তানরাই হবে, তেমনিভাবে আল্লাহ্‌র জানা মতে বনী ইসরাঈলরা পূর্ব থেকেই 
কওমে ফিরাউনের ধন-সম্পদের অধিকারী ছিল । 


A A 


ও ১ ৬৯০ শব্দটি ও )8৮-এর বহবচন। আর os হচ্ছে ২ এর 


বহুবচন । শীত ও প্রীমের বিভিন্ন খতৃতে যেহেতু সূর্যের উদয়স্ত পরিবর্তিত হয়ে থাকে, 
সেহেতু এখানে “মাশারিক' (উদয়াচলসমূহ ) এবং*"মাগারিব' তেস্তাচলসমূহ ) বহুবচন 
জাপক শব্দ ব্যবহার করা হয়েছে । আর ভূঙ্গি'ও যমীন বলতে এক্ষেত্রে অধিকাংশ 
মুফাস্সিরীনের মতে শাম বা সিরিয়া ও ও মিসর ভূর্মিকেই উদ্দেশ্য করা হয়েছে-সযাতে 
আল্লাহ্‌ তাআলা কওমে-ফিরাউন ও কওমে-আমালেরাহকে ধ্বংস করার পর বনী 
ইসরাঈলকে প্রতিজ্ঠিত করেছিলেন এবং শাসনক্ষমতা দ্বান করেছিলেন । 


পাঠ তা! Abe 


আর ৪৪ 5৯ ০১ (বলে এ কথাও ব্যক্ত করে দিয়েছেন যে, এই ভূমিতে 


আল্লাহ তা'আলা বিশেষ বরকত ও আশীর্বাদ নাধিল করেছেন । শাম বা সিরিয়া সম্পর্কে 
য়ং কোরআনেরই বিভিন্ন আয়াতে তার বরকতময় স্থান হওয়ার কথা উল্লেখ রয়েছে । 


শপ এডি লী A wt A 


৯ ৮) sl তেও এ কথাই বলা হয়েছে। এমনিভাবে মিসরভূমির অসাধারণ 


উর্বরতা বরকতময়তাও বিভিন্ন রেওয়ায়েতে এবং প্রত্যক্ষতার দ্বারা প্রমাণিত হয়। হযরত 
উমর ইবনে খাত্তাব রো) বলেছেন, “মিসরের নীল দরিয়া হলো নদীসম্হের সর্দার” । 
হযরত আবদুল্লাহ্‌ ইবনে আমর (রা) বলেন যে, বরকতের দশ ভাগের নয় ভাগই রয়েছে 
মিসরে আর বাকি এক ভাগ রয়েছে সমগ্র ভূভাগে ।---€ বাহ্রে-মুহীত ) 


সারকথা, যে জাতি অহংকার ও উদ্ধত্যে নেশাগ্রস্ত, সে জাতি নিজেদের সংকীর্ণতার 
দরুন অপর জাতিকে হীন ও দুর্বল মনে করে রেখেছিল, আমি তাদেরকেই সেই উদ্ধত 
অহংকারীদের ধনসম্পদ ও রান্ট্রের মালিক বানিয়ে প্রতীয়মান করেছি যে, আল্লাহ্‌ এবং 


A ঢপ শল 


হার পারদ মী 05557 তাই বলা হয়েছে ঃ ১০০৮ 
| লে 


ety ও oh SI তি) ০০৩/:রাৎ আপনার পরওয়ারদিগারের 
ডাল ও মঙ্গলজনক ওয়াদা বনী ইসরাঈলদের অনুকূলে পূর্ণ হয়েছে। 

এই ভাল বা মঙ্গলজনক ওয়াদা বলতে হয় (১১০ ০৪৭ ৬১1 পি ১ ৮০ 
৬০১1 ১৪৯০০ 2 অর্থাৎ শীঘ্ুই তোমাদের প্রতিপালক তোমাদের শল্তুকে 


নিধন করে তোমাদের তাদের ভূমির মালিক বানিয়ে দেবেন” বলে হযরত মুসা (আ) 
তাঁর সম্প্রদায়ের সাথে যে ওয়াদা করেছিলেন, তা বোঝানো হয়েছে। অথবা কোরআনের 


৫০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


অন্যন্ত স্বয়ং আল্লাহ্‌ তা'আলা বনী ইসরাঈলদের ব্যাপারে যে ওয়াদা করেছেন, সেটিকে 
উদ্দেশ্য করা হয়েছে। বলা হয়েছে ঃ 


AoA, পর এগ কে ও তত 
৫:৯০ 5 ১১১ এ ১ জুতা ভাতা ত শী 1 5835 
Ar A A FA AS পা তত A 


৬2 ১১ ১১৪ ০৪০৯১ ys a 5% 


“ASAT A2- ASA হিল er তা ও 


অর্থাৎ আমি চাই সে জাতির প্রতি সহায়তা দান করতে, যাকে এ দেশে হীন 
ও দুর্বল বলে মনে করা হয়েছে। আর তাদেরকেই সর্দার ও শাসক বানিয়ে দিতে ॥ 
তাদেরকেই এ জমির উত্তরাধিকারী সাব্যস্ত করতে এবং এই জমিতে তাদেরকেই এ 
হস্তক্ষেপের অধিকার দান করতে চাই। পক্ষান্তরে ফিরাউন, হামান ও তাদের সৈন্য- 
সেনাকে সে বিষয়টি অনুষ্ঠিত করে দেখিয়ে দিতে চাই, যার ভয়ে ওরা মুসা আ)-র 
বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা করে চলছে । 


প্রকৃতপক্ষে এতদুভয় ওয়াদাই এক । আল্লাহর ওয়াদার ভিত্তিতেই মুসা আট) 
তার সম্প্রদায়ের সাথে ওয়াদা করেছিলেন। এ আয়াতে সে ওয়াদা- পূরণের কথা ০:৮৯ 
শব্দের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। কারণ ওয়াদার সমাস্তি বা পূর্ণতা তখনই হয়, 
যখন তা বাস্তবায়িত হয়ে যায় । 

এরই সঙ্গে বনী ইসরাঈলের প্রতি এই দান এবং অনুগ্রহের কারণ ব্যক্ত করে 


AS পি 


EEE 1১১৮০ tot বলে। অর্থাৎ যেহেতু তারা আল্লাহ্র পথে কষ্ট সয়েছে এবং 
তাতে অটল রয়েছে। 


এতে ইঙ্গিত করা হয়েছে যে, আমার এই দান ও অনুগ্রহ শুধু বনী ইসরাঈল- 
দের জন্যই নির্দিষ্ট ছিল না বরং তা ছিল তাদের সবর ও দৃঢ়তার ফলশ্চৃতি। যে ব্যক্তি 
কিংবা জাতিই এরূপ করবে, স্থান-কাল-নির্বিশেষে তার জন্য আমার এ দান ও অনুগ্রহ 
বিদ্যমান থাকবে । 


ঠ5 ৩7১ ৬৪১২ ০৯৪০৯ ৮০5 ০4 ১ ল ০৬৮5 
৪ ৮১1১৬৮১১১১1) ৬৬১ 25 52978 uM wy 
হযরত মুসা (আ) যখন স্বীয় সম্প্রদায়ের সাথে সাহায্যের ওয়াদা করেছিলেন 


তখনও তিনি জাতিকে এ কথাই বলেছিলেন যে, আল্লাহ্‌র কাছে সাহায্য প্রার্থনা করা 
এবং একান্ত দৃঢ়তার সাথে বিপদাপদের মুকাবিলা করাই কুতকার্যতার চাবিকাঠি । 


সুরা আ'রাফ ্‌ ৫৯ 


হযরত হাসান বস্রী রে) বলেছেন-এ আয়াতে ইঙ্জিত করা হয়েছে যে, মানুষ যদি 
এমন কোন লোক বা দলের প্রাউদ্বন্দিতার সম্মুখীন হয়, যাকে প্রতিহত করা তার 
ক্ষমতার বাইরে, তবে সে ক্ষেত্রে কৃতকার্ধতা ও কল্যাণের সঠিক পথ হল তার মুকাবিলা 
না করে, বরং সবর করা । তিনি বলেন, যখন কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির 
উৎপীড়নের মুকাবিলা উৎ্পীড়নের মাধ্যমে করে অর্থাৎ নিজেই নিজের প্রতিশোধ নেবার 
চিন্তা করে, তখন আল্লাহ্‌ তা'আলা তাকে তার শক্তি-সামর্থ্যের উপর ছেড়ে দেন। তাতে 
সে. কৃতকার্য হোক, কি অকৃতকার্য হোক-_সে ব্যাপারে তাঁর কোন দায়িত্ব থাকে না। 
পক্ষান্তরে যখন কোন লোক মানুষের উৎপীড়নের মুকাবিলা ধৈর্য বা সবর এবং 
আল্লাহ্‌র সাহায্য প্রার্থনার মাধ্যমে করে, তখন আল্লাহ্‌ স্বয়ং তার জন্য পথ খুলে দেন। 


আর যেভাবে আল্লাহ্‌ বনী ইসরাঈলের সাথে তাদের সবর ও দৃঢ়তার প্রেক্ষিতে 
এই ওয়াদা করেছিলেন যে, তাদেরকে শত্রুর উপর বিজয় এবং 'যমীনের উপরে শাসন- 
ক্ষমতা দান করবেন, দিমিলিরলি নিবি হন প্রতিও ওয়াদা করেছেন। 


ATA ASD ঞে পা নেপালী - aAdrl e A BH 8৮ eee. 


201 ৬ ₹৪:৬৩৯১০২) sia ৬5 "এ. 19১০1 রি ১১1 4001 ০৪ 9 


আর যেভাবে বনী ইসরাঈলরা আল্লাহ্‌র ওয়াদা প্রত্যক্ষ করেছিল, মহানবী 
সো)-র উম্ম্তরা তার চেয়েও প্রকৃষ্টভাবে আল্লাহ্র সাহাধ্য প্রত্যক্ষ করেছে ; সমগ্র 
বিশ্বে তাদের শাসন ও রাষ্ট্রকে ব্যাপক করে দেওয়া হয়েছে ।--( রাহল-বয়ান ) 


এখানে এ প্রশ্ন করা যায় না যে, বনী ইসরাঈলরা তো ধৈর্যের সাথে কাজ করেনি 


বরং মূসা আ) যখন ধৈর্ষের উপদেশ দেন, তখন রুষ্ট হয়ে বলে উল £ (31 
সব সময়ই আমরা দুঃখ-দুর্দশার সম্মুখীন রয়েছি। তার কারণ, প্রথমত ফিরাউনের 
উৎ্পীড়নের মুকাবিলায় তাদের ধৈর্য এবং ঈমানের উপর তাদের দৃঢ়তা সর্বক্ষণই প্রতীয়- 
মান। যদি কখনও হঠাৎ একআধটা অনুযোগ বেরিয়েও যায়, তবে তা ধর্তব্য নয়। 
দ্বিতীয়ত এমনও হতে পারে যে, বনী ইসরাঈলদের এ কথাটি অভিযোগ অনুযোগ 
ছিলই না, বরং দুঃখ প্রকাশ করার উদ্দেশ্যেও বলে থাকতে পারে । ৃ 


ন্ট পারি পা পাপা = cAG 


আলোচ্য আয়াতে অতপর বলা হয়েছে ॥ ৫4০7 ১৬৮০ 0) 92 


LAs? x OIA ATA 


০5০5 এ ০০৯০ 27595 52)-2অর্থাৎ আমি ধ্বংস করে দিয়েছি সে সমস্ত বস্তু, যা 


ফিরাউন ও তার সম্প্রদায় তৈরী করে থাকত এবং সেই প্রাসাদ ও রক্ষরাজি যেগুলোকে 
তারা উচিয়ে তুলত । ফিরাউন ও ফিরাউনের সম্প্রদায় কর্তৃক নির্মিত বস্তসমূহের 
মধ্যে ঘরবাড়ি, দালান-কোঠা, ব্যবহার্য আসবারপন্ এবং মূসার বিরুদ্ধে গৃহীত ব্যবস্থাদি 


৫২ তফসীরে মা'আরেফুল কোরআন 7 চতুর্থ খণ্ড 


উদ কি টি লিক হি এটি শা পা তা 


প্রভৃতি যাবতীয় বিষয়ই অন্তর্ভুক্ত । আর 3৯ 1548 ০ ১ অর্থাৎ যা 


কিছু তারা উঁচিয়ে তুলত এতে উচ্চ প্রাসাদ এবং দালান-কোঠাও যেমন অন্তর্ভুক্ত, 
EET নত 
নিয়ে যাওয়া হত---এসবও অন্তর্ভু । 


এ পর্যন্ত ছিল কওমে-ফিরাউনের ধ্বংসের আলোচনা । তারপর থেকে শুরু 
হচ্ছে বনী ইসরাঈলের বিজয় ও কৃতকাৰ্যতা লাভের পর তাদের ওুদ্ধত্য, মূর্খতা ও 
দুক্ষর্মের বিবরণ, যা আল্লাহ্‌র অসংখ্য নিয়ামত প্রত্যক্ষ করার পরেও তাদের দ্বারা 
সংঘটিত হয়েছে । এর উদ্দেশ্য হলো, রসুলুল্লাহ্‌কে সান্ত্বনা দান যে, পূর্ববতী রসূলরাও 
স্বীয় উম্মতের দ্বারা ভীষণ কষ্ট পেয়েছেন। সেগুলোর প্রতি লক্ষ্য করলে বর্তমান ওুদ্ধত্য 
ও উৎপীড়ন কিছুটা লাঘব হয়ে যাবে। 


“AA A পপ AL পাকা 


- = ০৪৪1) জি 
পার করে দিয়েছি। 


ঘটনাটি হলো এই যে, এই জাতি মূসা আ)-র মুণ্জিযা বলে সদ্য লোহিত 
সাগর পাড়ি দিয়ে এসেছিল এবং গোটা ফ্রিরাউন সম্প্রদায়ের সাগরে ডুবে মরার দৃশ্য 
স্বচক্ষে দেখে নিয়েছিল, কিন্তু তা সত্বেও একটু অগ্রসর হতেই তারা এমন এক মানব 
গোষ্ঠীর বাসভূমির উপর দিয়ে অতিক্রম করল, যারা বিভিন্ন মূর্তির পূজায় লিপ্ত ছিল। 
এই দেখে ' বনী ইসরাঈলদেরও তাদের সে রীতি-নীতিই গছন্দ হতে লাগল । তাই মূসা 
(আ)-র নিকট আবেদন জানাল, এসব লোকের যেমন বহু উপাস্য রয়েছে, আপনি 
আমাদের জন্যও এমনি ধরনের কোন একটা উপাস্য নির্ধারণ করে দিন, যাতে আমরা 
একটা দুষ্ট বস্তকে সামনে রেখে ইবাদত-উপাসনা করতে পারি; আল্লাহ্র সত্তা তো 


রর 21550 ঠ ০ 845, 


আর সামনে আসে না! মুসা আলাইহিস্সালাম বললেন £ ৩ 132৮ দি 5১৮১ | 


অর্থাৎ তোমাদের মধ্যে বড় মূর্খতা রয়েছে । যাদের রীতি-নীতি তোমরা পছন্দ 
করছ, তাদের সমস্ত আমল যে বিনষ্ট ও বরবাদ হয়ে গেছে! এরা মিথ্যার অনুগামী । 
ওদের এসব ভ্রান্ত রীতিনীতির প্রতি আকৃষ্ট হওয়া তোমাদের পক্ষে উচিত নয়। আল্লা- 
হৃকে বাদ দিয়ে আমি কি তোমাদের জন্য অন্য কোন উপাস্য বানিয়ে দেব? অথচ 
তিনিই তোমাদের দুনিয়াবাসীর উপর বিশিষ্টতা দান করেছেন ! অর্থাৎ তৎকালীন 
বিশ্ববাসীর উপর মর্যাদাসম্পন্ন করেছেন। কারণ, তখন মুসা আ)-র উপর যারা ঈমান 
এনেছিল, তারাই ছিল অন্যান্য লোক অপেক্ষা বেশি মর্যাদাসম্পন্ন ও উত্তম। 


অতপর বনী ইসরাঈলদের তাদের বিগত অবস্থা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে 
যে, ফিরাউনের কওমের হাতে তারা এমনই অসহায় ও দুর্দশাগ্রস্ত ছিল যে, তাদের 


সূরা আ'রাফ ৫৩ 


ছেলেদের হত্যা করে নারীদের অব্যাহতি দেওয়া হতো সেবাদাসী বানিয়ে রাখার উদ্দেশ্যে। 
আল্লাহ্‌ মূসা আ)-র বদৌলতে এবং তাঁর দোয়ার বরকতে তাদেরকে সে আযাব 
থেকে মুক্তি দিয়েছেন। এই অনুগ্রহের প্রভাব কি এই হওয়া উচিত যে, তোমরা সেই 
রাব্বুল-আলামীনের সাথে দুনিয়ার নিরুষ্টতর পাথরকে অংশীদার সাব্যস্ত করবে! 
এ যে মহা জুলুম । এর খেকে তওবা কর। 


?5) 3 শে 21:৮৫ 41৮৫5 ৯15. ০ 
1 (2:34 ৮৪2০৪ ৩৮৮9 2 ৬৬৮৪ 5 


Ve s/o 


252 ES G2 £53 on ১20185, 80505) 
NE HOA mS IS rls 


(১৪২) আর আমি মুসাকে প্রতিশ্চতি দিয়েছি ত্রিশ রান্লির এবং সেগুলোকে পূর্ণ 
. করেছি আরো দশ দ্বারা। বস্তুত এভাবে চল্লিশ রাতের মেয়াদ পুর্ণ হয়ে গেছে। আর 
মঙসা তীর ডাই হারুনকে বললেন, আমার সম্পৃদায়ে তুমি আমার প্রতিনিধি হিসাবে 
থাক। তাদের সংশোধন করতে থাক এবং হাঙ্গামা সুম্টিকারীদের পথে চলো না। 





তফসীরের সার-সংক্ষেপ 

[ আর বনী ইসরাঈলরা যখন যাবতীয় চিন্তা-ভাবনা থেকে মুক্ত হল, তখন মুসা 
(আ)-র নিকট আবেদন জানাল যে, এখন যাদ আমরা কোন শরীয়ত প্রাপ্ত হই, 
তাহলে নিশ্চিন্ত মনে সেমতে কাজ করতে পারি। তখন মুসা (আ) আল্লাহ্‌র দরবারে 
নিবেদন করলেন। আল্লাহ সে কাহিনীই এভাবে বর্ণনা করেছেন যে,] আমি মূসা 
(আ)-কে স্ত্রিশ রান্ত্রির ওয়াদা করলাম (যাতে তিনি তুর পর্বতে এসে ইতিকাফ করেন। 
তখনই তাঁকে শরীয়ত এবং তওরাত গ্রন্থ দেওয়া হবে।) আর ভ্ত্রিশ রান্ত্রির উপ- 
সংহারে আরও দশ রান্লি বাড়িয়ে দিলাম । অর্থাৎ তওরাত দান করে তাতে আরও 
' দশটি রান্ত্রি ইবাদতের জন্য বাড়িয়ে দিলাম, যার কারণ সূরা বাকারায় বর্ণিত 
রয়েছে । এভাবে তাঁর পরওয়ারদিগারের (নির্ধারিত ) সময় (সব মিলে ) চল্লিশ রান্্রি পূর্ণ 
হয়ে গেল এবং মূসা আ) যখন তূর পর্বতে আসতে লাগলেন, তখন স্বীয় ভ্রাতা হারূন 
(আ)-কে বললেন, আমার পরে আপনি এদের ব্যবস্থা নেবেন এবং তাদের সংশোধন 
করতে থাকবেন। আর বিপর্যয় সৃষ্টিকারী লোকদের পথ অবলঘ্ন করবেন না। 


আনুষঙজিক জ্ঞাতব্য বিষয় 

এ আয়াতে মুসা আ) ও বনী ইসরাঈলের সেই ঘটনারই উল্লেখ রয়েছে, যা 
ফিরাউনের জলমগ্ন হয়ে যাওয়ার ফলে বনী ইসরাঈলদের নিশ্চিন্ত হওয়ার পর সংঘ- 
টিত হয়েছিল। বলা হয়েছে যে, তখন বনী ইসরাঈলরা হযরত মুসা আ)-র নিকট 


৫৪8 তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


আবেদন করেছিল যে, এখন আমরা নিশ্চিন্ত। এবার যদি আমাদের কোন কিতাব 
এবং শরীয়ত দেওয়া হয়, তাহলে নিশ্চিন্ত মনে সে মতে আমল করতে পারি। তখন 
হযরত মৃদা (আ) আল্লাহ্‌ তা'আলার দরবারে দোয়া করলেন। 

এতে ৮০১০ 13 শব্দটি ৮ ১০০ (ওয়াদাহ্‌) থেকে উত্তুত। আর ওয়াদার তাৎপর্য 
হল এই যে, কাউকে লাভজনক কোন কিছু দেবার পূর্বে তা প্রকাশ করে দেওয়া যে, 
তোমার জন্য অমুক কাজ করব । 


এ ক্ষেত্রে আল্লাহ, তা'আলা মূসা (আ)-র প্রতি স্বীয় কিতাব নাহিল করার ওয়াদা 
করেছেন এবং সেজন্য শর্ত আরোপ করেছেন যে, ম্সা তআ) ভ্রিশ রাত তুর পর্বতে 
ইতিকাফ ও আল্লাহ্‌র ইবাদত-আরাধনায় অতিবাহিত করবেন। অতপর এই ত্রিশ 
রাতের উপর আরও দশ রাত বাড়িয়ে চল্লিশ করে দিয়েছেন। 

Ue) 5 শব্দটির প্ররুত অর্থ হলো দু’পক্ষ থেকে প্রতিজ্ঞা বা প্রতিশ্তি দান 
করা। এখানেও আল্লাহ্‌ জাল্লা-শানুহর পক্ষ থেকে ছিল তওরাত দানের প্রতিশুণ্তি; আর 


লা AT 


মূসা (আ)-র পক্ষ থেকে চল্লিশ রাত যাবত ইতিকাফের প্রতিজ্ঞা। কাজেই ৩৩০ 


“AT “a 


না বলে ১১০13 বলা হয়েছে। 
এ আয়াতে কয়েকটি বিষয় ও নির্দেশ লক্ষণীয় । 


প্রথমত, চল্লিশ রাত ইতিকাফ করানোই যখন আল্লাহ্‌র ইচ্ছা ছিল, তখন প্রথমে 
ত্রিশ এবং পরে দশ বৃদ্ধি করে চল্লিশ করার তাৎপর্য কি? এককভ্রেই চল্লিশ রাতের 
ইতিকাফের হুকুম দিয়ে দিলে কি ক্ষতি ছিল? আল্লাহ্‌র হিকমতের সীমা-পরিসীমা কে 
জানবে! তবুও আলিম সমাজ এর কিছু কিছু হিকমত বা তাৎপর্য বর্ণনা করেছেন। 


তফসীরে রূহল বয়ানে বলা হয়েছে যে, এর একটি তাৎপর্য হল ক্রমধারা স্ষ্টি 
করা। যাতে কোন কাজ কারো দায়িত্বে অর্পণ করতে হলে, প্রথমেই তার উপর 
সম্পূণ কাজের চাপ সৃষ্টি করা না হয়ঃ বরং ক্রমান্বয়ে বা ধাপে ধাপে যেন বাড়ানো 
হয়, যাতে সে সহজে তা পালন করতে পারে। তারপর অতিরিক্ত কাজ অর্পণ করা। 


তফসীরে কুরতুবীতে আরও বলা হয়েছে যে, এভাবে শাসক ও দায়িত্বশীল 
লোকদের শিক্ষা দেওয়া উদ্দেশ্য যে, কাউকে যদি কোন নিদিষ্ট সময়ে কোন কাজের বা 
বিষয়ের দায়িত্ব দেওয়া হয় আর সে যদি উত্ত সময়ের মধ্যে তা সম্পাদন করতে বার্থ 
হয়, তাহলে তাকে আরও সময় দেওয়া বাঞ্ছনীয়। যেমন, মূসা আ)-র সাথে হয়েছে 
_-্রিশ রাতে যে অবস্থা লাভ উদ্দেশ্য ছিল তা. যখন পূর্ণ হয়নি, তখন অতিরিক্ত 
দশ রাত বাড়িয়ে দেওয়া হয়। কারণ, এই দশ রাত বৃদ্ধির ব্যাপারে তফসীরকার- 
গণ যে ঘটনার উল্লেখ করেছেন তা হলো এই যে, ত্রিশ রাতের ইতিকাফের সময় 


সূরা আ'রাফ | ৫৫ 


হযরত মুসা আ) নিয়মানুযায়ী ভ্রিশটি রোযাও রেখেছেন, কিন্তু মাঝে কোন ইফতার 
করেন নি। ব্রিশ রোযা শেষ করার পর ইফতার করে তুর পর্বতের নির্ধারিত স্থানে 
গিয়ে হাযির হলে আল্লাহ্‌র পক্ষ থেকে বলা হলো যে, রোযাদারের মুখ থেকে যে বিশেষ 
এক রকম গন্ধ পেটের বাম্পজনিত কারণে সুজ্টি হয়, তা আল্লাহ্‌ তা“আলার নিকট 
অতি পছন্দনীয়, কিন্তু আপনি মেসওয়াক করে সে গন্ধ দূর করে দিয়েছেন কাজেই 
আরও দশটি রোযা রাখুন যাতে সে গন্ধ আবার সুষ্টি হয়। 


কোন কোন তফসীর-সংক্রান্ত রেওয়ায়েতে উদ্ধৃত আছে যে, শ্রিশ রোযার পর 
হযরত ম্সা (আ) মেসওয়াক করে ফেলেছিলেন, যার ফলে রোযাজনিত মুখের গন্ধ চলে 
গিয়েছিল। এতে প্রমাণিত হয় না যে, রোখাদারের জন্য মেসওয়াক করা অনুত্তম বা 
নিষিদ্ধ। কারণ, প্রথমত এই রেওয়ায়েতের কোন সনদ নেই। দ্বিতীয়ত এমনও হতে 
পারে যে, এ হুকুমটি ব্যক্তিগতভাবে শুধু মুসা আ)-রই জন্য; সাধারণ নির্দেশ নয়। 
অথবা মুসা আ)-র শরীয়তে এ ধরনের হুকুম হয়তো সবারই জন্য ছিল যে, রোযার 
সময় মেসওয়াক করা যাবে না। কিন্তু শরীয়তে মুহাম্মদীয়া বা মহানবী সো)-র 
শরীয়তে রোযা অবস্থায় মেসওয়াক করার প্রচলন হাদীসের দ্বারা প্রমাণিত রয়েছে, 
যা বায়হাকী হযরত আয়েশা রো)-র রেওয়ায়েতে উদ্ধৃত করেছেন। তাতে উল্লেখ করা 


হয়েছে যে, হযূরে আকরাম সো) বলেছেন ঃ এ eld | BLS > 


অর্থাৎ রোযাদারের সর্বোন্তম কাজ হল মেসওয়াক করা। এই রেওয়ায়েতটি জামেউস্‌- 
সগীরে উদ্ধৃত করে একে “হাসান” বলা হয়েছে। 


জ্ঞাতব্য £ এ রেওয়ায়েতের প্রেক্ষিতে একটা প্রশ্ন হয় যে, হযরত মূসা (আ) 
. হযরত খিযিরের সন্ধানে যখন সফর করছিলেন, তখন যে ক্ষেত্রে অর্ধ দিনের ক্ষুধাতেও 


পা Ed dark ৮11 
ধৈর্য ধারণ করতে পারেন নি এবং নিজের ভ্রমণসঙ্গীকে বলেছেন যে, 0 ১ ১ 1 


a” 


Borer পু তু জুলির পারে পাঞ্ পাশা 


৬০1১৩ 90৯৮ ৩০ ১৪) ১2) অর্থাৎ আমাদের নাশতা বের কর। কারণ, 


এ ভ্রমণ আমাদের পরিস্রান্তির সম্মুখীন করে দিয়েছে, সেক্ষেত্রে তৃর পর্বতে ক্রমাগত 
এমনভাবে ত্রিশ রোযা করা যাতে রাতের বেলায়ও কোন ইফতার করা যাবে না---- 
বিস্ময়ের ব্যাপার নয় কি? 


তফসীরে রূহল-বয়ানে বণিত আছে যে, এই পার্থক্যটা ছিল এতদুভয় সফরের 
প্রকৃতির পার্থক্যের দরুন। প্রথমোক্ত সফরের সম্পর্ক ছিল সৃষ্টির সাথে সুষ্টির। 
পক্ষান্তরে তুর পর্বতের এই সফর ছিল সৃষ্টি থেকে আলাদা হয়ে মহান পরওয়ার- 
দিগারের অন্বেষায়। এমন একটি মহৎ ক্রিয়ার প্রতিক্রিয়াতেই তাঁর জৈবিক চাহিদা 
এমন স্তিমিত হয়ে গেছে এবং পানাহারের প্রয়োজনীয়তা এত কমে গেছে যে, ত্রিশ রোষা 
পর্যন্ত কোন কষ্টই তিনি অনুভব করেন নি। 


৫৬ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


ইবাদতের বেলায় চান্দ্র হিসাব ও পাথিব ব্যাপারে সৌর হিসাবের অবকাশ ঃ 
আয়াতটিতে আরও একটি বিষয় সাব্যস্ত হয় যে, নবী-রসূলদের শরীয়তে তারিখের 
হিসাব ধরা হতো রাত থেকে। কারণ, এ আয়াতেও ভ্ত্রিশ দিনের স্থলে ত্রিশ রাতের 
উল্লেখ করা হয়েছে। এর কারণ হলো এই যে, নবী-রস্লদের শরীয়তে চান্দ্রমাস 
গ্রহণীয়। আর চান্দ্রমাস শুরু হয় চাঁদ দেখা থেকে এবং তা রাতের বেলাতেই হতে 
পারে। সেজন্যই মাস শুরু হয় রাত থেকে এবং তার প্রতিটি তারিখের গণনা শুর, 
হয় সূর্যাস্তের সাথে সাথে । আসমানী যত ধর্ম রয়েছে সে সবগুলোর হিসাবই এভাবে 
চান্রমাস থেকে এবং তারিখের গণনা সর্যাস্ত থেকে সাব্যস্ত করা হয়েছে। 


ইবনে-আরাবীর বরাতে কুরতুবী উদ্ধৃত করেছেন যে, ০১) | 2 
০5০ 0৩০০ 0০৯৭ ৬৯৯৯৯ ও &১ ৩১) অর্থাৎ সৌর হিসাব হলো পাথিব লাভের জন্য; 
আর চান্দ্র হিসাব হলো ইবাদত-উপাসনার জন্য। 


হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রো)-এর তফসার অনুসারে এই ভ্রিশ রান্তরি 
ছিল যিলক্কাদ মাসের রান্রিঃ আর এরই উপর যিলহজ্জ মাসের দশ রাত বাড়িয়ে দেওয়া 


হয়। এতে বোঝা যাচ্ছে যে, হযরত মৃসা আট) তওরাতের উপচৌকনটি লাভ করে- 
ছিলেন কুরবানীর দিনে । -----( কুরতুবী ) 


আত্মশুদ্ধিতে ৪০ দিনের বিশেষ তাৎপর্য ঃ এ আয়াতের ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে. 
অভ্যন্তরীণ অবস্থার সংশোধনে ৪০ দিনের একটা বিশেষ তাৎপর্য রয়েছে। এক হাদীসে 
রসুলুল্লাহ, (সা) ইরশাদ করেছেন, যে লোক ৪০ দিন নিঃস্বার্থতার সাথে আল্লাহর ইবাদত 
করবে, আল্লাহ তার অন্তর থেকে জ্ঞান ও হিকমতের ঝরনাধারা প্রবাহিত করে দেন। 
-----( রাছল বয়ান ) 


মানুষের প্রতি সকল কাজে ধীর-স্থিরতা ও ক্রমান্বয়ের শিক্ষা 8 এ আয়াতের দ্বারা 
প্রমাণিত হয় যে, গুরুত্বপূর্ণ কাজের জন্য একটা বিশেষ সময় নির্ধারিত করে নেওয়া 
এবং তা ধীর-স্থিরতার সাথে পর্যায়ক্রমিকভাবে সমাধা করা আল্লাহ্‌ তা'আলার রীতি! 
কোন কাজে তাড়াহুড়া করা আল্লাহ্‌র পছন্দ নয়। 


সর্বপ্রথম স্বয়ং আল্লাহ্‌ তাআলা তাঁর কাজের জন্য অর্থাৎ বিশ্ব সৃষ্টি উপলক্ষে 
ছয় দিনের সময় নির্ধারণ করে এ নিগ্নমটিই বাতলে দিয়েছেন। অথচ আল্লাহর পক্ষে 
আসমান-যমীন তথা সমগ্র বিশখ্বজাহান সুম্টির জন্য এক মিনিট সময়ের্ও প্রশ্নোজন 
ছিল না। কারণ, তিনি যখনই কোন কিছু সুম্টি করতে ইচ্ছা করেন, সঙ্গে সঙ্গে তা. 
হয়ে যায়। কিন্তু সময় নির্ধারণের এ বিশেষ পদ্ধতির মাধ্যমে সুম্টিকে এ হিদায়ত 
দানই ছিল উদ্দেশ্য যে, তোমরা প্রতিটি কাজ একান্ত বিচার-বিবেচনার মাধ্যমে ধীর- 
স্থিরভাবে সমাধা করবে। তেমনিভাবে মূসা আ)-কে তওরাত দান করার জন্যও যে 
সময় নির্ধারণ করা হয় তাতেও সে ইঙ্গিতই রয়েছে। 


সুরা আ'রাফ ৫৭ 


আর এই হল সে রীতি, যাকে উপেক্ষা করার দরুন বনি ইসরাঈলদের গোম- 
প্লাহীর সম্মুখীন হতে হয়। কারণ, হযরত মুসা আ) আল্লাহ্‌ তাআলার সাবেক 
হুকুম অনুসারে স্বীয় সম্পুদায়কে বলে গিয়েছিলেন যে, আমি ত্রিশ দিনের জন্য যাচ্ছি । 
কিন্তু এদিকে ঘখন দশ দিনের সময় বাড়িয়ে দেওয়া হয়, তখন এরা নিজেদের তাড়া- 
হুড়ার দরুন বলতে শুরু করে ফে, মূসা তো কোথাও হারিয়েই গেছেন। কাজেই আমা- 
দের অপর কোন নেত! নির্ধারণ করে নেওয়াই উচিত। তার ফলে তারা সহসাই 
'সামেরী'-র ফাঁদে আটকে গিয়ে “বাছুর'-এর পূজা করতে শুরু করে দেয়। তারা 
যদি চিন্তা-ভাবনা এবং নিজেদের কাজে ধীরস্থিরতা ও পর্যায় ক্রমিকতা অবলম্বন করত, 
তাহলে এহেন পারিণতি হত লা।---কুরতুবী। 


পা ৪2 A tat eer 


আয়াতের দ্বিতীয় বাক্যটিতে বলা হয়েছে 8 ৩০ ১09 চি ৬০ তা 00 2 


A A IA CA পে লি ডে & A ABA 


৩২ ১৯০ ০৪৮ টিটি 6০) ৩০% ১ নি এই বাক্য থেকেও 
কয়েকটি বিষয় ও আহকাম উদ্ভাবিত হয়। 


প্রয়োজনবশত স্থলাভিষিক্ত নির্ধারণ ঃ প্রথমত, হযরত মুসা আ) আল্লাহ্‌ তা'আলার 
ওয়াদা অন্সারে তর পর্বতে গিয়ে যখন ইডেকাফ করার ইচ্ছা করেন, তখন স্বীয় সঙ্গী 


A AT A A ASA 3 
হযরত হান্নান (আ)-কে বললেন, ৮৯ ঠ ১৪১ ১:৯1 অর্থাৎ আমার পেছনে 


বা অবর্তমানে আপনি আমার সম্পৃদায়ে আমার স্থলাভিষিক্ত হিসাবে দায়িত্ব পালন 
করুন। এতে প্রমাণিত হয় যে, যদি কোন ব্যক্তি কোন কাজের দায়িত্বে নিয়োজিত হন 
তবে প্রয়োজনবোধে কোথাও যেতে হলে সে কাজের ব্যবস্থাপনার জন্য কোন লোক 
নিয়োগ করে যাওয়া কর্তব্য। ্‌ 

আরও প্রমাণিত হয় যে, গ্নানস্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যখন কোথাও সফরে 
যাবেন, তখন নিজের কোন লোককে স্থলাভিষিক্ত বা প্রতিনিধি নিযুক্ত করে ঘাবেন। ্‌ 


রসূলে করীম (সা)-এর সাধারণ রীতি এই ছিল যে, কখনও যদি তাকে মদীনার 
বাইরে যেতে হত, তখন তিনি কাউকে প্রতিনিধি নিযুক্ত করে যেতেন। একবার তিনি 
হযরত আলী মুর্তজা রো)-কে খলীফা বা প্রতিনিধি নির্ধারণ করেন এবং একবার 
হযরত আবদুল্লাহ, ইবনে উম্মে মাক্তুম রো)-কে খলীফা নিযুক্ত করেন। এমনিভাবে 
বিভিন্ন সময়ে বিভিন্ন সাহাবী রো)-কে মদীনায় খলীফা নিযুক্ত করে তিনি বাইরে 
যেতেন।--কুরতুবী | | 

মূসা আ) হারান আ)-কে খলীফা নিযুক্ত করার সময় তাকে কয়েকটি উপদেশ 
দান করেন। তাতে প্রমাণিত হয় যে, কাজের সুবিধার জন্য প্রতিনিধিকে প্রয়োজনীয় 


৫৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতর্থ খণ্ড 
নির্দেশ বা উপদেশ দিয়ে যেতে হয়। এই হিদায়ত বা নির্দেশাবলীর মধ্যে প্রথম নির্দেশ 
হল ৫44০1 এখানে €৮ 1 -এর কোন কর্ম উল্লেখ করা হয়নি যে, কার ইসলাহ্‌ বা 


সংশোধন করা হবে। এতে' বোঝা যায় যে, নিজেরও ইসলাহ্‌ করবেন এবং সঙ্গে সঙ্গে 

স্বীয় সম্পূদায়েরও ইসলাহ্‌ করবেন। অর্থাৎ তাদের মাঝে দাঙ্গা-ফাসাদজনিত কোন 

বিষয় আঁচ ০০০ পথে আনার চেষ্টা করবেন। দ্বিতীয় হিদা- 
2 TAT A BL 

য়েত দেওয়া হলো এই যে, ৩৪ ১) ০ ৮০ অর্থাৎ দাঙ্গা-ফাসাদ 

সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবেন না। বলা বাহুল্য, হারূন (আট) হলেন আল্লাহ্‌র 

নবী, তাঁর নিজের পক্ষে ফাসাদে পতিত হওয়ার কোন আশংকাই ছিল না। কাজেই 


এই হিদায়েতের উদ্দেশ্য ছিল এই যে, দাঙ্গা-হাঙ্গামা বা ফাসাদ সৃষ্টিকারীদের কোন 
সাহায্য-সহায়তা করবেন না। 


সুতরাং হযরত হারূন (আ) যখন দেখলেন, তার সম্পুদায় “সামেরী'-র অনুগমন 
করতে শুরু করেছে, এমনকি তার কথামত “বাছুরের” পুজা করতে শুরু করে দিয়েছে, 
তখন তাঁর সম্পুদায়কে এহেন ভণ্ডামি থেকে বাধা দান করলেন এবং সামেরীকে সে 
জন্য শাসালেন। অতপর ফিরে এসে হযরত ম্সা আ) যখন ধারণা করলেন যে, হারূন 


(আ) আমার অবর্তমানে কর্তব্য পালনে অবহেলা করেছেন, তখন তাঁর প্রতি কঠোরতা 
অবলম্বন করলেন। 


হযরত মূসা আ)-র এ ঘটনা থেকে সেসব লোকের শিক্ষা গ্রহণ করা উচিত, 
যারা অব্যবস্থা এবং নিশ্চিন্ততাকেই সবচেয়ে বড় বুযুগাঁ বলে মনে করে থাকেন। 


2800) ৩60৬ ৮4০2 0508 = 2500; 

SEL UE LN LENS 2 FR RF A 

ভিউ ০ তত 

SAU Lh ES dw OB 6৫ 51, ঠ ৮ 5৮১১ 4 

dh Le Seles 5) 4০% 78০০8 
OS LST EET ESC ১65১0 


০:১7 OTS TA AU OD CE 
HL 2 29 GZ 45555 %5 6 2254 4 ৫ 





স্রা আ'রাফ ৫৯ 





2 পাপ তা 555 পৃ ৫52 5516 শেপ গতি ও গু 
65207944525 8৮৮৩৯ ৪ 
শা if, 

9৫১৮৯) 5 

(১৪৩) তারপর মূসা ঘখন আমার প্রাতিশূ্ত সময় অনুযায়ী এসে হাষির হলেন 
এবং তার সাথে তার পরওয়ারদিগার কথা বললেন, তখন তিনি বললেন, হে আমার 
প্রভূ, তোম্মার দীদার আমাকে দাও, যেন আমি তোমাকে দেখতে পাই। তিনি বললেন, 
তুমি আমাকে কঙ্মিনকান্দেও দেখতে পাবে না, তবে তুমি পাহাড়ের দিকে দেখতে 
থাক, সেটি যদি স্বস্থানে দাড়িয়ে থাকে তবে তুমিও আমাকে দেখতে পাবে। তারপর 
যখন ভার পরওয়ারদিগার পাহাড়ের উপর আপন জ্যেতির বিকিরণ ঘটালেন, সেটিকে 
বিধ্বস্ত করে দিলেন এবং মূসা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অতপর যখন তাঁর জ্ঞান 
ফিরে এল; বললেন, হে প্রভু! তোমার সত্তা পবিত্র, তোমার দরবারে আমি তওবা 
করছি এবং আমিই সবপ্রথম বিশ্বাস স্থাপন করছি। (১৪৪) (পরওয়ারদিগার ) বললেন, 
হে মূসা, আমি তোমাকে আমার বার্তা পঠানোর এবং কথা বলার মাধ্যমে লোকদের 
উপর বিশিষ্টতা দান করেছি! সুতরাং ঘা কিছু আমি তোমাকে দান করলাম, গ্রহণ কর 
এবং ক্লৃতজ্ঞ থাক । (১৪৫) আর আমি তোমাকে পটে লিখে দিয়েছি সর্বপ্রকার উপদেশ 
ও বিস্তারিত সব বিষয়। অতএব এগুলোকে দৃঢ়ভাবে ধারণ কর এবং স্বজাতিকে 
এর কল্যাণকর বিষয়সমূহ দৃঢ়তার সাথে পালনের নির্দেশ দাও। শীঘুই আমি তোমাদের 
দেখাব কাফিরদের বাসস্থান । 








তহ্ষসীরের সার-সংক্ষেপ ্‌ 

আর যখন মৃসা আ) € এই ঘটনায়) আমার (ওয়াদাকৃত ) সময়ে এসেছিলেন (যার 
বর্ণনা করা হচ্ছে), তাঁর পরওয়ারদিগার তাঁর সাথে (বিশেষ অনুগ্রহ ও সদয়) কথা- 
বার্তা বললেন € এবং আগ্রহের প্রবলতায় দর্শন লাভের আগ্রহ সৃষ্টি হল) তখন 
নিবেদন করলেন, হে আমর পালনকর্তা! আমাকে তোমার দীদার (বা দর্শন) দান কর, 
যাতে আমি তোমাকে (একটিবার) দেখতে পাই। (তখন) ইরশাদ হল, তুমি আমাকে 
( এ পৃথিবীতে) কস্মিনকালেও দেখতে পারবে না। € কারণ, তোমার এ চোখ প্রভুর 
সৌন্দর্যের জ্যোতি সহ্য করতে পারবে না । যেমন, মুসলিম শরীফের উদ্ধৃতিতে মিশ্কাতে 
বণিত হয়েছে ৮৪৯ 5 ১০০৮ ০১ 1৯ ) কিন্ত (তোমার সন্তস্টির জন্য আমি 
প্রস্তাব করছি যে,) তুমি এ পাহাড়ের দিকে দেখতে থাক, আমি এর উপর একটি ঝলক 
ফেলছি, এতে হদি তা স্বস্থানে স্থির থাকে, তাহলে € যা হোক) তুমিও দেখতে গারবে। 
অতএব, মুসা আ) সেদিকে দেখতে থাকলেন। বস্তুত তাঁর পরওয়ারদিগার যেইমান্ত 
এর উপর তাজাল্ী নিক্ষেপ করলেন, সে আলোকচ্ছটা সে পাহাড়কে ছিন্নভিন্ন করে দিল 
এবং মূসা আট) অচেতন হয়ে পড়ে গেলেন। তারপর যখন চেতনা পেলেন, তখন 


৬০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


নিবেদন করলেন, নিশ্চয়ই আপনার সত্তা (এই চোখের সহ্যশত্তি থেকে) পবিত্র (ও 
উধের্ব) আমি আপনার দরযারে (এই সাগ্রহ নিবেদনের জন্য) ক্ষমা প্রার্থনা করছি এবং 


এ 


(আপনার যে বাণী তি প্রতি) সব্প্রথম বিশ্বাস স্থাপন করছি। 


ইরশাদ হলোঃ হে মূসা, আমি € তোমাকে) নিজের পক্ষ থেকে নবুয়ত €-এর 
পদমর্যাদা দিয়ে) এবং আমার সাথে কথোপকথনের ( সম্মান দানের) মাধ্যমে অন্যান্য 
লোকের উপর তোমাকে বিশিষ্টতা দিয়েছি ( তাই যথেষ্ট) । কাজেই (এখন ) তোমাকে 
যা কিছু দান করেছি ( অর্থাৎ রিসালত, আমার সাথে কথোপকথন ও তওরাত ) তা 
গ্রহণ কর এবং শুকরিয়া আদায় কর। আর আমি কয্মেকটি তখতীর উপর (প্রয়ো- 
জনীয় নির্দেশাবলীও) যাবতীয় বিষয়ের বিশ্লেষণ তাদেরকে লিখে দিয়েছি। (এই 
তখতীগুলো যখন আমি দিয়েছি) কাজেই তাতে মনোনিবেশ সহকারে ( নিজেও ) আমল 
কর এবং নিজ সম্পৃদায়কেও বল, যাতে ( তারা) তার ভাল ভাল নির্দেশসমূহ অনুযায়ী 
(অর্থাৎ তার সমস্ত নির্দেশের উপর যথাযথভাবে ) আমল করে। আমি এবার শীঘৃই 
তোমাদের (অর্থাৎ বনি ইসরাঈলদের) সেই হুকুম লংঘনকারীদের (অর্থাৎ ফিরাউনী 
বা আমালেকাদের) স্থান দেখাচ্ছি। (এতে মিসর বা সিরিয়ার উপর যথাশীঘ বনি 
ইসরাঈল সম্প্রদায়ের অধিকার বিস্তারের সুসংবাদ এবং প্রতিশ্রতি দান করা হয়েছে। 


এর উদ্দেশ্য, 'বনি ইসরাঈলদের আনুগত্য ও এঁশী নির্দেশাবলী পালনের যে বরকত ও 
মহিমা রয়েছে, তার প্রতি উৎসাহিত করা ।) 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
A পা এ তা 


(5311১ ৬) (অর্থাৎ আপনি আমাকে দেখতে পারবেন না)। এতে ইঙ্গিত 


করা হয়েছে যে, দর্শন যদিও অসম্ভব নয়, কিন্তু যার প্রতি সম্বোধন করা হচ্ছে [ অর্থাৎ 
মূসা (আ)] বর্তমান নিহ্হতি তা সহ্য করতে পারবেন না। পক্ষান্তরে দর্শন যদি আদৌ 


Ae Ae 14৮ 
সম্ভব না হতো. তাহলে পচ না বলে বলা হত, 5 ) ! 5) “আমার দর্শন হতে 
পারে না” ।---- মায্হারী। 
এতে প্রমাণিত হয় যে, যৌন্তিকতার বিচারে পৃথিবীতে আল্লাহ্‌র দর্শন লাভ যদিও 
সম্ভব, কিন্তু তবুও এতে তার সংঘটনের অসম্ভবতা প্রমাণিত হয়ে গেছে । আর এটাই 


হল অধিকাংশ আহলে সুন্নাহর মত যে, এ পৃথিবীতে আল্লাহ্‌র দীদার বা দর্শন লাভ 
যুক্তিগতভাবে জন্তব হলেও শরীয়তের দৃষ্টিতে সম্ভব নয়। যেমন সহীহ্‌ মুসলিম শরীফের 


হাদীসে বগিত আছে --৬৬ 9৩3 ৮৪৯ 839 ০৮০ ১০] ৬12 ৩) অর্থাৎ তোমাদের 
মধ্যে কেউ মৃত্যুর পূর্বে তার পরওয়ারদিগারকে দেখতে পারবে না। 


A তা ASFA le 
042৯1 91 51 ০) ১ এতে প্রমাণ করা হচ্ছে যে, বর্তমান অবস্থায় 


সুরা আ'রাফ ৬১ 


শ্রোতা আল্লাহ্‌র দর্শন সহ্য করতে পারবে না বলেই পাহাড়ের উপর যৎসামান্য ছটা 
বিকিরণ করে বলে দেওয়া হয়েছে যে, তাও তোমার পক্ষে সহ্য করা সম্ভবপর নয়্। 
মানুষ তো একান্ত দুর্বলচিস্ত সুষ্টিঃ সে তা কেমন করে সহ্য করবে? 


“A 65+ ও) পা 


0420 ৮০ 43 (৮৩- আরবী অভিধানে 9 অর্থ প্রকাশিত 


হওয়া ও বিকশিত হওয়া। সুফী সম্পুদায়ের পরিভাষায় “তাজাল্পী” অর্থ হলো কোন 
বিষয়কে কোন কিছুর মাধ্যমে দেখা । যেমন, কোন বস্তকে আয়নার মাধ্যমে দেখা হয়। 
সেজন্যই তাজাজীকে দর্শন বলা যায় না। স্বয়ং এ আয়াতেই তার সাক্ষ্য বর্তমান যে, 
আল্লাহ তা'আল। দর্শনকে বলেছেন অসম্ভব আর তাজাল্ী বা বিকশিত হওয়াকে তা 
বলেন নি। 


ইমাম আহমদ, তিরমিযী ও হাকেম হযরত আনাস রো)-এর উদ্ধৃতিতে বর্ণনা 
করেছেন এবং ইমাম তিরমিধী ও হাকেম-এর সনদকে যথার্থ বলেও উল্লেখ করেছেন 
যে, নবী করীম সে) এ আয়াতটি তিলাওয়াত করে হাতের কনিষ্ঠাঙ্গুলির মাথায় 
বৃদ্ধাজুলিটি রেখে ইঙ্গিত করেছেন যে, আল্লাহ্‌ জাল্লা-শানুহুর এতটুকু অংশই শুধু প্রকাশ 
করা হয়েছিল, যাতে পাহাড় পর্যন্ত ছিন্নভিন হয়ে গেল। অবশ্য এতে গোটা পাহাড়ই 
যে খণ্ডবিখণ্ড হয়ে যেতে হবে তা অপরিহার্য নয়, বরং পাহাড়ের যে অংশে আল্লাহ্‌র 
তাজালী বিকিরিত হয়েছিল সে অংশটিই হয়তো প্রভ"বিত হয়ে থাকবে । 


হযরত মুসা আ)-র সাথে আল্লাহর কালাম বা বাক্য বিনিময় ৪ এ বিষয়টি তো 
কোরআনের প্রকৃষ্ট শব্দের দ্বারাই প্রমাণিত যে, আল্লাহ ত'আলা হযরত মুস। 
(আ)-র সাথে সরাসরিই বাক্যবিনিময় করেছেন । এ কালামের মধো রয়েছে প্রথমত 
সেসব কালাম যা নবুয়ত -দানকালে হয়েছিল। আর দ্বিতীয়ত সেসব কালাম, যা 
তওরাত দানকালে হয়েছে এবং যার আলোচনা এ আয়াতে করা হয়েছে। আয়াতের 
শব্দের দ্বারা প্রমাণিত হচ্ছে যে, দ্বিতীয় পর্যায়ের কালাম বা বাক্যবিনিমক্স প্রথম 
পর্যায়ের কালামের তুলনায় ছিল কিছুটা বেশি গুরুত্বপূর্ণ । কিন্তু এ কালামের তাৎপর্য 
কি ছিল এবং তা কেমন করে সংঘটিত হয়েছিল, তা একমান্তর আল্লাহ্‌ ছাড়া কেউই 
জানতে পারে না। তবে এতে শরীয়তের পরিপন্থী নয়, এমন যত রকম যৌক্তিক 
সম্ভাব্যতা থাকতে পারে, সেগুলোর কোন একটিকে বিনা প্রমাণে নিদিষ্ট করা জায়েয 
হবে না। তাছাড়া এ ব্যাপারে পূর্ববর্তী সাহাবী-তাবেঈদের মতামতই সবচাইতে 
উত্তম যে, এ বিষয়টি আল্লাহর উপর ছেড়ে দেওয়া এবং নানা ধরনের সস্ভাব্যতা খুজে 
বেড়ানোর পেছনে না পড়াই বান্ছনীয়।--- বয্মানুল-কোরআন-_ 


eA ৪01 AJA AD IA 


৪5০৪) বিঃ (8) এ ক্ষেত্রে ৬%০০)15 অর্থ কি? এতে দুটি 


জজ এজি 


মত রয়েছে। একটি মিসর, অপরটি শাম বা সিরিয়া । কারণ, হযরত মুসা (আ)-র 
বিজয়ের পূর্বে মিসরে ফিরাউন এবং তার সম্প্রদায় ছিল শাসক ও প্রবল । এ হিসাবে 


৬২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুখ খণ্ড 


মিসরকে 'দারুল-ফাসেকীন* বা পাপাচারীদের আবাসস্থল বলা যায়। আর সিরিয়ায় 
যেহেতু তখন আমালিকা সম্পূদায়ের অধিকার প্রতিষ্ঠিত ছিল এবং যেহেতু ওরাও ছিল 
ফাসিক' বা পাপাচারী, সেহেতু তখন সিরিয়াও ছিল ফাসিকদেরই আবাসভূমি। 
এতদুভয় অর্থের কোন্টি যে এখানে উদ্দেশ্য সে ব্যাপারে মতানৈক্য রয়েছে। আর তার 
ভিত্তি হল এই যে, ফিরাউনের সম্পূদায়ের ডুবে মরার পর বনি ইসরাঈলরা মিসরে 
ফিরে গিয়েছিল কিনা? যদি মিসরে ফিরে গিয়ে থাকে এবং মিসর সাম্রাজ্য অধি- 


ATA 


কার প্রতিষ্ঠা করে থাকে; যেমন আয়াত ৩৪! ৮ 9231 3) ১1.এর দ্বারা 


সমর্থন পাওয়া যায়; তবে মিসরে তাদের আধিপত্য আলোচ্য তুর পর্বতে তাজাল্লী 
বা জ্যোতি বিকিরণের ঘটনার আগেই প্রতিষ্ঠিত হয়েছিল । তাতে এ আয়াতে 


০515 অর্থ শাম দেশ বা সিরিয়াই নির্ধারিত হয়ে যায় । কিন্তু যদি তখন 


তারা মিসরে ফিরে না গিয়ে থাকে, তাহলে তাতে উভয় দেশই উদ্দেশ্য হতে পারে। 


তা + 8) 4% এতে প্রতীয়মান হয় যে, পূর্ব থেকে লেখা তওরাতের 


পাতা বা তখতী হযরত মুসা আ)-কে অর্পণ করা হয়েছিল। আর সে তখতীগুলোর 

নামই হলো তিওরাত?। 

7 ওহি বীর 272 
wr 44 2429১ পি . 
an EET (৮৬ EE 

2.৮ 2 7£ 2% 2 23 J 1 1476), 

65১৬৬ 959) ০58 36৩৮, ১251৩ 5 


ANALY Sy 2 ৮,228 Aw \ a | ee SL 


/ 2152 পর ই রিল 

3 Cl এ 68658 Jol 
পা 22৮2) 59 রর re 24323 237 / 132 
5৫82 (০৮০১2০৮৮৪০৮ নি 
১99০4464242 ১৫ ১22১৪4 
পে ঠ ঠিক হি 2 পা ঠডগ 34 Md 3334079 ১9 2পর্ ১ { 

SEG BE I 25 1190 
৬88৩8 ef BT I | eh TE 


(৮৫৬ 


৮৩ ০৯৮৮ OB EIA ০ 5252 তা ৫০৮ ৮ 2 




















































, সুরা আ'রাফ ্‌ ৬৩ 


5525 72282735252 
2:৯৩ Le ৫0 AMO MATS 233d EL 33285 
2392 AY 


লি 
রি রি 2 
EOE 
8 55580 A 


2 ঢপ ক 


হি ৮৯০1 ৩০৩19 


(১৪৬) আমি আমার নিদর্শনসমূহ হতে তাদেরকে ফিরিয়ে রাখি, যারা পৃথিবীতে 
অন্যায়ভাবে গর্ব করে। ঘদি তারা সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করে ফেলে, তবুও তা 
বিশ্বাস করবে না। আর যদি হিদায়েতের পথ দেখে, তবে সে পথ গ্রহণ করে না। 
অথচ গোমরাহীর পথ দেখলে তাই গ্রহণ করে নেয়। এর কারণ, তারা আমার নিদর্শন- 
সমূহকে মিথ্যা বলে মনে করেছে এবং তা থেকে বে-খবর রয়ে গেছে । (১৪৭) বস্তুত 
যারা মিথ্যা জেনেছে আমার আগ্নাতসমূহকে এবং আখিরাতের সাক্ষাতকে, তাদের 
হাবতীয় কাজকর্ম ধ্বংস হয়ে গেছে। তেমন সে বদলাই পাবে যেমন আমল করত। 
(১৪৮) আর বানিয়ে নিল মুসার সম্পূদায় তার অনুপস্থিতিতে নিজেদের অলংকারাদির 
দ্বারা একটি বাছুর যা থেকে বেরুচ্ছিল ‘হাম্বা হাম্বা’ শব্দ । তারা কি একথাও 
লক্ষ্য করল না যে, সেটি তাদের সাথে কথাও বলছে না এবং তাদেরকে কোন পথও 
বাতলে দিচ্ছে না? তারা সেটিকে উপাস) বানিয়ে নিল। বস্তুত তারা ছিল জালিম। 
(১৪৯) অতপর ঘখন তারা অনুতপ্ত হল এবং বুঝতে পারল যে, আমরা নিশ্চিতই 
গোমরাহ্‌ হয়ে পড়েছি, তখন বলতে লাগল আমাদের প্রতি ঘদি আমাদের পরওয়ার- 
দিগার করুণা না করেন, তবে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। (১৫০) তারপর 
যথন শসা (আঁ) নিজ সম্পরদায়ে ফিরে এলেন রাগান্বিত ও অনুতপ্ত অবস্থায়, তখন 
বললেন, আমার অন্পস্থিতিতে তোমরা আমার কি নিরুষ্ট প্রতিনিধিত্রটাই না করেছ। 
তোমরা নিজ পরওয়ারদিগারের হুকুম থেকে কি তাড়াহুড়া করে ফেললে ! এবং সে 
তখতীগুলো ছুড়ে ফেলে দিলেন এবং নিজের ভাইয়ের মাথার চুল চেপে ধরে নিজের 
দিকে টানতে লাগলেন ! ভাই বললেন, হে আমার মায়ের পুত্র, লোকগুলো যে 
আমাকে দুর্বল মনে করল এবং আমাকে যে মেরে ফেলার উপক্ৰম করেছিল। সুতরাং 
আমার উপর আর শত্রদের হাসিও না । আর আমাকে জালিমদের সারিতে গণ্য 
করো না। (১৫১) মুসা বললেন, হে আমার পরওয়ারদিগার, ক্ষমা কর আমাকে আর 





৬৪ তফসীরে মা'আরেফুলনকোরআন ॥ চতুর্থ খণ্ড 


আমার ভাইকে এবং আমাদেরকে তোমার রহমতের অন্তভূক্ত কর। তুমি থে সর্বাধিক 
করুণাময় । 


তফঙীরের-সার সংক্ষেপ | 

(আনুগত্যের উৎসাহ দানের পর এবার বিরোধিতার দরুন ভীতি প্রদর্শন করা 
হচ্ছে যে) আমি এমন সব লোককে আমার নির্দশনাবলী থেকে বিমুখ করে রাখব 
যারা পৃথিবীতে ( নির্দেশ ও বিধানাবলী মান্য করার ব্যাপারে ) দাস্তিকতা প্রদর্শন করে, 
যার কোন অধিকারই তাদের নেই। ( কারণ, নিজেকে বড় মনে করা, তারই অধি- 
কারভূত্ত বিষয়, যিনি প্রকৃতপক্ষেই বড়। আর তিনি হচ্ছেন একমান্ত্র আল্লাহ্‌।) আর 
(তাদের জন্য এই বিমৃখতার ফল দাঁড়াবে এই যে,) যদি সমগ্র ( বিশ্বের ) নিদশন- 
সমূহ (-ও তারা) দেখে নেয়, তবুও (চরম রূঢ়তাবশত) সেগুলোর প্রতি ঈমান 
আনবে না এবং হিদায়েতের পথ দেখেও তাকে নিজেদের চলার পথ হিসাবে গ্রহণ 
করবে না! অথচ গোমরাহীর পথ দেখলে নিজ পথ হিসাবে গ্রহণ করে নেবে। 
(অর্থাৎ সত্যকে গ্রহণ না করাতে অন্তর কঠিন ও রূঢ় হয়ে পড়ে এবং বিমুখত। 
এমনি পর্যায়ে গিয়ে পৌছে।) আর (এপর্যায়ের বিমুখতা) এ কারণে যে, তারা 
আমার আয়াত (বা নির্দশন)-সমৃহকে আত্মভ্তরিতার দরুন) মিথ্যা প্রতিপন্ন করেছে 
এবং তোর তাৎপর্য অনুধাবনে ) নিরুৎসাহী রয়েছে । (হিদায়েত থেকে বঞ্চিত 
থাকার এ শাস্তি তো হলো দুনিয়াতে---) আর (আখিরাতের শাস্তি হবে এই ষে,) 
এসব লোক, যারা আমার আয়াতসমূহকে . এবং কিয়ামতের আগমনকে মিথ্যা বলে 
অভিহিত করেছে, তাদের সমস্ত কর্ম €( যার মাধ্যম দ্বারা তাদের লাভের আশা ছিল) 
ব্যর্থ হয়ে যাবে। (আর এই ব্যর্থতার পরিণতিই হল জাহান্নাম। ) এদেরকে সে 
শাস্তিই দেওয়া হবে, যা কিছু এরা করত। আর [মূসা আট) তওরাত আনার জন্য 
তুর পর্বতে চলে গেলে] মূসা (আ)-র সম্পূদায় (অর্থাৎ বনি ইসরাঈল তাঁর যাওয়ার 
পর নিজেদের অধিরুত ) অলঙ্কারাদির দ্বারা (যা তারা কিবতীদের কাছ থেকে মিসর 
থেকে বেরিয়ে আসার সময় বিয়ের ভান করে চেয়ে এনেছিল) একটি বাছুর ( বানিয়ে 
তাকে) উপাস্য সাব্যস্ত করল। (যার তাৎপর্য ছিল এতটুকুই যে,) একটা কাঠামো 
ছিল যার মধ্যে ছিল একটা শব্দ। (এছাড়া তাতে আর কোন মহত্বই ছিল না, যাতে 
কোন বুদ্ধিমানের মনে উপাস্য বলে ভ্রম হতে পারে ।) তারা কি দেখেনি যে, (তাতে 
একটা মানুষের সমান ক্ষমতাও ছিল না? এবং) সেটা তাদের সাথে কোন কথাও 
বলতে পারছিল না, কিংবা তাদেরকে (দীন বা দুনিয়ার) কোন পথও বাতলে দিচ্ছিল 
না----(আল্লাহুর মত কোন বৈশিষ্ট্য তো দূরের কথা। যাহোক, ) এ বাছুরটিকে 
তারা উপাস্য সাব্যস্ত করল এবং (যেহেতু এতে প্ররুত কোন সন্দেহের কারণ ছিল না, 
সেহেতে তারা) একটা বোকার মত কাজই করল। আর মূসা (আ)-র ফিরে 
আসার পর ( যার বর্ণনা পরে আসছে---- তার সতকাঁকরণে) যখন € বিষয়টি তারা 
বুঝতে পারল এবং নিজেদের এহেন গহিত-আচরণের দরুন) লজ্জিত হল আর জানতে 


সূরা আ'রাফ ৬৫ 


পারল যে, বাস্তবিকই তারা পথভ্রষ্টতায় নিপতিত হয়েছে, তখন € অনুতাপভরে ক্ষমা 
প্রার্থনা করল এবং ) বলতে লাগল, আমাদের পরওয়ারদিগার যদি আমাদের প্রতি 
অনুগ্রহ না করেন এবং আমাদের (এ) পাপ ক্ষমা না করেন, তাহলে আমরা সম্পূর্ণ 


ধ্বংস হয়ে যাব। (সূতরাং এক বিশেষ গন্থায় তওবা করার জন্য তাদের নির্দেশ 
AS কঠ শী তা 


দেওয়া হল---সে কাহিনী সূরা বাকারার (৯৮৪১1 15150 "আয়াতে বণিত হয়েছে।) 
আর [মূসা (আ)-কে সতকাঁকরণের ব্যাপারটি হলো এই যে,] যখন মুসা 
(আট স্বীয় জাতির নিকট €( তর থেকে) ফিরে এলেন (একান্ত) রুষ্ট ও অনুতপ্ত 
অবস্থায়, €( কারণ, ওহীর মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছিলেন। যা সূরা 


০০ ৮০ 50 শর্ট পরি লাগা 


'তোয়াহা'তে রয়েছে 8 ৮5৬ ১ ৩ ৬৭ ৬৭ -) তখন ( প্রথমে সম্পুদায়ের প্রতি 


লক্ষ্য করে) বললেন, তোমরা আমার অনুপস্থিতিতে এ কাজটি একান্ত গহিত করেছ। 
তোমরা কি স্বীয় পরওয়ারদিগারের নির্দেশের €( আগমনের) পূর্বেই (এহেন) তাড়া- 
হড়া করে ফেললে? ( আমি যে নির্দেশ নিয়ে আসার জন্যই গিয়েছিলাম--তার 
অপেক্ষা করলেও তো পারতে ।) আর [অতপর তিনি হযরত হারন আ)-এর 
প্রতি লক্ষ্য করলেন এবং ধর্মীয় জোশের আতিশয্যে] সহসা (তওরাতের) তখতী- 
গুলো একদিকে সরিয়ে রাখলেন € তা এত জোরে রাখলেন যে, আপাতদুষ্টিতে মনে 
হতে পারে যেন ছুড়ে মেরেছেন) এবং হোত খালি করে নিয়ে) স্বীয় ভ্রাতা [হারন 
(আ)]-এর মাথা (অর্থাৎ মাথার চুল) ধরে তাকে নিজের দিকে (এই বলে ) টানতে 
লাগলেন যে, কেন তুমি যথাযথ ব্যবস্থা নিলে নাঃ (আর যেহেতু রাগের বশে অনেকটা 
অস্থির হয়ে পড়েছিলেন এবং সে রাগও ছিল একান্ত ধর্মীয় কারণে, সেহেতু এ রাগকে 
যথার্থ বলেই সাব্যস্ত করা যায় এবং তাঁর এই ইজতিহাদজনিত বিদ্যুতির জন্য কোন 
প্রশ্ন তোলা যায় না।) হারুন আট) বললেন, হে আমার মায়ের পক্ষীয় ভাই, ( আমি 
আমার সাধ্যানুযায়ী) তাদেরকে (বাধা দিয়েছি, কিন্তু) তারা আমাকে গুরুত্বহীন 
মনে করেছে এবং বেরং উপদেশদানের কারণে ) আমাকে মেরে ফেলতে উদ্যত হয়েছিল। 
এমতাবস্থায় আমার সাথে রাত ব্যবহার করে তুমি শন্ত্রকে হাসাবার ব্যবস্থা করো না। 
আর (তোমার ব্যবহার দ্বারা) আমাকে অত্যাচারী জালিমদের সারিতে গণ্য করো না 
(যে, তাদেরই মত অসন্তোষ আমার প্রতিও প্রকাশ করতে থাকবে )। মূসা আ) আল্লাহ্‌র 
দরবারে দোয়া করলেন (এবং) বললেন, ইয়া পরওয়ারদিগার, আমার ভ্রুটি যেদিও 
তা ইজতিহাদজনিত) ক্ষমা করে দাও। আর আমার ভাই হারূন আ)-এর ্তরটিও 
(ক্ষমা করে দাও, যা সেই মুশরিকদের সাথে সম্পক্ছেদের ব্যাপারে ।) হয়তো ঘটেছে। 


শী 0৫৪) ৮৩ ASA পপ A পলা পা এপ জি আজ 


(যেমন £ ৬৯০ 8 ৩ | 1345 peg 1) ৩1৫৬০ ৮ বাক্যের দ্বারা বোঝা 


যায়।) আর আমাদের দু’জনকেই তোমার ( বিশেষ ) রহমতের (বা করুণার ) অন্তর্ভু ক্রু 


৬৬ | তফসীরে মা“আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


করে নাও। বস্তুত তুমিই সমস্ত করুণা প্রদর্শনকারীদের অপেক্ষা অধিক করুণাময় 
(সেজন্য আমরা তোমার কাছেই প্রার্থনা মঞ্জরীর সর্বাধিক আশা করতে পারি)। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


প্রথম আয়াতে বলা হয়েছে যে, “আমি আমার নিদর্শনসমূহ থেকে সেসব লোককে 
বিমুখ বা বঞ্চিত করব, যারা পৃথিবীতে অধিকার না থ।কা সত্তেও গধিত, অহংকারী হয় I” 


এখানে “অধিকার না থাকা” শব্দটি প্রয়োগ করে ইঙ্গিত করা হয়েছে যে, গবিত 
অহংকারীদের মুকাবিলায় প্রতি-অহংকার করা অন্যায় বা গোনাহ্‌ নয়। কারণ, এক্ষেত্রে 
তা শুধু বাহ্যিক রূপের দিক দিয়ে অহংকার, প্রকৃত প্রস্তাবে তা নয়। যেমন, প্রবাদ আছে 


6০12 ০৯০০০ 1 &* 14৮41 অর্থাৎ অহংকারীদের সাথে প্রতি অহংকারই 
হলো নম্রতা ।-__মাসায়েলে-সুলুক | 


অহংকার মানুষকে সুষ্ঠ জান ও এশী ইলম থেকে বঞ্চিত করে দেয় ৪ আর 
গবিত-অহংকারীদের স্বীয় নিদর্শনসমূহ থেকে বঞ্চিত করে দেওয়ার প্ররুত মর্ম হচ্ছে 
এই যে, তাদের থেকে আল্লাহ্‌র নিদর্শন বা আয়াতসমূহ বোঝা বা উপলব্ধি করার এবং 
তার দ্বারা উপকৃত হওয়ার সামর্থ্য ও তওফীক তুলে নেয়া হয়। আর এখানে 
“আল্লাহ্‌র |নদর্শন বা আয়াত” কথাটিও ব্যাপক অর্থে ব্যবহৃত হতে পারে। যাতে 
তওরাত, ঘবুর ও কোরআনে বণিত আয়াত বা নিদর্শনসমূহ যেমন অন্তভূক্ত, তেমনি- 
ভাবে অন্তভূস্ত প্রাকৃতিক নিদর্শনসমূহ যা আসমান, যমীন ও তাতে অবস্থিত সৃষ্টির 
মাঝে বিস্তৃত। কাজেই আলোচ্য আন্নাতের মূল বক্তব্য দাঁড়ায় এই যে, তাকাব্বুর, 
অর্থাৎ নিজেকে নিজে অন্যদের চাইতে বড় ও উত্তম মনে করা এমনই দুষণীয় 
ও জঘন্য অভ্যাস যে, এতে যে পতিত হয়, তার সুষ্ঠ বৃদ্ধি-জ্ঞান থাকে না। সেজন্যই 
সে আল্লাহ্‌ তা‘আলার আয়াতের জ্ঞান থেকে বঞ্চিত থেকে যায়। না থাকে কোরআনের 
আয়াত বুঝবার ক্ষমতা ও তওফীক, না আল্লাহ্র সৃষ্ট প্রাকৃতিক নিদর্শনসমূহ সম্পর্কে 
যথার্থ চিন্তাভাবনার মাধ্যমে আল্লাহ্‌র মা'রেফাত বা পরিচয় লাভ । 


তফসীরে রাহল-বয়ানে উল্লেখ করা হয়েছে যে, এতে একথাই বোঝা যায় যে, 
অহংকার ও গর্ব এমন এক মন্দ অভ্যাস, যা এ্রশী জ্ঞান লাভের পথে অন্তরায় হয়ে 
দাঁড়ায়। কারণ, আল্লাহ্‌র জ্ঞান লাভ হতে পারে একমান্ত্র আল্লাহরই রহমতে । আর 
আল্লাহ্‌র রহমত হয় একমান্্র বিনম্রতার মাধ্যমে । কাজেই হযরত মাওলানা রূমী 
যথার্থই বলেছেন £ ূ 


১3) =| 2 ১৯৯৪ 5S yn 
১০১১1 ৮15৯ ০৫০ কি ০ 


(“যেদিকে ঢালু পানি সেদিকেই গড়ায়, যেখানে জটিলতা উত্তরও সেদিকেই 
যায়। )” 


সুরা আ'রাফ ৬৭ 


প্রথম দুই আয়াতে এ বিষয়টি আলোচনা করার পর পুনরায় হযরত মুসা আ) 
ও বনি ইসরাঈলদের কাহিনী বর্ণনা করা হয় 


. হযরত মূসা আ) যখন তওরাত গ্রহণ করার জন্য তর পাহাড়ে গিয়ে ধ্যানে 
বসলেন এবং ইতিপূর্বে ত্রিশ দিন ও ত্রিশ রাত ধ্যানের ঘে নির্দেশ হয়েছিল, সে মতে 
স্বীয় সম্প্রদায়কে বলে গিয়েছিলেন যে, ভ্িশ দিন পরে আমি ফিরে আসব; সেক্ষেত্রে 
আল্লাহ, তা'আলা যখন আরও দশ দিন ধ্যানের মেয়াদ বাড়িয়ে দিলেন, তখন ইসরাঈলী 
সম্প্রদায় তাদের চিরাচরিত তাড়াহুড়া ও ভ্রম্টতার দরুন নানা রকম মন্তব্য করতে 
আরম্ভ করল। তীর সম্পুদায়ে “সামেরী” নামে একটি লোক ছিল। তাকে সম্পূদায়ের 
লোকেরা ‘বড় মোড়ল” বলে মানত। কিন্তু সে ছিল একান্তই দুর্বল বিশ্বাসের লোক। 
কাজেই সে সুযোগ বুঝে বনি ইসরাঈলের লোকদের বলল, তোমাদের কাছে ফিরাউনের 
সম্প্রদায়ের যেসব অলংকারপন্র রয়েছে, সেগুলো তো তোমরা কিবতীদের কাছ থেকে 
ধার করে এনেছিলে, এখন তারা সবাই ডুবে মরেছে, আর অলঙ্কারগুলো তোমাদের কাছেই 
রয়ে গেছে; কাজেই এগুলো তোমাদের জন্য হালাল নয়। কারণ, তখন কাফিরদের 
সাথে যুদ্ধে বিজিত সম্পদও হালাল ছিল না। বনি ইসরাঈলরা তার কথামত সমস্ত 
অলংকার তার কাছে (সামেরীর কাছে) এনে জমা দিল। সে এই সোনা-রূপা দিয়ে 
একটি বাছুরের প্রতিমৃতি তৈরি করল এবং হযরত জিব্রাঈল (আ)-এর ঘোড়ার খুরের 
তলার মাটি যা পূর্ব থেকেই তার কাছে রাখা ছিল এবং যাকে আল্লাহ্‌ তাআলা জীবন 
ও জীবনী শক্তিতে সমৃদ্ধ করে দিয়েছিলেন, সোনারপাগুলো আগুনে গলাবার সময় 
সে মাটি তাতে মিশিয়ে দিল । ফলে বাছুরের প্রতিমৃতিটিতে জীবনী শক্তির নিদর্শন 


সৃষ্টি হলো এবং তার ভেতর থেকে গাভীর মত হাম্বা রব বেরোতে লাগল। এক্ষেত্রে 
Geis Poe 


ক শব্দের ব্যাখ্যায়, ! > ১১ 1৮৯০৯ বলে এ দিকেই ইঙ্গিত করা হয়েছে। 


সামেরীর এ বিস্ময়কর পৈশাচিক আবিষ্কার ঘখন সামনে উপস্থিত হলো, তখন 
সে বনি ইসরাঈলদের কৃফরীর প্রতি আমন্ত্রণ জানাল যে, “এটাই হলো খোদা । মূসা 
(আ) তো আল্লাহ্‌র সাথে কথা বলার জন্য গেছেন ত্র পাহাড়ে, আর এদিকে আল্লাহ্‌ 
(নাউযুবিল্লাহ) সশরীরে এখানে এসে হাধির হয়ে গেছেন। মূসা (আ)-র সত্যি ভুলই 
হয়ে গেল।”. বনি ইসরাঈলদের সবাই পূর্ব থেকেই সামেরীর কথা শুনত। আর এখন তার 
এই অদ্ভুত ম্যাজিক দেখার পরতো আর কথাই নেই; সবাই একেবারে ভক্তে পরিণত 
হয়ে গেল এবং গাভীকে আল্লাহ্‌ মনে করে তারই উপাসনা-ইবাদতে প্রবৃত্ত হল। 


উল্লিখিত তিনটি আয়াতে এ বিষয়টি সংক্ষেপে বলা হয়েছে। কোরআন মজীদের 
অন্যন্ত বিষয়টি আরো বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে । 


চতুর্থ আয়াতে মূসা আ)-র জতকাঁকরণের পর লজ্জিত ও অনুতপ্ত হয়ে 


বনি ইসরাঈলদের তওবার কথা বলা হয়েছে। এতে আরবী প্রবাদ অনুযায়ী ৫5৪ ৮৪০ 


৬৮ তফসীরে মাঁআরেফুল কোরআন ॥ চতুথ খণ্ড 


অর্থ হচ্ছে লঙ্জিত ও অনুতপ্ত হওয়া। 


পঞ্চম আয়াতে এ ঘটনারই বিস্তারিত বর্ণনা যে, হযরত মুসা (আ) যখন কৃহে- 
তুর থেকে তওরাত নিয়ে ফিরে এলেন এবং নিজের সম্পুদায়কে বাছুরের পৃজায় লিগ্ত 


ie 


দেখতে পেলেন, তখন তার রাগের সীমা রইল না। আল্লাহ তা“আলা যদিও ইসরাঈলী- 
দের এ গোমরাহীর কথা কুহে-তূরেই ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, কিন্তু শোনা 
এবং দেখার মধ্যে বিরাট পারক্য। কাজেই তাদের এহেন গোম্রাহী এবং বাছুরের 
পজাপাঠ সচক্ষে দেখার গর অধিকতর রাগ হওয়াটাই স্বাভাবিক | 

A, ASIA ‘TA 


৮৪৪ 0 5 £ 
তিনি প্রথমে স্বীয় সম্পদায়ের প্রতি লক্ষ্য করে বললেন £ ১” 5৭ oS 


A A FA 
১৪১০১ 0 অর্থাৎ তোমরা আমার অবর্তমানে এটা একান্তই মূর্খজনোচিত কাজ 
রি পি 


A জাপার Al পাত 


করেছ। =) 1০1 সিকি অর্থাৎ তোমরা কি তোমাদের পরওয়মরদিগারের 


নির্দেশ আনার চেয়েও তাড়াহুড়া করলে? অর্থাৎ অন্তত আল্লাহ্‌র কিতাব তওরাতের 
আসা পর্যন্তই নাহয় অপেক্ষা করতে--তোমরা তার চেয়েও তাড়াহুড়া করে এহেন 
গোমরাহী অবলম্বন করে নিলে? এ ক্ষেত্রে কোন কোন মুফাসাসর এ বাক্যের ব্যাখ্যা 
করেছেন যে, তোমরা তাড়াহুড়া করে কি এটাই সাব্যস্ত করে নিলে যে, আমার মৃত্যু 
ঘটে গেছে £ 

অতপর হযরত মৃসা আট) হযরত হারূন (আ)-এর প্রতি এগিয়ে গেলেন যে, 
তাঁকে যখন নিজের প্রতিনিধি নিযুক্ত করে গিয়েছিলেন, তখন তিনি এই গোমরাহীর 
সময় কেন বাধা দিলেন নাঃ তাঁকে ধরার জন) হাত খালি করার প্রয়োজন হলে 
তওরাতের তখতীগুলো যা হাতে করে নিয়েই এসেছিলেন, তাড়াতাড়ি রেখে দিলেন । 


টি এটি 


do পারছ পদ A 
কোরআন মজীদ এ কথাটিই এভাবে ব্যক্ত করেছে যে'ঃ ৫15 ঠা DIDI 


2 AAT 3,3 - 
শব্দের আভিধানিক অর্থ ফেলে দেওয়া। আর €/ 5) 1 হল € +-এর বহুবচন 
যার অর্থ হলো তখতী। এখানে * ৮৫) ! শব্দে ন্দেহ হতে পারে যে, হযরত মুসা (আ) 
হয়তো রাগের বশে তওরাতের তখতীসমূহের অমর্যাদা করে ফেলে দিয়ে থাকবেন। 


কিন্ত একথা সবারই জানা যে, তওরাতের তখতীসমৃহকে অমর্গাদা করে ফেলে 
দেওয়া মহাপাপ। পক্ষান্তরে সমস্ত নবী-রসূল (আ) মাবতীয় পাপ থেকে পবিভ্র ও 


সূরা আ'রাফ ৬৯ 


মা'সম। কাজেই এক্ষেত্রে আয়াতের মর্ম হল এই যে, আসল উদ্দেশ্য ছিল হযরত হারূন 
(আ)-কে ধরার জন্য হাত খালি কর।। আর রাগান্বিত অবস্থায় তাড়াতাড়িতে সেগুলোকে 
যেভাবে রাখলেন, তা দেখে আপাত দৃষ্টিতে মনে হলো যেন সেগুলোকে বুঝি ফেলেই 
দিয়েছেন। কোরআন মজীদ একেই সতর্কতার উদ্দেশ্যে ফেলে দেওয়া শব্দে উল্লেখ 
করেছে ।_- বয়ানূল কোরআন ্‌ 


তারপর এই ধারণাবশত হযরত হারূন (আ)-কে মাথার চুল ধরে নিজের 
দিকে টানতে লাগলেন যে, হয়তো তিনি প্রতিনিধিত্বের দায়িত্ব পালনে অবহেলা করে 
থাকবেন। তখন হযরত হারুন আ) বললেন, ভাই এক্ষেত্রে আমার কোন দোষ নেই। 
সম্পূদায়ের লোকেরা আমার কথার কোনই গুরুত্ব দেয়নি। আমার কথা তারা শোনেনি । 
বরং আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে। কাজেই আমার সাথে এমন ব্যবহার করবেন 
না, যাতে আমার শন্রুরা খুশি হতে গারে। আর আমাকে এই পথন্রচ্টদের সাথে রয়েছি 
বলেও ভাববেন না। তখন ম্সা আ)-র রাগ পড়ে গেল এবং আল্লাহ্‌ তাআলার : 


AMA A AT পা তা A A 


দরবারে প্রার্থনা করলেন, ৮৮৫০) ৮৪ টি এ 255 ৩১) 


৬ সি লারা পর A পপ | - 
৩৪৯৯) (১) 315 অর্থাৎ হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করে 


দিন এবং আমার ভাইকেও ক্ষমা করে দিন। আর আমাদের আপনার রহমতের 
অন্তর্ভূ ক্ত করুন। আপনি যে সমস্ত করুণাকারীর মধ্য সবচেয়ে মহান করুণাময় । 


এখানে স্বীয় ভ্রাতা হারুন আ)-এর প্রতি ক্ষমা প্রার্থনা হয়তো এই জন্য কর- 
লেন যে, হয়তো বা সম্পুদায়কে তাদের গোমরাহী থেকে বাধা দেওয়ার ব্যাপারে কোন 
রকম ভ্রুটি হয়ে থাকতে পারে। আর নিজের জন্য হয়তো এজন্য ক্ষমা প্রার্থনা করে- 
ছিলেন যে, তাড়াহুড়ার মধ্যে তওরাতের তখতীগুলোকে এমনভাবে রেখে দেওয়া, যাকে 
কোরআন মজীদ ‘ফেলে দেওয়া’ শব্দে উল্লেখ করে তা ভুল হয়েছে বলে সতর্ক করেছে 
তারই জন্য ক্ষমা প্রার্থনা উদ্দেশ্য ছিল। অথবা এটা প্রার্থনারই একটা রীতি যে, 
অন্যের জন্য দোয়া প্রার্থনা করার সময় নিজেকেও তাতে অন্তর্ভূক্ত করে নেওয়া হয় 
যাতে এমন বোঝা না যায় যে, নিজকে দোয়ার মুখাপেক্ষী মনে করা হয়নি। 


3 EST IG FOE ANAT GG 


SEBEL EAT TD LEE EE LT 
9016 041550501508145 50594 


GALT 


০৮ 
2/5 (পে [241 পেত ৮ 
1425 I bys be SS Ey BES bs VE ie 


EN 


৭০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 





১৫ 


Je 5 ০৩554544242 






৫05 05 EGE, Le 224৫5485215 
মি 5৫৮82 80৯৫) ০2) 
AE EIS CANES ১5৬ ৩৩৪৫ এ EGE 
্ 555 5 ৮০০ 8০১ ভি পর্ব 















পে 5৬ ৯ পর 251৫ ্ £ 5 
০১৯ টি REG, EIST 

2 3 
© Gish Gy lb CGN 99 
(১৫২) অবশ্য যারা গো-ব€দকে উপাস্য বানিয়ে নিয়েছে, তাদের উপর তাদের 
পরওয়ারদিগারের পক্ষ থেকে পাথিব এ জীবনেই গযব ও লান্ছুনা এসে পড়বে। এভাবে 
আমি অপবাদ আরোপকারীদেরকে শাস্তি দিয়ে থাকি। (১৫৩) আর যারা মন্দ 
কাজ করে, তারপর তওবা করে নেয় এবং ঈমান নিয়ে আসে, তবে নিশ্চয়ই তোমার 
পরওয়ারদিগার তওবার পর অবশ্য ক্ষমাকারী, করুণাময় । (১৫৪) তারপর যখন 
মুসার রাগ পড়ে গেল, তখন তিনি তখতীগুলো তুলে মিলেন। আর যা কিছু তাতে 
লেখা ছিল, তা ছিল দেই সমস্ত লোকের জন্য হিদায়েত ও রহমত খারা নিজেদের পর- 
ওয়ারদিগারকে ভয়_করে। (১৫৫) আর মূসা বেছে নিলেন নিজের সম্পূদায় থেকে 
সত্তর জন লোক আমার প্রতিশ্মঢত সময়ের জন্য। তারপর যখন তাদেরকে ভূমিকম্প 
পাকড়াও করল, তখন বললেন, হে আমার পরওয়ারদিগার, তুমি ঘদি ইচ্ছা করতে 
তবে তদেরকে আগেই ধ্বংস করে দিতে এবং আমাকেও । আমাদেরকে কি সে কর্মের 
কারণে ধ্বংস করছ, যা আমার সম্পুদায়ের নির্বোধ লোকেরা করেছে? এ সবই তোমার 
পরীক্ষা; তুমি যাকে ইচ্ছা এতে পথভ্রষ্ট করবে এবং যাকে ইচ্ছা দরলপথে রাখবে । 
তুমিই তো আমাদের রক্ষক---সুতরাং আমাদের ক্ষমা করে দাও এবং আমাদের উপর 





সূরা আ'রাফ | ৭১ 


করুণা কর। তাছাড়া তুমিই তো সর্বাধিক ক্ষমাকারী। (১৫৬) আর পৃথিবীতে এবং 
আখিরাতে আমাদের জন্য কল্যাণ লিখে দাও। আমরা তোমার দিকে প্রত্যাবর্তন 
করছি। আল্লাহ তা'আলা বললেন, আমার আযাব তারই উপর চাপিয়ে দিই যার 
উপর ইচ্ছা: করি। বস্তুত আমার রহমত সবকিছুর উপরই পরিব্যাপ্ত। সুতরাং 
তা তাদের জন্য লিখে দেব যারা-ভয় রাখে, যাকাত দান করে এবং যারা আমার 
আয্লাতসমূহের উপর বিশ্বাস স্থাপন করে। 





তফসীরের সার-সংক্ষেপ 

[অতপর আল্লাহ্‌ তা'আলা সেই বাছুরের উপাসনাকারীদের সম্পর্কে হযরত 
ম্‌সা bt Ed বললেন, ] যারা বাছুরের পূজা করেছে (তারা যদি এখনও তওকা না 

, তাহলে) শীঘুই তাদের উপর তাদের পরওয়ারদিগারের পক্ষ. থেকে পাথিব এ 
টি গযব ও অপমান এসে পড়বে। আর € শুধু তাদের বেলায়ই নয়, বরং) 
আমি (তো) মিথ্যা অপবাদ আরে।পকারীদের এমনি শাস্তি দিয়ে থাকি --তারা পাথিব 
জীবনেই গজবে পতিত হয়ে লান্ছিত-পদদলিত হয়ে যায়। তবে কোন কারণে সে 
গযবের প্রকাশ তাৎক্ষণিক না হয়ে দেরিতেও হতে প্রারে। সুতরাং তওবা না করার 
দরুন সামেরীর প্রতি সে গষব ও অপমান প্রকাশিত হয়েছিল, : যা সুরা ‘তোয়াহাতে 


AL AAG AT L-A ro 


বণিত হয়েছে £- ৯৪) Jul 3 y=! 7 ও 853৮0) 


আর যারা পাপের কাজ করেছে (যেমন, তাদের বাছুর পূজার মত গহিত কাজ হয়ে 
গেছে, কিন্তু) পরে তারা € অর্থাৎ সে পাপের কাজ করে ফেলার পর) তওবা করে 
নিয়েছে এবং (সে কুফরী পরিহার করে) ঈমান এনেছে; তোমাদের পরওয়ারদিগার 
এ তওবার পরে তোদের) গোনাহ্‌ ক্ষমাকারী, (এবং তাদের অবস্থার প্রতি) দয়া 


AS cn ASIA 3 


্রদর্শনকারী। (অবশ্য তওবার সম্পূর্ণতার জন্য ৯০৪১ | 1555 1-এর নির্দেশও 


দেওয়া হয়েছে। কারণ, প্ররুত রহমত বা দয়া হলো আখিরাতের দয়া। কাজেই যারা 
তওবা করেছে তাদের পাপ সেভাবেই খণ্িত হয়েছে।) আর [হারুন আ)-এর এই 
. ওযর-আপত্তি শুনে] যখন মুসা আ)-র রাগ পড়ে গেল, তখন দেই তখ্তীগুলো 
তুলে নিলেন। বস্তত সেগুলোর বিষয়বস্ততে সেসব লোকের জন্য হিদায়েত ও রহমত 
ছিল, যারা নিজেদের প্রতিপালককে ভয় করত অর্থাৎ সে তথখ্তীগুলোতে বণিত 
নির্দেশাবলী যার অনুশীলন হিদায়ত ও রহমতের কারণ হতে পারে)। আর [বাছুরের 
ইতিবৃত্ত যখন সমাপ্ত হয়ে গেল, তখন হযরত মুসা আট) নিশ্চিন্তে তওরাতের 
নির্দেশাবলী প্রচার করতে লাগলেন। যেহেতু তাদের স্বভাবই ছিল সন্দেহ-প্রবণ, কাজেই 
তারা তাতেও সন্দেহ-সংশয় খুঁজে বের করল যে, এটা যে আল্লাহরই নির্দেশ আমরা 
তাকেমন করে বূরবঃ আমাদের সাথে যদি আল্লাহ্‌ নিজে বলে দেন তাহলেই বিশ্বাস 
করা যায়। তখন হযরত মুসা (আ) আল্লাহ্‌ তা'আলার কাছে বিষয়টি নিবেদন 


৭২  তফসীরে মা'আরেফুল-কোরআন ॥॥ চতুর্থ খণ্ড 


করলেন। সেখান থেকে হুকুম হলো যে, যাদেরকে তারা বিশ্বস্ত বলে মনে করে, এমন 
কিছু লোককে বাছাই করে তুরে নিয়ে এসো--আমি নিজেই তাদেরকে বলে দেব যে, 
এগুলো আমারই নির্দেশ। তখন তাদের নিয়ে আসার জন্য একটা সময় ধার্য করা হল। 
স্তরাং] ম্সা (আট) আমার নিধধারিত সময়ে (তরে নিয়ে আসার জন্য) সম্পূদায়ের 
সম্তর জন লোককে নির্বাচিত করলেন। (সেখানে পৌছে যখন তারা আল্লাহ্‌র কালাম 
শুনল, তখন তাদের মধ্য থেকে একদল বেরিয়ে গিয়ে বলল, আল্লাহই জানে কে কথা 
বলছে! আমরা তো তখনই বিশ্বাস করব, যখন 57 প্রকাশ্যে নিজের চোখে দেখতে 


Pron পট এ কারা | পার্ট রে দা 


পাব। আল্লাহ্‌র ভাষায় ৪ 7৪৯ 4) ৩ ৯5০ ৩৬৪ $5 আল্লাহ্‌ তা‘আলা 


এই ধৃষ্টতার শাস্তি দিলেন। নিচের দিক থেকে এল ভূমিকম্প জার উপর দিক থেকে 
শুরু হল এমন ভয়াবহ বজ্র গর্জন যে, কেউ আর ফিরতে পারল না; সবাই সেখানেই 
স্তব্ধ হয়ে রয়ে গেল। সুতরাং) যখন তাদেরকে ভূমিকম্প (প্রভৃতি ) এসে আকড়ে ধরল, 
[ তখন মৃসা আট) মনে মনে ভয় করলেন যে, এমনিতেই বনি ইসরাঈল মূর্খ ও সন্দেহ- 
সংশয়গ্রস্ত তারা মনে করবে, হয়তো মূসাই কোথাও নিয়ে গিয়ে এভাবে কোন রকমে 
তাদের ধ্বংস করে দিয়েছে। তখন সভয়ে] তিনি নিবেদন করলেন, হে পরওয়ারদিগার, 
(আমার দৃঢ়বিশ্বাস যে, তাদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে, সম্পূর্ণ- 
ভাবে ধ্বংস করে দেওয়া আপনার উদ্দেশ্য নয়। কারণ,) এই যদি উদ্দেশ্য হতো 
তাহলে ইতিপৃর্বেই আপনি তাদেরকে এবং আমাকে ধ্বংস করে দিতেন। (কারণ, 
এ মুহ্র্তে তাদের ধ্বংস হয়ে যাওয়ার অর্থ বনি ইসরাঈলদের হাতে আমারও ধ্বংস 
হয়ে যাওয়া। আপনার যদি এমনি উদ্দেশ্য থাকত, তাহলে আগেও এমনটি করতে 
পারতেন, কিন্তু তা যখন করেন নি, তখন বুঝতে পেরেছি যে, তাদেরকে ধ্বংস কন 
আপনার উদ্দেশ্য নয়। কারণ, এতে আমার দারুণ বদনাম হবে এবং আমিও ধ্বংস 
হয়ে যাব । অতএব আমার বিশ্বাস ও আশা, আপনি আমাকে বদনামের ভাগী করবেন 
না। তাছাড়া) আপনি কি আমাদের কয়েকজন আহাম্মকের গহিত আচরণের দরুন 
সবাইকে ধ্বংস করে দেবেন! (ধরষ্টতা প্রদর্শন করে বোকামী করবে এরা; আর 
তাতে বনি ইসরাঈলদের হাতে আমিও ধ্বংস হব! আমার একান্ত বিশ্বাস, আপনি 
তা করবেন না। সুতরাং বোঝা গেল যে, ভূমিকম্প ও বজ্জ গরনের এ ঘটনাটি আপনার 
পক্ষ থেকে একটা পরীক্ষা মান ।) এমন পরীক্ষার দ্বারা আপনি যাকে ইচ্ছা গোমরাহীতে 
ফেলতে পারেন। অর্থাৎ কেউ হয়তো এতে আল্লাহ্‌র প্রতি অভিযোগ এবং তার 
প্রতি অরুতক্ততা প্রকাশ করতে শুরু করতে পারে।) আবার আপনার যাকে ইচ্ছা তার 
রহস্য ও কল্যাণসম্হ (অনুধাবনের মাধ্যমে) হিদায়েতে অবিচল রাখতে পারেন। 
(কাজেই আমি আপনার অনুগ্রহ ও দয়ায় আপনি যে মহাজ্ঞানী রহস্যজ্ঞাত সে বিষয়ে 
জানি, সেজন্য এ পরীক্ষায় আমি নিশ্চিন্ত। তাছাড়া) আপনিই তো আমাদের অভি- 
ভাবক+ আমাদের ক্ষমা করে দিন, আমাদের প্রতি রহমত নাযিল করুন! আর 
আপনি সমস্ত ক্ষমাকারীদের মধ্যে সর্বাধিক ক্ষমাশীল। [সুতরাং তাদের পাপ ক্ষমা 


সুরা আরাফ ৭৩ 


করে দিন। (এপ্রার্থনার পর) সবাই যথাপূর্ব জীবিত হয়ে ওঠে। সুরা বাকারায় 
এর বিস্তারিত বর্ণনা রয়েছে।] আর (এ দোয়ার সঙ্গে সঙ্গে তিনি রহমত বা দয়ার বিশ্লেষণ 
হিসেবে এ দোয়াও করলেন যে, হে পরওয়ারদিগার,) আমাদের জন্য পাথিব জীবনেও 
কল্যাণকর সচ্ছলতা লিখে দিন এবং (তেমনিভাবে) আখিরাতেও কল্যাণ দান করুন। 
(কেননা) আপনার প্রতি (আমরা একান্ত নিষ্ঠা ও আনুগত্যের সাথে) ফিরে এসেছি। 
আল্লাহ্‌ তা‘আলা [মূসা (আ)-র দোয়। কবুল করে মিয়ে ] বললেন, (হে মুসা, একে 
তো আমার রহমত আমার গযবের চেয়ে অগ্রবর্তী, কাজেই) আমি আমার আযাব 
(ও গযব) তারই উপর আরোপ করে' থাকি, ধার উপর ইচ্ছা করি। (যদিও প্রত্যেক 
না-ফরমান বা ক্লুতপ্নহই এর যোগ্য, কিন্তু তবুও সবার উপর তা আরোপ করি না; 
বরং বিশেষ বিশেষ লোকদের উপরই তা আরোপ করে থাকি, যারা সীমাহীনভাবে 
উদ্ধত ও ক্ৃতত্ন হয়ে থাকে।) আর আমার রহমত (এমনই ব্যাপক যে,) তা ষাবতাীয় 
বিষয়কে পরিবেষ্টিত করে রেখেছে। (অথচ অনেক সৃষ্টি এমনও রয়েছে যারা 
তার অধিকারী হয় না! যেমন, উদ্ধত ও বিদ্বেষপরায়ণ লোক। কিন্তু তাদের প্রতিও 
এক রকম রহমত রয়েছে, তা সে রহুদত যদিও পাখিব মান্ত্। সুতরাং আমার 
রহমত যখন তা পাবার অযোগ্যদের জন্যও ব্যাপক,) তখন সে রহমত তাদের জন্য 
তো (€পরিপ্ণভাবে ) লিখবই যারা প্রেতিজ্ঞা অনুযায়ী, এর অধিকারী----) আল্লাহকে 
ভয় করে (যা মনের সাথে সম্পৃক্ত আমল), যাক।ত দান করে (যা সম্পদের সাথে 
জড়িত কাজ) এবং যার আমার আয়াতসম্হের উপর ঈমান স্থাপন করে (যো হলো 
বিশ্বাস সংক্রান্ত ব্যাপার। এসব লোক তো প্রথম পর্যায়েই রহমত পাবার যোগ্য । আপনি 
অনুরোধ না করলেও তারা তা পেত। তদুপরি এখন যখন আপনিও তাদের জন্য 


Ce ABA শা oA A . 


প্রার্থনা করছেন যে, ১ 5 1) ৩৯>) { তখন আমি তা গ্রহণ করার সুসংবাদ 
রা 


দিচ্ছি, কারণ, আপনি নিজে তো তেমন রয়েছেনই; আর আপনার জাতির মধ্যে যারা 
রহমতের অধিকারী হতে চাইবে, তাদেরকে এমনি গুণাবলীতে সুসজ্জিত হতে হবে 
যাতে তা লাভ করতে পারে )। 


আনুষঙ্গিক জ্তাতব্য বিষয় 


এটা সূরা আ'‘রাফের ১৯তম রুকু । এ কুকুর প্রথম আয়াতে গোবৎসের 
উপাসনাকারী এবং তারই উপর যারা স্থির ছিল সেসব বনী ইসরাঈলের অশুভ পরিণতির 
কথা আলোচনা প্রসঙ্গে বলা হয়েছে যে, আখিরাতে তাদেরকে আল্লাহ্‌ রব্বুল আলামীনের 
গযবের সম্মুখীন হতে হবে, যার পরে আর পরিত্রাণের কোন জায়গা নেই। তদুপরি 
পাথিব জীবনে তাদের ভাগ্যে জুটবে অপমান ও লান্ছনা। ্‌ 


কোন কান পাপের শাস্তি পাথিব জীবনেই পাওয়া যায়ঃ সামেরী ও তার 
সঙ্গীদের যেমন হয়েছিল যে, গোবৎস উপাসনা থেকে যখন তারা যথার্থভাবে তওবা 


2 am 


৭৪ তফসীরে মা'আরেফ্ুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


করল না, তখন আল্লাহ্‌ তা'আলা তাকে এ পৃথিবীতে অপদস্থ-অপমানিত করে ছেড়েছেন। 
তাকে মুসা (আ) নির্দেশ দিয়ে দিলেন, সে যেন সকলের কাছ থেকে পৃথক থাকে ; সেও 
যাতে কাউকে না ছ্রোয়, তাকেও যেন কেউ না ছোঁয়। সুতরাং সারা জীবন এমনিভাবে 
জীব-জন্তর সাথে বসবাস করতে থাকে; কোন মানুষ তার সংস্পর্শে আসতো না। 


তফসীরে-কুরতুবীতে হযরত কাতাদাহ্‌ (ো)-র উদ্ধৃতিতে বলা হয়েছে যে, 
আল্লাহ্‌ তা'আলা তার উপর এমন আযাব চাপিয়ে দিয়েছিলেন যে, যখনই সে কাউকে 
স্পর্শ করত কিংবা তাকে কেউ স্পর্শ করত, তখন সঙ্গে সঙ্গে উভয়েরই গায়ে জ্বর 
এস যেত ।---(কুরতুবী ) 


তফসীরে রুহুল বয়ানে বলা হয়েছে যে, আজও তার বংশধরদের মাঝে এমনি 
“A পাস 1০০ 


অবস্থা বিদ্যমান। আয়াতের শেষদিকে বলা হয়েছে ৪-০৮৪ J f ৩০৯০9 485 


অর্থাৎ যারা আল্লাহর প্রতি অপবাদ আরোপ করে, তাদেরকে এমনি শাস্তি দিয়ে থাকি। 
হযরত সুফইয়ান ইবনে উয়াইনাহ্‌ রে) বলেন, যারা ধর্মীয় ব্যাপারে বিদ'আত 
অবলম্বন করে (অর্থাৎ ধর্মে কোন রকম কুসংস্কার সুম্টি অথবা গ্রহণ করে,) তারাও 
আল্লাহ্‌র প্রতি অপবাদ আরোপের অপরাধে অপরাধী হয়ে সে শাস্তিরই যোগ্য হয়ে 
পড়ে ।----(মাযহারী ) 


ইমাম মালিক রে) এ আয়াতের মাধ্যমে প্রমাণ উপস্থাপন করে বলেছেন যে, 
ধর্মীয় ব্যাপারে যারা নিজেদের পক্ষ থেকে কোন বিদ'আত বা কুসংস্কার আবিষ্কার 
করে তাদের শাস্তি এই যে, তারা আখিরাতে আল্লাহ্‌র রোষানলে পতিত হবে এবং 
পাধিব জীবনে অপমান ও লান্ছনা ভোগ করবে ।----( কুরতুবী ) 


দ্বিতীয় আয়াতে সেসব লোকের অবস্থা বর্ণনা করা হয়েছে, যারা হযরত মুসা 
(আ)-র সতকাঁকরণের পর নিজেদের এই অপরাধের জন্য তওবা করে নিয়েছে এবং 
তওবার জন্য আল্লাহ্‌র পক্ষ থেকে যে কঠোরতর শর্ত আরোপ করা হয়েছিল যে, 
তাদেরই একজন অপরজনকে হত্যা করতে থাকলেই তওবা কবৃল হবে--তারা সে 
শর্তও পালন করল, তখন হযরত মূসা (আ) আল্াহ্‌ তা'আলার নির্দেশক্রমে তাদেরকে 
ডেকে বললেন, তোমাদের সবার তওবাই কবুল হয়েছে। এই হত্যাযক্তে যারা মৃত্যুবরণ 
করেছে, তারা শহীদ হয়েছে, আর যারা বেঁচে রয়েছে তারা এখন ক্ষমাপ্রাপ্ত। এ 
আয়াতে বলা হয়েছে, যেসব লোক মন্দ কাজে লিপ্ত হয়ে পড়ে তা সে কাজ যত বড় 
পাপই হোক, কুফরীও যদি হয়, তবুও পরবর্তাতে তওবা করে নিলে এবং ঈমান . 
ঠিক করে ঈমানের দাবি অনুযায়ী নিজের আমল বা কর্মধারা সংশোধন করে নিলে, 
আল্লাহ্‌ তাকে নিজ রহমতে ক্ষমা করে দেবেন। কাজেই কারো দ্বারা কোন পাপ 
হয়ে গেলে, সঙ্গে সঙ্গে তা থেকে তওবা করে নেওয়া একান্ত কর্তব্য। 


তৃতীয় আয়াতে বলা হয়েছে যে, হযরত মুসা আ)-র রাগ যখন প্রশমিত 
হয়, তখন তাড়াতাড়িতে ফেলে রাখা তওরাতের তখতীগুলো আবার উঠিয়ে নিলেন। 


সূরা আ'রাফ ৭৫ 


আল্লাহ্‌ তা'আলাকে যারা ভম্ম করে তাদের জন্য সে ‘সংকলন’-এ হিদায়ত ও 
রহমত ছিল। ৃ 


১৯৮১১ বা ‘সংকলন’ বলা হয় সে লেখাকে যা কোন গ্রন্থরাজি থেকে উদ্ধৃত করা 
হয়। কোন কোন বর্ণনায় রয়েছে যে, হযরত মৃসা আ) রাগের মাথায় যখন তওরাতের 
তখতীগুলো তাড়াতাড়ি নামিয়ে রাখেন, তখন সেগুলো ভেঙে গিয়েছিল। ফলে পরে 
আল্লাহ্‌ তাআলা অন্য কোন কিছুতে লেখা তওরাত দান করেছিলেন। তাকেই 'নোসখা, 
বা সংকলন বলে উল্লেখ করা হয়েছে। 


সত্তর জন বনী-ইসরাঈলের নির্বাচন এবং তাদের ধ্বংসের ঘটনা £ঃ চতুর্থ আয়াতে 
একটি বিশেষ ঘটনা সম্পর্কে আলোচনা করা হয়েছে যে, হযরত মুসা আট) যখন 
আল্লাহ্‌র কিতাব তওরাত নিয়ে এসে বনী ইসরাঈলদের দিলেন, তখন নিজেদের বক্রতা 
ও ছলছু'তার দরুন বলতে লাগল যে, আমরা একথা কেমন করে বিশ্বাস করব যে, 
এটা আল্লাহরই কালাম? এমনও তো হতে পারে যে, আপনি নিজেই এগুলো নিয়ে 
এসে থাকবেন। মুসা আ) তখন এ বিষয়ে তাদের নিশ্চয়তা বিধানের জন্য আল্লাহ্‌ 
তাআলার দরবারে প্রার্থনা করলেন। তারই প্রেক্ষিতে আল্লাহ্‌ তাআলার পক্ষ থেকে 
বলা হলো যে, আপনি এ সম্প্রদায়ের নির্বাচিত ব্যক্তিদের তরে নিয়ে আসুন। আমি 
তাদেরকেও নিজের কালাম শুনিয়ে দেব। তাহলেই বিষয়টি তাদের বিশ্বাস হয়ে যাবে। 
মূসা আট) তাদের মধ্য থেকে সত্তর জনকে নির্বাচিত করে তূরে নিয়ে গেলেন। ওয়াদা 
অনুযায়ী তারা নিজ কানে আল্লাহ্‌র কালামও শুনল। এর প্রমাণও যথার্থভাবে প্রতিষ্ঠিত 
হয়ে গেল। তখন তারা পুনরায় বলতে লাগল, কে জানে, এ শব্দ আল্লাহরই, না অন্য 
কারও! আমরা তো তখনই বিশ্বাস করব, আল্লাহ কে যখন প্রকাশ্যে আমাদের সামনে - 
সরাসরি দেখতে পাব। তাদের এ দাবি যেহেতু একান্তই হঠকারিতা ও মূর্খতার ভিত্তিতে 
ছিল, তাই তাদের উপর এঁশী রোষাণল বধষিত হল। ফলে তাদের নিচের দিক থেকে 
এল ভূকম্পন, আর উপর দিক থেকে শুরু হল বজ্র গর্জন। যার দরুন তারা অক্তান 
হয়ে পড়ে গেল এবং দৃশ্যত স্থতে পরিণত হল। এ ঘটনার বর্ণনা প্রসঙ্গে সূরা বাকারায় 


এক্ষেত্রে . ৪৯ ৮৮০ (সায়ে*কাহ্‌ ) শব্দ ব্যবহাত হয়েছে। আর এখানে বলা হয়েছে ৫৪৯) 
(রোজফাহ্‌ )। “সায়েকা” অর্থ বজ্র গর্জন। আর “রাজফাহ্‌' অর্থ ভূকম্পন। কাজেই 
ভূকম্পন ও বজ্র গর্জন একই সাথে আরম্ত হয়ে যাওয়াও কিছুই অসম্ভব নয়। 


যাহোক, প্রকৃতপক্ষে মৃত্য হোক আর নাই হোক, তারা সতের মত হয়ে মাটিতে 
লুটিয়ে পড়ল, যাতে বাহ্যত মৃত বলেই মনে হতে পারে। এ ঘটনায় হযরত মৃসা আ) 
অত্যন্ত মর্মাহত হলেন। কারণ, একে তো এরা ছিল সম্পৃদায়ের বাছা বাছা ( বৃদ্ধি- 
জীবী) লোক, দ্বিতীয়ত জাতির কাছে গিয়ে তিনি কি জবাব দেবেন। তার। অপবাদ 
আরোপ করবে যে, মৃসা আ) তাদেরকে কোথাও নিয়ে গিয়ে হত্যা করে ফেলেছে। 
তদুপরি এ অপবাদ আরোপের পর এরা আমাকেও রেহাই দেবে নাঃ নির্ঘাৎ হত্যা 
করবে। সেজন্যই তিনি আল্লাহ্‌র দরবারে নিবেদন করলেন ইয়া পরওয়ারদিগার, আমি 


৭৬ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


জানি, এ ঘটনায় তাদেরকে হত্যা করা আপনার উদ্দেশ্য নয়। কারণ, তাই যদি হতো, 
তবে ইতিপূর্বে বহু ঘটনা ঘটেছে যাতে এরা নিহত হয়ে যেতে পারত ফিরাউনের 
সাথে তাদের সলিল সমাধিও হতে পারত; কিংবা গোবৎস পূজার সময়ও সবার সামনে 
হত্যা করে দেওয়া যেতে পারত । তাছ।ড়া আপনি ইচ্ছা করলে আমাকেও তাদের 
সাথেই ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আপনি তা চাননি। তাতে বোঝা যাচ্ছে, 
এক্ষেত্রেও তাদেরকে ধ্বংস করে দেওয়া উদ্দেশ্য নয়; বরং উদ্দেশ্য হলো শাস্তি 
দেওয়া এবং সতর্ক করা । তাছাড়া এটা হয়ই-বা কেমন করে যে, আপনি আমাদের 
কয়েকজন নিরেট মৃর্থের কার্যকলাপের দরুন আমাদের সবাইকে ধ্বংস করে দেবেন! 
এ ক্ষেত্রে ‘নিজেকে নিজে ধ্বংস করা” এ জন্য বলা হয়েছে যে, এই সত্তর জনের এভাবে 
অদৃশ্য মৃত্যুর পরিণতি সম্পূদায়ের হাতে মৃসা (আ)-র ধ্বংগেরই নামান্তর ছিল। 


অতপর নিবেদন এই যে, আমি জানি, এটা একান্তই আপনার পরীক্ষা, যাতে 
আপনি কোন কোন লোককে পথন্রষ্ট-গোমরাহ করে দেন, যার ফলে তারা আল্লাহ্‌ 
তা“আলার না-শোকর বা কৃতয্ন হয়ে ওঠে। আবার অনেককে এর দ্বারা সুপথে প্রতিষ্ঠিত 
রাখেন। ফলে তারা আল্লাহ্‌ তা'আলার তত্ব ও কল্যাণসম্হকে উপলবি করে প্রশান্তি 
অনুভব করতে থাকে । আমিও আপনার বিজ্ঞতা ও জ্ঞানী হওয়ার ব্যাপারে জাত রায়ছি। 
সতরাং আপনার এ পরীক্ষায় আমি সন্তষ্ট! তাছাড়া আপনিই তো আমাদের প্রকৃত 
অভিভাবক---আমাদিগকে ক্ষমা করুন, আমাদের প্রতি করুণা ও রহমত দান করুন। 
আপনিই সমস্ত ক্ষমাকারীদের মধো মহান ক্ষমাকারী। কাজেই তাদের ধুল্টতাকেও 
ক্ষ'মা করুন। বস্তুত (এ প্রার্থনার পর) তারা যথাপূর্ব জীবিত হয়ে ওঠে। 


কোন কোন তফসীরকার বলেন যে, এই সত্তর জন লোক, যাদের আলোচনা এ 


ক্র ছি পা লী 


আয়াতে করা হয়েছে এরা 8 1৫ 401 ও 1 আল্লাহ্‌কে আমর। প্রকাশ্যে দেখতে চাই )- 


এর নিবেদনকারী ছিল না, যারা বজ্র গর্জনের দরুন ধ্বংস হয়ে গিয়েছিল, এরা ছিল 
সেইসব লোক, যারা গো-বৎসের উপাসনায় নিজেরা অংশগ্রহণ না করলেও জাতি বা 
সম্পদায়কে তা থেকে বিরত রাখারও চেস্টা করেনি। এরই শাস্তি হিসাবে তাদের 
উপর নেমে এসেছে বজ্র গর্জন---ঘার দরুন তারা সংজ্ঞাহীন হয়ে পড়েছিল। যাহোক, 
এরা সবাই মূসা আ)-র প্রার্থনায় পুনরায় জীবিত হয়ে ওঠে। 


পঞ্চম আয়াতে হযরত মুসা আ)-র সে দোয়ার উপসংহারে উল্লেখ করা 
হয়েছে ঃ ্‌ 


Ar ঢপ ‘ra ee AMA HO 


৩৯) 1 ও ৬ 5 189১1 এ ১০ 8০০ (৫৯0 ভওজ USBI 
অর্থাৎ হে আমাদের প্রতিপালক, আপনি এই পাথিব জীবনেও আমাদিগকে কল্যাণ দান 


করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন । কারণ, আমরা আপনার প্রতি একান্ত 
নিষ্ভা ও আনুগত্য সহকারে ফিরে আসছি । | 


সুরা আ'রাফ 


2A 


2 A 
এরই প্রতিউত্তরে আল্লাহ রব্বুল আলামীন ইরশাদ করেন $- ৮4৮০ 1 55 1 


পা তা 
ক 


“ALT 1৮ ৪ লী ররর এ রি eA তি পারা 3 = AT 
I 
7 a2 A cl ASF A ক IAB 


Ss তি nd, 855521 ৬ 9 $29 অৰ্থাৎ হে মূসা (আ)! 


একে তো আমার করুণা ও রহমত সাধারণভাবেই আমার গযব বা রোষানলের অগ্র- 
বতাঁ, কাজেই আমি. আমার আযাব ও গযব শুধুমান্র তাদের উপরই আরোপিত করে 
থাকি, যার উপর ইচ্ছা করি, যদিও সব কাফির বা কুতঘ্নই এর যোগ্য হয়ে থাকে। 
কিন্ত তথাপি সবাইকে এই আযাবে পতিত করি না, বরং তাদের মধ্যে বিশেষ বিশেষ 
লোকদের উপরই আযাব আরোপ করি, যারা একান্তভাবেই চরম ধৃষ্টতা ও উদ্বত্য 
অবলম্বন করে। পক্ষান্তরে আমার রহমত এমনই ব্যাপক যে, তা সমস্ত সৃষ্ট বস্তুকেই 
পরিবেম্টিত, অথচ তাদের মধ্যেও বহু লোক রয়েছে, যারা এর যোগ্য নয়---যেমন, 
ওঁদ্ধত্য ও ধম্ট-না-ফরমান। কিন্তু তাদের প্রতিও আমার একরকম রহমত রয়েছে, 
তা যদিও দুনিয়ার জন্য। কাজেই আমার রহমত অযোগ্যদের জন্যও ব্যাপক। তবে 
এই রহমত পরিপূর্ণভাবে তাদেরই জন্য নিশ্চিতভাবে লিখে দেব, যারা প্রতিজ্ঞা-প্রতিশ্তি 

অনুযায়ী যেমন এর যোগ্য তেমনিভাবে আনুগত্যও পোষণ করে ; তারা আল্লাহ্‌কে 
ভয় করে, যাকাত দান করে এবং যারা আমার আয়াত ও নিদর্শনসমূহের প্রতি ঈমান 
আনে। এন্রা তো প্রথমাবস্থাতেই রহমতের অধিকারী । কাজেই আপনাকে আপনার 
দোয়া কবল হওয়ার ব্যাপারে সুসংবাদ দিচ্ছি । 


আল্লাহ্‌ তা'আলার এই প্রতিউত্তরের বিশ্লেষণ প্রসঙ্গে মুফাস্সিরীন মনীষীবৃন্দের 
বিভিন্ন মতামত রয়েছে! তার কারণ, এ ক্ষেত্রে পরিক্ষার ভাষায় দোয়া কবুল হওয়ার 
AA ASA 


ব্যাপারে বলা হয়নি, যেমন অন্যান্য ক্ষেত্রে পরিক্ষার বলে দেয়া হয়েছে £৬৮৯১, 1 ১১ 


॥| 2571 ee AS ও 
৮৮৮ 292 5) 7৮ অর্থাৎ হে মূসা (আ) আপনার প্রার্থনা পূরণ করে দেয়া হলো । 
পঠিত ATA 2 


আর অন্যত্র যেমন বলা হয়েছে £ ৮৮১8৮ ১ ৮০4৯৯ 1 অর্থাৎ হে মূসা আট) তোমাদের 


উভয়ের দোয়াই গৃহীত হয়েছে। এভাবে আলোচ্য ক্ষেত্রেও পরিক্ষার ভাষায় বলা 
হয়নি। সে জন্য কোন কোন মনীর্ী এ আয়াতের এ মর্মই সাব্যস্ত করেছেন ঘষে, 
হযরত ম্সা আ)-র প্রার্থনা যদিও তার উশ্মতের বেলায় গৃহীত হয়নি, কিন্তু 
মহানবী হযরত মৃহাম্মদ (সা)-এর উম্মতের জন্য গৃহীত হয়েছে--যার আলোচনা 
পরবর্তী আয়াতসমূহে সবিস্তারে আসবে | কিন্তু তফসীরে রাহুল মা'আনীতে এ সম্ভাবনাকে 


৭৮ . তফসীরে মা'আরেক্ুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


অসম্ভব বলে সাবাতস্ত করা হয়েছে। সুতরাং এ আয়াতে বণিত প্রতিউ্তরের সঠিক 
বিশ্লেষণ এই যে, হযরত মূসা (আ) যে প্রার্থনা করেছিলেন, তার দুটি অংশ ছিল। একটি 
হল এই যে, যাদের প্রতি আযাব ও অভিসম্পাত হয়েছিল, তাদের প্রতি ক্ষমা ও অনু- 
কম্পা প্রদর্শন করা হোক। আর দ্বিতীয় দিকটি ছিল এই যে, আমার ও আমার সমগ্র 
সম্প্রদায়ের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ পরিপূর্ণভাবে লিখে দেয়া হোক। প্রথম 
অংশের প্রতিউত্তর এ আয়াতে উল্লেখ করা হয়েছে, আর দ্বিতীয় অংশের প্রতিউত্তর দ্বিতীয় 
আয়াতে উল্লেখ করা হয়েছে। প্রথম আয়াতের সারমর্ম এই যে, প্রত্যেক পাপের জন্য 
শান্তি না দেয়াই আমার রীতি। অবশ্য (চরম উদ্ধত্য ও কৃতঘ্নতার দরুন) শুধু 
তাদেরকেই শাস্তি দিই, যাদেরকে একান্তভাবেই শাস্তি দেয়া আমার উদ্দেশ্য হয়ে থাকে। 
আপনি নিশ্চিন্ত থাকুন--তাদরকেও শাস্তি দেয়া হবে না। তবে রইল রহমতের ব্যাপার! 
আমার রহমত তো সব কিছুতেই ব্যাপক---তা সে মানুষ হোক বা অমানূষ, মুর্সমন 
হোক বা কাফির, অন্গত হোক বা কৃতঘ্নব। এমনকি পৃথিবীতে যাদেরকে কোন শাস্তি 
ও কষ্টের সম্মৃখীন করা হয়, তারাও সম্পূর্ণভাবে আমার রহমত বজিত হয় না। 
অন্তত এতটুকু তো অবশ্যই যে, যেটুকু বিপদে তাকে ফেলা হলো, তার চেয়েও বড় 
বিপদে ফেলা হয়, অথচ আল্লাহ্‌ তা'আলার সে ক্ষমতাও ছিল। 


মহামান্য ওস্তাদ আন্ওয়ার শাহ্‌ (র) বলেছেন যে, রহমতের ব্যাপকতর অর্থ হল 
যে, রহমতের পরিধি কারো জন্যেই সংকুচিত নয়। এর অর্থ এই নয় যে, প্রত্যেকটি 
বিষয়ের প্রতিই রহমত হবে--যেমন ইবলীসে-মালাউন বলেছে যে, আমিও তো একটা 
বস্তু, আর প্রত্যেকটি বস্তই যখন রহমতযোগ্য, কাজেই আমিও রহমতের যোগ্য । বস্তুত 
কোরআন মজীদের শব্দেই ইঙ্গিত রয়েছে, তা বলা হয়নি যে, প্রতোকটি বস্তুর প্রতিই 
রহমত করা হবে। বরং বলা হয়েছে, রহমত বা করুণা সংক্রান্ত আল্লাহ্‌র গুণ সংকুচিত 
নয় ; অতি প্রশস্ত ও ব্যাপক। তিনি যার প্রতি ইচ্ছা রহমত করতে পারেন। কোরআন 


A JSS কিট AIST A ৫ 


মজীদের অন্যত্র এর সাক্ষ্য এভাবে দেয়া হয়েছেঃ ৮০৪) ০১১ ৮6 45 টি 


A ASA ATA পা পাতি কপাট পাও ও কি পা AS 


৮০ 1৯৩) 1 751 ৩০ ৮০৬ ৩০৭05 ty KA 53 অর্থাৎ এরা 


যদি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, তাহলে তাদেরকে বলে দিন যে, তোমাদের প্রতিপালক 
ব্যাপক রহমতের অধিকারী, কিন্তু যারা অপরাধী তাদের উপর থেকে তার আযাবকে 
কেউ খণ্ডন করতে পারে না। এখানে বাতলে দেয়া হয়েছে যে, রহমতের ব্যাপকতা 
অপরাধীদের আযাব বা শাস্তির পরিপন্থী নয়। 


সারকথা, মূসা (আ)-র প্রার্থনা সেসব লোকের পক্ষে কোন রকম শর্তাশর্ত 
ছাড়াই কবুল করে নেয়া হয়েছে। অর্থাৎ তাদেরকে ক্ষমাও করে দেয়া হয়েছে এবং 
তাদের প্রতি রহমতও করা হয়েছে । ' 


স্রা আ'রাফ ৭৯ 


আর দ্বিতীয় যে প্রার্থনায় দুনিয়া ও আখিরাতের পরিপূর্ণ কল্যাণ লিখে দেয়ার 
আবেদন করা হয়েছিল, তা কবুল করার ক্ষেত্রে কতিপয় শর্ত আরোপ করা হলো। 
অর্থাৎ দুনিয়াতে তো মুর্মিন-কাফির নিবিশেষে সবার প্রতিই ব্যাপকভাবে রহমত হতে 
পারে, কিন্তু আখিরাত হলো ভাল-মন্দের পার্থক্য নির্ণয়ের স্থান! সেখানে রহমত লাভের 
অধিকারী শুধুমাত্র তারাই হতে পারবে, যারা কয়েকটি শর্ত পূরণ করবে। আর তা হল 
প্রথমত, তাদেরকে তাকওয়া ও পরহিষগারী অবলম্বন করতে হবে। অর্থাৎ শরীয়ত 
কর্তৃক আরোপিত যাবতীয় কর্তব্য যথাযথভাবে সম্পাদন করবে এবং সমস্ত নিষিদ্ধ 
বিষয় থেকে দূরে থাকবে । দ্বিতীয়ত, তাদেরকে নিজেদের ধন-সম্পদের মধ্য থেকে 
আল্লাহ তা'আলার জন্য যাকাত বের করতে হবে । তৃতীয়ত, আমার সমস্ত আয়াত ও 
নির্দেশসমূহের প্রতি কোন রকম ব্যতিক্রম বিশ্লেষণ ব্যতিরেকে বিশ্বাস স্থাপন করতে 
হবে। বর্তমান আলোচ্য লোকগুলোও যদি এ সমস্ত গুণ-বৈশিস্ট্য নিজেদের মাঝে সৃষ্টি 
করে নেয়, তাহলে তাদের জন্যও দুনিয়া এবং আখিরাতের কল্যাণ লিখে দেয়৷ হবে । 


কিন্তু এর পরবর্তী আয়াতে ইঙ্গিত করা হয়েছে যে, পরিপূর্ণভাবে এ সমস্ত গুণ- 
বৈশিষ্ট্যের অধিক।রী তারাই, যারা এদের পরবর্তী যূগে আসবে ও উম্মীনবীর অনু- 
সরণ করবে এবং তার ফলে তারা পরিপূর্ণ কল্যাণের অধিকারী হবে। 
Ara) ATLA AT 


হযরত কাতাদাহ, (রা) বলেছেন, যখন ১৪১ ০ ২০৮ 2 ০ ও আয়াতটি : 


অবতীর্ণ হয়, তখন ইবলীস বলল, আমিও এ রহমতের অন্তভূক্ত। কিন্তু পরবর্তী বাক্যেই 
বাত্লে দেয়া হয়েছে যে, পরকালীন রহমত ঈমান প্রভৃতি শর্তসাপেক্ষ । এ কথা শুনে 
ইবলীস নিরাশ হয়ে পড়ল। কিন্তু ইহুদী ও নাসারারা দাবি করল যে, আমাদের মধ্যে 
তো এসব গুণ-বৈশিষ্ট্যও রয়েছে। অর্থাৎ পরহিযগারী, যাকাত দান এবং ঈমান! 
কিন্তু এর পরেই যখন নবীয়ে উদ্মী হযরত মুহাম্মদ (সা)-এর প্রতি ঈমান আনার 
ব্যপারে শর্ত আরোপ করা হলো, তখন তাতে সে সমস্ত ইহুদী খৃষ্টান পৃথক হয়ে 
গেল, যারা মহানবী (সা)-র প্রতি ঈমান আনেনি । 


যাহোক, অনন্য এই বর্ণনাভঙ্গির ভেতর দিয়েই হযরত মূসা আ)-র দোয়া 
মঞ্জরির বিষয়টিও আলোচিত হয়ে গেল এবং সেই সঙ্গে মহানবী (সা)-র উম্মতদের 
বিশেষ বৈশিশ্ট্যও বণিত হলো। 





৬০৬০৩৩5৩১৩৫ 


ie et SAG StI od hs 


(১ 


6 2525 ১3518 








/৩ 49 


৮০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


4০159102958 En 4 ৫৫ রে ঠে। JIS obi 





০ SE OTT 
রি হল 2 ৫ ১01 2৬ 5% 2 (393473 গর্ভ ৫ 
১1০০০ ৩ HN AS | 532302) 


82 ১ 


(১৫৭) সে সমস্ত লোক, যারা আনুগত্য অবলম্বন করে এ রসুলের, যিনি নিরক্ষর 
নবী, যার সম্পকে তারা নিজেদের কাছে রক্ষিত তওরাত ও ইজীলে লেখা দেখতে পায়, 
তিনি তাদেরকে নির্দেশ দেন সৎকর্মের, বারণ করেন অসৎকম থেকেঃ তাদের জন্য 
যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষণা করেন ও নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ এবং 
তাদের উপর থেকে সে বোঝা নামিয়ে দেন এবং বন্দীত্ব অপসারণ করেন যা তাদের 
উপর বিদ্যমান ছিল। সুতরাং ঘেসব লোক তীর উপর ঈমান এনেছে, তাঁর সাহচর্য 
অবলম্বন করেছে, তাঁকে সাহায্য করেছে এবং সে নূরের অনুসরণ করেছে যা তার 
সাথে অবতীর্ণ করা হয়েছে, শুধুমাত্র তারাই নিজেদের উদ্দেশ্যে সফলতা অর্জন করতে 
পরেছে। 


৩১ 2 ০০:০০:৪৯ ভাই 





" তক্ষসীরের সার-সংক্ষেপ 

যারা এমন রসূল নবীয়ে-উন্মীর অনুসরণ করে যাঁর সম্পর্কে নিজেদের কাছ 
রক্ষিত তওরাত ও ইঞ্জিলে লেখা রয়েছে (যার এটাও একটা বৈশিষ্ট্য যে), তিনি 
তাদেরকে সৎ কাজের নির্দেশ দেন এবং অসৎ কাজ থেকে বিরত রাখেন। আর পবিত্র 
বস্তু সামগ্রীকে তাদের জন্য হালাল ও বৈধ বলে বাতলে দেন (হয়তো-বা সেগুলো 
পূর্ববর্তী শরীয়ত হারাম ছিল।) এবং অপবিন্ৰ বস্তু সামগ্রীকে (যথারীতি) হারাম বলে 
অভিহিত করেন। আর (পূর্ববর্তী শরীয়তের বিধান মতে) যা তাদের উপর বোঝা 
ও গলবেড়ি (হিসাবে চেপে) ছিল, (অর্থাৎ অতি কঠিন ও জটিল যেসব বিধানের 
অনুশীলনে তাদেরকে বাধ্য করা হয়েছিল,) সেগুলো অপসারণ করেন (অর্থাৎ এহেন 
জটিল ও কঠিন বিধানসমূহ তাঁর শরীয়তে রহিত হয়ে যায়)। অতএব, যারা এই 
নবীর প্রতি ঈমান আনে, তাঁর সমর্থন ও সাহায্য করে এবং (সেই সঙ্গে) সে নূরেরও 
অনুসরণ করে, ঘা তার সাথে অবতীর্ণ করা হয়েছে (অর্থাৎ কোরআন, তাহলে) এমন 
লোকেরাই পরিপূর্ণ কল্যাণ লাভের যোগ্য (এতে তারা অনন্ত আযাব থেকে অব্যাহতি 
লাভ করবে )। 


আন্ষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


খাঁতিমুন্নাবিক্্টীন মুহাম্মদ মুস্তফা (জা) ও তাঁর উম্মতের গুণ-বৈশিষ্ট্য ৪ 
পূর্ববর্তী আয়াতে হযরত মুসা আ)-র দোয়ার প্রতিউত্তরে বলা হয়েছিল যে, সাধারণত 


সূরা আ'রাফ ৮১ 


আল্লাহ্‌র রহমত তো সমস্ত মানুষ ও বিষয়-সামগ্রীতে ব্যাপক।ঃ আপনার বর্তমান 
উন্মতও তা থেকে বঞ্চিত নয়, কিন্তু পরিপূর্ণ নিয়ামত ও রহমতের অধিকারী হলো 
তারাই যারা ঈমান, তাকওয়া-পরহিষগারী ও যাকাত দান প্রভৃতি বিশেষ শর্তসমূহ 
পূরণ করেন । 


এ আয়াতে তাদেরই সন্ধান দেয়া হয়েছে যে, উল্লিখিত শর্তসমূহের যথার্থ পূরণ- 
কারী কারা হতে পারে। বলা হয়েছে, এরা হচ্ছে সেইসব লোক, যারা উ্মী নবী হযরত 
মুহাম্মদ মুস্তফা সো)-র যথাযথ অনুসরণ করবে । এ প্রসঙ্গে মহানবী (সো)-র 
কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য ও নিদর্শনের কথা উল্লেখ করে তাঁর প্রতি শুধু ঈমান আনা 
. বা বিশ্বাস স্থাপনই নয়; বরং সেই সাথে তাঁর অনুসরণ ও আনুগত্যেরও নির্দেশ দেয়া 
হয়েছে। এতে প্রতীয়মান হয় যে, পরকালীন কল্যাণ লাভের জন্য ঈমানের সঙ্গে সঙ্গে 
শরীয়ত ও সুন্নাহর আনুগত্য-অনুসরণও একান্ত আবশ্যক । 


3! ০ রি এখানে মহানবী (সো)-র দু'টি পদবী ‘রসূল’ 
ও ‘নবী’-র সাথে সাথে তৃতীয় একটি বৈশিষ্ট্য ‘উম্মী’-রও উল্লেখ করা হয়েছে । 


w 9 
৪০1 (উম্মী) শব্দের অর্থ হল নিরক্ষর। যে লেখাপড়া কোনটাই জানে না। সাধারণ 
রঃ | পণ ছি ক ০ 


আরবদের সে কারণেই কোরআন (৯* 1 (উম্গিয়ীন) বা নিরক্ষর জাতি বলে 


অভিহিত করেছে যে, তাদের মধ্যে লেখাপড়ার প্রচলন খুবই কম ছিল; তবে উম্মী 
বা নিরক্ষর হওয়াটা কোন মানুষের জন্য প্রশংসনীয় গুণ নয়, বরং ভ্র.টি হিসেবেই গণ্য। 
কিন্তু রস্লে-করীম (সা)-এর জ্তান-গরিমা, তত্ব ও তথ্য অবগতি এবং অন্যান্য গুণ- 
বৈশিষ্ট্য ও পরাকারষ্ঠা সত্ত্বেও উম্মী হওয়া তাঁর পক্ষে বিরাট গুণ ও পরিপূর্ণতায় পরিণত 
হয়েছে। কেননা, শিক্ষাগত, কার্ষগত ও নৈতিক পরাকাষ্ঠা যদি কোন লেখাপড়া জানা 
মানুষের দ্বারা প্রকাশ পায়, তাহলে তা হয়ে থাকে তার সে লেখাপড়ারই ফলশ্তি, 
কিন্তু কোন একান্ত নিরক্ষর ব্যক্তির দ্বারা এমন অসাধারণ, অভূতপূর্ব ও অনন্য তত্ব-তথ্য 
ও সুক্ষ বিষয় প্রকাশ পেলে তা তাঁর প্ররুষ্ট মুণজিযা ছাড়া আর কি হতে পারে-__ যা কোন 
প্রথম শ্রেণীর বিদ্বেষীও অস্বীকার করতে পারে না। বিশেষ করে মহানবী সো)-র 
জীবনের প্রথম চল্লিশটি বছর মক্কা নগরীতে সবার সামনে এমনভাবে অতিবাহিত 
হয়েছে, যাতে তিনি কারও কাছে এক অক্ষর পড়েনওনি লেখেনওনি। ঠিক চল্লিশ 
বছর বয়সকালে সহসা তাঁর পবিভ্র মুখ থেকে এমন বাণীর বর্ণাধারা প্রবাহিত হলো, যার 
একটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশের মতো একটি সূরা রচনায় সমগ্র বিশ্ব অপারক হয়ে পড়ল। 
কাজেই এমতাবস্থায় তাঁর উম্মী বা নিরক্ষর হওয়া, আ'ল্লাহ, কর্তৃক মনোনীত রসূল 
হওয়'র এবং কোরআন মজীদের আল্লাহ্‌র কালাম হওয়ারই সবচেয়ে বড় প্রমাণ । 


৮২ তকসীরে মাণআরেফুলকোরআন ॥ চতুর্থ খণ্ড 


অতএব, উম্মী হওয়া যদিও অন্যদের জন্য কোন প্রশংসনীয় গুণ ন , কিন্তু মহানবী 
হযরে আকরাম (সা)-এর জন্য একটি প্রশংসনীয় ও মহান গুণ এবং পরাকাষ্ঠা 
ছাড়া আর কিছুই নয়। কোন মানুষের জন্য যেমন ‘অহংকারী’ শব্দটি কোন প্রশংসা- 
বাচক গুণ নয় বরং অ্রটি বলে গণ্য হগ্প, কিন্ত মহান আল্লাহ্‌, রাব্বুল আলামীনের জন্য 
এটি বিশেষভাবেই প্রশংসাবচক সিফত । 


আলোচ্য আয়াতে মহানবী সো)-র চতুর্থ বৈশিষ্ট্য এই বর্ণনা করা হয়েছে যে, 
তারা (অর্থাৎ ইহুদী নাসারারা) আপনার সম্পর্কে তওরাত ও ইঞ্জীলে লেখা দেখবে। 
এখানে লক্ষণীয় যে, কোরআন মজীদ এ কথা বলেনি যে, 'আপনার গুণ-বৈশিস্ট্য ও 
অঘস্থাসমূহ তাতে লেখা পাবে'। এতে ইঙ্গিত করা হয়েছে যে, তওরাত ও ইজীলে 
মহানবী সো)-র অবস্থা ও গুণ-বৈশিস্ট্যসম্হ এমন স্পষ্ট ও বিস্তারিতভাবে আলোচনা 
করা হয়েছে, যার প্রতি লক্ষ্য করা স্বয়ং হুযুর আকরাম সো)-কে দেখারই শামিল । আর 
এখানে তওরাত ও ইঞ্জীলের কথা বিশেষভাবে উল্লেখ করার কারণ এই যে, বনি ইসরা- 
ঈলরা এ দুটি গ্রস্থকেই স্বীকৃতি দিয়ে থাকত । তা না হলে মহানবী (সা)-র গুগ- 
বৈশিস্ট্যের আলোচনা “যবুর' গ্রচ্থেও রয়েছে । 


উল্লিখিত আয়াতের প্রকৃত লক্ষ্য হচ্ছেন মূসা আট। এতে তাঁকে বলা হয়েছে যে, 
দুনিয়া ও আখিরাতের পরিপূর্ণ কল্যাণ আপনার উম্মতের মধ্যে তারাই পেতে পারবে, 
যারা উম্মী নবী ও খাতিমূল আদ্বিয়া আলায়হিস্সালাতু ওয়াস সালামের অনুসরণ করবে। 
এ বিষয়গুলো তারা তওরাত ও ইজীলে লেখা দেখতে পাবে । 


তওরাত ও ইঞ্জীলে রসূলুল্লাহ. (সা)-র গুণ-বৈশিল্ট্য ও নিদর্শন 8 বর্তমান- 
কালের তওরাত ও ইজীল অসংখ্য রদবদল ও বিকৃতি সাধনের ফলে বিশ্বাসযোগ্য 
রয়নি। কিন্তু তা সত্তেও এখনও পর্যন্ত তাতে এমন সব বাক্য ও বর্ণনা রয়েছে, যাতে 
মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা সো)-র সন্ধান পাওয়া যায়! আর এ বিষয়টি 
অত্যন্ত স্পস্ট যে, কোরআন মজীদ যখন ঘোষণা করেছে যে, শেষ নবীর গুণ-বৈশিষ্ট্য 
ও নিদর্শনসমূহ তওরাত ও ইজীলে রয়েছে, তখন এ কথাটি যদি বাস্তবতা বিরোধী হত, 
তবে সে যুগের ইহুদী ও নাসারাদের হাতে ইসলামের বিরুদ্ধে এমন এক বিরাট হাতিয়ার 
উপস্থিত হতো যার মাধ্যমে (সহজেই) কোরআনকে মিথ্যা সাব্যস্ত করতে পারত যে, 
না, তওরাত ও ইজীলের কোথাও নবীয়ে উম্মী সো) সম্পর্কে আলোচনা নেই। কিন্তু 
তখনকার ইহুদী বা নাসারারা কোরআনের এ ঘোষণার বিরুদ্ধে কোন পাল্টা ঘোষণা 
করেনি। এটাই একটা বিরাট প্রমাণ যে, তখনকার তওরাত ও ইজীলে রসুল করাম 
(সা)-এর গুণ-বৈশিস্ট্য ও নিদর্শনাদি সম্পর্কে বিশদ আলোচনা বিদ্যমান ছিল, ফলে 
তারাও ছিল সম্পূর্ণ নীরব-নিশ্দুপ। 


খাতিমুন্নাবিয়টীন (সমস্ত নবীর শেষ নবী) (সা)-এর যেসব গুণ ও বৈশিষ্ট্য তও- 
রাত ও ইজীলে লিপিবদ্ধ ছিল সেগুলোর কিছু আলোচনা তওরাত ও ইজীলের উদ্ধৃতি 
সাপেক্ষে কোরআন মজীদেও করা হয়েছে। আর কিছু সে সমস্ত মনীষীরন্দের উদ্ধৃতিতে 


স্রা আ"রাফ ৮৩ 


হাদীসে উল্লেখ করা হয়েছে, যারা তওরাত ও ইঞ্জীলের আসল সংকলন সচক্ষে দেখেছেন 
এবং তাতে হযূুরে আকরাম (সা)-এর আলোচনা নিজে পড়েই মুসলমান 
হয়েছেন। 

হযরত বায়হাকী রে) “দালায়েলুন্ন বুয়ত' গ্রন্থে উদ্ধত করেছেন যে, হযরত 
আনাস রো) বলেছেন যে, কোন এক ইহুদী বালক নবী করীম (সা)-এর থিদমত 
করত। হঠাৎ দে একবার অসুস্থ হয়ে পড়লে হুযূর (সা) তার অবস্থা জানার জন্য 
তশরীফ নিয়ে গেলেন। তিনি দেখলেন, তার পিতা তার মাথার কাছে দাঁড়িয়ে তওরাত 
তিলাওয়াত করছে। হুযূর সো) বললেন $ হে ইহুদী, আমি তোমাকে কসম দিচ্ছি 
সেই মহান সত্তার, যিনি মূসা আ)-র উপর তওরাত নাযিল করেছেন, তুমি কি 
তওরাতে আমার অবস্থা ও গুণ-বৈশিষ্ট্য এবং আবির্ভাব সম্পর্কে কোন বর্ণনা পেয়েছ? 
সে অদ্বীকার করল। তখন তার ছেলে বলল, ইয়া রসূলাল্লাহ্‌, তিনি (ছেলেটির পিতা) 
ভুল বলছেন। তওরাতে আমরা আপনার আলোচনা এবং আপনার গণ-বৈশিষ্ট্য দেখতে 
পাই। আর আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌ ছাড়া অন্য কোন উপাস্য নেই এবং আপনি 
তার প্রেরিত রসূল। অতপর হুযূরে আকরাম সো) সাহাবায়ে কিরাম রো)-কে নির্দেশ 
দিলেন যে, এখন এ বালক মুসলমান। তার মৃত্যুর পর তার কাফন-দাফন মুসলমানরা 
করবে। তার পিতার হাতে দেওয়। হবে না ।---€ মাযহারী ) 


আর হযরত আলী মূর্তষা রো) বলেন যে, হখ্র আকরাম সো)-এর নিকট 
জনৈক ইহুদীর কিছু খণ প্রাপ্য ছিল। সে এসে তার খণ চাইল? হধূর (সা) বললেন, 
এই মুহূর্তে আমার কাছে কিছু নেই; আমাকে কিছু সময় দাও! ইহুদী কঠোরভাবে 
তাগাদা করে বলল, আমি আপনাকে খণ পরিশোধ না করা পর্যন্ত কিছুতেই ছাড়ব না। 
. হুধূর (সা) বললেন, তোমার সে অধিকার রয়েছে-_আমি তোমার কাছে বসে পড়ব। 
তারপর হুযূর সো) সেখানেই বসে পড়লেন এবং যোহর, আসর, মাগরিব ও ইশার্‌ 
নামায সেখানেই আদায় করলেন । এমনকি পরের দিন ফজরের নামাঘও সেখানেই 
পড়লেন। বিষয়টি দেখে সাহাবায়ে কিরাম রো) অত্যন্ত মর্মাহত হলেন এবং ক্রমাগত 
রাগান্বিত হচ্ছিলেনঃ আর ইহুদীকে আত্তে আস্তে ধমকাচ্ছিলেন, যাতে সে হুযূর সো)-কে 
ছেড়ে দেয়। হুযূর (সা) বিষয়টি বুঝতে পেরে সাহাবীদের বললেন, একি করছ? তখন 
তাঁরা নিবেদন করলেন, ইয়া রস্লাল্লাহ্‌, এটা আমরা কেমন করে সহ্য করব যে, 
একজন ইহুদী আপনাকে বন্দী করে রাখবে? হুযুর সো) বললেন, “আমার পরও- 
য়ারদিগার কোন চুক্তিবদ্ধ ব্যক্তির প্রতি জুলুম করতে আমাকে বারণ করেছেন।” ইহুদী 
এসব ঘটনাই লক্ষ্য করছিল। ্‌ 


শু ডে পা ০ রি 
ভোর হওয়ার সাথে সাথে ইহুদী বলল $- 48101 514 ৩1 ১৪৪ 1 


চদা চা পেত পা পাতা 


wl J) ৩21 ১৫% | ১( আম সাক্ষ্য দিচ্ছি, নিশ্চয়ই আল্লাহ্‌ ছাড়া কোন 


৮৪ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


উপাস্য নেই এবং সাক্ষ্য দিচ্ছি যে, নিঃসন্দেহে আপনি আল্লাহ্‌র রসূল।) এভাবে 
ইসলাম গ্রহণ করে নিয়ে সে বলল, ইয়া রস্লাল্লাহ, আমি আমার অর্ধেক সম্পদ আল্লাহ্‌র 
রাস্তায় দিয়ে দিলাম। আর আমি আল্লাহ্‌র কসম করে বলছি, এতক্ষণ আমি যা কিছু 
করেছি তার উদ্দেশ্য ছিল শুধু পরীক্ষা করা যে, তওরাতে আপনার যেসব গুণ-বৈশিস্ট্যের 
কথা বলা হয়েছে, তা আপনার মধ্যে যথার্থই বিদ্যমান কি, নয়। আমি আপনার সম্পর্কে 
তওরাতে এ কথাগুলো পড়েছি £ 


মৃহাম্মদ ইবনে আব্দুল্লাহ্‌, তাঁর জন্ম হবে মন্কাম্স, তিনি হিজরত করবেন 
'তাইবা'র দিকে; আর তাঁর দেশ হবে সিরিয়া । তিনি কঠোর মেজাযের হবেন 
না, কঠোর ভাষায় তিনি কথাও বলবেন না, হাটে-বাজারে তনি হট্টগোলও 
করবেন না। অঙ্গীলতা ও নির্লজ্জতা থেকে তিনি দূরে থাকবেন। 


পরীক্ষা করে আমি এখন এসব বিষয় সঠিক পেয়েছি। কাজেই সাক্ষ্য দিচ্ছি, 
আল্লাহ্‌ ছাড়া কোন উপাস্যই নেইঃ আর আপনি হলেন আল্লাহ্‌র রসূল। আর এই 
হল আমার অর্ধেক সম্পদ। আপনি যেভাবে খুশি খরচ করতে পারেন। সে ইহুদী 
বহু ধন-সম্পত্তির মালিক ছিল। তার অর্ধেক সম্পদও ছিল এক বিরাট সম্পদ। (বায়- 
হাকী কৃত “দালায়েলুন্ন বুয্নত' গ্রন্থের বরাত দিয়ে তফসীরে মাযহারীতে” ঘটনাটি 


AAS 


উদ্ধৃত করা হয়েছে । 


ইমাম বগভী (র) নিজ সনদে কা’আবে আহ্বার (রা) থেকে উদ্ধৃত করেছেন 
যে, তিনি বলেছেন, তওরাতে হুযূর আকরাম সো) সম্পর্কে লেখা রয়েছে ঃ 


মুহাম্মদ আল্লাহ্‌র রস্ল ও নির্বাচিত বান্দা। তিনি না কঠোর মেজাধের লোক, 
না বাজে বক্তা। তিনি হাটে-বাজারে হট্টগোল করার লোক নন। তিনি মন্দের 
প্রতিশোধ মন্দের দ্বারা গ্রহণ করবেন না, বরং ক্ষমা করে দেবেন এবং ছেড়ে দেন। 
তাঁর জন্ম হবে মক্কায়, আর হিজরত হবে তাইবায়, তাঁর দেশ হবে শাম (সিরিয়া )। 
আর তাঁর উম্মত হবে 'হাম্মাদীন” অর্থাৎ আনন্দ-বেদনা উভয় অবস্থাতেই আল্লাহ্‌ 
তা'আলার প্রশংসা ও কুতক্ততা প্রকাশকারী। তারা যে কোন উধ্বারোহণকালে 
তকবীর বলবে। তারা সূর্যের ছায়ার প্রতি লক্ষ্য রাখবে, যাতে সময় নির্ণয় 
করে যথাসময় নামায পড়তে পারে। তিনি তাঁর শরীরের নিশ্নাংশে “িহবন্দ' 
(লুঙ্গি) পরবেন এবং হস্ত-পদাদি ওষুর মাধ্যমে পবিন্ন-পরিচ্ছন্ন রাখবেন। তাঁদের 
আযানদাতা আকাশে সুউচ্চ স্বরে আহবান করবেন। জিহাদের ময়দানে তাদের 
সারিগুলো এমন হবে যেমন নামাযে হয়ে থাকে। রাতের বেলায় তাদের তিলা- 
ওয়াত ও যিকিরের শব্দ এমনভাবে উঠতে থাকবে, যেন মধুমক্ষিকার শব্দ। 
--(মাযহারী) 


ইবনে সা'আদ ও ইবনে আসাঁকির রে) হযরত সাহাল মওলা খাইসামা রো) 
থেকে সনদ সহকারে উদ্ধৃত করেছেন যে, হযরত সাহাল বলেন, আমি নিজে ইজীলে 
মুহাম্মদ মুগ্তফা (সা)-র গুণ ও বৈশিষ্ট্যসমূহ পড়েছি ঃ 


সূরা আ'রাফ ৮৫ 


তিনি খুব বেঁটেও হবেন না, আবার খুব লঙম্বাও হবেন না। উজ্জল বর্ণ ও দু’টি 
' কেশ-গুচ্ছধারী হবেন। তাঁর দু’টি কাঁধের মধ্যস্থলে নবুয়তের মোহর থাকবে। তিনি 
সদকা গ্রহণ করবেন না। গাধা"ও উটের উপর সওয়ারী করবেন। ছাগলের দুধ 
নিজে দুইয়ে নেবেন। তালি লাগানো জামা পরবেন। আর যারা এমন করে তারা 
অহঙ্কার মুক্ত হয়ে থাকেন। 544 বংশধর হবেন । তার নাম 
হবে আহমদ । 


আর ইবনে সা'আদ, দারেমী ও বায়হাকী যথাক্রমে তাবৃকাত, মাস্নাদ ও 
 “দালায়েলুন্ন বুয়ত' গ্রন্থে হযরত আবদুল্লাহ ইবনে সালাম রো) থেকে উদ্ধত করেছেন, 


যিনি ছিলেন ইহুদীদের সবচেয়ে বড় আলিম এবং তওরাতের সর্বপ্রধান বিশেষক্ত, তিনি 
বলেছেন যে, তওরাতে রস্লুল্লাহু (সা) সম্পর্কে উল্লেখ রয়েছে ঃ ৰ 


হে নবী, আমি আপনাকে সমস্ত উম্মতের জন্য সাক্ষী, সৎকর্মশীলদের জন্য 
সুসংবাদদাতা, অসকর্মীদের জন্য ভীতি প্রদর্শনকারী এবং উ্চিময়্টীন অর্থাৎ 
আরবদের জন্য রক্ষণাবেক্ষণকারী বানিয়ে পাঠিয়েছি । আপনি আমার বান্দা 
ও রস্ল। আমি আপনার নাম “মৃতাওয়ান্কিল' রেখেছি। আপনি কঠোর মেজাধীও 
নন, দাঙ্জাবাজও নন। হাটে-বাজারে হষ্টগোলকারীও নন। মন্দের প্রতিশোধ 
মন্দের দ্বারা গ্রহণ করেন না; বরং ক্ষমা করে দেন। আল্লাহ তা'আলা ততক্ষণ 
পর্যন্ত আপনাকে মৃত্যু দেবেন না, সা জাতিকে সোজা 


করে নেবেন। এমনকি যতক্ষণ না তারা ১) 1 ৪1 (আল্লাহ্‌ ছাড়া 


আর কোন উপাস্য নেই )-এর মন্ত্রে স্বীকৃত হয়ে যাবেন, যতক্ষণ না অঙ্ক 
চোখ খুলে দেবেন, বধির কান যতক্ষণ না শোনার যোগ্য বানাবেন এবং বদ্ধ 
হৃদয় যতক্ষণ না! খুলে দেবেন । 


এমনি ধরনের একটি রেওয়ায়েত হযরত আবদুল্লাহ্‌ ইবনে আম্র ইবনে আস্‌ 
রো) থেকে বোখারী শরীফেও উদ্ধৃত হয়েছে। 


আর প্রাচীন গ্রন্থ-বিশারদ আলিম হযরত ওহাব ইবনে মুনাব্বিহ রো) থেকে 
ইমাম বায়হাকী তাঁর দালায়েলু নবুয়ত" গ্রন্থে উদ্ধৃত করেছেন ৪ 


কত কা জি 


আল্লাহ্‌ তা'আলা যবুর কিতাবের মধ্যে হযরত দাউদ (আ)-এর প্রতি ওহী 
নাযিল করেন যে, হে দাউদ, আপনার পরে একজন নবী আসবেন, যাঁর নাম 
হবে 'আহমদ'। আমি তাঁর প্রতি কখনও অসন্তুষ্ট হবো না এবং তিনি কখনও 
আমার না-ফরমানী করবেন না। আমি তাঁর গত-আগত সমস্ত পাপ ক্ষমা করে 
দিয়েছি। তাঁর উম্মত হল দয়ারুৃত উম্মত (উম্মতে মরহুমাহ্‌) । আমি 
: তাদেরকে সে সমস্ত নফল বিষয় দান করছি, যা পূর্ববর্তী নবীদের প্রতি 
অপরিহার্য করেছিলাম। এমনকি তারা হাশরের দিনে আমার সামনে এমন 


৮৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুথ খণ্ড 


অবস্থায় উপস্থিত হবে যে, তাদের নূর আম্বিয়া আলায়হিমুস্‌ সালামের নূরের 
মত হবে। হে দাউদ, আমি মুহাম্মদ (সা) ও তাঁর উম্মতকে সমস্ত উম্মত 
অপেক্ষা শ্রেষ্ঠত্ব দান করেছি। আমি তাদেরকে বিশেষভাবে ছটি বিষয় দিয়েছি, . 
যা অন্য কোন উম্মতকে দিইনি। ১. কোন ভুল-্রান্তির জন্য তাদের কোন 
শাস্তি হবে না। ২. অনিচ্ছ। সত্তেও তাদের দ্বারা কোন পাপ কাজ হয়ে গেলে 
যদি সে আমার নিকট ক্ষমা প্রাথনা করে, তাহলে আমি তাকে ক্ষমা করে দেব। 
৩. যে মাল সে পবিত্র মনে আল্লাহ্‌র রাহে খরচ করবে, আমি দুনিয়াতেই তাকে 
তাথেকে বহুগুণ বেশি দিয়ে দেব! ৪. তাদের উপর কোন বিপদ এসে উপস্থিত 


ww গা জি ডে 


AS A ছু চিঠি 
হলে যদি তারা ১) 5৯1) 5৪31 ৮15 এ ৮ পড়ে, তবে আমি তাদের 
জন্য এ বিপদকে করুণা ও রহমত এবং জান্নাতের দিকে পথনিরদেশে পরিণত করে 
দেব । (৫-৬) তারা যে দোয়া করবে আমি তা কবুল করব, কখনও যা চেয়েছে 
তাই দান করে, আর কখনও এই দোয়াকেই তাদের আখিরাতের পাথেয় করে 
দিয়ে ।--(রূহল মা'আনী ) 


শত শত আয়াতের মধ্যে এ কয়টি রেওয়ায়েত তওরাত, ইঞ্জীল ও যবুর-এর 
উদ্ধৃতিতে উল্লেখ করা হলো। সমগ্র রেওয়ায়েতসমূহ মুহাদ্দিসগণ বিভিন্ন গ্রন্থে উদ্ধৃত 
করেছেন । 

তওরাত ও ইঞজীলে বণিত শেষনবী সো) ও তাঁর উম্মতের গুণ-বৈশিষ্ট্য এবং 
নিদর্শনসমূহের বিশ্লেষণ ও ব্যাখ্যা সম্পর্কে আলিম মনীষীরন্দ স্থতন্ত গ্রন্থ প্রণয়ন করেছেন। 
বর্তমান যমানায় হযরত মাওলান। রাহমাতুল্লাহ কীরানভী মুহাজিরে-মন্ধী রে) তাঁর 
গ্রন্থ “ইযহারুল-হক'-এ এ বিষয়টিকে অত্যন্ত বিস্তারিত ব্যাখ্যা ও গবেষণাসহ লিখেছেন । 
তাতে উল্লেখ করা হয়েছে যে, বর্তমান যুগের তওরাত ও ইজীল, যাতে সীমাহীন বিকৃতি 
সাধিত হয়েছে, তাতেও মহানবীর বহু গুণাগুণ ও বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে বলে প্রমাণিত 
হয়েছে। এই গ্রন্থটির উদু অনুবাদ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। 


পূর্ববতী আয়াতে মহানবী (সো)-র দে সমস্ত গুণ-বৈশিচ্ট্যের সবিস্তার আলোচনা 
ছিল যা তওরাত, ইজীল ও যবুরে লেখা ছিল। আয়াতে হযূরে আকরাম (সা)-এর 
কিছু অতিরিক্ত গুণ-বৈশিষ্ট্য আলোচিত হচ্ছে । 

এগুলোর মধ্যে প্রথম গুণটি হল, সৎ কাজের উপদেশ দান ও অন্যায় কাজ থেকে 


A ASIA 
বিরত করা । ৩ 2}** (মা‘রফ)-এর শব্দার্থ হলো জানাশোনা, প্রচলিত । আর 


গে পন টি 


19০ (মুনকার) অর্থ অজানা, বহিরাগত, যা চেনা যায় না। এক্ষেত্রে মা'রূফ' বলতে 
সেসব সৎকাজকে বোঝানো হয়েছে, যা ইসলামী শরীয়তে জানাশোনা ও প্রচলিত। 
আর "মুনকার, বলতে সেসব মন্দ ও অসৎ কাজ, যা শরীয়তবহিভূত। 


সূরা আরাফ ৮৭ 


A ASAT 


এখানে সৎ কাজসমূহকে ৩১ 5 J** (মা‘রূফ ) এবং মন্দ ও অন্যায় কাজসমূহকে 


রণ 4৯ 
শি মেন্কার) শব্দের মাধ্যমে বোঝাতে গিয়ে ইঙ্গিত করা হয়েছে যে, দীনে- 
ইসলামের দৃষ্টিতে সৎ কাজ শুধু সেই সমস্ত কাজকেই বলা যাবে, যা প্রাথমিক যুগের 
মুসলমানদের মাঝে প্রচলিত ছিল এবং যা এরূপ হুবে না, সেটাকে ‘মুনকার’ অর্থাৎ 
অসৎ কাজ বলা হবে। এতে বোঝা যাচ্ছে যে, সাহাবায়ে কিরাম (রা) ও তাবেয়ীন রে) 
যেসব কাজকে সৎ কাজ বলে মনে করেন নি, সে সমস্ত কাজ যতই ভাল মনে হোক না কেন, 
শরীয়তের দৃষ্টিতে সেওলা ভাল কাজ নয়। এ জন্যই সহী হাদীসসমূহে সে সমস্ত কাজকেই 
কুসংস্কার ও বিদ্ণ্জাত সাব্যস্ত করে গোমরাহী বলা হয়েছে। যারা শক্ষা মহানবী সো) 
সাহাবায়ে কিরাম কিংবা তাবেইনদের কাছ থেকে আসেনি। আলোচ্য আয়াতে এ শব্দটির 
অর্থ হলো এই যে, হুযূর (সো) মানুষকে সৎ কাজের নির্দেশ দেবেন এবং অন্যায় কাজ 
থেকে বারণ করবেন। 


এ গুণটি যদিও মস্ত নবী (আ)-এর মধ্যেই ব্যাপক এবং হওয়া উচিতও 
বটে---। কারণ প্রত্যেক নবী ও রসূলকে এ কাজের জন্যই পাঠানো হয়েছে যে, তারা 
মানুষকে সৎকাজের প্রতি পথানর্দেশ করবেন এবং অন্যায় ও মন্দ কাজ থেকে বারণ 
করবেন, কিন্তু এখানে রসূলে করীম (সা)-এর বৈশিষ্ট্য বর্ণনা প্রসঙ্গে এর বর্ণনা করাতে 
সন্ধান দেওয়া হয়েছে যে, মহানবী সো)-কে এ গুণটিতে অন্যান্য নবী-রসূল অপেক্ষা 
কিছুটা বিশেষ স্বাতন্ত্র্য ও বৈশিস্ট্য দান করা হয়েছে। আর এই স্বাতন্ত্য ও বৈশিস্ট্য- 
মণ্তিত হওয়ার কারণ একাধিক। প্রথমত এ কাজের দেই বিশেষ প্রক্রিয়া যাতে প্রতিটি 
শ্রেণীর লোককে তাদের অবস্থার উপযোগী পদ্ধতিতে বোঝানো, যাতে করে প্রতিটি 
বিষয় তাদের মনে বসে যায়; কোন বোঝা বলে মনে না হয়। রসূলুল্লাহ্‌ (সা)-র 
শিক্ষার প্রতি লক্ষ্য করলেই দেখা যায় যে, আল্লাহ্‌ রাব্বুল আলামীন তাঁকে এ বিষয়ে 
অসাধারণ স্বাতন্ত্য ও বৈশিষ্ট্যপূর্ণ প্রক্রিয়ার অধিকারী করেছিলেন । আরবের যে 
মরুবাসীরা উট, আর ছাগল চরানো ছাড়া কিছুই জানত না, তাদের সাথে তিনি তাদের 
বোধগম্য আলে।চনা করতেন এবং সুক্মাতিসুক্ষমা জানগত বিষয়কেও এমন সরল-সহজ 
ভাষায় বুঝিয়ে দিতেন, যাতে অশিক্ষিত মূর্খজনেরও তা হৃদয়ঙ্গম করতে কোন অসুবিধা 
নাহয়। আবার অপরদিকে কায়সার ও কিস্রা হেন অনারব সম্সরট এবং তাদের 
পাঠানো বিজ্ঞ ও পণ্ডিত দূতদের সাথে তাদেরই যোগ্য আলোচনা চলত। অথচ সবাই 
সমানভাবে তাঁর সে আলোচনায় প্রভাবত হত। দ্বিতীয়ত হুযুর আকরাম সো) ও 
তাঁর বাণীর মাঝে আল্লাহ্‌-প্রদর্ত জনপ্রিয়তা এবং মানব মনের গভীরতম প্রদেশে প্রভাব 
বিস্তারের একটা মু'জিযাসূলভ ধারা ছিল। বড়র চেয়ে বড় শন্ভুও যখন তাঁর বাণী 
_শুনত, তখন প্রভাবিত না হয়ে থাকতে পারত না। 


উপরে তওরাতের উদ্ধৃতিতে রস্লে করীম (সা)-এর যে সমস্ত গুণ-বৈশিষ্ট্য 
বর্ণনা করা হয়েছিল, তাতে এ কথাও ছিল যে, আল্লাহ রাব্বুল আলামীন তাঁর মাধ্যমে 


৮৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


অন্ধ চোখে আলো এবং বধির কানে শ্রবণশক্তি দান করবেনঃ আর বন্ধ অন্তরাত্মাকে 
খুলে দেবেন। রসূলে করীম সো)-কে আল্লাহ্‌ তা'আলা ৮১১7৬ 31 সেৎ 
কাজের নির্দেশ দান) এবং 5৯০১1 ৪ ৮৪৪) (অন্যায় কাজ থেকে বারণ করা)- 
এর জন্য যে অনন্য স্বাতন্্য দান করেছিলেন এ সব গুণও হয়ত তারই ফলশ্রুতি । 


দ্বিতীয় গুণটি এই বলা হয়েছে যে, মহানবী (সো) মানবজাতির জন্য পবিশ্ল ও 
পছন্দনীয় বন্ত-সামগ্রী হালাল করবেন; আর পঙ্কিল বস্ত-সামগ্রীকে হারাম করবেন 
অর্থাৎ অনেক সাধারণ পছন্দনীয় বস্ত সামগ্রী যা শাস্তিস্বরাপ বনি ইসরাঈলদের জন্য 
হারাম করে দেওয়া হয়েছিল, রস্লে করীম (সো) সেগুলোর উপর থেকে বিধি-নিষেধ 
প্রত্যাহার করে নেবেন ! উদাহরণত গশুর চর্বি বা মেদ প্রভৃতি যা বনি ইসরাঈলদের 
অসদাচরণের শাস্তি হিসাবে হারাম করে দেওয়া হয়েছিল, মহানবী সো) সেগুলোকে 
হালাল সাব্যস্ত করেছেন। আর নোংরা ও পক্কিল বস্তু-সামগ্রীর মধ্যে রক্ত, মৃত পণ্ড, 
মদ্য ও সমস্ত হারাম জন্ত অন্তর্ভূক্ত এবং যাবতীয় হার৷ম উপায়ের আয় যথা, সূদ, 
ঘুষ, জুয়া প্রভৃতিও এর অন্তর্ভুক্ত ।-_-€(আস্সিরাজুল-মুনীর) কোন কোন মনীষী মন্দ চরিত্র 
ও অভ্যাসকেও পঙ্কিলতার অন্তরভূক্ত করেছেন। 


Af ASA AS A AIDA Badr 


তৃতীয় গুণ বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে ঃ 91 টির রর 


AAT A eo” A 


৮২১ ০০3 6 ০ অর্থাৎ মহানবী (সো) মান্ষের উপর থেকে দেই বোঝা ও 


প্রতিবন্ধকতাও সরিয়ে দেবেন, যা তাদের উপর চেপে ছিল। 
৭৫7০1, রানির নলভয় দারা যা নিয়ে মানুষ চলাফেরা করতে 


অক্ষম । 55 বহুবচন । “গুলুনা সে হাতকড়াকে 
বলা হয় যদ্দ্বারা অপরাধীর হাত তার ঘাড়ের সাথে বেঁধে দেওয়া হয় এবং সে একে- 
বারেই নিরুপায় হয়ে পড়ে। 


9A 


(ইসর) ও } 12 1 (আগলাল ) অৰ্থাৎ অসহনীয় চাপ ও আবদ্ধতা বলতে 


এ আয়াতে সে সমস্ত কঠিন ও সাধ্যাতীত কর্তব্যের বিধি-বিধানকে বোঝানো হয়েছে, যা 
প্রকৃতপক্ষে ধর্মের উদ্দেশ্য ছিল না, কিন্তু বনি ইসরাঈল সম্পুদায়ের উপর একান্ত শাস্তি 
হিসাবে আরোপ করা হয়েছিল । যেমন, কাপড় নাপাক হয়ে গেলে পানিতে ধুয়ে 
ফেলা বনি ইসরাঈলদের জন্য যথেষ্ট ছিল নাঃ বরং যে স্থানটিতে অপবিন্র বস্ত লেগেছে 
সেটুকু কেটে ফেলা ছিল তাদের জন্য অপরিহার্য। আর বিধর্মী কাফিরদের সাথে 
জিহাদ করে গনীমতের যে মাল পাওয়া যেত, তা বনি ইসরাঈলদের জন্য হালাল ছিল 


সুরা আশরাফ ৮৯ 


না, বরং আকাশ থেকে একটি আগুন নেমে এসে সেগুলোকে জ্বালিয়ে দিত। শনিবার 
দিন শিকার করাও তাদের জন্য বৈধ ছিল না। কোন অঙ্জ দ্বারা কোন পাপ কাজ 
সংঘটিত হয়ে গেলে সেই অঙ্জটি কেটে ফেলা ছিল অপরিহার্য ওয়াজিব। কারো হত্যা, 
চাই তা ইচ্ছারুত হোক বা অনিচ্ছাকৃত, উভয় অবস্থাতেই হত্যাকারীকে হত্যা করা 
ছিল ওয়াজিব, খুনের ক্ষতিপূরণের কোন বিধানই ছিল না। | 


এ সমস্ত কঠিন ও জটিল বিধান যা বনি ইসরাঈলদের উপর আরোপিত ছিল, 
কোরআনে সেগুলোকে “ইস্র' ও ‘আগলাল’ বলা হয়েছে এবং সুসংবাদ দেওয়া হয়েছে 
যে, রসূলে করীম সো) এসব কঠিন বিধি-বিধানের পরিবর্তন অর্থাৎ এগুলোকে রহিত 
করে তদস্থলে সহজ বিধি-বিধান প্রবর্তন করবেন । ্‌ 


এক হাদীসে মহানবী সো) এ বিষয়টিই বলেছেন, আমি তোমাদের একটি সহজ 
ও সাবলীল শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি। তাতে না আছে কোন পরিশ্রম, না 
পথভ্রষ্টতার কোন ভয়ভীতি । ্‌ 


BASF IA uw 


অন্য এক হাদীসে ইরশাদ হয়েছে, Sans DLS কোরআন 


A a BIAS পাপালি 


করীম বলেছে ৪ ১৯ ৩ এর এ ০ এ bey অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা 
ধর্মের ব্যাপারে কোন সংকীর্ণতা আরোপ করেন নি। 


উম্মী নবী সো)-র বিশেষ ও পরিপূর্ণ গুণ-বৈশিস্ট্যের আলোচনার পর বলা 
হয়েছে £৪ 


উরি পুত adr! “A 


“AS ada ee পা AS 


৪ তি 0’, 1 J}! অৰ্থাৎ তওরাত ও ইঞ্জীলে আখেরী নবী 


(সা)-র প্রকৃষ্ট গুণ-বৈশিষ্ট্য ও লক্ষণাদি বাতলে দেওয়ার পরিণতি এই যে, 
আপনার প্রতি ঈমান আনবে এবং আপনার সহায়তা করবে আর সেই টি 
করবে, যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে---অর্থাৎ যারা কোরআনের অনুসরণ করবে, 
তারাই হল কল্যাণপ্রাপ্ত। 

এখানে কল্যাণ লাভের জন্য চারটি শর্ত আরোপ করা হয়েছে। প্রথমত মহানবী 


(সা)-র প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান আনা, দ্বিতীয়ত তাঁর প্রতি শ্রদ্ধা ও সম্মান 
করা, তৃতীয়ত তাঁর সাহায্য ও সহায়তা করা এবং চতুর্থত কোরআন অনুযায়ী চলা। 


৯০ তফসীরে মা'আরেফুল-কোরআন 1 চতুর্থ খণ্ড 


8 ৪5)7০ (আধ্যারাহ } শব্দ ব্যবহৃত হয়েছে 


টি A 


যা 80৯ থেকে উদ্ভূত 30 (তা’'যীর) অর্থ সক্েহে বারণ করা ও রক্ষা 


SAS 
করা । হযরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস (রা) 5) (আয্যারহ )-এর অর্থ 


করেছেন শ্রদ্ধা সম্মান করা। মুবাররাদ বলেছেন যে, উচ্চতর সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনকে 
বলা হয় }2} (তা'যীর)। 


তার অর্থ, যারা মহানবী (সা)-র প্রতি যথাযথ সম্মান ও মহত্ববোধ-সহকারে 
ভাঁর সাহায্য ও সমর্থন করবে এবং বিরোধীদের মুকাধিলায় তাঁর সহায়তা করবে, 
তারাই হবে পরিপূর্ণ কৃতকার্য ও কল্যাণপ্রাপ্ত। নবী করীম (সা)-এর জীবৎকালে 
সাহায্য ও সমর্থনের সম্পর্ক ছিল স্বয়ং তার সত্তার সাথে। কিন্তু হুযুর (সা)-এর 
তিরোধানের পর তাঁর শরীয়ত এবং তাঁর প্রবর্তিত দীনের সাহায্য-সমর্থনই হলো মহানবীর 
সাহাধ্য-সমথনের শামিল। 


এ আয়াতে কোরআন করীমকে ‘নূর’ বলে অভিহিত করা হয়েছে। তার কারণ 
এই যে, ‘নূর’ বা জ্যোতির পক্ষে জ্যোতি হওয়ার জন্য যেমন কোন দলীল-প্রমাণের 
প্রয়োজন নেই, বরং সে নিজেই নিজের অস্তিত্বের প্রমাণ, তেমনিভাবে কোরআন করীমও 
নিজেই আল্লাহ্‌র কালাম ও সত্যবাণী হওয়ার প্রমাণ যে, একজন একান্ত উম্মী বা 
নিরক্ষর ব্যক্তির মুখ দিয়ে এমন উচ্চতর সালঙ্কার বাগ্িতাপূণ কালাম বেরিয়েছে, যার 
কোন উপমা উপস্থাপনে সমগ্র বিশ্ব অপারক হয়ে পড়েছে। এটা স্বয়ং কোরআন 
করীমের আল্লাহ্র কালাম হওয়ারই প্রমাণ! 


তদুপরি নূর যেমন নিজেই উজ্জ্বল হয়ে ওঠে এবং অন্ধকারকে আলোময় করে 
দেয়, তেমনিভাবে কোরআন করীমও ঘোর অন্ধকারের আবর্তে আবদ্ধ পৃথিবীকে আলোতে 
নিয়ে এসেছে । . 


কিডিভারির সহ সাথে সুন্নাহর অনুসরণও ফরষঃ এ আয়াতের শুরুতে 


“ASO ee AS Ge 


বলা হয়েছে 1-5 ০ ৫৯৮৪) ১4৪ -এর আয়াতের শেষে বলা 
Core পা AS ও “AW রা 

হয়েছে 8৮ ০7১1 5১) ১931 1 ৯৮৭ 5 -এর প্রথম বাক্যে ‘উম্মী নবী’র 

অনূসরণ এবং পরবর্তী বাক্যে কোরআনের অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে । 


এতে প্রমাণিত হয়ে যায় যে, আখিরাতের মুক্তি কোরআন ও সুন্নাহ দুটিরই অনু- 
সরণের উপর নির্ভরশীল। কারণ উম্মী নবীর অনুসরণ তাঁর সুন্নাহর অনুসরণের 
মাধ্যমেই সম্ভব হতে পারে। ্‌ 


সুরা আশরাফ ৯১ 


শুধু রসুলের অনুসরণই নয়; বরং মুক্তির জন্য তাঁর প্রতি শ্রদ্ধা, সম্মান এবং 
IAI coc FAI ET 

ক্মহব্বত থাকাও ফরয £৪ উল্লিখিত বাক্য দু'টির মাঝে ৬ 514১ 5 ৮9) 75 শীর্ষক দু'টি 
শব্দ সংযোজন করে ইঙ্গিত করে দেওয়া হয়েছে যে, মহানবী (সা) কর্তৃক প্রবতিত 
বিধি-বিধানের এমন অন্সরণ উদ্দেশ্য নয়, যেমন সাধারণত দুনিয়ার শাসকদের বাধ্যতা- 
মূলকভাবে করতে হয় বরং অনুসরণ বলতে এমন অনুসরণই উদ্দেশ্য যা হবে মহত্ব, 
শ্রদ্ধাবোধ ও ভালবাসার ফলশ্চতি অর্থাৎ অন্তরে হুয্রে- আকরাম (সা)-এর মহত্ব 
ও ভালবাসা এত অধিক পরিমাণে থাকতে হবে, যার ফলে তাঁর বিধি-বিধানের অনু- 
সরণে বাধ্য হতে হয়। কারণ উম্মতের সম্পর্ক থাকে নিজ রসূলের সাথে বিভিন্ন 
রকম। একেতো তিনি হলেন আজ্ঞাদানকারী মনিব, আর উম্মত হচ্ছে আজাবহ 
প্রজা। দ্বিতীয়ত তিনি হলেন প্রেম।স্পদ, আর উম্মত হচ্ছে প্রেমিক। 


এদিকে রসলে-করীম (সা) জ্ঞান, কর্ম ও নৈতিকতার ভিত্তি স্থাপনকারী একক 
মহন্ডের আধার ॥ আর সে তুলনায় সমগ্র উন্মত হচ্ছে একান্তই হীন ও অক্ষম! 


আমাদের পেয়ারা নবী সো)-র মাঝে খাবতীয় মহত্ব পরিপূর্ণভাবে বিদ্যমান, 
কাজেই তাঁর প্রতিটি মহত্ের দাবি পূরণ করা প্রত্যেক উম্মতের জন্য অবশ্য কর্তব্য। 
রসুল হিসেবে তাঁর প্রতি ঈমান আনতে হবে, মানব ও হাকেম হিসেবে তীর প্রতিটি 
নির্দেশের অনুসরণ করতে হবে, প্রিয়জন হিসেবে তাঁর সাথে গভীরতর প্রেম ও ভাল- 
বাসা রাখতে হবে এবং নবুয়তের ক্ষেত্রে যেহেতু তিনি পরিপূর্ণ, তাই তাঁর প্রতি শ্রদ্ধা 
ও সম্মান প্রদর্শন করতে হবে। 


রসূলুল্লাহ (সো)-র আনুগত্য ও অনুসরণ তো উম্মতের উপর ফরয হওয়াই 
উচিত। কেননা, এছাড়া নবী-রস্লদের প্রেরণের উদ্দেশ্যই সাধিত হয় না। কিন্তু 
আল্লাহ, রব্বুল 'আলামীন আমাদের রসুলে-মকবুল (সা) সম্পর্কে শুধু আনুগত্য অনু- 
সরণের উপর ক্ষান্ত করেমনি॥ বরং উম্মতের উপর তাঁর প্রতি সম্মান, শ্রদ্ধা ও মর্যাদা 
দান করাকেও অবশ্য কর্তব্য সাব্যস্ত করে দিয়েছেন। উপরন্ত কোরআনে-করীমের বিভিন্ন 
স্থানে তাঁর রীতি-নীতির শিক্ষ। দেওয়। হয়েছে। 

FAI SASS 

এ আয়াতে ৪ 21১2 ৪5) } বাক্যে সেদিকেই হিদায়ত দান করা হয়েছে। 


FA ঠ লপ্টিপ কপি তা 


অপর এক আয়াতে বলা হয়েছে ৪ - ১9 542 ৪2১7৯ 2 অর্থাৎ তাঁর প্রতি সম্মান 


প্রদর্শন কর এবং তাঁকে পরিপূর্ণ মর্থাদা দান কর। এ ছাড়া আরও কয়েকটি আয়াতে 
এই হিদায়ত দেওয়া হয়েছে ঘে, মহানবী (সো)-র উপস্থিতিতে এত উচ্চেঃস্বরে কথা 
বলো না, যার্তীর স্বর হতে বেড়ে যেতে পারে। বলা হয়েছেঃ 


৯২ তফসীরে মা'জারেফুল কোরআন। চতুর্থ খণ্ড 
লী 2 (TAT  OAS | eA 
al ৩5০ 32 PSI poy Nghe ঠেও 
অন্য এক জায়গায় বলা হয়েছে £ -* *১ »০১- ABEL AA CB Atle 
“৩ [8৮৯০ ॥ fiw ৩৪ ১) (৪ 
তু 4 a 


৪34৮) 4211 ৪ ০৪ অর্থাৎ হে মুসলমানগণ, আল্লাহ্‌ ও তাঁর রস্ল থেকে এগিয়ে 
1“ 


যেও না, অর্থাৎ যদি মজলিসে হুযুর আকরাম (সা) উপস্থিত থাকেন এবং তাতে কোন 
বিষয় উপস্থিত হয়, তাহলে তোমরা তার আগে কোন কথা বলো না। 


হযরত সাহল ইবনে আবদুল্লাহ্‌ (রা) এ আয়াতের অর্থ করতে গিয়ে বলেছেন 
যে, হুযূর (সা)-এর পূর্বে কেউ কথা বলবে না এবং রিনি যখন কোন কথা বলেন, 
তখন সবাই তা নিশ্চুপ বসে শুনবে। 


কোরআনের এক আয়াতে বলা হয়েছে যে, মহানবী (সো)-কে ডাকার সময় 
আদবের প্রতি লক্ষ্য রাখবেঃ এমনভাবে ডাকবে না, নিজেদের মধ্যে একে অপরকে 


“2৯ Sans = 
যেভাবে ডেকে থাক। বলা হয়েছে ts be us ple 4৯2? 8 লাঠি পাল 


৪০১14 


BAT ASF AT 


৩2) ২4% এ আয়াত শেষে সতর্ক করে দেওয়া হয়েছে যে, এ নির্দেশের বরখিলাফ 
কোন অসম্মানজনক কাজ করা হলে সমস্ত সৎকর্ম ধ্বংস ও বরবাদ হয়ে যাবে। 


এ কারণেই সাহাবায়ে-কিরাম রিয্‌ ওয়ানুল্লাহি আলাইহিম যদিও সর্বক্ষণ সর্বা- 
বস্থায় মহানবী (সা-র কর্মসঙ্গী ছিলেন এবং এমতাবস্থায় সম্মান ও আদবের প্রতি 
পরিপূর্ণ লক্ষ্য রাখা বড়ই কঠিন হয়ে থাকে; তবুও তাঁদের অবস্থা এই ছিল যে, এ 
আয়াতটি অবতীর্ণ হওয়ার পর হযরত সিদ্দীকে আকবর রো) যখন মহানবী সো)-র 
খিদমতে কোন বিষয় নিবেদন করতেন, তখন এমনভাবে বলতেন যেন কোন গোপন 
বিষয় আস্তে আস্তে বলছেন। এমনি অবস্থা ছিল হযরত ফারকে আযম (ো)-এরও। 
--(শেফা) 


হযরত আমর ইবনূল্‌ আ’স রো) বলেন, রসূলুল্লাহ সো) অপেক্ষা আমার কোন 
প্রিয়জন সারা বিশ্বে ছিল না। আর আমার এ অবস্থা ছিল যে, আমি তীর প্রতি পূর্ণ 
দৃষ্টিতে দেখতেও পারতাম না। আমার কাছে যদি হুযূর আকরাম (সা)-এর আকার- 
অবয়ব সম্পর্কে কেউ জানতে চায়, তাহলে তা বলতে আমি এ জন্য অপারক যে, আমি 
কখনও তাঁর প্রতি পূর্ণ দৃষ্টিতে চেয়েও দেখিনি । 


ইমাম তিরমিযী হযরত আনাস . রো)-এর বর্ণনায় রেওয়ায়েত করেছেন যে, 
সাহাবীদের মজলিসে যখন হুযুর আকরাম (সো) তশরীফ আনতেন তখনই সবাই 


সূরা আ'রাফ | ৯৩ 


নিম্নদৃষ্টি হয়ে বসে থাকতেন । শুধু, সিদ্দীকে আকবর ও ফারূকে আযম রো) তার 
দিকে চোখ তুলে চাইতেন। আর তিনি তাঁদের দিকে চেয়ে মুচকি হাসতেন । 


ওর্ওয়া ইবনে মাসউদকে মক্কাবাসীরা গুপ্তচর বানিয়ে মুসলমানদের অবস্থা 
জানার জন্য মদীনায় পাঠাল। সে সাহাবায়ে কিরাম রো)-কে হুযূর (সা)-এর প্রতি 
এমন নিবেদিতপ্রাণ দেখতে পেল যে, ফিরে গিয়ে রিপোর্ট দিল; “আমি কিস্রা ও 
কায়সারের দরবারও দেখেছি এবং সম্রাট নাজ্জাশীর সাথেও সাক্ষাত করেছি। কিন্ত 
মুহাম্মদ সো)-এর সাহাবীদের যে অবস্থা আমি দেখেছি, এমনটি আর কোথাও দেখিনি । 
আমার ধারণা, তোমরা কস্মিনকালেও তাদের মুকাবিলায় জয়ী হতে পারবে না।” 


হযরত মুগগীরা ইবনে শো*বা (রা)-এর বণিত হাদীসে উল্লেখ রয়েছে যে, হুযূর 
আকরাম (সা) যখন ঘরের ভিতর অবস্থান করতেন, তখন তাঁকে বাইরে থেকে সশব্দে 
ডাকাকে সাহাবায়ে কিরাম বে-আদবী মনে করতেন। দরজায় কড়া নাড়তে হলেও 
শুধু নখ দিয়ে টোকা দিতেন যাতে বেশি জোরে শব্দ না হয়। 


মহানবী (সা-র তিরোধানের পরও সাহাবায়ে কিরামের অভ্যাস ছিল যে, 
মসজিদে-নববীতে কখনও জোরে কথা বলা তো দুরের কথা, কোন ওয়াজ কিংবা 
বয়ান বির্তিও উচ্চৈঃস্বরে করা পছন্দ করতেন না। অধিকাংশ সাহাবী রো)-র এমনি 
অবস্থা ছিল যে, যখনই কেউ হুযুর আকরাম (সা)-এর পবিত্র নাম উল্লেখ করতেন, 
তখনই কেঁদে উঠতেন এবং ভীত হয়ে পড়তেন। 


এই শ্রদ্ধা ও মর্যাদাবোধের বরকতেই তাঁরা নবুয়তী ফয়েয থেকে বিশেষ উত্তরা- 
ধিকার লাভ করতে পেরেছিলেন এবং আল্লাহ, রব্বুল আলামীনও এ কারণেই তাদেরকে 
আম্বিয়া (আ)-এর পর সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। 


UL IG CF) 10S 9৩3 
1৮5৬০ 0 232 ১ 
EIS Al CAE GIG SG Als 


os 


059৫ 2739 4 ১ 
৩১০৮৫ 4০১ EO EEE 
2 


0) ০৮৯ ৭ 


রত ক 




























(১৫৮) বলে দাও হে মানবমগ্ডলী ! তোমাদের সবার প্রতি আমি আল্লাহ, 
প্রেরিত রসূল, সমগ্র আসমান ও যমীনে তাঁর রাজত্ব। একমাত্র তাঁকে ছাড়া আর 


৯৪ হিরা মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


কারো উপাসনা নয়। তিনি জীবন ও মৃত্যু দান করেন। সুতরাং তোমরা সবাই 
বিশ্বাস স্থাপন করো আল্লাহ্‌র উপর, তীর প্রেরিত উম্মী নবীর উপর, ঘিনি বিশ্বাস রাখেন 
আল্লাহর এবং তাঁর সমস্ত কালামের উপর । তার অনুসরণ কর যাতে সরলপথ প্রাপ্ত 
হতে পার । (১৫৯) বস্তুত মুসার সম্পূদায়ে একটি দল রয়েছে ঘারা সত্যপথ নিদেশ 
করে এবং দে মতেই বিচার করে থাকে । 


তফসীরের সার-সংক্ষেপ 


আপনি বলে দিন, হে (দেনিয়া-জাহানের) মানুষ আমি তোমাদের সবার প্রতি 
সেই আল্লাহ্‌ কর্তৃক প্রেরিত রসূল যাঁর সাম্রাজ্য সমগ্র আকাশসমূহ ও পৃথিবীসমূহে 
(বিস্তৃত)। তাঁকে ছাড়া কেউ উপাসনার যোগ্য নেই! তিনিই জীবন দান করেন, 
তিনিই মৃত্যু দান করেন। কাজেই আল্লাহ্‌র প্রতি ঈমান আন এবং তাঁর উম্মী নবীর 
প্রতিও (ঈমান আন)। তিনি নিজেও আল্লাহ্‌র উপর এবং তাঁর নির্দেশাবলীর উপর 
ঈমান রাখেন। (অর্থাৎ এহেন মহান মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও যখন আল্লাহ্‌ বিগত 
সমস্ত নবী-রসূল ও কিতাবসমূহের উপর ঈমান আনতে তার এতটুকু সংকোচবোধ 
হয় না, তখন আল্লাহ্‌ ও তাঁর রসূলের উপর ঈমান আনতে তোমাদের এ অস্বীকৃতি 
কেন?) আর তাঁর (অর্ধাৎ নবীর) অনুসরণ কর, যাতে তোমরা (সরল) পথে 
আসতে পার। বস্তত (কেউ কেউ যদিও তাঁর বিরোধিতা করেছে, কিন্তু) মুসা (আ)-র 
সম্পূ্দায়ের মধ্যে প্রমন একটি দলও রয়েছে যারা সত্য-সনাতন ধর্ম অর্থাৎ ইসলাম )-এর 
সপক্ষে মানুষকে) হিদায়ত করে এবং সে অনুযায়ীই (নিজেদের ও অন্যদের 
ব্যাপারে ) বিচার-মীমাংসাও করে। (এর লক্ষ্য হলেন হযরত আব্দুল্লাহ্‌ ইবনে সালাম 
প্রমুখ ।) 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

এ আয়াতে ইসলামের মূলনীতি সংক্রান্ত বিষয়গুলোর মধ্য থেকে রিসালতের 
একটি গুরুত্বপূর্ণ দিক আলোচিত হয়েছে যে, আমাদের রসুলুল্লাহ (সা)-র রিসালত 
সমগ্র দুনিয়ার সমস্ত জ্বিন ও মানবজাতি তথা কিয়ামত পর্যন্ত আগত তাদের বংশধরদের 
জনা ব্যাপক । 


' এ আয়াতে রসূলে করীম (সা)-কে সাধারণভাবে ঘোষণা করে দেওয়ার জন্য 
নির্দেশ দেওয়া হয়েছে, আপনি মানুষকে বলে দিন আমি তোমাদের সবার প্রতি নবী- 
রূপে প্রেরিত হয়েছি। আমার নবুয়ত লাভ ও রিসালত প্রাস্তি বিগত নবীদের মত 
কোন বিশেষ জাতি কিংবা ‘বিশেষ ভূখণ্ড অথবা কোন নিদিষ্ট সময়ের জন্য নয়; 
বরং সমগ্র বিশ্ব-মানবের জন্য, বিশ্বের প্রতিটি অংশ, প্রতিটি দেশ ও রাষ্ট্র এবং বর্তমান 
ও ভবিষ্যত বংশধরদের জন্য--কিয়ামতকাল পর্যন্ত তা পরিব্যাপ্ত। আর মানব 
জাতি ছাড়াও এতে স্তন জাতিও অন্তভূক্ত। 


সূরা আণ্রাফ ৯৫ 


মহানবী (সা)র নবুয়ত কিয়ামতকাল পর্যন্ত সমগ্র বিশ্বের জন্য ব্যাপক, 
তাই তাঁর উপরই নবুয়তের ধারাও সমাপ্ত £ নবুয়ত সমাপ্তির. এটাই হল প্রকৃত 
রহস্য। কারণ, মহানবী (সা)-র নবুয়ত যখন কিয়ামত পর্যন্ত আগত বংশধরদের 
জন্য ব্যাপক, তখন আর অন্য কোন নবী বা রসূলের আবির্ভাবের না কোন প্রয়োজনীয়তা 
রয়ে গেছে, না তার কোন অবকাশ আছে। আর এই হল মহানবীর উম্মতের সে 
বৈশিষ্ট্যের প্রকৃত রহস্য যে, নবী করীম সো)-এর ভাষায় এতে সর্বদাই এমন একটি দল 
প্রতিষ্ঠিত থাকবে, যারা ধর্মের মাঝে সৃষ্ট যাবতীয় ফেতনা-ফাসাদের মুকাবিলা করবেন 
এবং ধর্মীয় বিষয়ে সৃষ্ট সমস্ত প্রতিবন্ধকতা প্রতিরোধ করতে থাকবেন। কোরআন- 
দৃন্নাহর ব্যাখ্যা ও বিশ্লেষণ ক্ষেত্রে যেসব বিষ্রান্তির সৃষ্টি হবে, এদল সেগুলোরও 
অপনোদন করবে এবং আল্লাহ্‌ তা'আলার বিশেষ সাহায্য ও সহায়তাপ্রাপত হবে' যার 
ফলে তারা সবার উপরই বিজয়ী হবে। . কারণ, প্রকৃতপক্ষে এ দলটি হবে মহানবী 
 সে)-র রিসালতের দায়িত্ব সম্পাদনে তীরই স্থলাভিষিক্ত--নোয়েব)। | 


ইমাম রাষী রে) ০৯১৩ { 734 আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন 


যে, এ আয়াতে এই ইজিত বিদ্যমান রয়েছে যে, এই উম্মতের মধ্যে “সাদেকীন” অর্থাৎ 

সত্যনিদের একটি দল অবশ্যই অবশিষ্ট থাকবে। তা না হলে বিশ্ববাসীর প্রতি 
সত্যনিষ্ঠদের সাথে থাকার নির্দেশই দেওয়া হতো না। আর এরই ভিন্তিতে ইমাম রাষী রে) 
সর্বযুগে এজমায়ে-উম্মত বা মুসলমান জাতির এ্কমত্যকে শরীয়তের দলীল বলে প্রমাণ 
করেছেন। তার কারণ, সত্যনিষ্ঠ দলের বর্তমানে কোন ভূল বিষয় কিংবা কোন 
পথন্্রষ্টতায় সবাই এঁকমত্য বা এঁকাবদ্ধ হতে পারে না। 


ইমাম ইবনে কাসীর রে) বলেছেন যে, এ আয়াতে মহানবী সো-র খাতা- 
: ম্নক্নাবিয়ীন বা শেষনবী হওয়ার বিষয়ে ইজিত করা হয়েছে। কারণ হুযূর (সা)-এর 
আবির্ভাব ও রিসালত যখন কিয়ামত পর্যস্ত আগত সমস্ত বংশধরদের জন্য এবং সমগ্র 
বিশ্বের জন্য ব্যাপক, তখন আর অন্য কোন নতুন রসূলের প্রয়োজনীয়তা অবশিষ্ট 
থাকেই না। সেজন্যই শেষ যমানায় হয়রত ঈসা আট যখন আসবেন, তখন তিনিও 
যথাস্থানে নিজের নবুয়তে বিদ্যমান থাকা সত্তেও মহানবী সো) কর্তৃক প্রবতিত 
শরীয়তের উপরই জামল করবেন। [হুযূরে আকরাম (সা)-এর আবির্ভাবের পর্বে তাঁর 
নিজস্ব যে শরীয়ত ছিল, তাকে তখন তিনিও রহিত বলেই গণ্য করবেন।] বিশুদ্ধ 


রসূলে করীম (সা)-এর আবির্ভাব এবং তাঁর রিসালত যে কিয়ামত পর্যন্ত 
ব্যাপক, এ আয়াতটি তো তার প্রকৃষ্ট প্রমাণ আছেই---তাছাড়া কোরআন মজীদে আরও 


পি ASG 


কতিপয় আয়াত তার প্রমাণ বহন করে। যেমন বলা হয়েছে ৮ ৬৯15 


৯৬ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


পর গল এগ fA" AST ad 05 পন 


৮৮ ৩০2 $2 ০ ১5 অর্থাৎ আমার প্রতি এই কোরআন ওহীর 


মাধ্যমে অবতীর্ণ করা হয়েছে যাতে আমি তোমাদের আল্লাহ্‌র আযাব সম্পর্কে ভীতি 
প্রদর্শন করি এবং তাদেরকেও ভীতিগপ্রদর্শন করি যাদের কাছে এ কোরআন পে ছবে 
আমার পরে। [ অর্থাৎ হুযূর সো)-এর তিরোধানের পরে ।] 


| মহানবী (সো)-র কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য 8 ইবনে কাসীর মস্নদে আহমদ 
গ্রন্থের বরাত দিয়ে অত্যন্ত নির্ভরযোগ্য সনদের সাথে উদ্ধৃত করেছেন যে, গযৃওয়ায়ে- 
তাবুকের € তাবুক যুদ্ধের) সময় রসূলে-করীম (সো) তাহাজ্জুদের নামায পড়ছিলেন। 
সাহাবায়ে কিরামের ভগ্ন হচ্ছিল যে, শত্রুরা না এ অবস্থায় আক্রমণ করে বসে। তাই 
তারা হুযূর সো)-এর চারদিকে সমবেত হয়ে গেলেন। হুযূর সো) নামাষ শেষ করে 
ইরশাদ করলেন, আজকের রাতে আমাকে এমন পাঁচটি বিষয় দান করা হয়েছে, 
যা আমার পূর্বে আর কোন নবী রসূলকে দেওয়া হয়নি। তার একটি হল এই যে, 
আমার রিসালত ও নবুয়তকে সমগ্র দুনিয়ার জাতিসমূহের জন্য ব্যাপক কর। হয়েছে। 
আর আমার পূর্বে যত নবী-রস্লই এসেছেন, তাঁদের দাওয়াত ও আবির্ভাব নিজ নিজ 
সম্পৃদায়ের সাথে সম্পৃক্ত ছিল। দ্বিতীয়ত আমাকে আমার শত্রুর মৃকাবিলায় এমন 
প্রভাব দান করা হয়েছে যাতে তারা যদি আমার কাছ থেকে এক মাসের দুরত্বেও 
থাকে, তবুও তাদের উপর আমার প্রভাব ছেয়ে যাবে । তৃতীয়ত কাফিরদের সাথে 
যৃদ্ধে প্রাপ্ত মালে-গনীমত আমার জন্য হালাল করে দেওয়া হয়েছে। অথচ পূর্ববর্তী 
উম্মতদের জন্য তা হালাল ছিল না। বরং এসব মালের ব্যবহার মহাপাপ বলে মনে 
করা হত। তাদের গনীমতের মাল ব্যয়ের একমান্ত্র স্থান ছিল এই যে, আকাশ থেকে 
বিদ্যুৎ এসে সে সমস্তকে জ্বালিয়ে খাক করে দিয়ে যাবে। চতুর্থত আমার জন্য সমগ্র 
ভূমণ্ুলকে মসজিদ করে দেওয়া হয়েছে এবং পবিত্র করার উপকরণ বানিয়ে দেওয়া 
হয়েছে, যাতে আমাদের নামায যে কোন জমি, যেকোন জায়গায় শুদ্ধ হয়, কোন বিশেষ 
মসজিদে সীমাবদ্ধ নয়। পক্ষান্তরে পূর্ববর্তী উম্মতদের ইবাদত শুধু তাদের উপাসনা- 
লয়েই হতো, অন্য কোথাও নয়। নিজেদের ঘরে কিংবা মাতে-ময়দানে তাদের নামাষ 
বা ইবাদত হত না। তাছাড়া পানি ব্যবহারের যখন সামর্থ্যও না থাকে তা পানি না 
পাওয়ার জন্য হোক কিংবা কোন রোগ-শোকের কারণে, তখন মাটির দ্বারা তায়াম্মুম 
করে নেওয়াই পবিব্রতা ও অযুর পরিবর্তে যথেষ্ট হয়ে যায়। পূর্ববর্তী উম্মতদের জন্য 
এ সুবিধা ছিল না। অতপর বললেন, আর পঞ্চমটির কথা তো বলতেই নেই, তা 
নিজেই নিজের উদাহরণ, একেবারে অনন্য । তাহল এই যে, আল্লাহ্‌ তা'আলা তাঁর 
প্রত্যেক রস্লকে একটি দোয়া কবুল হওয়ার এমন নিশ্চয়তা দান করেছেন, যার কোন 
ব্যতিক্রম হতে পারে না। আর প্রত্যেক নবী-রসূলই তাঁদের নিজ নিজ দোয়াকে বিশেষ 
বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করে নিয়েছেন এবং সে উদ্দেশ্যও সিদ্ধ হয়েছে। আমাকে 
তাই বলা হলো আপনি কোন একটা দোয়া করুন। আমি আমার দোয়াকে আখিরাতের 


স্রা আ'রাফ ৯৭ 
জন্য সংরক্ষিত করিয়ে নিয়েছি । সে দোয়া তোমাদের জন্য এবং কিয়ামত পর্যন্ত 


sd 8 1 রা 
89) ১1 2) 1 কলেমার সাক্ষ্য দানকারী যেসব লোকের জন্ম হবে, তাদের কাজে 


লাগবে । 

হযরত আবু মুসা আশ'আরী রো) থেকে উদ্ধৃত ইমাম আহমদ (র)-এর এক 
রিওয়ায়েতে আরও উল্লেখ রয়েছে যে, রসূলুল্লাহ সো) ইরশাদ করেছেন যে, যে লোক 
আমার আবির্ভাব সম্পর্কে শুনবে, তা সে আমার উন্মতদের মধ্যে হোক কিংবা ইহদী- 
খৃস্টান হোক, যদি সে আমার উপর ঈমান না আনে, তাহলে জাহান্নামে যাবে। 


আর সহীহ বুখারী শরীফে এ আয়াতের বর্ণনা প্রসঙ্গে আবু দার্দা রো)-এর 
রিওয়ায়েত উদ্ধৃত করা হয়েছে যে, হযরত আবু বকর ও হযরত উমর রো)-এর মধ্যে 
কোন এক বিষয়ে মতবিরোধ হয় । তাতে হযরত উমর রো) নারাষ হয়ে চলে যান। 
তা দেখে হযরত আব্‌ বকর রো)-ও তাকে মানাবার জন্য এগিয়ে যান। কিন্ত হযরত 
উমর রো) কিছুতেই রাষী হলেন না। এমনকি নিজের ঘরে পৌছে দরজা বন্ধ করে 
দিলেন। হযরত আবু বকর রো) ফিরে যেতে বাধ্য হন এবং মহানবী সো)-র 
দরবারে গিয়ে হাযির হন। এদিকে কিছুক্ষণ পরেই হযরত উমর (রা) নিজের 
এহেন আচরণের জন্য লজ্জিত হয়ে যান এবং তিনিও ঘর থেকে বেরিয়ে মহানবী 
সো)-র দরবারে গিয়ে উপস্থিত হয়ে নিজের ঘটনা বিরত করেন। হযরত আবূ 
দার্দা (রা) বলেন যে, এতে রসূলুল্লাহ সো) অসন্তম্ট হয়ে পড়েন। হযরত আবূ বকর 
(রা) যখন লক্ষ্য করলেন যে, হযরত উমর (রা)-এর প্রতি ভৎ্সনা করা হচ্ছে, 
তখন নিবেদন করলেন, ইয়া রসূলাল্লাহ্‌, দোষ আমারই বেশি । রসলে করীম সো) 
বললেন, আমার একজন সহচরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকাটাও কি তোমাদের 
পক্ষে সম্ভব হয় না! ১7158555755575775755555 


রি 


যার ত 1521 51001 দত 


তখন তোমরা সবাই আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে, শুধু এই আবূ বকর রো)-ই 
ছিলেন, যিনি সর্বপ্রথম আমাকে সত্য বলে স্বীকৃতি দিয়েছেন। 


সারমর্ম এই যে, এ আয়াতের দ্বারা বর্তমান ও ভবিষ্যত বংশধরদের জন্য, প্রতিটি 
দেশ ও ভূখণ্ডের অধিবাসীদের জন্য এবং প্রতিটি জাতি ও সম্পুদায়ের জন্য মহানবী 
(সা)-র ব্যাপকভাবে রসূল হওয়া প্রমাণিত হয়েছে। সাথে সাথে একথাও সাব্যস্ত হয়ে 
গেছে যে, হযুরে-আকরাম (সা)-এর আবির্ভাবের পর যে লেক তাঁর প্রতি ঈমান 
আনবে না সে লোক কোন সাবেক শরীয়ত ও কিতাবের কিংবা অন্য কোন ধর্ম ও 


5৮ তক্ষসীরে মাংআরেফুল-কোরআন ।। চতুর্থ খণ্ড 


মতের পরিপূর্ণ আন্গত্য একান্ত নিষ্ঠাপরায়ণভাবে করতে খাকা সত্ত্বেও কস্মিনকালেও 
মুক্তি পাবে না। : 


আয়াতের শেষাংশে বাতলে দেওয়া হয়েছে যে, আমি যে পবিত্র সত্তার পক্ষ থেকে 
প্রেরিত রসূল, সমস্ত আসমান-যমীন খাঁর রাজ্যের অন্তর্ভূক্ত । তিনিই জীবন দান করেন, 
তিনিই মৃত্যু দান করেন। 

ws JIA ৬ a3 ls 


অতপর ইরশাদ হয়েছে ৪-১*% । ০) ৮১:35 wi 19৮০ ও 


ক 


A শিপ হত adie IASI টে AS A 


4 eS ৪2৯৯ 2 tio ৬১৩ ৬০৮ sD 


অর্থাৎ একথা যখন জানা হয়ে গেছে যে, খহানবী (সা) সমস্ত বিশ্ব-সম্পৃদায়ের 
জন্য প্রেরিত রসূল, তাঁর SEH ছাড়া কোন উপায় নেই, তখন আল্লাহ্‌ ও তাঁর সে 
রসূলের প্রতি ঈমান আনাও অপরিহার্য হয়ে গেছে, যিনি নিজেও আল্লাহ্‌র উপর এবং 
ভার বাণীসমূহের উপর ঈমান আনেন। আর তারই আনুগত্য অবলম্বন কর, যাতে 
তোমরা সঠিক পথে থাকতে পার। 


আল্লাহ্‌র কালেমাত' বা বাণীসমূহ বলার উদ্দেশ্য হল আল্লাহ্‌র কিতাব 
তওরাত, ইজীল, কোরআন প্রভৃতি আসমানী গ্রন্থ । ঈমানের নির্দেশ দেওয়ার পর 
আবার আনুগত্যের নির্দেশ দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে, মহানবী (সো)-র শরীয়তের 
আনুগত্য ছাড়া শুধুমান্্ ঈমান আনা কিংবা মৌখিক জত্যায়ন করাই হিদায়তের জন্য 
যথেষ্ট নয়। 


হযরত জুনায়েদ বাগদাদী রে), বলেছেন যে, আল্লাহ. তাআলা পর্যন্ত পৌছার 
জন্য নবী করীম সো) কতৃক বাতলানো পথ ছাড়া অন্য সমস্ত পথই বন্ধ! 


হযরত মুসা আো)-র সম্প্রদায়ের একটি সতানিষ্ঠ দল £ হিটার জারা ইরাদ 


পা নটি পল শা ৮৪৩৪ A JAG BUF tas AA 


হয়েছে ৪ ৩5১০০ ৪১ 5৯৫ ০১১৪ &! rs ৩৮" 2 অৰ্থাৎ 


হযরত মূসা (আ)-র সম্প্রদায়ের মধ্যে এমন একটি দলও রয়েছে যারা নিজেরা 
সত্যের অনুসরণ করে এবং নিজেদের বিতর্কমূলক বিষয়সমূহের মীমাংসার বেলায় সত্য 
অনুযায়ী মীমাংসা করে থাকে৷ 


বিগত আয়াতসমূহে ম্সা অট-র সম্পুদায়ের অসদাচার, কুট তর্ক এবং 
গোমরাহীর বর্ণনা ছিল। কিন্তু এই আয়াতে বলা হয়েছে যে, গোটা জাতিটিই এমন 
নয়; তাদের মধ্যে বরং কিছু লোক ভালও রয়েছে যারা সত্যানৃুসরণ করে এবং ন্যায়- 
ভিত্তিক মীমাংসা করে। এরা হলো সেসব লোক, যারা তওরাত ও ইজীলের যুগে 
সেগুলোর হিদায়ত অনুযায়ী আমল করত এবং যখন খাতামুন্নাবিয়্টান (সা)-এর 


সূরা আ'রাফ ৯৯ 


আবির্ভাব হয়, তখন তওরাত ও ইজীলের সুসংবাদ অনুসারে তাঁর উপর ঈমান আনে 
এবং তার যথাযথ অনুসরণও করে। বনি ইসরাঈলদের এই সত্যনিষ্ঠ দলটির উল্লেখও 


£ রি * AT A 
কোরআন মজীদে বারংবারই করা হয়েছে। এক জায়গায় বলা হয়েছে £ ৯ | uw” 


eA Ida‘ AS 2 পা এ এটি একা Br 


B53 
৩০৪০৫ ০৯5৯০ ৩1 ৪0 ০০৫1 OH bss 7৮ 8৯ 1৮350 


অর্থাৎ আহলে-কিতাবদের মধ্যে এমন একটি দলও রয়েছে যারা সত্যনিষ্ঠ, সারারাত 
ধরে আল্লাহর টি ৪০৮ করে এবং সিজদা করে। অন্যন্ রয়েছে 8 


AAS AS AY A A 52 1০ $ পক রশ 


9222 ১ ৩ ০8৫ ৪৮১ 1 এ৪ 3৭1 অর্থাৎ যাদেরকে মহানবী 


সে)-র পর্বে কিতাব (তওরাত ও ইজীল) দান করা হয়েছিল, তারা মহানবী সো)-র 
উপর ঈমান আনে। 


প্রখ্যাত তফসীরকার ইবনে জরীর ও ইবনে কাসীর €র) প্রমুখ এ প্রসঙ্গে 
এক কাহিনী উদ্ধৃত করেছেন যে, এ জমাআত বা দল দ্বারা সে দলই উদ্দেশ্য, যারা 
বনি ইসরাঈলদের গোমরাহী, অসৎকর্ম, নারী হত্যা প্রভৃতি কার্ধকলাপে অতিষ্ঠ হয়ে 
তাদের থেকে সরে পড়েছিল। বনি ইসরাঈলদের বারটি গোত্রের মধ্যে একটি গোল্র 
ছিল, যারা নিজেদের জাতির কার্যকলাপে অতিষ্ঠ হয়ে প্রার্থনা করেছিল ঘষে, হে পরও- 
য়ারদিগারে আলম! আমাদের এদের থেকে সরিয়ে কোন দূর দেশে পুনর্বাসিত করে 
দিন, যাতে আমরা আমাদের দীনের উপর দৃঢ়তার সাথে আমল করতে পারি। আল্লাহ্‌ 
তাঁর পরিপূর্ণ কুদরতের দ্বারা তাদেরকে দেড়শ বছরের দূরত্বে দুর-প্রাচ্যের কোন ভূ- 
খণ্ডে পৌছে দেন। সেখানে তারা নির্ভেজাল ইবাদতে আত্মনিয়োগ করে। রূসূলে 
করীম (সা)-এর আবির্ভাবের পরেও আল্লাহ্‌র মহিমায় তাদের মুসননমান হওয়ার 
এই ব্যবগ্থা হয় যে, মি'রাজের রাতে হযরত জিবরাঈল (আট হুযুর (সো)-কে সেদিকে 
নিয়ে যান। তখন তারা মহানবী সো)-র উপর ঈমান আনে । হুযূর আলাইহিস- 
সালাতু ওয়াস্সালাম তাদেরকে জিজ্ঞেস করেন, তোমাদের কি মাপ-জোখের কোন ব্যবস্থা 
আছে? আর তোমাদের জীবিকার ব্যবস্থা কি? তারা উত্তর দিল, আমরা জমিতে শস্য 
বপন করি, যখন তা উপযোগী হয়, তখন সেগুলোকে কেটে সেখানেই স্তুপীরুত করে 
দিই। সেই স্তুপ থেকে সবাই নিজ নিজ প্রয়োজনমত নিয়ে আসে। কাজেই আমাদের 
মাপ-জোথের কোন প্রয়োজন পড়ে না। হুযূর (সা) জিজ্তেস করলেন, তোমাদের মধ্যে 
কি কেউ মিথ্যা কথা বলে? তারা নিবেদন করল, না। কারণ কেউ যদি তা করে, 
তাহলে সাথে সাথে একটি আগুন এসে তাকে পুড়িয়ে দেয়। হুযূর (সা) জিজেস 
করলেন, তোমাদের সবার ঘরবাড়িগুলো একই রকম কেন£ নিবেদন করল, তা এজন্য 
যাতে কেউ কারোও উপর প্রাধান্য প্রকাশ করতে না পারে। অতপর হুযূর '(সা) 
জিজেস করলেন, তোমরা তোমাদের বাড়িগুলোর সামনে এসব কবর কেন বানিয়ে 


১০০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


রেখেছ? নিবেদন করল, যাতে আমাদের সামনে সর্বক্ষণ মৃত্যু উপস্থিত থাকে। অত- 
পর হুযূর (সা) যখন মি'রাজ থেকে মস্কায় ফিরে এলেন তখন এ আয়াতটি নাযিল 


পাঠ জেরা পাক প 95 তা Hos Las Ar A 


লঃ ৩১১০ ৪২১ ৬০৩ ৩১ ১৪৫ ৬০ 1 I ৮ (৭ 5১ ০৮০.2 তফসীরে কুরতুবী 


এ রেওয়ায়েতটিকে মৌলিক সাব্যস্ত করে অন্যান্য সম্ভাব্যতার কথাও লিখেছেন । ইবনে- 
কাসীর একে বিস্ময়কর কাহিনী বলেছেন, কিন্তু একে খণ্ডন করেননি । অবশ্য কুরতুবী 
এ রেওয়ায়েতটি উদ্ধত করে বলেছেন যে, সম্ভবত এই রেওয়ায়েতটি বিশুদ্ধ নয়। 


যাহোক, এ আয়াতের মর্ম দাড়াল এই যে, হযরত মুসা (আ)-র সম্পুদায়ের 
মধ্যে একটি দল রয়েছে যারা সব সময়ই সত্যে সুদৃঢ় রয়েছে। তা তারা হুযূর সো)- 
এর আবির্ভাবের সংবাদ শুনে যারা ইসলামে দীক্ষিত হয়েছিল তারাই হোক অথবা 
বনি ইসরাঈলদের দ্বাদশতম সে গোন্রই হোক, যাকে আল্লাহ্‌ তা'আলা পৃথিবীর কোন 
বিশেষ স্থানে পুনর্বাসিত করে রেখেছেন, যেখানে যাওয়া অন্য কারোও পক্ষে সম্ভব নয়। 
আল্লাহই সর্বাধিক জানী।) 


872 উঃ জু 3 
3152 ৩) ও 2৬৫8৫ ১ 
ko ell SATs TS ০০ রর 

এটি ২৫ 8৮6 06 ৩৫6৮৬ 

EP RECHT রর : 


52) 15৫ টিপ তোর্ট 2 Ar Sil 
৪0355 ১. ্ হত ০258257%1 0৬ ৩৫ 200357 


টির পারত 


DS ALS ০55 Ell ০০ 
22 IPH E04 ১29 0৫ %₹৫ 8 €$4 0101 এ ১২ 
১৩১৪৪ ৮৫৯৬৬ 


জি GN ২ 22 A NTE 5. 
© Ok 8 তে 


(১৬০) আর আমি পৃথক পৃথক করে দিয়েছি তাদের বারজন গিতামহের 
সম্তানদের বিরাট বিরাট দলে, এবং নির্দেশ দিয়েছি মুসাকে, যখন তার কাছে তার 
সম্পৃদায় পানি চাইল যে, স্বীয় যচ্ঠির দ্বারা আঘাত কর এ পাথরের উপর। অতপর এর 





সরা আ'রাফ ১০১ 


ভেতর থেকে ফুটে বের হল বারটি প্রম্রবণ ! প্রতিটি গোত্র চিনে নিল নিজ নিজ ঘাঁটি। 
আর আমি ছায়া দান করলাম তাদের উপর মেঘের এবং তাদের জন্য অবতীর্ণ করলাম 
গ্লাননা' ও ‘সালওয়া’। যে পরিচ্ছন্ন বস্তু জীবিকারূপে আমি তোমাদের দিয়েছি তা 
থেকে তোমরা ভক্ষণ কর। বস্তুত তারা আমার কোন ক্ষতি করেনি; বরং ক্ষতি করেছে 
নিজেদেরই । (১৬১) আর যখন তাদের প্রতি নির্দেশ হল যে, তোমরা এ নগরীতে 
বসবাস কর এবং খাও তা থেকে যেখান থেকে ইচ্ছা এবং বল, আসাদের ক্ষমা করুন! 
আর দরজা দিলে প্রবেশ কর প্রণত অবস্থায় । তবে আমি ক্ষমা করে দেব তোমাদের 
পাপসমূহ। অবশ্য আমি সৎকর্মীদের অতিরিক্ত দান করব। (১৬২) অনন্তর জালি- 
মরা এতে অন্য শব্দ বদলে দিল তার পরিবর্তে, ঘা তাদেরকে বলা হয়োছল। সুতরাং 
আমি তাদের উপর আযাব পাঠিয়েছি আসমান থেকে তাদের অপকর্মের কারণে। 


তফসীরের সাব্র-সংক্ষেপ ্‌ 

আর আমি (একটা পুরস্কার বনি ইসরাঈলকে এই দান করেছি যে, তাঁদের 
সংশোধন ও ব্যব্স্থাপনার জন্য) তাদের বারটি গোত্রে বিভক্ত করে সবার পৃথক পৃথক 
দল সাব্যস্ত করে দিয়েছি (এবং প্রত্যেকের দেখাশোনার জন্য একজন সদার নিযুক্ত 


AA 144 এ 


করে দিয়েছি যার আলোচনা সুরা মায়েদার তৃতীয় রুফুতে ২৮১1 ৪০ ৩০১১ 


LA LT 


ong 1৮ আয়াতে করা হয়েছে )। আর (একটি পুরস্থার হল এই যে,) আমি মূসা 


(আ)-কে তখন নির্দেশ দিলাম, যখন তাঁর সম্প্রদায় তাঁর কাছে পানি চাইল (এবং 
তিনি আল্লাহ্‌ তা'আলার দরবারে মুনাজাত করলেন,) তখন নির্দেশ হলো, আপন 
হাতের এই যম্ঠির দ্বারা অমুক পাথরের উপর আঘাত করুন (তাহলেই: তা থেকে পানি 
বেরিয়ে আসবে)। সুতরাং (আঘাত করার ) সঙ্গে সঙ্গে পানির বারটি ধারা (তাদের 
বার গোত্রের সংখ্যানুপাতে) প্রবাহিত হলো। বেস্তত) প্রতোকেই আপন আপন পানি 
পান করার স্থান চিনে নিল। আ'র (একটি পুরস্কার হলো এই যে,) আম্মি তাদের 
উপর মেঘমালাকে ছায়াদানকারী করেছি। আর (এক নিয়ামত এই যে) তাদেরকে 
(গায়েবী ভাণ্ডার হতে) ‘মান্না’ ও 'সালওয়া, পৌছে দিয়েছি এবং অনুমতি 
দান করেছি যে, (সেই) উৎকৃষ্ট সামগ্রী থেকে খাও, যা আমি তোমাদের দিয়েছি। 
(কিন্তু এতেও তারা নির্দেশবিরুদ্ধ একটি ব্যাপার করে বসল---) এবং তাতে তারা 
আমার কোন ক্ষতি করেনি বরং নিজেদেরই ক্ষতি (সাধন) করছিল। (এসব ঘটনা 
‘তীহ’ মরূদ্যানে ঘটেছিল যার বিস্তারিত বিশ্লেষণ “মা'আরেফুল কোরআন”-এর প্রথম 
খণ্ডে সূরা বাকারায় আলোচিত হয়েছে। সেখানে দেখে নেওয়া যেতে পারে।) আর 
(সে সময়ের কথা স্মরণ কর,) যখন তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে, তোমরা সে 
জনপদে গিয়ে বসবাস কর এবং ভক্ষণ কর সেখানকার (বস্ত-সামগ্রীর) মধ্য থেকে 


১০২ তফসীরে মাআরেফুল-কোরআন। চতুর্থ খণ্ড 


যেখানেই তোমাদের ভাল লাগে। আর এ নিরদেশও দেওয়া হয় যে, যখন তোমরা 
ভেতরে প্রবেশ করতে আরম্ভ করবে, তখন) মুখে বলতে থাকবে--তওবা করছি (তওবা 
করছি) এবং (নম্ত্রতার সাথে) প্রণত অবস্থায় দরজা দিয়ে প্রবেশ করবে! তাহলেই 
আমি তোমাদের (বিগত) পাপসম্হ ক্ষমা করে দেব। মোর্জনা তো সবারই জন্য: 
তবে) যারা সৎকাজ করবে তাদেরকে এর উপরেও অধিক পরিমাণ দান করব। 
অনন্তর সে জালিমরা সে বাকাটিকে অন্য বাকোর দ্বারা বদলে দিল যা ছিল সে বাক্যের 
বিপরীত যা তাদেরকে বলতে নির্দেশ দেওয়া হয়েছিল। এরই প্রেক্ষিতে আমি তাদের 
উপর এক আসমানী বিপদ পাঠিয়েছি এ কারণে যে, তারা নিরেশের অবমাননা করভি। 


2 চি পর | রী 2৫ লি ৪ প 
তা 86 রে এ ৫ পপ 









পাঠ ঠেঠলা ও 


১৮৩ SL 








ni 


১০452 ক 
% ৮৪9৬2 2৮ তু (৮ ৩০৬৮০ ০৮৪ ০হ এর) 
ও রি %/ 4) ৮০৮ us 5 28 922. 
৬৫৮৩ 2 261%0% ৩৫ ০০ 
29৮০৬ নি ৩ JES; 2 
BEI ৩2 2/ 122 ৫ বেট লিনাতী 


















(১৬৩) আর তাদের কাছে মে জনপদের অবস্থা সম্পকে জিজেস কর হা ছিল 
নদী তীরে অবস্থিত। যখন শনিবার দিনের নির্দেশ ব্যাপারে সীমাতিক্রম করতে লাগল, 
যখন আসতে লাগল মাছগুলো তাদের কাছে শনিবার দিন পানির উপর । জার ঘেদিন 
শনিবার হত না আসত না। এভাবে আমি তাদেরকে পরীক্ষা করেছি । কারণ তারা 
ছিল নাফরমান। (১৬৪) আর যখন তাদের মধ্য থেকে এক সম্পৃদায় বলল, কেন সে 
লোকদের সদুপদেশ দিচ্ছেন, যাদেরকে আল্লাহ্‌ ধ্বংস করে দিতে চান কিংবা আযাব 
দিতে চান--কঠিন আযাবঃ মে বলল, তোমাদের পালনকর্তার সামনে দোষ ফুরাবার 
জন্য এবং এজন্য যেন তারা ভীত হম্স। (১৬৫) অতপর যখন তারা সেসব বিষয় 


সূরা আরাফ ১০৩ 


ভুলে গেল, যা তাদেরকে বোঝানো হয়েছিল, তখন আমি সেসব লোককে মুক্তি দান 
করলাম, যারা মন্দ কাজ থেকে বারণ করত । আর পাকড়াও করলাম, গোনাহগারদের 
নির্ুষ্ট আযাবের মাধ্যমে তাদের না-ফরমানীর দরুন। (১৬৬) তারপর যখন তারা 
এগিয়ে যেতে লাগল সে কর্মে যা থেকে তাদের বারণ করা হয়েছিল, তখন জামি নিদেশ 
দিলাম যে, তোমরা লাঞ্িছত বানর হয়ে ঘাও। 








তফসীরের সার-সংক্ষেপ 
আর আপনি সেই (আপনার সমকালীন ইহুদী) লোকদের কাছে (সতকীকিরণ 
স্বরূপ) সেই জ:পদের (অধিবাসীদের) সে সময়ের অবস্থা জিজ্তেস করুন, যারা 
সাগরের {নকটবতাঁ (অঞ্চলে) অবস্থিত ছিল। (সেখানকার ইহুদী সম্পুদায়ের উপর 
শনিবার দিন শিকার করা নিষিদ্ধ ছিল।) যখন তারা €( দে জনপদের অধিবাসীরা) 
শনিবার (সম্পকিত নির্দেশ )-এর ব্যাপারে € শরীয়ত কর্তৃক নর্ধারিত) সীমালংঘন 
করছিল, যখন তাদের (নিকট) শনিবার দিনটি আসত, তখন (তাদের) সেই (সোগ- 
রের) মাছগুলো ( পানির ভেতর থেকে মাথা তুলে তুলে) বেরিয়ে এসে (সাগরের পানিতে 
ভেসে) তাদের সামনে চলে আসত। আর যখন শনিবার হতো না, তখন (সেগুলো) 
তাদের সামনে আসত না বেরং সেখান থেকে দূরে সরে যেত)! আর তার কারণ 
ছিল এই যে, আমি এভাবে তাদের (সুকঠিন) পরীক্ষা করতাম ( যে, তাদের মধ্যে 
কারা নির্দেশে অটল থাকে, আর কারা থাকে না। আর এই পরীক্ষারটির) কারণ (ছিল) 
এই যে, (তারা পর্ব থেকে) নির্দেশ অমান্য করে চলত। (সে কারণেই এহেন কঠিন 
নির্দেশের মাধ্যমে তাদেরকে পরীক্ষা করছি। যারা আনুগত্যপরায়ণ, তাদের পরীক্ষা 
হয় দয়া, সামর্থ্য ও সমর্থন দানে সহজীরুত।) আর (তখনকার অবস্থা সম্পর্কেও 
জিক্তেস করুন) যখন তাদের একটি দল € যারা তাদেরকে সদুপদেশ দিয়ে দিয়ে উপ- 
কারিতা ও কার্যকারিতার ব্যাপারে নিরাশ হয়ে পড়েছিল, এমন লোকদের কাছে যারা 
পাঠ এজ AIM" 

তখনও সদুপদেশ দিয়ে যাচ্ছিল এবং ততটা নিরাশও হয়ে পড়েনি__যেমন ৩১ 552 (৪17) 
আয়াতের দ্বারা বোঝা যায়।) একথা বলল যে, তোমরা কেন এমনসব লোকের 
সদুপদেশ দিয়ে যাচ্ছ যাদের কাছ থেকে সে উপদেশ গ্রহণের কোন আশাই নেই এবং 
তাতে মনে হয়, যেন) আল্লাহ্‌ তাদেরকে ধ্বংস করে দেবেন অথবা ধ্বংস যদি নাও 
করেন, তবু) তাদেরকে (অন্য কোন রকম) কঠিন শাস্তি দেবেন। ( অর্থাৎ এহেন 
মূর্খ, অপদার্থদের নিয়ে কেন খামাথা মাথা ঘামিয়ে যাচ্ছেন ) তারা উত্তর করল যে, 
তোমাদের এবং আমাদের পালনকর্তার দরবারে অজুহাত দীড় করবার জন্যই (সদুপদেশ 
দিচ্ছি, যাতে আল্লাহ্‌র দরবারে বলতে পারি যে, হে আল্লাহ্‌, আমরা তো বলেই ছিলাম, 
কিন্তু তারা শোনেনি--আমরা অসহায়।) আর তেদুপরি) এজন্য যে, হয়তো তারা 
ভীত হয়ে পড়বে (এবং সৎকর্মে প্রবৃত্ত হবে। কিন্তু কবেইবা তারা সগকাজ করেছিল 1) 
যাহোক, € শেষ পর্যন্ত) যা কিছু তাদেরকে বোঝানো হতো তা থেকে যখন তারা দুরেই 


১০৪ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


সরে রইল (অর্থাৎ তা পালন করল না), তখন আমি তাদের তো আযাব থেকে 
রক্ষা করেছি, যারা মন্দ কাজ থেকে বাধা দান করত (চাই সে সময় বাধা দান করে 
থাক কিংবা নিরাশজনিত অজুহাতে বিরত থেকে থাকুক)। আর যারা (উল্লিখিত 
নিদেশের ব্যাপারে) বাড়াবাড়ি করত, তাদেরকে তাদের (অমান্যতার কারণে) এক 
কঠিন আযাবের মধ্যে পাকড়াও করেছি (অর্থাৎ যখন তারা নিষিদ্ধ কাজের ব্যাপারে 


সীমা অতিক্রম করেছে। এই তো গেল 3121১ ৮০ ৩ ৮৯১ -এর তফসীর) 
তখন আমি রোগান্বিত হয়ে) বলে দিয়েছি, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। (এই হল 
(/৯%% ০১1 ৬০ "এর তফসীর।) 


উদ্ভিখিত ঘটনার বিস্তারিত ব্যাখ্যা-বিশ্লেষণও মা'আরেফুল কোরআনের প্রথম 
খণ্ডে সূরা বাকারার তফসীরে করা হয়েছে । সেখানে দেখে নেয়া যেতে পারে। 
৫4 পপ টি তা পারতে বাতা 2 


15 ৯:০৭ 0৫৬ 505 
5:25 7224 455 EA IAG 618 
88534552 
জিতের নলের 


৯৯৮ ৯ 





ঞ্ঠ 
এ 





5275559৫65৮ 





রকি 
















১১1৬৯ ০৫ ০১৩৬ NB FE ৮৯৬ 
1202317 022 


৮১১০৬ 2৩১০৪ ০ ৫৫ ০9 ০৩ EET 
Jah KDE IA ASG 3৬ 5 ০৩৫০1 
০১ % 8৯৬ 1815 ৯ ১ 5152 ৮) 


পণ 25 34 At নি নি 


oO Sls DA 


















(১৬৭) আর সে সময়ের কথা স্মরণ কর, যখন তোমার পালনকর্তা সংবাদ 
দিয়েছেন যে, অবশ্যই কিয়ামত দিবস পর্যন্ত ইহুদীদের উপর এমন লোক পাঠাতে 
থাকবেন যারা তাদেরকে নিকুষ্ট শাস্তি দান করতে থাকবে। নিঃসন্দেহে তোমার পালন- 
কর্তা শীঘ শাস্তিদানকারী এবং তিনি ক্ষমাশীল, দয়ালু। (১৬৮) আর আমি তাদেরকে 
বিভক্ত করে দিয়েছি দেশম বিভিন্ন শ্রেণীতে; তাদের মধ্যে কিছু রয়েছে ভাল; আর 


স্রা আ'রাফ | ১০৫ 


কিছু অন্য রকম। তাছাড়া আমি তাদেরকে পরীক্ষা করেছি ভাল ও মন্দের মাধ্যমে 
যাতে তারা ফিরে আসে। (১৬৯) তারপর তাদের পেছনে এসেছে কিছু অপদার্থ, যারা 
উত্তরাধিকারী হয়েছে কিতাবের; তারা নিরুম্ট পার্থিব উপকরণ আহরণ করছে এবং 
বলছে, আমাদের ক্ষমা করে দেয়া হবে। বস্তুত এমনি ধরনের উপকরণ যদি আবারো 
তাদের সামনে উপস্থিত হয়, তবে তাও তুলে নেবে। তাদের কাছ থেকে কিতাবে কি 
অঙ্গীকার নেয়া হয়নি যে, আল্লাহ্‌র প্রতি সত্য ছাড়া কিছু বলবে নাঃ অথচ তারা সে 
সবই পাঠ করেছে, যা তাতে লেখা রয়েছে। বস্তুত আখিরাতের আলয় মুত্তাকীদের 
জন্য উত্তম---তোমরা কি তা বুঝ না! ্‌ 





তফলীরের সার-সংক্ষেপ 

আর সে সময়টির কথা স্মরণ করা উচিত, যখন আপনার প্রতিপালক (বনি 
ইসরাঈলের নবীগণের মাধ্যমে) একথা বাতলে দিয়েছেন যে, তিনি ইহুদীদের উপর 
(তাদের উদ্ধত্য ও কুত্তার শাস্তি হিসেবে) কিম্না্ত (নিকউবতাঁ সময়) পযন্ত এমন 
( কোন না কোন) ব্যক্তিকে অবশ'ই চাপিয়ে প্লাখতে থাকবেন, যে তাদেরকে কঠিন 
( অপমান, লান্ছনা ও পরাধীনতাজনিত) শাস্তি দিতে থাকবে। (স্তিরাং সুদীর্ঘকাল 
যাবত ইহুদীরা কোন না কোন রান্ট্রের পরাধীনতা ও কোপানলে ভুগে আসছে ।) এতে 
কোন সন্দেহের অবকাশ নেই যে, আপনার প্রতিপালক সত্যি সত্যিই (যখন ইচ্ছা) 
যথাশীঘ শাস্তি দেন এবং একথাও নিঃসন্দেহে সত্যি (যে, যদি তারা বিরত হয়ে যায়, 
তাহলে) তিনি বড়ই ক্ষমাশীল ও মহা দয়াল (-৩) বটেন এবং আমি তাদেরকে দেশের 
মধ্যে বিভিন্ন দলে বিভক্ত করে দিই (অতএব,) তাদের মধ্যে কেউ কেউ সৎ প্রকৃতির 
(-ও) ছিল--আর তাদের মধ্যে কেউ কেউ ছিল অন্য রকম (অর্থাৎ দুক্ষৃতকারী )। 
আর আমি (সেই দুফ্কতকারীদেরও স্বীয় অনুগ্রহ, অনুশীলন ও সংশোধনের উপকরণ 
সংগ্রহের ব্যাপারে কখনও অসহায় ছেড়ে দিইনি! বরং সব সময়ই) তাদেরকে সচ্ছলতা 
(অর্থাৎ স্বাস্থ্য ও প্রাচুর্য) এবং অসচ্ছলতা (অর্থাৎ ব্যাধি ও দারিদ্রের ) দ্বারা পরীক্ষা 
করে থাকি (এই উদ্দেশ্যে যে,) হয়তো বা (এতেই) তারা ফিরে আসবে। (কারণ, 
কখনও ভাল অবস্থার মাধ্যমে উৎসাহ দান হয়, আর কখনও মন্দ অবস্থার দ্বারা ভীতি 
প্রদর্শন হয়ে যায়। এই তো হল তাদের পূর্বপুরুষদের অবস্থা।) অতপর তাদের 
(অর্থাৎ সেই পূর্বসূরিদের ) পরে এমন সব লোক তাদের স্থলাভিষিক্ত হয়েছে যে, তাদের 
কাছ থেকে কিতাব (তওরাত ) তো প্রাপ্ত হয়েছে (বটে, কিন্তু সেই সঙ্গে এরা এমনই 
হারামখোর যে, কিতাবের নির্দেশাবলীর বিনিময়ে ) এই নিকৃষ্ট পার্থিব জগতের ধন- 
সম্পদ (যাই পেয়েছে, তাই নিদ্ধিধায় ) নিয়ে নিয়েছে। আর (এরা এতই নির্ভয় যে, এ 
পাপকে এরাত্তই ক্ষুদ্র জ্ঞান করে) বলে যে, অবশাই আমাদের মুক্তি হয়ে যাবে। (কারণ, 


আমরা8/)। ০4৯ | ও ২4) 1 এ ৮৪ অর্থাৎ “আল্লাহ্‌র সন্তান এবং প্রিয়জন’ । এ 


১০৬ তাফসীরে মা'আরেফুল কোরআন ॥ চত্র্থ থণ্ড 


ধরনের পাপ আমাদের মকবুল বান্দাহ্‌ হওয়ার মুকাবিলায় কোন বিষয়ই নয়।) অথচ 
(নিজেদের নিভাঁকতা এবং পাপকে হালকা করার ব্যাপারে এরা এতই অটল যে,) তাদের 
কাছে ( আরও) যদি তেমনি (ধর্ম বিক্রির বিনিময়ে ) ধন-সম্পদ উপস্থিত হতে থাকে, 
তবে (নিশঙ্ক চিত্তে) তাও নিয়ে নেবে। (আর পাপকে ক্ষুদ্র মনে করা স্বয়ং কুফর-- 
যার দরুন ক্ষমার কোন সন্তাবনাও নেই। সুতরাং এর প্রতি বিশ্বাস রাখার কোন প্রশ্নই 
ওঠে না। কাজেই পরবর্তীতে ইরশাদ হয়েছে,) তাদের কাছ থেকে কি এ কিতাবের এই 
বিষয়টি সম্পর্কে প্রতিজ্ঞা নিয়ে নেয়া হয়নি যে, ন্যায় ও সত্য কথ! ছাড়া আল্লাহ্‌র প্রতি 
অন্য কোন কথা জুড়ে দিও না। (অর্থাৎ কোন আসমানী গ্রন্থকে যখন মান্য করা হয়, 
তখন তার মর্ম এই হয় যে, আমরা তার যাবতীয় বিষয়ই মান্য করব।) আর প্রতিজ্াও 
কোন মোটামুটি বা সংক্ষিপ্ত প্রতিজ্ঞা নেয়া হয়নি, (যাতে এ সম্ভাবনা থাকতে পারে যে, 
হয়তো এ বিশেষ বিষয়টি কিতাবে বিদ্যমান থাকার ব্যাপারে তাদের জানা ছিল না; 
বরং) একান্ত বিস্তারিত প্রতিজ্ঞা নেয়া হয়েছে। কাজেই তারা এ কিতাবে যা কিছু লেখা) 
ছিল, তা পড়েও নিয়েছে (যার ফলে সে সম্ভাবনাও তিরোহিত হয়ে গেছে। তথাপি তারা 
এমন বিরাট বিষয়ের দাবি করে যে, পাপকে ক্ষুদ্র মনে করা সত্তেও পরকালীন মুক্তির 
ধারণা নিয়ে বসে আছে---যা কিনা আল্লাহ্‌ তা'আলার প্রতি মিথ্যারোপেরই নামান্তর )। 
বস্তুত (তারা এসব ব্যাপারই করেছে দুনিয়ার জন্য । রইল (আখিরাতের অবস্থিতি-_ 
তাদের জ্ন্য এ পৃথিবী থেকে ) উত্তম, যারা (এই বিশ্বাস ও অসকর্ম) থেকে বেঁচে 

থাকে (হে ইহুদীরা) তবুও কি তোমরা (এ বিষয়টি) বুঝতে পার না? ্‌ 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

আলোচ্য আয়াতের পূর্ববর্তী আয়াতে হযরত মূসা (আ)-র অবশিষ্ট কাহিনী বিরত 
করার পর তার উম্মত, (ইহুদী )-এর অসৎকর্মশীল লোকদের প্রতি নিন্দাবাদ এবং তাদের 
নিকৃষ্ট পরিণতির রর্ণনা এসেছে। এ আয়াতগুলোতেও তাদের শাস্তি এবং অশুভ পরিণতি 
সম্পর্কে অলোচিল! করা হয়েছে । 


প্রথম আয়াতে সে দু’টি শাস্তির বর্ণনা দেওয়া হয়েছে যা পৃথিবীতে তাদের উপর আরো- 
পিত হয়েছে। আর তা হল প্রথমত কিয়ামত পর্যন্ত আল্লাহ্‌ তা'আলা তাদের উপর এমন 
কোন ব্যক্তিকে অবশ্য চাপিয়ে রখতে থাকবেন, যে তাদেরকে কঠিন শাস্তি দিতে থাকবে 
এবং অপমান ও লাল্ছনায় জড়িয়ে রাখবে । সুতরাং তখন থেকে নিয়ে অদ্যাবধি ইহু- 
দীরা সব সময়ই সবন্র ঘ্বণিত, পরাজিত ও পরাধীন অবস্থায় রয়েছে। সাম্প্রতিককালের ্‌ 
ইসরাঈলী রান্ট্রের কারণে এ বিষয়ে এজন্য সন্দেহ হতে পারে না যে, যারা বিষয়টি সম্পর্কে 
অবগত তাদের জানা আছে যে, প্ররুতপক্ষে আজও ইসরাঈলীদের না আছে নিজস্ব কোন 
ক্ষমতা, না আছে রান্ট্র। প্রকৃতপক্ষে এটা ইসলামের প্রতি রাশিয়া ও আমেরিকার একান্ত 
শল্রুতারই ফলশ্র্ততি হিসাবে তাদেরই একটা ঘাঁটি মান্র। এর চেয়ে বেশী কোন গুরুত্বই 
এর নেই? তাছাড়া আজও ইহুদীরা তাদেরই অধীন ও আক্তাবহ। যখনই এতদুভয় 


সূরা আ'রাফ ১০৭ 


শক্তি তাদের সাহায্য করা বন্ধ করে দেবে, তখনই ইসরাঈলের অস্তিত্ব বিশ্বের পাতা 
থেকে মুছে যেতে পারে। 


ছিতীয় আয়াতে ইহুদীদের উপর আরোপিত অন্য আরেক শাস্তির কথা বলা হয়েছে, 
যা এই পৃথিবীতেই তাদেরকে দেওয়া হয়েছে। তা হল এই ঘে, তাদেরকে পৃথিবীর বিভিন্ন 
স্থানে একান্ত বিক্ষিপ্ত করে দেওয়া । কোথাও কোন এক দেশে তাদের সমবেতভাবে বস- 


I পা 
ATA AIJIAD পণ 2 


কী প শি + 
বাসের সুযোগ হয়মি ০ } ০০০ ৯৮৪ ১-এর মর্মও তাই । ০ 


BA শীল হি ক এটি 


শব্দটি ৮৯৮০৭ থেকে নির্গত যার অর্থ খণ্ড-বিখণ্ড করে দেওয়া । আর 1 | হল 


S63 | রি . 
£০ { “এর বহুবচন । যার অর্থ দল বা শ্রেণী । মর্ম হল এই যে, আমি ইহুদী 


জাতিকে খণ্ড খণ্ড করে পৃথিবীর বিভিন্ন অংশে বিক্ষিপ্ত কবে দিয়েছি | 


এতে বোঝা গেল যে, কোন জাতি বিশেষের কোন এক স্থানে সমবেত জীবন যাপন 
ও সংখ্যাগরিষ্ঠতা অর্জনও আল্লাহ্‌ তা'আলার একটি নিয়ামত; পক্ষান্তরে তাদের বিভিন্ন 
স্থানে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন হয়ে পড়া এক রকম গএ্রশী আযাব । মুসলমানদের প্রতি আল্লাহ্‌র 
এ নিয়ামত সব সময়ই রয়েছে এবং ইনশাআল্লাহ্‌ থাকবেও কিয়ামত পর্যন্ত তারা 
যেখানেই অবস্থান করেছে সেখানেই তাদের প্রবল একটা সমবেত শক্তি গড়ে উঠেছে! 
মদীনা থেকে এ ধারা গুরু হয়ে প্রাচ্য ও পাশ্চাত্যে এভাবেই এক বিস্ময়কর প্রক্রিয়ার 
বিভ্ভার লাভ করেছে দুরপ্রাচ্যে পাকিস্তান, ইন্দোনেশিয়া প্রভৃতি স্থায়ী ইসলামী রাষ্ট্র- 
সমূহ এর ফলশ্তিতে গঠিত । পক্ষান্তরে ইহুদীরা সব সময়ই বিভিন্ন দেশে বিক্ষিপ্ত 
হয়েছে । যতই ধনী ও সম্পদশালী হোক না কেন কখনও শাসনক্ষমতা তাদের হাতে 
আসেনি । 


কয়েক বছর থেকে ফিলিস্তিনের একটি অংশে তাদের সমবেত হওয়া এবং কৃত্রিম 
ক্ষমতার কারণে ধোকায় পড়া উচিত হবে না। শেষ যমানায় এখানে তাদের সমবেত 
হওয়াটা ছিল অপরিহার্য । কারণ, সদাসত্য রসূল করীম (সা)-এর হাদীসে বলা আছে 
যে, কিয়ামতের কাছাকাছি সময়ে তাই ঘটবে । শেষ যমানায় ঈসা (আট) অবতীর্ণ হবেন, 
সমস্ত খৃস্টান মুসলমান হয়ে যাবে এবং তিনি ইহুদীদের সাথে জিহাদ করে তাদেরকে 
হত্যা করবেন। অবশ্য আল্লাহ্‌র অপরাধীকে সমন জারী করে এবং পুলিশের মাধ্যমে 
ধরে হাযির করা হবে না; বরং তিনি এমনই প্রাকৃতিক উপকরণ সৃষ্টি করেন যাতে 
অপরাধী পায়ে হেঁটে বহু চেষ্টা করে নিজের বধ্যভূমিতে গিয়ে হাযির হবে। হযরত 
ঈসা (আ)-র অবতরণ ঘটবে সিরিয়ার দামেশকে। ইহুদীদের সাথে তাঁর যুদ্ধও সেখানে 
সংঘটিত হবে, যাতে ঈসা (আ)-র পক্ষে তাদেরকে নিধন করে দেওয়া সহজ হয়। 
আল্লাহ্‌ তা'আলা ইহুদীদের সর্বদাই রাজক্ষমতা থেকে বঞ্চিত অবস্থায় বিভিন্ন দেশে 


১০৮ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


বিক্ষিপ্ত করে রেখে অমর্ধাদাজনিত শাস্তির আস্বাদ গ্রহণ করিয়েছেন। অতপর শেষ যমা- 
নায় হযরত ঈসা (আ)-র জন্য সহজসাধ্য করার লক্ষ্যে তাদেরকে তাদের বধ্যভূমিতে সমবেত 
করেছেন । কাজেই তাদের এই সমবেত হওয়া বর্ণিত আযাবের পরিপন্থী নয়। 


রইল তাদের বর্তমান রাক্ট্র ও রাষ্ট্রীয় ক্ষমতার প্রশ্ন । বস্তুত এটা এমন একটা 
ধোকা, যার উপরে বর্তমান ঘুগের সভ্য পৃথিবী যদিও অতি সুন্দর কারুকার্ষময় আবরণ 
জড়িয়ে দিয়েছে, কিন্তু বিশ্ব রাজনীতি সম্পর্কে সজাগ কোন ব্যক্তি এক মৃহ্র্তের 
জন্যও এতে ধোঁকা খেতে পারে না। কারণ, অধুনা যে এলাকাটিকে ইসরাঈল নামে 
অভিহিত করা হয়, প্ররুতপক্ষে রাশিয়া, আমেরিকা ও ইংল্যাণ্ডের একটা যৌথ ছাউনির 
অতিরিক্ত কোন গুরুত্ব তার নেই। এটি শুধুমান্র এসব দেশের সাহায্যেই বেচে আছে 
এবং এদের বশংবদ থাকার ভেতরেই নিহিত রয়েছে তার অস্তিত্বের রহস্য। বলা বাহুল্য, 
নিভেজাল দাসত্বকে ভেজাল রাষ্ট্র নামে অভিহিত করে দেওয়ায় এ জাতির কোন ক্ষমতা 
লাভ ঘটে না। কোরআনে-করীম তাদের সম্পর্কে কিয়ামতকাল পর্যন্ত অপমান ও 
লান্ছনাজনিত যে শাস্তির কথা বলেছে তা আজও তেমনিভাবে অব্যাহত । প্রথম আয়াতটিতে 


ঢপ পি ৫টি ৮ পা ডে A 


তারই আলোচনা এভাবে করা হয়েছে “ 41? চপ £ | প 
৪৮৬ ৬০৮১৮৯29০১০ ৩1১ 


TA পালি এ ॥১-০ ১১৬ 2 ১৮1 
৮১1 ০০০ ej দই ৩০০ উস শ2 গা অর্থাৎ আপনার পালনকর্তা 
' যখন সুদ্ঢ ইচ্ছা করে নিয়েছেন যে, কিয়ামত পর্যন্ত তাদের উপর এমন এক শক্তিকে 
চাপিয়ে দেবেন, যা তাদেরকে নিকৃষ্ট আযাবের স্বাদ আস্বাদন করাবে । যেমন, প্রথমে 
হযরত সোলায়মান তো)-এর হাতে, পরে বৃখতানাসারের দ্বারা এবং অতপর মহানবী 
(সা)-এর মধ্যমে, আর বাদবাকী হযরত ফারূকে আযমের মাধ্যমে সব জায়গা থেকে 
অপমান ও লান্ছনার সাথে ইহুদীদের বহিষ্কার করা একান্ত প্রসিদ্ধ এতিহাসিক ঘটনা । 


TAS ABFA পা “AS ডে 3 IA 


এ আয়াতের দ্বিতীয় বাক্যটি হল এই-_৩2০১ (৮৫০2 ৩ ৯১০ |! ১% 


পা 1 


৮03 অর্থাৎ “এদের মধ্যে কিছু লোক রয়েছে সৎ এবং কিছু অন্য রকম।” “অন্য 


রকম”-এর মর্ম হল এই যে, কাফির দুক্ধৃতকারী ও অসৎ লোক রয়েছে। অর্থাৎ 
ইহুদীদের মধ্যে সবই এক রকম লোক নয়। কিছু সৎও আছে। এর অর্থ, সেসব 
লোক, যারা তওরাতের যুগে তওরাতের নির্দেশাবলীর পূর্ণ আনুগত্য ও অনুশীলন করেছে। 
না তার হুকুমের প্রতি কুতদ্নতা প্রকাশ করেছে, আর নাকোন রকম অপব্যাখ্যা ও বিকৃতির 
আশ্রয় নিয়েছে । 


এ ছাড়া এতে তারাও উদ্দেশ্য হতে পারেন, যারা কোরআন অবতীর্ণ হওয়ার 
পর তার আনুগতো আত্মনিয়োগ করেছেন এবং রসূলুল্লীহ্‌ সো)-এর উপর ঈমান এনেছেন। 


সূরা আ'রাফ ১০৯ 


অপরাদকে রয়েছে সেই সমস্ত লেক, যারা তওরাতকে আসমানী গ্রন্থ বলে স্বীকার করা 
সত্বেও তার বিরুদ্ধাচরণ করেছে, কিংবা তার আহ্কাম বা বিধি বিধানের বিরতি ঘটিয়ে 
নিজেদের পরকালকে পৃথিবীতে নিকৃষ্ট বস্ত-সামগ্রীর বিনিময়ে বিক্রি করে দিয়েছে। 


[০ 81৮৮ 


আয়াতের শেষাংশে ইরশাদ হয়েছে $ ৩৩০১1০০০৯০৩ ১০০০ 


ASI Ar Aer. 


৩5০৭ ৪.) অর্থাৎ আমি ভাল-মন্দ অবস্থার দ্বারা তাদের গরীক্ষা করেছি যেন 


তারা নিজেদের গর্হিত আচার-আচরণ থেকে ফিরে আসে। ‘ভাল অবস্থার দ্বারা'---এর 
অর্থ হলো এই যে, তাদেরকে ধন-সম্পদের প্রাচুর্য ও ভোগ-বিলাসের উপকরণ দান। 
আর মন্দ অবস্থা অর্থ হয় লান্ছনা-গঞ্জনার সেই অবস্থা যা যুগে যুগে বিভিন্নভাবে 
তাদের উপর নেমে এসেছে, অথবা কোন কোন সময়ে তাদের উপর আপতিত দুর্ভিক্ষ 
ও দারিদ্র্য। যাই হোক, সারমর্ম হল এই যে, মানব জাতির আনুগত্য ওদ্ধত্যের পরীক্ষা 
করার দু’টিই প্রক্রিয়া। তাদের ব্যাপারে উভয়টিই ব্যবহৃত হয়েছে। একটি হল দান ও 
অনুগ্রহের মাধ্যমে পরীক্ষা করা যে, তারা দাতা ও অনুগ্রহকারীর কৃতজ্ঞতা ও আনুগত্য 
স্বীকার ও সম্পাদন করে কিনা? দ্বিতীয়ত তাদেরকে বিভিন্ন কষ্ট ও দ্বন্দ্বের সম্মুখীন 
(করে পরীক্ষা ) করা হয় যে, তারা নিজেদের পালনকর্তার দিকে প্রত্যাবর্তন করে নিজেদের 
মন্দ ও অসদাচরণ থেকে তওবা করে কিনা । 


কিন্তু ইহুদী সম্প্রদায় এতদুভয় পরাক্ষাতেই অকৃতকার্য হয়েছে। 
আল্লাহ্‌ তা'আলা যখন তাদের জন্য নিয়ামতের দুয়ার খুলে দিয়েছেন, ধন- 


রা 


ৃ 9. ৮ & 
সম্পদের প্রাচুর্য দান করেছেন, _তখন্‌, তারা বলতে শুরু করেছে- 18? ESE ৬ 


3 he IAAT 


5 0851 ৩৯ 5 অর্থাৎ (নাউযুবিল্লাহ্‌ ) আল্লাহ্‌ হলেন ফকীর আর আমরা ধনী। 


আর তাদেরকে টা ও দুর্দশার মাধ্যমে পরীক্ষা করা হয়েছে, তখন বলতে শুরু 
Dr ASA er 


করেছে £ ৪) 119 ৪31৫ অর্থাৎ আল্লাহ্‌র হাত সংকুচিত হয়ে গেছে। 


জ্ঞাতব্য বিষময় ৫ এ আয়াতের দ্বারা একটা বিষয় তো এই জানা গেল যে, কোন 
জাতির একত্র বাস আল্লাহ্‌ তাআলার নিয়ামত এবং তাঁর বিচ্ছিন্নতা ও বিক্ষিপ্ততা হল 
একটা শাস্তি। দ্বিতীয়ত, পার্থিব আরাম-আয়েশ, আনন্দ-বেদনা এগুলো প্ৰকৃতপক্ষে 
গ্রশী পরীক্ষারই বিভিন্ন উপকরণ, যার মাধ্যমে তাদের ঈমান ও আল্লাহর আনুগত্যের 
পরীক্ষা নেয়া হয়। এখানকার যে দুঃখ-কষ্ট, তা তেমন একটা হা-হুতাশ বা কান্নাকাটির 


১১০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর খণ্ড 


বিষয় নয় । তেমনিভাবে এখানকার আনন্দ-উচ্ছলতাও অহঙ্কারী হয়ে উঠার মত কোন 
উপকরণ নয়। দৃরদর্শ/ বুদ্ধিমানের জন্য এতদুভয়টিই লক্ষণীয় বিষয় । 


"০০৮৪ 9351 ৮5 ৮ ০৮০৪15৬০৮০৭ 
- — low এ 2 ০ ৬০০৪ ০২ ৪ 
তৃতীয় আয়াতে ইরশাদ হয়েছে $ 0 5৯৫ ৮ ata পা পাপা 


129) 3 AS pn ure ০৪০১ 


পাপ পণ চে তা PSA or ta পান . পাপা তি ‘ASIA “tA 
৩15 ০১1৯ ৩59 2985 ১৯৩ ATS ১১৯৪ 


JA 23 AL ETA ও Soe A AG 


2 
83 4৫ 0 Wile Ay প্র ৪ "এর প্রথম শব্দ 592 (খালাফা) 5 1২ ধাতু 


থেকে নির্গত অতীতকাল বাক বচন। এর অর্থ-- স্থলাভিষিক্ত কিংবা প্রতিনিধি হয়ে 
DA 


গেল’। আর দ্বিতীয় শব্দ- --.-9২ হল ধাতু য। স্থলাভিষিস্তি, প্রতিনিধি অর্থে ব্যবহৃত 


হয়ে থাকে । একবচন ও বহুবচনে একইভাবে বলা যায়। 4 খোলাফুন ) 
লামের সাকিন (বা ল'-এর হসন্ত ) -যোগে অধিকাংশ ক্ষেত্রে ব্যবহৃত হয় অসৎ খলীফা 


বা প্রতিনিধি অর্থে! যারা কিনা নিজেদের বড়দের রীতিবিরুদ্ধভাবে অপকর্মে লিপ্ত 
ঠ পণ 


হয়! আর ৮৯ (খাল।ফুন্) লমের ফাতাহ্‌ বো “ল'-এর আকার ) যোগে হলে শব্দটি 
ব্যবহাত হয় সৎ ও যোগ্য প্রতিনিধির ক্ষেত্রে । ' যারা নিজেদের বড়দের পদাঙ্ক অনুসরণ 
করে চলে এবং তাদের উদ্দেশ্যের পূর্ণতা সাধন করে! এ শব্দটির সাধারণ ব্যবহার তাই। 
তবে কোন কোন ক্ষেত্রে ব্যতিক্রমও হয় । 


টা HL 2 
০৮০০০ 1 ৯৮) 5 শব্দটি ০১ 1) [ ওয়ারাসাত ] ধাত্‌ থেকে গঠিত । যে বস্তু 


বা সামগ্রী মৃতের পরে জীবিত ব্যক্তিরা প্রাপ্ত হয়, তাকেই বলা হয় “মীরাস্” বা এয়া” 
রাসাত”।. তাহলে অর্থ দাঁড়ায় এই যে, তওরাত গ্রন্থুখানি নিজেদের বড়দের পক্ষ থেকে 
তারা প্রাপ্ত হয়েছে কিংবা তাদের মৃত্যুর পর তাদের হাতে এসেছে। 


৬১.)  আরাদ ) শব্দটি ব্যবহাত হয় বন্ত-সামগ্রী অর্থে, যা নগদ অর্থের বিনিময়ে 


খরিদ করা যায়! আবার কখনও এ শব্দটি সাধারণভাবে বস্তসামগ্রী অর্থেও ব্যবহাত 
হয়, তা নগদ অর্থ হোক বা অন্যান্য সামগ্রী। তফসীরে-মাযহারীতে বর্ণিত রয়েছে যে, 
এখানে শব্দটি সাধারণ অর্থেই ব্যবহাত হয়েছে । তাছাড়া এখানে সাধারণ বস্ত-সামগ্রীকে 


Po ud 


৩" শব্দে উল্লেখ করে এ ইঙ্গিতই করা হয়েছে যে, পার্থিব সম্পদ তা যতই হোক 


সূরা আ'রাফ ১১১ 


না কেন, একান্তই অস্থায়ী। কারণ ৮/১/ (আরাদ) শব্দটি প্রকৃতপক্ষে মৌল উপাদানের 
তুলনায় অল্প স্থায়ী বিষয়কে বোঝাবার ক্ষেত্রেই ব্যবহার করা হয়, যার নিজস্ব কোন 
স্থায়ী অস্তিত্ব থাকে না, বরং সে তার অস্তিত্বের জন্য অন্য কোন কিছুর উপর নির্ভরশীল 


হয়ে থাকে । সে কারণেই, ১৪) ৮ (আরিদ ) শব্দটি ‘মেঘ’ অর্থে বলা হয়। কারণ, 
তার অস্তিত্বও স্থিতিশীল নয়। শীঘুই নিঃশেষিত হয়ে যায়। কোরআন করীমে এ অর্থেই 


বলা হয়েছে £ Ghee ৩/৩ 1১ 


A A 
০1135. তে, 951 শব্দটি “নৈকট্য ও ধাত থেকে গঠিত বলেও 
| ar AS 


বলা যায়। তখন 5১ ১1 (আদনা) অর্থ হবে ণনিকটতর'। এরই স্ত্রী লিঙ্গ হল ৬4) ৩ 
২ নিকটবতাঁ। আখিরাতের তুলনায় এ পৃথিবী মানুষের অধিক নিকটে 


AAS 
বলেই একে 5331 ৰাও বলা হয়। এছাড়া ‘তুচ্ছ’ ও ‘হীন’ অর্থে ব্যবহৃত 
De er 
8৪৩ ৩ থেকেও গঠিত হতে পারে। তখন অর্থ হবে হীন ও ত্চ্ছ। দুনিয়া এবং তার 


tar ৩৫১ 
যাবতীয় বিষয় সামগ্গী আখিরাতের তুলনায় হীন ও তুচ্ছ বলেই তাকে ৬০ ও ৬৪ 
বলা হয়েছে। 


আয়াতের অথ এই যে, প্রথম যুগের ইহুদীদের মধো দু'রকমের লোক ছিল-- 
কিছু ছিল সৎ এবং তওরাতে বর্ণিত শরীয়তের অনুসারী, আর কিছু ছিল কৃতত্ব__পাপী। 
কিন্তু তারপরে এদের বংশধরদের মধ্যে যারা তাদের স্থলাভিষিক্ত প্রতিনিধি হিসাবে 
তওরাতের উত্তরাধিকারী হয়েছে, তারা এমনি আচরণ অবলম্বন করেছে যে, আল্লাহ্‌র 
কিতাবকে ব্যবসায়িক পণ্যে পরিণত করে দিয়েছে; স্বা্থান্বেষীদের কাছ থেকে উৎকোচ 
নিয়ে আল্লাহ্‌র কালামকে তাদের মতলব অনুযায়ী বিরুত করতে শুরু করেছে। 
পতি 45 লিও সত: 
১ 194৯৮ ৩% 92 তদুপরি এই ধৃষ্টতা যে, তারা বলতে থাকে, যদিও 
আমরা পাপ করে থাকি, কিন্তু আমাদের সে পাপ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ্‌ 
তা'আলা তাদের এহেন বিগ্রান্তি সম্পকে পরবর্তী বাক্যে এভাবে সতর্কতা উচ্চারণ করেছেন 


FA IJ Ar CHAY Sad OMA 


৬১১১ ৮ she AF ৪ ও ৩ 15 অর্থাৎ তাদের অবস্থা হলো এই যে, এখনও 


যদি আল্লাহ্‌র কালামের বিকৃতি সাধনের বিনিময়ে এরা কিছু অর্থ লাভ করতে পারে, 
তাহলে এরা এখনও তা নিয়ে কালমের বিকৃতি সাধনে বিরত থাকবে না। সারার্থ হলো 


১১২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


এই যে, আল্লাহ্‌ তা'আলার ক্ষমা ও মার্জনা. যথাস্থানে সত্য ও নিঃসন্দেহ, কিন্তু তা 
শুধুমান্্র সেই সব লোকের জন্যই নির্ধারিত, যারা নিজেদের কৃত অপরাধের জন্য লঙ্জিত 
ও অনুতপ্ত হবে এবং ভবিষ্যতে তা পরিহার করার সুদৃঢ় প্রতিজ্ঞা করে নেবে--যার 
পারিভাষিক নাম হল “তওবা? । 


এরা নিজেদের অপরাধে অপরিবর্তিত থাকা সত্বেও মাগফিরাত বা 'ক্ষমাপ্রাপ্িতির 
আশা করে, অথচ এখনও পয়সা পেলে কালামুল্লার বিকৃতি সাধনে এতটুকু দ্বিধা করবে 
না। পাপের পুনরারুতি করেও ক্ষমার আশা করতে থাকা আত্মপ্রবঞ্চনা ছাড়া তার আর 
কোনই তাৎপর্য থাকতে পারে না। 


তারা কি তওরাতে এ প্রতিজ্ঞা করেছিল না যে, তারা আল্লাহ তা*আলার প্রতি 
আরোপ করে এমন কোন কথাই বলবে না, যা সত্য নয়। আর তারা এই প্রতিজ্তার 
বিষয়ে তওরাতে পড়েও ছিল। এসবই হলো তাদের অদুরদর্শিতা। কথা হলো, শেষ 
বিচারের দিনেই যে পরহিযগারদের জন্য অতি উত্তম ও অন্তহীন সম্পদ রয়েছে তারা 
কি একথাটিও বুঝে না? 


ডে ভি 
22) 4৬) ৯89১৫) 1৯15 =H ০234 A 


4 2% ঠ ০৫ 29 ঠপর পপ? ৫2৫ পচ) ৫7 3 234A, 24 
5 2১০০৫ ৮৪১৯ (62186 55০ ০৩৮০০ 531 
2 20 eld 2৫ 24 2 2 29৬৯ )পা6)6 4751৫ 
15/2515 255) 1৮851 1১৬৬ ০১229 4৮11৯5 


EH 72 
&. ১১ 2৩৩ ৪৩৫, 


(১৭০) আর যেসব লোক সুদুঢ়ভাবে কিতাবকে আকড়ে থাকে এবং নামায 
প্রতিষ্ঠা করে- নিশ্চয়ই আমি বিনষ্ট করব না সৎকমীদের সওয়াব। (১৭১) আর 
যখন আমি তুলে ধরলাম পাহাড়কে তাদের উপরে সামিয়ানার মত এবং তারা ভয় 
করতে লাগল যে, সেটি তাদের উপর পড়বে, তখন আমি বললাম, ধর, যা আমি তোমা 
দের দিয়েছি দৃড়ভাবে এবং স্মরণ রেখো যা তাতে রয়েছে, যেন তোমরা বাচতে পার । 








তফসীরের সার-সংক্ষেপ 

আর € তাদের মধ্যে ) যারা কিতাব (অর্থাৎ তওরাত ১ -এর অনুবতী [ যাতে 
রসূলুল্লাহ সো)-র প্রতি ঈমান আনারও নির্দেশ রয়েছে---সুতরাং মুসলমান হয়ে যাও- 
ম্াটাই অনুবর্তিতা ] এবং (বিশ্বাসের সাথে সাথে সৎকর্মের ব্যাপারেও নিষ্ঠাবান-- 
কাজেই) নামাযের অনুবতিতা করে। আমি এসব লোকের সওয়াব বিনষ্ট করব না 
যারা (এভাবে) নিজের সংশোধন করবে। আর সে সময়টিও স্মরণযোগ্য----যখন 


সূরা আশরাফ ১৯৩ 


আমি পাহাড়কে তুলে নিয়ে ছাদের মত তাদের (অর্থাৎ বনি ইসরাঈলদের ) উপরে 
(সোজাসুজিভাবে) টাডিয়ে দিই, এবং (তাতে) তাদের বিশ্বাস হয়ে যায় যে, এখনই 
তাদের উপর পড়ল। অতপর (সে সময়) বলি যে, যে কিতাব আমি তোমাদের 
দিয়েছি (অর্থাৎ তওরাত, শীঘ) কব্ল করে নাও € এবং একান্ত) দৃঢ়তার সাথে 
(কবুল কর)। আর মনে রেখো, যেসব বিধি-বিধান ও নিদেশ এতে রয়েছে, তাতে 
আশা করা যায়, তোমরা পরহেযগার হয়ে যেতে পারবে । (যদি যথারীতি তার 
অনুশীলন কর।) 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

পূর্ববর্তী আয়াতগুলোতে একটি প্রতিজা ও প্রতিশ্ণতি সম্পর্কে আলোচনা করা 
হয়েছে যা বিশেষত বনি ইসরাঈলের আলিম সম্পুদায়ের কাছ থেকে তওরাত সম্পকে 
নেয়া হয়েছিল যে, এতে কোন রকম পরিবর্তন কিংবা বিরুতি সাধন করবে না এবং 
সত্য ও সঠিক বিষয় ছাড়া মহান পরওয়ারদিগারের প্রতি অন্য কোন বিষয় আরোপ করবে 
না। আর এ বিষয়টি পূর্বেই উক্জিখিত হয়ে গিয়েছিল যে, বনি ইসরাঈলের আলিমগণ 
প্রতিশ্চর্তি ভঙ্গ করে স্বার্থাম্বেষীদের কাছ থেকে উৎকোচ নিয়ে তওরাতের বিধি-বিধানের 
পরিবর্তন করেছে এবং তাদের উদ্দেশ্য ও স্থার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ করে বাতলিয়েছে। ৷ 
এখন আলোচা এই আয়াতটিতে সে বর্ণনারই উপসংহার হিসেবে বলা হয়েছে যে, বনি 
ইসরাঈলের সব জালিমই এমন নয়---কোন কোন আলিম এমনও রয়েছে যারা 
তওরাতের বিধি-বিধানকে দৃঢ়তার সাথে ধরেছে। এবং বিশ্বাসের সঙ্গে সঙ্গে সকাজেরও 
নিষ্ঠা অবলম্বন করেছে। আর যথারীতি নামাষও প্রতিষ্ঠা করেছে। এমনি লোকদের 
সম্পর্কে বলা হয়েছে---আল্লাহ্‌ তাদের প্রতিদান বিনষ্ট করে দেন না, যারা নিজেদের 
সংশোধন করে। কাজেই যারা ঈমান ও আমলের উভয় ফরয আদায়ের মাধ্যমে 
নিজের সংশোধন করে নিয়েছে, তাদের প্রতিদান বা প্রাপ্য বিনষ্ট হতে পারে না। 


এ আয়াতে কয়েকটি লক্ষণীয় ও জাতব্য বিষয় রয়েছে। প্রথমত এই যে, কিতাব 
বলতে এতে সে কিতাবই উদ্দেশ্য যার আলোচনা ইতিপূর্বে এসে গেছে অর্থাৎ তওরাত। 
আর এও হতে পারে যে, এতে সমস্ত আসমানী কিতাবই উদ্দেশ্য । যেমন, তওরাত, 
যবুর, ইঞ্জীল ও কোরআন। 


দ্বিতীয়তঃ এ আয়াতের দ্বারা বোঝা গেছে যে, আল্লাহর কিতাবকে একান্ত আদব 
ও সম্মানের সাথে অতি ঘত্রসহকারে নিজের কাছে শুধু রেখে দিলেই তার উদ্দেশ্য 
সাধিত হয় নাঃ বরং তার বিধি-বিধান ও নির্দেশাবলীর অনুবতাও হতে হবে। আর 
এ কারণেই হয়তো এ আয়াতে কিতাবকে গ্রহণ করা কিংবা পাঠ করার কথা উল্লেখ 


AISI nw PAN NC 


করা হয়নি। অন্যথায় ৬১০ কিংবা ৬১০1৪ শব্দ ব্যবহাত হত। কিন্তু 


১১৪ তফসীরে মা'আরেফুল-কোরআন। চতুথ খণ্ড 


গা ঠি ৬৪০ ী 
এখানে বলা হয়েছে, ৩ *৯৭% যার অর্থ হয় দৃঢ়তার সাথে পরিপূর্ণভাবে ধরা 


অর্থাৎ তাঁর সমস্ত বিধি-বিধানের অনুশীলন করা । 


তৃতীয় লক্ষণীয় বিষয় হল এই যে, এখানে তওরাতের বিধি-বিধানের অনুবতিতার 
কথা বলা হয়েছিল আর তওরাতের বিধি-নিষেধ একটি দু”টি, নয় শত শত। সেগুলোর 
মধ্যে এখানে একটিমাত্র বিধান নামায প্রতিষ্ঠা করার কথা বলেই ক্ষান্ত করা হয়েছে। 
এতে ইঙ্গিত করা হয়েছে যে, আল্লাহ্‌র কিতাবের বিধি-বিধানসমূহের মধ্যে সর্বোভম ও 
গুরুত্বপূর্ণ বিধান, হল নামায। তদুপরি নামাযের অনুবতিতা এঁশী বিধানসমূহের 
অনুবতিতার বিশেষ লক্ষণ। এরই মাধ্যমে চেনা যায়, কে কৃতজ্ঞ আর কে কৃতন্ন। 
আর এর নিয়মানুবতিতার একটা বিশেষ কার্ধকারিতাও রয়েছে যে, যে লোক নামাযে 
নিয়মানুবর্তী হয়ে যাবে, তার জন্য অন্যান্য বিধি-বিধানের নিয়ামানুবতিতাও সহজ 
হয়ে যায়। পক্ষান্তরে যে লোক নামাযের ব্যাপারে নিয়মানুবতী নয়, তার দ্বারা অন্যান্য 
বিধি-বিধানের নিয়ান্ুবতিতাও সম্ভব হয় না। সহীহ্‌ হাদীসে রসুলে করীম সো)-এর 
ইরশাদ রয়েছে--“নামাঘ হল দীনের স্তস্ত, যার উপরে তার ইমারত রচিত হয়েছে, যে 
ব্যক্তি এই ত্তস্তকে প্রতিষ্ঠিত রেখেছে, সে দীনকে প্রতিষ্ঠিত রেখেছে, যে এ স্তস্তকে 
বিধ্বস্ত করেছে, সে গোটা দীনের ইমারতকে বিধ্বস্ত করে দিয়েছে ।” 


1 4 LAID TAS i 


সে কারণেই এ আয়াতে এ ৬ ৬ 9১৯ ৩৪৪ 1 ১--এর পরে 32 


a 
পপ 809 


8 +4৩) | বলে এ কথাই বাতলে দেওয়া হয়েছে যে, দৃঢ়তার সাথে কিতাব অবলম্বনকারী 
এবং তার অনুবতী, তাকেই বলা যাবে যে সমুদয় শর্ত মুতাবিক নিয়মানুবতিতার 
সাথে নামায আদায় করে৷ আর যে নামাযের ব্যাপারে গাফলতি করে, সে যত 
তসবীহ-ওযীফাই পড়ক কিংবা যত মুজাহেদা-সাধনাই করুক না কেন আল্লাহ্‌র নিকট 
সে কিছুই নয়। এমনকি তার যদি কেরামত-কাশফও হয় তবুও তার কোন গুরুত্ব 
আল্লাহ্‌র কাছে নেই। 

এ পর্যন্ত বনি ইসরাঈলদের প্রতিজ্তা-প্রতিশ্ুণতি লংঘন এবং তওরাতের বিধি- 
নিষেধে তাদের বিরুতি সাধনের ব্যাপারে তাদের সতকাঁকরণ সংক্রান্ত আলোচনা ছিল। 
এরপর দ্বিতীয় আয়াতে বনি ইসরাঈলেরই একটি বিশেষ প্রতিশ্তির কথা বলা হয়েছে, 
যা তওরাতের হুকুম-আহকামের অনুবর্তিতার জন্য তাদেরকে নানা রকম ভয়-ভীতি 
প্রদর্শনের মাধ্যমে আদায় করে নেয়া হয়েছিল। এর বিস্তারিত আলোচনা সুরা বাকারায় 
এসে গেছে। 


SATS Gaur 


এ আয্মাতে (53 শব্দটি ৯৮১ থেকে গঠিত, যার অর্থ হল টেনে নেওয়া এবং 


সুরা আ'রাফ ১১৫ 


“A Ea 


উত্তোলন করা। সূরা বাকারায় এ ঘটনার আলোচনা প্রসঙ্গে ১৯১ ) শব্দ ব্যবহৃত হয়েছে। 


কাজেই এখানে হযরত ইবনে আব্বাস রো) 032 নোতাকনা )-এর ব্যাখ্যা 
(রাফা'না) শব্দের দ্বারাই করেছেন। 
(237 আর & রি শব্দটি ছায়া অর্থে ১৮ ঙ্ুন) থেকে গুহীত। এর অর্থ সামিয়ানা। 
কিন্তু প্রচলিত অর্থে এমন বস্তকেই সামিয়ানা বলা হয়, যার ছায়া মাথার উপর পড়ে, 
কিন্তু তা কোন খ'টিতে টাঙ্জানো হয়। আর এ ঘটনায়-_তাদের মাথার উপর পাহাড়কে 
টাঙিয়ে দেওয়া হয়েছিল-_-তা সামিয়ানার মতই ছিল-না। সেই জন্যই বিষয়টি উদাহরণ- 
বাচক শব্দসহযোগে বলা হয়েছে। 

আয়াতের অর্থ দাঁড়াল এই যে, সে সময়টিও স্মরণ করার মত, যখন আমি 
বনি ইসরাঈলদের মাথার উপর পাহাড়কে তুলে এনে টাঙিয়ে দিলাম, যাতে তারা মনে 
করতে লাগল, এই বুঝি আমাদের ৮ 2৪ ছুটে পড়ল! এমনি অবস্থায় তাদেরকে 


53 ad tar 1 


বলা হল--- 8 1৯ ৮১ 1 . 5 % অর্থাৎ আমি যেসব বিধি-বিধান তোমাদের 


দান করছি সেগুলোকে স্দৃঢ় হাতে ধর। আর তওরাতের হিদায়েতগুলো মনে রেখো, 
যাতে তোমরা মন্দ কাজ ও আচরণ হতে বিরত থাকতে পার। 


ঘটনাটি হল এই যে, বনি ইসরাঈলদের ইচ্ছা ও অনুরোধের ভিত্তিতে হযরত 
মূসা আ) যখন আল্লাহ, তা'আলার কাছে কিতাব ও শরীয়তপ্রাপ্তির আবেদন করলেন 
এবং আল্লাহর নিদেশ অনুযায়ী এ ব্যাপারে তুর পাহাড়ে চল্লিশ রাত এতেকাফ করার পর 
জাল্লাহ্‌র এ গ্রন্থ পেলেন এবং তা নিয়ে এসে বনি ইসরাঈলদের শোনালেন, তখন তাতে 
এমন বহু বিধি-বিধান ছিল, যা ছিল তাদের মন-মানসিকতা ও সহজতার পরিগন্থী। 
সেগুলো শুনে তারা অস্বীকার করতে লাগল যে, আমাদের দ্বারা এসবের উপর আমল 
করা চলবে না। তখন আল্লাহ রাব্বুল আলামীন হযরত জিবরাঈলকে হুকুম করলেন 
এবং তিনি গোটা ত্র পাহাড়কে তুলে এনে সেই জনপদের উপর টাঙিয়ে দিলেন যেখানে 
বনি ইসরাঈলরা বাস করত । এভাবে তারা যখন সাক্ষাত মৃত্যুকে মাথার উপর দাঁড়ানো 
দেখতে পেল, তখন সবাই সিজদায় লুটিয়ে গড়ল এবং তওরাতের যাবতীয় বিধি-বিধানে 
যথাযথ আমল করার জন্য প্রতিশ্ণতিবদ্ধ হল। কিন্তু তা সত্ত্বেও বারবার তার বিরুদ্ধা- 
চরণই করতে থাকল । 


ধর্মের ব্যাপারে বাধ্যবাধকতা না থাকার প্রত মর্ম ও কয়েকটি সন্দেহের উত্তর ঃ 
এখানে একটি বিষয় প্রণিধানযোগ্য যে, কোরআন মজীদে পরিক্ষার ঘোষণা রয়েছে খে, 


৩৪ ১) 1 ১ ৮1751 অর্থাৎ দীনের ব্যাপারে কোন জবরদস্তী বা বাধ্যবাধকতা নেই, 


১১৬ তফসীরে মাণআরেফুল কোরআন ॥ চতর্থ খণ্ড 


যার ভিত্তিতে কাউকে বাধ্যতামূলকভাবে সত্যধর্গ গ্রহণে বাধ্য করা যেতে পারে। অথচ 
আলোচ্য এই ঘটনায় পরিক্ষার বোঝা যাচ্ছে যে, দীন কবুল করার জন্য বান ইসরাঈলদের 
বাধ্য করা হয়েছে। 

কিন্তু সামান্য একটু চিত্তা করলেই পার্থক্যটা স্পষ্ট হয়ে ওঠে যে, কোন অমুস- 
লিমকে ইসলাম গ্রহণে কোথাও কখনও বাধ্য করা হয়নি। কিন্তু যে ব্যক্তি মুসলমান 
হয়ে ইসলামী প্রতিজ্ঞা-প্রতিশ্তির অন্বতা হয়ে যায় এবং তারপরে সে যদি তার বিরুদ্ধা- 
চরণ করতে আরম্ভ করে, তাহলে অবশ্যই তার উপর জবরদস্তী করা হবে এবং এই 
বিরুদ্ধাচরণের দরুন তাকে শাস্তি দেওয়া হবে। ইসলামী শাস্তি বিধানে এ ব্যাপারে বহুবিধ 


A 


শাস্তি নির্ধারিত রয়েছে। এতে বোঝা যাচ্ছে যে ১১| রর ৫1751 আযাতটির 


সম্পর্ক হলো অমুসলিমদের সাথে। তাদেরকে বাধ্যতামূলকভাবে বা জবরদস্তী মুসলমান 
বানানো যাবে না। আর বনি ইসরাঈলদের এ ঘটনায় কাউকে ইসলাম গ্রহণ করার 
জন্য বাধ্য করা হয়নি, বরং তারা মুসলমান হওয়া সত্তেও তওরাতের বিধি-বিধানের 
অনুবর্তিতায় অস্বীকৃতি জ্ঞাপন করেছিল বলেই তাদের উপর জবরদদ্ভী আরোপ করে 


অনুবতী করায় ৬৭ ১ ৪ 151 £-এর পরিপন্থী কিছুই হয়নি। 


/০স এ 








52৫ 2 (8. ২ পূ বব? ০ 
hates tT ct adele Bd 3) 


টানি ল্য ELE 


BE fb la ble: ৩ ০০৫ ০285৪ 201 সু 
উঠার 212 92255 6০ জর শা 5৫ 
০২৯5 SAE ৪9 iG এর 5 2 রি 


৫৮22 ৩৫5 9৫৬ 055 ৫১66৩ ০55) 


(১৭২) আর ঘখন তোমার পালনকর্তা বনি আদমের পৃষ্তদেশ থেকে বের 
করলেন তাদের সন্তানদেরকে এবং নিজের উপর তাদেরকে প্রতিজ্ঞা করালেন, “আমি কি 
তোমাদের পালনকর্তা নই?” তারা বলল, “অবশ্যই, আমরা অঙ্গীকার করছি । আবার 
না কিয়ামতের দিন বলতে শুরু কর যে, এ বিষয়টি আমাদের জানা ছিল না। (১৭৩) 
অথবা বলতে শুরু কর খে, অংশীদারিত্বের প্রথা তো আমাদের বাপ-দাদারা উদ্ভাবন 
করেছিল আমাদের পূরেই। আর আমরা হলাম তাদের পশ্চাৎবতী, সন্তান-সন্ততি । 
তাহলে কি সে কর্মের জন্য আমাদের. ধ্বংস করবেন, যা পথগ্রস্টরা করেছে । (১৭৪) 
বস্তুত এডাবে আমি বিষয়সমূহ সবিস্তারে বর্ণনা করি, যাতে তারা ফিরে আলে । 


ক 








স্রা আ'রাফ ১১৭ 


তশ্ষসীরের সার-সংক্ষেপ 


আর (তাদের কাছে তখনকার ঘটনা বর্ণনা করুন,) যখন আপনার পালনকর্তা 
[আত্মার জগতে আদম (আ)-এর ওরস থেকে স্বয়ং তার সন্তান-সম্ততিকে এবং ] আদম 
সন্তানদের ওরস থেকে তাদের সন্তান-সন্ততিকে বের করেছেন এবং (তোদেরকে বোধশক্তি 
দান করে) তাদের কাছ থেকে নিজের সম্পর্কে প্রতিশুগতি নিয়েছেন যে, তোমাদের প্রতি- 
পালক কি আমি নই£ সবাই (আল্লাহ্‌র দেওয়া সেই বিচারবুদ্ধির দ্বারা প্রকৃত বিষয়টি 
বুঝে নিয়ে) উত্তর দিল যে, কেন নয়; (নিশ্চয়ই আপনি আমাদের প্রতিপালক । তখন 
আল্লাহ্‌ তা'আলা সেখানে যত ফেরেশতা ও সৃষ্টি উপস্থিত ছিল সবাইকে সাক্ষী করে, 
সবার পক্ষ থেকে বললেন, ) আমরা সবাই ( এ ঘটনার) সাক্ষী হচ্ছি। (বস্তুত 
এই প্রতিজ্ঞা-প্রতিশ্চৃতে ও সাক্ষী প্রভৃতি এজন্য হয়েছিল) যাতে তোমরা (অর্থাৎ 
তোমাদের মধ্যে যারা তওহীদ পরিহার এবং শিরক গ্রহণের জন্য) কিয়ামতের 
দিন (শাস্ছি পাবে, তারা যেন না) বলতে শুরু করে যে, আমরা তো এই (তওহীদ) 
সম্পর্কে একেবারেই অজ্ঞ ছিলাম। অথবা একথা বলতে শুরু কর যে, (আসল) 
শিরক তো আমাদের বড়রা করেছিল আমরা তো হলাম তাদের পরে তাদের বংশধর । 
(আর সাধারণত বংশধরগণ বিশ্বাস ও সংস্কারের ক্ষেত্রে তাদের আসল বা পূবপুরুষেরই 
অনুগামী হয়ে থাকে। কাজেই আমরা এ ব্যাপারে নির্দোষ । সুতরাং আমাদের এ কাজের 
জন্য আমরা শাস্মিযোগ্য হতে পারি না। যদি তাই হয়, তবে বড়দের কৃতকর্মের জন্য 
আমাদের পাকড়াও করাই সাব্যস্ত হয়)। বস্তুত এহেন ভূল প্থা অবলম্গনকারীদের 
কৃতকর্মের জন্য আপনি আমাদের ধ্বংসের সম্মুখীন করছেন। [অতএব এই প্রতিক্তা 
ও সাক্ষী সাব্স্তের পর তোমরা এই অজুহাত দাঁড় করাতে পার না। অতপর এই 
প্রতিজ্তাকারীদের প্রতিশ্র্গতি দেওয়া হয়েছে যে, তোমরা যে প্রতিশ্র্গতি দিয়েছ, তা পৃথিবীতে 
তোমাদের পয়গঞ্ধরদের মাধ্যমে স্মরণ করিয়ে দেওয়া হবে। সুতরাং তাই হয়েছে। যেমন 


পা লারা A ে 
এখানেও প্রথমে ৯৯ 1 ৩1 শব্দের তরজমা দ্বারা বোঝা যাচ্ছে যে, এ বিষয়টি আলোচনার 


পাশ 


জন্য হুযূর (সা)-কে নির্দেশ দেয়া হয়েছে ।] আর (শেষ দিকেও এই সমারকেরই পুনরা- 
বৃত্তি করা হচ্ছে যে,) আমি এভাবেই (নিজের) আয়াতসমূহ পরিফ্কারভাবে বিরত 
করে থাকি (যাতে সেই প্রতিশ্চতি সম্পর্কে তাদের অবগতি লাভ হয়) এবং যাতে 
(বিষয়টি অবগত হওয়ার পর শির্ক প্রভৃতি থেকে) তারা ফিরে আসে। 


আনুষজিক জ্ঞাতব্য বিষয় 


“আলাস্ত'-সংক্রান্ত প্রতিশ্তির বিস্তারিত গবেষণা ও বিশ্লেষণ 8 এ আয়্াতগুলোতে 
মহাপ্রতিজ্তা ও প্রতিশ্ুতির কথা আলোচনা করা হয়েছে যা স্রষ্টা ও সুষ্টি এবং দাস 
ও মনিবের মাঝে সেসময় হয়েছিল, যখন এই দাঙ্গা বিক্ষুব্ধ পুথিবীতে কোন সুষ্টি 


আদেওনি যাকে বলা হয়.) 1 ১৪৫ বা ৮০৬৯) 1১৫০ 


১১৮ তফসীরে মা'আরেফুল কোরআন 7 চতুর্থ খণ্ড 


আল্লাহ রাব্বুল আলামীন সমগ্র বিশ্বের স্রষ্টা ও অধিপতি । আকাশ ও ভূমণ্ডলের 
মাঝে অথবা এসবের বাইরে যা কিছুই রয়েছে সবই তাঁর সৃষ্টি ও অধিকারভূক্ত'। 
তিনিই এসবের মালিক । না তাঁর উপর কারো কোন বিধান চলতে পারে, আর নাইবা 
থাকতে পারে তাঁর কোন কাজের উপর কারোও কোন প্রশ্ন করার অধিকার। 


কিন্তু তিনি নিজের একান্ত অনুগ্রহে বিশ্বব্যবস্থাকে এমনভাবে তৈরী করেছেন 
যে, প্রত্যেকটি বস্তুর জন্য একটা নিয়ম, একটা বিধিব্যবস্থা রয়েছে। নিয়ম ও বিধিব্যবস্থা 
অনুযায়ী যারা চলবে তাঁদের জন্য নির্ধারিত রয়েছে স্থায়ী সুখ ও শান্তি। আর তার 
বিপরীতে যারা তার বিরুদ্ধাচারী তাদের জন্যে রয়েছে সব রকমের আযাব ও শাস্তি । 


তাছাড়া বিরুদ্ধাচরণকারী অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য তার নিজস্ব সর্বব্যাপক 
জ্ঞানই যথেষ্ট ছিল, যা সমগ্র বিশ্বের প্রতিটি অণু-পরমাণুকে পর্যন্ত অন্তর্ভ ক্র করে 
নেয় এবং সে জ্ঞানের সামনে গোপন ও প্রকাশ্য যাবতীয় কাজ-কর্ম; এমনকি মনের গোপন 
ইচ্ছা পর্যন্ত সম্পূর্ণ বিকশিত। কাজেই আমলনামা লিখে রাখার জন্য কোন পরিদর্শক 
নিয়োগ করা, আমলনামা তৈরী করা, আমলনামাসমূহের ওজন দেওয়া এবং সেজন্য সান্ষণী- 
সাবুদ দীঁড় করানোর কোন প্রয়োজনীয়তাই ছিল না। 


কিন্ত তিনিই তার বিশেষ অনুগ্রহের দরুন এ ইচ্ছাও করলেন যে, কোন লোককে 
ততক্ষণ পর্যন্ত শাস্তি দেবেন না, যতক্ষণ না তার বিরুদ্ধে লিখিত-পড়িত প্রমাণ এবং 
অনস্বীকার্য সাক্ষী-সাবৃদের মাধ্যমে সে অপরাধ তার সামনে এমনভাবে এসে যায় 
হিরা নিরিহ মিত্র ভাজা হর মারার রন নিজেকে যথাথই 
শাস্তিযোগ্য মনে করে। 


সে জন্যই প্রতিটি মানুষের সঙ্গে তার প্রতিটি আমল এবং প্রতিটি বাক্য লেখার 
জন্য ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। বলা হয়েছেঃ [199 ৬০ 4943 ৮০ 
# a শা 


Mr এস ) ৪3০১ অর্থাৎ এমন কোন বাক্য মানুষের মুখ থেকে উচ্চারিত হয় না, 


খর জন জল্াহর পক্ষ থেকে পরিদর্শক ফেরেশতা নিয়োজিত রনি আরো বলা 


Doorn A ag 


হয়েছে $ 343 2৯5 4 অৰ্থাৎ মানুষের প্রতিটি ছোট-বড় কাজ লিখিত 
রয়েছে । 


অতপর হাশর ময়দানে ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করে মানুষের সৎ ও অসৎ 
কর্মের ওজন দেওয়া হবে। যদি সৎকর্মের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে সে মুক্তি পাবে। 
আর ঘদি পাপের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে আযাবে ধরা পড়বে । 


সূরা আশরাফ ১১৯ 


এছাড়া মহাবিচারকের দরবার ঘখন হাশরের মাঠে স্থাপিত হবে, তখন প্রত্যেকের 
কাজ-কর্মের উপর সাক্ষ্য গ্রহণ করা হবে। কোন কোন অপরাধী সাক্ষীদের মিথ্যা বলে 
দাবি করবে, তখন তারই হাত-পা এবং অঙ্গ-প্রত্যঙ্গ থেকে এবং সে ভূমি ও স্থান থেকে 
সাক্ষ্য গ্রহণ করা হবে, যার দ্বারা এবং যেখানে সে এ অপরাধমূলক কাজ করেছিল। 
সেগুলো আল্লাহ্‌র নির্দেশক্রমে সত্য-সঠিক ঘটনা বাতলে দেবে। এমনকি তখন অপ- 
রাধীদের মিথ্যা প্রতিপন্ন করা কিংবা অস্বীকার করার কোন সুযোগই থাকবে না। 
তারা স্বীকার করবে--- 


1 5 লগ 428 পাত A AS AST roa 


J 1 oe Rss চি তি 


মহান করুণাময় প্রভূ ন্যায়বিচার অনুষ্ঠানের এ ব্যবস্থা করেই ক্ষান্ত হননি এবং 
পার্থিব রাষ্ট্রসমহের মত নিছক একটা পদ্ধতি ও আইনই শুধু তাদেরকে দিয়ে দেননি 
বরং আইনের সঙ্গে সঙ্গে একটা ধারাবাহিক বাস্তবায়ন ব্যবস্থাও স্থাপন করেছেন। 


একজন অনন্যসাধারণ স্সেহপরায়ণ পিতা যেমন নিজের পারিবারিক ব্যবস্থার 
সুষ্ঠতা বিধানের উদ্দেশ্যে এবং পরিবার-পরিজনকে ভদ্রতা ও শিষ্টাচার শেখাবার জন্য 
কিছু পারিবারিক নিয়ম-পদ্ধতি ও রীতি-নীতি তৈরী করেন যে, যে-ই এর বিরুদ্ধাচরণ 
করবে সে-ই শাস্তিপ্রাপ্ত হবে । কিন্তু তার (পিতার ) য্লেহ ও অনুগ্রহ তাকে এমন ব্যবস্থা 
স্থাপনেও উদ্বদ্ধ করে, যাতে কেউ শাস্তিযোগ্য না হয়ে বরং সবাই যেন সেই নিয়ম- 
পদ্ধতি মৃতাবিক চলতে পারে।' বাচ্চার জন্য যদি সকাল বেলা স্কুলে যাওয়ার নির্দেশ 
থাকে এবং তার বিরুদ্ধাচরণের জন্য যদি শাস্তি নির্ধারিত থাকে, তাহলে পিতা ভোর 
হতেই এ চিন্তাও করেন, যাতে বাচ্চা তার কাজটি করার জন্য সময়ের আগেই তৈরী 
হয়ে যেতে পারে। 


সৃষ্টির প্রতি আল্লাহ রাব্ুল আলামীনের রহমত মাতা-পিতার দয়া ও করুণার 
চেয়ে বহু গুণ বেশি। কাজেই তিনি তার কফিতাবকে শুধু আইন-কানুন ও শাস্তিবিধি 
হিসেবেই তৈরী করে দেননি; বরং একটি নির্দেশনামাও বানিয়েছেন এবং প্রতিটি 
আইনের সাথে সাথে এমনসব নিয়ম-পদ্ধতি লিখে দিয়েছেন, যেগুলোর মাধ্যমে আইনের 
উপর আমল করা সহজ হয়ে যায়। 


এশী এ ব্যবস্থার তাগিদেই তিনি নিজে নবী-রসূল পাঠিয়েছেন, তাঁদের সাথে 


পাঠিয়েছেন আসমানী নির্দেশনামা । এক বিরাটসংখ্যক ফেরেশতাকে সৎকর্মের প্রতি 
পথ প্রদর্শনের জন্য এবং সৎকর্মে সাহায্য করার জন্য নিয়োজিত করে দিয়েছেন। 


এই এঁশী ব্যবস্থারই একটা তাগিদ ছিল, প্রত্যেকটি জাতি ও সম্প্রদায়কে অবহেলা 
থেকে সজাগ করার এবং নিজের মহান প্রতিপালককে স্মরণ করার জন্য-__বিভিন্ন 
উপকরণ তৈরী করে দেওয়া, আসমান ও যমীনের সমস্ত সৃষ্টি, রাত ও দিনের পরিবর্তন 


১২০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


এবং স্বয়ং মানুষের নিজস্ব পরিমণ্ডলে তাকে স্মরণ করিয়ে দেওয়ার মত এমনসব 


নির্দেশ স্থাপন করে দেওয়া যে, যদি সামান্য সচেতনতা অবলম্বন করা যায়, তাহলে কোন 
63 £ পান 

রঃ 5A RE 

সময় স্বীয় মালিককে ভুলবে না। তাই বলা হয়েছেঃ -৯1-০১০ 1 ০5 


এটি 


LAS AL Ae ১2,421 1 ES HEAL 

3) 1M! 3 5,3" অৰ্থাৎ যারা দৃষ্টিমান তাদের জন্য 
পৃথিবীতে আমার নিদর্শন রয়েছে। আর স্বয়ং তোমাদের সত্তার মাঝেও ( নিদর্শন 
রয়েছে )। তারপরেও কি তোমরা দেখছ নাঃ 


তাছাড়া যারা গাফিল, তাদেরকে সজাগ করার জন্য এবং সৎকাজে নিয়োজিত 
করার জন্য রাব্বুল আলামীন একটি ব্যবস্থা এও করেছেন যে, ব্যক্তি, দল ও জাতি- 
সমূহের কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় নবী-রসুলদের মাধ্যমে প্রতিজ্তাপ্রতি- 
শ্ুতি আদায় করে তাদেরকে আইনের অনুবতিতার জন্য প্রস্তুত করেছেন। 


কোরআন মজীদের একাধক আয়াতে বহু প্রতিক্তা-প্রতিশ্ততির কথা আলো- 
চনা করা হয়েছে যা বিভিন্ন দল ও সম্গুদায়ের কাছ থেকে বিভিন্ন সময়ে ও অবস্থাস্ 
আদায় করা হয়েছে। নবী-রস্লদের কাছ থেকে প্রতিশুর্তি নেয়া হয়েছে, তারা 
যেন আল্লাহ. তা'আলার পক্ষ থেকে প্রাপ্ত রিসালাতের বাণীসমূহ অবশ্যই উম্মতকে পৌছে 
দেন। এতে যেন কারো ভয়ভীতি, মানুষের অপমান ও ভৎ্সনার কোন আশঙ্কাই 
তাদের জন্য অন্তরায় না হয়। আল্লাহ্‌র এই পবিল্র দল নিজেদের এই প্রতিশ্তির হক 
পরিপূর্ণভাবে সম্পাদন করেছেন। রিসালতের বাণী পৌছাতে গিয়ে তারা নিজেদের সবকিছু 
কোরবান করে দিয়্েছেন। 


এমনিভাবে প্রত্যেক রসুল ও নবীর উত্মতের কাছ থেকে প্রতিশ্্তি নেওয়া হয়েছে 
যে, তারা নিজ নিজ নবী-রস্লের যথাযথ অনুসরণ করবে। তারপর প্রতিশুগতি নেওয়া 
হয়েছে বিশেষ বিশেষ বিষয়ে এবং বিশেষভাবে সেগুলো সম্পাদন করতে গিয়ে নিজের 
পূর্ণ শক্তি ও সামর্থ্যকে ব্যয় করার জন্য---যা কেউ পুরণ করেছে, কেউ পূরণ করেনি । 


এসব প্রতিশ্ণৃতির মধ্যে একটি অতি গুরুত্বপূর্ণ প্রতিশূর্ণতি হলো সে প্রতিশ্ুচতিটি, 
যা আমাদের রসূল মকবুল (সা) সম্পর্কে সমস্ত নবী-রসূলের কাছ থেকে নেওয়া 
হয়েছে যে, তার “নবীয়ে-উম্মী” খাতামূল আছিয়া সো)-র অনুসরণ করবেন। আর 
যখনই সুযোগ পাবেন, তাঁকে সাহায্য-সহায়তা করবেন যার আলোচনা নিষ্নের আয়াতে 


গু ০ LL er AWS 


হয়েছে ৪১৮ রি 2A, 7282 
রি ৮০৪2৬ ত5০০ পিক এ DG Use BRST SE, 
# শি পট শি শি শপ এ শা লা 


সূরা আ'রাফ ১২১ 


এ সমুদয় প্রতিজা-প্রতিশ্তিই হল আল্লাহ্‌ রাব্বুল আলামীনের পরিপূর্ণ রহমতের 
বিকাশ । এগুলোর উদ্দেশ্য হল এই যে, মান্ষ যারা অত্যন্ত মনভোলা, প্রায়ই যারা 
নিজেদের কর্তব্য কর্ম ভূলে যায়, তাদেরকে বারবার এসব প্রতিজা-প্রতিশুনতির মাধ্যমে 
সতর্ক করে দেয়া, যাতে সেগুলোর 'বিরুদ্ধাচরণ করে তারা ধ্বংসের সম্মুখীন না হয় । 


বায়'আত গ্রহণের তাৎপর্য £ঃ নবী-রসূল এবং তাঁদের প্রতিনিধি ওলামা ও মাশায়েখ- 
দের মাঝে বায়'আত গ্রহণের যে রীতি প্রচলিত রয়েছে, তাও এই শী রীতিরই অনুসরণ । 
স্বয়ং রসলে করীম (সা)-ও বিভিন্ন ব্যাপারে সাহাবী (রা)-দের কাছ থেকে বায়‘আত গ্রহণ 
করেছেন । দেসব বায়“আতের মধ্যে ব্বায়াআতে রিদওয়ান"এর কথা কোরআন করীমে 


ৰ A JA 


আলোচনা করা | হয়েছে 8 এয 
হয়েছে বলা হয়েছে ৩৬০ টি । ০৮০ 4 


A 


AS টি টি, “3 A 


5 | ই 449 2 ৩৪ ১1 অর্থাৎ আল্লাহ্‌ তাদের উপর সম্তস্ট হয়েছেন, 
যারা বিশেষ গাছের নিচে আপনার হাতে ‘বায়'আত' নিয়েছেন! 


হিজরতের পূর্বে মদীনার আনসারদের বায়'আতে “আকাবা-ও এমনি ধরনের প্রতি” 
শ্ুচতির অন্তভূক্ত । 


বহু সাহাবীর কাছ থেকে ঈমান ও সৎকর্মে নিষ্ঠার ব্যাপারে বংক্'আত নেওয়া হয়েছে । 
লমান স্ফী সম্পৃদায়ে যে বায়'আত প্রচলিত রয়েছে, তাও ঈমান ও সৎকর্মে নিয়মানু- 
বতিতা এবং পাপাচার থেকে বিরত থাকারই আনুষ্ঠানিক প্রতিশ্ুতি এবং আল্লাহ্‌ ও = 
রসূলদের সে রীতিরই অনুসরণ । আর সে কারণেই এতে বিশেষ বরকত রয়েছে । 
এতে মানুষ পাপাচার থেকে বেঁচে থাকার এবং শরীয়তের নির্দেশাবলী যথাযথ পালনের 
সৎসাহস ও সামর্থ্য লাভ করতে পারে। বায়'জতের তাৎপর্য জানার সঙ্গে সঙ্গে একথাও 
স্পস্ট হয়ে গেল যে, বর্তমানে যে ধরনের বায়'আত সাধারণভাবে অক্ত ও মুর্খদের মাঝে 
প্রচলিত হয়ে গেছে যে, কোন বুযূর্গের হাতে হাত রেখে দেয়াকেই মুক্তির জন্য যথেষ্ট 
বলে ধারণা করা হয়--_তা সম্পূর্ণই মৃর্থতা। বায়'আত হল একটি চুক্তি বা প্রতিশুগতির 
নাম। তখনই এর উপকারিতা লাভ হবে, যখন এ দুক্তি কার্যকরভাবে বাস্তবায়ন করা 
হবে। না হলে এতে মহাবিপদের আশঙ্কা । 


সূরা আ'রাফের বিগত আয়াতগুলোতে সে প্রতিশ্র্তির বিষয় আলোচিত হয়েছে, 
যা বনি ইসরাঈলদের কাছ থেকে তওরাতের বিধি-বিধানের অনুবতিতার ব্যাপারে 
গ্রহণ করা হয়েছিল। আলোচ্য আয়াতে সেই বিশ্বজনীন প্রতিশূর্ণতির কথা বর্ণনা করা 
হচ্ছে, যা সমস্ত আদম ইরানি আসারও পূর্বে সৃষ্টি লগ্নে 


পথৰ 


নেওয়া হয়েছিল। যা সাধারণ ভাষায় ২০৯] ১৪5 €আহদে-আলাত্ত) বলে প্রসিদ্ধ 


১২২ তফসীরে মা‘আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


পাজি তালা রা ও A AS} পা A পাজি পাপা পাপ 4 
৯ ১০ 15 ৪৫; 3 >) 585 ৩ re এ? ত ০১) ১৯1 Sr, 


PAA et 5 পাজ্ঞ 2 


১৪০৫) এ আয়াতগুলোতে আদম সন্তানদের বোঝাবার জন্য ই এ শব্দ ব্যবহার 


করা হয়েছে। ইমাম রাগেব ইস্ফাহানী বলেন যে, এ শব্দটি প্ররুতপক্ষে + ১০) (যরউন্‌ ) 
থেকে গঠিত। যার অর্থ সৃষ্টি করা। কোরআন করীমে কয়েক জায়গায় এ শব্দটি 


শা el ATT ATL 


এ অর্থেই ব্যবহৃত হয়েছে। যেমন! ১৯ 9৫5) ০১১৯১ প্রভৃতি। কাজেই 


“যুররিয়্যাৎ-এর শাব্দিক তরজমা হল সুম্টি। এ শব্দটির দ্বারা ইঙ্গিত করা হয়েছে 
যে, এই প্রতিশ্টতি সে সমস্ত মানুষেই ব্যাপক ও প্রসারিত যারা আদম (আ)-এর মাধ্যমে 
এ পৃথিবীতে জন্মগ্রহণ করেছে ও করবে। 


হাদীসের রেওয়ায়েতে এই আর্দি প্রতিশ্*গতির আরও কিছু বিস্তারিত আলোচনা 
এসেছে। যথাঃ | 


ইমাম মালিক, আবু দাউদ, তিরমিযী ও ইমাম আহমদ (রে) মুসলিম ইবনে 
ইয়াসারের বরাতে উদ্ধত করেছেন যে, কিছু লোক হযরত ফারুক আ'যম রো)-এর কাছে 
এ আয্মাতটির মর্ম জিড্েস করলে তিনি বললেন, রসূলুল্লাহ (সো)-র কাছে এ আয়াতটির 
মর্ম জিজেস করা হয়েছিল। তাঁর কাছে যে উত্তর আমি শুনেছি তা হল এই ঃ 


“আল্লাহ তা'আলা সর্বপ্রথম আদম (আ)-কে সৃষ্টি করেন। তারপর নিজের 
কুদরতের হাত যখন তাঁর পিঠে বুলিয়ে দিলেন, তখন তাঁর ওরসে যত সৎ 
মানুষ জল্মাবার ছিল তারা সব বেরিয়ে এল। তখন তিনি বললেন, এদেরকে 
আমি জান্নাতের জন্য সুষ্টি করেছি এবং এরা জানাতেরই কাজ করবে । 
পুনরায় দ্বিতীয়বার তাঁর পিঠে কুদরতের হাত বুলালেন। তখন যত পাপী-তাপী 
মানুষ তাঁর গরসে জন্মাবার ছিল, তাদেরকে বের করে আনলেন এবং বললেন, 
এদেরকে আমি দোযখের জন্য সুষ্টি করেছি এবং এরা দোযখে যাবার মতই 
কাজ করবে । সাহাবীদের মধ্যে একজন নিবেদন করলেন, “ইয়া রস্লাল্লাহ্‌! প্রথমেই 
যখন জান্নাতী ও দোযখী সাব্যস্ত করে দেয়া হয়েছে, তখন আর আমল করানো 
হয় কি উদ্দেশ্যে ৮ হুযূর সো) বললেন, “যখন আল্লাহ্‌ তা'আলা কাউকে জান্নাতের 
জন্য সুম্টি করেন, তখন সে জান্নাত-বাসের কাজই করতে শুরু করে। এমনকি 
তার মৃত্যুও এমন কাজের ভেতরেই হয়, যা জান্নাতবাসীদের কাজ । আর 
আল্লাহ যখন কাউকে দোযখের জন্য তোর করেন, তখন সে দোযখের কাজই 
করতে আরম্ভ করে। এমনকি তার মৃত্যুও এমন কোন কাজের মাধ্যমেই হয়, যা 
জাহান্নামের কাজ ।” 


সুরা আ'রাফ ১২৩ 


অর্থাৎ মানুষ যখন জানে না যে, সে কোন, শ্রেণীভুক্ত, তখন তার পক্ষে নিজের 
সামর্থ্য, শক্তি ও ইচ্ছাকে এমন কাজেই ব্যয় করা উচিত যা জান্নাতবাসীদের কাজ, আর 
এমন আশাই পোষণ করা কর্তবা যে, সেও তাদেরই অন্তর্ভূক্ত হবে। 


ইমাম আহমদ রে)-এর রেওয়ায়েতে এ বিষয়টিই হযরত আবুদ্দারদা রো)-র 
উদ্ধৃতিতে বর্ণনা করা হয়েছে যে, প্রথমবারে যারা আদম আ)-এর ওরস থেকে বেরিয়ে 
এসেছিল তারা ছিল শেতবর্ণ---যাদেরকে বলা হয়েছে জান্নাতবাসী। আর দ্বিতীয়বার যারা 
বেরিয়েছিল তারা ছিল কুষ্ণবর্ণ---যাদেরকে জাহাম্নামবাসী বলা হয়েছে। 


আর তিরমিষীতেও একই বিষয় হযরত আবু হুরায়রা রো)-র রেওয়ায়েতে উদ্ধৃত 
করা হয়েছে। এতে এ কথাও রয়েছে যে, এভাবে কিয়ামত পযন্ত জন্মানোর মত যত 
আদম সন্তান বেরিয়ে এল, তাদের সবার ললাটে একটা বিশেষ ধরনের দীপ্তি ছিল! 


এখন লক্ষণীয় এই যে, এসব হাদীসে তো “য্র্রিয়াত'-এর আদম আ)-এর 
পৃষ্ঠদেশ থেকে নেয়ার এবং বেরিয়ে আসার কথা উল্লেখ রয়েছে, অথচ কোরআনের শব্দে 
‘বনি-আদম’ অর্থাৎ আদম সন্তানের ওরসে জন্গ্রহণের কথা বলা হয়েছে। এতদুভয়ের 
সামঞ্জস্য এই যে, আদম (আ)-এর পিঠ থেকে তাদেরকে বের করা হয়েছে, যারা 
সরাসরি আদম আ)-এর ওরসে জন্গ্রহণ করার ছিল। তারপর তার বংশধরদের পৃষ্ঠদেশ 
থেকে অনাদের। এভাবে যে ধারায় এ পৃথিবীতে আদম সন্তানেরা জন্মাবার ছিল, সে 
ধারায়ই তাদেরকে, পুষ্ঠদেশ থেকে বের করা হয়েছে। 


হাদীসের বর্ণনায় সবাইকে আদম (আ)-এর পৃষ্ঠদেশ থেকে বের করার অর্থও 
এই যে, আদম থেকে তাঁর সন্তানদের, অতপর এই সন্তানদের থেকে তাদের সন্তানদের 
আনুক্রমিকভাবে স্ষ্টি করা হয়। 


কোরআন মজীদে সমস্ত আদম সন্তানের কাছ থেকে যে স্বীকৃতি নেয়া হয়েছে 
বলে উল্লেখ রয়েছে, এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, এই আদম-সন্তান, যাদেরকে তখন 
পৃষ্ঠদেশ থেকে বের করা হয়েছিল, তারা শুধু আত্মাই ছিল না।) বরং আত্মা ও শরীরের 
এমন একটা সমন্বয় ছিল যা শরীরের সুক্মতর অণু-পরমাণুর দ্বারা তৈরি করা হয়েছিল। 
কারণ, প্রতিপালক, বিদামানতা এবং লালন-পালনের প্রয়োজন বেশির ভাগ সেই ক্ষেত্রেই 
দেখা দেয়, যেখানে দেহ ও আত্মার সমন্বয় ঘটে এবং যাকে এক পর্যায় থেকে আরেক 
পর্যায়ে উন্নীত হতে হয়। রূহ বা আত্মাসমূহের অবস্থা তানয়। তা প্রথম থেকে শেষ 
পর্যন্ত একই অবস্থায় থাকে। তাছাড়া উল্লিখিত হাদীসসমূহে যে তাদের সাদা ও কাল 
বর্ণের কথা উল্লেখ করা হয়েছে কিংবা তাদের ললাটদেশে দীগ্তির বর্ণনা রয়েছে, তাতেও 
বোঝা যায় যে, সেগুলো সুধু অশরীরী আত্মাই ছিল না। রূহ বা আত্মার কোন রং বা 
বর্ণ নেই; শরীরের সাথেই এসব গুণ-বৈশিস্ট্যের সম্পর্ক হয়ে থাকে । 


এতেও বিস্ময়ের কোন কারণ নেই যে, কিয়ামত পর্যন্ত জন্মাবার যোগ্য সমস্ত 
মানুষ এক জায়গায় কেমন করে সমবেত হতে পারল? কারণ, হযরত আবুদ্দাদা 


১২৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


(রা)-র বর্ণিত হাদীসে এ বিষয়েও বিশ্লেষণ রয়ে গেছে যে, তখন গে আদম সন্তানকে 
আদমের পৃষ্ঠদেশ থেকে বের করা হয়েছিল, সেগুলো নিজেদের প্রকৃত অবয়বে ছিল না, 
যানিয়ে তারা পৃথিবীতে আসবে। বরং তখন তারা ছিল ক্ষুদ্র পিঁপড়ার মত। তাছাড়া 
বিজ্ঞানে বর্তমান উন্নতির যুগে তো কোন সমঝদার লোকের মনে এ ব্যাপারে কোন 
প্রশ্নেরই উদয় হওয়া উচিত নয় যে, এত বড় আকার-অবয্বসম্পন্ন মানুষ একটা পিঁপড়ার 
আকৃতিতে কেমন করে বিকাশ লাভ করল। ইদানীং তো একটি অণুর ভেতরে গে 
সৌরমণ্ডলীয় ব্যবস্থার অস্তিত্ব সম্পকে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ফিল্মের মাধ্যমে একটি 
বড়র চেয়ে বড় বস্তকেও একটি বিন্দুর আয়তনে দেখানো যেতে পারে । কাজেই আল্লাহ, 
তাআলা যদি এই অঙ্গীকার ও প্রতিজ্া-প্রতিশূর্তির সময় সমস্ত আদম সন্তানকে নিতান্ত 
ক্ষুদ্র দেহে অস্তিত্ব দান করে থাকেন, তবে তা আর তেমন কঠিন হবে কেন? 


আদি প্রতিশ্চতি সম্পর্কে কয়েকটি প্রশ্ন ও তার উত্তর ঃ এই আদি প্রতিশ্গতি 
সম্পর্কে আরও কয়েকটি লক্ষণীয় বিষয় রয়েছে । প্রথমত, এই প্রতিজ্ঞা-প্রতিশ্নতি কোথায় 
এবং কখন নেয়া হয়েছিল । 


দ্বিতীয়ত, এ অঙ্গীকার যখন এমন অবস্থাতে নেওয়া হয় যে, তখন একমাত্র আদম 
ছাড়া অন্য কোন মানুষের জন্মই হয়নি, তখন তাদের জ্ঞানবুদ্ধি কেমন করে হল, যাতে 
তারা আল্লাহকে চিনতে পারবে এবং তার প্রতিপালক হওয়ার কথা স্বীকার করবে 
কারণ প্রতিপালকের কথা সে-ই স্বীকার করতে পারে, যে প্রতিপালক সম্পর্কে জানবে বা 
প্রত্যক্ষ করবে। পক্ষান্তরে এই প্রত্যক্ষ করাটা এ পৃথিবীতে জন্মানোর পরেই সম্ভব 
হতে পারে। 


প্রথম প্রশ্ন যে, প্রতিজ্তা-প্রতিশ্চৃতি কোথায় এবং কখন নেয়া হয়েছিল---এ সম্পর্কে 
মুফাস্‌সিরে কোরআন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে অত্যন্ত নির্ভরযোগ্য 
সনদ সহকারে ইমাম আহমদ, নাসায়ী ও হাকেম (র) যে রেওয়ায়েত উদ্ধৃত করেছেন 
তা হল এই যে, এই প্রতিজা-প্রতিশ্ততি তখনই নেওয়া হয়, যখন আদম আ-কে 
জান্নাত থেকে গৃথিবাঁতে নামিয়ে দেয়া হয়। আর এ প্রতিশ্ঢতির স্থানটি হল, “ওয়াদিয়ে 
নু'মানশ্যা পরবতাঁকালে আরাফাতের ময়দান নামে প্রসিদ্ধি ও খ্যাতি লাভ করেছে। 
---তফসাঁরে-মাযহারী | ্‌ 


থাকল দ্বিতীয় প্রশ্ন যে, এই নতুন স্ৃজ্টি যাকে এখনও উপকরণগত অস্তিত্ব দান 
করা হয়নি, সে কেমন করে বুঝবে যে, আমাদের কোন শ্রষ্টা ও প্রতিপালক রয়েছেন? 
এমন অবস্থাতে তাদেরকে প্রশ্ন করাই তাদের উপর অসহনীয় চাপ, তা তারা উত্তর 
কি দেবে! --এর উত্তর হল এই যে, যে বিশ্বত্রম্টা তাঁর পরিপূর্ণ ক্ষমতাবলে সমস্ত 
মানুষকে একটি অণুর আকারে স্ব্টি করেছেন, তার পক্ষে তখন প্রয়োজনান্পাতে 
তাদেরকে জ্ঞান-বুদ্ধি ও চেতনা-অনুভূতি দেওয়া কি তেমন কঠিন ব্যাপার ছিল! আর 
প্ররূতপক্ষে হয়েও ছিল তাই। আল্লাহ্‌ জাল্লা শানূহ সেই ক্ষুদ্র অস্তিত্বের মাঝে যাবতীয় 
মানবীয় ক্ষমতার সমন্বয় ঘটিয়েছিলেন। তার মধ্যে সবচেয়ে বড় ছিল জ্ঞানানুভূতি । 


সূরা আ'রাফ ১২৫ 


স্বয়ং মান্ষের অস্তিত্বের মধ্যে আল্লাহ্‌ তা'আলার মহত্ব ও কুদরতের এমন সব 
অসংখ্য নিদর্শন রয়েছে, যেগুলো সম্পর্কে যে লোক সামান্যও লক্ষ্য করবে, সে আল্লাহ্র 
A “An 


পরিচয় সম্পর্কে গাফিল থাকতে পারে না। কোরজানে রয়েছে । ০১). ৪2 


AAS AJror er ASF FAT AIA 3 1H 


7B MR ৯ আও 3 2৮১ 2 অর্থাৎ বিজজনদের জন্য 


এ পৃথিবীতে আল্লাহ তা'আলার বহু নিদর্শন রয়েছে। আর স্বয়ং তোমাদের সত্তার মাঝেও 
(নিদর্শন রয়েছে ), তবুও কি তোমরা দেখছ না? 


এখানে তৃতীয় আরেকটি প্রশ্ন হতে পারে যে, এই আদি প্রতিশ্্তি (আহে 
আলাঞ্জে ) যতই নিশ্চিত ও নিঃসন্দেহ হোক না কেন, কিন্তু এ কথাটি তো অন্তত 
সবাই .জানে হে, এ পৃথিবীতে আসার পর এ প্রতিশুর্তি কারোরই স্মরণ থাকেনি । 
তাহলে প্রাতশ্চতিতে লাভটা কি হল? 


এর উত্তর এই যে, একে তো এই আদম সন্তানদের মধ্যে অনেক এমন বাক্তিবর্গও 
রয়েছেন যারা এ কথা স্বীকার করেছেন যে, আমাদের এই প্রতিশুর্ঘতির কথা যথার্থই 
মনে আছে! হযরত খুন্নুন মিসরী (রে) বলেছেন, এই প্রতিশ্চতির কথা আমার এমন- 
ভাবে স্মরণ আছে, যেন এখনও শুনছি। আর আ'নকে তে। এমনও বলেছেন ধে, যখন 
এই স্বীকারোক্তি গ্রহণ করা হয়, তখন আমার আশেপাশে কারা কারা উপস্থিত ছিল 
সে কথাও আমার স্মরণ আছে। তবে একথা বলাই বাহুল্য যে, এমন লোকের সংখ্যা 
একান্তই বিরল। কাজেই সাধারণ লোকের বোকার বিষয় হল এই যে, বহু কাজ থাকে 
যেগুলোর বৈশিম্টাগত কিছু প্রভাব থেকে যায়, তা কারো স্মরণ থাক বা নাই থাক! 
. এ বিষয়ে কারও ধারণা-কল্পনা না থাকলেও সে তার প্রভাব বিস্তার করবেই। এই 
প্রতিজ্ঞা-প্রতিশ্র্তির অবস্থাও তেমনি । প্রকৃতপক্ষে এই স্বীকারোক্তি প্রত্যেকটি মানুষের 
মনে আল্লাহ-পরিচিতির একটা বীজ রোপণ করে দিয়েছে, যা ক্রমান্বয়ে লালিত হচ্ছে, 
সে ব্যাপারে কারও জানা থাক কিংবা না থাক। আর এই বীজেরই ফরল-ফসল এই 
যে, প্রত্যেকটি মানুষের মনেই এঁশী প্রেম ও মহত্তের অস্তিত্ব বিদ্যমান রয়েছে---তার 
বিকাশ যেভাবেই হোক । চাই পৌভ্তলিকতা এবং সুজ্টি-পুজার কোন ভ্রান্ত পদ্ধতির 
মাধ্যমেই হোক বা শরন্য কোনভাবে । দেই কতিপয় হতভাগ্য, যাদের প্রন্কৃতি বিকৃত 
হয়ে গিয়ে তাদের জ্ঞান ও রুচিবোধ বিনষ্ট হয়ে গেছে এবং তিজ্ঞ-মিষ্টির পার্থক্য 
করাও যাদের ছারা সম্ভব নয়, তাদের ছাড়া সমগ্র দুনিয়ার শত শত কোটি মানুষ 
আল্লাহ্‌র ধ্যান, তাঁর কল্পনা ও মহিমান্বিত অক্তিত্বের অনুভূতি থেকে শূন্য নয়। 
অবশ্য যদি কেউ জৈবিক কামনা-বাসনায় মোহিত হয়ে অথবা কোন গোমরাহ্‌ ও দ্রষ্ট 
সমাজ-পরিবেশের কবলে পড়ে সেই সহজাত বৃত্তিকে ভুলে যায়, তবে তা স্বতন্ত্র কথা৷ 


১২৬ _. তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


রর এ / 5 2৩06 


মহানবী দো) ইরশাদ করেছেন 58১1 ০৭ 58 32১4 4$ কোন কোন বর্ণনায় 


5 A 
রয়েছে ১৩) ৬ দু 4০ বেখারী মুসলিম ) অর্থাৎ প্রতিটি সন্তান স্বভাবধর্ম অর্থাৎ 


নী 


ইসলামের উপরেই জন্মায় । পরে তার পিতামাতা তাকে অন্যান্য মত ও পথে প্রবৃত্ত 
করে দেয়। সহীহ মুসলিমের এক হাদীসে আছে, রসূলুল্লাহ (সা) বলেছেন £ আল্লাহ্‌ 
বলেন যে, আমি আমার বান্দাদের “হানীফ” অর্থাৎ এক আল্লাহ্‌তে বিশ্বাসীরূপে সৃষ্টি 
করেছি। অতপর শয়তান তাদের পেছনে লেগে গেছে এবং তাদেরকে সেই সঠিক পথ 
থেকে দুরে সরিয়ে নিয়েছে। ্‌ 


এমনিভাবে বৈশিষ্ট্যগত প্রভাব বা প্রতিক্রিয়াসম্পন্ন বহু আমল ও কথা রয়েছে 
যা এ পৃথিবীতে ও নবী-রসূল সো)-এর শিক্ষার মাধ্যমে প্রচলিত হয়েছে। সেগুলোর ক্রিয়া- 
প্রতিক্রিয়া মানুষ বুঝুক বা না বুঝুক, স্মরণ রাখুক বা না রাখুক, সেগুলো কিন্ত যে-কোন 
অবস্থাতেই নিজের কাজ করে যাচ্ছে এবং আপন ক্রিয়া-প্রতিক্রিয়া বিকশিত করছে। 


উদাহরণত শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ডান কানে আযান আর বাম 
কানে ইকামত ও তকবীর বলার যে সুন্নতটি সব মুসলমানই জানে এবং €আলহামদু- 
লিল্লাহ) সমগ্র মুসলিম বিশ্বে প্রচলিত রয়েছে--যদিও শিশুরা এসব বাক্যের অর্থ কিছুই 
বুঝে না এবং বড় হওয়ার পর স্মরণও থাকে না যে, তার কানে কি কথা বলা 
হয়েছিল, কিন্তু তবুও এর একটা তাৎপর্য রয়েছে । আর তা হল এই যে, এতে করে 
সেই আদি প্রতিশ্নতিতে শক্তি সঞ্চার করে কানের পথে অন্তরে ঈমানের বীজ বপন করে 
দেয়া হয়। পরবততশকালে এরই প্রতিক্রিয়ায় লক্ষ্য করা যায় যে, বড় হওয়ার পর যদি 
সে ইসলাম ও ইসলামিয়াত থেকে বহু দূরেও সরে পড়ে, কিন্তু নিজকে নিজে মুসলমান 
বলে এবং মুসলমানের তালিকা থেকে বিচ্ছিন্ন হওয়াকে একান্তই খারাপ মনে করে । 
এমনিভাবে যারা কোরআনের ভাষা জানে তাদের প্রতিও কোরআন তিলাওয়াতের 
যে নির্দেশটি দেয়া হয়েছে, তারও তাৎপর্য হয়তো এই যে, এতে করে অন্তত এই 
গোপন উপকারিতা নিশ্চিতই লাভ হয় যে, মানুষের মনে ঈমানের জ্যোতি সজীব হয়। 


“lA AT ছে 7 তা AT 


সে জন্যেই আয়াতের শেষাংশে বলা হয়েছেঃ ৮৬৬৪৭! * 52. 15) 9৮9 নি 


AT 56 


০৬৬৫ | 05 uf ০1 অর্থাৎ এ স্বীকারোক্তি আমি এ কারণে গ্রহণ করেছি, 


যাতে তোমরা কিয়ামতের দিন এ কথা বলতে না পার যে, আমরা তো এ ব্যাপারে অজ 
ছিলাম । এতে ইঙ্গিত করা হয়েছে যে, এই আদি প্রশ্নোত্তরে তোমাদের অন্তরে ঈমানের 


সূরা আ'রাফ ১২৭ 


মূল এমনিভাবে স্থাপিত হয়ে গেছে যে, সামান্য একটু চিন্তা করলেই তোমাদের পক্ষে 
আল্লাহ্‌ রাব্বুল আলামীনকে পালনকর্তা স্বীকার না করে কোন অব্যাহতি থাকবে না। 


অতপর দ্বিতীয় আয়াতে বলা হয়েছে 839 31) 921 পা. 15) 2১1 


৪2455 eu শা dS AISA ar Taw Hus GI Ja” A 


৩১১4০) ১০৫ ৮ ০০০ ৯১০৫৩ 88) ৩৬৩ ০৮ ০ অর্থাৎ 


এ অঙ্গীকার আমি এ জন্যও গ্রহণ করেছি, আবার না তোমরা কিয়ামতের দিন এমন 
কোন ওষর-আপত্তি করতে থাক যে, শিরক ও পৌন্তলিকতা তো আসলে আমাদের বড়রা 
অবলম্বন করেছিল, আর আমরা তো ছিলাম তাদের পরে তাদের বংশধর । আমরা তো 
খাঁটি-অর্খাটি, ভুল-শুদ্ধ কোনটাই জানতাম না। কাজেই বড়রা যা কিছু করেছে আমরাও 
তাই গ্রহণ করেছি। অতএব, বড়দের শাস্তি আমাদেরকে দেয়া হবে কেন? আল্লাহ্‌ 
তা'আলা বাতলে দিয়েছেন যে, অন্যের শাস্তি তোমাদেরকে দেয়া হয়নি ঃ বরং স্বয়ং 
তোমাদেরই শৈথিল্য ও গাফলতির শাস্তি দেয়া হয়েছে। কারণ আদি প্রতিশ্তির মাধ্যমে 
মানবাত্মায় এমন এক জ্ঞান ও দর্শনের বীজ রোপণ করে দেয়া হয়েছিল যাতে সামান্য 
চিন্তা করলেই এটুকু বিষয় বুঝতে পারা কোন কঠিন ছিল না যে, এসব পাথরের মূর্তি 
যেগুলোকে আমরা নিজের হাতে গড়ে নিয়েছি কিংবা আগুন, পানি, বক্ষ অথবা কোন 
মানুষ প্রভৃতির কোন একটিও এমন নয়, যাকে কোন মানুষ নিজের স্রষ্টা ও পালনকর্তা 
বা মোক্ষদাতা কিংবা মুক্তিদাতা বলে বিশ্বাস করতে পারে। 


wd | ৮০ 


তৃতীয় আয়াতেও একই বিষয়ের বর্ণনা এভাবে দেওয়া হয়েছে ঃ ১০৩ ০৪১৫3 


পা কিঠি রা কঞ্িডেণতা 115 


৩2৯08 ৮৪৬) ০৯ 81 অর্থাৎ আমি এমনিভাবে আমার নিদর্শনগুলোকে 


সবিস্ভারে বর্ণনা করে থাকি, যাতে মানুষ শৈথিল্য, গাফলতি ও অনাচার থেকে ফিরে 
আসে অগ।ৎ আল্লাহ্‌র নিদর্শনস্ম্হ সম্পর্কে যদি কেউ সামান্য লক্ষ্যও করে, তাহলে 
সে সেই আদি প্রতিজ্া-প্রতিশ্ততির দিকে ফিরে আসতে পারে, যা স্ুঞ্টিলগ্জে করেছিল । 
অর্থাৎ একটু লক্ষ্য করলেই আল্লাহ্‌ রাব্বুল আলামীনের পালনকর্তা হওয়ার স্বীকৃতি 
2৮0 তার ফলে তাঁর আনুগত্যকে নিজের জন্য অবশ্যন্তাবী মনে 


CE CE RET CLS EI GEE 
2 RADE 
5 5 WT CEs ToC 06865 








১২৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


ol 2052 2৫2 ELE 
০85 জেরে ৫৫ টের তু মে 


রি 





(১৭৫) আর আপনি তাদেরকে শুনিয়ে দিন সেই লোকের অবস্থা, যাকে আমি 
নিজের নিদর্শনসমূহ দান করেছিলাম, অথচ সে তা পরিহার করে বেরিয়ে গেছে । আর 
তার পেছনে লেগেছে শয়তান, ফলে সে পথজ্টদের অন্তভূ-ক্ত হয়ে পড়েছে। (১৭৬) 
অবশ্য আমি ইচ্ছা করলে তার মর্যাদা বাড়িয়ে দিতাম সে সকল নিদর্শনসমূহের দৌলতে । 
কিন্তু দে ঘে অধঃপতিত এবং নিজের রিপুর অনুগামী হয়ে রইল। সুতরাং তার 
অবস্থা হল কুকুরের মত; যদি তাকে তাড়া কর তবুও হাপাবে আর যদি ছেড়ে দাও 
তবুও হাপাবে। এ হল সেসব লোকের উদাহরণ যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার 
নিদর্শনসমূহকে । অতএব আপনি বিরত করুন এসব কাহিনী, যাতে তারা চিন্তা করে। 
(১৭৭) তাদের উদাহরণ অতি নিকৃষ্ট, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার আয়াতসমূহকে 
এবং তারা নিজেদেরই ক্ষতি সাধন করছে। 








তফসীরের সার-সংক্ষেপ 


আর তাদেরকে (শিক্ষা গ্রহণের জন্য) সে ব্যক্তির অবস্থা পড়ে শোনান যাকে 
আমি নিজের নিদর্শন দান করেছি (অর্থাৎ বিধি-বিধান সংক্রান্ত জ্ঞান দিয়েছি) তারপর 
সে সেসব (নিদর্শন) থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে গেছে। ফলে শয়তান তার পেছনে 
লেগেছে। বস্তুত সে পথভ্রষ্ট লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর যদি আমি ইচ্ছা 
করতাম, তাহলে তাকে সে নিদর্শনসমূহের (চাহিদা অনুযায়ী আমল করার) বদৌলতে 
উচ্চ মর্যাদাসম্পন্ন করে দিতাম। (অর্থাৎ সে যদি সে সমস্ত আয়াতের উপর আমল 
করত যেগুলো নিয়তি ও ভাগ্যের সাথে সম্পর্কযুক্ত হওয়ার বিষয়টি সর্বজনবিদিত, 
তাহলে তার গ্রহণযোগ্যতা বেড়ে যেত।) কিন্তু সে তো পৃথিবীর প্রতি আকৃষ্ট হয়ে 
গেছে এবং (এ আকর্ষণের দরুন) নিজের রিপুর কামনা-বাসনার অনুসরণ করতে 
আরস্ত করেছে (এবং আয়াত ও নিদর্শনসমূহের উপর আমল করা পরিহার করেছে )। 
সুতরাং (আয়াতসমূহ বর্জন করে যে পেরেশানী ও লাল্ছনা তার ভাগ্যে জুটেছে সে 
অনুযায়ী) তার অবস্থা কুকুরের মত হয়ে গেছে যে, তুমি যদি তাকে তাড়া কর (এবং 
মেরে বের করে দাও) তবুও হাঁপাবে কিংবা তাকে যেদি সে অবস্থাতেই ) ছেড়ে দাও 
তবুও হাপাবে। (কোন অবস্থাতেই তার স্বস্তি নেই। এমনি করে এ লোক লাল্ছনার 


সূরা আশরাফ ১২৯ 


দিক দিয়ে তো কুকুরসদূশ আছেই, পেরেশানী এবং অস্থিরতায়ও কুকুরের সে গুণেরই 
অংশীদার হয়েছে। সুতরাং তার যে অবস্থা দাঁড়িয়েছে ( এমনি অবস্থা সেসব লোকেরও 
যারা আমার আয়াতসমহকে যো তওহীদ ও রিসালতের নিদর্শনস্থরূপ) মিথ্যা প্রতিপন্ন 
করেছে। (েত্য-সনাতন বিষয়ের বিকাশের পর শুধুমান্ত্র কামনা-বাসনার তাড়নায় সত্যকে 
বর্জন করছে ।) কাজেই আপনি এই অবস্থাটি বলে দিন, হয়তো এসব লোক €তা শুনে) 
কিছুটা ভাববে । প্রেরুতপক্ষে) তাদের অবস্থাও (একান্তই ) মন্দ, যারা আমার (তওহীদ ও. 
রিসালত প্রমাণকারা ) আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে। আর িমিথ্যারোপের কারণে) 
তারা নিজেদের (ই) ক্ষতিসাধন করে। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

উল্লিখিত আয়াতে বনি ইসরাঈলের জনৈক বড় আলিম ও অনুসরণীয় ব্যক্তির 
জ্ঞান ও দর্শনের সুউচ্চ স্তরে পৌঁছার পর সহসা গোমরাহ ও অভিশপ্ত হয়ে যাওয়ার 
একটি নিদর্শনমূলক ঘটনা এবং তার কারণসমূহ বিরত করা হয়েছে। আর তাতে বহু 
শিক্ষণীয় বিষয়ও রয়েছে । 

পূর্ববর্তী আয়াতসমূহের সাথে এ ঘটনার যোগসূত্র এই যে, পূর্বের আয়াতগুলোতে 
সেই প্রতিজ্া-প্রতিশুর্ণতির আলোচনা ছিল, যা আল্লাহ তা'আলা আদি লগ্নে সমস্ত আদম- 
সন্তান থেকে এবং পরবতাঁতে বিশেষ বিশেষ অবস্থায় ইহুদী-নাসারা প্রভৃতি বিশেষ বিশেষ 
জাতি-সম্প্রদায়ের কাছ থেকে নিয়েছেন । আর উল্লিখিত আয়্াতগুলোতে এ আলোচনাও 
প্রাসা্ঈকভাবে এসোছল যে, প্রতিশ্ততিদাতাদের মধ্যে অনেকেই সেই প্রতিশ্তি রক্ষা 
করেনি । যেমন, ইহুদীরা---খাতিমুন্নাবিয়্যান (সা)-এর এ পৃথিবীতে আগমনের পূর্বে 
তাঁর আবির্ভাবের জন্য অপেক্ষা করত এবং তার গুণ-বৈশিষ্ট্য ও আকার-অবয়ব সম্পর্কে 
মানুষের কাছে বর্ণনা করত এবং তিনি যে সত্য নবী তাও প্রমাণ করত । কিন্তু যখন 
মহানবী (সা)-র আবির্ভাব হয়, তখন তুচ্ছ পার্হিব স্বার্থের লোভে তাঁর প্রতি ঈমান আনতে 
এবং তাঁর অনুসরণ করতে বিরত থাকে । 


বনি-ইসরাঈলের জনৈক অনুসরণীয় আলেমের পথন্রষ্টতার নিদর্শনমূলক ঘটনা ঃ 
এ আয়়াতগুলোতে রসূলুল্লাহ সো)-র প্রতি নির্দেশ দেওয়া হয়েছে যে, আপনি স্বীয় জাতিকে 
সে ঘটনা পড়ে শুনিয়ে দিন, যাতে বনি ইসরাঈলের একজন বিরাট আলিম ও আরেফ 
এবং প্রখ্যাত নেতার এমনি উত্থানের পর পতন ও হিদায়েতের পর গোমরাহীর কথা 
বর্ণিত রয়েছে । সে বিস্তারিত জ্তান এবং পরিপূর্ণ মা'রেফাত হাসিল করার পর, যখন 
রৈপিক কামনা-বাসনা ও স্বার্থ তার উপর প্রবল হয়ে গেল, তখন তার সমস্ত জান- 
গরিমা, নৈকট্য ও সমস্ত মর্যাদা বিলুপ্ত হয়ে গেল এবং তাকে চরম লান্ছনা ও অপ- 
মানের সম্মৃখীন হতে হল। 


১৩০ তফসীরে মা'আরেঞুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


কোরআন মজীদে সে লোকের নাম বা কোন পরিচয় উল্লেখ করা হয়নি। তফ- 
সীরবিশারদ, সাহাবী ও তাবেঈনদের কাছ থেকে এ. ব্যাপারে বিভিন্ন রেওয়ায়েত উল্লেখ 
রয়েছে। সেগুলোর মধ্যে সবচেগ্পে প্রসিদ্ধ এবং অধিকাংশ আলিমের নিকট গ্রহণযোগ্য 
রেওয়ায়েতটি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে হযরত ইবনে মারদুইয়াহ্‌ 
(র) উদ্ধত করেছেন। তাতে বলা হয়েছে যে, সে লোকটির নাম ছিল বাল্'আম ইবনে 
বাউ’রা । সে সিরিয়ায় বায়তুল মৃকাদ্দাসের নিকটবর্তী কেন্আনের অধিবাসী ছিল। 
অপর এক রেওয়ায়েতে আছে, সে বনি ইসরাঈল সম্প্রদায়ের লোক ছিল। আল্লাহ্র 
কোন কোন কিতাবের ইলম তার ছিল। তার গুণ-বৈশিষ্ট্য সম্পর্কে কোরআন করীমে 


11 =a! A 


যে 1215 0৮31 ৪3) বলা হয়েছে, তাতে সে ইলমের প্রতিই ইঙ্গিত করা হয়েছে 


ফিরাউনের জলমগ্নতা ও মিসর বিজয়ের পর তখন হযরত মূসা (আ) ও বনি- 
ইসরাঈলদের “জাব্বারীন” সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করার হুকুম হল এবং “জাব্বারীন' 
সম্প্রদায় যখন দেখল যে, মুসা (আট) সমগ্র বনি ইসরাঈল সৈন্যসহ পৌঁছে গেছেন 
---পক্ষান্তরে তাদের মুকাবিলায় ফিরাউন সম্প্রদায়ের জলমগ্র হয়ে মরার কথা পূর্ব 
থেকেই তাদের জানা ছিল, তখন তাদের ভয় হল। তারা সবাই মিলে বাল্*আম ইবনে 
বাউ'রার কাছে সমবেত হয়ে বলল, মুসা (আ) অতি কঠিন লোক, তদুপরি তাঁর সাথে 
সৈন্যও বিপুল---তারা এসেছে আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দেওয়ার 
জন্য। আপনি আমাদের জন্য আল্লাহ্‌ তা“আলার দরবারে প্রার্থনা করুন, যাতে তিনি 
তাদেরকে আমাদের মুকাবিলা থেকে ফিরিয়ে দেন৷ বাল্*'জাম্ম ইবনে বাউ'রা ইস্মে 
আ’যম জানত এবং সেই ইস্মের মাধামে যে দোয়া করত তাই কবুল হত। 


বাল্‌্'আম বলল, অতি পরিতাপের বিষয়, তোমরা একি বলছ ! তিনি হলেন 
আল্লাহ্‌র নবী । তাঁর সাথে রয়েছেন আল্লাহ্‌র ফেরেশতা । আমি তার বিরুদ্ধে কেমন 
করে বদ-দোয়া করতে পারি? অথচ আল্লাহ্‌র দরবারে তাঁর যে মর্যাদা, তাও আমি 
জানি! আমি যদি এহেন কাজ করি, তাহলে আমার দুনিয়া-আখিরাত সবই ধ্বংস 
হয়ে যাবে। 


জাব্বারীনরা পীড়াপীড়ি করতে থাকলে বাল্*আম বলল, আচ্ছা, তাহলে আমি 
আমার প্রতিপালকের নিকট জেনে নেই এ ব্যাপারে দোয়া করার অনুমতি আছে কিনা । 
সে তার নিয়্মানৃযায়ী বিষয়টি জানার জন্য ইস্তেখারা কিংবা অন্য কোন আমল করল। 
তাতে স্বপ্নযোগে তাকে বলে দেওয়া হল, সে যেন এমন কাজ কখনও না করে। সে 
জম্প্রদায়কে বলল যে, বদ-দোয়া করতে আমাকে বারণ করা হয়েছে । তখন “জাব্বা- 
রীন" সম্প্রদায় তাকে একটা বিরাট উপডৌকন দান করল। প্রকৃতপক্ষে সেটি ছিল 
উৎকোচ বিশেষ । সে যখন সেই উপঢৌকন গ্রহণ করে নিল, তখন সম্প্রদায়ের লোক- 
জন তার পেছনে লেগে গেল যে, আপনি এ কাজটি করে দিন। তাদের অনুরোধ- 
উপরোধ আর পীড়াপীড়ির অন্ত ছিল না। কোন কোন বর্ণনা অনুযায়ী তার স্ত্রী উৎকোচ 


সুরা আণরাফ ১৩১ 


গ্রহণ করে তাদের কাজটি করে দেওয়ার পরামর্শ দেয়। তখন স্ত্রীর সন্তস্টি কামনা 
এবং সম্পদের মোহ তাঁকে অন্ধ করে দিল। ফলে সে মুসা আট) এবং বনি ইসরাঈল- 
দের বিরুদ্ধে বদ-দোয়া করতে আরম্ভ করল । 


সে মুহূর্তে আল্লাহ্‌র মহা কুদরতের এক আশ্চর্য বিস্ময় দেখা দেয়---মুসা (আ) 
ও তাঁর সম্প্রদায়ের বিরুদ্ধে বদ-দোয্া করতে গিয়ে সে যেসব বাক্য বলতে চাইছিল 
_সেসবই জাব্বারীনদের বিরুদ্ধে উচ্চারিত হয়ে যাচ্ছিল। তখন সবাই চীৎকার করে 
উঠল--_তুমি যে আমাদের জন্যই বদ-দোয়া করছ। বাল্"'আম বলল, এটা আমার ইচ্ছা- 
কৃত নয়--আমার জিহবা এর বিরুদ্ধাচরণে সমর্থ নয়। 


ফল দাড়াল এই যে, সে সম্প্রদায়ের উপর ধ্বংস নাধিল হল ! আর বাল্‌"আমের 
শাস্তি হল এই যে, তার জিহ্বা বেরিয়ে এসে বুকের উপর লটকে গেল। এবার সে নিজ 
সম্প্রদায়কে বলল, আমার যে দুনিয়া-আখিরাত সবই শেষ হয়ে গেল। আমার দোয়া 
যে আর চলছে না। তবে আমি তোমাদের লজ যার দ্বারা তোমরা 
মুসা (আ)-র বিরুদ্ধে জয়ী হতে পারবে । 


তা হল এই যে, তোমরা তোমাদের সুন্দরী নারীদের সাজিয়ে বনি. ইসরাঈল 
সৈন্যদের মাঝে পাঠিয়ে দাও । তাদেরকে একথা ভাল করে বুঝিয়ে দাও যে, বনি 
ইসরাঈলদের লোকেরা তাদের সাথে যা-ই কিছু করতে চায়, তারা যেন তা করতে 
দেয়; কোন রকম বাধ যেন না সাধে । এরা মুসাফির, দীর্ঘদিন ঘর ছাড়া, হয়তো 
বা এরা এ বাবস্থায় হারামকারীতে লিপ্ত হয়ে পড়বে । আর আল্লাহ্‌র নিকট হারাম- 
কারী অত্যন্ত ঘুণিত কাজ । যে জাতির মাঝে তা অনুপ্রবেশ করে, অবশ্য তাতে গযব 
ও অভিসম্পাত নাযিল হয়, সে জাতি কখনও বিজয় কিংবা কৃতকাৰ্যতা অর্জন করতে 
পারে না। 


বাল'আমের এই পৈশাচিক চালটি তাদের বেশ পছন্দ হল এবং সেমতেই কাজ 
করা হল। বনি ইসরাঈলদের জনৈক নেতৃস্থানীয় ব্যক্তি এ চালের শিকার হয়ে গেল । 
হযরত মৃসা আ) তাকে এই দুক্র্ম থেকে নিরৃত্ত হতে বললেন । কিন্তু সে বিরত হল 
নাঃ বরং পৈশাচিক ফাঁদে জড়িয়ে পড়ল। 


ফলে বনি ইসরাঈলের মাঝে কঠিন প্লেগ ছড়িয়ে পড়ল । তাতে একই দিনে 
সত্তর হাজার ইসরাঈলী মৃত্যমুখে পতিত হল। এমনকি যে লোক অসৎ কর্মে লিপ্ত 
হয়েছিল, তাকে এবং যার সাথে লিপ্ত হয়েছিল তাকে বনি ইসরাঈলরা হত্যা করে 
প্রকাশ্যে টাঙিয়ে রাখল যাতে অন্যরা শিক্ষা গ্রহণ করে এবং তারা সবাই তওবাও 
করল। তখন সে, প্লেগ দমিত হল। 
“A LALA ক 


কোরআন মজীদে উল্লিখিত এ ব্যাপারে বল! হয়েছে, (৪৮০১ ৩ অর্থাৎ 


আমি আমার নিদর্শনসমূহ এবং এ সম্পকিত ক্তান-পরিচয় সে লোককে দান করেছিলাম, 


১৩২ তফসীরে মাণআরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


ঠা পানে 


কিন্তু সে তা থেকে বেরিয়ে গেছে। th : (ইন্সেলাখুন্‌ ) শব্দটি প্ৰকৃতপক্ষে পঙ্ডদের 


চামড়ার ভেতর থেকে কিংবা সাপের ছলমের ভেতর থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে 
বলা হয়। এখানেও আয়াতের জ্ঞানকে একটি পোশাক বা লেবাসের সাথে তুলনা করে 
বলা হয়েছে যে, এ লোকটি জ্ঞান-বিজ্ঞানের আওতা থেকে সম্পূর্ণভাবে সরে পড়েছে । 
SA 1AS FA rr 

(১৮৮৪১ 1 ৮ ও (শয়তান তার পেছনে লেগে গেছে।) অর্থাৎ যে পর্যন্ত আয়াতের 
জ্ঞান এবং আল্লাহর স্মরণ তার সাথে ছিল, সে পর্যন্ত তার উপর শয়তান কোন রকম 


প্রভাব বিস্তার করতে 7 ০৮ গেল, তখন শয়তান তাকে 
“A 


কাৰু করে ফেলল। 3901 ৩৭ ৩ ( অতপর সে হয়ে গেল গোমরাহদের 


Ed 


অন্তর্ভূ ক্ত ) ৷ অর্থাৎ শয়তান কাব করে ফেলার দরুন সে পথভ্রচ্টদের অন্তর্ভূ ক্রু হয়ে গেল । 


A EELS 0 ie; ঞ RE) (5 595 


টি কা পালে তা A AA 


51D, 7 অর্থাৎ আমি ইচ্ছা করলে এসব আয়াতের মাধ্যমে তাকে 


উচ্চ মর্যাদাসম্পন্ন করে দিতাম । কিন্তু সে দুনিয়ার প্রতি আরুষ্ট হয়ে গিয়ে রৈপিক 


A পল Goa 


কামনা-বাসনার দাসত্ব করতে শুরু করেছে। এখানে ২ 1 শব্দটি ১৯1 ধাতু 


থেকে গঠিত হয়েছে, যার অর্থ হল কোন কিছুর প্রতি আরুম্ট হওয়া কিংবা; কান স্থানকে 


আকড়ে ধরা। আর ৪) 1--এর প্ররুত অর্থ হল ভ্মি। পৃথিবীতে যাবতীয় খা কিছু 
রয়েছে সেগুলো হয় সরাসরি ভূমি হবে, আর না হয় ভূমি সংক্রান্ত বিষয়-সম্পত্তি, বাড়ি- 
ঘর, ক্ষেত-খামার প্রভৃতি হবে অথবা ভূমি থেকেই উৎপন্ন অন্যান্য লাখো-কোটি বস্ত- 


সমগ্রী, যার উপর মানুষের জীবন এবং আরাম-আয়েশ নির্ভরশীল । সুতরাং “ ৩ / 


(আরদ) শব্দ বলে এখানে সমগ্র পৃথিবীকেই বোঝানো হয়েছে । এ আয়াতে ইঙ্গিত 
করে দেওয়া হয়েছে যে, এ আয়াতসমূহ এবং সে সম্পর্কিত জ্ঞানই হল প্রকৃত মর্যাদা ও 
উন্নতির কারণ। কিন্ত যে লোক এ সমস্ত আয়াতের যথার্থ সম্মান না দিয়ে পার্থিব কামনা- 
বাসনাকে আল্লাহ্‌র আয়াতসমূহ অপেক্ষা অগ্রাধিকার দেবে, তার জন্য এই জ্ঞানই 
মহাবিপদ হয়ে যাবে। 


শি Ice 


এই বিপদের কথাটিও আয়াতে এভাবে বলা হয়েছে -45)1 ০: ৯৬১ 


সূরা আশরাফ ১৩৩ 


১৮৪৪ 35 5! sale Je ১1--4০ শন্দের প্লরুত অর্থ হল জিহখ 
বের করে ডি 


প্রতিটি প্রাণীই নিজের জীবন রক্ষার জন্য ভিতরের উবার বাইর নরক 
দিতে এবং বাইরে থেকে নতুন তাজা বায়ু নাক ও গলার মাধ্যমে ভিতরে টেনে নিও 
বাধ্য । এরই উপর নির্ভরশীল প্রতিটি প্রাণীর জীবন। আল্লাহ্‌ তা'আলাও প্রতিটি 
' জীবের জন্য এ কাজটি এতই সহজ ও সাবলীল করে দিয়েছেন যে, কোন ইচ্ছা বা পরি- 
শ্রম ছাড়াই নাকের রন্ধু দিয়ে ভিতরের হাওয়া বাইরে এবং বাইরের হাওয়া ভিতরে 
আসা-যাওয়া করছে। এতে না কোন শক্তি প্রয়োগের প্রয়োজন হয়, না ইচ্ছা করে করার 
প্রয়োজন গড়ে । স্বাভাবিক ও প্রারুতিকভাবেই এ কাজটি ক্রমাগত সম্পন্ন হতে থাকে । 


জীব-জন্তর মধ্যে শুধু কুকুরই এমন এক জীব, যাকে নিজের শ্বাস-প্রশ্থাসের 
আসাঁ-যাওয়ার ব্যাপারে জিহবা বের করে জোর দিতে হয় এবং পরিশ্রম করতে হয়। 
অন্যান্য জীবের বেলায় এমন অবস্থা তখনই সৃষ্টি হয়, যখন তাদের প্রতি কেউ 
আক্রমণ করে কিংবা সে ক্লান্ত-পরিশ্রান্ত হয়ে পড়ে অথবা আকস্মিক কোন বিপদের 
সম্মুখীন হয়। 


কোরআন করীম সে ব্যক্তিকে কুকুরের সাথে তুলনা করেছে। তার কারণ আল্লাহ্‌র 
নির্দেশ অমান্য করার দরুনই তাকে এ শাস্তি দেওয়া হয়েছিল! তার জিহবা বেরিয়ে 
গিয়ে বুকের উপর ঝুলে পড়েছিল এবং তাতে সে অনবরত কুকুরের মত হাঁপাচ্ছিল। 
তাকে কেউ তাড়া করুক আর না-ই করুক, সে যে কোন অবস্থায় শুধু হাপাতেই থাকত। 


AS তে এ আনি ভি 


অতপর ইরশাদ হযেছে £-0০৯ 0 (92৫ ৬৬ rd! 35৩০১ 


অর্থাৎ এই হলো সে সমস্ত জাতির উদাহরণ, যারা আমার আয্মাতসমূহকে মিথ্যা সাব্যস্ত 
করেছে। এর মর্ম বর্ণনা প্রসঙ্গে হযরত ইবনে আব্বাস রো) বলেছেন যে, এরাই হল 
সেই সমস্ত মক্কাবাসী, যারা কোন একজন পথপ্রদর্শকের আগমন কামনা করত, যিনি 
তাদেরকে আল্লাহ্‌ তা'আলার আনুগত্যের প্রতি আহ্বান জানাবেন এবং আনুগত্যের সঠিক 
পন্থা বাতলে দেবেন। কিন্তু যখন সেই পথপ্রদর্শক আগমন করলেন এবং এমন সব প্রকাশ্য 
নিদর্শনসমূহ নিয়ে এলেন যাতে তাঁর সত্যতা ও সঠিকতার ব্যাপারে সামান্যতম সন্দেহের 
অবকাশও থাকতে পারে না, তখন তাকে মিথ্যা প্রতিপন্ন করতে থাকে এবং আল্লাহ্‌ 
তা'আলার নিদর্শন বা আয়াতসমূহকে অমান্য করতে থাকে। 

কোন কোন তফসীরকার মনীষী বলেছেন যে, এতে উদ্দেশ্য হল, বনি ইসরাঈল, 
যারা মহানবী সো)-র আবির্ভাবের প্রাক্কালে তাঁর নিদর্শন ও লক্ষণাদি এবং তাঁর গুণ- 
বৈশিষ্ট্য সম্পর্কে তওরাতে পাঠ করে মানুষকে বলত এবং তারা নিজেরাও তাঁর আগমন 


১৩৪ তফসীরে মা“আরেফুল কোরআন ।। চতুর্থ খণ্ড 


প্রতীক্ষায় ছিল। কিন্তু তার আগমনের পর তারাই সবচেয়ে বেশি বিরোধিতা ও শঙ্রুতায় 
প্রবৃত্ত হয় এবং তওরাতের বিধি-বিধান থেকে এমনভাবে বেরিয়ে যায়, যেমন কনে 
বেরিয়ে গিয়েছিল বাল্‌*আম ইবনে বাউরা। 


A শীত়েপলা পি ASG পপ A 
আয়াতের শেষাংশে বলা হয়েছে 8 - 50823 ৩ ০০০৪1 ০০০৪৩ 
অর্থাৎ আপনি সেসমস্ত লোকদের কাহিনী তাদেরকে শুনিয়ে দিন। হয়তো তাতে তারা 


কিছুটা চিন্তা করবে এবং এ ঘটনার দ্বারা শিক্ষা গ্রহণ করবে। 


তৃতীয় আয়াতে বলা হয়েছে-_আল্লাহ্‌র নিদর্শনসমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, 
তাদের অবস্থা একান্তই নিকুষ্ট। আর এসব লোক নিজেরাই নিজেদের প্রতি অত্যাচার 
করছে; অন্য কারোই কিছু অনিম্ট করছে না। 


উল্লিখিত আয়াতসমূহ এবং তাতে বিরত ঘটনায় চিন্তাশীলদের জন্য বহু জ্ঞাতব্য 
বিষয় এবং শিক্ষা ও উপদেশ রয়েছে । 


প্রথমত কারো পক্ষে নিজের জ্ান-গরিমা এবং ইবাদত-উপাসনার ব্যাপারে গর্ব 
করা উচিত নয়। কারণ, সময় বদলাতে এবং বিপরীতগামী হতে দেরী হয় না। যেমন 
হয়েছিল বাল্'আম ইবনে বাউরার পরিণতি । ইবাদত-উপাসনার সাথে সাথে আল্লাহ্‌র 
শোকরগোযারী ও তাতে দৃঢ়তার জন্য আল্লাহ্‌র দরবারে প্রার্থনা করা এবং তাঁর উপর 
ভরসা করা কতব্য। 


দ্বিতীয়ত এমন সব পরিবেশ ও কার্ধকলাপ থেকে বেঁচে থাকা উচিত, যাতে স্বীয় 
ধর্মীয় ব্যাপারে ক্ষতির আশঙ্কা থাকে, বিশেষ করে ধনসম্পদ ও সন্তান-সম্ততির ভালবাসার 
ক্ষেত্রে সেই অশুভ পরিণতির কথা সর্বক্ষণ স্মরণ রাখা আবশ্যক। 


তৃতীয়ত অসৎ ও পথভ্রষ্ট লোকদের সাথে সম্পর্ক রাখা এবং তাদের নিমন্ত্রণ বা 
উপহার-উপতৌকন গ্রহণ করা থেকে বেঁচে থাকাও কর্তব্য। কারণ ভ্রান্ত লোকদের 
উপতৌকন গ্রহণ করার কারণেই বাল'আম ইবনে বাউরা এই মহাবিপদের সম্মুখীন 
হয়েছিল। 


চতুর্থত অশ্লীলতা ও হারামের অনুসরণ গোটা জাতির জন্য ধ্বংস ও বিলুপ্তির 
কারণ হয়ে দীঁড়ায়। যে জাতি নিজেদেরকে বিপদাপদ থেকে বিষমুক্ত রাখতে চায়, তার 
কর্তব্য হল নিজ জাতিকে যথাশক্তি অশ্লীলতার প্রকোপ হতে বিরত রাখা। অন্যথায় 
আল্লাহ্‌ তা'আলার আযাবকেই আমন্ত্রণ জানানো হবে। 


পঞ্চমত আল্লাহ্‌র আয়্াতসমূহের বিরুদ্ধাচরণ করলে মানুষ আযাবে পতিত হয় 
এবং এর কারণে শয়তান তার উপর প্রবল হয়ে গিয়ে আরও হাজার রকমের মন্দ কাজে 
উদ দ্ধ করে দেয়। কাজেই যে লোককে আল্লাহ্‌ তাআলা দীনের জ্ঞান দান করেছেন, 
সাধ্যমত সে জ্ঞানের সম্মান দান এবং নিজ আমল সংশোধনের চিন্তা থেকে এক 
মুহূর্তের জন্য বিরত না থাকা তার একান্ত কর্তব্য। ্‌ 


সূরা আ'রাফ ১৩৫ 


৪ 2 57671775552 
এ১$ ০৬৪ Et all hed LY 
Ce a EE 
রি 2 47 42 রা “33 
5 02 YN 0S AALS ION 
22 AD 10) ০ ঠে 585 294 
৬১০৪৬ ৬৬ 0০55 ৮০7৮ 
22 পণ 2 টিপার্তরার্ 
ASI ও তাত 
AS ১২)। চি 9 রি 
ও ০৯১৪৯ ৮৮ Uf 
(১৭৮) যাকে আল্লাহ্‌ পথ দেখাবেন, সে-ই পথপ্রাসত হবে। আর যাকে তিনি 
পথভ্রষ্ট করবেন, সে হবে ক্ষতিগ্রস্ত । (১৭৯) আর আমি সৃচ্টি করেছি দোষখের জন্য 
বহু জিন ও মানুষ । তাদের অন্তর রয়েছে, তার দ্বারা বিবেচনা করে না, তাদের চোখ 


রয়েছে, তার দ্বারা দেখে না, আর তাদের কান রয়েছে. তার দ্বারা শোনে না। তারা চতুষ্পদ 
জন্তর মত; বরং তাদের চেয়েও নিক্লল্টতর । তারাই হল গাফিল শৈথিল্যপরায়ণ । 















তফসীরের সার-সংক্ষেপ 

যাকে আল্লাহ্‌ তা'আলা হিদায়েত করেন, সে-ই হয় হিদায়েতপ্রাপ্ত। € পক্ষান্তরে ) 
যাকে পথন্র্ট করেন সে লোকই হয় তনন্ত) ক্ষতিগ্রস্ততার সম্মূখীন। (এরপরে 
তাদের কাছ থেকে হিদায়েতের আশা করা কিংবা তাদের হিদায়েত না হওয়ার কারণে 
দুঃখিত হওয়ার কোন অর্থ নেই।) আর (তোরা যখন নিজেদের ধারণক্ষমতাকে কাজে 
লাগাতে রাষী নয়, তখন হিদায়েতপ্রাপ্ত হবেই বা কেমন করে? কাজেই তাদের 
ভাগ্যে তো দোযখই থাকবে ।) আমি এমন বহু জিন ও মানুষকে দোযখের জন্যই 
(অর্থাৎ সেখানে অবস্থানের জন্যই ) তৈরি করেছি। তাদের অন্তর (রয়েছে বটে, কিন্তু 
তা) এমন, যার দ্বারা সেত্য কথাকে ) উপলব্ধি করে না। (কারণ, তারা তার ইচ্ছাই 
করে না।) আর তাদের (নামে মাত্র) চোখ রয়েছে (কিন্তু তা ) এমন, যাতে (প্রামাণ্য 
দৃষ্টিতে কোন বস্তুকে) দেখতে পারে না এবং তাদের (নামে মান্র) কান রয়েছে (কিন্তু 
তা এমন) যাতে (নিবিষ্টতার সাথে কোন সত্য কথা ) শোনে না। (বস্তত ) এরা 
(আখিরাত সম্পর্কে অমনোযোগিতার দিক দিয়ে) চতুষ্পদ জন্তর মত; বরং (যেহেতু 
চত্ষ্পদ জীব-জন্তকে আখিরাতের প্রতি লক্ষ্য করার জন্য আদেশ করা হয়নি, কাজেই 
তাদের সেদিকে লক্ষ্য না করা কোন অন্যায় নয়, কিন্তু এ সমস্ত লোককে আখিরাতের 
প্রতি লক্ষ্য রাখার কথা বলা সত্ত্বেও অনীহা প্রদর্শন করে। এই হিসাবে € তারা চতুষ্পদ 
জন্ত অপেক্ষাও বেশি পথভ্রষ্ট । (কারণ, ) এসব লোক € আখিরাতের প্রতি অঙ্গুলি নির্দেশ 
করে দেওয়া সত্তেও) গাফিল হয়ে আছে ( পক্ষান্তরে চতুষ্পদ জন্তর অবস্থা তেমন নয় )। 


১৩৬ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 
আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
প্রথম আয়াতের বিষয়বস্তু হল এই যে, যাকে আল্লাহ্‌ তা'আলা সঠিক পথের 


হিদায়েত দান করেন, সে-ই হল হিদায়েতপ্রাপ্ত। আর যাকে তিনি গোমরাহ করেন ছে 
হল ক্ষতিগ্রস্ত । 


এ বিষয়টি কোরআন মজীদের বহু আয়াতে বার বার আলোচিত হয়েছে। তাতে 
বলা হয়েছে যে, হিদায়েত ও গোমরাহী, কল্যাণ ও অকল্যাণ এবং ভাল ও মন্দের স্রচ্টা 
একমাত্র আল্লাহ্‌ । তিনি মানুষের সামনে ভাল-মন্দ কিংবা সঠিক ও বেঠিক উভয় পথই 
মুক্ত করে দিয়েছেন এবং তাদেরকে বিশেষ এক ক্ষমতাও দিয়ে দিয়েছেন। সে তার 
এই ক্ষমতাকে যদি ভাল ও সঠিক পথে ব্যয় করে, তবে পুণ্য ও জান্নাতের অধিকারী 
হবে, মন্দও বেঠিক পথে ব্যয় করলে আযাব ও জাহান্নাম হবে তার বাসস্থান । 


এ ক্ষেত্রে একথাটিও লক্ষণীয় যে, হিদায়েতপ্রাপ্তদের একবচনে উল্লেখ করা 
হয়েছে, কিন্তু যারা পথন্রম্ট-গোমরাহ, তাদের উল্লেখ করা হয়েছে বহুবচনে । এতে 
ইঙ্গিত করা হয়েছে যে, হিদায়েতের পথ শুধুমাত্র একটি । তা"হল সত্য-দীন, যা হযরত 
আদম (আট) থেকে শুরু করে খাতেমুল আশগ্নিয়া হযরত মুহাম্মদ (সা) পর্যন্ত সমস্ত 
নবী-রসুল আ)-এরই পথ ছিল। সবার মুলনীতিই এক ও অভিন্ন । কাজেই যারা 
সত্যনিষ্ঠ তারা যে যুগেই হোক না কেন, যে নবীরই উম্মত হোক না কেন এবং যে 
আসমানী ধর্ম কিংবা দীনেরই অনুসারী হোক না কেন, 4 এক এবং একই 
ধর্মের অনুসারী বলে গণ্য । 


পক্ষান্তরে পথন্্রষ্টতার জন্য রয়েছে হাজারো ভিন্ন ভিন্ন পন্থা । সেজন্যই পথ- 
“AS IA II #1 ALT 


্রচ্টদের উল্লেখ প্রসঙ্গে বহুবচন ব্যবহার করে বলা হয়েছে ঃ- ১১ /+ (৯৪১2৬ 


এ আয়াতে আরো একটি বিষয় লক্ষণীয় যে, যারা গোমরাহী অবলম্বন করে, 
তাদের অশুভ পরিণতি বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে যে, তারা ক্ষতির সম্মুখীন হবে। 
পক্ষান্তরে যারা হিদায়েতপ্রাপ্ত তাদের জন্য কোন বিশেষ দান-প্রতিদানের কথা বলা 
হয়নি; বরং এতটুকু বলেই যথেষ্ট করা হয়েছে যে, তারা হিদায়েতপ্রাপ্ত। এতে 
ইঙ্গিত করা হয়েছে ষে, হিদায়েতই এমন এক মহান নিয়ামত যা দীন-দুনিয়ার যাবতীয় 
নিয়ামত ও রহ্‌মতকে পরিবেষ্টিত করে রেখেছে । এ গ্ৃথিবীতে সৎজীবন এবং আখিরাতে 
জান্নাত প্রাপ্তির মত নিয়ামতসমূহও হিদায়েতের সাথেই সম্পৃক্ত । এ দিক দিয়ে হিদায়েত 
নিজেই এক বিরাট নিয়ামত ও মহা দান--যার পরে অন্যান্য নিয়ামত পৃথকভাবে 
গণনা করার প্রয়োজন অবশিল্ট থাকে না, যা হিদায়েতের প্রতিদানে পাওয়া যাবে। এর 
উদাহরণ অনেকটা এমন- কোন বিরাট রাজ্য ও রাজক্ষমতার অধিকারী কোন লোককে 
যেন বলে দিলেন যে, তুমি আমার একান্ত ঘনিষ্ঠ লোক। আমরা তোমার কথা শুনব 


সুরা আ'রাফ ১৩৭ 


এবং মানব । এমতাবস্থায় যে কোন লোক বুঝতে পারে যে, এর চেয়ে বড় কোন পদমর্যাদা 
কিংবা কোন সম্পদই সে লোকের জন্য আর থাকতে পারে না। 


তেমনিভাবে স্বয়ং আল্লাহ্‌ রব্বুল আলামীন যদি কাউকে হিদায়েতপ্রাপ্ত বলে 
আখ্যায়িত করেন, তবে সে দীন-দুনিয়ার সমস্ত নিয়ামতের অধিকারী হয়ে যায় । সেজন্য 
পরবতাঁ মনীষীরা বলেছেন, আল্লাহ্‌ তা'আলার ইবাদত-উপাসনা নিজেই তার প্রতিদান 
এবং বৃহত্তর দান। যে লোক আল্লাহ্‌র ঘিকিরে নিয়োজিত থাকে, সে তখনই আল্লাহ্‌র 
দান নগদে পেয়ে যায়। তদুপরি তার জন্য পরকালে নির্ধারিত থাকে জান্নাতের অন্যান্য 
নিয়ামত। এতেই কোরআন মজীদের এ আয়াতের মর্ম বোঝা যায়, যাতে বলা হয়েছে ঃ 
we তারা ws A w €% পা 
৮৮৮23 টং 1 )-2এতে একই বস্তুকে প্রতিদান ও দান দুই-ই বলা হয়েছে, 
ETE TE EET TET প্রতিদান হয় কোন কিছুর বিনিময়ে, আর 
দান হয় বিনিময় ছাড়া । 


এতে দান ও প্রতিদানের তাৎপর্য বলে দেওয়া হয়েছে যে, তোমরা যাকে প্রতিদান 
এবং কোন কর্মের বিনিময় বলে ভাবছ, প্রকৃতপক্ষে তাও আমারই দান ও উপহার । 
কারণ তোমরা যে কর্মের বিনিময়ে এই প্রতিদান লাভ করলে সে কাজটি নিজেই ছিল 
আমার দান । 


দ্বিতীয় আয়াতেও এ বিষয়টিরই অধিকতর বিশ্লেষণ করা হয়েছে যে, হিদায়েত 
ও পথভ্রচ্টতা : উভয়টিই আল্লাহ্‌ তা‘আলার ক্ষমতাধীন। তিনি যাকে হিদায়েত দিতে 
চান, সে হিদায়েতপ্রাগত হয়। যেসব কাজ সে করে তা সবই হিদায়েতের চাহিদা 
অনুযায়ী সংঘটিত হয় ।-__- 
১৪ ১ কীট টীিউ ও শতক ৩৩৯ 
১৯ ৮১৭ ১5555 ule) 


বস্তুত যে লোক পথন্ত্রষ্টতায় নিপতিত হয়, তার সব কাজই সেমত হতে থাকে। 


পর্ণ 8 তা তা 


কাজেই বলা হয়েছে ৪-০৯ 1 ৩ 1১4: ry ৩1) এ ১৪9 


“ AJ AS SB I) রুপ Ader er তা পা AS ral 9s ৬০2 5০৩ 


৩১১৭ % তল! ০৫১ ও 28 ৩23০৪) 1, 


পা পানা ৩002 পা জেলা তি 


ক ৩৯৯০০৪২০151 785 অর্থাৎ আমি অনেক জিন ও মানুষ তৈরি করেছি 


জাহান্নামের জন্য, যাদের লক্ষণ হল এই যে, উপলব্ধি করার জন্য তাদের অন্তর 


১৩৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


রয়েছে, দেখার জন্য রয়েছে চোখ এবং শোনার জন্য রয়েছে কান; এক কথায় 
সবই তাদের রয়েছে; সেগুলোর সদ্ব্যবহার করলে সরল-সঠিক পথ পেতে পারে এবং 
মঙ্গলামঙ্গল ও লাভ-ক্ষতি সবই বুঝতে পারে। কিন্তু তাদের অবস্থা এই যে, তারা না 
অন্তর দিয়ে কোন বিষয়কে উপলব্ধি করে, না চোখের দ্বারা কোন কিছু দেখে; আর 
নাই-বা কানের দ্বারা কোন কিছু শোনে। ্‌ 


এতে প্রসঙ্গব্রমে বলে দেওয়া হয়েছে যে, আল্লাহ্‌ কর্তৃক নির্ধারিত তকদীর বা 
নিয়তি যদিও অতি গোপন রহস্য এবং যদিও কেউ এ পৃথিবীতে তা জানতে পারে 
না কিন্ত লক্ষণাদির দ্বারা তার কিছুটা অনুমান করা যেতে পারে। যারা জাহান্নামবাসী 
তাদের লক্ষণ হলো এই যে, তারা আল্লাহ্‌ প্রদত্ত শক্তি-সামর্থ্কে সঠিক কাজে ব্যয় 
করবে না, সঠিক জ্ঞানার্জনের জন্য আল্লাহ্‌, রব্বুল আলামীন যে বৃদ্ধি-বিবেচনা ও 
চোখ-কান দিয়েছেন, সেগুলোকে তারা যথাস্থানে ব্যবহার করে না এবং প্রকৃত উদ্দেশ্য 
যার দ্বারা অশেষ ও চিরস্থায়ী, আনন্দ ও সম্পদ অর্জিত হতে পারে সেদিকে মনো- 
নিবেশ করে না। ্‌ 


কাফিরদের না বোঝা, না দেখা ও না শোনার তাৎপর্য £ঃ এ আয়াতে সেসব 
লোকের বোঝা, দেখা ও শোনাকে সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। বলা হয়েছে, 
এরা কিছুই বোঝে না, কোন কিছু দেখেও না এবং শোনেও না। অথচ বাস্তবে এরা 
পাগল বা উন্মাদ নয় যে, কিছুই বুঝতে পারে না। অন্ধও নয় যে, কোন কিছু দেখবে 
না ফিংবা কালাও নয় যে, কোন কিছু শোনবে না। বরং প্ররুতপক্ষে এরা পাথিব বিষয়ে 
অধিকাংশ লোকের তুলনায় অধিক সতর্ক ও চতুর । 


কিন্তু কথা হল এই যে, আল্লাহ্‌ তা'আলা স্বীয় সৃম্টিসমূহের মধ্যে প্রতিটি সৃষ্টির 
প্রয়োজন অনুপাতে তার জীবনের লক্ষ্য অনুযায়ী বুদ্ধি ও উপলব্ধি ক্ষমতা দান করে- 
ছেন। যেসব জিনিসকে আমরা বুদ্ধি বিবঞজ্জিত ও অনুভূতিহীন বলে মনে করি, প্রকৃত- 
পক্ষে সেগুলোও জান-বৃদ্ধি ও চেতনা-অনুভূতি বিবজিত নয়। অবশা এসব বিষয় 
সেগুলোর মাঝে সে অনুপাতেই দেয়া হয়েছে যেটুকু তাদের অস্তিত্বের উদ্দেশ্য বাস্ত- 
বায়নের জন্য যথেষ্ট । সবচেয়ে কম বুদ্ধি ও চেতনা-উপলব্ধি রয়েছে মাটি, পাথর 
প্রভৃতি জড় পদার্থের মাঝে যাদের না আছে প্রন্দ্ধি, না স্বস্থান থেকে কোথাও যাওয়া 
কিংবা চলাফেরার প্রয়োজন । কাজেই এতে সেই শক্তি-সামর্গ্য এতই ক্ষীণ যে, তাদের 
জীবনীশক্তির আন্দাজ করাও কঠিন। এগুলোর চাইতে সামান্য বেশি রয়েছে উত্তিদদের 
মধ্যে, যার অস্তিত্বের লক্ষ্যের মাঝে প্রর্দ্ধি এবং ফল দান প্রভৃতি অন্তভূক্ত। এগুলোকে 
বুদ্ধি-উপলবিধও সে অনুপাতেই দেয়া হয়েছে। তারপর আসে পশুর নম্বর; যাদের 
জীবনের উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে প্রবর্ধন ও চলাফেরা করে খাবার আহরণ করা, 
ক্ষতিকর বিষয় থেকে আত্মরক্ষা করা, আর বংশর্দ্ধি প্রভৃতি বিষয়। এ কারণেই 
তাদেরকে যে বৃদ্ধি, চেতনা ও অনুভূতি দেওয়া হয়েছে তা অন্যান্য সৃষ্টির তুলনায় বেশি । 
কিন্তু ততটুকু বেশি যাতে তারা নিজেদের পানাহার, উদরপূর্তি ও নিদ্রা-জাগরণ প্রভুতি 


সূরা আ'রাফ ১৩৯ 


ব্যবস্থা সম্পন্ন করতে পারে, শল্রর আক্রমণ থেকে আত্মরক্ষা করতে পারে। এসবের 
পরে আসে মানুষের নম্বর, যার অস্তিত্বের সর্বপ্রথম উদ্দেশ্য হল নিজের শ্রজ্টা ও 
পালনকর্তা চেনা, তাঁর ইচ্ছা অনুযায়ী চলা, তাঁর অসন্তষ্টির বিষয় থেকে বেঁচে থাকা, 
সমগ্র সৃষ্টির তাৎপর্ষের প্রতি লক্ষ্য করা এবং তার দ্বারা উপকৃত হওয়া। সমগ্র 
বস্তভুজগতের পরিণতি ও ফলাফলকে উপলব্ধি করা, আসল ও মেকী যাচাই করে যা 
ভাল, মঙ্গল, কল্যাণকর সেগুলোকে গ্রহণ করা, আর যা কিছু মন্দ, অকল্যাণকর সেগুলো 
থেকে বেঁচে থাকা । এ কারণেই মানবজাতি এমন বৈশিস্ট্যপ্রাপ্ত হয়েছে, জীবনের 
উন্নতি লাভের সুবিস্তৃত ক্ষেন্র লাভ করেছে যা অন্য কোন সৃষ্টি পায়নি। মানুষ উন্নতি 
লাভ করে ফেরেশতাদের কাতার থেকেও এগিয়ে যেতে পারে। একমাত্র মানুষের 
মাঝে এমন গুণ-বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে যে, তার কর্মের জন্য ভালমন্দ প্রতিদান 
রয়েছে। যে কারণে তাদেরকে বুদ্ধিজ্তান এবং চেতনা-উপলব্িও দেওয়া হয়েছে সমগ্র 
সৃষ্টির তুলনায় অধিক, যাতে করে সাধারণ জীবের স্তরের উধ্র্বে উঠে নিজের অস্তিত্বের 
উদ্দেশ্য মুতাবিক কাজে আত্মনিয়োগ করে। আল্লাহ্‌ প্রদত্ত বিশেষ বুদ্ধি, চেতনা ও 
উপবৰিকে এবং দর্শন ও শ্রবণশক্তিকে যেন সেমত কাজে নিয়োগ করে। 


এই তাৎপর্যপূর্ণ বিষয়টি সামনে এসে যাবার পর একজন মানুষের বোঝা, তার 
দর্শন ও শ্রবণ অন্যান্য জীব-জন্তর বোঝা, শোনা ও দেখা থেকে ভিন্ন রকম হওয়াই 
উচিত। মানুষও যদি নিজেদের দর্শন, শ্রবণ ও বিবেচনাশত্তিকে তেমনি কাজে নিয়োগ 
করে, যেমন কাজে অন্য জীব-জন্তরা নিয়োগ করে থাকে এবং মানুষের জন্য মন্দ 
পরিণতি ও ভবিষ্যৎ ফলাফলের প্রতি লক্ষ্য রাখা, অমঙ্গল থেকে বেঁচে থাকা, কল্যাণ 
ও মঙ্গলকর বিষয়কে গ্রহণ করা প্রভৃতি যেসব কাজ নির্ধারিত ছিল, সেগুলোর প্রতি 
যদি লক্ষ্য না রাখে, তবে বুদ্ধি থাকা সত্ত্বেও তাকে নির্বোধ বলা হবে, চোখ থাকা সত্ত্বেও 


তাকে অন্ধ এবং কান থাকা সত্ত্বেও তাকে বধির বলেই আখ্যায়িত করা হবে! সেজন্যই 
BA 4 £2 IA) 


কোরআন করীম অন্যন্ত এ ধরনের লোকদেরকে (৮2 1৮৮১ ও অর্থাৎ কালা, বোবা 
ও অন্ধ বলে আখ্যায়িত করেছে । 
এতে একথা বিরত করা হয়নি যে, তারা নিজেদের পানাহার, থাকা-পরা ও 


নিদ্রা-জাগরণ প্রভুতি জৈবিক প্রয়োজন সম্পর্কেও বুঝে না কিংবা জৈবিক প্রয়োজন 
সম্পর্কিত বিষয়গুলোও দেখতে বা শোনতে পায় না; বরং স্বয়ং কোরআন করীম তাদের 


AS পা A B 827 
এগ 


সম্পকে এক জায়গায় বলেছে ৯ 2 IIS * 13৯ Ls 
ছি ও Ad রা tA ন 

R a“ ক ৬» টু] রা . 
be J টি ৮ অর্থাৎ “তারা পার্থিব জীবনের বাহ্যিক দিকগুলো 


সম্পর্কে যথেষ্ট সচেতন, কিন্তু আখিরাত সম্পর্কে একাত্ত গাফিল।” আর ফিরাউন। 


১৪০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


“A AAS & এটি পি তা 


হামান এবং তাদের সম্প্রদায় সম্পর্কে বলেছে $-৮)০৮৯৮০ 15 5 অর্থাৎ ‘তারা 


একান্তভাবেই বাহ্যদৃজ্টিসম্পন্ন ছিল ।” কিন্তু তাদের বুদ্ধিমত্তা ও দর্শনক্ষমতার ব্যবহার 
যেহেতু শুধুমান্ন সে পর্যায়েই সীমিত ছিল, যে পর্যায়ে সাধারণ জীব-জন্তর থাকে__ 
অর্থাৎ শুধু পেট ও শরীরের সেবা করা, আত্মার সেবা কিংবা তার তৃপ্তি সম্পর্কে কোন 
কিছুই না ভাবা বা না দেখা---সেহেতু তারা এই বৈষয়িকতা ও সামাজিকতায় যত 
উন্নতি-অগ্রগতিই লাভ করুক না কেন, চন্দ্র ও মঙ্গলের অভিযানে যত বিজয়ই অজন 
করুক না কেন এবং ক্ত্রিম উপগ্রহে সমগ্র নভোমগুলকে ভরে দিক না কেন, কিন্ত 
এসব পেট ও শরীরেরই সেবা, তার চেয়ে অধিক কিছু নয়। আত্মার স্থায়ী শান্তি ও 
তৃপ্তির জন্য এগুলোতে কিছুই নেই। কাজেই কোরআন তাদেরকে অন্ধ-বধির বলেছে। 
এ আয়াতে তাদের উপলব্ধি, দর্শন ও শ্রবণকে অস্কীকার করা হয়েছে। উদ্দেশ্য এই যে, 
তাদের যা বোঝা বা উপলব্ধি করা উচিত ছল তারা তা করেনি, ঘা দেখা উচিত ছিল তা 
তারা দেখেনি, যা কিছু তাদের শোনা উচিত ছিল তা তারা শোনেনি। আর যা কিছু 
বুঝেছে, দেখেছে এবং শুনেছে, তা সবই ছিল সাধারণ জীব-জন্তর পর্যায়ের বোঝা, 
দেখা ও শোনা, যাতে গাধা-ঘোড়া, গরু-ছাগল সবই সমান। 


পারছি হত ভধুভিহ রি যত দা হত, 


ATA 


০৩৮৩ ১৪8১1 অর্থাৎ এরা চতুষ্পদ জীব-জানোয়ারেরই মত, শুধুমান্র শরীরের 


বর্তমান কাঠামোর সেবায় নিয়োজিত। রুটি আর পেটই হলো তাদের চিন্তার সর্বোচ্চ 
Ge AS Ar 
স্তর। অতপর বলা হয়েছে -4 1] ৯৯ 8 (অর্থাৎ এরা চতুষ্পদ জীব-জানোয়ারের 
চেয়েও নিকৃষ্ট। ) তার কারণ চতুষ্পদ জীব-জানোয়ার শরীয়তের বিধিনিষেধের 
আওতাভুক্ত নয়। তাদের জন্য কোন সাজা-শাস্তি কিংবা দান-প্রতিদান মেই। তাদের 
লক্ষ্য যদি শুধুমান্র জীবন ও শরীর কাঠামোতে সীমিত থাকে তবেই যথেষ্ট, এতটুকুই 
তাদের জন্য যথার্থ । কিন্তু মানুষকে যে স্বীয় কৃতকর্মের হিসাব দিতে হবে। সেজন্য 
তাদের সুফল কিংবা শাস্তি ভোগ করতে হবে। কাজেই এসব বিষয়কেই নিজেদের 
উদ্দেশ্য ও লক্ষ্য বলে সাব্যস্ত করে বসা জীব-জন্তর চেয়েও অধিক নিবুদ্ধিতা। তাছাড়া 
জীব-জানোয়ার নিজের প্রভু ও মালিকের সেবা যথার্থই সম্পাদন করে । পক্ষান্তরে অকুতক্ত 
না-ফরমান মানুষ স্বীয় মালিক, পরওয়ারদিগারের আনুগত্যে ত্ুটি করতে থাকে । সে 
কারণে তারা চতুষ্পদ জানোয়ার তাক লি বয় ও থাকে প্রতিপন্ন হয় । কাজেই 


+ AS IAS 323 পা 


বলা হয়েছে-১) 549১ টিং %)5 সির প্রকৃত গাফিল। 


সূরা আ'রাফ ১৪১ 





03৫৯0 0250 15054১৬-৯৪12441985 
১৬ তে ES ETS 
0০৮22126245: ০১৭0০ প 


(১৮০) আর আল্লাহ্‌র জন্য রয়েছে সব উত্তম নাম! কাজেই সে নাম ধরেই 
তাকে ডাক। আর তাদেরকে বর্জন কর, যারা তাঁর নামের ব্যাপারে বাকা পথে চলে । 
তারা নিজেদের ক্লুতকর্মের ফল শীঘুই পাবে। 





তফসীরের সার-সংক্ষেপ 

আর ভাল ভাল সব নাম (নির্ধারিত ) রয়েছে আল্লাহ্‌র জন্য । কাজেই তোমরা 
সেসব নামেই আল্লাহকে অভিহিত করো । আর (অন্য কারো জন্য এসব নাম ব্যবহার 
করো না। বরং) এমন লোকদের সাথে সম্পর্কও রেখো না, যারা তাঁর (উল্লিখিত ) 
নামের বাপারে (আল্লাহ্‌ ছাড়া অন্যের জন্য এসব নাম প্রয়োগ করে) বাঁকা পথে চলে 
(যেমন, তারা গায়রল্লাহকে পূর্ণ বিশ্বাস ও আকীদার সাথেই উপাস্য বলে অভিহিত 
করতো )। তারা যা কিছু করছে, তার শাস্তি অবশ্যই পাবে। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

পূর্ববর্তী আয়াতসমূহে সে সমস্ত জাহান্নামবাসীর আলোচনা ছিল, যারা নিজে- 
দের বৃদ্ধি-বিবেচনা ও চেতনা-অনুভূতিকে আল্লাহ্‌ তা‘আলার নিদর্শনসমূহের দশন, 
শ্রবণ কিংবা উপলব্ধি করার কাজে ব্যয় করেনি এবং আখিরাতের চিরস্থায়ী ও অন্তহীন 
জীবনের জন্য কোন উপকরণ সংগ্রহ করেনি। ফলে আল্লাহ্‌ প্রদত্ত তার জ্তান-বুদ্ধিও 
বিনষ্ট হয়ে গেছে---আল্লাহ্র যিকিরের মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধি ও কল্যাণ লাভে 
তারা গাফিল হয়ে পড়েছে এবং চতুষ্পদ জীব-জন্ত অপেক্ষাও অধিক গোমরাহী আর 
নিঝুদ্ধিতার অভিশাপে পতিত হয়েছে। 


আলোচ্য আয়াতে তাদের উপসর্গের উপশম ব্যবস্থা বলে দেওয়া হয়েছে । বলা 
হয়েছে যে, আল্লাহ তাআলার যিকির ও দোয়ার আধিক্যই হলো এ রোগের চিকিৎসা । 


রা FAI AT Asa টি পান পান & 


0 ৬4 ৩৬ ASS slow t a অর্থাৎ সব উত্তম নাম আল্লাহ্‌ রই জন্য 
নির্ধারিত রয়েছে। কাজেই তোমরা তাঁকে সেসব নামেই ডাক । 


“আসমায়ে-হুসনা' বা উত্তম নামের [বিশ্লেষণ 8 উত্তম নাম বলতে সেই সমস্ত 
নামকে বোঝানো হয়েছে, যা গুণ-বৈশিস্ট্যের পরিপূর্ণ তার সর্বোচ্চ স্তরকে চিহ্নিত করে। 
বলা বাহুল্য, কোন গুণ বা বৈশিষ্ট্যের সর্বোচ্চ স্তর, যার উধ্রে আর কোন স্তর থাকতে 


১৪২ | তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


পারে না, তা শুধুমান্র মহান পালনকর্তা আল্লাহ্‌ জাল্লাশানূহর জন্যই নির্দিষ্ট । তাঁকে 
ছাড়া কোন সৃষ্টির পক্ষে এই স্তরে উন্নীত হওয়া সম্ভব নয়। কারণ যে কোন পূর্ণ 
ব্যক্তি অপেক্ষা অপর ব্যক্তি পূর্ণতর এবং জ্তানী অপেক্ষা অধিক কজ্তানী হতে পারে। 


97 A A 


১০ mt ৪৩০৫ 59) -এর মর্মও তাই। প্রত্যেক জ্ঞানসম্পন্ন ব্যক্তি অপেক্ষা 
অপর নি অধিকতর জ্তানসম্পনন হতে পারে । 


সে কারণেই আয়াতে এমন ভাষা প্রয়োগ করা হয়েছে, যাতে বোঝা যায় যে, এসব 
আসনায়ে-হুসনা বা উত্তম নামসমূহ একমাত্র আল্লাহ, রব্বুল আলামীনের বৈশিষ্ট্য । 


শা Jad A তা 


এ বৈশিষ্ট্য লাভ করা অন্য কারও পক্ষে সম্ভব নয়; কাজেই ৫ 85১ ৬ অর্থাৎ 


--এ বিষয়টি যখন জানা গেল যে, আল্লাহ্‌ রব্বুল আলামীনের কিছু আসমায়ে-হুসনা 
রয়েছে এবং সে সমস্ত আসমা বা নাম একমাত্র আল্লাহ্‌র সত্তার সাথেই নির্দিষ্ট, তখন 
আল্লাহ্‌কে যখনই ডাকবে এসব নামে ডাকাই কর্তব্য 


ডাকা কিংবা আহ্বান করা হলো ‘দোয়া’ শব্দের অর্থ । আর ‘দোয়া’ শব্দটি কোরআনে 
দুই অর্থে ব্যবহৃত হয়। একটি হল আল্লাহ্র যিকির, প্রশংসা ও তসবীহ-তাহ্লীলের 
সাথে যুক্ত। আর অপরটি হল নিজের অভীম্ট বিষয় প্রার্থনা এবং বিপদাপদ থেকে 
মুক্তি আর সকল জটিলতার নিরসনকল্পে সাহায্যের আবেদন সম্পকিত । এ আয়াতে 


প FAIA পা 


৪9 ৮ 8৮ ৩) শব্দটি উভয় অর্থেই ব্যাপক। অতএব, আয়াতের মর্ম হল এই যে, হামদ, 


সানা, গুণ ও প্রশংসাকীর্তন, তসবীহ-তাহলীলের যোগ্যও শুধু তিনিই এবং বিপদাপদে 
মুক্তি দান আর প্রয়োজন মেটানোও শুধু তাঁরই ক্ষমতায় । কাজেই যদি প্রশংসা বা 
গুণকীর্তন করতে হয়, তবে তারই করবে । আর নিজের প্রয়োজন বা উদ্দেশ্য সিদ্ধি কিংবা 
বিপদমুক্তির জন্য ডাকতে হলে সাহায্য প্রার্থনা করতে হলে শুধু তাঁকেই ডাকবে, তারই 
কাছে সাহায্য চাইবে । 


আর ডাকার সে পদ্ধতিও বলে দেওয়া হয়েছে যে, এসব আসমায়ে-হুসনা বা উত্তম 
নামে ডাকবে যা আল্লাহ্‌র নাম বলে প্রমাণিত । 


দোয়া করার কিছু আদব-কায়দা £ এ আয়াতের মাধ্যমে গোটা মুসলিম জাতি 
দোয়া প্রার্থনার বিষয়ে দু'টি হিদায়েত বা দিকনির্দেশ লাভ করেছে । প্রথমত আল্লাহ্‌ 
ব্যতীত কোন সত্তাই প্রকৃত হামদ-সানা কিংবা বিপদমুক্তি বা উদ্দেশ্য সিদ্ধির জন্য ডাকার 
যোগ্য নয়। দ্বিতীয়ত তাঁকে ডাকার জন্য মানুষ এমন মুক্ত নয় যে, যে কোন শব্দে ইচ্ছা 
ডাকতে থাকবে, বরং আল্লাহ্‌ বিশেষ অনুগ্রহ পরবশ হয়ে আমাদের সেসব শব্দসমচ্টিও 
শিখিয়ে দিয়েছেন, যা তাঁর মহত্ব ও মর্ধাদার উপযোগী । সেই সাথে এ সমস্ত শব্দেই 
তাকে ডাকার জন্য আমাদের বাধ্য করে দিয়েছেন, যাতে আমরা নিজের মতে শব্দের 


সূরা আরাফা : | ১৪৩ 


পরিবর্তন না করি। কারণ আল্লাহ্‌র গুণ-বৈশিষ্ট্যের সব দিক লক্ষ্য রেখে তাঁর মহত্ত্বের 
উপযোগা শব্দ চয়ন করতে পারা মানুষের সাধ্যের উধ্বে। 


ইমাম বুখারী ও মূসলিম হযরত আবূ হুরায়রা (রা) থেকে রেওয়ায়েত করেছেন 
যে, রাসূলে করীম সো) ইরশাদ করেছেন, আল্লাহ, তা'আলার নিরানব্বইটি নাম রয়েছে। 
যে ব্যক্তি এগুলোকে আয্নত্ত করে নেবে, সে জান্নাতে প্রবেশ করবে। এই নিরানব্বইটি 
নাম সম্পর্কে ইমাম তিরমিযী ও হাকেম রে) সবিস্তারে বর্ণনা করেছেন। 


আল্লাহ্‌র নিরানব্বই নাম পাঠ করে যে উদ্দেশ্যের জন্যই প্রার্থনা করা হয়, তা কবল 
AS A “AT A AS AY 


হয়। আল্লাহ্‌ স্বয়ং ওয়াদা করেছেন ৪ (৮) ৮৩০০০ 155১ 5০31 অর্থাৎ ‘তোমরা 


যদি আমাকে ডাক, তাহলে আমি তোমাদের প্রার্থনা মঞ্জর করব।” উদ্দেশ্য সিদ্ধি কিংবা 
জটিলতা বা বিপদমুক্তির জন্য দোয়া ছাড়া অন্য কোন পন্থা এমন নেই, যাতে কোন . 
না কোন ক্ষতির আশংকা থাকবে না এবং ফল লাভ নিশ্চিত হবে । নিজের প্রয়োজনের 
জন্য আল্লাহ্‌ তা'আলার নিকট প্রার্থনা করাতে কোন ক্ষতির আশংকা নেই। তদুপরি 
একটা নগদ লাভ হল এই যে, দোয়া যে একটি ইবাদত তার সওয়াব দোয়াকারীর আমল- 


চ6 5 5 Bw 


নামায় তখনই লেখা হয়ে যায়। হাদীসে বর্ণিত আছে ঃ sd geal 


অর্থাৎ দোয়া হল ইবাদতের মগজ । যে উদ্দেশ্যে মানুষ দোয়া করে, অধিকাংশ সময় 
হুবহু সে উদ্দেশ্যটি সিদ্ধ হয়ে যায়। আবার কোন কোন সময় এমনও হয় যে, যে 
বিষয়টিকে প্রার্থনাকারী নিজের উদেদশ্য সাব্যস্ত করেছিল, তা তার পক্ষে কল্যাণকর নয় 
বলে আল্লাহ্‌ স্বীয় অনুগ্রহে সে দোয়াকে অন্য দিকে ফিরিয়ে দেন, যা তার জন্য একান্ত 
উপকারী ও কল্যাণকর! আর আল্লাহ্‌র হামদ ও সানার মাধ্যমে ঘিকির করা হলো 
ঈমানের খোরাক । এর দ্বারা আল্লাহ তা'আলার প্রতি মানুষের মুহববত ও আগ্রহ 
রূদ্ধি পায় এবং তাতে সামান্য পার্থিব দুঃখকস্ট উপস্থিত হলেও শীঘুই সহজ হয়ে যায় । 


সেজন্যই বুখারী, মুসলিম, তিরমিষী ও নাসাঈর হাদীসে বর্নিত হয়েছে যে, 
রস্লুলাহ সো) ইরশাদ করেছেন, যে লোক চিন্তাভাবনা, পেরেশানী কিংবা কোন জটিল 
বিষয়ের সম্মুখীন হবে, তার পক্ষে নিম্নলিখিত বাক্যগুলো পড়া উচিত । তাতে সমস্ত 
জটিলতা সহজ হয়ে যাবে। বাক্যগুলো এরাপ ৪ 


ATA 


০ 5 
a ০১৭ 1 ১) ঠা এ el | শা ঠা 515 


উট তত রি 11 ৮০3৬ 


“মুসতাদরাকে হাকিম” হযরত আনাস রো)-এর উদ্ধৃতিতে বর্ণিত বুয়েছে যে, 
রসুলে করীম (সো) হযরত ফাতিমা যাহরা (রা)-কে বলেন, আমার ওসীয়তগুলো শুনে 


১৪৪ _. তফসীরে মাআরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


নিতে (এবং সেমতে আমল করতে) তোমার বাধা কিসে! সে ওসীয়তটি হল এই যে, 
সকাল-সঙ্গ্যায় এই রি পড়ে নেবে $ 
“ 3A AS ew eA 24টপ Pd Be 


০0০ ৩৪ ০৫১০1 একমত ০০৩১৪ HL ৩৯৬ 


বি... এ 
রি এলি ০ 


১১৯ sp এ 1 ০3 5 
এ আয়াতটি সমস্ত মকস্দ ও জটিলতা থেকে মুক্তি লাভের জন্য তুলনাহীন। 


সারকথা হল এই যে, উল্লিখিত আয়াতের এ বাক্যে উম্মতকে দু'টি হিদায়েত 
দান করা হয়েছে। একটি হল এই যে, যে-কোন উদ্দেশ্য হাসিলের জন্য, যে-কোন 
বিপদ থেকে মুক্তি লাভের জন্য শুধুমাত্র আল্লাহ্‌কে ডাকবে; কোন সৃষ্টিকে নয়। অপরটি 
হলো এই যে, তাঁকে সে নামেই ডাকবে, ঘা আল্লাহ্‌ তা'আলার নাম হিসাবে প্রমাণিত 
হয়েছেঃ তার শব্দের কোন পরিবতন করবে না। | 


আয়াতের পরবর্তী বাক্যে এ সম্পকেই বলা হয়েছে £--:% 031 দি 


পা ছেঠলানি পা Ad LC ACSA Pr TAT A AJ টি 


৩) 595 | 9১ US Le w 3 JPA £5 f ৬5১৯৮2 অর্থাৎ সেসমস্ত 


লোকের কথা ছাড়ুন, যারা আল্লাহ্‌ তা'আলার আসমায়ে-হুস্নার ব্যাপারে বাকা চাল 


অবলম্বন করে। তারা তাদের কৃত বাকামির প্রতিফল পেয়ে যাবে। অভিধান অনুযায়ী 
ঠে 


+A 
si! (ইলহাম) অর্থ ঝঁকে গড়া এবং মধ্যমপন্থা থেকে সরে পড়া। এ কারণেই 
বগলী কবরকে এস) বলা হয়। কারণ তাও মধ্য থেকে সরে থাকে। কোরআনের 
পরিভাষায় ০ ৮) 1 বলা হয় কোরআনের সঠিক অর্থ ছেড়ে তাতে এদিক-সেদিকের 


ব্যাখ্যা-বিশ্লেষণ জুড়ে দেওয়াকে । 


এ আয়াতে রসূলে করীম (সো)-কে হিদায়েত দেওয়া হয়েছে যে, আপনি এমন সব 
লোকের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলুন, যারা আল্লাহ্‌ তা'আলার আসমায়ে হুস্নার 
ব্যাপারে বক্রতা অর্থাৎ অপব্যাখ্যা ও অপবিশ্লেষণ করে থাকে । 


আল্লাহর নামের বিরুতি সাধনের নিষেধাজ্ঞা এবং তার কয়েকটি দিক £ আল্লাহর 
নামের অপব্যাখ্যা ও বিকৃতির কয়েকটি পন্থাই হতে পারে। আর সে সমস্তই এ আয়াতে 
বর্ণিত বিষয়বস্তুর অন্তর্ভূক্ত । 


প্রথমত আল্লাহ্‌ তা'আলার জন্য এমন কোন নাম ব্যবহার করা, যা কোরআন- 
হাদীসের দ্বারা প্রমাণিত নয়। সত্যপন্থী ওলামা এ ব্যাপারে একমত যে, আল্লাহ্র 


স্রা আ'রাফ ১৪৫ 


নাম ও গুণাবলীর ব্যাপারে কারোই এমন কোন অধিকার নেই যে, যে যা ইচ্ছা নাম 
রাখবে কিংবা যে গুণে ইচ্ছা তাঁর গুণকীর্তন করবে ৷ শুধূমান্র সে সমস্ত শব্দ প্রয়োগ 
করাই আবশ্যক, যা কোরআন ও সুন্নাহৃতে আল্লাহ্‌ তা'আলার নাম কিংবা গুণবাচক 
হিসাবে উল্লিখিত রয়েছে। যেমন আল্লাহকে “করীম” বলা যাবে কিন্ত “সখী" বা দাতা’ 
বলা যাবে না। “নূর” বলা যাবে, কিন্তু “জ্যোতি” বলা যাবে না। “শাফী’ বলা যাবে, কিন্তু 
“তবীব" বা "চিকিৎসক" বলা যাবে না। কারণ এই দ্বিতীয় শব্দ গুলো প্রথম শব্দের সমার্থক 
হলেও কোরআন-হাদীসে বর্ণিত হয়নি৷ 


_ ইসলামে বিরুতি সাধনের দ্বিতীয় গম্থা হলো আল্লাহ্‌র যে সমস্ত নাম কোরআন 
হাদীসে উল্লেখ রয়েছে সেগুলোর মধ্যে কোন নামকে অশোভন মনে করে বর্জন বা পরিহার 
করা। এতে সে নামের প্রতি বেআদবী বা অবক্তা প্রদর্শন বোঝা যায়। 


কোন লোককে আল্লাহ তা'আলার জন্য নির্ধারিত নামে সম্োধন করা জায়েয নয় £ 
তৃতীয় পন্থা হলো আল্লাহ্‌র জন্য নির্ধারিত নাম অন্য কোন লোকের জন্য ব্যবহার করা । 
তবে এতে এই ব্যাখ্যা রয়েছে যে, আসমায়ে-হুস্নাসমূহের মধ্যে কিছু নাম এমনও আছে 
যেগুলো স্বয়ং কোরআন ও হাদীসে অন্যান্য লোকের জন্যও ব্যবহার করা হয়েছে । আর 
কিছু নাম রয়েছে যেগুলো শুধুমাত্র আল্লাহ্‌ ব্যতীত অপর কারো জন্য ব্যবহার করার 
কোন প্রমাণ কোরআন-হাদীসে নেই। যেসব নাম আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো জন্য 
ব্যবহার করা কোরআন-হাদীস দ্বারা প্রমাণিত সেসব নাম অন্যের জনা ব্যবহার করা 
যেতে পারে। যেমন, রাহীম, রাশীদ, আলী, কারীম, আজীজ প্রভূতি। পক্ষান্তরে আল্লাহ্‌ 
ছাড়া অপর কারো জন্য যেসব নামের ব্যবহার কোরআন-হাদীস দ্বারা প্রমাণিত নয়, 
সেগুলো একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট । আল্লাহ্‌ ছাড়া অন্য কারো জন্য এগুলোর 
ব্যবহার করাই উল্লিখিত ইলহাদ” তথা বিকৃতি সাধনের অন্তর্ভূক্ত এবং নাজায়েখ ও 
হারাম। যেমন, রাহ মান, সূবহান, রাযযাক, খালেক, গাফ্ফার, কুদ্দুস প্রভূতি ৷ 


তদুপরি এই নির্দিষ্ট নামগুলো যদি আল্লাহ্‌ ছাড়া অপর কারো ক্ষেত্রে কোন ভ্রান্ত 
বিশ্বাসের ভিত্তিতে হয় যে, যাকে এসব শব্দের দ্বারা সম্বোধন করা হচ্ছে তাকেই যদি 
খালেক কিংবা রাযযাক মনে করা হয়, তাহলে তা সম্পূর্ণ কুফর । আর বিশ্বাস যদি 
ভ্রান্ত নাহয়, শুধূমান্ত্র অমনোযোগিতা কিংবা না বোঝার দরুন কাউকে খালেক, রাযযাক, 
রাহমান কিংবা সুবহান বলে ডেকে থাকে, তাহলে তা যদিও কুফর নয়, কিন্ত শেরেকী 
সুলভ শব্দ হওয়ার কারণে কঠিন পাপের কাজ বটে । 


পরিতাপের বিষয়, ইদানিং সাধারণভাবেই মুসলমানরা এই ভুলে নিপতিত । 
কিছু লোক এমনও রয়েছে, যারা ইসলামী নাম রাখাই ছেড়ে দিয়েছে। তাদের আকার- 
অবয়ব ও স্বভাব-চরিত্রে তাদেরকে মুসলমান বলে বোঝা এমনিতেই কঠিন হয়ে পড়ে- 
ছিল, যা-ও নামের দ্বারা বোঝা যাচ্ছিল, তাও ইংরেজী কায়দায় নতুন নাম রাখা হচ্ছে। 


১৪৬ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


মেয়েদের নাম ইসলামী মহিলাদের নাম; খাদীজা, আয়েশা, ফাতেমার পরিবর্তে নাসীম, 
শামীম, শাহনায, নাজমা, পারভীন হয়ে যাচ্ছে । আরো বেশি আফসোসের ব্যাপার এই 
যে, যাদের ইসলামী নাম আবদুর রাহমান, আবদুর রাষ্যাক, আবদুল গাফ্ফার, আবদুল 
কুদ্দুস প্রভৃতি রাখা হয়েছে বা হচ্ছে তাতে সংক্ষেপনের এই ভুল পঙ্থা অবলম্বন করা 
হয়েছে যে, এসব নামের শুধুমাত্র শেষ অংশটুকুতে তাকে পূর্ণ নামের বদলে সম্বোধন 
করা হয়--রাহ্‌মান, খালেক, রাষ্যাক আর গাফ্ফারের খেতাব. দেয়া হয় মানুষকে । 
এর চাইতেও গজবের ব্যাপার হলো যে, “কুদরতুল্লাহ্কে আল্লাহ্‌ সাহেব আর কুদরতে- 
খোদাকে খোদা সাহেব নামেও ডাকা হয়। বস্তুত এ সবই নাজায়েয, হারাম এবং 
মহাপাপ বা কবীরা গোনাহ । এসব শব্দ (এসব ক্ষেত্রে) যতবার ব্যবহার করা হয়, 
ততবারই কবীরা প্লোনাহ হয় এবং যে শোনে সেও পাপমুক্ত থাকে না। 


এ সমস্ত স্বাদ ও লাভহীন পাপকে আমাদের হাজার হাজার মুসলমান ভাই দিন- 
রাপ্রির নৈমিত্তিক বিষয়ে পরিণত করে রেখেছে অথচ চিন্তাও করছে না যে, এই সামান্য 


AS er LATA 


বিষয়টির পরিণতি কত ভয়াবহ ৷ এরই প্রতি উল্লিখিত আয়াতের 1৩০ ৬ 2 J 


TAI DUT 

৬ 1৩ বাক্যের সতর্কতা উচ্চারণ করা হয়েছে অর্থাৎ তাদেরকে তাদের রুতকর্মের 
বদলা শীঘুই দেওয়া হবে। সে বদলা নির্ধারণ করা হয়নি। আর এই নির্ধারণ করাতেই 
কঠিন আযাবের ইঙ্গিত বোঝা যায়। 


যে সমস্ত পাপে কোন পার্থিব স্বাদ ও আয়েশ কিংবা উপকারিতা বিদ্যমান, সেগুলোর 
ব্যাপারে হয়তো বা কেউ বলতে পারে আমি আমার কামনা-বাসনা কিংবা প্রয়োজনের 
কারণে এগুলো করতে বাধ্য। কিন্তু পরিতাপের বিষয় যে, ইদানিংকালে মুসলমানরা 
এমন বহু নিরর্থক পাপেও নিজেদের মূর্খতা কিংবা শৈথিল্যের কারণে লিপ্ত রয়েছে যাতে 
নাআছে কোন পার্থিব লাভ, না আছে সামান্যতম আনন্দ বা স্বাদ। তার কারণ হচ্ছে 
এই যে, হালাল-হারামের প্রতি তাদের কোন লক্ষ্য থাকেনি (নাউযুবিল্লাহ মিন্হ )। 


0৮৬০ 75১5 ০ 099৫6 5206 9593 
৫ ০ ১825475১1৯৭ Ged 2 


‘ee 


29 পরত গগপা5৮ 


৯2 ০৪৯2 
02555 5১26৮১০১০৫2 
১১৮৫৮০৩০৯৩৪ ০০ 
৬:৪৬ ৬৫৩৪৪ 0১5৩১%৭১ ৯৮০৮5 


295 রর ত পর 


তু লৈ তাত ৯ 
টে ০৯৮০৯, ১০৩৭ ১৬৬ EG ০ 555৫ 01 
৩৩৯৮৮ ৩৩৪১০ ৬৬ rte RIS UH তা 


সে 


সূরা আ'রাফ ১৪৭ 


(১৮১) আর যাদেরকে আমি সৃষ্টি করেছি, তাদের মধ্যে এমন এক দল রয়েছে 
যারা সত্য পথ দেখায় এবং সে অনুযায়ী ন্যায় বিচার করে । (১৮২) বস্তুত যারা মিথ্যা 
প্রতিপন্ন করেছে আমার আয়াতসমূহকে, আমি তাদেরকে ক্রমান্বয়ে পাকড়াও করব 
এমন জায়গা থেকে, যার সম্পর্কে তাদের ধারণাও হবে না। (১৮৩) বস্তুত আমি 
তাদেরকে টিল দিয়ে থাকি । নিঃসন্দেহে আমার কৌশল অতি পাকা। (১৮৪) তারা 
কি লক্ষ্য করেনি যে, তাদের সঙ্গী লোকটির মস্তিষ্কে কোন বিরতি নেই? তিনি তো 
ভীতি প্রদর্শনকারী প্রক্লষ্টভাবে । (১৮৫) তারা কি প্রত্যক্ষ করেনি আকাশ ও পৃথিবীর 
রাজ্য সম্পকে এবং যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ্‌ তা'আলা বস্তু সামগ্রী থেকে এবং এ 
ব্যাপারে যে, তাদের সাথে ক্রুত ওয়াদার সময় নিকটবতী হয়ে এসেছে ? বস্তুত এরপর 
কিসের উপর ঈমান আনবে ? 

৯১২০৫৬০০০০৩ ০৪৬০-৫৬-৭৯ 
তফসীরের সার-সংক্ষেপ 


আর আমার সৃষ্ট ত্বিন ও ইনসানের মধ্যে ( সবাই গোমরাহ ) নয়, বরং তাদের 
মধ্যে একটি দল এমন রয়েছে, যারা সত্য ধর্ম (ইসলাম) অনুযায়ী (মানুষকে ) 
হিদায়েত (-৩) করে থাকে এবং সে অনুযায়ী (নিজের ও অন্যদের বিষয়ে ) ন্যায়- 
সংগত ইনসাফও করে। আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে আমি 
তাদেরকে ক্রমান্বয়ে (জাহান্নামের দিকে) নিয়ে যাচ্ছি এমনই ভাবে যে, তারা টেরও 
পাচ্ছে না। আর (পুথিবীতে আযাব আরোপ করা থেকে) তাদেরকে অবকাশ দিচ্ছি । 
নিঃসন্দেহে আমার ব্যবস্থা স্দৃট়। তারা কি এব্যাপারে চিন্তা করেনি যে, যার সাথে 
তাদের পালা পড়েছে তাঁর মাথায় এট্ুকুও বিকৃতি নেইঃ তিনি শুধু পরিক্ষার (আযাবের 
ব্যাপারে ) ভীতি দর্শনকারী (যা মূলত পগয়দ্ধরদেরই কাজ )। আর তারা কি আসমান 
ও যমিনের বিশাল জগৎ সম্পকে চিস্তা করেনি এবং এর অন্যান্য জিনিসের সম্পকে যা 
আল্লাহ্‌ তা"আলা সৃন্টি করেছেন (যাতে তাদের তওহীদ সম্পর্কে প্রামাণিক ক্তান লাভ হতে 
পারে£ আর এ ব্যাপারেও চিন্তা করেনি) যে, হয়তো শেষ সময় (অর্থাৎ মৃত্যকাল) 
সন্নিকটে এসে পৌছেছে? (তাহলে তারা আযাবের আশংকা থেকে ভয় পেতে পারত 
এবং তা থেকে অব্যাহতি লাভের চিন্তা করত---আর এভাবে পেতে পারত সত্য ধর্মের 
সন্ধান। বস্তুত মৃত্যুর আশংকা সর্বক্ষণই রয়েছে । আর কোরআন যে প্রবল ভাষায় এ 
এ বিষয়টি ব্যস্ত করছে, তাতেও যদি তাদের চিন্তা ও অনুভূতিতে আলোড়ন স্থষ্টি না 
হয়, তাহলে ) আর কোরআনের পর কোন্‌ বিষয়ের উপর তারা ঈমান আনবে। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় | 

পূর্ববর্তী আয়াতগুলোতে জাহাম্নামবাসীদের অবস্থা ও দোষ-গুণ এবং তাদের 
পথভ্রম্টতার কারণ বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছিল ষে, তারা আল্লাহ্‌ প্রদত্ত জান-বুদ্ধি এবং 
প্রাকৃতিক সামর্থ্যসমূহকে যথার্থ ব্যবহার করেনি, সেগুলোকে সঠিক কাজে না লাগিয়ে 
বিনষ্ট করে দিয়েছে। অতপর তাদের এ অবস্থার প্রতিকার বলা হয়েছে আসমায়ে হুসনা 


১৪৮ তফসীরে মা'আরেফ্ুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


ও আল্লাহ্‌র যিকিরের মাধ্যমে । আলোচ্য আয়াতগুলোর প্রথম আয়াতে তাদের মুকাবিলায় 
যারা ঈমানদার, যারা সত্যগন্থী, যারা আল্লাহ্‌ প্রদত্ত জ্ঞান-বুদ্ধি ও শক্তি সামর্থ্যকে সঠিক কাজে 
ব্যবহার করে সঠিক পথ অবলম্বন করেছে, তাদের কথা আলোচনা করা হয়েছে । ইরশাদ 


ZAI Ar পা ৪৩৪ 4 A JAB 5 27:15 MEF 
হয়েছেঃ ৩%) 22 ১ ০১৩ ৩১১৪ 8০1 ১১৯৮৪ ৩০০০ ১ অর্থাৎ 
কা | কে লগ শর জগ 
আমি যাদেরকে স্ৃম্টি করেছি তাদের মধ্যে একটি সম্প্রদায় রয়েছে, যারা ন্যায়ের ভিত্তিতে 
হিদায়েত করে অর্থাৎ মানুষকে সরল পথের দিশা দেয়। আর যখন তাদের পরস্পরের 
মধ্যে কোন বিবাদ কিংবা মামলা-মুকদ্দমা দেখা দেয়, তখন তারা নিজেদের সে বিবাদের 


মীমাংসাও আল্লাহ্‌র ন্যায়ানুগ আইনের ভিত্তিতেই করে নেয় । 


তফসীরশাস্ত্রের ইমাম ইবনে জারীর নিজের সনদে উদ্ধৃত করেছেন যে, রসূলে 
করীম সো) এ আয়াতটি তিলাওয়াত করার পর বললেন, এ আয়াতে যে উম্মতের কথা 
বলা হয়েছে সে উম্মত হল আমার উম্মত, যারা নিজেদের বিবাদ-বিসংবাদের মীমাংসা 
করবে ন্যায়ের ভিত্তিতে অর্থাৎ আল্লাহ্‌ তা'আলার আইন মুতাবিক। আর যাবতীয় লেন- 
দেনের ব্যাপারে ন্যায়ের প্রতি লক্ষ্য রাখবে । 


আবদ্‌ ইবনে হুমাইদের এক রেওয়ায়েতে বর্ণিত আছে, রসূলুল্লাহ্‌ (সা) সাহাবায়ে 
কিরাম রো)-কে উদ্দেশ্য করে বললেন, এ আয়াতটি তোমাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। 
আর তোমাদের পূর্বেও একটি উম্মতকে এ সমস্ত বৈশিস্ট্য দান করা হয়েছিল । অতপর 


+ eA +A ঠা ঠিক AAT 
তিনি তিলাওয়াত করলেন £3) চস ৮ ৩৬১৯১ ৮ 54 1% ৩১ 
এ শি ক শপ 


“TAS AT 


০ ১৭ অর্থাৎ হযরত মসা আ)-র উম্মতের মধ্যেও একটি দল এ সমস্ত গুণ- 


বৈশিস্ট্যমণ্তিত ছিল। তারাও মানুষকে সৎ পথ প্রদর্শন এবং নিজেদের বিবাদ-বিসংবাদের 
মীমাংসার ব্যাপারে ন্যায়ের অর্থাৎ আল্লাহ প্রদত্ত শরীয়তের পরিপূর্ণ অনুসরণ করত । 
বস্তুত হযরত মুহাম্মদ (সা)-এর উম্মতকেও আল্লাহ্‌ তাআলা এ সমস্ত গুণ-বৈশিষ্ট্যে 
অনন্য করে দিয়েছেন। 

এর সার-সংক্ষেপ হল দুটি চরিত্র । একটি হলো অন্যান্য লোকের নেতৃত্ব দান, 
পথ প্রদর্শন কিংবা পরামর্শ দানে শরীয়তের অনুসরণ করা। দ্বিতীয়টি হলো পরস্পরের 
মধ্যে কোন ঝগড়া-বিবাদের সুষ্টি হলে শরীয়তের আইন অনুসারে তার মীমাংসা করা । 


লক্ষ্য করলে বোঝা যায় যে, এ দুটি চরিত্রই এমন যা কোন জাতি ও সম্প্রদায়ের 
মঙ্গল, সুখ-সাচ্ছন্দ্য এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণের যমীন হতে পারে যে, শান্তি 
ও যুদ্ধ আর মৈত্রী ও শন্রুতা যে কোন অবস্থায়ই তাদের নীতি হবে ন্যায় ও সত্যনিষ্ঠ। 
বন্ধ, হোক আর প্রতিপক্ষ হোক, যাকেই যে পরামর্শ দেবে, যে কর্মপন্থা বাতলাবে, তাতে 
ন্যায়েরই অনুসরণ করবে । আর প্রতিপক্ষের সাথে বিবাদের ক্ষেত্রেও ন্যায়ের সমর্থনে 


সূরা আ'রাফ ১৪৯ 


নিজের যাবতীয় ধ্যান-ধারণা ও কামনা-বাসনাকে বিসর্জন দিয়ে দেবে। এরই সার- 
সংক্ষেপ হল সত্যনিষ্ঠা। 


এই সত্যনিষ্ঠাই মহানবী হযরত মুহাম্মদ (সা)-এর উম্মতের মর্যাদা অন্য সমস্ত 
উম্মত অপেক্ষা অধিক হওয়ার রহস্য এবং তাদের বৈশিষ্ট্য । যারা সত্যিকারভাবে 
উম্মতে মৃহাম্মদী তারা নিজের সমগ্র জীবনকে ন্যায়ের অনুগামী করে দেয়। যে দল বা 
পাটির নেতত্ব দেয় তাও একান্ত নির্ভেজাল ন্যায় ও সত্যের ভিত্তিতেই দিয়ে থাকে। 
নিজের ব্যক্তিগত কোন স্বার্থ বা কামনা-বাসনা এবং বংশগত কিংবা জাতীয় আচার 
আচরণের কোন প্রভাব তাতে থাকতে দেয় না। আর পারস্পরিক বিবাদ-বিসংবাদের 
ক্ষেত্রেও সব সময় ন্যায়ের সামনে মস্তক অবনত করে দেয়। কাজেই সাহাবায়ে কিরাম 
(রো) ও তাবেঈন রো)-এর সমগ্র ইতিহাস এই চরিত্রেরই বিকাশ। 


পক্ষান্তরে যখনই এ উম্মতের উল্লিখিত দুটি চরিত্রে নি 
ঘটেছে, তখন থেকেই শুরু হয়েছে অবনতি ও বিপর্যয় । 


অত্যন্ত পরিতাপের বিষয় যে, আজ এই সত্য ও ন্যায়নিষ্ঠ উহ্মতই নির্ভেজাল 
রিপূর পূজারীতে পরিণত হয়ে গেছে। তাদের কোন দল বা জামাত গঠিত হলে তা 
একান্ত আত্মস্থার্থ এবং নিরুষ্ট ও তুচ্ছ পার্থিব লাভালাভের ভিত্তিতেই গঠিত হয়। একে 
অপরকে যে সমস্ত বিষয়ে নিয়মানুবর্তিতার আমন্ত্রণ জানায়, তাও রৈপিক কামনা-বাসনা 
অথবা বংশীয় আচার প্রথার ভিত্তিতেই হয়ে থাকে। কিন্তু সত্য ও শরীয়তের অনুগম- 
নের জন্য কোথাও কোন সংগঠন হয়ও না, কেউ এ ব্যাপারে চলার জন্য আমন্ত্রণও 
জানায় না। এমনকি শরীয়ত ও সত্যের বিরুদ্ধাচরণ দেখে কারো মনে সামান্য ভাবা- 
স্তরও হয় না। ্‌ 


এমনিভাবে পারস্পরিক ঝগড়া-বিবাদ এবং বিবদমান মামলা-মুকদ্দমার ক্ষেত্রে 
সামান্য কয়েক দিনের কাল্পনিক মোহের খাতিরে আল্লাহ্‌র কানুনকে পরিহার করে 
পৈশাচিক আইন ও নীতিমালার মাধ্যমে বিচার মীমাংসায় রাষী হয়ে যায়। ্‌ 


্‌ এরই দুর্ভাগ্যজনক পরিণতি পরিলক্ষিত হচ্ছে স্থানে স্থানে, দেশে দেশে । সবখানেই 
এই উম্মতকে দেখা যায় লাল্ছিত, পদদলিত। তারা আল্লাহ্‌ থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে 
-আর সেজন্যই আল্লাহও তাদের সাহাষ্য-সহায়তা থেকে ফিরে গেছেন । 


ন্যায় ও সত্যনিষ্ঠার পরিবর্তে রিপুর তাড়নায় তাড়িত হয়েও কোন কোন লোক 
যে পাথিব লাভ হাসিল করতে পেরেছে, প্রকৃতপক্ষে তা হলো তার উপর এক মগ্রতার 
আবরণ। কিন্তু এযে গোটা জাতি ও সম্পুদায়ের জন্য নিশ্চিত ধ্বংসেরই পরিণতি, সেদিকে 
লক্ষ্য করার কেউ নেই। সমগ্র জাতির কল্যাণ যদি কাম্য হয়, তাহলে এই কোরআনী 
নীতিমালাকে সুদুতভাবে আকড়ে ধরা ছাড়া কোন গত্যন্তর নেই। নিজেকেও সে অনুযাষ্সী 
আমল করতে হবে এবং অপরকেও আমল করাতে ও তার নিয়ামানুবতাঁ হতে উদ্ধ্দ্ধ 
করার চেষ্টা করতে হবে। 


১৫০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


দ্বিতীয় আয়াতে এই সন্দেহের উত্তর দেওয়া হয়েছে যে, জাতীয় উন্নতি যখন সত্য 
ও ন্যায়নিষ্ঠ এবং ন্যায়বিচারের অনুসরণের উপর নির্ভরশীল, তখন অন্যান্য অমুসলিম 
জাতি-সম্পুদায়, যারা সত্য ও ন্যায়নিষ্ঠা থেকে সম্পূর্ণভাবে দূরে সরে রয়েছে, তাদেরকে - 


কেন পৃথিবীতে উন্নত ও বিকশিত দেখা যায়ঃ তার উত্তর হচ্ছে এই £$ ১ ১)12 


ASAT FA Aw AJ AAT =“ | ASD Ge 


৬) ৮১৯১ 2 লিলি দি ৪) রি Mies ৬ অর্থাৎ আমার 


আয়াতসমহকে যারা মিথ্যা প্রতিপন্ন করে আমি স্বীয় হিকমত ও রহমতের ভিত্তিতে 
তাদেরকে সহসাই পাকড়াও করি না। বরং ধীরে ধীরে, ক্রমান্বয়ে পাকড়াও করি যা 
তারা টেরও পায় না। সুতরাং এ পাথিব জীবনে কাফির ও পাপিষ্টদের সচ্ছলতা এবং 
মান-মর্যাদার প্রতি লক্ষ্য করে ধোৌকায় পড়া উচিত নয়। কারণ, তাদের জন্য সেটি 
কোন কল্যাণকর বিষয় নয়; বরং এটা আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে তাদের জন্য 
61) ১১০1 (অবকাশ দান)। আর ইস্তিদরাজ অর্থ হলো পর্যায়ক্রমে ধীরে খীরে 
কোন কাজ করা। কোরআন ও সুন্নাহর পরিভাষায় ইস্তিদরাজ বলা হয় বন্দীর পাপাচার 
সত্ত্বেও দুনিয়াতে তার উপর কোন বিপদাপদ আরোপিত না হওয়া--বরং যতই সে পাপ 
করতে থাকবে পাথিব ধন-সম্পদেরও বৃদ্ধি ততই ঘটবে। যার পরিণতি এই দাঁড়ায় 
যে, তার অসৎ কর্মের ব্যাপারে সে কখনও সতর্ক হতে পারে না এবং গাফলতির চোখও 
খোলে না, নিজের অপকর্ম তার কাছে মন্দ বলেই ধরা পড়ে না, ফলে সেতা থেকে 
বিরত হওয়ার কথাও ভাবতে পারে না। 


মানুষের এ অবস্থার উদাহরণ সেই চিকিৎসাহীন রোগীর মত যে রোগকেই 
আরোগ্য এবং বিষকেই প্রতিষেধক মনে করে ব্যবহার করতে শুরু করে। ফলে কখনও 
দ্লনিয়াতেই সহসা কোন আযাবে ধরা পড়ে আবার কখনও মৃত্যু পর্যন্ত এই ধারা চলতে 
থাকে এবং শেষ পর্যন্ত মৃত্যুই তার নেশাগ্রস্ততা ও অজানতার অবসান করে দেয়। আর 
চিরন্তন আযাবেই হয় তার ফিকানা। : 


কোরআন করীম বিভিন্ন সূরা ও আয়াতে এই পর্যায়ক্রমিকতার আলোচনা 


“AFA AT CAT ৪7৬১ 4 Pd AS %& পাকা 


করেছে । বলা হয়েছেঃ ০৯ 1981 ০4০ Ls aa 


এ পপি টি AS AJ পা Ar ৮০ ঠ 
"৯ 13 849 "৪১১২ 11555 চি Sef i 
শা কি ডি রি 


৩) 1৯4৫০ অর্থাৎ তারা যখন সে বিষয় বিস্মৃত হয়ে বসেছে, যা তাদেরকে স্মরণ 


করিয়ে দেওয়া হয়েছিল, তখন আমি তাদের জন্য সব ব্যাপারে দরজা খুলে দিয়েছি । 
এমনকি তারা তাদের প্রাপ্ত ধন-দৌলতের কারণে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে । 


সূরা আ'রাফ ১৫১ 


আর আমি তাদেরকে হঠাৎ আযাবের মাধ্যমে পাকড়াও করেছি । আর তখন তারা 
অব্যাহতি লাভের ব্যাপারে নিরাশ হয়ে পড়েছে। 


এই যে “ইসতিদরাজ* এটা কাফিরদের সাথেও ঘটে থাকে এবং পাপী মুসলমানের 
সাথেও। সে কারণেই সাহাবায়ে কিরাম (রা) এবং পূর্ববর্তী মহাত্মা মনীষীদের যখনই 
কোন পাথিব নিয়ামত বা ধন-দৌলত আল্লাহ্‌ তা'আলা দান করতেন, তখন তাঁরা ভীতি 
বিহবলতার' দরুন ইস্তিদরাজের ভয় করতেন যে, পাথিব এই দৌলতই না আবার 
আমাদের জন্য ইস্তিদরাজের কারণ হয়ে দাঁড়ায় । ্‌ 

তৃতীয় আয়াতে এই ইস্তিদরাজ তথা পর্যায়ক্রমিক অবকাশ দানের বর্ণনা দেওয়া 


পা a AIA ASH 


হয়েছে 1 ১৯% ১5০৯৫ ৩ | _ ০) ৮ 1 2অর্থাৎ আমি গোনাহগারদের অবকাশ 
দিতে থাকি । আমার ব্যবস্থা তি কঠিন । 
চতর্থ আয়াতে রয়েছে, কাফিরদের সেই অর্থহীন ধারণা-কল্পনার খণ্ডন যে (নাও 


কি তে পা পাশা রেপ 


বিল্লাহ ) মহানবী (সা) মস্তিক্ষ দিতি ভুগছেন । বলা হয়েছে ৪1 74৭ ৮৯ রি 


ISA DIA পটে পা A 


Rt ১৪০ তা ও ৩1 ৪4 ৩০ ৪৯ ০৪৮ অর্থাৎ তারা কি চিন্তা- 


ভাবনা করে দেখে না যে, যার সাথে তাদের গালা পড়েছে তাঁর সামান্যতমও মস্তিষ্ক 

বিকৃতি নেই। তাঁর বুদ্ধি-বিবেচনার সামনে তো সমগ্র পৃথিবীর ঝুঁদ্ধিজীবীর চিন্তাশীলতা 
পর্যন্ত অবাক ও বিস্মিত। তাঁর সম্পর্কে মস্তিক্ষ বিকৃতির ধারণা করা তো নিজেরই 
মস্তিষ্ক বিকৃতির লক্ষণ। মহানবী সো) তো পরিক্ষার ও প্রকৃষ্ট তথ্যসমূহ বর্ণনা করে 
_ থাকেন এবং আখিরাতে আল্লাহ্‌ তা'আলার কঠিন আযাব সম্পর্কে ভীতি প্রদর্শন করেন। 


পঞ্চম আয়াতে এই দু'টি বিষয় সম্পর্কে মনোনিবেশ সহকারে চিন্তা করার আহবান, 
জানানো হয়েছে। প্রথমত আল্লাহ্‌ তা'আলার সৃম্ট আসমান, যমীন এবং এতদুভয়ের 
মধ্যবর্তী অসংখ্য বিস্ময়কর সৃষ্টি সম্পর্কে চিন্তা করা । দ্বিতীয়ত নিজের জীবনকাল 
আর কর্মাবকাশের প্রতি লক্ষ্য রাখা। 


আল্লাহর অসংখ্য সৃষ্টি সম্পর্কে সামান্য মনোনিবেশ সহকারে চিন্তা করলে একজন 
স্থলবুদ্ধি মানুষও আল্লাহ্‌ তা'আলার মহা কুদরতের পরিচয় ও দর্শন লাভে সমর্থ হতে 
পারে। আর যারা কিছুটা সৃক্ষা ও গভীর দুষ্টিসম্পন্ন তারা তো বিশ্বের প্রতিটি অপু- 
পরমাণকে মহা শক্তিশালী ও মহাজ্ঞানী আল্লাহ্‌ রব্বুল আলামীনের তস্বীহ ও প্রশংসা- 
কীর্তনে নিয়োজিত দেখতে পান্ন। যে দর্শনের পর আল্লাহ্‌ তা'আলার প্রতি ঈমান আনা 
এবং বিশ্বাস স্থাপন করা একটি অতি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়ে যায়। 


আর নিজের জীবনকালে চিস্তা-ভাবনা করার ফল হয় এই যে, যখন মানুষ 
একথা উপলব্ধি করতে পারে যে, মৃত্যুর সময়টি যখন নিদিষ্ট করে জানা নেই, 


১৫২ _ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


তখন সে প্রয়োজনীয় কাজ-কর্ম সমাধা করার ব্যাপারে যে কোন শৈথিল্য থেকে বিরত 
হয়ে যায় এবং একান্ত একাগ্রতার সাথে কাজ করতে আরম্ভ করে । মৃত্যুর ব্যাপারে 
গাফলতিই মানুষকে বাজে কাজ আর অপরাধপ্রবণতায় প্ররুত্ত করে । পক্ষান্তরে মৃত্যুকে 
সর্বক্ষণ উপস্থিত জ্ঞান করাই এমন এক বিষয়, যা মানুষকে যাবতীয় অপরাধ- 
প্রবণতা থেকে বেঁচে থাকতে উদ্ধদ্ধ করে। সে জন্যই মহানবী সো) ইরশাদ করেছেন £ 
এ পাক পা এর ও 82: 0 

IE ৩1১ ₹৩ ৩১-43153-51অর্থা “তোমরা এমন বিষয় সম্পর্কে 
বেশি পরিমাণে স্মরণ কর, যা সমস্ত ভোগ-বিলাস স্পৃহাকে নিঃশেষ করে দেয় । আর 
তা হল মৃত্যু।” ূ 


IFAT Ar de 


কাজেই উল্লিখিত আয়াতে বলা হয়েছে ৩-১ Ey Ls jie (51 


85359. L- A“ A A পাশ তা রা ATA তা 


৩%% 1 ০৪৯৮ 919 2৩ ৮ 231 ৬১ ৮ > ৬৯১ 


কি নিব Ar 


৪11 ৬০75 9 ভি. ৩৩৭৩ শব্দটি রাজ্য অর্থে ব্যাপকতা বোঝানোর জন্য বলা 


হয়ে থাকে। তার অর্থ সেই মহাবিগ্ সম্পর্কে কি তারা চিন্তা-ভাবনা করেছে, যা সমগ্র 
আকাশ ও পৃথিবী এবং অসংখ্য বস্তু-সামগ্রীকে পরিবেষ্টন করে রেখেছে । আর তারা 
কি লক্ষ্য করেনি যে, ‘হয়তো মৃত্যু অতি নিকটেই রয়েছে, যা এসে যাবার পর ঈমান 
বা আমলের অবকাশ শেষ হয়ে যাবে ।' 


AS AJ CC epef A এলি ৫ 


আয়াত শেষে বলা হয়েছে 805) 9০ 592 ৮০৪ নি 9 (৫১ অর্থাৎ যারা 
কোরআনে হাকীমে এহেন প্রকৃষ্ট নিদর্শন সত্ত্বেও হু আনে না, তারা আর কোন্‌ 
বিষয়ের প্রেক্ষিতে ঈমান আনবে? 


PED GT. ওক হও রি 

BG 25০০ ৩৮৮1৩ ০38 
৯-4-০১/৬ 2 
* (০ ০৮ BEL 46458 5006,০5915 
GAT IARI oN 491 ০০৬ ৩৮৬ 0105 


সূরা আ'রাফ ১৫৩ 


(১৮৬) আল্লাহ, যাকে পথভ্রষ্ট করেন তার কোন পথপ্রদর্শক নেই । আর 
আল্লাহ, তাদেরকে তাদের দুম্টামীতে মত্ত অবস্থায় ছেড়ে দিয়ে রাখেন। (১৮৭) আপনাকে 
জিজ্ঞেস করে, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে ? বলে দিন-_-এর খবর তো আমার পালন- 
কর্তার কাছেই রয়েছে। তিনিই তা অনান্বত করে দেখাবেন নির্ধারিত সময়ে । আসমান 
ও যমীনের জন্য সেটি অতি কঠিন বিষয় । যখন তা তোমাদের উপর আসবে অজান্তেই 
এসে যাবে । আপনাকে জিজ্ঞেস করতে থাকে, যেন আপনি তার অনুসন্ধানে লেগে 
আছেন। বলে দিন, এর সংবাদ বিশেষ করে আল্লাহ্র নিকটই রয়েছে। কিন্তু তা 
অধিকাংশ লোকই উপলব্ধি করে না। 


তফসীরের সার-সংক্ষেপ 


যাকে আল্লাহ্‌ তা'আল। পথভ্রষ্ট করেন, তাকে কেউ পথে আনতে পারে না 
(কাজেই আক্ষেপ করা বৃথা)। আর আল্লাহ্‌ তা'আলা তাদেরকে তাদের পথভ্রষ্টতার 
মাঝে উদৃদ্রান্ত ছেড়ে দিয়ে থাকেন (যাতে একক্রেই পূর্ণ শাস্তি প্রদান করতে পারেন)। 
লোকেরা আপনার কাছে কিয়ামত সম্পকে প্রশ্ন করে যে, কখন তা অনুষ্ঠিত হবে। 
. আপনি বলে দিন যে, এর (অনুষ্ঠান সংক্রান্ত) জ্ঞান (অর্থাৎ কখন তা অনুষ্ঠিত হবে তা) 
শুধু আমার পালনকর্তার কাছেই রয়েছে (অন্য কেউ এ ব্যাপারে জানে না)। এর 
নির্ধারিত সময়ে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ একে প্রকাশ করবেন না। (আর 
- প্রকাশের অবস্থা হবে এমন যে, যখন তার অনুষ্ঠান হবে, তখন সবাই জানতে পারবে। 
নির্ধারিত সময়ের আগে কারও অনুরোধে তা প্রকাশ করা হবে না। কারণ,) সেটা 
হবে আসমানসমূহ এবং যমীনসমূহের জন্য অতি কঠিন ও বিরাট ঘটনা । (কাজেই) 
তা তোমাদের উপর (তোমাদের অজান্তে) একান্ত দৈবাৎ এসে উপস্থিত হবে। ফলে 
সেটা দেহকে পরিবতিত ও বিকৃত করে দেওয়ার ব্যাপারে যেমন কঠিন হবে, তেমনিভাবে 
অন্তরের পরেও তার কঠিন প্রতিক্রিয়া পরিলক্ষিত হবে ; বস্তুত পূর্ব থেকে বাতলে 
দেওয়া হলে এমনটা হত না। আর তাদের জিজ্তেস করাটাও একান্ত মামুলী প্রশ্ন নয়; 
বরং) তারা আপনার নিকট এমনই (পীড়াপীড়ি ও প্রবলতার) সাথে জিজ্তেস করে যে, 
আপনি যেন এ বিষয়ে তদন্ত-গবেষণা করে নিয়েছেন আর এই তদন্ত-গবেষণার পর 
আপনি তার ব্যাপক জ্ঞানও লাভ করে নিয়েছেন)। আপনি বলে দিন যে, বেণিত) এ 
ব্যাপারে বিশেষ জ্ঞান একমাত্র আল্লাহ্‌র কাছেই রয়েছে । কিন্তু অধিকাংশ লোক (এ 
বিষয়ে) জানে না [ যে, কোন কোন বিষয়ের জ্ঞান আল্লাহ রব্বুল আলামীন নিজের 
কাছেই সংরক্ষণ করে রেখেছেন। নবী-রসূলদেরও সে ব্যাপারে বিস্তারিত সংবাদ দেননি । 
সুতরাং এই না জানার দরুন কোন নবীর কিয়ামতের সঠিক সময় সম্পকিত অক্ততাকে 
(নাউযুবিল্লাহ) নবী না হওয়ার প্রমাণ মনে করে--তা এভাবে যে, নবুয়ত সাব্যস্ত 
হওয়ার জন্য এই ইলম অপরিহার্য, আর অপরিহার্য বিষয়ের অনুপস্থিতি তার সাথে 
সম্পৃক্ত বিষয্নেরও অনুপস্থিতির প্রমাণ। অথচ প্রথম পর্বটিই সম্পূর্ণ ভ্রান্ত ]। 


১৫৪ তফসাঁরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 
আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


পূর্ববর্তী আয়াতসমূহে কুফ্ফার ও মুন্কেরীনদের হঠকারিতা এবং আল্লাহ্‌ 
তাআলার মহা কুদরতের প্ররুম্ট দলীল-প্রমাণ থাকা সত্বেও ঈমান না আনার আলোচনা 
ছিল। আর বর্তমান বিষয়টি রসূলে করীম (সা)-এর জন্য উম্মত এবং সাধারণ সৃষ্টির 
সাথে তর অসাধারণ প্রীতি ও দয়ার কারণে তাঁর চরম মনোবেদনা ও দুঃখের কারণ 
হতে পারত বলে আলোচ্য আয়াতগুলোর প্রথম আয়াতে তাঁকে সান্ত্বনা প্রদান করে বলা 
হয়েছে-_যাদেরকে আল্লাহ্‌ নিজে পথভ্রষ্ট করে দেবেন, তাদেরকে কেউ পথ দেখাতে 
পারে না। আর আল্লাহ্‌ তা'আলা এ ধরনের লোকদের পথন্রষ্টতায় উদ্‌ন্তান্ত অবস্থায়ই 
ছেড়ে দেন। 


সারমর্ম এই যে, তাদের হঠকারিতা এবং সত্য গ্রহণে অনীহার দরুন তিনি যেন 

ঃক্ষুপ্র না হন। কারণ, সত্য বিষয়টি পরিক্কার-পরিচ্ছন্ন ও হাদয়গ্রাহী ভঙ্গিতে পৌছে 

দেওয়াই ছিল তাঁর নিধারিত দায়িত্ব । তা তিনি সম্পাদনও করেছেন। তাঁর উপর অপিত 

দায়-দায়িত্ব ও শেষ হয়ে গেছে। এখন কারও মানা না দানার ব্যাপারটি হল একান্ত 
ভাগ্য সংক্রান্ত। এতে তার কোন হাত নেই। সুতরাং তিনি কেন দুঃখিত হবেন । 


এ সূর।র বিষয়বস্তগুলোর মধ্যে তিনটি বিষয় ছিল খুবই গুরুত্বপূর্ণ। এক. তও- 
হীদ। দুই. রিসালত, তিন. আখিরাত। আর এই তিনটি বিষয়ই ঈমান ও ইসলামের 
মূলভিত্তি। এগুলোর মধ্যে তওহীদ ও রিসালতের বিষয় পূর্ববর্তী আয়াতসমূহে সবিষ্তারে 
আলোচিত হয়েছে। উল্লিখিত আয়াতগুলোর মধ্যে শেষ দুটি আয়াতে বণিত হয়েছে 
আখিরাত ও কিয়ামত সংক্রান্ত বিষয়। এগুলো নাধিলের পেছনে বিশেষ একটি ঘটনা 
কার্যকর ছিল। তাই তফসীরে ইমাম ইবনে জরীর রে) এবং আবদ ইবনে হুমাইদ (র) 
হযরত কাতাদাহ (রা)-এর রেওয়ায়েতে উদ্ধৃত করেছেন যে, মক্কার কুরাইশরা হুযুরে 
আকরাম (সা)-এর নিকট ঠাট্টা ও বিদ্রপচ্ছলে জিডেস করল যে, আপনি কিয়ামত আগ- 
মনের সংবাদ দিয়ে দিয়ে মানুষকে এ ব্যাপারে ভীতি প্রদর্শন করে থাকেন--এ ব্যাপারে 
যদি আপনি সত্য হয়ে থাকেন, তবে নিদিষ্ট করে বলুন, কিয়ামত কোন্‌ সনের কত 
তারিখে অনুষ্ঠিত হবে, যাতে আমরা তা আসার আগেই তৈরি হয়ে যেতে পারি। আপ- 
নার এবং আমাদের মাঝে আত্মীয়তার যে সম্পর্ক বিদ্যমান তার দাবিও তাই। আর 
যদি সাধারণ রিদির নিন হিসি রাতে মাচা তবে অন্তত আমাদের বলে 


পণ Az nr 


দিন। এ ঘটনার ভিত্তিতেই নাযিল হয় Ure 55-1 7 আয়াতটি 


. এখানে উল্লিখিত ৬-০ ৮» শব্দটি আরবাঁ ভাষায় সামান্য সময় বা মুহ্র্তকে বলা হয়। 
আভিধানিকভাবে যার কোন বিশেষ পরিসীমা নেই। আর গাণিতিক ও জ্যোতিবিদদের 


পরিভাষায় রাত ও দিনের চব্বিশ অংশের এক অংশকে বলা হয় ৪০০ সোআত) যাকে 


বাংলায় ঘন্টা নামে অভিহিত করা হয়। কোরআনের পরিভাষায় এ শব্দটি সেই দিবসকে 
বোঝাবার জন্য ব্যবহৃত হয়, যা হবে সমগ্র সুষ্টির মৃত্যুদিবস এবং সে দিনকেও বলা হয় 


সুরা আরাফ ১৫৫ 


যাতে সমগ্র সৃষ্টি পুনরায় জীবিত হয়ে আল্লাহ, রব্বুল আলামীনের দরবারে উপস্থিত 
এ LAS 


হবে। ৬ ৮1 (আইয়্যানা) অর্থ কবে। আর 3] (মুর্সা) অর্থ অনুষ্ঠিত 
কিংবা স্থাপিত হওয়া । 


“AY “3 A AT ) 
(৪৯4 ৮৪ 8 শব্দটি $4454 থেকে গঠিত। এর অর্থ প্রকাশিত এবং খোলা । 


চা 


Si (বাগ্তাতান) অর্থ অকস্মাৎ । > (হাফিয়্যন) অর্থ হযরত আবদুল্লাহ্‌ 
ইবনে আব্বাস (রা) বলেছেন, জ্ঞানী ও অবহিত ব্যক্তি । প্রকৃতপক্ষে এমন লোককে 
“হাফী” বলা হয়, যে প্রশ্ন করে করে বিষয়ের পরিপূর্ণ তথ্য অনুসন্ধান করে নিতে পারে। 


কাজেই আয়াতের মর্ম দীড়াল এই যে, এরা আপনার নিকট কিয়ামত সম্পর্কে 
প্রশ্ন করে যে, তা কবে আসবে? আপনি তাদেরকে বলে দিন, এর নিদিষ্টতার জ্ঞান 
শুধুমান্তর আমার প্রতিপালকেরই আছে। এ ব্যাপারে পুর্ব থেকে কারও জানা নেই এবং 
সঠিক সময়ও কেউ জানতে পারবে না। নির্ধারিত সময়টি যখন উপস্থিত হয়ে যাবে, 
ঠিক তখনই আল্লাহ্‌ তা'আলা তা প্রকাশ করে দেবেন। এতে কোন মাধ্যম থাকবে না। 
কিয়ামতের ঘটনাটি আসমান ও যমীনের জন্যও একান্ত ভয়ানক ঘটনা হবে। সেগুলোও 
টুকরা টুকরা হয়ে উড়তে থাকবে। সুতরাং এহেন ভয়াবহ ঘটনা সম্পকে পূর্ব থেকে 
প্রকাশ না করাই বিচক্ষণতার তাগাদা । তা নাহলে যারা বিশ্বাসী তাদের জীবন দুবিষহ 
হয়ে উঠত এবং যারা অবিশ্বাসী মুন্কির তারা অধিকতর ঠাট্টা-বিদ্রপের সুযোগ পেয়ে 


Gana টে ASA AL 


যেত। সেজন্যই বলা হয়েছে 8- £4 1 (রি ও ঠঅর্থাৎ কিয়ামত তোমাদের নিকট 


আকস্মিকভাবেই এসে উপস্থিত হবে। 


বুখারী ও মুসলিমের হাদীসে হযরত আবু হুরায়রা (রা)-র রেওয়ায়েতক্রমে 
উদ্ধৃত করা হয়েছে যে, রসুলে করীম (সা) কিয়ামতের আকস্মিক আগমন সম্পর্কে 
বলেছেন, "মানুষ নিজ নিজ কাজে পরিব্যস্ত থাকবে। এক লোক খরিদদারকে দেখাবার 
উদ্দেশ্যে কাপড়ের থান খুলে সামনে ধরে থাকবে, সে (সওদার) এ বিষয়টিও সাব্যস্ত 
করতে পারবে না, এরই মধ্যে কিয়ামত এসে যাবে। এক লোক তার উটনীর দুধ দুইয়ে 
নিয়ে যেতে থাকবে এবং তখনও তা ব্যবহার করতে পারবে না, এরই মধ্যে কিয়ামত 
সংঘটিত হয়ে যাবে। কেউ নিজের হাউস মেরামত করতে থাকবে---তা থেকে অবসর 
হওয়ার পূর্বেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কেউ হয়তো খাবার লোকমা হাতে তুলে 
নেবে, তা মুখে দেবার পূর্বেই কিয়ামত হয়ে যাবে।---রূহুল-মা*আনী 


যেভাবে মানুষের ব্যক্তিগত মৃত্যুর তারিখ ও সময়-ক্ষণ অনিদিষ্ট ও গোপন রাখার 
মাঝে বিরাট তাৎপর্য নিহিত রয়েছে, তেমনিভাবে কিয়ামতকেও, যা সমগ্র বিশ্বের সামগ্রিক 
মৃত্যুরই নামান্তর, তাকে গোপন এবং অনিদিষ্ট রাখার মধ্যেও বিপুল রহস্য ও তাৎপর্য 
বিদ্যমান। তা না হলে একে তো এতেই বিশ্বাসীদের জীবন দুবিষহ হয়ে উঠবে এবং পাথিব 


১৫৬ ৷ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


যাবতীয় কাজকর্ম অত্যন্ত কঠিন হয়ে দাড়াবে, তদুপরি অবিশ্বাসীরা সুদীর্ঘ সময়ের কথা 
শুনে ঠাট্রা-বিদ্রপের সুযোগ পাবে এবং তাদের ওদ্ধতা অধিকতর বুদ্ধি পাবে। 


সেজন্যই হিকমত ও বিচক্ষণতার তাগিদে তার তারিখ বা দিন-ক্ষণকে অনিদিষ্ট 
রাখা হয়েছে, যাতে করে মানুষ তার ভয়াবহতা সম্পর্কে সদা ভীত থাকে। আর এ ভয়ই 
মানুষকে অপরাধপ্রবণতা থেকে বিরত রাখার জন্য সর্বাধিক কার্যকর পন্থা। সুতরাং উ্ত' 
আয়াতগুলোতে এ জ্ঞানই দেওয়া হয়েছে যে, কোন একদিন কিয়ামতের আগমন ঘটবে, 
আল্লাহ্‌র সমীপে সবারই উপস্থিত হতে হবে এবং তাদের সারা জীবনের ছোট-বড়, ভাল- 
মন্দ সমস্ত কার্যকলাপের নিকাশ নেওয়া হবে, যার ফলে হয় জান্নাতের অকল্পনীয় ও অনন্ত 
নিয়ামতরাজি লাভ হবে অথবা জাহান্নামের সেই কঠিন ও দুবিষহ যন্ত্রণাদায়ক শাস্তি 
ভোগ করতে হবে, যার কল্পনা করতেও পিত্ত পানি হয়ে যেতে থাকবে। যখন কারও 
বিশ্বাস ও প্রত্যয় থাকবে, তখন কোন বুদ্ধিমানের কাজ এমন হওয়া উচিত নয় যে, 
আমলের অবকাশকে এমন বিতর্কের মাঝে নম্ট করবে যে, এ ঘটনা কবে কখন সংঘটিত 
হবে। বরং বুদ্ধিমত্তার সঠিক দাবি হল বয়সের অবকাশকে গনীমত মনে করে সে 
দিবসের জন্য তৈরি হওয়ার কাজে ব্যাপৃত থাকা এবং আল্লাহ্‌ রব্বুল আলামীনের নির্দেশ 
লংঘন করতে গিয়ে এমনভাবে ভয় করা, যেমন আগুনকে ভয় করা হয়। 


_ আয়াতের শেষাংশে পুনরায় তাদের প্রশ্নের পুনরারুত্তি করে বলা হয়েছে £ 
৪ / Ee পা পাঞট পা তা 


১০৪০ ৮91 ৮ ১১4৯৪ প্রথম প্রশ্নটি ছিল এ প্রসঙ্গে যে, এমন গুরুত্বপূর্ণ ঘটনা 


যখন সংঘটিত হবেই তখন আমাদের তার যথাযথ ও সঠিক তারিখ, দিন-ক্ষণ ও 
সময় সম্পর্কে অবহিত করা প্রয়োজন । তারই উত্তর দেওয়া হয়েছে যে, এ প্রশ্নটি একান্ত 
নির্বৃদ্ধিতা ও বোকামিপ্রসূত ৷ পক্ষান্তরে বুদ্ধিমত্তার দাবি হল এর নিদিস্টতা সম্পর্কে 
কাউকে অবহিত না করা, যাতে প্রত্যেক আমলকারী প্রতি মুহূর্তে আখিরাতের আযাবের 
ভয় করে নেক-আমল অবলম্বন করার এবং অসৎ কর্ম থেকে বিরত থাকার প্রতি পরিপূর্ণ 
মনোযোগী হয়। 


আর এই দ্বিতীয় প্রশ্নের উদ্দেশ্য হল তাদের একথা বোঝা যে, মহানবী (সো) 
অবশ্যই কিয়ামতের তারিখ ও সময়-ক্ষণ সম্পর্কে অবগত এবং আল্লাহ্‌ তা'আলার কাছ . 
থেকে এ বিষয়ে অবশ্যই তিনি জ্ঞান লাভ করে নিয়েছেন, কিন্তু তিনি কোন বিশেষ 
কারণে সে কথা বলছেন না। সেজন্যই নিজ আত্মীয়তার দোহাই দিয়ে তারা তাঁকে 
প্রশ্ন করল যে, আমাদের সি যা দিন। এ প্রশ্নের উত্তরে 
9 ৮ ০% 01০ 2 
ইরশাদ হয়েছেঃ /+ 31 )-7-1 ০০১41 ও ডি ৬৮০০1 ০ 
পা কটা ক পাতা 


৩ 5৮7 & অর্থাৎ আপনি লোকদের বলে দিন যে, প্রকৃতপক্ষে কিয়ামতের সঠিক তারিখ 
সম্পর্কিত ভ্তান এক মান্ত্র আল্লাহ্‌ ছাড়া তার কোন ফেরেশতা কিংবা নবী-রসূলদেরও জানা 


সুরা আরাফ ১৫৭ 


নেই। কিন্তু এ [বিষয়টি অনেকেই জানে নাযে, বহু জ্ঞান আল্লাহ্‌ শুধুমান্ত নিজের জনাই 
সংরক্ষণ করেন, যা কোন ফেরেশতা কিংবা নবী-রসূল পর্যন্ত জানতে পারেন না। মানুষ 
নিজেদের মুর্খতাবশত মনে করে যে, কিয়ামত অনুষ্ঠানের তারিখ সম্পফিত জ্ঞান নবী 
কিংবা রসূল হওয়ার জন্য অপরিহার্ষ। এরই ভিভিতে তারা এই প্রেক্ষিত আবিষ্কার করে 
যে, মহানবী (সা)-র যখন এ ব্যাপারে পরিপূর্ণ ইলম নেই, কাজেই এটা তাঁর নবী 
না হওয়ারই লক্ষণ (নাউযুবিল্লাহ)! কিন্তু উপরোল্লিখিত আলোচনায় জানা গেছে 
যে, এ ধরনের ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। 


সারকথা হল এই যে, যারা এ ধরনের প্রশ্ন উত্থাপন করে, তারা বড়ই বোকা, 
নির্বোধ ও অক্ঞ। না এরা বিষয়ের তাৎপর্য সম্পর্কে অবগত, না জানে তার অন্তনিহিত 
রহসা ও প্রশ্ন করার পদ্ধতি । 


তবে হ্যা, মহানবী সো)-কে কিয়ামতের কিছু নিদর্শন ও লক্ষণাদি সম্পর্কিত জ্ঞান 
দান করা হয়েছে। আর তা হল এইযে, এখন তা নিকটবতাঁ। এ বিষয়টি মহানবী 
(সো) বহু বিশুদ্ধ হাদীসে অত্যন্ত পরিক্ষারভাবে বর্ণনা করে দিয়েছেন। ইরশাদ হয়েছে-_ 
“আমার আবির্ভাব এবং কিয়ামত এমনভাবে মিশে আছে, যেমন মিশে থাকে 
দু'টি আঙ্গল।”-_-তিরমিযী ্‌ | 


কোন কোন ইসলামী কিতাবে পৃথিবীর বয়স সাত হাজার বছর হয়েছে বলে : 
যে কথা বলা হয়েছে, তাহ্যূর আকরাম (সা)-এর কোন হাদীস নয় বরং তা ইসরাঈলী 
মিথ্যা রেওয়ায়েত থেকে নেয়া বিষয় । 


ভূমণ্ডল বিষয়ক পণ্ডিতরা আধুনিক গবেষণার মাধ্যমে পৃথিবীর বয়স লক্ষ লক্ষ 
বছর হয়েছে বলে মত প্রকাশ করেছেন। কোরআনের কোন আয়াত কিংবা কোন বিশুদ্ধ 
হাদীসের সাথে এ নতুন গবেষণার কোন বিরোধ ঘটে না। ইসলামী রেওয়ায়েতসমূহে 
এহেন অলীক রেওয়ায়েত ঢুকিয়ে দেয়ার উদ্দেশ্যই হয়ত ইসলামের বিরুদ্ধে মানুষের 
মনে কু-ধারণা সৃষ্টি করা. যার খণ্ডন স্বয়ং বিশুদ্ধ হাদীসেও বিদ্যমান রয়েছে। বিশ্ুদ্ধ 
এক হাদীসে রসূলে করীম (স) স্বয়ং স্বীয় উম্মতকে লক্ষ্য করে ইরশাদ. করেছেন যে, 
“পূর্ববর্তী উশ্মতদের তুলনায় তোমাদের উদাহরণ এমন, যেন এক কালো বলদের গায়ে 
একটা সাদা লোম।” এতে যে কেউ অনুমান করতে পারে যে, হুযূর সো)-এর দৃষ্টিতেও 
পৃথিবীর বয়স এত দীর্ঘ, যার অনুমান করাও কঠিন। সে কারণেই হাফেয ইবনে হাষ্ম 
উন্দুলুসী বলেছেন যে, আমাদের বিশ্বাস, দুনিয়ার বয়স সম্পর্কে সঠিক কোন ধারণা করা 
যায় না; তার সঠিক জ্ঞান শুধুমান্র সৃষ্টিকর্তারই রয়েছে।--মুরাগী 


৬১120 3,136 3954 OE US 
01:8)245 058) 05৬4০ এ 2 


১৫৮  তফসীরে মাআরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 
রং ৬ 2০৩০ ৩০৫০ ie 2 


ভি 22৬ 
কুটি Fe 2 
2১ ১৩) 2) নয 59 


3837 od 33 3538 9//ণ 


পে LH Al rds 52 


(১৮৮) আপনি বলে দিন, আমি আমার নিজের কল্যাণ সাধনের এবং অকল্যাণ 
সাধনের মালিক নই, কিন্তু যা আল্লাহ.চান। আর আমি যদি গায়েবের কথা জেনে নিতে 
পারতাম, তাহলে বহু মঙ্গল অজন করে নিতে পারতাম । ফলে আমার কোন অমজল 
কখনও হতে পারত না। আমি তো শুধুমান্র একজন ভীতিপ্রদর্শক ও সুসংবাদদাতা ঈমান- 
দারদের জন্য। (১৮৯) তিনিই সেই সত্তা, ঘিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি মাত্র 
সত্তা থেকে আর তা থেকেই তৈরী করেছেন তার জোড়া, যাতে তার কাছে স্বস্তি পেতে 
পারে। অতপর পুরুষ যখন নারীকে আরুত করল, তখন দে গর্ভবতী হল; অতি 
হালকা গভ। সে তাই নিয়ে চলাফেরা করতে থাকলো । তারপর যখন বোঝা হয়ে 
গেল, তখন উভয়েই আল্লাহ্‌কে ডাকল যিনি তাদের পালনকর্তা যে, তুমি যদি আমাদেরকে 
সুস্থ ও ভাল দান কর তবে আমরা তোমার শুক্রিয়া আদায় করব। (১৯০) অতপর 
তাদেরকে যখন সুস্থ ও ভাল দান করা হল, তখন দানক্লৃত বিষয় তাঁর অংশীদার তৈরী 
করতে লাগল । বস্তুত আল্লাহ্‌ তাদের শরীক সাব্যস্ত করা থেকে বহু উধ্বে। (১৯১) তারা 
কি এমন কাউকে শরীক সাব্যস্ত করে যে একটি বস্তুও সৃষ্টি করেনি; বরং তাদেরকেই 
সৃষ্টি করা হয়েছে। (১৯২) আর তারা না তাদের সাহায্য করতে পারে, না নিজের 
সাহায্য করতে পারে। (১৯৩) আর তোমরা যদি তাদেরকে আহনন কর সূপথের 
দিকে, তবে তারা তোমাদের আহখন অনুযায়ী চলবে না। তাদেরকে আহশন জানানো 
' কিংবা নীরব থাকা দুই-ই তোমাদের জন্য সমান । 














সুরা আশরাফ ১৫৯ 


তফলীরের সার-সংক্ষেপ 


আপনি (তাদেরকে) বলে দিন যে, আমি নিজে আমার নিদিষ্ট সত্তার জন্যও 
কোন স্ম্টি সংক্রান্ত) কল্যাণ সাধনের অধিকার সংরক্ষণ করি না (পরের জন্য তো 
দুরের কথা ।) আর না (সৃষ্টি সংক্রান্ত কোন) ক্ষতি (প্রতিরোধের অধিকার আমার 
রয়েছে।) তবে এতটুকুই (করতে পারি) যতটা আল্লাহ. ইচ্ছা করেন তর্থাৎ আমাকে 
অধিক।'র দান করবেন। আর যে ব্যাপারে অধিকার দেননি, তাতে অনেক সময় লাভ 
নষ্ট হয়ে যায় এবং ক্ষতি সাধিত হয়। একটি তো গেল এই বিষয়ঃ) আর দ্বিতীয় 
বিষয়টি হল এই যে,) আমি যদি গায়েবের বিষয় জেনে থাকতাম (এচ্ছিক ব্যাপার- 
গুলোতে), তাহলে আম্মি (নিজের জন্য) বহু কল্যাণ লাভ করে নিতে পারতাম এবং কোন 
অকল্যাণই আমার উপর পতিত হতে পারত না। (কারণ, গায়েব সম্পকিত ইল্মের 
দ্বারা জেনে নিতাম যে, অমুক বিষয় আমার জন্য নিশ্চিত মঙ্গলজনক হবে; তখন তাই 
গ্রহণ করে নিতাম। আর জানতে পারতাম যে, অমুক বিষয়টি আমার জন্য নিশ্চিত 
ক্ষতিকর, তখন তা থেকে বিরত থাকতাম। পক্ষান্তরে এখন যেহেতু ইলমে-গায়েব নেই, 
সেহেতু অনেক সময় কল্যাণ সম্পর্কে জানাই থাকে না যে, তা গ্রহণ করব। তেমনি- 
ভাবে ক্ষতি সম্পর্কেও জানা থাকে না যে, তা থেকে বেঁচে থাকতে হবে। বরং অনেক 
সময় উপকারীকে অপকারী এবং অপকারীকে উপকারী বলে মনে করে নেয়া হয়। 
এ যুক্তির সারমর্ম দাড়ায় এই যে, ইল্মে-গায়েবের পক্ষে ইষ্ট-অনিষ্ট উভয়টির উপর 
ক্ষমতা লাভ হওয়া অপরিহার্য হয়ে পড়ে। এতে স্পষ্টরূপে বোঝা গেল যে, আমি এ. 
রকম ইলমে গায়েব অবগত নই। 


যাই হোক, আমার এমন বিষয়ের জ্ঞান নেই; আমি শুধু (শরীয়তের বিধি- 
বিধান বাতলিয়ে তার সওয়াব সম্পকে) সুসংবাদদাতা এবং (আযাব সম্পকে) ভীতি 
প্রদর্শনকারী--€ সে সমস্ত লোকদের জন্য যারা) ঈমানের অধিকারী ।---(সারার্থ এই 
যে, নবুয়তের প্ররুত উদ্দেশ্য স্ুষ্টি সংক্রান্ত বিষয়সমূহকে পরিবেন্টিত করা নয়। কাজেই 
সে সমস্ত বিষয়ের জ্ঞানপ্রাস্তিও নবীর জন্য অপরিহার্য নয়, যাতে কিয়ামত নির্ধারণের 
বিষয়টিও অন্তভূ-্ত। অবশ্যই নবুয়তের প্ররুত উদ্দেশ্য হল শরীয়তের প্রচুর জ্ঞন। 
বস্তত তা আমার রয়েছে ।) সেই আল্লাহ্‌ এমনই (ক্ষমতাশীল ও কল্যাণদাতা ), তিনি 
তোমাদের একটি মান্ত্র দেহ তের্থাৎ আদম দেহ) থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকেই 
তার জোড়া তৈরী করেছেন তের্থাৎ হযরত হাওয়াকে তৈরী করেছেন। এর বর্ণনা 
সুরা নিসার তফসীর প্রসঙ্গে ইতিপূর্বে আলোচিত হয়েছে)। যাতে সে তার সেই জোড়ার 
দ্বারা আকর্ষণ লাভ করতে পারে। (সুতরাং তিনি যখন ভ্রষ্টাও এবং অনুগ্রহকারী দাতাও, 
তখন ইবাদত লাভও একমাগ্ন তারই অধিকার।) অতপর (পরবর্তীতে আদমের সনস্তান- 
সন্তৃতি বেড়েছে এবং তাদের মধ্যে স্বামী-্দ্রী রয়েছে, কিন্তু তাদের কারে। কারো অবস্থা 
দাঁড়িয়েছে এই যে,) যখন স্বামী স্ত্রীর সাথে সহবাস করেছে, তখন তার গর্ভ সঞ্চারিত 
হয়েছে যো প্রথমদিকে) ছিল সামান্য ও হালকা, ফলে সে তা পেটে নিয়ে (নিধির্নে ) 
চলাফেরা করেছে, €কিন্তু) পরে যখন সে গর্ভ (বৃদ্ধির কারণে) ভারী হয়ে যায় (এবং 


১৬০ তফসীরে মাআরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


স্বামী ও স্ত্রী উভয়ের মনেই বিশ্বাস জন্মে যে, এটা অবশ্যই সন্তানের গর্ভ.) তখন তোদের 
মনে নানা রকম কল্পনা ও আশংকা হতে থাকে । সুতরাং) স্বামী-স্ত্রী উভয়ে স্বীয় মালিক 
আল্লাহ্‌ তা'আলার নিকট দোয়া-প্রার্থনা করতে আরম্ভ করে যে, তুমি যদি আমাদিগকে 
সুস্ব-সঠিক সন্তান দান কর তাহলে আমরা (তোমার) অত্ন্ত কৃতজ্ঞতা প্রকাশ করব। 
( যেমন, সাধারণ অভ্যাস রয়েছে যে, যখনই মানুষ বিপদে পড়ে, তখনই আল্লাহ্‌ 
তা'আলার সাথে বড় বড় প্রতিজ্ঞা-প্রতিশ্ঠতি দান করে) তেমনিভাবে আল্লাহ, যখন 
তাদেরকে সুস্থ-সবল সন্তান দান করলেন তখন তারা উভয়ে আল্লাহ্‌ প্রদত্ত বিষয়ে আল্লাহ্‌র 
সাথে বিভিন্ন শরীক সাব্যস্ত করতে লাগল। [কেউ এমন বিশ্বাস পোষণের মাধ্যমে 
যে, এ সন্তান অমুক জীবিত অথবা মৃত ব্যক্তি দিয়েছে। আবার কেউ কার্যকলাপের 
মাধ্যমে; তাদের নামে নযর-নিয়ায মানত করে কিংবা শিশুকে নিয়ে শরীকরুত বস্তর 
সামনে মাথা ঠেকিয়ে অথবা কথার মাধ্যমে-__-তার দাসত্বের সাথে যুক্ত করে আবৃদে 
শামস্‌ (স্র্যদাস) বান্দায়ে-আলী প্রভৃতি তাদের অন্যান্য উপাস্য দেব-দেবীর সাথে যুক্ত, 
করে নাম রাখার মাধ্যমে । অথচ আল্লাহ্‌ পাক যে তাদের সন্তান দান করেন তার 
রুতক্ততা তাঁরই দরবারে নিবেদন করা উচিত ছিল। কিন্তু তারা নিবেদন করল অন্য 
বাতিল মা"বুদের নিকট ।] বস্তত আল্লাহ্‌, স্বীয় শরীক বা অংশীদারিত্ব থেকে সম্পূর্ণ 
মুক্ত।. €এ পর্যন্ত ছিল আল্লাহ্‌ তা'আলার গুণাবলীর উল্লেখ, যা তার মাবুদ বা উপাস্য 
হওয়ারই পরিচায়ক । পরবতাঁতে মিথ্যা উপাস্যসমূহের দোষ-ন্ুটি বর্ণনা করা হচ্ছে, যা 
সেগুলোর উপাস্য হওয়ার অযোগ্যতার পরিচায়ক। বলা হচ্ছে) তোমরা কি (আল্লাহ্‌ 
তা'আলার সাথে) এমন সব বস্তুকে অংশীদার সাব্যস্ত করছ, যা কোন কিছু তৈরী করতে 
পারে না এবং (অবশ্যই যা অন্যের দ্বারা তৈরী হয়ে থাকে? এটা স্বতঃসিদ্ধ বিষয় 
যে, পৌত্তলিকরা নিজেরাই মৃতি নির্মাণ করে নেয়।) তাছাড়া (কোন কিছু তৈরী করা 
তো দূরের কথা,) সেগুলো এতই অক্ষম যে, এর চেয়ে কোন সহজ কাজও করতে 
পারে না। যেমন পারে না তাদেরকে সামান্য সাহায্য করতেও। আর (শুধু তাই 
নয়,) তারা নিজেদেরও কোন সাহায্য করতে পারে না। তাদের উপর যদি কোন 
দুর্ঘটনা এসে উপস্থিত হয়ঃ (সেগুলোকে যদি কেউ ভেঙ্গে-চুরে দিতে আরম্ভ করে) 
এবং €( এমনকি) তোমরা যদি কোন কথা. শোনার জন্য তাদেরকে আহবান কর, 
তবে তারা তোমাদের আহবানে (সাড়া দিতেও) এগিয়ে আসতে পারে না। (এর 
দুরট অর্থ হতে পারে। প্রথমত এই যে, তোমরা যদি তাদেরকে কোন বিষয় বাতলে 
দিতে বল, তবে তারা তা বাতলে দিতে পারে না। আর দ্বিতীয়ত তোমরা যদি 
তাদেরকে ডাক যে, এসো আমরাই তোমাদের কিছু বলে দিই, তাহলে তারা তোম।- 
দের সে ডাকে সাড়া দেয় না। অর্থাৎ তোমাদের কথামত কাজ করতে পারে না। 
সে যা হোক, যখন তারা শোনে না, তখন) তাদেরকে ডাকা অথবা চুপ করে থাকা তোমা- 
দের পক্ষে দুই-ই সমান। (চুপ করে থাকার ক্ষেত্রে শোনার তো প্রশ্নই ওঠে না। সারমর্ম 
হল এইযে, কোন কথা বলার জন্য ডাকলে তা শুনে নেয়ার মত এমন সহজ কাজটিও 
যখন তাদের পক্ষে সম্ভব নয়, তখন এর চাইতে কঠিন কাজ আত্মরক্ষা কিংবা তার 
চেয়েও কঠিন কাজ অন্যের সাহায্য করা অথবা আরও কঠিন কোন কিছু সৃষ্টি করার 


সুরা আরাফ ১৬১ 


মত কাজ করা তো কিছুতেই সম্ভব নয়। এরা সম্পূর্ণভাবে অক্ষম। কাজেই এহেন 
অক্ষম কোন বস্তু কেমন করে উপাস্য হতে পারে)। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিহঙ্স 


প্রথম আয়াতে মুশরিক ও সাধারণ মানুষের সেই ভ্রান্ত আকীদার খণ্ডন করা 
হয়েছে; যা তারা নবী-রসূলদের ব্যাপারে পোষণ করত যে, তাঁরা গায়েবী বিষয়েও অবগত 
রয়েছে! তাদের জ্ঞানও আল্লাহ্‌র মতই সমগ্র বিশ্বের প্রতিটি অণু-পরমাণুতে পরিব্যাপ্ত 
এবং তারা কল্যাণ-অকল্যাণের মালিক। যাকে ইচ্ছা কল্যাণ দান কিংবা যার জন্য ইচ্ছা 
অকল্যাণ করার ক্ষমতাও তাদেরই হাতে। 


এ বিশ্বাসের দরুনই তারা রসূলে করীম সো)-এর নিকট কিয়ামতের নিদিষ্ট 
তারিখ জানতে চাইত। এ বিষয়ের আলোচনা পূর্ববর্তী আয়াতে করা হয়েছে। 


এ আয়াতে তাদের এই শেরেকী আকীদার খণ্ডন উপলক্ষে বলা হয়েছে যে, ইল্‌মে- 
গায়েব এবং সমগ্র বিশ্বের প্রতিটি অণু-পরমাণুর ব্যাপক ইল্ম শুধুমান্র আল্লাহ্‌ তা'আলারই 
রয়েছে। এটা তারই বিশেষ বৈশিষ্ট্য। এতে কোন সৃষ্টিকে অংশীদার সাব্যস্ত করা, 
তা ফেরেশতাই হোক আর নবী ও রসুলগণই হোক, শেরেকী এবং মহাপাপ। তেমনি- 
ভাবে প্রত্যেক লাভ-ক্ষতি কিংবা মঙ্গলামঙ্গলের মালিক হওয়াও এককভাবে আল্লাহ্‌ 
তা'আলারই গুণ। এতে কাউকে অংশীদার দাঁড় করানোও শেরেকী। বস্তুত এই শেরেকী 
বা আল্লাহ্‌ রাব্ুল আলামীনের সাথে কোন অংশীদারিত্বের আকীদাকে খণ্ডন করার 
জন্যই কোরআন অবতীর্ণ হয়েছে এবং রসুলে মকবুল (সা)-এর আবির্ভাব ঘটেছে। 


কোরআনে করীম তার অসংখ্য আয়াতে এ বিষয়টি একান্ত প্ররুষ্টভাবে বিশেষণ 
করেছে। ইরশাদ হয়েছে, ইলমে-গায়েব এবং ব্যাপক জ্ঞান, যে জ্ঞানের বাইরে কোন 
কিছুই থাকতে পারে না, তা শুধুমান্ আল্লাহ্‌ তা'আলারই একক গুণ। তেমনি সাধারণ - 
ক্ষমতা, অর্থাৎ যাবতীয় কল্যাণ-অকল্যাণ, লাভ-লোকসান সবই যার অন্তর্ভূ ক্রু তাও 
আল্লাহ্‌র একক গুণ। এতে আল্লাহ ছাড়া অপর কাউকে অংশীদার সাব্যস্ত করা শিরক। 


এ আগ্নাতে মহানবী সো)-কে নির্দেশ দেয়া হয়েছেঃ আপনি ঘোষণা করে দিন যে, 
আমি নিজের লাভ-ক্ষতিরও মালিক নই__অন্যের লাভ-ক্ষতি তো দূরের কথা! 


এভাবে তিনি যেন এ কথাও ঘোষণা করে দেন যে, আমি আলেমে-গায়েব নই 
যে, যাবতীয় বিষয়ের পূর্ণ জ্ঞান আমার থাকা আনবার্ষয হবে। তাছাড়া আমার যদি 
গায়েবী জ্ঞান থাকতই, তবে আমি প্রত্যেকটি লাভজনক বস্তই হাসিল করে নিতাম, 
কোন একটি লাভও অ।মার হাতছাড়া হতে পারত না। আর প্রতিটি ক্ষতিকর বিষয় 
থেকে সর্বদা রক্ষিত থাকতাম । কখনও কোন ক্ষতি আমার ধারে-কাছে পর্যন্ত পৌছতে 
পারত না। অথচ এতদুভয় বিষয়ের কোনটিই বাস্তব নয়। বহু বিষয় রয়েছে ঘা রসুলে 


8৮,০২৫ 


১৬২ তফসীরে মা'আরেঞফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


করীম (সা) আয়ত্ত করতে চেয়েছেন, কিন্তু ত। করতে পারেননি । তাছাড়া বহু দুঃখকস্ট 
রয়েছে যা থেকে আত্মরক্ষার জন্য তিনি ইচ্ছা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তাতে পতিত 
হতে হয়েছে। হুদায়বিয়ার সন্ধির সময় হযুর সো) এহরাম বেঁধে সাহাবায়ে-কিরামের 
সাথে ওমরা করার উদ্দেশ্যে হেরেমের সীমানা পর্যন্ত এগিয়ে যান, কিন্তু হেরেম শরীফে 
প্রবেশ কিংবা ওমরা করা তখনও সম্ভব হতে পারেনি; সবাইকে এহরাম খুলে ফিরে 
আসতে হয়েছে। 


তেমনিভাবে ওহদ যুদ্ধে মহানবী সো) আহত হন এবং মুসলমানদের সাময়িক 
পরাজয় বরণ করতে হয়। এমনি আরও বহু অতি প্রসিদ্ধ ঘটনা রয়েছে যা মহানবী 
(সা)-র জীবনে সংঘটিত হয়েছে। 


আর এমনসব ঘটনা প্রকাশের উদ্দেশ্যও হয়তো এই ছিল, যাতে মানুষের সামনে 
কার্যত এ কথা স্পষ্ট করে দেয়া যায় যে, নবাী-রস্লগণ আল্লাহ্‌ তা'আলার নিকট 
সবচেয়ে বেশি উত্তম ও প্রিয় সৃষ্টি, কিন্তু তবুও তাঁরা খোদায়ী জান ও শক্তির অধিকারী 
নন। এভাবে সুস্পষ্ট করে দেয়ার উদ্দেশ্যও এই, যাতে মানুষ এমন কোন বিভ্রান্তিতে 
পতিত না হয় যে, নবী-রসূলরা আল্লাহ্‌র গুণাবলী ও বৈশিল্ট্যাবলীর অধিকারী । যেমন, 
ইহুদী-খুস্টানরা এমনিভাবে নিজোদের রসূলদের সম্পর্কে আল্লাহ্র গুণাবলীর অধিকারী 
হওয়ার বিশ্বাস করে শির্ক ও কুফরে পতিত হয়েছিল। 


এ আয়াত এ কথাও স্পষ্ট করে দিয়েছে যে, নবী-রসুলরা সর্বশক্তিমানও নন এবং 
ইলুমে-গ্রায়েবেরও মালিক নন, বরং তাঁরা জ্ঞান ও কুদরতের ততটুকুরই অধিকারী হয়ে- 
ছিলেন, যতটা আল্লাহ্‌ রাব্বুল আলামীন তাদেরকে নিজের পক্ষ থেকে দান করেছিলেন । 


অবশ্য এতে কোন রকম সন্দেহ-সংশয়ের অবকাশ নেই যে, তাদেরকে জনের 
যতটা অংশ দান করা হয়েছে, তা সমগ্র সৃষ্টির সমষ্টিগত জ্রানের চাইতেও বহু বেশি। 
বিশেষ করে আমাদের রসূলে করীম সো)-কে তাঁর পূর্ববর্তী ও পরবতাঁ সমগ্র সৃষ্টির 
সমপরিমাণ জ্ঞান দান করা হয়েছে। অর্থাৎ সমস্ত নবী-রসুলের যে পরিমাণ জ্ঞান দান 
করা হয়েছে সে সমুদয় এবং তার চেয়েও বহুগুণ বেশি জ্ঞান দান করা হয়েছিল। আর এই 
দানরুত ক্তান অনুযায়ী তিনি শত-সহস্ম গোপন বা সাধারণভাবে অজানা বিষয়ের সংবাদ 
দিয়েছেন, যার সতাতা সম্পর্কে সাধারণ-অসাধারণ নির্বিশেষে সবাই প্রত্যক্ষ করেছেন।, 
ফলে বলা যেতে পারে যে, রসূলে করীম (সা)-কে লক্ষ লক্ষ গায়েবী বিষয়ের জ্ঞান দান 
করা হয়েছিল! কিন্তু একে কোরআনের পরিভাষায় ইলমে গায়েব বলা হয় না, কাজেই 
রসূলুল্পাহ্‌ সো)-র জ্ঞানকে ইলমে-গায়েব বলা যেতে পারে না। 


a 
A 


আয়াতের শেষাংশে বলা হয়েছে £ 185) )৮57 I মি 


টি 


আরা 


০:৯১, A 


রি ০ 2 অর্থাৎ মহানবী সো) যেন এ ঘোষণাও করে দেন যে, আমার উপর অপ্পিত 


সূরা আ'রাফ ্‌ ১৬৩ 


দায়িত্ব হল অসৎকর্মীদের আযাবের ভীতি প্রদর্শন করা এবং সৎকর্মশীল মুগমিনদের 
মহা-দানের সুসংবাদ শোনানো । 


দ্বিতীয় আয়াতে ইসলামের সর্বরহৎ মৌলিক বিশ্বাস, তওহীদ বা আল্লাহ্‌র একত্ব- 
বাদের কথা আলোচিত হয়েছে। আর সেই সঙ্গেই এসেছে শিরকের অযৌত্বিদকতা ও 
অসারতার বিস্তারিত বিবরণ । 

আয়াতের প্রারম্ভে আল্লাহ্‌ রাব্বুল আ'লামীন স্বীয় অসীম ও পরিপূর্ণ ক্ষমতার 


১ এটি পালি তা 


একটি নিদর্শন হযরত আদম = NTN বলেছেন $- - HAUS 


পিতা পাতিল পর্ণ সত ৩৬ ১7275 বত Ae AM 


(৬১1 ৬০১ ও 3 jails 3 ৪৬৯19 ES ৬” অর্থাৎ এটা আল্লাহ্‌ 


তা'আলারই কুদরত, যিনি সমস্ত আদম সন্তানকে রিনা সত্তা আদম থেকে সুষ্টি 
করেছেন এবং তা থেকেই সৃষ্টি করেছেন তাঁর স্ত্রী হাওয়াকেও। যার উদ্দেশ্য ছিল, 
হযরত আদম যেন সমপর্যায়ের সঙ্গিনীর মাধ্যমে প্রশান্তি লাভ করতে পারেন । 


আল্লাহ্‌ তা'আলার এই আশ্চর্য সৃষ্টির দাবি ছিল, যাতে আদম সন্তানরা সবসময় 
তার কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে এবং কোন সৃচ্টিকেই যেন তাঁর পরিপূর্ণ গণাবলীতে 
অংশীদার সাব্যস্ত না করে। কিন্তু গাফিল মানবজাতি করেছে তার বিপরীত। তারই 
বর্ণনা দেয়া হয়েছে এ আয়াতের দ্বিতীয় বাক্য এবং তার পরবতাঁ আয্নাতে। বলা হয়েছে £ 


A A Be er পপ লা A লা পটি শা ছি rr 0+ 


PO না TOG TNE HERE HE SUE I 


॥ শর 


DASE “ATH 
০৬২০৭ ৩০ তা ৩০৪ UT OD ০৮2) 11555 
24 (রর পানি ৩ পে তি লি কেজিতে 0 ০৮ 


4001 5575 0 | eA ৮৫5০ ৪ bs ০৯০০ ৮৪31 :% 


2 AS AJ 

|r ৬ 

অর্থাৎ আদম সন্তানরা নিজেদের গাফলতি ও অকৃতক্ততার দরুন এ বিষয়ে এমন কাজ 
করেছে যে, যখন নারী-পুরুষের সংমিলনের ফলে গর্ভসঞ্চারিত হয়েছে, তখন প্রথম দিকে 
যতক্ষণ পর্যন্ত গর্ভের কেন বোঝা অনুভূত হয়নি, ততক্ষণ নারী একান্ত স্বাধীনভাবে চলা- 
ফেরা করেছে। অতপর আল্লাহ্‌ যখন তিনটি অন্ধকারের মধ্যে সে গর্ভের পরিচর্যার 
ব্যবস্থা করে তাকে বাড়িয়ে দিয়েছেন এবং তার বোঝা অনুভব করতে আরম্ভ করেছে, 
তখন পিতা-মাতা উভয়ে চিন্তান্বিত হয়ে পড়েছে এবং শংকা অনুভব করতে শুরু করেছে 
যে, এ গর্ভ থেকে না জানি কেমন সন্তানের জন্ম হবে! কারণ, কোন কোন সময় 
মানুষের পেট থেকে অদ্ভুত ধরনের সুষ্টিরও জন্ম হতে দেখা যায়। আবার অনেক 


১৬৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


সময় অসম্পূর্ণ, বিকলাঙ্গ সন্তানের জন্ম হয়। এই আশংকার কারণে পিতামাতা প্রার্থনা 
করতে আরন্ত করে, ইয়া পরওয়ারদিগার, আমাদের সবদিক দিয়ে পরিপূর্ণ, অবিকলাঙ্গ 
সন্তান দান কর। সঠিক ও পরিপূর্ণ সন্তান হলে আমরা কৃতক্ত হব। 


কিন্তু আল্লাহ্‌ যখন তাদের দোয়া কবুল করে নিয়ে পরিপূর্ণ, অবিকলাঙ্গ সন্তান 
দান করলেন, তখন কৃতজ্ততার পরিবর্তে তারা শিরকে লিপ্ত হয়ে পড়ল | এই 
সন্তানই হল তাদের শিরকে লিপ্ত হওয়ার কারণ। আর এই লিপ্ততা বিভিন্নভাবেই 
হতে পারে। কখনও বিশ্বাস নস্ট হয়ে যায় এবং মনে করে বসে যে, এ সন্তান কোন 
ওলী বা বৃযূর্গ ব্যক্তিই দান করেছেন। কখনও এ শিশুকে কোন জীবিত বা মৃত 
ওলী-দরবেশের সাথে সন্বন্ধযুক্ত করে তার নামে নযর-নিয়ায দিতে শুরু করে কিংবা 
শিশুকে তাঁর কাছে নিয়ে গিয়ে তার সামনে তার মাথা মাটিতে ঠেকিয়ে দেয় (যাকে 
মাষ্টাঙ্গ প্রণাম বলা হয়)। আবার কখনও শিশুর নাম র৷খতে গিয়ে শিরকী পদ্ধতি 
অবলম্বন করে- আব্দুল্লাহ, আব্দুল ওষ্যা, আবদে শামস কিংবা বন্দে আলী প্রভৃতি ন'ম 
রেখে দেয়, যাতে বোঝা যায় যে, এ সন্তান আল্লাহ্‌ তা'আলার পরিবর্তে সে দেব-দেবী 
কিংবা দরবেশ-সম্ধ্যাসীদের সৃষ্ট বান্দা বা দাস। এ সবই হল শিরকী বিশ্বাস ও কাজ, 
যা আল্লাহ্‌র দানের শুকরিয়া বা রুতক্ততার পরিবর্তে অরুতক্ততারই বিভিন্ন রূপ। 


তৃতীয় আয়াতের শেষভাগে এহেন লোকদের বিপথগামিতা ও পথভ্রস্টতার বিশ্লেষণ 


“AS ASU" 90 পা পা 


প্রসঙ্গে বলা হয়েছে $-৩ 557০1 1০০ ৪০১ 1০55 অর্থাৎ তারা যে শিরক অবলম্বন 


করেছে, তা থেকে আল্লাহ্‌ তাআলা পবিন্র। 


উল্লিখিত আয়াতের এ তফসীর বা বিশ্লেষণের দ্বারা এ কথাই সুস্পষ্ট হয়ে যায় 
যে, এ আয়াতের প্রথম বাক্যটিতে হযরত আদম ও হাওয়ার উল্লেখ করে আদম সন্তান- 
দের তাঁর আনুগত্য ও কৃতজ্ঞতার শিক্ষা দেয়া হয়েছে। আর পরবর্তী বাক্যগুলোতে 
পরবর্তীকালে আগত আদম সন্তানদের পথভ্্রষ্টতা ও গোমরাহীর বিষয় আলোচনা করা 
হয়েছে যে, তারা কৃতজ্ঞতা অবলম্বনের পরিবর্তে শিরক বা আল্লাহ্‌র সাথে অংশীদার 
সাব্যস্ত করেছে। - 

এতে প্রতীয়মান হয় যে, শিরক অবলম্বনকারীদের বিষয়টি আদম কিংবা হাওয়ার 
সঙ্গে আদৌ সম্পর্কযুক্ত নয়, যার ফলে হযরত আদম (আ)-এর পবিত্রতা সম্পর্কে কোন 
সংশয় সৃষ্টি হতে পারে। বরং তার সম্পর্ক সম্পূর্ণভাবেই আগত বংশধরদের- কার্য- 
কলাপের সাথে। এ প্রসঙ্গে আমরা যা ব্যাখ্যা গ্রহণ করেছি, তফসীরে দুররে মনসুরেও 
হযরত ইবনে মুন্ষির ও ইবনে আবী হাতেম (র)-এর রেওয়ায়েতক্রমে মুফ।স্সিরে 
কোরআন হযরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস (রা) থেকে তাই উদ্ধৃত রয়েছে। 


তিরমিধী ও হাকেমের রেওয়ায়েতে শয়তান কর্তৃক হযরত আদম ও হাওয়া 
(আ)-কে ধোঁকা দেয়া বা প্রতারণা করার যে কাহিনী বণিত রয়েছে কোন কোন মনীষী 
তাকে ইসরাঈলী মিথ্যাচার বলে আখ্যায়িত করে ও সেগুলোকে বিশ্বাসের অযোগ্য বলে 


সূরা আ'রাফ ১৬৫ 


সাব্যস্ত করেছেন। কিন্তু অনেক মুহাদ্দিস সেগুলোকে অনুমোদনও করেছেন। আলোচ্য 
তফসীর প্রসঙ্গে যদি সেগুলোকে সত্য বলে ধরে নেয়া যায়, তাতেও আয়াতের তফসীরে 
কোন সন্দেহ-সংশয়ের অবকাশ থাকে না। 


যা হোক, এ আয়াত থেকে কয়েকটি বিধান ও জ্ঞাতব্য বিষয় জানা যায়--- 


প্রথমত এই যে, আল্লাহ তাআলা নারী ও পুরুষের 'জোড়াকে একই উপাদানে 
তৈরি করেছেন, যাতে তাদের মধ্যে স্বভাবগত সামঞ্জস্য ও পারস্পরিক সোহার্দয-সম্পীতি 
সাধিত হতে পারে এবং বৈবাহিক জীবনের সাথে সাথে বিশ্ব গঠনের যে স্বার্থ জড়িত 
তাও যেন যথার্থভাবে বাস্তবায়িত হয়। 


দ্বিতীয়ত বৈবাহিক বা দাম্পত্য জীবনের যে সমস্ত অধিকার ও দায়িত্ব স্বামী-স্ত্রীর 
উপর আরোপিত হয়, সে সবের প্ররুত উদ্দেশ্য হল শান্তি লাভ। পৃথিবীর আধুনিক 
সামাজিকতা ও প্রথা-প্রচলনের যেসব বিষয় মানসিক স্বস্তিকে ধ্বংস করে দেয়, সেগুলো 
বৈবাহিক সম্পর্কের জাতশন্রু। তাছাড়া বর্তমান সভ্য পৃথিবীতে সাধারণত বৈষয়িক 
জীবনে যেসব তিক্ততা পরিলক্ষিত হয় এবং চারদিকে তালাক বা বিবাহ বিচ্ছেদের যে 
ছড়াছড়ি দেখা যায়, তার সবচাইতে বড় কারণ হচ্ছে এই যে, বর্তমানে সমাজে সাধারণত 
এমন কিছু বিষয়কে কল্যাণকর মনে করে নেয়া হয়েছে, যা প্রকৃতপক্ষে বৈষয়িক জীবনে 
শান্তি ও স্বস্তিকে বরবাদ করে দেয়। নারী স্বাধীনতার নামে তাদের বেপর্দা চলাফেরাও 
যে বিশ্বময় লঙ্জাহীনতার ঝড় উঠেছে, দাম্পত্য জীবনের শান্তিকে ধ্বংস করার কাজে 
তার বিপুল দখল রয়েছে। তাছাড়া বিভিন্ন অভিজ্ততা থেকে প্রমাণিত হয় যে, নারী 
সমাজের মাঝে পর্দাহীনতা ও নির্লজ্জতার যত দ্রুত ব্যাপ্তি ঘটছে, সে গতিতেই বৈষয়িক 
শান্তিও তিরোহিত হয়ে যাচ্ছে । | 


তৃতীয়ত, সন্তান সন্ততির এমন ধরনের নামকরণ করা, যাতে শিরকী অর্থ নেয়া 
যায়। নামকরণকারীদের তেমন উদ্দেশ্য না থাকলেও তা শিরকী প্রথা হওয়ার কারণে 
মহাপাপ। যেমন, আবদে শাম্স স্র্য দাস), আব্দুল ওষ্যা প্রভৃতি নাম রাখা। 


চতুর্থত, সন্তানদের নাম রাখার ক্ষেত্রেও ক্লুতজ্তাসূচক পন্থা হল, আল্লাহ্‌ ও রসুলের 
নামের সাথে যুক্ত করে নাম রাখা । সে কারণেই রসুলুল্লাহ সো) আবদুল্লাহ্‌, আবদুর 
রহমান প্রভৃতি নাম পছন্দ করেছেন । 


পরিতাপের বিষয় যে, ইদানীং মুসলমানদের মধ্য থেকেও এই রীতি-পদ্ধতি শেষ 
হয়ে যাচ্ছে। একে তো অনৈসলামিক নাম রাখা হয়ই, তদুপরি দৈবাৎ কোন পিতা-মাতা 
ইসলামী নাম রাখলেও সেগুলোতে কোন ইংরেজী বর্ণ যোগে সংক্ষেপিত করে তার স্বকীয়- 
তাকে ধ্বংস করে দেয়া হয়। আকার-আক্ুতি দেখে একজনকে মুসলমান বলে মনে 
করার বিষয়টি তো ইতিপূর্বেই দুক্ষর হয়ে পড়েছিল, নামের এই নয়া পদ্ধতির প্রচলন 
হওয়ায় মুসলমানিত্বের বাদবাকি লক্ষণটিও বিদায় হয়ে গেছে। আল্লাহ আমাদের দীনের 
জ্ঞান এবং ইসলামের মহব্বত দান করুন।-_-আমীন । 


১৬৬ ্‌ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


A ৮১৯১৬ ৩৬৫ ১54)! 5১ ৬৮৯ ৩১০১৩৪০ $) 
5525৫ 


০৯: ০৩৩০৪ ৬৬৮০০ ৮১০১৫৫1৯440৬ 
5 পলিপ 
WAS oe: 55 563105 Gy OOS 
4৩৭ ১1099 21 2256)5 9১১৯৫ ১ 
55:৯4 30933 ০৪ 45836425012 ৩ ৮9.১০। 
ND BLS E572 ABT 
© Omen, S bs LICE OTIS Y 


(১৯৪). আল্লাহ্‌কে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাক, তারা সবাই তোমাদের 
মতই বান্দা । অতএব তোমরা যখন তাদেরকে ডাক, তখন তাদের পক্ষেও তো তোমাদের 
সে ডাক কবল করা উচিত---ঘদি তোমরা সত্যবাদী হয়ে থাক? (১৯৫) তাদের কি 
পা আছে, হদ্দ্বারা তারা চলাফেরা করে, কিংবা তাদের কি হাত আছে, হদদ্বারা তারা 
ধরে। অথবা তাদের কি চোখ আছে যদ্দ্বারা তারা দেখতে পায় কিংবা তাদের কি কান 
আছে হদ্দ্বারা তারা শুনতে পায়? বলে দাও তোমরা ডাক তোমাদের অংশীদারদের, 
অতপর আমার অমঙ্গল কর এবং আমাকে অবকাশ দও না। (১৯৬) আমার সহায় 
তে! হলেন আল্লাহ্‌, যিনি কিতাব অবতীর্ণ করেছেন । বস্তুত তিনিই সাহায্য করেন 
সৎকর্মশীল বান্দাদের । (১৯৭) আর তোমরা তাঁকে বাদ দিয়ে, যাদেরকে ডাক---তারা 
না তোমাদের কোন সাহায্য করতে পারবে, না নিজেদের আত্মরক্ষা করতে পারবে । (১৯৮) 
আর তুমি যদি তাদেরকে সুপথে আহবান কর তবে তারা তা কিছুই শুনবে না। আর 
তুমি তো তাদেরকে দেখছই তোমার দিকে তাকিয়ে আছে অথচ তারা কিছুই দেখতে 
পাচ্ছে না। 
85-44-2৮৮5 
তফর্সীরের দার-সংক্ষেপ 

(যা হোক, বস্ততই) তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করছ, তারাও 
তোমাদেরই মত (আল্লাহ্‌র অধিকারভূক্ত ) গোলাম (অর্থাৎ তোমাদের চেয়ে বড় বা 
বিশেষ কিছু নয়; বরং নিকৃষ্টও হতে পারে।) কাজেই € আমরা তোমাদের তখনই 


না 





সূরা আ'রাফ ১৬৭ 


সত্যবাদী বলে মেনে নেব) যখন তোমরা তাদের ডাকবে, অতপর তোমাদের প্রার্থনা 
অনুযায়ী তারাও তোমাদের কার্য সম্পাদন করে দেবে। যদি তোমরা (তাদেরকে প্রভু 
হিসাবে বিশ্বাস করার ব্যাপারে) সত্য হয়ে থাক। (পক্ষান্তরে তারা তোমাদের আবেদন 
কি পূরণ করবে? কথা বা দাবি পূরণ করার জন্য যেসব উপকরণের প্রয়োজন, তাও 
যে তাদের নেই। দেখেই নাও) তাদের কি কোন পা আছে, যাতে করে তারা চলতে 
পারে? কিংবা তাদের কি কোন হাত আছে, যাতে তারা কোন জিনিস ধরতে পারে? 
অথবা তাদের কি চোখ আছে, যাতে তারা দেখবে? কিংবা তাদের কি কোন কান 
আছে, যাতে তারা শুনবে? তোদের মধ্যে যখন কোন কারিকাশক্তিই নেই, তখন 
তাদের দ্বারা কোন কাজ কেমন করে সংঘটিত হবে? আর) আপনি (এ কথাও) বলে 
দিন যে, (যেভাবে তারা নিজের ভক্তর্ন্দের কোন প্রকার উপকার সাধনে অপারক, তেমনি- 
ভাবে তারা নিজেদের বিরোধীদের ক্ষতিসাধনেও অপারক--যেমন তোমরা বলে থাক 
যে, “আমাদের দেব-দেবীদের বেআদবী করো না, তাহলে তারা তোমাদের উপর 

TA 30S 5 


কোন অকল্যাণ অবতীর্ণ করবে 1” এ বিষয়টি লুবাক গ্রন্থে Ez ও ঠা 


টি রাও ে 


5 ১" ww 0 (আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আবদুর রাষঘাক থেকে উদ্ধৃত করা 


I er 


হয়েছে। আর যদি তোমরা মনে কর যে, এরা আমার কোন ক্ষতিসাধন ; করতে পারে, 
তাহলে) তোমরা (তোমাদের বাসনা চরিতার্থ কর এবং) নিজেদের সমস্ত শরীকদের 
ডেকে আন (এবং) অতপর সবাই মিলে আমার ক্ষতিসাধনের চেস্টা-তদবীর কর। 
তারপর (যখন তোমাদের সে প্রচেষ্টা সম্পাদিত হবে, তখন) আর আমাকে মুহূর্তের 
অবকাশও দিও না, (বরং সাথে সাথে আমার উপর তা বাস্তবায়িত করো 8 দেখি তাতে 
কি হয়। বস্তত ছাইও হবে না। কারণ, সেসব শরীক বা অংশীদার তো একেবারেই 
বেকার! অবশ্য তোমরা যারা হাত-পা নাড়াচাড়া করতে পার; তোমরাও আমার কিছুই 
করতে পারবে না এ জন্য যে,) নিশ্চিত আমার সহায় হলেন আল্লাহ্‌ তা'আলা। (তার 
প্রকাশ্য সহায়-সঙ্গী হওয়ার প্ররুষ্ট প্রমাণ এই যে, তিনি আমার উপর) এ গ্রন্থ অবতীর্ণ 
করেছেন যা অতি পবিত্র এবং ইহ-পরকালের জন্য ব্যাপক। তাছাড়া তিনি যদি আমার 
সহায়-সঙ্গীই না হবেন, তবে এমন মহান নিয়ামত কেন দান করবেন!) আর (এই 
বিশেষ প্রমাণ ছাড়াও একটি সাধারণ নিয়মও রয়েছে যাতে তাঁর সাহায্যকারী হওয়া বোঝা 
যায় । তা হল এই যে,) তিনি সোধারণত ) সৎকর্মশীল বান্দাদের সাহায্য করে থাকেন । 
(বস্তুত নবী-রসূলরা হচ্ছেন নেক বান্দাদের মধ্যে পরিপূর্ণ পুরুষ । আর আমিও যখন 
একজন নবী, তখন আমাকেও অবশ্যই তিনি সাহায্য করবেন! 


সুতরাং সারকথা হল এই যে, তোমরা আমাকে যাদের অমঙ্গলের ভয় দেখাও 
তারা হল অক্ষম। আর যিনি আমাকে যাবতীয় অকল্যাণ-অমঙ্গল থেকে রক্ষা করেন 
তিনি হলেন অসীম ক্ষমতার অধিকারী । কাজেই আশংকা কিসের?) আর (তাদের 
অক্ষমতা যথার্থভাবে প্রমাণিত হলেও যেহেতু সে ক্ষেত্রে অক্ষমতা বর্ণনার উদ্দেশ্য ছিল 


১৬৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


অন্যের সাথে সম্পর্কযুক্ত, এবং সেখানে মূল উদ্দেশ্য ছিল আল্লাহ্‌র অধিকারকে খণ্ডন 
করা, কাজেই পরবতাঁতে উদ্দেশ্যমূলকভাবেই অক্ষমতার বর্ণনা করেছেন যে,) তোমরা 
আল্লাহকে বাদ দিয়ে যাদের (উপাস্য সাব্যস্ত করে) উপাসনা করছ তারা € তোমাদের 
শত্রুদের মুকাবিলায়--যেমন আমি রয়েছি) তোমাদের কোনই সাহায্য করতে পারবে 
না এবং তাদের (নিজেদের জন্য আমার মত শন্রুর মৃকাবিলায়) নিজেদেরও কোন 
সাহায্য করতে পারবে না। সোহায্য করা তো অনেক বড় কথা,) তাদের ধদি কোন 
বিষয় বলার জন্য আহবান করা হয়, তবে তাও তারা শুনতে পারবে না। (এর অর্থও 
দু'রকম হতে পারে!) আর (তাদের কাছে যেমন “নার উপকরণ নেই, তেমনি নেই 
দেখার উপকরণও। তবে তাদের মৃতি নির্মাণ করতে গিয়ে যে চোখ বানিয়ে দেওয়া হয়, 
সেগুলো হলো নামের চোখ, কাজের নয়। অতএব) সে মৃতিগুলোকে আপনি যখন দেখেন, 
তখন মনে হবে, যেন তারাও আপনাকে দেখছে । (কারণ, সেগুলোর আকার যে চোখেরই 
মত হয়ে থাকে!) কিন্তু (প্রকৃতপক্ষে ) তারা কিছুই দেখে না (কাজেই এহেন অক্ষমের 
ভয় কি দেখাও)! 


জারির জ্ঞাতব্য বিষয় 
গজ পাপ তি তি এ পা পি এ A 5 ০ ৪ “ৰ লট পট 


এখানে ‘ওলী’ অর্থ রক্ষাকারী; সাহায্যকারী । আর ‘কিতাব’ অর্থ কোরআন। ‘সালেহীন’ 
অর্থ হযরত ইবনে আব্বাস (রা)-এর ভাষায় সেই সমস্ত লোক, যাঁরা আল্লাহ্র সাথে 
কাউকে সমান করে না। এতে নবী-রসুল থেকে শুরু করে সাধারণ সৎকমশীল মুসলমান 
পর্যন্ত সবাই অন্তভূক্ত । 

বস্তুত আয়াতের অর্থ হল এই যে, তোমাদের. বিরোধিতার কোন ভয় আমার এ 
কারণে নেই যে, আমার রক্ষাকারী ও সাহায্যকারী হলেন আল্লাহ্‌, যিনি আমার উপর 
কোরআন অবতীর্ণ করেছেন । 


এখানে আল্লাহ্‌ তা'আলার সমস্ত গুণের মধ্যে বিশেষভাবে কোরআন অবতীর্ণ 
করার গুণটি উল্লেখ করা হয়েছে এজন্য যে, তোমরা যে আমার শল্ুতা ও বিরোধিতায় 
বদ্ধপরিকর হয়ে আছ তার কারণ হচ্ছে যে, আমি তোমাদের কোরআনের শিক্ষা দিই 
এবং কোরআনের প্রতি আহবান করি। কাজেই যিনি আমার উপর কোরআন নাঘিল 
করেছেন, তিনিই আমার সাহায্যদাতা ও রক্ষণাবেক্ষণকারী । অতএব আমার কি চিন্তা ? 


অতপর আয়াতের শেষ বাক্যটিতে একটি সাধারণ নিয়ম বাতলে দেয়া হয়েছে 
যে, নবী-রসূলদের মর্যাদা তো বহু উধ্রে, সাধারণ সৎ মুসলমানদের জন্যও আল্লাহ্‌ 
হা ৰজ কানা তিনি তাদের সাহায্য করেন বলেই কোন শত্রুর শন্ুুতা তাদের 
ক্ষতিসাধন করতে পারে না। অধিকাংশ সময় এ পৃথিবীতেই তাদেরকে শন্ুর উপর 


সূরা আ'রাফ ১৬৯ 


জয়ী করে দেয়া হয়। আর যদি কখনও কোন বিশেষ তাৎপর্যের কারণে তাৎক্ষণিক 
বিজয় দান করা নাও হয়, তাতে বিজয়ের প্রকৃত উদ্দেশ্যের কোন ব্যাঘাত ঘটে না। 
তারা বাহ্যিক অরুতকার্ধতা সত্বেও উদ্দেশ্যের দিক 1দয়ে রুতকার্ধ হয়ে থাকেন। কারণ, 
সকর্মশীল মুমিনের প্রতিটি কাজ হয় আল্লাহ্‌ তা'আলার সন্তষ্টিরই উদ্দেশ্যে নিবেদিত। 
তার আনুগত্যের জন্য। কাজেই তারা যদি কোন কারণে পাথিব জীবনে অকুতকার্ষও 
হয়, কিন্তু আল্লাহ্‌ তা“আলার সন্তষ্টির ক্ষেত্রে তাদের উদ্দেশ্য লাভে কৃতকার্য হয়ে থাকে। 
বস্তুত এটাই হল সত্যিকার কৃতকার্যতা । 


উিরি?88787018696- 8 
9) 5 ও ৫2১৪৯৩। ০০৪ 15 ০১,213 ৯ | ০৬. 


ঠা 


২4১9 ৩৩৮৩৫ TEE 
ও 74৮০2 J al al টা 55455 
14658 wc hth ৬১ ০ ১22655)1 শি ০201 ৫) 


পাত 33 54 3 


CADE FS FOE MAT 


(১৯৯) আর ক্ষমা করার অভ্য।স গড়ে তোল, সৎকাজের নিদশ দাও এবং ম- 
জাহিলদের থেকে দূরে সরে থাক। (২০০) আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত 
করে, তাহলে ভাল্লাহর শরণাপন্ন হও । তিনিই শ্রবণকারী, মহাজ্ঞানী । (২০১) যাদের 
মনে ভয় রয়েছে, তাদের উপর শয়তানের আগমন ঘটার সাথে সাথেই তারা সতর্ক 
হয়ে ঘায় এবং তখনই তাদের বিবেচনাশক্তি জাগ্রত হয়ে ওঠে । (২০২) পক্ষান্তরে যারা 
শয়তানের ভাই, তাদেরকে সে ক্রমাগত পথগ্রষ্টতার দিকে নিয়ে যায়। অতপর তাতে 
কোন কমতি করে না। 
৫০৬৬-৬০-৬৬ 


তফসীরের সার-সংক্ষেপ 

(মানুষের সাথে আচার-ব্যবহারের ক্ষেত্রে) সাধারণ দৃষ্টিতে ( তাদের আমল- 
আখলাকের মধ্যে) যে আচরণ (যুক্তিসংগত ও সংগত বলে মনে হয়, সেগুলো) গ্রহণ 
করে নেবেন। (সেগুলোর নিগ্ঢ় তত্ব-তথ্য অনুসন্ধান করতে যাবেন না। বরং বাহ্যিক, 
ও সাধারণ দৃষ্টিতে কারও পক্ষ থেকে ভাল কোন কাজ অনুষ্ঠিত হলে তাকে কল্যাণকর 
বলেই আখ্যায়িত করুন। আর আভ্যন্তরীণ বিষয় আল্লাহ্র উপর ছেড়ে দিন। কারণ, 
সত্যিকার নিঃপ্রার্থতা এবং তদুপরি আল্লাহ্‌র নিকট গ্রহণযোগ্য হওয়ার যাবতীয় শর্ত 
পরিপূর্ণভাবে পালন করতে পারা অতি বিশিষ্ট ব্যক্তিদের ব্যাপার। সারকথা হল এই যে, 
সামাজিক আচার-আচরণের ব্যাপারে সহজ হোন, কড়াকড়ি করবেন না। এ সমস্ত 


১৭০  তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


আচার-আচরণ তো গেল ভাল ও সৎকাজের ব্যাপারে ।) আর (যেসব কাজ বাহ্যিক 
দুষ্টিতেও মন্দ, সেগুলোর ব্যাপারে আপনার আচরণ হবে এই যে,) আপনি সৎকাজের 
শিক্ষা দিয়ে দেবেন (এবং কঠিনভাবে সেগুলোর পেছনে পড়বেন না।) আর যদি (কখনও 
ঘটনাচক্রে তাদের মুরখখতার দরুন) শয়তানের পক্ষ থেকে আপনার মনে (রাগ করার) 
প্ররোচনা আসতে আরম্ভ করে (যাতে কল্যাণবিরুদ্ধ কোন কথা বেরিয়ে পড়ার সম্ভাবনা 
থাকতে পারে,) তবে (এমতাবস্থায় সাথে সাথে) আল্লাহ্‌র শরণাপন্ন হবেন। নিঃসন্দেহে 
তিনি শ্রবণকারী এবং যথেম্ট পরিমাণে অবগত। তিনি আপনার শরণবিষয়ক প্রার্থনা 
শোনেন, আপনার উদ্দেশ্যের বিষয় জানেন। তিনি আপনাকে তা থেকে আশ্রয় দান করবেন 
এবং শরণাপন্ন হওয়া ও তার আশ্রয় প্রার্থনা করা খেমন আপনার জন্য কল্যাণকর 
তেমনিভাবে সমস্ত আল্লাহভীরু লোকদের জন্যও তা কল্যাণকর। সুতরাং এ কথা একান্ত) 
নিশ্চিত যে, যে সমস্ত লোক আল্লাহ্ভীরু তাদের জন্য (রাগ-রোষ কিংবা অন্য কোন 
বিষয়) যখন শয়তানের পক্ষ থেকে কোন শঙ্কা দেখা দেয়, তখন (সঙ্গে সঙ্গে) তারা 
(আল্লাহকে) স্মরণ করতে আরম্ভ করে। যেমন আশ্রয় প্রার্থনা, দোয়া করা, আল্লাহ্‌ 
তা'আলার মহত্ব, তাঁর আযাব ও সওয়াব প্রভুতির স্মরণ করা! সুতরাং সহসাই ত।দের 
দৃষ্টি খুলে যায় (এবং বিষয়ের তাৎপর্য তাদের সামনে পরিস্ফুটিত হয়ে ওতে, যার 
ফলে সে আশঙ্কা কার্ধকর হতে পারে না।) আর ( এরই বিপরীতে যারা শয়তানের 
দোসর সে (অর্থাৎ, শয়তান) তাদেরকে গোমরাহী ও সর প্রতি টানতে থাকে, 
আর তারা (এই পথভ্রষ্উতার অনুগমন) থেকে ফিরে আসতে পারে না। (না তারা 
আল্লাহ্‌র কাছে আত্রয় প্রার্থনা করতে পারে, না নিরাপদ থাকতে পারে। কাজেই এই 
মুশরিকরা যখন শয়তানের অনুগত, তখন কেমন করে এরা ফিরে আসবে? সুতরাং 
তাদের প্রতি রাগান্বিত হওয়া নিরর্থক )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


কোরআনী চরিন্রের একটি ব্যাপক হেদায়েতনামা $ আলোচ্য আয়াতগুলো কোরআনী 
চরিত্র দর্শনের এক অনন্য ও ব্যাপক হেদায়েতনামাস্বরাপ। এর মাধ্যমে রসূলে করীম সো)-কে 
প্রশিক্ষণ দান করে তাঁকে পূর্ববর্তী ও পরবর্তী সমস্ত সুম্টির মাঝে ‘মহান চরিত্রবান’ খেতাবে 
ভূষিত করা হয়েছে। 


পূর্ববর্তী আয়াতসমূহে ইসলামের শব্রদের মন্দ চালচলন, হঠকারিতা ও অসঙ্- 
রিন্রতার আলোচনার পর আলোচ্য এই আয্মাতগুলোতে তার বিপরীতে মহানবী (সা)-কে 
সর্বোত্তম টিরিদ্র হেদায়েত দেওয়া হয়েছে। তাতে তিনটি বাক্য রয়েছে । প্রথম 


TATA পো 


বাক্য ৯০1 এ নর আরবী অভিধান মোতাবেক +4 (আফ্বুন)-এর অর্থ একাধিক 


হতে পারে এবং একক্রে সবক'ট অর্থই প্রযোজ্য হতে পারে। সে কারণেই তফসীরবিদ 
আলিমদের বিভিন্ন দল বিভিন্ন অর্থ গ্রহণ করেছেন। অধিকাংশ তফসীরকার যে অর্থ 


সুরা আ'রাফ ১৭১ 


০ 


নিয়েছেন তা হল এই যে, ?%- বলা হয় এমন প্রত্যেকটি কাজকে, যা সহজে কোন রকম 
আয়াস ব্যতিরেকে সম্পন্ন হতে পারে। তাহলে বাক্যটির অর্থ দাঁড়ায় এই যে, আপনি 
এমন বিষয় গ্রহণ করে নিন, যা মানুষ অনায়াসে করতে পারে! অর্থাৎ শরীয়ত 
নির্ধারিত কর্তব্য সম্পাদনে আপনি সাধারণ মানুষের কাছে সুউচ্চমান দাবি করবেন 
না; বরং তারা সহজে যে পরিমাণ আমল করতে পারে আপনি তাই গ্রহণ করে নিন। 
যেমন, নামাযের প্রকৃত রূপ হচ্ছে এই যে, বান্দা সমগ্র দুনিয়া থেকে বিচ্ছিন্ন ও একাগ্র 
হয়ে আপন পালনকর্তার সামনে হাত বেঁধে এমনভাবে দাঁড়াবে, যেন আল্লাহ্‌র প্রশংসা 
ও গুণাবলী বর্ণনার মাধ্যমে নিজের আবেদনসমূহ কোন প্রকার মাধ্যম ব্যতীত তার 
দরবারে সরাসরি পেশ করছে। তখন সে যেন সরাসরি আল্লাহ্‌ রব্বুল আলামীনের 
সাথে কথোপকথন করছে । এজন্য যে বিনয়, নম্রতা, রীতি-পদ্ধতি ও সম্মানবোধের 
প্রয়োজন, তা যে লাখো নামাযীর মধ্যে বিরল বান্দাদের ভাগ্যেই জোটে, তা বলাই বাহল্য। 
সাধারণ মানুষ এ স্তর লাভ করতে পারে না। অতএব, এ আয়াতে রসূলে করীম (সা)-কে 
শিক্ষা দেয়া হয়েছে যে, আপনি সেসব লোকের কাছে এমন সুউচ্চ স্তরের প্রত্যাশাই 
করবেন না। বরং যে স্তর তারা সহজে ও অনায়াসে লাভ করতে পারে, তাই গ্রহণ 
করে নিন। ' তেমনিভাবে অন্যান্য ইবাদত--যাকাত, রোযা, হড্ব এবং সাধারণ আচার- 
আচরণ ও সামাজিক ব্যাপারে শরীয়ত নির্ধারিত কর্তব্যসমূহ যারা পরিপূর্ণভাবে সম্পাদন 
করতে পারে না, তাদের কাছ থেকে সেটুকুই কবুল করে নেয়া বান্ছনীয়, যা তারা অনা- 
য়াসে করতে পারে। 

সহীহ্‌ বুখারী শরীফেও হযরত আবদুল্লাহ্‌ ইবনে যোবাইর (রা)-এর উদ্ভৃতিতে 
স্বয়ং রসূলুল্লাহ্‌ (সা) হতে উল্লেখিত আয়াতের এই অর্থই বর্ণনা করা হয়েছে। 


অপর এক রেওয়ায়েতে আছে, এ আয়াতটি নাঘিল হলে হুযূর সো) বললেন, আল্লাহ্‌ 
আমাকে মানুষের আমল-আখলাকের ব্যাপারে সাধারণ আনুগত্য কবুল করে নেয়ার 
নির্দেশ দিয়েছেন আমি প্রতিক্তা করে নিয়েছি যে, যে পর্যন্ত আমি তাদের মাঝে থাকব 
এমনি করব।--€( ইবনে কাসীর) 

তফসীরশাস্ত্রের ইমামদের এক বিরাট জমাত, হযরত আবদুল্লাহ্‌ ইবনে ওমর, 
হযরত আবদুল্লাহ ইবনে যোবাইর, হযরত আয়েশা সিদ্দীকা (রাদিয়াল্লাহু আনহুম) এবং 
মুজাহিদ প্রমুখও এ বাক্যটির উল্লেখিত অর্থই সাব্যস্ত করেছেন। 


ঠা 
4 


94" -এর অপর অর্থ ক্ষমা করা এবং অব্যাহতি দেয়াও হয়ে থাকে। তফসীর- 
কার আলিমদের একদল এ ক্ষেত্রে এ অর্থেই বাক্যটির মর্ম সাব্যস্ত করেছেন এই যে, 
আপনি পাপী-তাপীদের অপরাধ ক্ষমা করে দিন। 


তফসীরশাস্ত্রের ইমাম ইবনে জরীর (র) উদ্ধত করেছেন যে, এ আয়াতটি যখন 
নাযিল হয়, তখন মহানবী সো) হযরত জিবরাঈল আমীনকে এর মর্ম জিড্তেস করেন। 


১৭২ তফসীরে মা'আরেফুল-কোরআন॥ চতুর্থ খণ্ড 


অতপর হযরত জিবরাঈল স্বয়ং আল্লাহ্‌ তা'আলার নিকট থেকে জেনে নিয়ে মহানবী 
(সো)-কে জানান যে, এ আয়াতে আল্লাহ্‌ রব্বুল আলামীন আপনাকে [অর্থাৎ হুযুর (সা)- 
কে] নির্দেশ দিচ্ছেন যে, কেউ যদি আপনার প্রতি অন্যায়-অবিচার করে, তবে আপনি 
তাকে ক্ষমা করে দিন। যে আপনাকে কিছুই দেয় না, তাকে আপনি দান করুন এবং 
যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে আপনি তার সাথেও মেলামেশা করুন। 


এ প্রসঙ্গে ইবনে মারদুবিয়্াহ্‌ রে) সাদ ইবনে উবাদাহ রো)-র রেওয়ায়েতক্রমে 
উদ্ধৃত করেছেন যে, গষৃওয়ায়ে ওহদের সময় যখন হুযুর (সা)-এর চাচা হযরত হামযা 
রো)-কে শহীদ করা হয় এবং অত্যন্ত নৃশংসভাবে তার শরীরের অংগ-প্রত্যঙ্গ কেটে লাশের 
প্রতি চরম অসম্মানজনক আচরণ করা হয়, তখন মহানবী (সা) লাশটিকে সে অবস্থায় 
দেখতে পেয়ে বললেন, যারা হামযা রো)-র সাথে এহেন আচরণ করেছে, আমি তাদের 
সত্তর জনের সাথে এমনি আচরণ করে ছাড়ব। এরই প্রেক্ষিতে এ আয়াতটি অবতীর্ণ 
হয় এবং এতে হুযূর সো)-কে বাতলে দেয়া হয় যে, এটা আপনার মর্যাদাসম্পন্ন নয়ঃ 
বরং আপনার মর্যাদার উপযোগী হলো ক্ষমা ও অব্যাহতি দান করা। 


এ বিষয়ের সমর্থন সে হাদীসেও পাওয়া যায়, যাতে ইমাম আহমদ উকবাহ্‌ রে) 
ইবনে আমের রো)-এর রেওয়ায়েত থেকে উদ্ধৃত করেছেন যে, তাঁদেরকে অর্থাৎ সাহাবী- 
দের মহানবী (সা) যে মহান চরিত্রের প্রশিক্ষণ দান করেছেন তা ছিল এই যে, তোমরা 
সে লোককে ক্ষমা করে দাও, যে তোমাদের প্রতি অন্যায় আচরণ করে, যে লোক তোমা- 
দের সাথে সম্পর্ছেদ করে, তোমরা তার সাথে মেলামেশা করতে থাক এবং যে লোক 
তোমাদের বঞ্চিত করে, তাকে দান-খয়রাত কর। 


হযরত আলী (রা)-র রেওয়ায়েতক্রমে ইমাম বায়হাকী রে) উদ্ধৃত করেছেন যে, 
রসূলে করীম (সা) ইরশাদ করেছেন, আমি তোমাদের পূর্ববরী ও পরবতাঁদের স্বভাব- 
চরিত্র অপেক্ষা উত্তম স্বভাব ও চরিত্রের শিক্ষা দিচ্ছি। তা হল এই যে, যে লোক তোমাদের 
বঞ্চিত করে, তোমরা তাকে দান কর, যে লোক তোমাদের প্রতি অত্যাচার-উৎপীড়ন 
করে, তোমরা তাকে ক্ষমা করে দাও ; যে তোমাদের সাথে সম্পর্কছেদ করে তোমরা তার 
সাথে মেলামেশা কর। 

IA 
?%4- শব্দের প্রথম ও দ্বিতীয় অর্থের মধ্যে যদিও পার্থক্য রয়েছে, কিন্তু উভয় অর্থের 
মূল বক্তব্যই এক। তাহল এই যে, মানূষের হালকা ও অগভীর আনুগত্য ও ফরর্মীবর- 
দারীকেই গ্রহণ করে নিন; অধিকতর যাচাই-অনুসন্ধানের পেছনে পড়বেন না এবং 
তাদের কাছ থেকে অতি উচ্চস্তরের আনুগত্যও কামনা করবেন না। তাছাড়া তাদের 
ভুল-ভ্রান্তিসমূহ ক্ষমা করে দিন। অত্যাচারের প্রতিশোধ অত্যাচারের মাধ্যমে গ্রহণ করতে 
যাবেন না। সুতরাং মহানবী (সা)-র কাজকর্ম ও মহান স্বভাব সর্বদা এ ছাচেই ঢেলে 
সাজানো ছিল। আর তারই বিকাশ ঘটেছিল সে সময় খন মক্কা বিজয়ের সাথে সাথে 
তাঁর প্রাণের শত্রুরা তাঁর হাতের মুঠোয় এসে হাযির য়ছিল। তখন তিনি তাদের 


সুরা আ*রাফ ১৭৩ 


সবাইকে মুক্ত করে দিয়ে বলেছিলেন, তোমাদের অত্যাচার-উৎপীড়নের প্রতিশোধ তো 
দূরের কথা, আজ আমি তোমাদের বিগত দিনের আচার-ব্যবহারের জন্য তোমাদের 
ভৎ্"সনাও করছি না। 


পপ AJA দে 


আলোচ্য হেদায়েতনামার দ্বিতীয় বাক্যটি হল £ 3১) pus 


অর্থে _5 }= বলা হয় যেকোন ভাল ও প্রশংসনীয় কাজকে । অর্থাৎ যেসব লোক আপনার 


সাথে মন্দ ও উৎপীড়নমূলক আচরণ করে, আপনি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ 
করবেন নাঃ বরং তাদেরকে ক্ষমা করে দিন। কিন্তু সেই সাথে তাদেরকে সৎকাজেরও 
উপদেশ দিতে থাকুন। অর্থাৎ অসদাচরণের বিনিময় সদাচরণ এবং অত্যাচারের 
বিনিময় শুধুমাত্র ন্যায়নীতির মাধ্যমেই নয়ঃ বরং অনুগ্রহের মাধ্যমে দান করুন! 


“A ta “A A 

তৃতীয় বাক্যটি হল ১৭৫ ! ৩০ ০১১ । ১-এর অর্থ হল এই যে, যারা 
জাহেল বা মূর্খ তাদের কাছ থেকে আপনি দূরে সরে থাকুন। মর্মার্থ এই যে, আপনি 
অত্যাচারের প্রতিশোধ না নিয়ে তাদের সাথে কল্যাণকর ও সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করুন 
এবং একান্ত কোমলতার সাথে তাদেরকে সত্য ও ন্যায়ের বিষয় বাতলে দিন। কিন্তু 
বহু মর্খ এমনও থাকে যারা এহেন ভদ্রোচিত আচরণে প্রন্ভাবিত হয় নাঃ"বরং এমতাবস্থায়ও ৷ 
তারা মূর্থজনোচিত বাঢ় ব্যবহারে প্ররন্ড হয়। এমন ধরনের লোকদের সাথে আপনার 
আচরণ হবে এই যে, তাদের হাদয়বিদারক মূর্খজনোচিত কথা-বার্তায় দুঃখিত হয়ে 
তাদেরই মত ব্যবহার আপনিও করবেন না; বরং তাদের থেকে দুরে সরে থাকবেন। 


তফসীরশাস্ত্রেরে ইমাম ইবনে কাসীর রে) বলেন যে, দূরে সরে থাকার অর্থও 
মন্দের প্রত্যুত্তরে মন্দ ব্যবহার না করা। এর অর্থ এই নয় যে, তাদের হিদায়েতও বর্জন 
করতে হবে। কারণ, এটা রিসালত ও নবুয়তের দায়িত্ব এবং মর্যাদার যোগ্য নয়। 


সহীহ্‌ বুখারীতে এক্ষেত্রে হযরত আবদুল্লাহ, ইবনে আব্বাস রো) থেকে বণিত 
একটি ঘটনা উদ্ধত করা হয়েছে। তা হল এই যে, হযরত ফারূকে আযম তি 
খিলাফত আমলে উয়ায়নাহ ইবনে হিসন একবার মদীনায় আসে এবং স্বীয় ভ্রাতুষ্পু 

হুর ইবনে কায়েসের মেহমান হয়। হর ইবনে টিভি 
_ একজন, যাঁরা হযরত ফারূুকে আযম (রা)-এর পরামর্শ সভায় অংশগ্রহণ করতেন। 
উয়াগ্ননাহ স্থীয় ভ্্রাতুষ্পুত্র হুরকে বললঃ তুমি তো আমীরুল মুমিনীনের একজন অতি 
ঘনিষ্ঠ লোক; আমার জন্য তাঁর সাথে সাক্ষাতের একটা সময় নিয়ে এসো। হুর ইবনে 
কায়েস রো) ফারূুকে আযম রো)-এর নিকট নিবেদন করলেন যে, আমার চাচা উয়়ায়নাহ্‌ 
আপনার সাথে সাক্ষাত করতে চান। তখন তিনি অনুমতি দিয়ে দিলেন। 


কিন্তু উয়ায়নাহ্‌ ফারূকে আযম রো)-এর দরবারে উপস্থিত হয়েই একান্ত অমাজিত ও 
ভ্রান্ত কথাবার্তা বলতে লাগল যে, “আপনি আমাদেরকে না দেন আমাদের ন্যায্য অধিকার, 


১৭৪ তফসীরে মা'আরেফুল-কোরআন।॥ চতুর্থ খণ্ড 


না করেন আমাদের সাথে ন্যায় ও ইনসাফের আচরণ।” হযরত ফারূুকে আযম রো) 
তার এসব কথা শুনে ক্ষিপ্ত হয়ে উঠলে হুর ইবনে কায়েস নিবেদন করলেন, ইয়া 


আমীরুল মুমিনীন, “আল্লাহ. রাব্বুল আলামীন বলেছেন £ +, রঃ জিন 


AFA 


৩) ur ৩) 2 ৮০০২ এই 


আয়াতটি শোনার সাথে সাথে হযরত ফারূকে আযম (রা)-এর সমস্ত রাগ শেষ হয়ে 
গেল এবং তাকে কোন নি বললেন না। হযরত ফারকে আযম (রা)-এর ব্যাপারে 


ঢপ পা ছোপ পা % 0১৫ পাতা 


কিতাবে বণিত হুকুমের জামিনে তিনি ছিলেন উৎসগিত প্রাণ। 


যা হোক, এ আয়াতটি বলিষ্ঠ ও সচ্চারিঘ্রিকতা সম্পর্কে একটি অতি ব্যাপক 
,আয়়াত। কোন কোন আলিম এর সারমর্ম বর্ণনা প্রসঙ্গে বলেছেন যে, মানুষ দু'রকম। 
রক) সৎকর্মশীল এবং দেই) অসৎকর্মশীল। এই আয়াত উভয় শ্রেণীর সাথেই 
সদ্যবহার করার হিদায়েত দিয়েছে যে, যারা নেক কাজ করে, তাদের বাহ্যিক নেকীকে 
কবুল করে নাও, তাদের ব্যাপারে বেশি তদন্ত অনুসন্ধান করতে যেও না কিংবা অতি 
উচ্চমানের সৎকর্ম তাদের কাছে দাবি করো নাঃ বরং যতটুকু সৎকর্ম তারা সহজভাবে 
করতে পারে, তাকেই যথেষ্ট বলে বিবেচনা করো । আর যারা বদ্কার বা অসৎকর্মী 
তাদের ব্যাপারে এ আয়াতের হিদায়েত হলো এই যে, তাদেরকে সৎকাজের শিক্ষাদান 
কর এবং কল্যাণের পথ প্রদর্শন করতে থাক। যদি তারা তা গ্রহণ না করে নিজেদের 
গোমরাহী ও ভ্রান্তিতে আকড়ে থাকে এবং মূর্খজনোচিত কথাবার্তা বলতে থাকে, তবে 
তাদের থেকে পৃথক হয়ে যাও এবং তাদের সেসব মুর্খতাসূুলভ কথার কোন উত্তরই 
দেবে না। এতে হয়তোবা কখনও তাদের চেতনার উদয় হবে এবং নিজেদের ভুল 
থেকে ফিরে আসতে পারে। 

॥ পাঠ পাঠে নত A ০ 

দ্বিতীয় আয়াতে বলা হয়েছে ঃ ১০০ ও 87 ০৮৪৫1 ৩৭০9৪ ৩15 

টি. রাড দর Hh 


LL 12৮৯4 3 bon অর্থাৎ আপনার মনে যদি শয়তানের পক্ষ থেকে কোন ওয়্াস্‌- 


ওয়াসা আসতে আরম্ভ করে, তাহলে আপনি আল্লাহ্‌ তা'আলার নিকট আশ্রয় প্রার্থনা 
করবেন। তিনি শ্রবণকারী, পরিজ্ঞাত। 


প্রকৃতপক্ষে এ আয়াতটিও পূর্ববর্তী আয়াতের উপসংহার। কারণ, এতে হিদা- 
য়েত দেওয়া হয়েছে যে, যারা অত্যাচার-উৎপীড়ন করে এবং মূর্খজনোচিত ব্যবহার 


২ 


সুরা আ'রাফ ১৭৫ 


করে, তাদের ভুল-ত্র.টি ক্ষমা করে দেবেন। তাদের মন্দের উত্তর মন্দের দ্বারা দেবেন না। 
এ বিষয়টি মানবপ্ররুতির পক্ষে একান্তই কঠিন। বিশেষত এমন পরিস্থিতিতে সৎ 
এবং ভাল মান্ষদেরকেও শয়তান রাগান্বিত করে লড়াই-ঝগড়ায় প্ররত্ত করেই ছাড়ে। 
সেজন্যই পরবতাঁ আয়াতে উপদেশ দেওয়া হয়েছে যে, যদি এহেন মুহূর্তে রোষানল ভ্বলে 
উঠতে দেখা যায়, তবে বুঝবে শয়তানের পক্ষ থেকেই এমনটি হচ্ছে এবং তার প্রতিকার 
হল আল্লাহ্‌র নিকট পানাহ্‌ চাওয়া, তাঁর সাহায্য প্রার্থনা করা। 


হাদীসে উল্লেখ রয়েছে যে, দু'জন লোক মহানবী সো)-র সামনে ঝগড়া-বিবাদ 
করছিল। এদের একজন রাগে হিতাহিত জ্ঞান হারাবার উপক্রম হয়ে পড়েছিল। এ 
অবস্থা দেখে হুযূর সো) বললেন, “আমি একটি বাক্য জানি, যদি এ লোকটি সে বাক্য উচ্চারণ 
করে, তাহলে তার এই উত্তেজনা প্রশমিত হয়ে যাবে। তারপর বললেন, বাক্যটি হল এই 8. 


A ডে IAS পা & চটে রে 
৯11 ৩৮৪৫) ৬০ এএ ৩০৪1 "বস লোক হুযূর সো)-এর কাছে শুনে সঙ্গে 


সঙ্গে বাক্যটি উচ্চারণ করল। তাতে সাথে সাথে তার রোষানল প্রশমিত হয়ে গেল। 


বিস্ময়কর উপকারিতা 


তফসীরশাস্ত্রের ইমাম ইবনে কাসীর (র) এ প্রসঙ্গে এক আশ্চর্য বিষয় উল্লেখ 
করেছেন। তা হল এই যে, সমগ্র কোরআন মজীদে বলিষ্ঠ ও উচ্চতর চারিত্রিক শিক্ষা- 
দানকল্পে তিনটি ব্যাপকভিত্তিক আয়াত অবতীর্ণ হয়েছে এবং এ তিনটির শেষেই শয়তান 
থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে পানাহ্‌ চাওয়ার কথা বলা 
হয়েছে। তার একটি হল, সূরা আ'রাফের আলোচ্য আয়াত, রি সূরা মু’মিনূনের 


“A 
ন JIA রী প. ৬৭ 9 নি 


আলাত ৪ 2২1 ৩০৯১ | ভাটি ০৩১০ 


রা ৬৫ নিন পাঠ ০ টি 


A | ৪ ই 

wit! S51 jo ৩৯ 3 ১৮! ৮১০১১ ৩৪ 
PRAT ARM TRS চি 2 A ও থা রর 

তা নি EL EE যা কিছু তারা বলে থাকে। আর আপনি . 
এভাবে দোয়া করুন যে, হে আমার পরওয়ারদিগার, আমি আপনার নিকট শয়তানের 
প্ররোচনার চাপ থেকে আশ্রয় কামনা করি। আর হে আমার পালনকর্তা, শয়তান 
আমার নিকট আসবে--আমি এ ব্যাপারেও আপনার নিকট পানাহ্‌ চাই।” 


তৃতীয় সূরা হা-মীম-সাজ্দার আয়াত $ 


ছিপ পল 


এটি পারছি et 


রগ পা এত পাতা 
৬০৯ ৪ ৮১৪ ৮3৩1 _ ৪৫ ৯৪ রা ET 


১৭৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


ক এরাও পা | ad হা পা IAT” AT 


Leh le 3 ০ ৯০ ১ ৯১৮6 89135 AR (35 এ এ স113 


এপ 


৮ পে 23 গে cue এও 


৮15 - ছাদ ৯৯33 J ১২১ ১15 ৩৯১ 1 


SA এ A TAT Ia পা “ডেল তে 
৮ | ৪১ 55১৩ ৬ ue 0 hE YT 
Er Sd 

_ (১531 


অর্থাৎ নেকী আর বদী, ভাল ও মন্দ সমান হয় না। .আপনি নেকীর মাধ্যমে বদী 
প্রতিহত করুন। তাহলে আপনার মধ্যে এবং যে লোকের মধ্যে শন্তুতা বিদ্যমান সহসাই 
সে এমন হয়ে যাবে, যেমন হয় একজন অন্তরঞ্জ বন্ধু। আর এ বিষয়টি সে সমস্ত 
লোকের ভাগ্যেই জোটে, যারা একান্ত স্থিরচিত্ত হয়ে থাকে এবং বিষয়টি যারই ভাগ্যে 
জোটে সে লোক বড়ই ভাগাবান। আর যদি শয়তানের পক্ষ থেকে আপনার মনে কোন 
রকম সংশয় বা ওয়াস্ওয়াসা আসতে আরম্ভ করে, তবে আল্লাহ্‌র নিকট পানাহ চেয়ে নিন। 
নিঃসন্দেহে তিনি সর্বশ্রোতা এবং অত্যন্ত জ্ঞানী। 


এই তিনটি আয়াতেই সেসব লোকের প্রতি ক্ষমা প্রদর্শন এবং মন্দের বিনিময় 
কল্যাণের মাধ্যমে দেয়ার হিদায়েত দেয়া হয়েছে, যাদের আচরণ রাগের সঞ্চার করে। 
আর সাথে সাথে শয়তানের প্রতারণা থেকে পানাহ চাওয়ার কথ।ও বলা হয়েছে। এতে 
প্রতীয়মান হয় যে, মানুষের ঝগড়া-বিবাদের সাথে শয়তানেরও একটা বিশেষ ভূমিকা 
রয়েছে । যেখানেই বিবাদ-বিসংবাদের সুযোগ দেখা দেয়, শয়তান সে স্থানটিকে নিজের 
রণক্ষেত্র বানিয়ে নেয় এবং বিরাট বিরাট ব্যক্তিত্বসম্পন্ন লোককেও ক্রোধান্বিত করে 
সীমালঙ্ঘনে প্ররোচিত করতে প্রয়াস পায়। 


এর প্রতিকার এই যে, যখন দৈখবে- রাগ প্রশমিত হচ্ছে না, তখন বুঝবে শগ্পতান 
আমার উপর জয়ী হয়ে যাচ্ছে এবং তখনই আল্লাহ্‌ তা'আলাকে স্মরণ করে তার কাছে 
পানাহ্‌ চাইবে। তবেই চারিত্সিক বলিষ্ঠতা অজিত হবে। সে জন্যই পরবর্তী তৃতীয় ও 
চতুর্থ আয়াতেও শয়তান থেকে পানাহ্‌ চাওয়ার হিদায়েত দেওয়া হয়েছে। 


তন্ন 2 25 71317 
a EL 5 Glee ৯১৩ Hl 2 
4৫০১29699১2 1৩ ০ (6৩ ৫৪৪ 

201১2০08165 12,55 9522৯ 4০৯55 


০৩ ০৯০1৩১১১১১০৩৯৮৮৪৯৭ ৯৭ 
পা 222 দর 22 
| ০ ০৯৮৯৮ ৮১৩ 9৮5 5 


সূরা আ'রাফ | ১৭৭ 


(২০৩) আর যখন আপনি তাদের নিকট কোন নিদর্শন নিয়ে না যান, তখন তারা 
বলে, আপনি নিজের পক্ষ থেকে কেন অমুকটি নিয়ে আসলেন না, তখন আপনি বলে দিন 
আমি তো সে মতেই চলি যে হুকুম আমার নিকট আনে আমার পরওয়ারদিগারের কাছ 
থেকে । এটা ভাববার বিষয় তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে এবং হিদায়েত 
ও রহমত সেই সব লোকের জন্য যারা ঈমান এনেছে । (২০৪) আর যখন কোরআন 
পাঠ করা হয়, তখন তাতে কান লাগিয়ে রাখ এবং নিশ্চুপ থাক যাতে তোমাদের উপর 
রহমত হয়। 





তফসীরের সার-সংক্ষেপ 


আর যখন আপনি (তোদের শন্ত্র তাসুলভ ফরমায়েশী মুগজিযাসমূহের মধ্য থেকে) 
কোন মু'জিযা তাদের সামনে প্রকাশ করেন না (এ কারণে যে, আল্লাহ্‌ তা'আলা বিশেষ 
রহস্যের ভিত্তিতে সে মুগজষা সৃম্টিই করেননি) তখন তারা € রিসালতকে অস্বীকার 
করার মানসে আপনাকে) বলে যে, আপনি যদি নবীই হয়ে থাকেন, তবে) অমুক 
অমুক ম্‌’জিযা ( প্রকাশ করার জন্য )কেন নিয়ে এলেন না! আপনি বলে দিন, €( নিজের 
ইচ্ছায় কোন মুজযা নিয়ে আসাটা আমার কাজ নয়। বরং আমার প্ররুত কাজ হল 
এই যে,) আমি তারই অনুসরণ করি যা আমার উপর আমার পরওয়ারদিগারের পক্ষ 
থেকে নির্দেশ পাঠানো হয়েছে। (এতে তবলীগও অন্তভূক্ত হয়ে গেছে। অবশ্য নবুয়ত 
প্রমাণ করার জন্য মু'জিষা অত্যাবশ্যকীয় বিষয়। কাজেই তার আগমনও ঘটেছে। 
বস্তুত এগুলোর মধ্যে সবচাইতে বড় একটি মুজিঘা হল স্বয়ং এই কোরআন, যার গৌরব 
এই যে,) এটা (নিজেই যেন) তোমাদের পালনকর্তার পক্ষ থেকে বহু দলীলস্বরূপ। 
(কোরণ, প্রতিটি সূরা পরিমাণ অংশই একেকটা মু'জিষা। কাজেই এই হিসাবে সমগ্র 
কোরআন যে বহু দলীল তা একান্ত যুক্তিসঙ্গত ও স্বতঃসিদ্ধ বিষয়।) আর (এর বাস্তব ও 
কার্যকর উপকারিতা হল বিশেষভাবে তাদের জন্য যারা একে মানে । সুতরাং এটা) 
হেদায়েত ও রহমত প্রাপ্ত সেই সমস্ত লোকের জন্য যারা (এর উপর) ঈমান এনেছো। আর 
(আপনি তাদেরকে এ কথাও বলে দিন,) যখন কোরআন পঠ কর। হয় [উদাহরণত 
রস্লে, করীম (সা) যখন এর তবলীগ বা প্রচার করেন], তখন তার প্রতি কান লাগিয়ে 
রাখ এবং নারব থাক (যাতে এর মু*জিযা হওয়ার বিষয়টি এবং এর শিক্ষাকে যথাযথভাবে 
হৃদয়ঙ্গম করে নিতে পার--), তাহলেই আশা করা যায়, তোমাদের উপর (নতুন নতুন ও 
অধিক পরিমাণে) রহমত বধিত হবে। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


উল্লিখিত আয়াতে রসূলে করীম (সা)-এর সত্য রসূল হওয়ার প্রমাণ এবং এর 
বিরোধীদের সন্দেহের উত্তর প্রদান করা হয়েছে এবং প্রসজক্রমে শরীয়তের কয়েকটি 
হকুম-আহকামেরও আলোচনা করা হয়েছে। 


১৭৮ তফসীরে মাঁআরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


রিসালত বা নবুয়ত প্রমাণ করার লক্ষ্যে সমস্ত নবী-রসূলকেই মু'জিযা দেওয়া 
হয়েছিল। সাইয়্যেদূল মুরসালীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেও একই কারণে 
মু’জিযা দেওয়া হয়েছে এবং অধিক পরিমাণে দেয়া হয়েছে, যা বিগত নবী ও রসুলদের 
চেয়ে বহুগুণ বেশি ও উৎকরুষ্ট। 


রসুলে করীম (সা)-এর যেসব মৃগজিষ কোরআন-হাদীসের দ্বারা প্রমাণিত সেগুলোর 
সংখ্যাও বিপুল; আলিমরা এ ব্য।পারে স্বতন্ত্র গ্রস্থও রচনা করেছেন। আল্লামা সুমৃতী রে) 
রচিত 'খাসায়েসে কুব্রা” এ বিষয়ের উপর রচিত (বিরাট দুই খণ্ডের একটি বিখ্যাত গ্রন্থ। 


কিন্তু রসূলে করীম (সা)-এর অসংখ্য মু'জিযা মানুষের সামনে আসা সত্ত্বেও 
বিরোধীরা নজেদের জেদ ও হঠকারিতাবশত নিজের পক্ষ থেকে নির্ধারণ করে নতুন 
নতুন মু'জিযা দেখাবার দাবি জানাতে 'থাকে । আলোচ্য সূরার প্রথমদিকেও সে বিষয় 
আলোচিত হয়েছে। 


আলোচ্য আয়।তদয়ের প্রথমটিতে তাদেরকে একটা নীতিগত উত্তর প্রদান করা 
হয়েছে। তার সার-সংক্ষেপ হচ্ছে এই যে, পয়গম্বরের মু'জিযা হল তাঁর নবুয়ত ও 
রিসালতের একটি সাক্ষ্য ও প্রমাণ। বস্তুত বাদীর দাবি যখন কোন বিশ্বস্ত ও নিশ্চিত 
সাক্ষ্য-প্রমাণে প্রমাণিত হয়ে যায় এবং প্রতিপক্ষও যখন তার উপর কোন জেরা বা 
প্রতিবাদ করে না, তখন তাকে পৃথিবীর কোন আদালতই এমন অধিকার দান করে না 
যে, সে বাদীর নিকট এমন কোন দাঁবি পেশ করবে যে, অমুক অমুক বিশেষ বিশেষ 
লোকের সাক্ষী উপস্থিত করলেই আমরা তা মেনে নেব, অন্যথায় নয়। বর্তমান সাক্ষী- 
প্রমাণের উপর কোন প্রকার জেরা আরোপ ব্যতীত আমরা মেনে নেব না। অতএব 
বহুবিধ প্ৰকাশ্য ও প্রকৃষ্ট মু’জিযা প্রত্যক্ষ করার পর বিরোধীদের একথা বলা যে, অমুক 
প্রকার মু’জিযা যদি দেখাতে পারেন, তবেই আমরা আপনাকে রসূল বলে মেনে নেব-_- 
এটা একান্তই বিদ্বেষমূলক দাবি, যা কোন আদালতই যথার্থ বলে স্বীকার করতে 
পারে না। 


কাজেই প্রথম আয়াতে বলা হয়েছে যে, যখন আপনি তাদের নির্ধারিত .কোন 
বিশেষ মু’জিযা না দেখান, তখন তারা আপনার রিসালতকে অস্বীকার করার উদ্দেশ্যে 
বলে, আপনি অমূক মৃ’জিযাটি দেখালেন না কেন। অতএব, আপনি তাদেরকে এ 
উত্তর দিয়ে দিন যে, নিজের ইচ্ছামত কোন রকম মুসজিযা প্রদর্শন করা আমার কাজ 
নয়। বরং আমার আসল কাজ হল সে সমস্ত আহকামের অনুসরণ করা যা আমার 
পরওয়ারদিগারের পক্ষ থেকে আমার উপর ওহীর মাধ্যমে প্রেরণ করা হয়, যাতে 
তবলীগ বা প্রচার-প্রসারও অন্তর্ভুক্ত। অতএব, আমি আমার আসল কাজেই নিয়োজিত 
রয়েছি। তাছাড়া রিসালত প্রমাণের জন্য অন্যান্য মুগজিযাও যথেষ্ট, যা তোমরা 
সবাই স্বচক্ষে দেখেছ। সেগুলো দেখার পর কোন বিশেম্ন মুজিযা প্রদর্শনের দাবি করা 
একটা বিদ্বেষমূলক দাবি বৈ নয়। এটা লক্ষণীয় হতে পারে ন1। 


সূরা আ'রাফ ১৭৯ 


আর যে সমস্ত মু”জিযা দেখানো হয়েছে, তন্মধ্যে স্বয়ং কোরআন করীম এমন 
একটি বিরাট মুগজিযা যাতে সমগ্র বিশ্ব-চরাচরকে প্রকাশ্য চ্যালেঞ্জ করা হয়েছে যে, 
আমার মত কিংবা আমার একটি ছোট সুরার অনুরূপ একটি সূরা তৈরী করে দেখাও। 
কিন্তু সমগ্র বিশ্ব প্রচুর সাধ্য-সাধনা সত্তেও তার উদাহরণ পেশ করতে ব্যর্থ হয়েছে। 
এটাই প্রমাণ যে, কোরআন কোন মানুষের বাণী নয়; বরং আল্লাহ. রব্বুল আলামীনের 
অনন্য কালাম । 


ASUWO A 


তাই বলা হয়েছে ৪7) ৩৭ ১8০21 3৯অরথৎ এই কোরআন 


তোমাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে আগত বহুবিধ দলীল-প্রমাণ ও মুশজিযার এক 
সমাহার। এতে সামান্য লক্ষ্য করলেই একথা বিশ্বাস না করে উপায় থাকে না যে, 
এটি যথার্থই আল্লাহর কালাম; এতে কোন সম্টিরই কোন হাত নেই। অতপর বলা 


“ad AY AWB ATG ZZ এটি পা 


হয়েছে ঃ ০ তি, &-৯ ) 5.5 5নর্থাৎ এই কোরআন সারা বিশের 


- জন্য সত্য দলীল তো বটেই: , তদুপরি যারা ঈমানদার তাদেরকে আল্লাহর রহমত ও হিদা- 
গ়্েত পর্যন্ত পৌছে দেয়ার অবলম্ব নও বটে ! 


দ্বিতীয় আয়াতে বলা হয়েছে যে, কোরআন মুমিনদের জন্য রহমত । কিন্তু 
এই রহমতের দ্বারা লাভবান হওয়ার জন্য কয়েকটি শর্ত ও প্রক্রিয়া রয়েছে ঘা সাধারণ 


পপ PP | ASA 


সম্বোধনের মাধ্যমে এভাবে বলা হয়েছে ঃ pol ১179) 1 ভি 91 


৮০) [না যখন কোরআন পাঠ করা হয়, তখন তোমরা সবাই তার প্রতি কান 
লাগিয়ে চুপচাপ থাকবে । 


এ আয়াতের শানে নূষূল সম্পর্কে বিভিন্ন রেওয়ায়েতে রয়েছে যে, এ হুকুমটি কি 
নামাযের কোরআন পাঠসংক্রান্ত, নাকোন বয়ান-বিরতিতে কোরআন পাঠের ব্যাপারে, 
নাকি সাধারণভাবে কোরআন পাঠের বেলায় ঃ তা নামাযেই হোক অথবা অন্য যেকোন 
অবস্থায় হোক । অধিকাংশ মুফাস্সিরীনের মতে এটাই যথার্থ যে, আয়াতের শব্দগুলো 
যেমন ব্যাপক, তেমনি এই হুকুমটিও ব্যাপক । কতিপয় নিষিদ্ধ স্থান বা কাল ব্যতীত 
যেকোন অবস্থায় কোরআন পাঠের ক্ষেত্রে এ নির্দেশ ব্যাপক । 


সে কারণেই হানাফী মাযহাবের আলিমরা এ আয়াত দারা প্রমাণ করেছেন যে, 
ইমামের পেছনে নামায পড়ার সময় মুকতাদীদের জন্য কিরাআত পড়া বিধেয় নয় । 
পক্ষান্তরে যেসব ফোকাহা মুক্তাদীদের ( ইমামের পেছনে নামায পড়ার ক্ষেত্রেও ) 
সূরা ফাতিহা পাঠ করার কথা বলেছেন, তাদের মধ্যেও অনেকে বলেছেন যে, ফাতিহা 
পড়লেও তা ইমামের কিরাআতের ফাকে ফাঁকে পড়বে । যা হোক, এটা এই আলোচনার 


১৮০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥। চতুর্থ খণ্ড 


বিষয় নয়। এ প্রসঙ্গে আলিমরা স্বতন্ত্র হান গ্রন্থ লিখে রেখেছেন; এব্যাপারে সেগুলো 
পর্যালোচনা করা বান্ছনীয় । 


আলোচ্য আয়াতের প্রকৃত বিষয় হল এই যে, কোরআন করীমকে যাদের জন্য 
রহমত সাব্যস্ত করা হয়েছে, সে জন্য শর্ত হচ্ছে যে, তাদেরকে কোরআনের আদব ও 
মর্যাদা সম্পর্কে অবহিত হতে হবে এবং এর উপর আমল করতে হবে। আর কোর- 
আনের বড় আদব হলো এই যে, যখন তা পাঠ করা হয়, তখন শ্রোতা সেদিকে কান 
লাগিয়ে নিশ্চুপ থাকবে। ্‌ 


কোরআন পাঠ শ্রবণ করা এবং তার হুকুম-আহ্কামের উপর আমল করার চেস্টা 
করা দুই কান লাগিয়ে রাখার অন্তভূক্ত--(মাহারী ও কুরতুবী )। আয়াত শেষে 


“ASI কে নট ASD লাশ 


৩ ৯৯ 73 (৮৮ টবলে ইঙ্গিত করা হয়েছে যে, কোরআনের রহমত হওয়া উল্লেখিত 
আদবসমৃহের অনুবর্তিতার উপর নির্ভরশীল ৷ 


কোরআন তিলাওয়াতের সময় নীরব থেকে তা শ্রবণ করা সম্পর্কে কয়েকটি 
জরুরী মাসায়েল ঃ একথা একান্তই সুস্পম্ট যে, কেউ যদি উল্লেখিত নির্দেশের বিরদ্ধা- 
চরণ করে কোরআন-করীমের প্রতি অসম্মান প্রদর্শন করে, তবে সে রহ্মতের পরিবর্তে 
আল্লাহ্‌র গষব ও রোষানলের অধিকারী হবে। 


নামাযের মধ্যে কোরআনের দিকে কান লাগানো এবং নিশ্চুপ থাকার বিষয়টি 
মুসলমান মান্রেরই জানা রয়েছে । তবে অনেক সময় অমনোযোগিতার কারণে এমনও 
ঘটে যায় যে, অনেকে একথাও বলতে পারে না যে, ইমাম কোন্‌ সূরাটি পাঠ করেছেন। 
তাদের পক্ষে কোরআনের মাহাত্ম্য অবগত হওয়া এবং শোনার জন্য মনোনিবেশ করা 
কর্তব্য । জুম'আ কিংবা ঈদের খুতবার হুকুমও তাই। এই আয়াত ছাড়াও রসূলে করীম 
(সো) বিশেষ করে খুতবার ব্যাপারে ইরশাদ করেছেন £ £১ (৮ 21 €-৯ 1751 
(15 43 8১০ অর্থাৎ ইমাম যখন খুত্বার জন্য এসে উপস্থিত হন, তখন না 
নামায পড়বে, না কোন কথা বলবে। 


অন্য এক হাদীসে বর্ণিত আছে, তখন কোন লোক অপর কাউকে উপদেশ দেওয়ার 
উদ্দেশ্যে একথাও বলবে না যে, ‘চুপ কর’। (অগত্যা যদি বলতেই হয়, তবে হাতে ইশারা 
করে দেবে, ) যাহোক, খুত্বা চলাকালে কোন রকম কথাবার্তা, তস্বীহ-তাহলীল, 
দোয়া-দরূ দ কিংবা নামায প্রভৃতি জায়েষ নয় ৷ 


ফিকাহবিদরা বলেছেন যে, জুম'আর খুতবার যে হুকুম, ঈদ কিংবা বিয়ে 
প্রভৃতির খুতবার হুকুম তাই। অর্থাৎ তখন মনোনিবেশ সহকারে নীরব থাকা 
ওয়াজিব । | 
| অবশ্যই নামায এবং খুত্বা ব্যতীত সাধারণ অবস্থায় কেউ যখন আপুন মনে 
কোরআন তিলাওয়াত করতে থাকে, তখন অন্যদের কান লাগিয়ে রাখা এবং নীরব 


সূরা আ'রাফ ১৮১ 


থাকা ওয়াজিব কি নয়, এ ব্যাপারে ফকীহ্‌দের মধ্যে মতপার্থক্য রয়েছে। কোন কোন 
মনীষী এমতাবস্থায়ও কান লাগানো এবং নীরব থাকাকে ওয়াজিব বলেছেন ; আর এর 
বিরুদ্ধাচরণকে পাপ বলে সাব্যস্ত করেছেন । সেজন্যই যেসব স্থানে মানুষ নিজ নিজ 
কাজকর্মে নিয়োজিত থাকে কিংবা বিশ্রাম করতে থাকে, সেসব জায়গায় কারও পক্ষে 
সরবে কোরআন পাঠ করাকে তারা অবৈধ বলেছেন এবং যে লোক এমন জায়গায় 
উচ্চৈঃস্বরে কোরআন পাঠ করবে, তাকে গোনাহ্গার বলেছেন । ুলাসাতুল-ফতাওয়া, 
প্রভৃতি গ্রন্থেও তাই লেখা রয়েছে। 


কিন্তু কোন কোন ফকীহ্‌ বিশ্লেষণ করেছেন যে, কান লাগানো এবং শোনা শুধু- 
“মাত্র সে সমস্ত জায়গায়ই ওয়াজিব, যেখানে শোনাবার উদ্দেশ্যেই কোরআন তিলাওয়াত 
করা হয়। যেমন, নামায ও খৃত্বা প্রভৃতিতে। আর যদি কোন লোক নিজের ভাবে 
তিলাওয়াত করতে থাকে, কিংবা কয়েকজন কোন এক স্থানে নিজ নিজ তিলাওয়াতে 
নিয়োজিত থাকে, তাহলে অন্যের আওয়াজের প্রতি কান লাগিয়ে রাখা এবং নীরব থাকা 
' ওয়াজিব নয়। তার কারণ, সহীহ্‌ ও বিশুদ্ধ হাদীসের দ্বারা প্রমাণিত রয়েছে যে, রসূলে 
করীম (সা) রান্রি বেলায় নামাযে সরবে কোরআন তিলাওয়াত করতেন এবং আযৃওয়াজে 
মুতাহ্‌হারাত তখন ঘুমোতে থাকতেন। অনেক সময় হজরার বাইরেও হুযূর সো)-এর 
আওয়ায শোনা যেত। 


বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত এক হাদীসে আছে যে, হযূরে আকরাম (সা) 
কোন এক সফরের সময় রাতে এক জায়গায় অবস্থান করার পর ভোরে বললেন, আমি 
আমার আশ্‌আরী সফরসঙ্গীদের তাদের তিলাওয়াতের আওয়াজের দ্বারা রাতের. অন্ধ- 
কারেও চিনে ফেলেছি যে, তাদের তাবুগুলো কোন্‌ দিকে এবং কোথায় অবস্থিত রয়েছে, 
যদিও দিনের বেলায় তাদের অবস্থান সম্পকে আমার জানা ছিল না। 


এ ঘটনায়ও রসূলে করীম (সা) সেই আশৃআরী সঙ্গীদের এ ব্যাপারে নিষেধ 
করেননি যে, কেন তোমরা সশব্দে কিরাআত পড়লে? আর যারা ঘুমোচ্ছিলেন তাদেরকেও 
এই হিদায়েত দিলেন না যে, যখন কোরআনের তিলাওয়াত হয় তখন তোমরা সবাই 
উঠে বসবে এবং তা শুনবে। 


এ ধরনের রেওয়়ায়েতের প্রেক্ষিতে ফোকাহাগণ নামাযের বাইরের তিলাওয়াতের 
ব্যাপারে কিছুটা অবকাশ রেখেছেন। কিন্তু এতদসত্ত্বেও নামাযের বাইরেও যখন কোথাও 
কোরআনের তিলাওয়াত হয় এবং তার আওয়ায আসে, তখন সেদিকে কান লাগিয়ে 
নিশ্চুপ থাকা সবারই মতে উত্তম। সেজন্যই যেখানে মানুষ ঘুমোবে কিংবা নিজেদের কাজ- 
কর্মে নিয়োজিত থাকবে, সেখানে উচ্চৈঃস্বরে কোরআন তিলাওয়াত করা বাল্ছনীয় নয় । 


এ আলোচনার দ্বারা সে সমস্ত লোকের ভুল ধরা পড়ছে, যারা কোরআন তিলাও- 
য়াতের সময় এমনসব জায়গায় অথবা [ভড়ে রেডিও খুলে দেয়, যেখানে মানুষ (নিজ 
নিজ কাজে ব্যস্ত থাকে এবং) তা শোনার প্রতি মবৌনিবেশ করে না। তেমনিভাবে 


১৮২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


রাতের বেলায় লাউড স্পীকার লাগিয়ে মসজিদসমূহে এমনভাবে কোরআন তিলাওয়াত 
করা জায়েয নয়, যাতে তার শব্দের দরুন মানুষের ঘুম কিংবা কাজকর্মের ব্যাঘাত 
ঘটতে পারে। 


আল্লামা হবনে হুমাম (র) লিখেছেন, ইমাম যখন নামাযে কিংবা খৃত্বায় বেহেশত- 
দোযখ সংক্রান্ত কোন বিষয় পড়তে কিংবা বলতে থাকেন, তখন জান্নাত লাভের দোয়া 
কিংবা দোযখ থেকে মুক্তি কামনা করাও জায়েয নয়। কারণ, আলোচ্য আয়াতের 
প্রেক্ষিতে আল্লাহ্‌ তা'আলা রহমতের ওয়াদা সে সমস্ত লোকের জন্যই করেছেন, যারা 
তিলাওয়াতের সময় নীরব-নিশ্চুপ থাকবে না, এ ওয়াদা তাদের জন্য নয়। অবশ্য নফল 
নামাযে এ ধরনের আয়াতের তিলাওয়াত শেষে সংগোপনে দোয়া করে নেওয়া হাদীস দ্বারা 
প্রমাণিত এবং সওয়াবের কারণ।---( মাযহারী ) 


পট হু পর প্র 
থ্রি কের রে ; 


08 ARNON LSID LS CS HN 
2 Glos ৫১১০০১১০০০৮ 


২৩৮5 ৭5235 ০৪ ৩৯১০৪ ও এ 
বি Hh ofr etn SE aig 


* 
> গুণ ৬ 


নি জর হি উঠল পাত 
own) 2 





(২০৫) আর স্মরণ করতে থাক স্বীয় প্রতিপালককে আপন মনে ক্রন্দনরত ও 
ভীত-সন্ত্রস্ত অবস্থায় এবং এমন স্বরে যা চিৎকার করে বলা অপেক্ষা কম ; সকালে ও 
সন্ধ্যায় । আর বে-খবর থেকো না। (২০৬) নিশ্চই যারা তোমার পরওয়ারদিগারের 
সান্নিধ্যে রয়েছেন, তারা তার বন্দেগীর ব্যাপারে অহঙ্কার করেন না এবং স্মরণ করেন তার 
পবিভ্র সত্তাকে, আর তাঁকেই সিজদা করেন। 





তফসীরের সার-সংক্ষেপ 


আর € আপনি সবাইকে এ কথাও বলে দিন যে,) হে মান্ষ, স্বীয় পরওয়ার- 
দিগারকে স্মরণ করতে থাক (কোরআন পাঠ কিংবা তস্বীহ-তাহ্লীলের মাধ্যমে ) 
নিজের মনে, একান্ত বিনয়ের সাথে (সে স্মরণ চাই মনে অর্থাৎ নীরবেই হোক অথবা) 
চিৎকার অপেক্ষা কম স্বরেই হোক। (এমনি বিনক্ম ও ভীতির সাথে) সকাল-সন্থ্যায় 
(অর্থাৎ নিয়মিতভাবে স্মরণ কর)। আর (নিয়মিতভাবে স্মরণ করার অর্থ এই যে,) 
শৈথিল্যপরায়ণদের মধ্যে পরিগণিত হবে না ে, নির্ধারিত ও বিধিবদ্ধ যিকির-আয্কারও 
পরিহার করে থাকবে)। নিশ্চয়ই যে সমস্ত ফেরেশতা তোমাদের পরওয়ারদিগারের 
নিকট (সানিধ্যপ্রাপ্ত) রয়েছেন, তারা তাঁর ইবাদত-বন্দেগীর ব্যাপারে (যার মূল হল 


সূরা আরাফ ১৮৩ 


আকীদা বাবিশ্বাস) অহঙ্কার করে না এবং তাঁর পবিত্রতা বর্ণনা করতে থাকে (যা মুখের 
ইবাদত), আর তাকে সিজদা করে (যা অঙ-প্রত্যঙ্গের আমল )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


এর পূর্ববর্তী আয়াতগুলোতে কোরআন মজীদ শোনার এবং তার রীতিনীতি 
সংক্রান্ত আলোচনা ছিল। বৰ্তমান দু’টি আয়াতে অধিকাংশের মতে সাধারণভাবে আল্লাহ্র 
যিকির এবং তার আদব-কায়দা বা রীতিনীতির বিষয় আলোচনা করা হয়েছে। এতে 
অবশ্য কোরআন তিলাওয়াতও অন্তর্ভু ক্ত। আর হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা)-এর 
মতে আলোচ্য এ আয়াতটি কোরআন তিলাওয়াত সংক্রান্ত এবং এতেও কোরআন 
তিলাওয়াতের আদব সম্পর্কেই বলা হয়েছে। কিন্তু এটা কোন মতপার্থক্য নয়। কারণ, 
কোরআন তিলাওয়াত ছাড়া অন্যান্য যিকির-আযকারের বেলায়ও যে এই হুকুম ও আদব 
রয়েছে এ ব্যাপারে সবাই একমত । 


সারকথা, এ আয়াতে মানুষকে আল্লাহ্‌ তা'আলার স্মরণ ও যিকির-আযকারের 
বিধি-বিধান এবং সেই সঙ্গে তার সময় ও আদৃব-কায়দা বাতলে দেয়া হয়েছে। 


নীরব ও সরব যিকিরের বিধি-বিধান £ যিকিরের প্রথম আদব হল নিঃশব্দ যিকির 
কিংবা সশব্দ যিকিরসংক্রান্ত। এ আয্মাতে কোরআন করীম নিঃশব্দ যিকির কিংবা সশব্দ 
_ঘিকির--দু'রকম ধিকিরেরই স্বাধীনতা দিয়েছে। নিঃশব্দ যিকির সম্পকে বলা হয়েছেঃ 


EAR 8০481 
১৪৪৩ ০৪ ৮৯8) 75 91 2অর্থাৎ স্বীয় পরওয়ারদিগারকে ্মরণ কর নিজের মনে। 


এরও দু'টি উপায় রয়েছে । এক. জিহবা না নেড়ে শুধু মনে মনে আল্লাহ্‌র ‘যাত’ 
(সত্তা) ও গুণাবলীর ধ্যান করবে, যাকে ‘যিকিরে ক্রল্বী” (আত্মিক যিকির ) বা 
'তাফাক্কুর' (নিবিষ্ট চিন্তা) বলা হয়। দুই. তৎসঙ্গে মুখেও ক্ষীণ শব্দে আল্লাহ্‌ তা"আলার 
নামের অক্ষরগুলো উচ্চারণ করবে। এটাই হল যিকিরের সবৌত্তম ও উৎকুম্টতর 
উপায় যে, যে বিষয়ের যিকির করা হচ্ছে তার বিষয়বস্তু উপলব্ধি করে অন্তরেও তার 
প্রতিফলন ঘটিয়ে ধ্যান করবে এবং মুখেও তা উচ্চারণ করবে। কারণ, এভাবে অন্তরের 
সাথে মুখেও ঘিকিরে অংশগ্রহণ করে। পক্ষান্তরে যদি শুধু মনে মনেই ধ্যান ও চিন্তায় 
মগ্ন থাকে, মূখে কোন অক্ষর উচ্চারিত না হয়, তবে তাতে যথেষ্ট সওয়াব রয়েছে, 
কিন্তু সর্বনিম্ন স্তর হল শুধু মুখে মুখে যিকির করা, অন্তরাত্মার তা থেকে বিমুখ থাকা। 
এমনি যিকির সম্পর্কে মাওলানা রূমী বলেছেন £ 


শা পি চিলি 


অর্থাৎ মুখে মুখে জপতপ, আর অন্তরে গাধা-গরু । এহেন জপতপে কেমন করে আছর 
হবে। 


১৮৪. তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


এতে মাওলানা রূমীর উদ্দেশ্য হল এই যে, গাফেল মনে যিকির করাতে যিকিরের 
পরিপূর্ণ ক্রিয়া ও বরকত হয় না। একথা" অনস্বীকার্য যে, এই মৌখিক যিকিরও পুণ্য ও 
উপকারিতা বিবজিত নয়। কারণ, অনেক সময় এই মৌখিক যিকিরই আন্তরিক যিকি- 
রের কারণ হয়ে দীড়ায়, মুখে বলতে বলতেই এক সময় মনেও তার প্রভাব বিস্তার 
লাভ করে। তাছাড়া অন্তত একটি অঙ্গ তো যিকিরে নিয়োজিত থাকেই । তাই তাও 
পুণ্যহীন নয়। অতএব, যিকির-আযকারে যাদের মন বসে না এবং ধ্যানের মাঝে 
আল্লাহ্‌র গুণাবলী প্রতিফলিত করা যাদের পক্ষে সম্ভব হয় না, তারাও এই মৌখিক 
যিকিরকে নিরর৫থক ভেবে পরিহার করবেন না; চালিয়ে যাবেন এবং মনে তার প্রতিফলন 
ঘটতে চেষ্টা করতে থাকবেন। 


AA A337 


দ্বিতীয় যিকিরের পন্থা। এ আয়াতেই "বলা হয়েছে £ 9৪3১1 ১১5 


ATA a 


4৯31 ৬/* অর্থাৎ সুউচ্চ স্বরের চাইতে কম স্বরে। অর্থাৎ যে লোক আল্লাহ্‌ তা'আলার 


এট 


যিকির করবে তার সশব্দ যিকির করারও অধিকার রয়েছে, তবে তার আদব হল এই যে, 
অত্যন্ত জোরে চিৎকার করে যিকির করবে না । মাঝামাঝি আওয়াজে করবে যাতে 
আদব এবং সমর্যাদাবোধের প্রতি লক্ষ্য থাকে। অতি উচ্চৈঃস্বরে যিকির বা তিলাওয়াত 
করাতে একথাই প্রতীয়মান হয় যে, যার উদ্দেশ্যে যিকির করা হচ্ছে, তাঁর মর্যাদাবোধ 
অন্তরে নেই। যে সত্তার সম্মান ও মর্যাদা এবং ভয় মানব মনে বিদ্যমান থাকে, তাঁর 
সামনে স্বভাবগতভাবেই মানুষ অতি উচ্চৈঃস্বরে কথা বলতে পারে না। কাজেই আল্লাহর 
সাধারণ ঘযিকিরই হোক, কিংবা কোরআনের তিলাওয়াতই হোক, যখন আওয়াজের সাথে 
পড়া হবে, তখন সেদিকে লক্ষ্য রাখা কর্তব্য যাতে তা প্রয়োজনের চাইতে বেশি উচ্চৈংস্বরে 
না হতে পারে। 


সারকথা এই যে, এ আম্মাতের দ্বারা আল্লাহ্‌র যিকির বা কোরআন তিলাওয়াতের 
তিনটি পদ্ধতি বা নিয়ম জানা গেল। প্রথমত, আত্মিক যিকির। অর্থাৎ কোরআনের 
মর্ম এবং যিকিরের কল্পনা ও চিন্তার মাঝেই যা সীমিত থাকবে, যার সাথে জিহ্বার 
সামান্যতম স্পন্দনও হবে না। দ্বিতীয়ত. যে যিকিরে আত্মার চিন্তা-কল্পনার সাথে সাথে 
জিহবাও নড়বে। কিন্তু বেশি উচ্চ শব্দ হবে না, রানী লোকেও শুনবে । এ দুটি 


গা AT পা গত AS A 


পদ্ধতিই আল্লাহর বাণী $৯৯১ ৪ ০9৪) HSI, -এর অন্তর্ভূক্ত । আর তৃতীয় 


পদ্ধতিটি হল অন্তরে উদ্দিষ্ট সত্তার উপস্থিতি ও ধ্যান করার জাথে সাথে জিহবার 
স্পন্দনও হবে এবং সেই সঙ্গে শব্দও বেরোবে । কিন্তু এই পদ্ধতির জন্য আদব বা 
রীতি হল আওয়াজকে অধিক উচ্চ না করা । মাঝামাঝি সীমার বাইরে যাতে না' যায় 


AJ 


সেদিকে লক্ষ্য রাখা । খিকিরের এ পদ্ধতিটিই 158) 1 ৩৮ এক) 635 5 


সূরা আ'রাফ | ১৮৫ 


আয়াতে শেখানো হয়েছে। কোরআনের রা একটি আয়াতে বিষয়াটিকে বিশেষ বিশ্লেষণ 


AAT Re পা de এ 


র বলা হয়েছে ঃ 


রি লি এ । 
14০, ৮ ৬ --এতে রস্লে করীম সো)-এর প্রতি নির্দেশ করা হয়েছে, যাতে কিরাআত 


পড়তে গিয়ে অতি উচ্চৈঃস্বরেও পড়া না হয় এবং একেবারে মনে মনেও নয়। বরং 
.কিরাআতে যেন মাঝামাঝি আওয়াজ অবলম্বন করা হয়। 


নামাযের মাঝে কোরআন তিলাওয়াত সম্পর্কে মহানবী (সা) হযরত সিদ্দীকে 
আকবর (রা) ও হযরত ফারূকে আযম রো)-কে এ হিদায়েতই দিয়েছেন। 


সহীহ ও বিশুদ্ধ হাদীসে উল্লেখ রয়েছে যে, একবার রসুলে করীম সো) শেষ 
রাতে ঘর থেকে বেরিয়ে হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর বাড়ি গিয়ে দেখলেন, 
তিনি নামায পড়ছেন। কিন্তু তাতে আস্তে আস্তে অর্থাৎ শব্দহীনভাবে কোরআন তিলাও- 
য়াত করছেন। তারপর তিনি [হুযূর (সা) ] সেখান থেকে হযরত উমর ফারূক রো)- 
এর বাড়ি গিয়ে দেখলেন, তিনি অতি উচ্চৈঃস্বরে তিলাওয়াত করছেন। অতপর ভোরে 
যখন উভয়ে হুযুরে আকরাম (সা)-এর খিদমতে উপস্থিত হলেন, তখন তিনি হযরত 
আবূ বকর সিদ্দীক (রা)-কে লক্ষ্য করে বললেন, আমি রাতের বেলায় আপনার নিকট 
গিয়ে দেখলাম, আপনি অতি ক্ষীণ আওয়াযে কোরআন তিলাওয়াত করছিলেন। হযরত 
সিদ্দীকে আকবর রো) নিবেদন করলেন, ইয়া রসুলুল্লাহ, যে সভাকে শোনানো আমার 
উদ্দেশ্য ছিল তিনি শুনে নিয়েছেন, তাই যথেষ্ট নয় কিঃ তেমনিভাবে হযরত ফারাকে 
আযম (রা)-কে লক্ষ্য করে হুযূর (সো) বললেন, আপনি অতি উচ্চৈংস্বরে তিলাওয়াত 
করছিলেন। তিনি নিবেদন করলেন, উচ্চ শব্দে কিরআত পড়তে গিয়ে আমার উদ্দেশ্য 
ছিল, যাতে ঘুম না আসে এবং শয়তান যেন সে শব্দ শুনে পালিয়ে যায় । অতপর 
হুযূরে আকরাম (সা) মীমাংসা করে দিলেন। তিনি হযরত সিদ্দীকে-আকবর (রো)-কে 
কিছুটা জোরে এবং হযরত ফারাকে আযম রো)-কে কিছুটা আস্তে তিলাওয়াত করতে 
বললেন ।-_(আবৃ-দাউদ ) 


তিরমিযী শরীফে বর্ণিত রয়েছে, কিছু লোক হযরত আয়েশা রো)-র নিকট 
হুযুর আকরাম (সা)-এর তিলাওয়াত সম্পকে প্রশ্ন করলেন যে, তিনি কি উচ্চৈঃস্থরে 
তিলাওয়াত করতেন, না আস্তে আস্তে । উত্তরে হযরত আয়েশা (রো) বললেন, কখনও 
জোরে, আবার কখনও আস্তে আস্তে তিলাওয়াত করতেন। 

রাক্লিকালীন নফল নামাযে এবং নামাযের বাইরে তিলাওয়াতে কোন কোন 


মনীষী জোরে তিলাওয়াত করাকে পছন্দ করেছেন আর কেউ কেউ আস্তে পড়াকে 
পছন্দ করেছেন। সে জন্যই ইমাম আযম হযরত আবৃ-হানীফা রে) বলেছেন যে, 


১৮৬ তফসীরে মাআরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


যে লোক তিলাওয়াত করবে তার যে-কোনভাবে তিলাওয়াত করার অধিকার রয়েছে । 
তবে সশব্দে তিলাওয়াত করার জন্য সবার মতেই কয়েকটি প্রয়োজনীয় শর্ত রয়েছে। 
প্রথমত তাতে নাম-যশ এবং রিয়াকারী বা লোক-দেখানোর কোন আশংকা থাকবে না। 
দ্বিতীয়ত তার শব্দে অন্য লোকদের ক্ষতি কিংবা .কম্ট হবে না। অন্য কোন লোকের 
নামায, তিলাওয়াত কিংবা কাজকর্মে অথবা বিশ্রামে কোন রকম ব্যাঘাত যেন না হয়। 
যেখানে নাম-যশ ও রিয়াকারী কিংবা অন্যান্য লোকের কাজ-কর্ম অথবা আরাম- 
বিশ্রামের ব্যাঘাত সৃষ্টির আশংকা থাকবে, সেক্ষেত্রে আস্তে আস্তে তিলাওয়াত করাই 
সবার মতে উত্তম। ্‌ 


আর কোরআন তিলাওয়াতের যে হুকুম অন্যান্য যিকির-আযঘকার ও তসবীহ 
তাহলীলেরও একই হুকুম। অর্থাৎ আস্তে আস্তে কিংবা শব্দ করে উভয়ভাবে পড়াই 
জায়েয রয়েছে । অবশ্য আওয়ায এমন উচ্চ হবে নাযা বিনয়, নম্রতা ও আদবের 
খেলাফ হবে । তাছাড়া তার সে আওয়াষে অন্য লোকের কাজকর্ম কিংবা আরাম- 
বিশ্রামেরও যেন ব্যাঘাত সৃষ্টি না হয়। 


তবে সরব ও নীরব যিকিরের মধ্যে কোনটি বেশি উত্তম, তার ফয়সালা ব্যক্তি 
ও অবস্থাভেদে বিভিন্ন রকম হয়ে থাকে । কারো জন্য জোরে যিকির করা উত্তম; 
আর কারো জন্য আস্তে করা উত্তম। কোন সময় জোরে যিকির করা উত্তম আবার 
কোন সময় আস্তে করা উত্তম ।--(তফসীরে মাযহারী, রূহুল বয়ান প্রভৃতি ) 


তিলাওয়াত ও যিকিরের দ্বিতীয় আদব হল, নম্রতা ও বিনয়ের সাথে যিকির 
করা। তার মর্ম এই যে, মানুষের অন্তরে আল্লাহ্‌ তা'আলার মহত্ব ও মহিমা উপস্থিত থাকতে 
হবে এবং যা কিছু যিকির করা হবে, তার অর্থ ও মর্ম সম্পর্কে অবহিত থাকতে হবে। 


Poa 


আর তৃতীয় আদব আলোচ্য আয়াতের ৯৫৯ শব্দের দ্বারা বাতলে দেওয়া 


আজ 


হয়েছে যে, তিলাওয়াত ও যিকিরের সময়ে মানব মনে আল্লাহ্‌র ভয়-ভীতির অবস্থা 
সঞ্চারিত. হতে হবে । ভয় এ কারণে যে, আমরা আল্লাহ্‌ তাআলার ইবাদত ও মহত্বের 
পুরোপুরি হক আদায় করতে পারছি না, আমাদের দ্বারা না জানি বে-আদবী হয়ে যায়। 
তাছাড়া স্বীয় পাপের কথা স্মরণ করে আল্লাহ্‌র আযাবের ভয় ; শেষ পরিণতি কি হয়, 
কোন্‌ অবস্থায় না জানি আমাদের মৃত্য ঘটে। যা হোক, যিকির ও তিলাওয়াত এমন- 
ভাবে করতে হবে, যেমন কোন ভীত-সন্ত্স্ত ব্যক্তি করে থাকে৷ 


দোয়া-প্রার্থনার এ সমস্ত আদব-কায়দাই উক্ত সূরা আণরাফের প্রারস্তে--- 
ক পচ ও এ For ASTID 2১2 LAA 
৪৪5 ৩১) (23 ) 15৭ ১ 1 আয়াতে আলোচিত হয়েছে । তাতে ৪০১১ - 


% পিং 2 


পরিবর্তে ৯৫০৩ শব্দ ব্যবহৃত হয়েছে। তার অর্থ হল নীরবে বা নিঃশব্দে যিকির 
করা। এতে বোঝা যায় নিঃশব্দে এবং আস্তে আস্তে যিকির করাও যিকিরের একটি আদব! 


সরা আ'রাফ ১৮৭ 


কিন্তু এ আয়াতে এ কথাও পরিষ্কার হয়ে গেছে যে, যদিও সশব্দে যিকির করা নিষিদ্ধ 
নয়, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত উচ্চৈঃস্বরে করবে না এবং এমন উচ্চৈঃস্বরে করবে না, 
যাতে বিনয় ও নম্রতা বিনষ্ট হয়ে যেতে পারে। 


আলোচ্য আয়াতের শেষাংশে যিকির ও তিলাওয়াতের সময় বাতলে দেওয়া হয়েছে 
যে, তা হবে সকাল ও সন্ধ্যায় । এর অর্থ এও হতে পারে যে, দৈনিক অন্তত দু'বেলা, 
সকাল ও সন্ধ্যায় আল্লাহর যিকিরে আত্মনিয়োগ করা কর্তব্য। আর এ অর্থও হতে 
পারে যে, সকাল-সন্ধ্যা বলে দিবা-রাত্রির সব সময়কে বোঝানো হয়েছে। পূর্ব-পশ্চিম 
বলে যেমন সারা দুনিয়াকে বোঝানো হয়। তখন আয়াতের অর্থ হবে এই যে, সর্বদা, 
সর্বাবস্থায় যিকির ও তিলাওয়াতে নিয়মানুবতীঁ হওয়া মানুষের একান্ত কর্তব্য। এ 
প্রসঙ্গে হযরত আয়েশা রো) বলেন, হুযূরে আকরাম (সো) সর্বদা, সর্বাবস্থায় আল্লাহ্র 
স্মরণে নিয়োজিত থাকতেন। 


Has LS 


আয়াতের শেষাংশে বলা হয়েছে ঃ 8৬1 ৩০ ৬$%$ ৩5 অর্থাৎ 


আল্লাহ্‌র স্মরণ ত্যাগ করে গাফিলদের অন্তভুক্ত হয়ে যেও না। কারণ, এট বড়ই 
ক্ষতিকারক । 


দ্বিতীয় আয়াতে মানুষের শিক্ষা ও উপদেশের জন্য আল্লাহ্‌ তা'আলার দরবারে 
নৈকট্য লাভকারীদের এক বিশেষ অবস্থা বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে যে, যারা 
আল্লাহ তা'আলার নৈকট্য লাভ করেছে তারা তাঁর ইবাদতের ব্যাপারে গর্ব বা অহঙ্কার 
করে না। এখানে আল্লাহ্‌ নিকটে থাকা অর্থ আল্লাহ্‌র প্রিয় হওয়া । এতে সমস্ত 
ফেরেশতা, সমস্ত নবী-রসূল এবং সমস্ত সৎকর্মশীল লোকই অন্তভূক্ত। আর তাকাব্বুর 
বা অহংকার না করা অর্থ হল এই যে, নিজে নিজেকে বড় মনে করে ইবাদতের ক্ষেত্রে 
কোন ভ্ুটি না করা। বরং নিজেকে অসহায়, মুখাপেক্ষী মনে করে সর্বক্ষণ আল্লাহ্‌র 
স্মরণে ও ইবাদতে নিয়োজিত থাকা, তসবীহ্‌-তাহ্লীল করতে থাকা এবং আল্লাহ্‌কে 
সিজদা করতে থাকা । 


এতে এ কথাও প্রতীয়মান হচ্ছে যে, সার্বক্ষণিক ইবাদত ও আল্লাহকে স্মরণ 
করার তওফীক যাদের ভাগ্যে হয়, তারা সর্বক্ষণ আল্লাহ্‌র কাছে রয়েছে এবং তাদের 
আল্লাহ্‌ রব্বুল আলামীনের সান্নিধ্য হাসিল হয়েছে । 


সিজদার কতিপয় ফযীলত ও আহকাম £ এখানে নামায সংক্রান্ত ইবাদতের মধ্য 
থেকে শুধ্‌ সিজদার কথা উল্লেখ করার কারণ এই যে, নামাযের সমগ্র আরকানের মধ্য 
সিজদার একটি বিশেষ ফযীলত রয়েছে । 


সহীহ মুসলিমে বর্ণিত রয়েছে যে, কোন এক লোক হযরত সাওবান (রা)-এর 
নিকট নিবেদন করলেন যে, আমাকে এমন একটা আমল বাতলে দিন, যাতে আমি 
জান্নাতে যেতে পারি। হযরত সাওবান রো) নীরব রইলেন; কিছুই বললেন না। 


১৮৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতর্থ খণ্ড - 


‘লোকটি আবার নিবেদন করলেন, তখনও তিনি চুপ করে রইলেন। এভাবে তৃতীয় 
বার যখন বললেন, তখন তিনি বললেন, আমি এ প্রশ্নটিই রস্লে করীম সো)-এর 
দরবারে করেছিলাম । তিনি আমাকে ওসীয়ত করেছিলেন যে, অধিক পরিমাণে সিজদা 
করতে থাক । কারণ, তোমরা যখন একটি সিজদা কর, তখন তার ফলে আল্লাহ্‌ তা“আলা 
তোমাদের মর্যাদা এক ডিগ্রী বাড়িয়ে দেন এবং একটি গোনাহ্‌ ক্ষমা করে দেন। 


লোকটি বললেন, হযরত সাওবান (রা)-এর সাথে আলাপ করার পর আমি হযরত 
আবুদ্দার্দা রো)-এর সাথে সাক্ষাৎ করে তাঁর কাছেও একই নিবেদন করলাম এবং তিনিও 
একই উত্তর দিলেন। 


সহীহ. মুসলিমে হযরত আবু হুরায়রা (রা)-র রেওয়ায়েতক্রমে উদ্ধত করা হয়েছে 
যে, রসূলে করীম সো) ইরশাদ করেছেন, বান্দা স্বীয় পরওয়ারদিগারের সর্বাধিক 
, নিকটবতাঁ তখনই হয়, যখন সে বান্দা সিজদায় অবনত থাকে। কাজেই তোমরা 
সিজদারত অবস্থায় খুব বেশি করে দোয়া প্রার্থনা করবে । তাতে তা কবূল হওয়ার 
যথেষ্ট আশা হয়েছে । 


মনে রাখতে হবে যে, ঙুধুমাত্র সিজদা হিসাবে কোন ইবাদত নেই। কাজেই 
ইমাম আযম হযরত আবু হানীফা (র)-র মতে অধিক পরিমাণে সিজদা করার অথ 
অধিক পরিমাণে নফল নামায পড়া । নফল যত বেশি হবে সিজদাও ততই বেশি হবে । 


কিন্তু কোন লোক যদি শুধ সিজদা করেই দোয়া করে নেয়, তাহলে তাতেও 
কোন ক্ষতি নেই। আর নসিজদারত অবস্থায় দোয়া করার হিদায়েত শুধু নফল নামাযের 
সাথেই সম্পৃক্ত; ফরয নামাযে নয়। 


সূরা আ*রাফ শেষ হল। এর শেষ আয়াতটি হল আয়াতে সিজদা । সহীহ্‌ মুসলিম 
শরীফে হযরত আবূ হুরায়রা (রা)-র রেওয়ায়েতক্রমে উদ্ধৃত রয়েছে যে, কোন 
আদম সন্তান যখন কোন সিজদার আয়াত পাঠ করে, অতপর সিজদায়ে তিলাওয়াত 
সম্পন্ন করে, তখন শয়তান কাদতে কাদতে পালিয়ে যায় এবং বলে যে, আফসোস, 
মানুষের প্রতি সিজদার হুকুম হল আর সেতা আদায়ও করলো, ফলে তার ঠিকানা 
হল জান্নাত, আর আমার প্রতিও সিজদার হুকুম হয়েছে, কিন্তু আম্মি তার না-ফরমানী 
করেছি বলে আমার ঠিকানা হল জাহান্নাম। ' ৃ 


৫৬ | ৪) ৮ 
পরো তালহালি 


মদীনায় অবতীর্ণ । ৭৫ আয়াত, ১০ রুকু 


৪১৯9181১১৮4, 
রি পাঠ পাঠ 0৯ পঠতেঠ পে etd, ৩ 
ও 4 298 043 969৬ এনে 
Lol 3 1) ৯০৩৬ 9১০০1 3 


ে 62545 





॥ পরম করুণাময় ও অীম দয়ালু আল্লাহ্‌র নামে শুরু করছি ॥ 


(১) আপনার কাছে জিজ্ঞেস করে, গনীমতের হুকুম । বলে দিন, গনীমতের মাল 
হল আল্লাহ্‌র এবং রসূলের । অতএব, তোমরা আল্লাহ্‌কে ভয় কর এবং নিজেদের অবস্থা 
সংশোধন করে নাও । আর আল্লাহ. এবং তীর রসূলের হুকুম মান্য কর-_যদি ঈমানদার 
হয়ে থাক ! 


সূরার বিষয়বস্তু 


সুরা আন্ফাল এখন যা আরস্ত হচ্ছে, এটি মদীনায় অবতীর্ণ সূরা। এর পূর্ববর্তী 
স্রা আ*রাফে মুশরিকীন (অংশীবাদী) এবং আহলে-কিতাবের মূর্খতা, বিদ্বেষ, কুফরা 
ও ফিতনা-ফাসাদ সংক্রান্ত আলোচনা এবং তৎসম্পর্কিত বিষয়ের বর্ণনা ছিল। ূ 


বর্তমান সূরাটিতে আলোচিত অধিকাংশ বিষয়ই গষ্ওয়াষে বদর বা বদরের 
যৃদ্ধকালে সেই কাফ্রির, মুশরিক ও আহলে-কিতাবের অশুভ পরিণতি, তাদের পরাজয় 
ও অকৃতকার্যতা এবং তাদের মুকাবিলায় মুসলমানদের ক্লুতকার্যতা সম্পকিত, যা 
মুসলমানদের জন্য ছিল একান্ত কৃপা, ও দান এবং কাফিরদের জন্য ছিল আযাব ও 
প্রতিশোধস্থরূপ | 


জারি tt CHET সবচাইতে বড় কারণ ছিল মুসলমানদের 
নিঃস্বার্থতা, পারস্পরিক এক্য, আল্লাহ্‌ ও তাঁর রসুলের পরিপূর্ণ আনুগত্যের ফল, সেহেতু 


১৯০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


সুরার প্রারস্তেই তাক্ওয়া, পরহিযগারী এবং আল্লাহ্‌র আনুগত্য, যিকির ও ভরসা প্রভৃতি 
বিষয় শিক্ষা দেয়া হয়েছে । 


তফসীরের সার-সংক্ষেপ 

এসব লোক আপনার নিকট গনীমতের মাল সম্পর্কিত হুকুম জানতে চায়। 
আপনি জানিয়ে দিন যে, যাবতীয় গনীমত আল্লাহ্‌র (অর্থাৎ সেগুলো আল্লাহ্‌র মালি- 
কানা ও অধিকারভূক্ত। তিনি এ সম্পর্কে যা ইচ্ছা নির্দেশ দেবেন) এবং (এগুলো 
এ অর্থে) রসূল (সা)-এর ( যে, তিনি আল্লাহ্‌ তা'আলার কাছ থেকে হুকুম পেয়ে তা জারি 
করবেন। অর্থাৎ গনীমতের মাল-আসবাবসমূহের ব্যাপারে তোমাদের কোন মতামত 
কিংবা প্রস্তাবের কোন সুযোগ নেই। বরং তার ফয়সালা হবে শরীয়তের হুকুম অনু- 
যায়ী।) অতএব, তোমরা (পাথিব লোভ করো নাঃ আখিরাতের অন্বেষায় থাক । তা 
এভাবে যে,) আল্লাহকে ভয় কর এবং নিজেদের পারস্পরিক অবস্থার সংশোধন করে 
নাও (যাতে পরস্পরের মধ্যে হিংসা-বিদ্বেষ ও ঈধষা না থাকে)। আর আল্লাহ্‌ এবং 
ভার রসূলের অনুসরণ কর যদি তোমরা ঈমানদার হয়ে থাক। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

এ আয়াতটি বদর যুদ্ধে সংঘটিত একটি ঘটনার সাথে সম্পর্কিত । আয়াতের 
বিস্তারিত তফসারের আগে সে-ঘটনাটি সামনে রাখা হলে এর তফসীর বুঝতে একান্ত 
সহজ হয়ে যাবে বলে আশা করি। 


ঘটনাটি হল এই হে, কুফর ও ইসলামের প্রথম সংঘষ বদর যৃদ্ধে যখন মুসল- 
মানদের বিজয় সূচিত হয়ে গেল এবং কিছু গনীমতের মাল-সামান হাতে এল, তখন 
সেগুলোর বিলি-বন্টন নিয়ে সাহাবায়ে-কিরামের মধ্যে এমন এক ঘটনা ঘটে যা নিংস্বার্থতা, 
ইখলাস ও এঁক্যের সেই সৃউচ্চ মানের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না, যার ভিত্তিতে সাহা- 
বায়ে-কিরাম (রা)-এর গোটা জীবন ঢেলে সাজানো ছিল। সেজন্য সর্বাগ্রে এ আয়াতে 
তার সমাধান করে দেয়া হয়, যাতে করে এই প্ত-পবিভ্র এবং নিক্ষলুষ সম্পুদায়ের অন্তরে 
‘বিশ্বাস ও নিংস্বার্থতা এবং এক্য ও আত্মত্যাগের প্রেরণা ছাড়া অন্য কোন বিষয় থাকতে 
না পারে। ্‌ 

এ ঘটনার বিস্তারিত বিবরণ বদর যৃদ্ধে অংশগ্রহণকারী হযরত ওবাদা রো)-এর 
রেওয়ায়েতক্রমে মসনদে আহমদ, তিরমিযী, ইবনে-মাজা, মুসতাদরাকে-হাকেম প্রভৃতি 
গ্রন্থে এভাবে উদ্ধৃত: রয়েছে যে, হযরত ওবাদা ইবনে সামেত রো)-এর নিকট কোন 


এক ব্যক্তি আয়াতে উল্লিখিত 3৬1 (আনফাল) শব্দের মর্ম জিজ্ঞেস করলে তিনি 


বললেন, “এ আয়াতটি তো আমাদের অর্থাৎ বদর যৃদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন 
তাদের সম্পকেই নাঘিল হয়েছে। সে ঘটনাটি ছিল এই যে, গনীমতের মালামাল বিলি- 
বন্টন ব্যাপারে আমাদের মাঝে সামান্য মতবিরোধ হয়ে গিয়েছিল, যাতে আমাদের পবিত্র 


সূরা আনফাল ১৯১ 


চরিত্রে একটা অশুভ প্রতিক্রিয়া দেখা দেয়। আল্লাহ-এ আয়াতের মাধ্যমে গনীমতের 
সমস্ত মালামাল আমাদের হাত থেকে নিয়ে রসূলে করীম (সা)-এর দায়িত্বে অর্পণ 
করেন। আর রস্লে করীম সো) বদরে অংশগ্রহণকারী সবার মধ্যে সমানভাবে সেগুলো 
বন্টন করে দেন। 


ব্যাপার ঘটেছিল এই যে, বদরের যুদ্ধে আমরা সবাই রসূলে করীম (সা)-এর 
সাথে বেরিয়ে যাই এবং উভয় দলের মধ্যে তুমুল যুদ্ধের পর আল্লাহ্‌ তা'আলা যখন 
শব্রদের পরাজিত করে দেন, তখন আমাদের সেনাবাহিনী তিনটি ভাগে বিভক্ত হয়ে 
যায়। কিছু লোক শন্ত্রদের পশ্চাদ্ধাবন করেন, যাতে তারা পুনরায় ফিরে আসতে না পারে। 
কিছু লোক কাফিরদের পরিত্যক্ত গনীমতের মালামাল সংগ্রহে মনোনিবেশ করেন। আর 
কিছু লোক রসূলে করীম সো)-এর পাশে এসে সমবেত হন, যাতে গোপনে লুকিয়ে থাকা 
কোন শন্ত্র মহানবী সো)-র উপর আক্রমণ করতে না পারে। যুদ্ধ শেষে সবাই যখন নিজেদের 
অবস্থানে এসে উপস্থিত হন, তখন যাঁরা গনীমতের মালামাল সংগ্রহ করেছিলেন, তারা 
বলতে লাগলেন যে, এ সমস্ত মালামাল যেহেতু আমরা সংগ্রহ করেছি, কাজেই এতে আমা- 
দের ছাড়া অপর কারও ভাগ নেই। আর যারা শন্ত্রর পশ্চাদ্ধাবন করতে গিয়েছিলেন 
তাঁরা বললেন, এতে তোমরা আমাদের চাইতে বেশি অধিকারী নও। কারণ, আমরাই 
তো শন্রকে হটিয়ে দিয়ে তোমাদের জন্য সুযোগ করে দিয়েছি যাতে তোমরা নিশ্চিন্তে 
গনীমতের মালামাল সংগ্রহ করে আনতে পার। পক্ষান্তরে যারা মহানবী (সা)-র 
হিফাযতকল্পে তার পাশে সমবেত ছিলেন, তাঁরা বললেন, আমরাও ইচ্ছা করলে গনীমতের 
এই মাল সংগ্রহে তোমাদের সাথে অংশগ্রহণ করতে পারতাম, কিন্তু আমরা জিহাদের 
সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হুযূরে আকরাম (সা)-এর হিফাযতের কাজে নিয়োজিত ছিলাম। 
অতএব আমরাও এর অধিকারী । 


সাহাবায়ে কিরাম (রা)-এর এসব কথাবার্তা হুযূর সো) পর্যন্ত গিয়ে পৌঁছলে পর এ 
আয়াতটি অবতীর্ণ হয়। এতে পরিক্ষার হয়ে যায় যে, এসব মালামাল আল্লাহ্‌ তা'আলার ॥ 
একমাত্র আল্লাহ ব্যতীত এর অন্য কোন মালিক বা অধিকারী নেই, শুধু তাঁকে ছাড়া 
যাঁকে রসূলে করীম (সা) দান করেন। সুতরাং মহানবী (সা) আল্লাহ, রব্বুল আলামীনের 
নির্দেশ অনুযায়ী এসব মালামাল জিহাদে অংশগ্রহণকারীদের মাঝে সমানভাবে বন্টন 
করে দেন।----€(ইবনে-কাসীর) অতপর সবাই আল্লাহ্‌ ও রস্লের এই সিদ্ধান্তের উপর 
রাখী হয়ে যান এবং তাঁদের মহান মর্যাদার পরিপন্থী পারস্পরিক প্রতিদ্বন্ৰিতার যে 
পরিস্থিতির উদ্ভব হয়েছিল সেজন্য সবাই লাল্ছিত হন। 


এছাড়া মসনদে আহমদ এ আয়াতের শানে-নুষূলের ব্যাপারে হযরত সাদ ইবনে 
আবী ওল্কাস রো) থেকে অপর একটি ঘটনা উদ্ধৃত রয়েছে। তিনি বলেন যে, গযওয়ায়ে 
ওহুদে আমার ভাই ওমাইর (রো) শাহাদত বরণ করেন। আমি প্রতিশোধ গ্রহণকল্লে 
মুশরিকদের মধ্য থেকে সাঈদ ইবনুল আ'সকে হত্যা করে ফেলি এবং তার তলোয়ারটি 
তুলে নিয়ে মহানবী (সো)-র খিদমতে উপস্থিত হই। এই তলোয়ারটি যাতে আমি 


১৯২ | তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


পেতে পারি তাই ছিল আমার উদ্দেশ্য। কিন্তু মহানবী (সো) নির্দেশ দিলেন, এটি গনীমতের 
মালের সাথে জমা করে দাও। নির্দেশ পালনে আমি বাধ্য হলাম, কিন্তু আমার মন এতে 
কঠিন বেদনা অনূভব করছিল যে, আমার ভাই শহীদ হলেন এবং তার বিনিময়ে আমি 
একটি শত্রুকে হত্যা করে তার তলোয়ার লাভ করলাম, অথচ তাও আমার কাছ থেকে 
নিয়ে নেয়া হলো! কিন্তু তা সত্ত্বেও হুকুম তামিলার্থ মালে-গনীমতে জমা দেয়ার জন্য 
এগিয়ে গেলাম। আমি খুব একটা দুরে না যেতেই হুযূর (সা)-এর উপর সূরা আন্ফালের 
এ আয়াতটি নাধিল হল এবং তিনি আমাকে ডেকে তলোয়্ারটি দিয়ে দিলেন। কোন কোন 
রেওয়ায়েতে একথাও রয়েছে যে, হযরত সা*দ রস্লুল্লাহ্‌ সো)-এর কাছে নিবেদনও করে- 
ছিলেন যে, তলোয়ারটি আমাকে দিয়ে দেয়া হোক। কিন্তু তিনি বললেন, এটা আমার 
জিনিস না যে কাউকে দিয়ে দেব, আর না এতে তোমার কোন মালিকানা রয়েছে। 
কাজেই এটা অন্যান্য গনীমতের মালের সাথে জমা করে দাও । এর ফয়সালা আল্লাহ্‌ 
তা'আলা যা করবেন, তাই হবে ।-_ (ইবনে কাসীর, মাযৃহারী ) 


এতদুভয় ঘটনা সংঘটিত হওয়া এবং উভয় ঘটনার প্রত্যুত্তরেই এ আয়াতটি 
নাযিল হওয়া অসম্ভব নয়। 


A 


৮৫ ভা, এর অর্থ অনুগ্রহ, দান ও উপতৌকন। 


নফল নামায, রোযা, সদ্কা প্রভূতিকে 'নফল” বলা হয় যে, এগুলো কারো উপর অপরি- 
হার্য কর্তব্য ও ওয়াজিব নয়। যারা তা করে, নিজের খুশিতেই করে থাকে । কোর- 


আন ও সুন্নাহর পরিভাষায় 5১ ও ৫] ৬১ 1 (নফল ও আন্ফাল) গনীমত বা 
যুদ্ধলব্ধ মালামালকে বোঝাবার জন্য ব্যবহাত হয়, যা যুদ্ধকালে কাফিরদের কাছ 
থেকে লাভ করা হয়। তবে কোরআন মজীদে এতদর্থে তিনটি শব্দ ব্যবহার 


করা হয়েছে--১. আন্ফাল ২. গনীমত এবং ৩. ফায়। এ ৮১1 শব্দটি তো 
এ আয়াতেই রয়েছে। আর &-% (গনীমত) শব্দ এবং তার বিশ্লেষণ এ সূরার 
একচন্লিশতম আয়াতে আসবে। আর $3 এবং তার ব্যাখ্যা সুরা হাশরের আয়াত 


গা কাটা ও কা শি 


41 এড ২ ০০ প্রসঙ্গে করা হয়েছে। এ তিনটি শব্দের অর্থ যৎসামান্য 
পার্থক্যসহ বিভিন্ন রকম। সামান্য ও সাধারণ পার্থক্যের কারণে অনেক সময় একটি 
শব্দকে অন্যটির জায়গায় শুধু 'গনীমতের মাল” অর্থেও ব্যবহার করা হয়। ০১ (গনী- 
মত) সাধারণত সে মালকে বলা হয়, যা যুদ্ধ-জিহাদের মাধ্যমে বিরোধী দলের কাছ 
থেকে হাসিল করা হয়। আর cs (ফায়) বলা হয় সে মালকে, যা কোন রকম যুদ্ধ- 
বিগ্রহ ছাড়াই কাফিরদের কাছ থেকে পাওয়া যায়। তা সেগুলো ফেলে কাফিররা পালিয়েই 
যাক, অথবা স্থেচ্ছায় দিয়ে দিতে রাষী হোক। আর 0%) ও 0 ১ { (নফল ও আন্‌- 
ফাল) শব্দটি অধিকাংশ সময় আন্আম বা পুরস্কার অর্থেও ব্যবহাত হয়, যা জিহাদের 


সুরা আন্ফাল | ১৯৩ 


নায়ক কোন বিশেষ মুজাহিদকে তার কৃতিত্বের বিনিময় হিসাবে গনীমতের প্রাপ্য অংশের 
অতিরিক্ত পুরস্কার দিয়ে থাকেন। তফসীরে ইবনে জরীর গ্রন্থে হযরত আবদুল্লাহ্‌ 
ইবনে আব্বাস রো) থেকে এ অর্থই উদ্ধৃত করা হয়েছে।--(ইবনে, কাসীর) আবার কখনও 
“নফল' ও “আন্ফাল' শব্দ দ্বারা সাধারণ গনীমতের মালকেও বোঝানো হয়। এ আয়াতের 
ক্ষেত্রেও অধিকাংশ তফসীরকার এই সাধারণ অর্থই গ্রহণ করেছেন। সহীহ্‌ বুখারী 
শরীফে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে এ অর্থই উদ্ধৃত করা হয়েছে। প্রর্কুত- 
পক্ষে এ (০ (41 ) শব্দটি সাধারণ, অসাধারণ--উভয় অর্থেই ব্যবহৃত হয়ে থাকে। এতে 
কোন মতবিরোধ নেই। বন্তত এর সর্বোভম ব্যাখ্যা ও পর্যালোচনা হল সেটাই, যা ইমাম 
আবু ওবাইদ (র) করেছেন। তিনি স্বীয় গ্রন্থ “কিতাবুল আম্ওয়াল'-এ উল্লেখ করেছেন 
যে, মূল অভিধান অনুযায়ী ‘নফল’ বলা হয় দান ও পুরস্কারকে। আর এই উম্মতের 
প্রতি এটা এক বিশেষ দান যে, জিহাদ ও লড়াইয়ের মাধ্যমে যেসব মালসামান কাফির- 
দের কাছ থেকে লাভ করা হয়, সেগুলো মুসলমানদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। 
বিগত উম্মতের মধ্যে এই প্রচলন ছিল না। বরং গনীমতের মালের ক্ষেত্রে আইন ছিল 
এই যে, তা কারো জন্য হালাল ছিল না; সমস্ত গনীমতের মালামাল কোন এক জায়গায় 
জমা করা হত। অতপর আসমান থেকে এক অনল-বিদ্যুৎ এসে সেগুলোকে জ্বালিয়ে 
ছারখার করে দিত। আর এটাই ছিল আল্লাহ্‌ তা'আলার নিকট জিহাদ কবূল হওয়ার 
নিদর্শন। পক্ষান্তরে গনীমতের মালসামান একত্রিত করে রাখার পর যদি আকাশ থেকে 
বিদ্যুৎ এসে সেগুলোকে না জ্রালাত, তবে তা-ই ছিল জিহাদ কবুল না হওয়ার লক্ষণ। 
এতে বোঝা যেত, এ জিহাদ আল্লাহ্‌ র কাছে গ্রহণযোগ্য নয়। ফলে গনীমতের সে মাল- 
সামানকেও প্রত্যাখ্যাত ও অলক্ষুণে মনে করা হত এবং সেগুলো কোন প্রকার ব্যবহারে 
আনা হতো না। | 


রসূলে করীম সো) থেকে হযরত জাবের রো)-এর রেওয়ায়েতব্রমে বুখারী ও 
মুসলিম শরীফে উদ্ধৃত হয়েছে যে, হয়ূরে আকরাম (জা) বলেছেন, আমাকে পাঁচটি বিষয় 
দান করা হয়েছে, যা পূর্ববতী উম্মতকে দেওয়া হয়নি। সে পাঁচটির একটি হল-_ 
৬৬১ ৬৯ ৪ ০৩ 05 ট্ট ৩৩1৩০ ৮০৭1 অর্থাৎ আমার জন্য গনীমতের 
মালকে হালাল করা হয়েছে, অথচ আমার পূর্ববর্তী কারও জন্য তা হালাল ছিল না। 


উল্লিখিত আয়াতে আন্ফাল-এর বিধান বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে যে, এগুলো 
আল্লাহর এবং রসূলের। তার অর্থ এই যে, এগুলোর প্রকৃত মালিকানা আল্লাহ্‌ রব্বুল 
আলামীনের এবং রসূলে করীম (সো) হচ্ছেন সেগুলোর ব্যবস্থাপক । তিনি আল্লাহ্‌ তা'আলার 
নির্দেশ মুতাবিক স্বীয় কল্যাণ বিবেচনায় সেগুলো বিলি-বল্টন করবেন। 


সেজন্যই হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস, মুজাহিদ ইকরিমাহ্‌ রো) এবং সুদী 
রে) প্রমুখ তফসীরবিদের এক বিরাট দল মত প্রকাশ করেছেন যে, এই হুকুমটি 


১৯৪ ৃ তফসীরে মাঁআরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


ছিল ইসলামের প্রাথমিক আমলের, যখন গনীমতের মালসামান বিলি-বন্টনের ব্যাপারে 
কোন আইন অবতীর্ণ হয়নি। আলোচ্য সুরার পঞ্চম রুকুতে এ বিষয়টিই আলোচিত 
হবে। এ আয়াতে গনীমতের যাবতীয় মালামালের বিষয়টি মহানবী (সা)-র কল্যাণ- 
বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। তিনি যেভাবে ইচ্ছা তার ব্যবস্থা করতে পারেন। 
কিন্তু পরবর্তীতে যে বিস্তারিত বিধি-বিধান এসেছে, তাতে বলে দেওয়া হয়েছে যে, গনীমতের 
সম্পূর্ণ মালামালকে পাঁচ ভাগ করে তার এক ভাগ বায়তুলমালে সাধারণ মুসলমানদের 
প্রয়োজনের লক্ষ্যে সংরক্ষণ করতে হবে এবং বাকি চার ভাগ বিশেষ নিয়ম-নীতির 
ভিত্তিতে জিহাদে অংশগ্রহণকারী মুজাহিদগণের মাঝে বন্টন করে দেওয়া হবে। এ সম্পর্কিত 
বিস্তারিত বিবরণ হাদীসে উল্লেখ রয়েছে। সে সমস্ত বিস্তারিত ব্যাখ্যা-বিশ্লেষণ সূরা 
আনফালের আলোচ্য প্রথম আয়াতটিকে রহিত করে দিয়েছে আবার কোন কোন 
মনীষী বলেছেন যে, এখানে কোন 'নাসেখ-মনসূখ* অর্থাৎ রহিত কিংবা রহিতকারী 
নেই, বরং সংক্ষেপণ ও বিশ্লেষণের পার্থক্য মান্ত। সুরা আন্ফালের প্রথম আয়াতে 
যা সংক্ষেপে বলা হয়েছে, একক্রিশতম আয়াতে তারই বিশ্লেষণ করা হয়েছে। অবশ্য 
“ফায়”এর মালামাল--যার বিধান সুরা হাশরে বিরত হয়েছে, তা সম্পূর্ণভাবে রসুলে 
করীম (সা)-এর অধিকারভুক্ত। তিনি নিজের ইচ্ছা ও বিবেচনা অনুযায়ী যেভাবে ইচ্ছা 
ব্যবহার করতে পারেন। সে কারণেই সেখানে তার বিধান বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে 8 


ASIA রা ১4 এ এ ৫প ৫১4 ১:৫৮ক2জ 1 
1 58৮১ ১০ ৮28$৮০ 5 ও 9 এ৩ এ 2 0) শিশি 1 ৬ 3 অর্থাৎ আমার রসূল 
যা কিছু তোমাদের দেন, তা গ্রহণ কর এবং যা থেকে বারণ করেন, তা থেকে বিরত থাক। 


এই বিশ্লেষণের দ্বারা প্রতীয়মান হচ্ছে যে, গনীমতের মাল হলো সে সমস্ত মালামাল, 
যা যুদ্ধ-জিহাদের মাধ্যমে হস্তগত করা হয়। আর “ফায়' হল সে সমস্ত মালামাল যা 
কোন রকম লড়াই এবং জিহাদ ছাড়াই হাতে আসে। আর ৭ ১ €(আন্ফাল) শব্দটি 
উভয় মালামালের জন্য সাধারণভাবে ব্যবহৃত হয় এবং সেই বিশেষ পুরদ্বণর বা উপতৌ- 
কনের অর্থেও ব্যবহাত হয়, যা জিহাদের নেতা বা পরিচালক দান করেন। 


এ প্রসঙ্গে সাথীদেরকে পুরস্কার দেওয়ার চারটি রীতি মহানবী সো)-র যুগ থেকে 
প্রচলিত রয়েছে। এক. একথা ঘোষণা করে দেওয়া যে, যে লোক কোন বিরোধী শতকে 
হত্যা করতে পারবে-_-যে সামগ্রী তার সাথে থাকবে সেগুলো তারই হয়ে যাবে, যে হত্যা 
করেছে। এসব সামগ্রী গনীমতের সাধারণ মালামালের সাথে জমা হবে না। দুই. 
বড় কোন সৈন্যদল থেকে কোন দলকে পৃথক করে কোন বিশেষ দিকে জিহাদ করার জন্য 

পাঠিয়ে দেওয়া এবং এমন নির্দেশ দিয়ে দেওয়া যে, এদিক থেকে যেসব গনীমতের মালামাল 
সংগৃহীত হবে সেগুলো উল্লিখিত বিশেষ দলের জন্য নিদিষ্ট হয়ে যাবে যারা সে অভিযানে 
অংশগ্রহণ করবে। তবে এতে শুধু এটুকু করতে হবে যে, সমস্ত মালামাল থেকে এক- 
পঞ্চমাংশ সাধারণ মুসলমানদের প্রয়োজনে বায়তুলমালে জমা করতে হবে। তিন. বায়তুল- 
মালে গনীমতের যে এক-পঞ্চমাংশ জমা করা হয়, তা থেকে কোন বিশেষ গাষী (জয়ী)-কে 


সূরা আনফাল ্‌ ১৯৫ 


তার কোন বিশেষ কৃতিত্বের প্রতিদান হিসাবে আমীরের কল্যাণ বিবেচনা অনুযায়ী 
কিছু দান করা। চার. সমগ্র গনীমতের মালামালের মধ্য থেকে কিছু অংশ পৃথক 
করে নিয়ে সেবাজীবী লোকদের মধ্যে পূরস্কারস্বরূপ দান করা, যারা মুজাহিদ বা 
সৈনিকদের ঘোড়া প্রভৃতির দেখাশোনা করে এবং তাদের বিভিন্ন কাজে সাহায্য করে। 
-_-(ইবনে কাসীর) 


তাহলে আয়াতের মোটামুটি বিষয়বস্তু দাড়াল এই যে, এতে আল্লাহ্‌ তা'আলা 
রসূলে করীম (সা)-=কে উদ্দেশ্য করে বলেছেন যে, আপনার নিকট লোকেরা “আন্ফাল' 
সম্পকে প্রশ্ন করে--আপনি তাদেরকে বলে দিন যে, ‘আনফাল’ সবই হল আল্লাহ্‌ 
এবং তাঁর রসূলের । অর্থাৎ নিজস্বভাবে কেউ এসবের অধিকারী কিংবা মালিক নম্ম। 
আল্লাহর নির্দেশক্রমে তাঁর রসূল (সো) এগুলোর ব্যাপারে যে যে সিদ্ধান্ত নেবেন, তা-ই 
কার্যকর হবে । 
মানুষের পারস্পরিক সৌহার্দ্য ও ১ এক্যের ভিত্তি তাকওয়া বা পরহিষগারী এবং 
জাঙাহ-ভীতি ৪ এ আয়াতের শেষ বাক্যে বলা হয়েছেঃ পা 


A তলত AT 
47 22 


এতে সাহাবায়ে-কিরামকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে, তোমরা আল্লাহকে ভয় কর 
এবং পারস্পরিক সম্পর্ককে ভাল রাখ। এতে ইঙ্গিত করা হয়েছে সেই ঘটনার প্রতি, যা 
ব্দর যুদ্ধে গনীমতের মালামালের বিলি-বল্টনসংক্রান্ত ব্যাপারে সাহাবায়ে-কিরামের মাঝে 
ঘটে গিয়েছিল। এতে পারস্পরিক তিক্ততা এবং অসন্তষ্টি সৃষ্টির আশংকা বিদ্যমান 
ছিল। কাজেই আল্লাহ্‌ রব্বুল আলামীন স্বয়ং গনীমতের মালামালের বিলি-বন্টনের 
বিষয় এ আয়াতের দ্বারা পরে মীমাংসা করে দিয়েছেন। তারপর তাঁদের অভ্যন্তরীণ 
সংস্কার ও পারস্পরিক সম্পর্ককে সুন্দর করার উপায় বলা হয়েছে যার কেন্দ্রবিন্দু হল 
তাকওয়া বা পরহিযগারী এবং আল্লাহভীতি। 


একথা অভিজ্ঞতার দ্বারা সপ্রমাণিত যে, যখন মানুষের মনে তাকওয়া, পরহিয- 
গারী, আল্লাহ্‌ ও কিয়ামত আখিরাতের ভয়নীতি প্রবল থাকে, তখন বড় বড় বিবাদ 
বিসংবাদও মুহূর্তের মধ্যে নিষ্পত্তি হয়ে যায়। পারস্পরিক, বিদ্বেষের পাহাড়ও ধুলার 
মত উড়ে যায়। মওলানা রূমীর ভাষায় পরহিযগারদের অবস্থা হয় এরাপ £ 


০৭3 শিট ০১৯৪ ৮৫৪ এ ভী ভি ১১৯ 
অর্থাৎ “কোন রকম বিবাদ-বিসংবাদে তাদের সম্পর্ক কি থাকবে, তাদের কাছে 
যে মানুষের কল্যাণ ও সংস্কার সাধন করেই অবসর নেই।” কারণ যে মন-মানস আল্লাহ্‌র 


১৯৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 
মহব্বত, ভয় এবং স্মরণে ব্যাকুল, তাদের পক্ষে অন্যের সাথে সম্পর্ক গড়ে তোলার 
দিনা নর সুতরাং 
0৯৫5 গন 8 
A Ae 


সে জন্যই এ আয়াতে তাকওয়ার উপায় বাতলাতে লিয়ে বলা হয়েছে ৪15৯০ ! 


১৭4 ৩১1) অর্থাৎ তাকওয়া ও পরহিযগারীর মাধ্যমে পারস্পরিক সম্পর্কের 


Colpo rw FA পাতা 


সংশোধন কর। এরই কিছুটা বিশ্লেষণ করে বলা হয়েছে £ ৪৭ প )9 401 1৯৮2 


eA AS AJA 5A 
uh 3" 54 অৰ্থাৎ তোমরা যদি মু’মিনই হবে, তাহলে আল্লাহ্‌ ও তার 


চি 


রসূলের পূর্ণ আনুগত্য কর। অর্থাৎ ঈমানের দাবিই হল আনুগত্য । আর আনুগত্যের 
ফল হল তাকওয়া। কাজেই মানুষ যখন এ বিষয়গুলো লাভ করতে সমর্থ হয়, তখন 
তাদের পারস্পরিক বিবাদ-বিসংবাদ, লড়াই-ঝগড়া আপনা থেকেই তিরোহিত হয়ে যায় 
এবং শন্রু তার স্থলে অন্তরে সৃন্টি হয় প্রেম ও সৌহার্দ্য 


০2১৫৫ 12855 ০৫৪ 28145 EES | ৪) 
££ > ৫৫৫ 2 টো 
0G ৯৪35 5 CEL 3 441 5 


2925৮ পাঠ 


223 রা এ এ পরও ৫8 12১2 ডগ 
১ ৩৩১ 5৩ 4 ES বিল Al 
১৪ ১৩০ ০৯৪৮ 


ত৬ ঠাপা 2 অপ পাঠ Siar 





(২) হারা ঈমানদার, তারা এমন যে, যখন আল্লাহ্‌র নাম নেওয়া হয়, তখন ভীত 
হয়ে পড়ে তাদের অন্তর । আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম, তখন তাদের 
ঈম্মান বেড়ে হায় এবং তার৷ স্তীয় পরওয়ারদিগারের প্রতি ভরসা পোষণ করে। (৩) 
সে সমস্ত লোক যারা নামায প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যে রুষী দিয়েছি তা 
থেকে ব্যয় করে--(৪) তারাই হল সত্যিকার ঈমানদার । তাদের জন্য রয়েছে স্বীয় 
পরওয়ারদিগারের নিকট মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক রুখী। 


সুরা আন্ফাল | ১৯৭ 
তফসীরের সার-সংক্ষেপ ' 


(বস্তুত ) ঈমানদার তো তারাই হয় যে, (তাদের সামনে) যখন আল্লাহ্‌র বিষয়) 
আলোচনা করা হয়, তখন তোর মহত্বের উপস্থিতির দরুন) তাদের মন-প্রাণ ভীত 
(সন্ত্রস্ত) হয়ে ওঠে। আর যখন তাদের সামনে আল্লাহ্‌র আয়াতসমূহ পাঠ করা হয়, 
তখন সে সমস্ত আয়াত তাদের ঈমানকে আরো বেশি (সুদৃঢ়) করে দেয় এবং তারা 
স্বীয় পরওয়ারদিগারের উপর নির্ভর করে। (আর) যারা নামায কায়েম করে এবং 
আমি তাদেরকে যে রুযী-রোযগার দান করেছি তা থেকে ব্যয় করে, তারাই হলো সত্যি- 
কার ঈমানদার । তাদের জন্য নির্ধারিত) রয়েছে বিরাট বিরাট মর্যাদা তাদের পরওয়ার- 
দিগারের নিকট এবং (তাদের জন্য) রয়েছে ক্ষমা ও সম্মানজনক রুযী। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


মুর্গমনের বিশেষ গুণ-বৈশিষ্ট্য 8 এ আয়াতগুলোতে সে সমস্ত গুণ-বৈশিষ্ট্যের কথা 
বলা হয়েছে ষা প্রতিটি মুমিনের মধ্যে থাকা প্রয়োজন। এতে ইঙ্গিত করা হয়েছে যে, 
প্রতিটি মুমিন নিজের বাহ্যিক ও অভ্যন্তরীণ অবস্থার পর্যালোচনা করে দেখবে, যদি 
তার মধ্যে এসব গুণ-বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, তাহলে আল্লাহ্‌ তা'আল।র শুকরিয়া আদায় 
করবে যে, তিনি তাকে মু’মিনের গুণাবলীতে মণ্ডিত করেছেন। আর যদি এগুলোর মধ্যে 
কোন একটি গুণ তার মধ্যে না থাকে, কিংবা থাকলেও তা একান্ত দুর্বল বলে মনে হয়, 
তাহলে তা অর্জন করার কিংবা তাকে সবল করে তোলার প্রচেষ্টায় আত্মনিয়োগ করবে। 


প্রথম বৈশিষ্ট্য জালাহ্র ভয় ৪. আয়াতে প্রথম বৈশিষ্ট্য বলা হয়েছে ঃ 
ASIF AS YI 


ফি ২০2 বা9531 $ 1০-2 $5 শিরা তাদের সামনে যখন 


আল্লাহ্র আলোচনা করা হয়, তখন তাদের অন্তর আতকে ওঠে। অর্থাৎ তাদের অন্তর 
আল্লাহ্‌র মহত্ব ও প্রেমে ভরপুর, যার দাবি হল ভয় ও ভীতি। কোরআন করীমের 
অন্য এক আয়াতে তারই আলোচনাক্রমে আল্লাহ্‌-প্রেমিকদের সুসংবাদ দেয়া হয়েছে। বলা 


ASS A393 A A ন 
হয়েছে রী ঠি ০৪ ১ 8১155313103 (০৬01 085 
অর্থাৎ (হে নবী,) সুসংবাদ দিয়ে দিন সে সমস্ত বিনয়ী, কোমলপ্রাণ লোকদের, 
যাদের অন্তর তখন ভীত-সন্তস্ত হয়ে ওঠে, যখন তাদের সামনে আল্লাহ্‌র আলোচনা 
করা হয়। এতদুভয় আয়াতে আল্লাহ্‌র অ।লোচনা ও স্মরণের একটা বিশেষ অবস্থার 
কথা উল্লেখ করা হয়েছে; তা হল ভয় ও ত্রাস! আর অপর আয়াতটিতে আল্লাহ্‌র 
নিবি রিতা হত তাতে অন্তর প্রশান্ত হয়ে ওঠে। বলা 


হয়েছে £ ৯৮১13 ৩৫৮৫ ১1 143৭ | অর্থা আল্লাহ্‌র যিকিরের দ্বারাই 
আত্মা শাস্তি লাভ করে, প্রশান্ত হয়। 


১৯৮ _ তফসীরে মা'আরৈফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


এতে বোঝা যাচ্ছে যে, আয়াতে যে ভয় ও ভীতির কথা বলা হয়েছে, তা মনের 
প্রশান্তি এবং স্বস্তির পরিপন্থী নয়, যেমন হিংস্র জীব জন্ত কিংবা শন্তুর ভয় মানুষের 


মনের শান্তিকে ধ্বংস করে দেয়। আল্লাহ্‌র যিকিরের দরুন অন্তরে সৃষ্ট ভয় তা থেকে 
GAS ঠি তা | 


সম্পূর্ণ আলাদা । সেজন্য এখানে ৬৪ শব্দটি ব্যবহার করা হয়নি। ০৪ শব্দের 


দ্বারা বোঝানো হয়েছে । এর অর্থ সাধারণ ভয় নয়ঃ বরং এমন ভয়, যা বড়দের মহত্তের 
কারণে মনের মধ্যে সৃচ্টি হয়। কোন কোন তফসীরকার বলেছেন যে, এখানে আল্লাহ্‌র 
যিকির বা স্মরণ অর্থ হচ্ছে, কোন ব্যক্তি কোন পাপ কাজে লিপ্ত হতে ইচ্ছা করছিল, 
তখনই আল্লাহ্‌র কথা তার স্মরণ হয়ে গেল এবং তাতে সে আল্লাহ্‌র আযাবের ভয়ে : 
ভীত হয়ে গেল এবং সে পাপ থেকে বিরত রইল। এ ক্ষেত্রে ভয় অর্থ হবে আযাবের 
ভয় ।---€(বাহরে মুহীত ) 


দ্বিতীয় বৈশিষ্ট্য ঈমানের উন্নতি ঃ$ মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয়েছে 
যে, তার সামনে যখন আল্লাহ্‌ তাআলার আয়াত পাঠ করা হয়, তখন তার ঈমান 
বৃদ্ধি পায়। সমস্ত আলিম, তফসীরবিদ ও হাদীসবিদদের সর্বসম্মত মতে ঈমান বৃদ্ধির 
অর্থ হলো ঈমানের শক্তি, অবস্থা এবং ঈমানী জ্যোতির উন্নতি। আর একথা অভিক্ততার 
মাধ্যমে প্রমাণিত যে, সৎ কাজের দ্বারা ঈমানী শক্তি এবং এমন আত্মিক প্রশান্তি সৃষ্টি 
হয়, তাতে সৎকর্ম মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন তা পরিহার করতে 
গেলে খুবই কম্ট হয় এবং পাপের প্রতি একটা প্রকৃতিগত ঘৃণার উদ্ভব হয়, যার ফলে 
সেতার কাছেও যেতে পারে না। ঈমানের এ অবস্থাকেই হাদীসে ‘ঈমানের মাধুর্য’ শব্দে 
বিশ্লেষণ করা হয়েছে। কোন এক কবি ছান্দিক ভাষায় এভাবে বলেছেন $ 


৪৮2০ 1 8০ তে ডে ৮৮৬০৩ US sls ede (ts 


অর্থাৎ অন্তরে যখন ঈমানের মাধুর্য বদ্ধমূল হয়ে যায়, তখন হাত-পা এবং সমস্ত 
অঙ্গ-প্রত্যঙ্গ আল্লাহ্‌র ইবাদতের মাঝে আনন্দ ও শান্তি অনুভব করতে আরম্ড করে। 


সুতরাং আয়াতের সারমর্ম হচ্ছে এই যে, একজন পরিপূর্ণ মুমিনের এমন গুণ- 
বৈশিষ্ট্য থাকা উচিত যে, তার সামনে যখনই আল্লাহ্‌র আয়াত পাঠ করা হবে, তখন 
তার ঈমানের উলজ্দ্রলতা বৃদ্ধি পাবে, তাতে উন্নতি সাধিত হবে এবং সৎকর্মের প্রতি অনুরাগ 
বৃদ্ধি পাবে। এতে বোঝা যাচ্ছে, সাধারণ মুসলমানেরা যেভাবে কোরআন পাঠ করে 
এবং শোনে, যাতে না থাকে কোরআনের আদব ও মর্ধাদাবোধের কোন খেয়াল, না থাকে 
আল্লাহ্‌ জাল্লাশানুহর মহত্তের প্রতি লক্ষ্য, সে ধরনের তিলাওয়াত উদ্দেশ্যও নয় একং- 
এতে উচ্চতর ফলাফলও সৃষ্টি হয় না। অবশ্য সেটাও সম্পূর্ণভাবে পুণ্য বিবজিত নয়। 


তৃতীয় বোশম্ট/; আল্লাহ্‌র প্রতি ভরসা £ মুর্মিনের তৃতীয় বৈশিষ্ট্য বর্ণনা করতে 
গিয়ে বলা হয়েছে যে, তারা আল্লাহ্‌ তা'আলার উপর ভরসা করবে। তাওয়াস্কুল অর্থ 
হল আস্থা ও ভরসা। অর্থাৎ, নিজের যাবতীয় কাজ-কর্ম ও অবস্থায় তার পরিপূর্ণ আস্থা ও 


সূরা আন্ফাল ১৯৯ 


ভরসা থাকে শুধুমাত্র একক সন্তা আল্লাহ্‌ তা'আলার উপর | জহীহ্‌ হাদীসে বণিত 
রয়েছে, মহানবী (স) বলেছেন, এর অর্থ এই নয় যে, স্বীয় প্রয়োজনের জন্য জড়-উপকরণ 
এবং চেস্টা-চরিন্রকে পরিত্যাগ করে বসে থাকবে। বরং এর অর্থ হলো এই যে, বাহ্যিক 
জড়-উপকরণকেই প্ররুত কৃতকার্ধতার জন্য যথেষ্ট বলে মনে না করেঃ বরং নিজের 
সামর্থ্য ও সাহস অনুযায়ী জড়-উপকরণের আয়োজন ও চেম্টা-চরিন্রের পর সাফল্য 
আল্লাহ্‌ তা'আলার উপর ছেড়ে দেবে এবং মনে করবে যে, যাবতীয় উপকরণও তাঁরই সৃষ্টি 
এবং সে উপকরণসমূহের ফলাফলও তিনিই সম্টি করেন। বস্তত হবেও তাই, যা তিনি 
চাইবেন। এক হাদীসে বলা হয়েছে 8৮৮০ 16 / 52৮04) 1 ১1 9৯ (অর্থাৎ 
স্বীয় যিকির এবং অন্যান্য প্রয়োজনের জন্য মাঝামাঝি পর্যায়ের অন্বেষণ এবং জড়- 
উর্করণের মাধ্যমে চেম্টা করার পর তা আল্লাহ্‌র উপর ছেড়ে দাও। নিজের মন-মস্তিক্ষকে 
শুধুমান্র স্থল প্রচেষ্টা ও জড়-উপকরণের মাঝেই জড়িয়ে রেখো না। 


চতুর্থ বৈশিষ্ট্য নামাঘ প্রতিষ্ঠা করা £ মুমিনের চতৃর্থ বৈশিষ্ট্য বলা হয়েছে 
নামায প্রতিষ্ভা করা । এখানে এ বিষয়টি স্মরণ রাখার যোগ্য যে, এখানে 'নামাষ' পড়ার 
কথা নয়; বরং নামায প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। ৮৮৮ ও 1 শব্দের আভিধানিক 
অর্থ হলো কোন কিছুকে সোজা দীড় করানো । কাজেই 871 5৮০ ৮০ শর 
মর্মার্থ হচ্ছে নামাযের যাবতীয় আদব-কায়দা, রীতিনীতি ও শর্তাশর্ত এমনভাবে 
সম্পাদন করা, যেমন করে রসুলে করীম (সা) স্বীয় কথা ও কাজের মাধ্যমে বাতলে 
দিয়েছেন। আদব-কাক্সদা ও শর্তাশর্তের কোন রকম নুটি হলে তাকে নামায পড়া 
বলা গেলেও নামায প্রতিষ্ঠা করা বলা যেতে পারে না। কোরআন মজীদে নামাযের 
যেসব উপকারিতা, প্রভাব-প্রতিক্রিয়া এবং দু কথা বলা হয়েছে--যেমন, 


তা cE rr aS ES (অর্থাৎ নামায 
লঙ্জাহীনতা ও পাপ থেকে বিরত রাখে) তা এই নামাষ প্রতিষ্ঠা করার উপরই 
নির্ভরশীল। নামাযের আদবসমূহে যখন কোন রকম শ্রুটি-বি্যুতি ঘটে, তখন ফতো- 
যার দিক দিয়ে তার সে নামাযকে জায়েয বলা হলেও ভ্টির পরিমাণ হিসাবে নামা- 
যের বরকত ও কল্যাণে পার্থক্য দেখা দেবে। কোন কোন অবস্থায় তার বরকত: 
বা কল্যাণ থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হতে হবে। 


পঞ্চম বৈশিষ্ট্য আল্লাহর রাহে ব্যয় করা 8 মর্দে-মুমিনের পঞ্চম বৈশিষ্ট্য প্রসঙ্গে 
বলা হয়েছে যে, আল্লাহ্‌ তাকে যে রিযিক দান করেছেন, তা থেকে আল্লাহ্‌র রাহে খরচ 
করবে। আল্লাহ্‌র রাহে এই ব্যয় করার অর্থ ব্যাপক। এতে শরীয়ত নির্ধারিত যাকাত- 
ফিতরা প্রভৃতি, নফল দান-খয়রাতসহ মেহমানদারী, বড়দের কিংবা বন্ধুবান্ধবদের প্রতি 
কৃত আহিক সাহায্য-সহায়তা প্রভৃতি সব রকমের দান-খয়রাতই অন্তভূ ক্ত। 


২০০ ্‌ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


£ 45 


 মর্দে মুমিনের এই পাঁচটি বৈশিষ্ট্য বর্ণনা করার পর বলা হয়েছে যে, ৯32 


টি 


চি A2A 32 


Ge pi FD ---অর্থাৎ এমনসব লোকই হল সত্যিকার মু’মিন' যাদের 


ভেতর ও বাহির এক রকম এবং মুখ ও অন্তর এঁক্যবদ্ধ। অন্যথায় যাদের মধো এ সমস্ত 


“0-3 এ ৮ WHA I a 


বৈশিষ্ট্য অবর্তমান, তারা মুখে ১০৯১০, ! ১৪০ 1১ 8181 ৮১1৪০ ০০৪1 


as dd 
4 43-4 ) বললেও তাদের অন্তরে না থাকে তওহীদের রং, আর না থাকে 
রসূলের আনুগত্য। তাদের কার্ষধারা তাদের কথাকে প্রত্যাখ্যান করে। কাজেই এ আয়াতে 
এই ইঙ্গিতও দেওয়া হয়েছে যে, প্রত্যেক সত্যেরই একটা তাৎপর্য থাকে, তা যখন অজিত হয় 
না, তখন সত্যটিও লাভ হয় না। 


কেন এক ব্যক্তি হযরত হাসান বসরী (র)-র নিকট জিজ্ঞেস করেছিল যে, 
হে আবূ সাঈদ! আপনি কি মুমিনঃ তখন তিনি বললেন, ভাই, ঈমান দু'প্রকার। 
তোমার প্রশ্নের উদ্দেশ্য যদি এই হয়ে থাকে যে, আমি আল্লাহ্‌, তার ফেরেশতাগণ, কিতাব- 
সমূহ ও রস্লগণের উপর এবং বেহেশত, দোযখ, কিয়ামত ও হিসাব-কিতাবের উপর 
বিশ্বাস রাখ কি না£ তাহলে তার উত্তর এই যে, নিশ্চয়ই আমি মৃগমিন। পক্ষান্তরে: 
সুরা অন্ফালের আয়াতে যে মূর্খমনে কামিল বা পরিপূর্ণ মুমিনের কথা বলা হয়েছে তে'ম।র 
প্রশ্নের উদ্দেশ্য যদি এই হয় যে, অমি তেমন মু'মিন কি নাঃ তাহলে আমি তা কিছুই 
জানি না যে, আমি তার অন্তভূক্তকি না। সরা আনফালের আয়াত বলতে সে আয়াত- 
গুলোই উদ্দেশ্য যা আপনারা এইমান্্র শুনলেন । 


ভিডি তে সত্যিকার মুমিনের গুণ-বৈশিষ্ট্য ও লক্ষণাদি বর্ণনা করার পর 


“IASB AT A wer A ডে]! পারাবত 


বলা হয়েছে 7২9: 3792 ৪0৯১ পি Mi TJS 


. এতে মুমিনদের জন্য তিনটি বিষয়ের ওয়াদা করা হয়েছে । ডি সুউচ্চ মর্যাদা, 
(২) মাগফিরাত বা ক্ষমা এবং (৩) সম্মানজনক রিযিক । 


তফসীরে বাহ্রে-মুহীতে উল্লেখ রয়েছে যে, এর পূর্ববী আয়াতে মুমিনদের যে 
গুণ-বৈশিল্ট্যের কথা বলা হয়েছে সেগুলো তিন রকম। (১) সেসব বৈশিষ্ট্য যার 
সম্পর্ক অন্তর ও অভ্যন্তরের সাথে । যেমন, ঈমান, আল্লাহ্ভীতি, আল্লাহর উপর ভরসা 
বা নির্ভরশীলতা, (২) যার সম্পর্ক দৈহিক কার্যকলাপের সাথে। যেমন, নামায, রোযা 
প্রভৃতি (৩) যার সম্পর্ক ধন-সম্পদের সাথে। যেমন, আল্লাহ্র পথে ব্যয় করা । 


এ তিনটি বৈশিষ্ট্যের প্রেক্ষতে তিনটি পুরস্কারের কথা বলা হয়েছে। আত্মিক 
গুণাবলীর জন্য “সুউচ্চ মর্যাদা”। সেসমস্ত আমল বা কাজ-কর্মের জন্য “মাগফিরাত' 


সূরা আন্ফাল ২০১ 


বাক্ষমা যেগুলোর সম্পর্ক মানুষের দেহের সাথে। যেমন নামাষ, রোযা প্রভৃতি। হাদীসে 
উল্লেখ রয়েছে যে, নামাযে পাপসমূহের কাফফারা হয়ে যায়। আর সম্মানজনক 
রিষিক'-এর ওয়াদা দেওয়া হয়েছে আল্লাহর রাহে ব্যয় করার জন্য। মুমিন এ পথে যা 
ব্যয় করবে, আখিরাতে সে তদপেক্ষা বহু উত্তম ও বেশী প্রাপ্ত হবে। 

এ ০০০০৫০০২০৯০ ০ 
পাঠ 29? ৮৮৫5 পা drop পা? ঠা পাতা 2 ৮1৫৮ 
গু Fd fe? ew UV oe 9\ oe ৫ ৬৪ die 
০৪৮ ৮৬/৮৩)/৫৮০৬৬৯০৬৬এ৪০্্ 
প্র পা পাও পাপে হিপ পাগলা পাঠ ৩ পাত পো ৮51 

কারী woe ৬৪ ৪. 2 5 
LS be ক 2 SYS S 02s 
& 29 ঠ গর্ত 2. ০ পা 


০১০৮৮ MIS BLOB 


.(৫) যেমন করে তোমাকে তোমার পরওয়ারদিগার ঘর থেকে বের করেছেন 
ন্যায় ও সৎকাজের জন্য, অথচ ঈমানদারদের একটি দল € তাতে ) সম্মত ছিল না। (৬) 
তারা তোমার সাথে বিবাদ করছিল সত্য ও ন্যায় বিষয়ে, তা প্রকাশিত হবার পর; তারা 
যেন ম্বত্যুর দিকে ধাবিত হচ্ছে দেখতে দেখতে । | 














তফসীরের সার-সংক্ষেপ 


(কোন কোন লোকের মনে কম্টবোধ হলেও গনীমতের মালামাল নিজের ইচ্ছামত 
বিলি-বন্টন না করে, বরং আল্লাহ্‌র পক্ষ থেকে তা বন্টিত হওয়ার বিষয়টি বহবিধ 
কল্যাণের কারণে যথেষ্ট মঙ্গলকর। বিষয়টি যদিও প্ররুতিবিরুদ্ধ, কিন্তু বহুবিধ বিষয়ে 
কল্যাণকর হওয়ার দরুন এটি এমনি বিষয়) যেমন আপনার পালনকর্তা আপনাকে 
নিজের বাড়ী-ঘর €ও জনপদ) থেকে কল্যাণের ভিত্তিতে (বদর প্রান্তরের দিকে) পরি- 
চালিত করেছেন। পক্ষান্তরে মুসলমানদের একটি দল (নিজেদের সংখ্যা ও যুদ্ধের উপকরণ 
বা সাজ-সরঞ্জামের স্বল্পতার দরুন প্রক্তিগতভাবে ) এ (বিষয়টি )-কে ভারী মনে করছিল। 
তারা এই শুভকর্মে (অর্থাৎ জিহাদ এবং সৈন্যদের সম্মুখ সমরের ব্যাপারে) তা প্রকাশিত 
হয়ে যাবার পরেও (আত্মরক্ষার জন্য পরামর্শচ্ছলে) আপনার সাথে এমনভাবে বিবাদ 
করছিল যেন তাদেরকে কেউ মৃত্যুর দিকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে এবং তারা যেন মৃত্যুকে) 
প্রত্যক্ষ করছে। (কিন্তু শেষ পর্যন্ত তার ফলাফলও শুভই হয়েছে । ইসলামের বিজয় 
এবং কফুরের পরাজয় সূচিত হয়েছে)। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় ্‌ 

সূরার শুরুতে বর্ণনা করা হয়েছে যে, সূরা আন্ফালের অধিকাংশ বিষয়ই হলো ৷ 
কাফির-মুশরিকদের আযাব ও প্রতিশোধ এবং মুসলমানদের প্রতি অনুগ্রহ ও পুরস্কার 
সম্পকিত। এতে উভয় পক্ষের জন্যই শিক্ষা ও উপদেশম্লক বিষয় এবং বিধি-বিধান 


২০২ 'তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


বণিত হয়েছে । আর এসব বিষয়ের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল বদর হুদ্ধ। 
এতে বিপুল আয়োজন, সংখ্যাধিক্য ও প্রচুর শক্তি সত্ত্বেও মুশরেকীনরা জান-মালের বিপুল 
ক্ষতিসহ পরাজয় বরণ করেছে। পক্ষান্তরে মুসলমানরা সর্বপ্রকার স্বল্পতা এবং নিঃসম্বলতা 
সত্বেও বিজয়ের সৌভাগ্য অর্জন করেছেন। এ সূরায় রয়েছে বদর যুদ্ধের বিস্তারিত 
বিবরণ। আলোচ্য আয়াত থেকেই তার আরম্ভ । 


প্রথম আয়াতে আলোচনা করা হয়েছে যে, বদর যুদ্ধের সময় কোন কোন মুসল- 
মান জিহাদের অভিযান পছন্দ করেন নি; কিন্তু আল্লাহ্‌ ত'“আলা স্বীয় বিশেষ ফরমানের 
সাহায্যে রসূল করীম (সা)-কে জিহাদাভিযানের নির্দেশ দিলে তারাও তাতে অংশগ্রহণ 
করেন, ধারা ইতিপূর্বে বিষয়টিকে পছন্দ করেছিলেন। এ বিষয়টি বর্ণনা করতে গিয়ে 
কোরআন করীম এমন সব শব্দ প্রয়োগ করেছে, যেগুলো বিভি নভাবে প্রণিধানযোগ্য। 


"eo AM কা তা 


প্রথমত এই যে, আয়াতটি আরম্ভ করা হয়েছে 512) 2S 


বাক্য দিয়ে। এতে .৮_$ এমন একটি বাক্যাংশ, যা তুলনা বা উদাহরণ দিতে গিয়ে 
প্রয়োগ করা হয়। অতএব, লক্ষ্য করার বিষয় যে, এখানে কিসের সাথে কিসের তুলনা 
করা হচ্ছে। তফসীরকার মনীষীর্ন্দ এর বিভিন্ন বিশ্লেষণ বর্ণনা করেছেন। ইমাম 


আবু হাইয়্যান (র) এ ধরনের পনেরটি বিবরণ উদ্ধৃত করেছেন। তাতে তিনটি সম্ভাবনা 
প্ৰবল । 


এক---এই তুলনার উদ্দেশ্য এই যে, যেভাবে বদর যুদ্ধে হস্তগত গনীমতের মালামাল 
বন্টন করার সময় সাহাবায়ে কিরাম (রা)-এর মাঝে পারস্পরিক কিছুটা মতবিরোধ 
হয়েছিল এবং পরে আল্লাহ্‌ তাআলার নির্দেশ মুতাবিক সবাই মহানবী সো)-র হুকুমের 
প্রতি আনুগত্য করেন এবং তাঁর বরকত ও শুভ পরিণতিসম্হ দেখতে পান, তেমনিভাবে 
এ জিহাদের প্রারস্তে কারো কারো পক্ষ থেকে তা অপছন্দ করা হলেও পরে আল্লাহ্‌ তা'আলার 
নির্দেশ অনুযায়ী সবাই আনুগত্য প্রদর্শন করে এবং তার শুভফল ও উত্তম পরিণতি দেখতে 
পায় । এ বিশ্লেষণকে ফার্রা ও ম্বার্রাদ-এর সাথে সম্পৃক্ত করা হয়েছে। তাছাড়া বয়া- 
নুল-কোরআনেও এ বিশ্লেষণকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে । 


দুই---দ্বিতীয়ত এমন সম্ভবনাও হতে পারে যে, বিগত আয়াতসমূহে সত্যিকার 
মুমিনদের জন্য আখিরাতে সুউচ্চ মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক রুযী দানের প্রতিশ্রুতি 
দেওয়া হয়েছিল । অতপর এ আয়াতগুলোতে সে সমস্ত প্রতিশৃর্ঘতির অবশ্যস্ভাবিতা এভাবে 
ব্যক্ত করা হয়েছে যে, আখিরাতের প্রতিশ্ৃতি যদিও এখনই চোখে পড়ে না, কিন্তু বদর 
যুদ্ধে আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে বিজয় ও সাহায্যের যে প্রতিশুচৃতি প্রতাক্ষ করা গেছে, 
তা থেকে শিক্ষা গ্রহণ কর এবং দৃঢ়ভাবে একথা বিশ্বাস কর যে, এ পৃথিবীতেই যেভাবে 
ওয়াদা বাস্তবায়িত হয়েছে, তেমনিভাবে আখিরাতের ওয়াদাও অবশ্যই বাস্তবায়িত হবে। 
--- (কুরতুবী) 


সূরা আন্ফাল ২০৩ 


তিন-_ততীয়ত এমনও সস্তাবনা রয়েছে যা আবৃ-হাইয়্যান রর) মুফাস্সেরীন- 
দের পনেরটি উক্তি উদ্ধৃত করার পর লিখেছেন যে, এ সমস্ত উক্তির কোনটির উপরেই 
আমার পরিপূর্ণ আস্থা ছিল না। একদিন আমি এ আয়াতটির বিষয় চিন্তা করতে করতে 
ঘুমিয়ে পড়লে স্বপ্নে দেখলাম, আমি কোথাও যাচ্ছি এবং আমার সাথে অন্য একটি লোক 
রয়েছে। আমি সে লোকটির সাথে এ আয়াতের ব্যাপারে তর্ক-বিতর্ক করতে গিয়ে 
বললাম, আমি কখনও এমন জটিলতার সম্মুখীন হইনি, যেমনটি এ আয়াতের ব্যাপারে 
হয়েছি। আমার মনে হচ্ছে, যেন এখানে কোন একটি শব্দ উহ্য রয়ে গেছে। তারপর 


হঠাৎ স্বপ্নের মাঝেই আমার মনে পড়ে গেল যে, এখানে 5 ৮9 (নাসারাকা) 
শব্দটি উহ্য রয়েছে। বিষয়টি আমারও বেশ মনঃপুত ও গছন্দ হল এবং যার সাথে তর্ক 
করছিলাম সেও পছন্দ করলো । ঘৃম থেকে জাগার পর পুনরায় বিষয়টি নিয়ে আমি 
ভাবতে লাগলাম। তাতে আমার মনের সন্দেহ বা প্রশ্ন দূর হয়ে গেল। কারণ, এ ক্ষেন্রে 
৮-৬-$ শব্দটির ব্যবহার উদাহরণ ব্্ত করার জন্য থাকে না, বরং কারণ বিশ্লেষণাত্মক 
হয়ে দীঁড়ায়। আর তখন আয়াতের অর্থ দীঁড়ায় এই যে, বদর যৃদ্ধের সময় মহান 
পরওয়ারদিগার আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে যে বিশেষ সাহায্য-সহায়তা নবী করীম 
(সা)-এর প্রতি হয়েছিল, তার কারণ ছিল এই যে, এই জিহাদে তিনি যা কিছু করে- 
ছিলেন, তার কোন কিছুই নিজের মতে করেন নি, বরং সেসবই করেছিলেন প্রভুর 
নির্দেশে এবং আল্লাহ্‌র হুকুমের প্রেক্ষিতে তাঁরই হুকুমে তিনি নিজের ঘর ছেড়ে বেরিয়ে- 
ছিলেন। আল্লাহর আনুগত্যের ফলও তাই হওয়া উচিত এবং তাতেই আল্লাহ্‌র সাহায্য- 
সহায়তা পাওয়া যায়। 


যাহোক, আয়াতে বণিত এই বাক্যটিতে উল্লিখিত তিনটি অর্থেরই সম্ভাবনা রয়েছে 
এবং তিনটিই যথার্থ ও বটে। অতপর লক্ষণীয় যে, আল্লাহ্‌ রব্বুল আলামীন নিজেই 
তাঁকে বের করেছেন। এতে রস্লে করীম (সো)-এর আনূগত্যের পরিপূর্ণতার প্রতি ইজ্গিত 
রয়েছে । এতেই প্রতীয়মান হয় যে, তাঁর প্রতিটি কাজ-কর্ম প্রকুতপক্ষে আল্লাহ্‌ তা'আলারই 
কাজ, যা তাঁর অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে সংঘটিত হয়। যেমন, এক হাদীসে-কুদৃসীতে 
মহানবী সো) ইরশাদ করেছেন, “মানুষ যখন আনুগত্য ও. সেবার মাধ্যমে আল্লাহ্‌ 
তা'আলার নৈকট্য লাভ করে নেয়, তখন আল্লাহ্‌ তা'আলা তার ব্যাপারে বলেন যে, আমি 
তার চোখ হয়ে যাই; গে কিছু অবলোকন করে, আমারই মাধ্যমে অবলোকন 
করে। আমি ত।র কান হয়ে যাইঃ মনে যা কিছু শোনে আমারই মাধ্যমে শোনে । 
আমি তার হাত-পা হয়ে যাই; সে যা কিছু ধরে, আমারই মাধ্যমে ধরে, যে দিকে 
যয় আমারই মাধ্যমে মায়। সারমর্ম হচ্ছে এই যে, আল্লাহ্‌ তা'আলার বিশেষ সাহায্য 
সহায়তা তখন তার নিত্যসঙ্গী হয়ে যায়। বাহ্যত তার চোখ-কান ও হাত-পা দ্বারা 
যেসব কাজ সম্পাদিত হয়, তাতে প্রকৃতপক্ষে আল্লাহ. তা'অলার ক্ষমতা ও কর্মক্ষমতাই 
সক্রিয় থাকে । 


২০৪  তফসীরে মা'আরেফুল-কোরআন ॥। চতুর্থ খণ্ড 


০০৮৩৩ ৬১২৯৫ ৮0 ০১৪১০ ৫22) 
= 2১ ৪15৯ )৮ ০১ শর্ট ৮) ৩ 02০ 
বস্তত ৮৯৯! বাক্যের দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে, জিহাদের উদ্দেশ্যে মহানবী 
(সা)-র যান্রা প্রকৃত প্রস্তাবে যেন আল্লাহ্‌ তাণআলারই যাত্রা ছিল, যা হুযূরের মাধ্যমে 
বাস্তবতা লাভ করেছে বা প্রকাশ পেয়েছে। 


96 ৮ পা তা পারছি পা 


এখানে এ বিষয়টিও লক্ষণীয় যে, এখানে ৮১) ৯1 বলা হয়েছে, 


যাতে আল্লাহ্‌র উল্লেখ এসেছে “রব' গুণবাচক নামে । এতে ইঙ্গিত করা হয়েছে যে, তার 
এ জিহাদ যাত্রা ছিল পালনকর্তা ও লালনসুলভ গুণেরই দাবি। কারণ, এতে অত্যাচারিত, 
উৎ্পীড়িত মুসলমানদের জন্য বিজয় এবং অত্যাচারী, দাম্ভিক কাফিরদের জন্য আযাবের 
বিকাশই ছিল উদ্দেশ্য। 


টি Ar A 
৩৮%? 5*--এর অর্থ হল আপনার ঘর থেকে । অর্থাৎ আপনার পালনকর্তা 


আপনার ঘর থেকে বের করেছেন। অধিকাংশ তফসীরকারের মতে এই ‘ঘর’ বলতে 
মদীনা তাইয়্যেবার ঘর কিংবা মদীনাকে বোঝানো হয়েছে, যেখানে হিজরতের পর তিনি 
অবস্থান করছিলেন। কারণ, বদরের ঘটনাটি হিজরী দ্বিতীয় বর্ষে সংঘটিত হয়েছল। 


weA 


এই সঙ্গে ৬3০১৮ শব্দ ব্যবহার করে বাতলে দেওয়া হয়েছে যে, এই সমূদয় বিষয়টিই 


শি 


সত্য ও ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায় ও অসত্যকে প্রতিহত করার উদ্দেশ্যে অনুম্ঠিত হয়েছে। 
অন্যান্য রান্ট্র বা সরকারের মত রাজ্য বিস্তারের লোভ কিংবা রাজন্যবর্গের রাগ-রোষের 


“ws তেব পপ EHO" 
রি 


প্রেক্ষিতে ছিল না। আয়াতের শেষাংশে বলা হয়েছে ঃ ৩৬৮ ৩৮075 ws 


“as “A A 3A 


৩ ১৪৮০১ ৩ 2) অর্থাৎ মুসলমানদের কোন একটি দল এ জিহাদ 


কঠিন মনে করছিল এবং পছন্দ করছিল না। সাহাবায়ে কিরামের মনে এই কঠিনতাবোধ 
কেমন করে এল, সেকথা উপলদ্ধি করার জন্য এবং পরবতী অন্যান্য আয়াত যথাযথভাবে 
বোঝার জন্য প্রথম গষ্ওয়ায়ে বদরের প্রাথমিক অবস্থা ও কারণগুলো জেনে নেওয়া 
প্রয়োজন। সুতরাং প্রথমে বদর যুদ্ধের পূর্ণ ঘটনাটি লক্ষ্য করুন। 


ইবনে-আকাবাহ ও ইবনে আমরের বর্ণনা অনুসারে ঘটনাটি ছিল এই যে, রসূলে 
করীম (সা)-এর নিকট মদীনায় এ সংবাদ এসে পৌছে যে, আবু সুফিয়ান একটি বাণিজ্যিক 
কাফিলাসহ বাণিজ্যিক পণ্য-সামণ্রী নিয়ে সিরিয়। থেকে মঙ্কার দিকে যাচ্ছে । আর 
এই বাণিজ্যে মন্ধার সমস্ত কুরাইশ অংশীদার। ইবনে-আকাবার বর্ণনা অনুযায়ী 


সূর আনৃফাল ২০৫ 


মঙ্কায় এমন কোন কুরাইশ নারী বা পুরুষ ছিল না, যার অংশ এ বাণিজ্যে ছিল না। 
কারো কাছে এক মিস্কাল (সাড়ে চার মাশা) পরিমাণ সোনা থাকলে সেও তা এতে 
নিজের অংশ হিসাবে লাগিয়েছিল। এই কাফেলার মোট পুঁজি সম্পর্কে ইবনে আকাবার 
বর্ণনা হচ্ছে এই যে, তা পঞ্চাশ হাজার দীনার ছিল। দীনার হল একটি স্বর্ণমুদ্রা 
যার ওজন সাড়ে চার মাশা। স্বর্ণের বতমান দর অনুযায়ী এর মূল্য হয় বায়ান্ন টাকা 
এবং গোটা পুঁজির মূল্য হয় ছাব্বিশ লক্ষ টাকা। আর তাও আজকের নগ্ন, বরং 
চৌদ্দ'শ বছর পূর্বেকার ছাব্বিশ লক্ষ যা বর্তমানে ছাব্বিশ কোটি অপেক্ষাও অনেক গুণ 
বেশি হতে পারে। এই বাণিজ্যিক কাফেলার রক্ষণাবেক্ষণ এবং ব্যবসায়ের জন্য সত্তর 
জন কুরাইশ যুবক ও সর্দার এর সাথে হিল। এতে প্রতীয়মান হয় যে, প্রকৃতপক্ষে 
এই বাণিজ্য কাফ্রেলাটি ছিল কুরাইশদের একটি বাণিজ্য কোম্পানী । 


ইবনে আব্বাস (রা) প্রমুখের রিওয়ায়েত মতে বগভী রে) উল্লেখ করেছেন যে, 
' এই কাফেলার অন্তর্ভূক্ত ছিলেন কুরাইশদের চাল্লণ জন ঘোড়সওয়ার সর্দার, যাদের 
মধ্যে আমর ইবনূল আস মাখরামাহ ইবনে নাওফেল বিশেষভাবে উল্লেখযোগ্য। তাছাড়া 
একথাও সবাই জানত যে, কুরাইশদের এই বাণিজ্য এবং বাণিজ্যিক এই পুঁজিই 
ছিল সবচেয়ে বড় শক্তি। এরই ভরসায় তারা রসূলে করীম সো) ও তাঁর সঙ্গী-সাথীদের 
উৎপীড়ন করে মন্তা ছেড়ে যেতে বাধ্য করেছিল। সে কারণেই হুযূর সো) যখন সিরিয়া 
থেকে এই কাফেলা ফিরে আসার সংবাদ পেলেন, তখন তিনি স্থির করলেন যে, এখনই 
কাফেলার মুকাবিলা করে কুরাইশদের ক্ষমতাকে ভেঙে দেওয়ার উপযুক্ত সময়। তিনি 
সাহাবায়ে-কিরামদের সাথে এ বিষয়ে পরামর্শ করলেন। তখন ছিল রমযানের মাস। 
যুদ্ধেরও কোন পৃবপ্রস্তুতি ছিল নাঃ কাজেই কেউ কেউ সাহস ও শৌর্ধ প্রদর্শন করলেও 
অনেকে কিছুটা দোদুল্যমানতা প্রকাশ করলেন। স্বয়ং হুযূর সো)-ও সবার উপর এ 
জিহাদে অংশগ্রহণ করাকে অপরিহার্য বা বাধ্যতামূলক হিসাবে সাব্যস্ত করলেন না; 
বরং তিনি হুকুম করলেন, ষাদের কাছে সওয়ারীর ব্যবস্থা রয়েছে, তারা যেন আমাদের 
সাথে যুদ্ধযান্রা করেন। তাতে অনেকে হুদ্ধযান্রা থেকে বিরত থেকে যান। আর যারা 
যুদ্ধে যেতে ইচ্ছুক ছিলেন, কিন্তু তাদের সওয়ারী ছিল গ্রাম এলাকায়, তারা গ্রাম থেকে 
সওয়ারী আনিয়ে পরে যুদ্ধে অংশগ্রহণের অনুমতি চাইলেন, কিন্তু এতটা অপেক্ষা করার 
মত সময় তখন ছিল না। তাই নির্দেশ হল, যাঁদের কাছে এ মৃহ্র্তে সওয়ারী উপস্থিত 
রয়েছে এবং জিহাদে যেতে চান, শুধু তাঁরাই যাবেন; বাইরে থেকে সওয়ারী আনিয়ে 
নেবার মত সময় এখন নেই। কাজেই হুযূর (সা)-এর সাথে যেতে আগ্রহীদের মধ্যেও 
অল্পই তৈরি হতে পারলেন। বস্তত ধারা এই জিহ।দে অংশগ্রহণের আদৌ ইচ্ছাই করেনি, 
তার কারণও ছিল । তা এইযে, মহানবী (সা) এতে অংশগ্রহণ করা সবার জন্য ওয়াজিব 
বা অপরিহার্য সাব্যস্ত করেন নি। তাছাড়া তাদের মনে এ বিশ্বাসও ছিল যে, এটা একটা 
বাণিজ্যিক কাফেলা মাত্র, কোন যুদ্ধবাহিনী নয় যার মুকাবিলা করার জন্য রসূলে : 
করীম সো) এবং তাঁর সঙ্গীদের খুব বেশি পরিমাণ সৈন্য কিংবা মুজাহিদীনের প্রয়োজন 
পড়তে পারে। কাজেই সাহাবায়ে-কিরামের এক বিরাট অংশ এতে অংশগ্রহণ করেন নি। 


২০৬ . তফসীরে মা'আরেফুল-কোরআন॥ চতুর্থ খণ্ড 


মহানবী সো) “বি'রে সুক্ইয়া নামক স্থানে পৌঁছে যখন কায়েস ইবনে সা'সা*আ 
রো)-কে সৈন্য গণনা করার নির্দেশ দেন, তখন তিনি তা গুণে নিয়ে জানান তিনশ তের ' 
জন রয়েছে। মহানবী (সা) এ কথা শুনে আনন্দিত হয়ে বললেন £'তালুতের সৈন্য সংখ্যাও 
এই ছিল। কাজেই লক্ষণ শুভ। বিজয় ও ক্ুুতকার্ধতারই লক্ষণ বটে। সাহাবায়ে 
কিরামের সাথে মোট উট ছিল সন্তরটি। প্রতি তিনজনের জন্য একটি, যাতে তারা পালা- 
ক্রমে সওয়ারী করেছিলেন। স্বয়ং রসূলে করীম (সা)-এর সাথে অপর দু'জন একটি 
উটের অংশীদার ছিলেন। তাঁরা ছিলেন হযরত আবু লুবাবাহ ও হযরত আলী রো)। 
যখন হুযূর সো)-এর পায়ে হেটে চলার পালা আসতো তখন তারা (ইয়া রস্লাল্লাহ) আপনি 
উটের উপরেই থাকুন, আপনার পরিবর্তে আমরা হেঁটে চলব। তাতে রাহ্‌্মাতুল্লিল 
আলামীনের পক্ষ থেকে উত্তর আসত £ না, তোমরা আমার চাইতে বেশি বলিষ্ঠ, আর না 
আখিরাতের সওয়াবে আমার প্রয়োজন নেই ঃ যে আমার সওয়াবের সুযোগটি তোমাদের 
দিয়ে দেব। সুতরাং নিজের পালা এলে মহানবী সো)-ও পায়ে হেঁটে চলতেন। 


অপরদিকে সিরিয়ার বিখ্যাত স্থান “আইনে-যোর্কায়” পৌঁছে কোন এক লোক 
কুরাইশ কাফেলার নেতা আবূ সুফিয়ানকে এ সংবাদ জানিয়ে দিল যে রসূলে করীম 
(সা) তাদের এ কাফেলার অপেক্ষা করেছেন, তিনি এর পশ্চাদ্ধাবন করবেন। আব 


সুফিয়ান সতর্কতাম্লক ব্যবস্থা অবলম্বন করল। যখন কাফেলাটি হেজাষের সীমানায় গিয়ে 
পৌছাল, তখন বিচক্ষণ ও কর্মক্ষম জনৈক দম্‌ দম্‌ ইবনে উমরকে € 7০৮ ৬2 1 শিএত ) 
কুড়ি মিসকাল সোনা অর্থাৎ প্রায় দু'হাজার টাকা মজুরী দিয়ে এ ব্যাপারে রাষী করাল 
যে, সে একটি দ্রুতগামী উন্ত্রীতে চড়ে যথাশীঘু মক্কা মুকাররমায় গিয়ে এ সংবাদটি 
পৌছে দেবে যে, তাদের কাফেলা সাহাবায়ে-কিরামের আক্রমণ আশংকার সম্মুখীন 
হয়ে পড়েছে। 

দম্দম্‌ ইঝন ওমর সেকালের বিশেষ রীতি অনুযায়ী আশংকার ঘোষণা দেয়ার 
উদ্দেশ্যে তার উন্ত্রীর নাক-কান কেটে এবং নিজের পরিধেয় পোশাকের সামনের ও পিছনের 
অংশ ছিঁড়ে ফেলল এবং হাওদাটি উল্টোভাবে উত্ত্রীর পিঠে বসিয়ে দিল। এটি ছিল 
সেকালে ঘোর বিপদের চিহ। যখন সে এভাবে মন্কায় এসে ঢুকল, তখন গোটা মস্কা' 
নগরীতে এক হৈ-চৈ পড়ে গেল, সাজ সাজ রব উঠল। সমস্ত কুরাইশ প্রতিরোধের 
জন্য তৈরি হয়ে পড়ল। যারা এহুদ্ধে যেতে পারল, নিজেই অংশগ্রহণ করল। আর যারা 
কোন কারণে অপারক ছিল, তারা অন্য কাউকে নিজের স্থলাভিষিক্ত করে যুদ্ধের জন্য 
প্রস্তুত করল । এভাবে মাত্র তিন দিনের মধ্যে সমগ্র কুরাইশ বাহিনী পরিপূর্ণ সাজ- 
সরঞ্জাম নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। 


তাদের মধ্যে যারা এ যুদ্ধে অংশগ্রহণে গড়িমসি করত, তাদেরকে তারা সন্দেহের 
দৃষ্টিতে দেখত এবং মুসলমানদের সমর্থক বলে মনে করত। কাজেই এ ধরনের 
. লোককে তারা বিশেষভাবে যুদ্ধে অংশগ্রহণে বাধ্য করেছিল । যারা প্রকাশ্যভাবে মুসল- 
মান ছিলেন এবং কোন অসুবিধার দরুন তখনও হিজরত করতে না পেরে মক্কাতে 


সূরা আন্ফাল ্‌ ২০৭ 


অবস্থান করছিলেন, তাঁদেরকে এবং বনু হাশিম গোত্রের যেসব লোকের প্রতি এমন 
ধারণা হতো যে, এরা মুসলমানদের প্রতি সহানুভূতি পোষণ করে, তাদেরকেও এ যুদ্ধে 
অংশগ্রহণে বাধ্য করা হয়েছিল। এ সমস্ত অসহায় লোকদের মধ্যে মহ।নবী (সা)-র 
পিতৃব্য হযরত আব্বাস রো) এবং আবু তালেবের দুই পুত্র তালেব ও আকীলও ছিলেন। 


যা হোক, এভাবে সব মিলিয়ে এই বাহিনীতে এক হাজার জওয়ান, দু'শ ঘোড়া 
ছ'শ বর্মধারী এবং সারী গায়িকা বাদীদল তাদের বাদ্যযন্ত্রাদি সহ বদর অভিমুখে রওনা 
হল। প্রত্যেক মঞ্জিলে তাদের খাবার জন্য দশটি করে উট জবাই করা হত। 


অপরদিকে রসূলে করীম (সো) শুধুমান্র একটি বাণিজ্যিক কাফেলার সুকাবিজা 
' করার অনুপাতে প্রস্তুতি নিয়ে ১২ই রমযান শনিবার মদীনা তাইয়োবা থেকে রওনা হন 
এবং কয়েক মঞ্জিল অতিক্রম করার পর বদরের নিকট এসে পৌছে দু'জন সাহাবীকে 
আবু সুফিয়ানের কাফেলার সংবাদ নিয়ে আসার জন্য পাঠিয়ে দেন।-_-মোযহারা ) 


সংবাদবাহকরা ফিরে এসে জানালেন যে, আবূ সুফিয়ানের কাফিলা মহানবীর 
পশ্চাদ্ধাবনের সংবাদ জানতে পেরে নদীর তীর ধরে অতিক্রম করে চলে গেছে। আর 
কুরাইশরা তাদের রক্ষণাবেক্ষণ ও মুসলমানদের সাথে মুকাবিলা করার জন্য মক্কা 
থেকে এক হাজার সৈন্যের এক বাহিনী নিয়ে এগিয়ে আসছে। --€ইবনে কাসীর) 


বলা বাহুল্য, এ সংবাদে অবস্থার মোড় পাল্টে গেল। তখন রসূলে করীম (সা) 
সঙ্গী সাহাবীদের সাথে পরামর্শ করলেন যে, আগত এ বাহিনীর সাথে যুদ্ধ করা হবে 
কিনা। হযরত আবূ আইয়ুব আনসারী ও অন্যান্য কতিপয় সাহাবী নিবেদন করলেন, 
তাদের মৃকাবিলা করার মত শক্তি আমাদের নেই। তাছাড়া আমরা এমন কোন উদ্দেশ্য 
নিয়ে আসিওনি। তখন হযরত সিদ্দীকে আকবর রো) উঠে দাঁড়ালেন এবং রসুলের 
নির্দেশ পালনের জন্য নিজেকে নিবেদন করলেন। তারপর হযরত ফারাকে আযম (রা) 
উঠে দীঁড়ালেন এবং তেমনিভাবে নির্দেশ পালন ও জিহাদের জন্য প্রস্তুতির কথা প্রকাশ 
করলেন। অতপর মেকদাদ রো) উঠে নিবেদন করলেন $ 


ইয়া রসূলাল্লাহ্‌, আল্লাহ্‌র পক্ষ থেকে আপনি যে ফরমান পেয়েছেন, তা জারি 
করে দিন, আমরা আপনার সাথে রয়েছি। আল্লহ্‌্র কসম, আমরা আপনাকে এমন 
উত্তর দেব না, বা LA দিয়েছিল হযরত মূসা আ)-কে। তারা বলেছিল £ 


e AS re কি Ber AT AT A 


০১৯০ ও 3183 ৬6 3১2০1 ১1 অর্থাত যান, আপনি 


ও আপনার রর (পালনকর্তাই) গিয়ে লড়াই করুন, আমরা তো এখানেই বস থাক- 
লাম। সেই সম্ভার কসম, যিনি আপনাকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন, আপান যদি 
আমাদের আবিসিনিয়ার “বাকু “লগিম।দ’ নামক স্থান পর্যন্ত নিয়ে যান, তবুও আমরা জিহাদ 
করার জন্য আপনার সাথে যাব।” 

মহানবী (সা) হযরত মেকদাদের কথা শুনে অত্যন্ত আনন্দিত হন এবং দায়া 
করেন। কিন্তু তখনও আনসারদের পক্ষ থেকে সহযোগিতার কোন সাড়া পাওয়া যাচ্ছিল 


২০৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


না। আর এমন একটা সম্ভাবনাও ছিল যে, হুযূরে আকরাম সো)-এর সাথে আনসারদের 
যে সহযোগিতা-চুক্তি সম্পাদিত হয়েছিল যেহেতু তা ছিল মদীনার অভ্যন্তরের জন্য, সেহেতু 
তারা মদীনার বাইরে সাহায্য-সহায়তার ব্যাপারে বাধ্যও ছিলেন না। সুতরাং মহানবী 
(সা) সভাসদকে লক্ষ্য করে বললেন, বন্ধুগণ, তোমর। আমাকে পরামর্শ দাও যে, আমরা 
এই জিহাদে মদীনার বাইরে এগিয়ে যাব কিন।£ এই সম্বোধনের মূল লক্ষ্য ছিলেন 
আনসাররা। হযরত সা*দ ইবনে মূ'আয আনসারী (রা) হুযূর সো)-এর উদ্দেশ্য বুঝতে 
পেরে নিবেদন করলেন, ইয়া রস্লাল্লাহ্‌, আপনি কি আমাদের জিক্তেস করছেন? তিনি 
বললেন, হ্যা। তখন সাস্দ ইবনে মুণআয রো) বললেন ঃ ্‌ 


“ইয়া রসূলাল্লাহ্‌ ! আমরা আপনার উপর ঈমান এনেছি এবং সাক্ষ্য দান করেছি 
যে, আপনি য। কিছু বলেন তা সত্য। আমরা এ প্রতিশ্তিও দিয়েছি যে, যে কোন অবস্থায় 
আপনার আনুগত্য করব। অতএব, আপনি আল্লাহ্‌র পক্ষ থেকে যে ফরমান লাভ 
করেছেন, তা জারি করে দিন। সেই সত্তার কসম, যিনি আপনাকে দীনে-হক দিয়ে 
পাঠিয়েছেন, আপনি যদি আমাদের সমুদ্রে নিয়ে যান, তবে আমরা আপনার সাথে তাতেই 
ঝাঁপিয়ে পড়ব। আমাদের মধ্য থেকে কোন একটি লোকও আপনার কাছ থেকে সরে 
যাবে না। আপনি যদি কালই আমাদের শন্ুর সম্মুখীন করে দেন, তবুও আমাদের 
মনে এতটুকু ক্ষোভ থাকবে না। আমরা আশা করি, আল্লাহ্‌ তা'আলা আমাদের কর্মের 
মাধ্যমে এমন বিষয় প্রত্যক্ষ করাবেন, যা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। আল্লাহ্‌র 
নামে আমাদের যেখানে ইচ্ছা নিয়ে যান।” 


এ বক্তবা শুনে রসূলুল্লাহ (সা) অত্যন্ত খুশি হলেন এবং স্বীয় কাফেলাকে হুকুম 
করলেন, আল্লাহ্‌র নামে এগিয়ে যাও। সাথে সাথে এ সুসংবাদও শোনালেন যে, আমাদের 
আল্লাহ্‌ রাব্বুল আলামীন ওয়াদা করেছেন যে, এ দু'টি দলের মধ্যে একটির উপর 
আমাদের বিজয় হবে। দু'টি দল বলতে, একটি হল আবূ সুফিয়ানের বাণিজ্যিক 
কাফিলা, আর' অপরটি হল মন্কা থেকে আগত সৈন্যদল । অতপর তিনি ইরশাদ করলেন, 
আল্লাহর কসম, আমি যেন মুশরিকদের বধ্যভূমি স্বচক্ষে দেখছি। 


(--এ সমুদয় ঘটনা তারে ইবনে কাসীর এবং মাযহারী থেকে উদ্ধৃত । ) 


ঘটনাটি বিস্তারিতভাবে জানার পর আলোচ্য আয়াতের প্রতি লক্ষ্য করুন। প্রথম 


AGIA wx 


পপ A PA পা 5S চা 
আয়্াতে-$ 95 ৮) ui Fo wh 2 ১19 মুসলমানদের একটি 


a 


AS | 


দল এই জিহাদকে কঠিন মনে করছিল বলে যে উত্তি করা হয়েছে, তাতে পরামর্শকালে 
সাহাবায়ে কিরামের পক্ষ থেকে জিহাদের ব্যাপারে যে দুর্বলতা প্রকাশ পেয়েছিল, সেদিকেই 
ইজিত করা হয়েছে। ্‌ চা 


তান তি “3 


আর এ ঘটনারই বিশ্লেষণ ব্যক্ত হয়েছে পরবর্তী -$ 54 ১৯ 


সূরা আন্ফাল ২০৯ 


ee ASSIA স্টিল 
রি রি 13 পাপা পাতলা তি রা Ww 


৩১৭৭ ৮৯০ ৬৪০১1) এ ০১৪ ০৪৪ পেত এ টুক 


আয়াতে। অর্থাৎ এরা আপনার সাথে সত্যের ব্যাপারে বিতর্ক ও বিরোধ করেছে যেন 
তাদেরকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, যা তারা স্বচক্ষে প্রত্যক্ষ করছে। 


সাহাবায়ে কিরাম যদিও কোন রকম নির্দেশ লংঘন করেননি; বরং পরামর্শের 
উত্তরে নিজেদের দর্বলতা ও ভীরুতা প্রকাশ করেছিলেন, কিন্তু রসূলের সহচরদের 
কাছ থেকে এহেন মত প্রকাশও তাদের সুউচ্চ মর্ষাদার প্রেক্ষিতে আল্লাহ্‌র পছন্দ ছিল না। 
কাজেই অসন্তোষের ভাষায়ই তা বিরত করা হয়েছে। 


রণ ঠিলটি তোতা ০ 


৩১১৯৮ ঞ le রা 
৬০৭ &)। AI LE L306 LE 





এ ৬০৬ 
ও ও 533 ৬৮০৫৩ রে 


5, 9,9 


Ow ৯৯৮ ১:১০ ক পা 








(৭) আর যখন আল্লাহ দু'টি দলের একটির ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা 
করেছিলেন যে, সেটি তোমাদের হস্তগত হবে, আর তোমরা কামনা করছিলে যাতে 
কোন রকম কণ্টক নেই, তাই তোমাদের ভাগে আসুক; অথচ আল্লাহ্‌ চাইতেন সত্যকে 
স্বীয় কালামের স্বাধ্যসে সতে; পরিণত করতে এবং কাফিরদের মল কর্তন করে দিতে, 
(৮) যাতে করে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা প্রতিপন্ন করে দেন, যদিও পাপীরা 
অসন্তুষ্ট হয়। (৯) তোমরা যখন ফরিয়াদ করতে আরম্ভ করেছিলে স্বীয় পরওয়ার- 
দিগারের নিকট, তখন তিনি তোমাদের ফরিয়াদের মঞ্জরী দান করলেন যে আমি 
তোমাদিগকে সাহায্য করব ধারাবাহিকভাবে আগত হাজার ফেরেশতার মাধ্যমে । (১০) 
আর আল্লাহ্‌ তো শুধু সুসংবাদ দান করলেন, ঘাতে তে'মাদের মন আশ্বস্ত হতে পারে। 


২১০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


আর দাহাযা আল্লাহর পক্ষ থেকে ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতে পারে না। 
নিঃসন্দেহে আল্লাহ্‌ মহাশজিরি অধিকারী, হিকমতওয়ালা । 
৯১২৮ শি্পিদি্পি 
তফসীরের সার-সংক্ষেপ 

আর তোমরা স্মরণ কর সে সময়টির কথা, যখন আল্লাহ্‌ তা'আলা সে দু'টি দল 
(অর্থাৎ বাণিজ্যিক কাফেলা ও কুরাইশ বাহিনী)-এর মধ্য থেকে একটি (দল) 
সম্পর্কে ওয়াদা করছিলেন যে, তা (অর্থাৎ সে দল) তোমাদের হস্তগত হবে। [ অর্থাৎ 
পরাজিত হয়ে পড়বে । মুসলমানদের সাথে এ ওয়াদাটি করা হয়েছিল, রস্লুল্লাহ্‌ (সা)-র 
মাধ্যমে ওহীযোগে। আর তোমরা কামনা করছিলে নিরস্ত্র দলটি ( অর্থাৎ বাণিজ্যিক 
কাফেলাটি) যেন তোমাদের হস্তগত হয়। অথচ আল্লাহ্‌র ইচ্ছা ছিল স্বীয় আহকামের 
দ্বারা সত্যকে (কার্যকরভাবে বিজয় দাম করে) সত্য হিসাবে প্রমাণ করে দেয়া 
এবং (তাঁর ইচ্ছা ছিল সে সমস্ত) কাফিরদের মূল কেটে দিয়ে সত্যের সত্যতা ও মিথ্যার 
অসারতা ( বাস্তব ক্ষেত্রে) প্রমাণ করে দেয়া। তা এই অপরাধীরা (অর্থাৎ পরাজিত 
কাফিররা একে যতই) অপছন্দ করুক না কেন। সে সময়ের কথা স্মরণ কর, 
যখন তোমরা তোমাদের পরওয়ারদিগারের কাছে (নিজেদের সংখ্যা ও যুদ্ধের সাজসর- 
জামের স্বল্পতা এবং শত্রুদের আধিক্য দেখে ফরিয়াদ ) করছিলে তখন আল্লাহ্‌ তোমা- 
দের ফরিয়াদে সাড়া দিলেন (এবং ওয়াদা করলেন) ষে তোমাদিগকে এক হাজার ফেরেশ- 
তার দ্বারা সাহায্য করবেন, যা ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন। আর আল্লাহ্‌ তা'আলা 
এই সাহায্য করেছিলেন শুধুমাত্র এই হিকমতের ভিত্তিতে, যাতে তোমরা (বিজয় লাভের) 
সুসংবাদ পেতে পার এবং যাতে তোমাদের মন আশ্বস্ত হয় (অর্থাৎ যেহেতু মানুষের 
মানসিক স্বস্তি উপকরণ এবং সাজ-সরঞ্জামের মাধ্যমেই হতে পারে সেজন্য তাও অন্তর্ভূক্ত 
করা হয়েছে। ) * বস্তত (প্রকৃতপক্ষে কৃতকার্ধতা ও বিজয় শুধুমাত্র আল্লাহ্র পক্ষ থেকেই 
হয়ে থাকে যিনি পরাব্রশালী ও সুকৌশলী । 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

উল্লিখিত আয়াতগুলোতে গয্ওয়ায়ে বদরের ঘটনা এবং তাতে আল্লাহ্‌ তা'আলার 
পক্ষ থেকে যে সাহায্য ও বিশেষ অনুগ্রহ মুসলমানদের প্রতি হয়েছিল, তারই বর্ণনা দেয়া 
হয়েছে । 


প্রথম ও দ্বিতীয় আয়াতে বলা হয়েছে যে, মহানবী (সা) ও সাহাবায়ে কিরাম রো) 
যখন এই সংবাদ জানতে পারেন যে, কুরাইশদের এক বিরাট বাহিনী তাদের বাণিজ্যিক 
কাফেলার রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে মক্কা থেকে রওয়ানা হয়ে গেছে, তখন মুসলমানদের 


সামনে ছিল দু'টি দল। একটি হল বাণিজ্যিক কাফেলা যাকে হাদীসে -/ (ঈর) বলা 
হয়েছে এবং অপরটি ছিল সুসঙ্জিত সেনাদল যাকে 7 (নাফীর) নামে অভিহিত 
করা হয়েছে। এ আয়াতে বলা হয়েছে যে, তখন আল্লাহ্‌ তা'আলা স্ত্ীয় রসুল (সো) এবং 


সূরা আন্‌ফাল ২১১ 


তীর সাথে যুক্ত সমস্ত মুসলমানের সাথে ওয়াদা করেছিলেন যে, এ দু'টি দলের কোন 
একটির উপর তোমাদের পরিপূর্ণ দখল লাভ হবে। ফলে তাদের ব্যাপারে যা খুশী তা 
করতে পারবে । 


বলা বাহুল্য যে, বাণিজ্যিক কাফেলাটি হস্তগত করা ছিল সহজ ও ভয়হীন। 
আর সশস্ত্র বাহিনী হস্তগত করা ছিল কঠিন ও আশংকাপূর্ণ। কাজেই এহেন অস্পষ্ট 
ওয়াদার কথা শুনে অনেক সাহাবার কাম্য হয় যে, দলটির উপর মুসলমানদের অধিকার 
প্রতিষ্ঠার প্রতিশ্তি আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে দেয়া হয়েছে সেটি যেন নিরস্ত্র বাণি- 
জ্যিক দলই হয়। কিন্তু আল্লাহ্র ইঙ্গিতে রসূলে করীম (সা) ও অন্যান্য বড় বড় সাহাবীর 
বাসনা ছিল যে সশস্ত্র দলটির উপর অধিকার প্রতিষ্ঠিত হলেই উত্তম হবে। 


এ আয়াতে নিরস্ত্র দলের উপর বিজয় বা অধিকার প্রত্যাশী মুসলমানদের অবহিত 
করা হয়েছে যে, তোমরা তো নিজেদের আরামপ্রিয়তা ও আশংকামুক্ততার প্রেক্ষিতে নিরস্ত্র 
দলের উপর অধিকার লাভ করাই পছন্দ করছ, কিন্তু আল্লাহ্‌র ইচ্ছা হল ইসলামের আসল 
উদ্দেশ্য অর্জন। অর্থাৎ সত্য ও ন্যায়ের যথার্থতা সুস্পষ্ট হয়ে যাওয়া এবং কাফিরদের 
মূল কর্তন। বলা বাহুল্য এটা তখনই হতে পারত, যখন সশস্ত্র বাহিনীর সাথে মুকাবিলা 
এবং তাদের উপর মুসলমানদের বিজয় ও পূর্ণ অধিকার প্রতিষ্ঠা হতো! 


এর সারমর্ম হল মুসলমানদের এ বিষয়ে জানিয়ে দেয়া যে, তোমরা যে দিকটি 
পছন্দ করছ তা একান্ত কাপুরুষতা, আরামপ্রিয়তা ও সাময়িক লাভের বিষয় । অতপর 
দ্বিতীয় আয়াতে এ বিষয়টিকে আরো কিছুটা পরিক্ষার করে বলা হয়েছে যে, আল্লাহ্‌ 
তা'আলার খোদায়ী ক্ষমতার আওতা থেকে কোন কিছু মুক্ত ছিল না; তিনি ইচ্ছা করলে 
বাণিজ্যিক কাফেলার উপরেও মুসলমানদের বিজয্প ও অধিকার প্রতিষ্ঠিত হতে পারত । 
কিন্তু তিনি সশস্ত্র বাহিনীর সাথে মুকাবিলা করে বিজয় ও অধিকার প্রতিষ্ঠা করাকেই 
রস্লে করীম (সা) এবং সাহাবায়ে কিরামের উচ্চ মর্যাদার উপযোগী বিবেচনা করেছেন, 
যাতে সত্যের ন্যায়সঙ্গতা ও মিথ্যার অসারতা সুস্পষ্ট হয়ে যায়। 


এখানে প্ৰণিধানযোগ্য যে, আল্লাহ্‌ তা'আলা তো মহাজ্ঞানী, সর্ববিষয়ে সম্যক অবহিত 
এবং সর্ব কর্মের আদ্যোপান্ত সম্পর্কে অবগত । কাজেই তাঁর পক্ষ থেকে এহেন অস্পষ্ট 
প্রতিশ্চৃতির মাঝে এমন কি কল্যাণ নিহিত ছিল যে, দুটি দলের যে কোন একটির উপর 
মুসলমানদের বিজয় ও অধিকার লাভ হবে? তিনি তো যে কোন একটির ব্যাপারে 
নিদিষ্ট করেও বলতে পারতেন যে, অমুক দলের উপর অধিকার লাভ হয়ে যাবে? 


এই অস্পম্টতার কারণ আল্লাহ্‌ই জানেন। তবে মনে হয়--এতে সাহাবায়ে 'কিরামকে 
পরীক্ষা করা উদ্দেশ্য ছিল যে, তাঁরা সহজ কাজটিকে পছন্দ করেন, নাকি কঠিন 
কাজকে । তাছাড়া এতে তাঁদের চারিন্রিক বলিষ্ঠ তারও অনুশীলন ছিল। এভাবে তাদেরকে 
সৎসাহস ও উচ্চতর উদ্দেশ্য হাসিলের প্রচেষ্টায় কোন রকম ভয় বা আশংকা না 
করার শিক্ষা দেয়া হয়েছে । 


২১২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


তৃতীয় ও চতুর্থ আয়াতে রয়েছে সেই ঘটনার বিবরণ, যা সশস্ত্র বাহিনীর সাথে 
সম্মুখ সমর সাব্যস্ত হয়ে যাবার পর ঘটেছিল। রসুলে করীম (সা) যখন লক্ষ্য করলেন 
যে, তাঁর সঙ্গী মাত্র তিনশ তের জন, তাও আবার অধিকাংশই নিরস্ত্র, অথচ তাদের 
মুকাবিল/য় রয়েছে এক হাজার জওয়ানের সশস্ত্র বাহিনী, তখন তিনি আল্লাহ্‌ জাল্লাশ।মুহুর 
দরবারে সাহায্য ও সহায়তার জন্য প্রার্থনার হাত ওঠালেন। তিনি দোয়া করছিলেন 
আর সাহাবায়ে কিরাম তার সাথে “আমীন আমীন" বলে যাচ্ছিলেন। হযরত আবদুল্লাহ্‌ 
ইবনে-আব্খাস রো) মহানবী (সো)-র প্রার্থনার নিম্নলিখিত বাকাগুলো উদ্ধৃত করেছেন। 


‘ইয়া আল্লাহ, আমার সাথে যে ওয়াদা আপনি করেছেন, তা যথাশীঘ্র পূরণ 
করুন। ইয়া আল্লাহ্‌, মূসলমানদের এই সামান্য দলটি যদি নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে 
পৃথিবীতে আপনার ইবাদত করার মত কেউ থাকবে না (কারণ, গোটা বিশ্ব কুফরী 
ও শিরকীতে ভরে গেছে। এই কয়েকজন মুসলমানই আছে যারা ইবাদত-বন্দেগী 
সম্পাদন করে থাকে )। 


মহানবী (সা) অনর্গল এমনিভাবে বাম্পরুদ্ধ কণ্ঠে দোয়ায় তন্ময় হয়ে থাকেন। 
এমনকি তার কাধ থেকে চাদর পড়ে যায়। হযরত আবু বকর রো) এগিয়ে গিয়ে সে 
চাদর তাঁর গায়ে জড়িয়ে দেন এবং নিবেদন করেন, ইয়া রসূলাল্লাহ্‌, আপনি বিশেষ 
চিন্তা করবেন না, আল্লাহ্‌ তা'আলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন এবং যে 
ওয়াদা তিনি করেছেন, তা অবশ্যই পূরণ করবেন । 


A ভিলা প কঠিন পার্টি ৫ A 


আয়াতে ++ ৩০৮ ১ (বাক্যের দ্বারা এ ঘটনাই উদ্দেশ্য। তার 


অর্থ হচ্ছে এই যে, সেই সময়ের কথা মনে রাখার মত, যখন আপনি স্বীয় পরওয়ারদি- 
গারের নিকট প্রার্থনা করছিলেন এবং তার সাহায্য কামনা করছিলেন। এই প্রার্থনাটি 
যদিও রসূলে করীম সো)-এর পক্ষ থেকেই করা হয়েছিল, কিন্তু সাহাবায়ে কিরামও 
যেহেতু তার সাথে ‘আমীন আমীন’ বলছিলেন, তাই সমগ্র দলের সাথেই একে সম্পৃক্ত 
করা হয়েছে । ্‌ 


টি A a” 


es এ প্রার্থনা রা বিষয়টি এমনভাবে বিরত হয়েছে ৪৩৯ 1345 ৬ 


A A TA dW রা a BS Asc a 


৩৯ ০০৭ ৪৮০৩] ৩৮ 5) 0 ৮৮৩৭ ৮৮1৮0 অ্থাৎ আল্লাহ্‌ তাআলা 


তোমাদের ফরিয়াদ গ্রহণ করেছেন এবং বলেছেন যে, এক হাজার ফেরেশতা দ্বারা 
তোমাদিগকে সাহায্য করব, যারা একের পর এক করে কাতারবন্দী অবস্থায় আসবে। 


আল্লাহ্‌ রব্বুল আলামীন ফেরেশতাগণকে যে অসাধারণ শক্তি-সামর্থ্য দান করেছেন 
তার কিছুটা অনুমান করা যায় সেই ঘটনার দ্বারা, যা লূত (আ)-এর সম্পূদায়ের জনপাদকে 
উল্টে দেয়ার সময় ঘটেছিল। জিবরাঈল (আ) একটি মান্ত্র পাঙ্থার (ঝাপ্টার ) মাধ্যমে 
তা উল্টে দিয়েছিলেন। কাজেই এহেন অনন্যসাধারণ ক্ষমতাসম্পন্ন ফেরেশতাদের এত 


সরা আন্ফাল ২১৩ 


বিপুল সংখ্যককে এ মুকাবিলার জন্য পাঠানোর কোনই প্রয়োজন ছিল নাঃ একজনই 
যথেষ্ট হতে পারত। কিন্তু আল্লাহ্‌ তাঁর বান্দাদের প্রর্ৃতি সম্পর্কে যথাথই অবগত-_- 
তারা যে সংখ্যার দ্বারাও প্রভাবিত হয়ে থাকে । তাই প্রতিপক্ষের সংখ্যান্পাতেই সমসংখ্যক 
ফেরেশতা পাঠানোর ওয়াদা করেছেন, যাতে তাঁদের মন পরিপূর্ণভাবে আশ্বস্ত হয়ে যায় ! 
চতুর্থ আয়াতেও রি বিষয় টি হয়েছে । ইরশাদ হয়েছে ঃ 


5524 ০০ Ar A শীলা কলা ee 


La Gens Slob, sy ঠা a ৯০ ৮০৪অৰ্থাৎ আল্লাহ, তাআলা 


এ ব্যবস্থা শুধুমাত্র এ জনা করেছেন, যাতে তোমরা সুসংবাদ প্রাগত হও এবং যাতে 
তোমাদের অন্তর আশ্বস্ত হয়ে যায়। | 


গয্ওয়ায়ে বদরের সময় আল্লাহ্‌ তা'আলার পক্ষ .থেকে যেসমস্ত ফেরেশতা 
সাহায্যের জন্য পাঠানো হয়েছিল, এখানে তাদের সংখ্যা এক হাজার ছিল বলে উল্লেখ 
করা হয়েছে। অথচ সুরা আলে-ইমরানে তিন হাজার এবং পাঁচ হাজারেরও উল্লেখ 
রয়েছে। এর কারণ, প্রকৃতপক্ষে তিনটি ওয়াদার বিভিন্নতা, যা বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে 
করা হয়েছে। প্রথম ওয়াদাটি ছিল এক হাজ।র ফেরেশতা প্রেরণের, যার কারণ ছিল 
মহানবী (সা)-র দোয়া এবং সাধারণ মুসলামনদের ফরিয়াদ। দ্বিতীয় ওয়াদা, যা তিন 
হাজার ফেরেশতার ব্যাপারে করা হয় এবং যা ইতিপূর্বে সুরা আলে-ইমরানে উল্লেখ করা 
হয়েছে। এটা সেই সময় করা হয়েছিল, যখন মুসলমানদের কাছে এই সংবাদ এসে 
পৌছে যে, কুরাইশ বাহিনীর জন্য আরও বধিত সাহায্য আসছে। রূহুল-মা'আনী গ্রন্থে 
ইবনে আবী শায়বা ও ইবনে মুনযির কর্তৃক শা'বীর উদ্ধৃতিক্রমে উল্লেখ রয়েছে যে, 
বদরের দিনে মসলমানদের কাছে এই সংবাদ এসে পৌছে যে, কৃধ ইবনে জাবের মুহারেবী 
মুশরিকীনদের সহায়তার উদ্দেশ্যে আরো সাহায্য নিয়ে এগিয়ে আসছে। এ সংবাদে 
রযানরার সাহে হ্‌ ল্রাসের সৃষ্টি হয়ে যায়। এরই প্রেক্ষিতে সূরা আলে-ইমরানের 


৩৫ প্র ৰ MET LIE Ge AGE 8528) AB Are 
আয়াত ৩ 7০ ০৫1 ৩৩ ০ ৮1808) ০৮১৩২ এ ০১ 
অবতীর্ণ হয়। এতে তিন হাজার ফেরেশতাকে মুসলমানদের সাহায্যকনে আকাশ থেকে 
অবতীর্ণ করার ওয়াদা করা হয়। 


আর তৃতীয় ওয়াদা ছিল পাঁচ হাজারের। তা ছিল এই শর্তযুক্ত যে, বিপক্ষ দল 
যদি প্রচণ্ড আক্রমণ করে বসে, তবে পাঁচ হাজার ফেরেশতার সাহায্য পাঠানো হবে। আর 
তা আলে-ইমরানে উল্লিখিত আয়াতের পরবর্তী আয্নাতে এভাবে ব্যক্ত. করা হয়েছে ঃ 


A} A AJ ন A “Ww AIA JA re ASD rr 
0 38 14৯ 15১2 ৩০৮6১051085 19১৮১ এ ul 
“A PEE | ৫6144 “ Ww cA AIS 


EE 21 5 1 kooky 09) অর্থাৎ যদি তোমরা দৃঢ়তা 


EE wo a 


২১৪ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


অবলম্বন কর, তাকওয়ার উপর স্থির থাক এবং যদি প্রতিপক্ষীয্ম বাহিনী তোমাদের 
উপর অতকফিতে ঝাঁপিয়ে পড়ে তবে তোমাদের পরওয়ারদিগার তোমাদের সাহায্য করবেন 
পাঁচ হাজার ফেরেশতার মাধ্যমে, যারা বিশেষ চিহ্ছে অর্থাৎ উদিতে সজ্জিত থাকবে! 


কোন কোন তফসীরবিদ বলেন যে, এ ওয়াদার শর্ত ছিল তিনটি। (এক) দৃঢ়তা 
অবলম্বন, (দু ই) তাকওয়ার উপর স্থির থাকা এবং (তিন) প্রতিপক্ষের ব্যাপক আক্রমণ । 
প্রথম দু”টি শর্ত সাহাবায়ে কিরামের মধ্যে এমনিতেই বিদ্যমান ছিল এবং তাঁদের এই 
আশায় প্রথম থেকে শেষ পর্যন্ত এতটুকু পার্থক্য আসেনি। কিন্তু তৃতীয় শর্তটি অর্থাৎ 
ব্যাপক আক্রমণের ব্যাপারটি সংঘটিত হয়নি । কাজেই পাঁচ হাজার ফেরেশতা আগমনের 
প্রয়োজন হয়নি৷ 


আর সে জন্যই বিষয়টি এক হাজার ও তিন হাজারের মাঝেই সীমিত ধাকে। 
এতে দু"টি সম্ভাবনা রয়েছে । (এক) তিন হাজার বলতে উদ্দেশ্য হল প্রথমে প্রেরিত 
এক হাজারের সঙ্গে অতিরিক্ত দু’হাজারকে অন্তর্ভুক্ত করে তিন হাজারে বধিত করে 
দেওয়া, কিংবা দেই) প্রথমোক্ত এক হাজারের বাইরে তিন হাজার পাঠানো । 


এখানে এ বিষয়টিও লক্ষণীয় যে, উক্ত তিনটি আয়াতে ফেরেশতাদের তিনটি 
দল প্রেরণের প্রতিশ্তি দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি দলের সাথেই একেকটি বিশেষ 
বৈশিষ্ট্যের উল্লেখ রয়েছে। সূরা আন্ফালের যে আয়াতে এক হাজারের ওয়াদা করা 


হয়েছে, তাতে ফেরেশতাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে :১০*শব্দ বলা হয়েছে। এর 


অর্থ হলো পেছনে লাগোয়া ৷ হয়তো এতে এই ইঙ্গিত করা হয়ে থাকবে যে, এদের 


পেছনে আরও ফেরেশতা আসবে! পক্ষান্তরে সুরা আলে-ইমরানের প্রথম আয্মাতে 
“ A AS 


"ফেরেশতাদের বৈশিষ্ট্য 9% }'* বলা হয়েছে। অর্থাৎ এ সমস্ত ফেরেশতা আকাশ 


থেকে অবতারণ করা হবে। এতে একটি গুরুত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে যে, পূর্ব 
থেকে যেসব ফেরেশতা পৃথিবীতে অবস্থান করছেন, তাদেরকে এ কাজে নিয়োগ করার 
পরিবর্তে বিশেষ গুরুত্ব সহকারে এ কাজের জন্য আকাশ থেকে ফেরেশতা অবতারণ 
করা হবে। বস্তুত স্রা আলে ইমরানের দ্বিতীয় আয়াতে যেখানে পাঁচ হাজারের কথা 


“A ৮ 


উল্লেখ রয়েছে, তাতে ফেরেশতাদের 1০% +4৯০ বৈশিষ্ট্য বলা হয়েছে। অর্থাৎ তারা 
পাবা 


হবেন বিশেষ চিহ্ন এবং বিশেষ পোশাকে ভূষিত। হাদীসের বর্ণনায় তাই রয়েছে যে, 
বদর যুদ্ধে অবতীর্ণ ফেরেশতাদের পাগড়ী ছিল সাদা, আর হনাইনের যুদ্ধে সাহায্যের 
জন্য আগত ফেরেশতাদের পাগড়ী ছিল লাল। ্‌ 


0 


L 5 
শেষোক্ত আয়াতে বলা হয়েছে _ ৩1 ৪1 ৯১ ০০ ৮ Ab, 


স্রা আন্ফাল ২১৫ 


2“ “BA না পা 


(৮৯ 275 5) 1 এতে মুসলমানদের সতর্ক করে দেওয়া হয়েছে যে, কোনখান থেকে 


যে সাহায্যই আসুক নাকেন, তা প্রকাশ্যই হোক কিংবা গোপন, সবই আল্লাহ, তা'আলার 
পক্ষ থেকে। তারই আয়ত্তে রয়েছে ফেরেশতাদের সাহায্যও । সবই তার আডাবহ। 
অতএব, তোমাদের লক্ষ্য শুধুমাত্র সেই ওয়াহ্দাহ লা-শরীক সস্তার প্রতিই নিবদ্ধ থাকা 
কর্তব্য। কারণ, তিনি বড়ই ক্ষমতাশীল, হিকমতওয়ালা ও সুকৌশলী । 


দি 


2৩] ৩৪ ৫ 061 দত 2) 
17058401525 HE COLI EES FC 
BLO GE ৯) 6 ASS 5 ০১৫৪০ ৯5 4 
৩৮৩ 2 45550198৮09 
১৮৮ 2০ € 55 
Sot ও ই ক সু হি 


রি 18 - 
350) ০1 ০১৪৫) 915 ৯৬৬ 














(১১) যখন তিনি আরোপ করেন তোমাদের উপর তন্দ্রাচ্ছন্নতা নিজের পক্ষ থেকে 
তোমাদের প্রশান্তির জন্য এবং তোমাদের উপর আকাশ থেকে পানি অবতরণ করেন, 
যাতে তোমাদের পবিত্র করে দেন এবং যাতে তোমাদের থেকে অপলসাবিত করে দেন 
শয়তানের অপবিভ্রতা। আর যাতে করে সুরক্ষিত করে দিতে পারেন তোমাদের অস্তর- 
সমূহকে এবং তাতে যেন সুদৃঢ় করে দিতে পারেন তোমাদের পাশুলো। (১২) যখন 
নির্দেশ দান করেন ফেরেশতাদের তোমাদের পরওয়ারদিগার ঘে, আমি সাথে রয়েছি 
তোমাদের, সুতরাং তোমরা মুসলমানদের চিত্তসম্হকে ধারস্থির করে রাখ । আমি 
কাফিরদের মনে ভীতির সঞ্চার করে দেব। কাজেই গানের উপর আঘাত হান এবং 
তাদেরকে কাট জোড়ায় জোড়ায় । (১৩) যেহেতু তারা অবাধ্য হয়েছে আল্লাহ্‌ এবং 
তাঁর রসুলের, সেজন্য এই নির্দেশ। বস্তুত ঘে লোক আল্লাহ্‌ ও রসূলের অবাধ্য হয়, 
নিঃসন্দেহে আল্লাহ্‌র শাস্তি অত্যন্ত কঠোর। আপাতত বর্তমান এ শাস্তি তোমরা আস্বাদন 
করে নাও এবং জেনে রাখ ঘে, কাফিরদের জন; রয়েছে দোযখের আযাব । 


২১৬  তফসীরে মাআরেফুল-কোরআন 1 চতুর্থ খণ্ড 


তফঙ্সীরের সার-সংক্ষেপ 


সেই সময়ের কথা স্মরণ কর, যখন আল্লাহ তা'আলা তোমাদের উপর তন্দ্রা 
আরোপ করেছিলেন নিজের পক্ষ থেকে তোমাদের প্রশান্তি দানের উদ্দেশ্যে এবং যখন 
তোমাদের উপর আকাশ থেকে পানি বর্ষণ করেছিলেন, ষেন সেই পানির দ্বারা তোমাদেরকে 
(অধু-গোসলহীন অবস্থা থেকে) পাক (পবিভ্র) করে দেন এবং €তদ্দ্বারা যেন ) তোমা- 
দের মন থেকে শয়তানী কুমন্ত্রণাকে দূর করে দেন। আর তাতে যেন) তোমাদের 
অন্তরকে সুদৃঢ় করে দেন এবং (যেন) তোমাদের অবস্থানকে মজবৃত করে দেন (অর্থাৎ 
তোমরা যেন বাল্তে ধ্বসে না যাও)। সে সময়ের কথা স্মরণ কর, যখন তোমার 
রব (সেই) ফেরেশতাদের (যারা সাহায্যের জন্য অবতরণ করেছিল) নির্দেশ দিচ্ছিলেন 
যে, আমি তোমাদের সাথে রয়েছি, তোমরা ঈমানদারদের সৎসাহস বৃদ্ধি কর। 
আমি সহসাই কাফিরদের মনে ভীতি সঞ্চার করে দিচ্ছি। তোমরা কাফিরদের 
গর্দানের উপর অস্ত্রের) আঘাত হান এবং তাদের জোড়ায় জোড়ায় হত্যা কর। এটা 
তারই শাস্তি যে, তারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচরণ করেছে। বস্তুত যে আল্লাহ্‌ 
ও তাঁর রসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ, (তাকে) কঠিন শাস্তি দান করেন (তা 
দুনিয়াতে কোন বিশেষ কৌশলের মাধ্যমে কিংবা আখিরাতে সরাসরি অথবা উভয় 
লোকে)। অতএব ( কার্যত বর্তমানে) এই শাস্তিটি আস্বাদন কর এবং জেনে রাখ যে, 
কাফিরদের জন্য জাহান্নামের আযাব তো নিধারিত রয়েছেই । 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


সরা আন্ফালের শুরু থেকেই আল্লাহ, তা'আলার সে সমস্ত নিয়ামতের আলোচনা 
চলছে যার্তার অনুগত বান্দাদের প্রতি প্রদত্ত হয়েছে। গযওয়ায়ে-বদরের ঘটনাগুলোও 
সে ধারারই কয়েকটি বিষয় । গযওয়ায়ে-বদরে ঘেসব নিয়ামত আল্লাহ, তা“আলার তরফ 
থেকে দান করা হয়েছে তার প্রথমটি ছিল এ যুদ্ধের জন্য মুসলমানদের যাত্রা করা যা 


পা Be পারা কাজি তাক 


৮9) ০১৯51 5 আয়াতে বিরত হয়েছে। দ্বিতীয় নিয়ামত হল ফেরেশতাদের 


5& ALIS A 
মাধ্যমে সাহায্য করার ওয়াদা, যা 543 1 (৮ ১৬ 91 আম্মাতে ব্যক্ত হয়েছে। আর 


তৃতীয় নিয়ামত দোয়ার মঞ্জুরী ও সাহায্যের ওয়াদা পূরণ। আর তারই আলোচনা 


A 30 7 AS A LA তা 


করা হয়েছে ॥-? ) wr শীত ১ আয়াতে । উল্লিখিত আয্মাতসম্হের 


প্রথমটিতে রয়েছে চতুর্থ দানের আলোচনা । তাতে মূসলমানদের জন্য দু’টি নিয়ামতের 
কথা বলা হয়েছে। একটি হল সবার উপর তন্দ্রা নেমে আসার ফলে ক্লাত্তি-শ্রান্তি 
বিদূরিত হয়ে যাওয়া এবং দ্বিতীয়টি হল বৃজ্টির মাধ্যমে তাদের জন্য পানির ব্যবস্থা 
করে দেওয়া এবং যৃদ্ধক্ষেত্রটিকে তাদের জন্য সমতল আর শব্দের জন্য কাদাপূর্ণ 
করে দেওয়া । 


সরা আন্ফাল ২১৭ 


এ ঘটনার বিস্তারিত বিবরন এই যে, কৃফর ও ইসলামের সর্বপ্রথম এই সমর যখন 
অবশ্যম্ভাবী হয়ে পড়ে, তখন মক্কার কাফির বাহিনী প্রথমে সেখানে পৌছে গিয়ে এমন 
জায়গায় অবস্থান নিয়ে নেয়, যা উপরের দিকে ছিল। পানি ছিল তাদের নিকটে । 
পক্ষান্তরে মহানবী (সা) ও সাহাবায়ে কিরাম সেখানে পেঁ ছলে তাদেরকে অবস্থান 
গ্রহণ করতে হয় নিম্নাঞ্চলে। কোরআনে করীম এই যুদ্ধক্ষেত্রের নকশা এ সূরার 


AS লাকা + AISA ASA A 


বিয়াল্লিশতম আয়াতে এভাবে বিরত করেছে ৪-৯৯ 9 ৮১ ১১1 ৪2১০) ৮০) 21 


০ শি এ পিক 


5০5) 18 2 ১৬) এর সবিস্তার বিশ্লেষণ পরবর্তীতে করা হবে। 


রসূলে করীম (সা) প্রথম যেখানে অবস্থান গ্রহণ করেন, সে স্থানের সাথে 
পরিচিত হযরত হোবাব ইবনে মুন্যির রো) স্থানটিকে যৃদ্ধের জন্য অনুপযোগী বিবেচনা 
করে নিবেদন করলেন, ইয়া রস্লাল্লাহ ! যে জায়গাটি আপনি গ্রহণ করেছেন, 
তা কি আপনি আল্লাহ, তা'আলার নির্দেশে গ্রহণ করেছেন, যাতে আমাদের কিছু বলার 
কোন অধিকার নেই, নাকি শুধুমান্তর নিজের মত ও অন্যান্য কল্যাণ বিবেচনায় বেছে 
নিয়েছেন? হুযূর আকরাম সো) বললেন, না, এটা আল্লাহ্‌র নির্দেশ নয়ঃ এতে পরিবর্তনও 
করা যেতে পারে। তখন হোবাব ইবনে-মুন্যির রো) নিবেদন করলেন, তাহলে এখান 
থেকে এগিয়ে গিয়ে মন্ধী সর্দারদের বাহিনীর নিকটবতা একটি পানিপূর্ণ স্থান রয়েছে, 
সেটি অধিকার করাই হবে উত্তম। মহানবী (সা) তার এ পরামর্শ গ্রহণ করেন এবং 
সেখানে পৌছে পানির জায়গাটি মৃুসলমানদের অধিকারে নিয়ে নেন। একটি হাউজ 
বানিয়ে তাতে পানির সঞ্চয় গড়ে তোলেন। 


এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর হযরত সা'দ ইবনে মো'আয রো) নিবেদন করেন, 
ইয়া রসূলাল্লাহ! আমরা আপনার জন্য কোন একটি সুরক্ষিত স্থানে একটি সামিয়ানা 
টাঙ্গিয়ে দিতে চাই। সেখানে আপনি অবস্থান করবেন এবং আপনার সওয়ারীগুলিও 
আপনার কাছেই থাকবে। 


এর উদ্দেশ্য এই যে, আমরা শন্ত্রর বিরুদ্ধে জিহাদ করব। আল্লাহ যদি আমা- 
দিগকে বিজয় দান করেন, তবে তো এটাই উদ্দেশ্য । আর যদি খোদানাখাস্তা অন্য 
কোন অবস্থার উদ্ভব হয়ে যায়, তাহলে আপনি আপনার সওয়ারীতে সওয়ার হয়ে সে 
সমস্ত সাহাবায়ে-কিরামের সাথে গিয়ে মিশবেন, যাঁরা মদীনা-তাইয়্যেবায় রয়ে গেছেন। 
কারণ, আমার ধারণা, তাঁরাও একান্ত জীবন উৎসর্গকারী এবং আপনার সাথে মহব্বতের 
ক্ষেত্রে তারাও আমাদের চাইতে কোন অংশে কম নয় আপনার মদীনা থেকে বেরিয়ে 
আসার সময় তীরা যদি একথা জানতেন যে, আপনাকে এহেন সুসজ্জিত বাহিনীর সাথে 
যুদ্ধে লিপ্ত হতে হবে, তাহলে তাদের একজনও পেছনে থাকতেন না। আপনি মদীনায় 


২১৮ তফসীরে মাআরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


গিয়ে পৌৌছলে তাঁরা হবেন আপনার সহকর্মী । মহানবী সো) তার এই বীরোচিত 
প্রস্তাবনার প্রেক্ষিতে দোয়া করলেন এবং তার জন্য একটি সংক্ষিপ্ত সামিয়ানার ব্যবস্থা 
করে দেওয়া হল। তাতে মহানবী (সা) এবং সিদ্দীকে আকথর রো) ছাড়া আর কেউ 
ছিলেন না। হযরত মু'আয রো) তাদের হিফাযতের জন্য তরবারি হাতে দরজায় 
দাঁড়িয়ে ছিলেন। 


যুদ্ধের প্রথম রাত। তিনশ’ তের জন নিরস্ত্র লোকের মুকাবিলা নিজেদের চাইতে 
তিন গুণ অর্থাৎ প্রায় এক হাজার সশস্ত্র লোকের এক বাহিনীর সাথে। যৃদ্ধক্ষেত্রের 
উপযুক্ত স্থানটিও ওদের দখলে। পক্ষান্তরে নিম্নাঞ্চল, তাও বালুময় এলাকা” যাতে 
চলাফেরাও কষ্টকর, সেটি পড়ল মুসলমানদের ভাগে। স্বাভাবিকভাবেই পেরেশানী ও 
চিন্তা-দুর্ভাবনা সবারই মধ্যে ছিলঃ কারো কারো মনে শয়তান এমন ধারণাও সঞ্চার করেছিল 
যে, তোমরা নিজেদেরকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত বলে দাবি কর এবং এখনও আরাম 
করার পরিবর্তে তাহাজ্জুদের নামাযে ব্যাপৃত রয়েছ। অথচ সবদিক দিয়েই শত্ুরা 
তোমাদের উপর বিজয়ী এবং ভাল অবস্থায় রয়েছে। এমনি অবস্থায় আল্লাহ্‌ তা আলা 
মুসলমানদের উপর এক বিশেষ ধরনের তন্দ্রা চাপিয়ে দিলেন তাতে ঘুমানোর কোন 
প্রবৃত্তি থাক বানাই থাক জবরদস্তি সবাইকে ঘুম পাড়িয়ে দিলেন। 


হাফেয হাদীস আবু ইয়ালা উদ্ধৃত করেছেন যে, হযরত আলী মুর্তযা (রা) বলেছেন, 
বদর যুদ্ধের এই রাতে এমন কেউ ছিল না, যে ঘুমায়নি। শুধু রসূলে করীম (সা) 
সারা রাত জেগে থেকে ভোর পর্যন্ত তাহাজ্জুদের নামাযে নিয়োজিত থাকেন। 


ইবনে কাসীর বিশুদ্ধ সনদসহ উদ্ধত করেছেন যে, রসূলে করীম (সা) এ রাতে 
যখন স্বীয় “আরীশ” অর্থাৎ সামিয়ানার নীচে তাহাজ্জুদ নামাযে নিয়োজিত ছিলেন 
তখন তাঁর চোখেও সামান্য তন্দ্রা এসে গিয়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে তিনি হাসতে হাসতে 
জেগে ওঠে বলেন, হে আবু বকর! সুসংবাদ শুন; এই যে জিবরাঈল (আ) টিলার কাছে 
fl সনে রও) ৩ 29 পাক 3 ad 
দীড়িক্মে আছেন। একথা বলতে বলতে তিনি-॥? ১১1 ১৪%, ০51 "1৭৯ 
আয়াতটি পড়তে পড়তে সামিয়ানার বাইরে বেরিয়ে এলেন। আয়াতের অর্থ এই যে, 
শীঘ্রই শন্গুপক্ষ পরাজিত হয়ে যাবে এবং পশ্চাদপসরণ করে পালিয়ে যাবে। কোন 
কোন রেওয়ায়্েতে আছে যে, তিনি সামিয়ানার বাইরে এসে বিভিন্ন জায়গার প্রতি ইশারা 
করে বললেন, এটা আবূ জাহলের হত্যা স্থান, এটা অমুকের সেটা অমুকের। অতপর 
ঘটনা তেমনিভাবে ঘটতে থাকে ।----(তফসীরে-মাযহারী) আর বদর যুদ্ধে যেমন ক্লাস্তি- 
পরিশ্রান্তি দূর করে দেওয়ার জন্য আল্লাহ তা'আলা সমস্ত সাহাবায়ে কিরামের উপর এক 
বিশেষ ধরনের তন্দ্রা চাপিয়ে দিয়েছিলেন, তেমনি ঘটনা ঘটেছিল ওহদ যুদ্ধের ক্ষেত্রেও । 


সুফিয়ান সওরী রে) হযরত আবদুল্লাহ ইবনে মসউদ (রা)-এর রেওয়ায়েতক্রমে 
উদ্ধৃত করেছেন যে, যুদ্ধাবস্থায় ঘুম আসাটা আল্লাহর পক্ষ থেকে শান্তি ও স্বস্তির লক্ষণ, 
আর নামাযের সময় ঘুম আসে শম্মতানের পক্ষ থেকে ।----€ইবনে কাসীর) 


সুরা আন্ফাল ২১৯ 


এ রাতে মুসলমানরা দ্বিতীয় যে নিস্বামতটি প্রাপ্ত হয়েছিলেন, তা ছিল বৃম্টি। 
এর ফলে গোটা! সমরাঙনের চেহারাই পাল্টে যায় । কুরাইশ সৈন্যরা যে জায়গাটি 
দখল করেছিল তাতে বৃষ্টি হয় খুবহ তীব্র এবং সারা মাঠ জুড়ে কাদা হয়ে গিয়ে 
চলাচলই দুষ্কর হয়ে পড়ে । পক্ষান্তরে যেখানে মহানবী সো) ও সাহাবায়ে কিরাম 
অবস্থান করছিলেন, সেখানে বালুর কারণে চলাচল করা ছিল দুক্ষর। বৃষ্টি এখানে 
অল্প হয়! যাতে সমস্ত বালুকে বসিয়ে দিয়ে মাঠকে অতি সমতল ও আরামদায়ক করে 
দেওয়া হয়। 


উল্লিখিত আয়াতে এ দু'টি নিয়ামতের কথাই বলা হয়েছে। ১ নিদ্রা ও ২. 
বৃষ্টি, যাতে গোটা মাঠের রূপই বদলে যায় এবং দুর্বলচিত্ত ব্ক্তিদের মন থেকে সে 
সমস্ত শয়তানী ওয়াসওয়াসা ধুয়ে-মুছে যায় যে, আমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকা 
সত্ত্বেও পরাজিত ও পতিত বলে মনে হচ্ছে, অথচ শুরা অন্যান্মের উপর থেকেও শক্তি- 
সামর্থ্য ও শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে । 


উল্লিখিত আয়াতে বলা হয়েছে যে, সে সময়ের কথা স্মরণ কর, যখন আল্লাহ্‌ 
তোমাদের উপর তন্্রাচ্ছন্নতা চাপিয়ে দিচ্ছিলেন তোমাদের প্রশান্তি দান করার জন্যঃ 
আর তোমাদের উপর পানি বর্ষণ করছিলেন, যেন তোমাদের পবিত্র করে দেন এবং 
যেন তোমাদের মন থেকে শম্মতানী ওয়াসওয়াসা দূর করে দেন। আর যেন তোমাদের 
মনকে সুদৃঢ় করেন এবং তোমাদেরকে দৃঢ়পদ করেন। 


দ্বিতীয় আয়াতে পঞ্চম নিম্নামতের উল্লেখ করা হয়েছে, যা বদরের সমরাঙ্গনে 
মুসলমানদের দেওয়া হয়েছে। তা'হল এই যে, আল্লাহ্‌ তা'আলা যেসব ফেরেশতাকে 
মুসলমানদের সাহাহষ্যর জন্য পাঠিয়েছিলেন তীদের সম্বোধন করে -বলা হয়েছে, আমি 
তোমাদের সঙ্গে রয়েছি, তোমরা ঈমানদারদের সাহস দান করতে থাক। আমি এখনই 
কাফিরদের মনে ভীতি সঞ্চার করে দিচ্ছি। বস্তৃত তোমরা কাফিরদের গর্দানের উপর 
অস্ত্রের আঘাত হান; তাদের মার দলে দলে । 


এভাবে ফেরেশতাদের দু'টি কাজের দায়িত্ব অর্পণ করা হয়। প্রথমত মুসলমান- 
দের সাহস বৃদ্ধি করবে । এ কাজটি ফেরেশতা কর্তৃক মুসলমানদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে 
উপস্থিত হয়ে দলবৃদ্ধি করা কিংবা তাঁদের সাথে মিশে যুদ্ধ করার মাধ্যমেও হতে পারে 
এবং নিজেদের দৈব ক্ষমতা প্রয়োগের মাধ্যমে মুসলমানদের অন্তরসমূহকে সুদৃঢ় ও শক্তি- 
শালী করেও হতে পারে। যা হোক, তাঁদের উপর দ্বিতীয় দায়িত্ব অর্পণ করা হয় যে, 
ফেরেশতারা নিজেরাও যুদ্ধে অংশগ্রহণ করবেন এবং কাফিরদের উপর আক্রমণও কর- 
বেন। সুতরাং এ আয়াতের দ্বারা এ কথাই প্রতীয়মান হয় যে, ফেরেশতারা উভয় দায়িতবই 
যথাযথ সম্পাদন করেছেন। মুসলমানদের মনে দৈব ক্ষমতা প্রয়োগক্রমে তাদের সাহস 
ও বলবৃদ্ধিও করেছেন এবং যুদ্ধেও অংশগ্রহণ করেছেন। তদুপরি বিষয়টির সমর্থন 
কতিপয় হাদীসের বর্ণনার দ্বারাও হয়, যা তফসীরে দুররে-মনসুর ও মাযহারীতে 


২২০ তফসীরে মা'আরেফুল-কোরআন । চতুথ খণ্ড 


সবিস্তারে বিধৃত হয়েছে । তাতে ফেরেশতাদের যুদ্ধ সম্পর্কে সাহাবায়ে কিরামের চাক্ষুষ 
সাক্ষ্য-প্রমাণও বর্ণনা করা হয়েছে। 


আলোচ্য তৃতীয় আয়াতে বলা হয়েছে যে, কুফর ও ইসলামের এ সম্মুখ সমরে 
যা কিছু ঘটেছে তার কারণ ছিল কুফ্ফার কর্তৃক আল্লাহ ও তার রসূলের বিরুদ্ধাচরণ। 
আর যে লোক আল্লাহ্‌ ও তার রসূলের বিরুদ্ধাচরণ করে তার উপর আরোপিত হয় 
আল্লাহ্‌ তা'আলার সু'কঙিন আযাব। এতে বোঝা যাচ্ছে যে, বদর যুদ্ধে একদিকে মুসল- 
'মানদের উপর নাধিল হয়েছে আল্লাহ্‌ তা'আলার নিয়ামতরাজি, অপরদিকে কাফিরদের 
উপর মুসলমানদের মাধ্যমে আযাব নাযিল করে তাদেরই অসদাচরণের যৎসামান্য 
শাস্তি দেওয়া হয়েছে । অবশ্য তার চেয়ে কঠিন শাস্তি হবে আখিরাতে । আর তাই 


চা eA A 242 1 


বলা হয়েছে চতুর্থ আয়াতে ঃ ৩31 ০1 3০ ৩৪)৪১ ৩1 58555 ০০১ পথও 


অর্থাৎ এটা হল আমার যৎসামান্য আযাব; এর আস্বাদ গ্রহণ কর এবং জেনে রাখ যে, 
এর পরে কাফিরদের জন্য আরো আযাব আসবে, যা হবে অত্যন্ত কঠিন, দীর্ঘস্থায়ী ও 
কল্পনাতীত। 






৯ 1562 591 নিভু [2244 ৩৫০০0 
352 ১, 8১৯27 55 ৪9 রগ 
23 2৪265৪5১০7০ 


রি 4 1125 24 রি লা 

০১ 2 ৯১৯৩৩ 05৮ | (৬2৮22 
‘AL? ৯৭ পা পাঠপাপাঙগি পাঠাতে ত 2৫৫৫ 
{ ত 0) 1% =) 2916৫; ০৯০১ নে | 
2. ঠিঠ। তা 


১ ও %:১ se Bt ৬১, 
AS 




























234 Ll 








dCs 

পাতি 282 23 279৫ 9 222 1০45 ৫5 Pd 324? 
Gx dU, ২১0০)2 তি whe rt 
৮৮ A LT 2 





৫১৮৮৮ fo BE 


(১৫) হে ঈমানদারগণ, তোমরা যখন কাফিরদের সাথে মুখোমুখি হবে, তখন 
পশ্চাদপসরণ করবে না। (১৬) আর যে লোক লেদিন তাদের থেকে পশ্চাদপসরণ 


সুরা আন্ফাল ২২১ 


করবে, অবশ্য সে লড়াইয়ের কৌশল পরিবর্তনকল্পে কিংবা যে নিজ সৈন্যদের নিকট 
আশ্রয় নিতে আসে সে ব্যতীত---অন্যরা আল্লাহ্‌ র গযব সাথে নিয়ে প্রত্যাবর্তন করবে। 
আর তার ঠিকানা হল জাহাম্নাম। বস্তুত সেটা হল নিক্কষ্ট অবস্থান। সুতরাং তোমরা 
তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছেন। (১৭) আর তুমি 
মাটির মুষ্ঠি নিক্ষেপ করনি, যখন তা নিক্ষেপ করেছিলে, বরং তা নিক্ষেপ করেছিলেন 
আল্লাহ্‌ স্বয়ং যেন ঈমানদারদের প্রতি ইহসান করতে পারেন যথার্থভাবে। নিঃসন্দেহে 
আাল্লাহ শ্রবণকারীঃ পরিজ্ঞাত। (১৮) এটা তো গেল, আর জেনে রেখো, আল্লাহ্‌ নস্যাৎ 
করে দেবেন কাফিরদের সমস্ত কলা-কৌশল। (১৯) তোমরা যদি মীমাংসা কামনা 
কর, তাহলে তোমাদের নিকট মীমাংসা পৌছে গেছে। আর যদি তোমরা প্রত্যাবর্তন 
কর, তবে তা তোমাদের জন্য উত্তম এবং তোমরা যদি তাই কর, তবে আমিও তেমনি 
করব। বস্তুত তোমাদের কোনই কাজে আসবে না তোমাদের দল-বল, তা যত বেশিই 
হোক। জেনে রেখো, আল্লাহ্‌ রয়েছেন ঈমানদারদের সাথে । 





তফসীরের সার-সংক্ষেপ 

হে ঈমানদারগণ, তোমরা যখন কাফিরদের সাথে (জিহাদ করতে গিয়ে ) মুখো- 
মথি হয়ে যাও, তখন তা থেকে পশ্চাদপসরণ করো না (অথাৎ জিহাদ থেকে পালিয়ে 
যাবে না)। আর যে ব্যক্তি এমন সমন্নে (অর্থাৎ মুকাবিলার সময়ে) পশ্চাদপসরণ 
করবে, অবশ্য লড়াইয়ের কৌশল পরিবর্তনকল্পে কিংবা নিজের দলের কাছে আশ্রয় নিতে 
আসার কথা স্বতন্ত্র । বাকি অন্যান্য যারা এমনটি করবে তারা আল্লাহর কোপানলে 
পতিত হবে এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর সেটা অত্যন্ত নিকৃষ্ট অবস্থান। 

IAI IA Ae | 
[Dp LR 41 আয়াতেও একটি কাহিনীর প্রতি ইঙ্গিত করা হয়েছে । 
তা হল এই যে, বদরের দিনে একমূঠো কাঁকর তুলে নিয়ে মহানবী সো) কাফিরদের দিকে 
নিক্ষেপ করেন, যার কণা সমস্ত কাফিরের চোখে গিয়ে পড়ে এবং তারা পরাজিত হয়ে 
মায় । তাছাড়া সাহায্যের জন্য ফেরেশতাদের আসার বিষয়টি তো উপরে বলাই হল । 
সে প্রসঙ্গেই বলা হচ্ছে যে, যখন এমন আশ্চর্যজনক ঘটনাবলী ঘটে গেছে, যা আপনার 
ক্ষমতা বহির্ভূত] তখন (এতে প্রতীয়মান হয় যে, প্রকৃত ফলশ্ুতির প্রেক্ষাপটে) আপনি 
তাদেরকে (অর্থাৎ কাফিরদেরকে) হত্যা করেননি; বরং আল্লাহ্‌ তা'আলা হত্যা 
করেছেন। তেমনি আপনি কাকর নিক্ষেপ 'করেননি--অবশ্য (বাস্তবতার প্রেক্ষাপটে নিশ্চয়ই ) 
আল্লাহ্‌ তা‘আলা তা নিক্ষেপ করেছেন (এবং প্রকৃত ক্ষমতা আল্লাহ্‌ তা'আলার হওয়া 
সত্ত্বেও হত্যার চিহচ্সমূহকে যে বান্দার ক্ষমতার উপর চিহ্নত করে দিয়েছেন, তার তাৎপর্য 
. হল,) যাতে তিনি মুসলমানদের নিজের পক্ষ থেকে (তাদের কর্মের জন্য প্রচুর) প্রতিদান 
দিতে পারেন। (আর আল্লাহ্‌র রীতি অনুযায়ী কোন কাজের প্রতিদান প্রাপ্তি নির্ভর 
করে সে কাজটি কর্তার ইচ্ছা ও ক্ষমতার দ্বারা সম্পাদিত হওয়ার উপর।) নিঃসন্দেহে 
আল্লাহ্‌ তা'আলা ( সেই মুমিনদের কথোপকথন) যথাযথ শ্রবণকারী (এবং তাদের 


২২২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


কার্যকলাপ ও অবস্থা জম্পর্কে) যথার্থ পরিজ্তাত। (সাহায্য প্রার্থনার উদ্দেশ্যে যেসব কথা 
তারা বলেছে, যুদ্ধকর্ম ও দুশ্চিন্তাজনক পরিস্থিতিতে তাদেরকে যে ক্লান্তির সম্মুখীন হতে 
হয়েছে, আমি সে সমস্তই অবগত। আমি সেজন্য তাদেরকে প্রতিদান দেব।) এই তো 
গেল এক কথা । দ্বিতীয় বিষয়টি হল এই যে, আল্লাহ্‌ তা'আলার ইচ্ছা ছিল কাফিরদের 
কলা-কৌশলগুলোকে নস্যাৎ করে দেয়া। (বস্তুত অধিক দুর্বলতা তখনই প্রকাশ পায়, 
যখন নিজের সমকক্ষতা সম্পন্ন কিংবা দুর্বলের হাতে পরাভূত হতে হয়। আর তাও 
মুমিনদের হাতে পরাজয্নের লক্ষণ প্রকাশের উপর নির্ভরশীল। অন্যথায় বলতে পারত 
যে, আমাদের কৌশল তো দৃঢ়ই ছিল, কিন্তু আল্লাহ, তা'আলার দৃঢ়তর কৌশলের সামনে 
টিকতে পারেনি। এতে করে পরবতী সমম্মে মুসলমানদের সাথে মুকাবিলা করতে 
গিয়ে তাদের সাহস দুর্বল হত না। কারণ তারা তাঁদেরকে দুর্বল বলেই মনে করত!) 
যদি তোমরা মীমাংসা কামনা কর, তবেসে মীমাংসা তো তোমাদের সামনে এসে উপস্থিত 
হয়েই গেছে-_ (তা হল এই যে, যারা ন্যায়ের উপর ছিল, তাদের বিজয় হয়েছে।) আর 
' যদি (এখন সত্য বিষয়টি প্রকৃষ্ট হয়ে যাওয়ার পর তোমরা রসূলে করীম (সা)-এর 
বিরোধিতা থেকে) বিরত হয়ে যাও, তবে তা তোমাদের পক্ষে খুবই উত্তম। পক্ষান্তরে 
(এখনো যদিবিরত নাহও; বরং) তোমরা পূনরায় সে কাজই ক'র (অর্থাৎ বিরোধিতা), 
তবে আমি আবার এ কাজই করব (অর্থাৎ তোমাদের পরাজিত করব এবং মুসলমানদের 
জয়ী করব।) আর ( যদি তোমাদের মনে তোমাদের সংগঠনের জন্য কোন অহংকার 
থাকে যে, এবার এর চেয়েও বেশি পরিমাণে সমাবেশ করব, তবে মনে রেখো) তোমাদের 
সংগঠন তোমাদের এতটুকু কাজে লাগবে না, তা যতই হোক না কেন। আর প্রকৃত 
বিষয় হল এই যে, (আসলে) আল্লাহ, তা'আলা ঈমানদারদের সাথে রয়েছেন (অর্থাৎ 
তিনি তাদেরই সাহায্যকারী । অবশ্য কখনও কোন উপসর্গের দরুন তাদের বিজয়ের 
বিকাশ না ঘটলেও বিজয়দানের প্রকৃত পান্ত্র এরাই। কাজেই তাদের সাথে মুকাঁবিলা 
করা নিজেরই ক্ষতি সাধনের নামান্তর )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

উল্লিখিত আয়াতের প্রথম দুটতে ইসলামের একটি সমরনীতি বাতলে দেয়া হয়েছে। 
প্রথম আয়াতে ৯) শব্দের মর্মীর্থ হল, উভয় বাহিনীর মৃকাবিলা ও মুখোমুখি 
সংঘষ। অর্থাৎ এমনভাবে যুদ্ধ আরম্ভ হয়ে যাবার পর পশ্চাদপসরণ এবং হুদ্ধক্ষেন্র 
থেকে পালিয়ে যাওয়া মুসলমানদের জন্য জায়েয নয়। 

দ্বিতীয় আয়াতে এই হুকুমের আওতা থেকে একটি অব্যাহতি এবং না-জায়েষ 
পন্থায় পালনকারীদের সুকঠিন আযাবের বিষয় বর্ণনা করা হয়েছে । 


A Ww wee“ 3 5 


দুটি অবস্থার ক্ষেত্রে অব্যাহতি রয়েছে $ রা JDL i ঠা 


সূরা আন্ফাল ২২৩ 


রগ পালে 


fs ১৪ 1 ] ১৩০ অর্থাৎ যুদ্ধাবস্থায় গশ্চাদপসরণ করা দুই অবস্থাগ্ন জায়েয রয়েছে। 


প্রথমত, যুদ্ধক্ষেত্ৰ থেকে এ পন্চাদপসরণ হবে শুধুমাত্র একটি যুদ্ধের কৌশল স্বরাপ, শতকে 
দেখাবার জন্য। প্রকৃতপক্ষে এতে যুদ্ধ ছেড়ে পলায়নের কোন উদ্দেশ্য থাকবে না; বরং 
প্রতিপক্ষকে অসতর্কাবস্থায় ফেলে হঠাৎ আক্রমণ করাই থাকবে এর প্রকুত উদ্দেশ্য। 


Ww কি ৬ পলা 5 %০ ঢলা 


এটাই হল 9 ৮৪) ৩) Y | এর অর্থ। কারণ, ১ ও অর্থ হয় কোন 
একদিকে ঝুঁকে পড়া ।---(রূহুল মা'আনী) 


দ্বিতীয়ত, বিশেষ কোন অবস্থা-ঁ-যাতে সমরক্ষেন্র থেকে পশ্চাদপসরণের অনুমতি 
রয়েছে, তা হল এই যে, নিজেদের উপস্থিত সৈন্যদের দুর্বলতা বোধ করে সেজন্য পেছনের 
দিকে সরে আসা যাতে মুজাহিদরা অতিরিক্ত শক্তি অর্জন করে নিয়ে পুনরায় আক্রমণ 


LSAT 29 ৮০ 


করতে সমর্থ হয় পা 178৭5 অর্থ তাই। কারণ, টঈম৩-এর 


আভিধানিক অর্থ হল মিলিত হওয়া এবং 8৫ অর্থ দল। কাজেই এর মর্মার্থ হচ্ছে 


এই যে, নিজেদের দলের সাথে মিলিত হয়ে শক্তি অর্জন করে নিয়ে পুনরায় আক্রমণ 
করার উদ্দেশ্যে সমরাঙ্গজণ থেকে পেছনের দিকে সরে আসলে তা জায়েয । 


এই স্বাতন্রের বর্ণনার পর সেসব লোকের শাস্তির কথা বলা হয়েছে, যারা এই; 
স্বত্ন্্ারস্থা ছাড়াই অবৈধভাবে যুদ্ধক্ষেত্ৰ ত্যাগ করেছে কিংবা পশ্চাদপসরণ করেছে। 
ইরশাদ হয়েছে £ : 


ডে | রগ হন 1 4 পা ডি লা লা পা জা রে লা আদ 
৪৬৪ 


72 ৯৯৪- ৮১ ss এ ৯১৪ ৪৩ 


অর্থাৎ যুদ্ধক্ষেন্্ ছেড়ে যারা পালিয়ে যায়, তারা আল্লাহ্‌ তা'আলার গযব নিয়ে 
ফিরে যায় এবং তাদের ঠিকানা হল জাহান্নাম। আর সেটি হল নিরুষ্ট অবস্থান। 


এ আয়াত দু্স্টর দ্বারা এই নির্দেশ বোঝা যাচ্ছে যে, প্রতিপক্ষ সংখ্যা, শক্তি ও 
আডুম্বরের দিক দিয়ে হা বেশিই হোক না কেন, মুসলমানদের জন্য তাদের মুকাবিলা 
থকে পশ্চাদপসরণ করা হারাম, দু'টি স্বতন্ত্র অবস্থা ব্তীত। তা হন এইযে, এই 
পশ্চাদপসরণ পলাক়্নের উদ্দেশ্যে হবে না, বরং তা হবে পীঁশ্নভারা, পরিবর্তন কিংবা 
শক্তি অর্জনের মাধ্যমে পুনরাক্রযণের উদ্দেশ্যে . 


বদর যুদ্ধকার্জে যখন এ আয়াতগুলো নাযিল হয়, তখন এটাই ছিল সাধারণ হুকুম 
যে, নিজেদের সৈন্য সংখ্যার সাথে প্রতিপক্ষের কোন তুলনা করা না গেলেও পশ্চাদপসরণ 
কিংবা যুদ্ধক্ষেত্ৰ ছেড়ে যাওয়া জায়েয নয়। বদর যুদ্ধের অবস্থাও ছিল তাই। মান্র 


২২৪ তফসীৰে মা‘আরেফুল কোরআন।। চতুর্থ খণ্ড 


তিনশ তের জনকে মৃকাবিলা করতে হচ্ছিল তিন গুণ অর্থাৎ এক হাজারের অধিক 
সৈন্যের সাথে। তারপরে অবশ্য এই হুকুমটি শিথিল করার জন্য সুরা আন্ফালের 
৬৫ ও ৬৬ তম আয়াত নাযিল করা হয় । ৬৫তম আয়াতে বিশজন মুসলমানকে 
দু'শ কাফিরের সাথে এবং একশ’ মুসলমানকে এক হাজার কাফিরের সাথে যুদ্ধ 
করার হুকুম দেয়া হয়। তারপর ৬৬তম আয়াতে তা আরো শিথিল করার জন্য 


AS A ER Aa টিকে 24 প 3০ টা tar 


এ বিধান অবতীর্ণ হয় ঃ ঢা. লিপি 5 Lees fis Ml MS ও ঠ1 


Ane ASJAwW 780 A 


এও ০ 19258 ॥ ৪9১০, ৫০০ ৫: শি ৬৬ অর্থাৎ এখন আল্লাহ, 


তা'আলা তোমাদের জন্য সহজ করে দিয়েছেন এবং তোমাদের দর্বনতার প্রেক্ষিতে এই 
বিধান জারি করেছেন যে, দৃঢ়চিত্ত মুসলমান যদি একশ হয় তবে তারা দু'শ 
কাফিরের উপর জয়ী হতে পারবে। এতে ইঙ্গিত করে দেওয়া হয়েছে যে, নিজেদের 
দ্বিগুণ সংখ্যক প্রতিপক্ষের মুকাবিলায় মুসলমানদেরই জয়ী হওয়ার আশা করা যায়। 
কাজেই এমন ক্ষেত্রে পশ্চাদপপরণ করা জায়েয নয়। তবে প্রতিপক্ষের সংখ্যা যদি 
 দ্বিগুণের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যুদ্ধক্ষেত্ৰ ত্যাগ করা জায়েয রয়েছে। 


হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রো) বলেন, যে ব্যক্তি একা তিন ব্যক্তির 
মুকাবিলা থেকে পালিয়ে যায়, তার পলায়ন পলায়ন নয়। অবশ্য যে ব্যক্তি দু'জনের 
মুকাবিলা থেকে পালায় সে-ই পলাতক বলে গণ্য হবে। অর্থাৎ সে কবীরা গোনাহে লিপ্ত 
হবে।----(রূহুল বায়ান) এখন এই হুকুমই কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। অধিকাংশ 
উম্মত এবং চার ইমামের মতেও এটাই শরীয়তের নির্দেশ যে, প্রতিপক্ষের সংখ্যা যতক্ষণ 
না দ্বিগুণের বেশি হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত যুদ্ধক্ষেন্র ছেড়ে পালিয়ে যাওয়া হারাম ও 
গোনাহে কবীরা । 


বুখারী ও মুসলিম শরীফে হযরত আব্‌ হোরায়রা রো)-র রেওয়ায়েতক্রমে 
উদ্ধৃত রয়েছে যে, রসূল্ল্লাহ সো) সাতটি বিষয়কে মানুষের জন্য মারাত্মক বলে বলেছেন। 
সেগুলোর মধ্যে হুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া অন্তর্ভুক্ত । কাজেই গঘওয়ায়ে হনাইনের 
ঘটনায় সাহাবায়ে কিরামের প্রাথমিক পশ্চাদপসরণকে কোরআনে করীম একটি 
শয়তানী পাদস্খলন বলে সাব্যস্ত পি যা মহাপাপেরই দলীল। ইরশাদ হয়েছে ঃ 


> 2 এ 


তাছাড়া তিরমিযী ও আবু চি হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা)-এর এক 
কাহিনী বণিত রয়েছে যে, একবার তিনি হৃদ্ধক্ষেত্র থেকে পালিয়ে মদীনায় এসে 
আশ্রয় নেন এবং মহানবী সো)-র দরবারে উপস্থিত হয়ে এই বলে অপরাধ 
স্বীকার করেন যে, আমরা যুদ্ধক্ষেত্র থেকে পলাতক অপরাধীতে পরিণত হয়ে পড়েছি। 


স্রা আনফাল ২২৫ 


মহানবী (সা) অসন্তোষ প্রকাশের পরিবর্তে তাকে সান্ত্বনা দান করলেন। বললেন £. 
৮5:45 9 15৩ 9) ৮০) 1৮4০3 1 04 অর্থাৎ “তোমরা পলাতক নও ; বরং অতিরিক্ত 
শক্তি সঞ্চয় করে পূনর্বার আক্রমণ কারী, আতর আমি হলাম তোমাদের জন্য সে 
অতিরিক্ত শক্তি।” এতে মহানবী (সা) এ বাস্তবতাকেই পরিক্ষার করে দিয়েছেন যে, 
তাঁদের পালিয়ে এসে মদীনায় আশ্রয় গ্রহণ সেই স্বাতন্ত্ের অন্তর্ভু ক্র, যাতে অতিরিক্ত 
শক্তি সঞ্চয়ের উদ্দেশ্যে সমরাঙ্গন ত্যাগ করার অনুমতি দেয়া হয়েছে। হযরত আবদুল্লাহ 
ইবনে উমর (রো) আল্লাহ্‌ তা'আলার ভয়ভীতি ও মহত্ব-জ্তানের যে সুউচ্চ স্তরে 
অধিন্ঠিত ছিলেন তারই ভিত্তিতে তিনি এই বাহ্যিক পশ্চাদপসরণেও ভীত-সন্তস্ত হযে 
পড়েছিলেন এবং সেজন্যই নিজেকে অপরাধী হিসাবে মহানবী সো)-র খিদমতে 
উপস্থিত করেছিলেন। * 


ততীম্ম আয়াতে গযওয়াযমে বদরের অপরাপর ঘটনা বর্ণনা করার সঙ্গে সঙ্গে 
মুসলমানদের হিদায়েত ' দেওয়া হয়েছে যে, বদরের যৃদ্ধে অধিকের সাথে অল্পের এবং 
সবলের সাথে দুর্বলের অলৌকিক বিজয়কে তোমরা নিজেদের চেস্টার ফসল বলে মনে 
করো নাঃ বরং সে মহান সত্তার প্রতি লক্ষ্য কর, যাঁর সাহায্য-সহায়তা গোটা যুদ্ধেরই 
চেহারা পাল্টে দিয়েছে। ্‌ 


এ আয়াতে যে ঘটনা বণিত হয়েছে, তারই বিস্তারিত বিশ্লেষণ প্রসঙ্গে ইবনে 
জরীর, তাবারী, হযরত বায়হাকী রে.) প্রমুখ মনীষী হযরত আবদুল্লাহ ইবনে 
আব্বাস (রা) প্রমুখ থেকে উদ্ধৃত করেছেন যে, বদর যুদ্ধের দিনে যখন মক্কার এক 
হাজার জওয়ানের বাহিনী টিলার পেছন দিক থেকে ময়দানে এসে উপস্থিত হয়, তখন 
' মুসলমানদের সংখ্যাল্পতা এবং নিজেদের সংখ্যাধিক্যের কারণে তারা একান্ত গবিত ও 
সদস্ভ ভঙ্গীতে উপস্থিত হয়। সেসময় রসূলে করীম সো) দোয়া করেন, “ইয়া আল্লাহ্‌, 
আপনাকে মিথ্যা জ্ঞানকারী এই কুরাইশরা গর্ব ও দন্ত নিয়ে এগিয়ে আসছে, আপনি 
বিজয়ের যে প্রতিশ্চৃতে আমাকে দিয়েছেন, তা যথাশীঘ্‌ পূরণ করুন।”---(রূছল বয়ান ) 
তখন হযরত জিব্রাঈল (আ) অবতীর্ণ হয়ে নিবেদন করেন, (ইয়া রাস্লাল্লাহ.) আপনি 
একমুঠো মাটি তুলে নিয়ে শল্ুবাহিনীর প্রতি নিক্ষেপ করুন। তিনি তাই করলেন। 
এ প্রসঙ্গে হযরত ইবনে হাতেম হযরত ইবনে যায়েদের রেওয়াগ়েতক্রমে বর্ণনা করেন 
যে, মহানবী সো) তিনবার মাটি ও কাঁকরের মুঠো তুলে নেন এবং একটি শন্্রবাহিনীর 
ডান অংশের উপর, একটি বাম অংশের উপর এবং একটি সামনের দিকে নিক্ষেপ করেন। 
তার ফল দীঁড়ায় এইযে, সেই এক কিংবা তিন মুজ্টি কাঁকরকে আল্লাহ্‌ একান্ত এঁশী- 
ভাবে এমন বিস্তৃত করে দেন যে, প্রতিপক্ষের সৈন্যদের এমন একটি লোকও বাকি ছিল 
না, যার চোখে অথবা ম্খমণ্ুলে এই ধূলি ও কাঁকর পেঁছেনি। আর তারই প্রতিক্রিয়ায় 
গোটা শন্্র বাহিনীর মাঝে এক ভীতির সঞ্চার হয়ে যায়। আর এই সুযোগে মুসলমানরা 


২২৬ তফসীরে মা“আরেফুল-কোরআন॥ চতুর্থ খণ্ড 


তাদের ধাওয়া করে; ফেরেশতারা পৃথকভাবে তাদের সাথে যুদ্ধে শরীক ছিলেন।-. 
(মাযহারী, বূহুল বয়ান) 


শেষ পর্যন্ত প্রতিপক্ষের কিছু লোক নিহত হয়, কিছু হয় বন্দী আর বাকি সবাই 
পালিয়ে যায় এবং ময়দান চলে আসে মুসলমানদের হাতে। 


সম্পূর্ণ নৈরাশ্য ও হতাশার মধ্যে মুসলমানরা এই মহান বিজয় লাভে সমর্থ হন। 
যুদ্ধক্ষেত্ৰ থেকে ফিরে আসার পর তাদের মধ্যে এ প্রসঙ্গে আলাপ-আলোচনা আরম্ভ হয়। 
সাহাবায়ে কিরাম একে অপরের কাছে নিজের নিজের কৃতিত্বের বর্ণনা দিচ্ছিলেন। এরই 


ভিউ দল লি ডে | তলত 525 ৪ শত 


প্রেক্ষিতে নাযিল হয় 8 ৯৫০ 481 ৬১ লি 51223 ৮১ -আয়াত। এতে তাদেরকে 


হিদায়েত দান করা হয় যে, কেউ নিজের চেষ্টা-চরিত্রের জন্য গর্ব করো না; যা কিছু 
ঘটেছে তা শুধুমাত্র তোমাদের পরিশ্রম ও চেষ্টারই ফসল নয্ন!; বরং এটা আল্লাহ, 
তা'আলার একান্ত সাহায্য ও সহায়্তারই ফল। তোমাদের হাতে যেসব শন্্ু নিহত 
হয়েছে প্রকৃতপক্ষে তাদেরকে তোমরা হত্যা করনি; বরং আল্লাহ তা'আলাই তাদেরকে 
হত্যা করেছেন। 


এমনিভাবে রসূলে করীম (সা)-কে উদ্দেশ্য করে ইরশাদ হয়েছেঃ ৬৬০ 0৩৩ 


ter গে 1৮ “Are A 


৬ 3 ৮31৬০ 5 ৬ ) ১1! অৰ্থাৎ আপনি যে কাঁকরের মুঠো নিক্ষেপ করেছেন 


প্রকৃতপক্ষে তা আপনি নিক্ষেপ করেননি, স্বয়ং আল্লাহ্‌ই নিক্ষেপ করেছেন। সারমর্ম 
হচ্ছে যে, কাঁকর নিক্ষেপের এই ফলাফল যে, তা প্রতিটি শন্ধু সৈন্যের চোখে পৌছে গিয়ে 
সবাইকে ভীত-সন্ত্রস্ত করে দেয়, এটা আপনার নিক্ষেপের প্রভাবে হয়নি; বরং স্বয়ং 
আল্লাহ, তা'আলা স্বীয় কুদরতের দ্বারা এহেন পরিস্থিতি সুন্টি করেছিলেন। 
> RS ৯ 0 ১ 1 তেও 4  ) (০ 
(৮ ১31৩ ০,6৮ ৬০) € 
: গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায়, মুসলমানদের জন্য জিহাদে বিজয় লাভের 
চাইতেও অধিক মূল্যবান ছিল এই হিদায়েতটি, যা তাদের মনমানসকে উপকরণ থেকে 
ফিরিয়ে উপকরণের স্রষ্টার সাথে সম্পৃক্ত করে দেয় এবং তাতে করে এমন অহংকার ও 
আত্মগর্বের অভিশাপ থেকে তাঁদেরকে মুক্তি দান করে, যার নেশায় সাধারণত বিজয়ী 


সম্পদায় লিপ্ত হয়ে পড়ে। তারপর বলে দেয়া হয়েছে যে, জয়-পরাজয় আমারই 
হকুমের অধীন । আর আমার সাহায্য ও বিজয় তারাই লাভ করে যারা অনুগত । 


re চি লাশ SFA = A ASA রা ad পা 


অতপর বলা হয়েছে? ৬৯০৯ ৮ ঠ$ 5১০ ৭০ 2০) 1 ৮৮৮৯) 2 অর্থাৎ আমি 


সূরা আন্ফাল ২২৭ 


মুমিনদের এই মহাবিজয় দিয়েছি তাদের পরিশ্রমের পরিপূর্ণ প্রতিদান দেয়ার উদ্দেশ্যে 
শব্দের শব্দগত অর্থ হল পরীক্ষা । বস্তুত আল্লাহ তা'আলার পরীক্ষা কখনো বিপদাপদের 
সম্মুখীন করে, আবার কখনো ধন-দৌলত ও সাহায্য-বিজয় দানের মাধ্যমে হয় । 


৬১ পর &১ বলা হয় এমন পরীক্ষাকে যা আয়েশ-আরাম, ধনসম্পদ ও সাহায্য 


দানের মাধ্যমে নেয়া হয়। এতে দেখা হয় যে, এরা একে আমার অনুগ্রহের দান মনে 
করে শুকরিয়া আদায় করে, নাকি একে নিজেদের ব্যক্তিগত যোগ্যতার ফল ধারণা 
করে গর্ব ও অহংকারে লিস্ত হয়ে পড়ে এবং কৃত আমলকে বরবাদ করে দেয়। কারণ, 
আল্লাহ্‌ তা'আলার দরবারে কারও গর্বাহংকারের কোন অবকাশ নেই। মওলানা রামীর 
ভাষায় $ 


চতুর্থ আয়াতে এর পাশাপাশি এই. বিজয়ের আরও একটি উপকারিতার কথা 


এ 14 পাতিল 3 02:৮8. ও রর 


বাতলে দেয়া হয়েছে যে, ২0৯০ | ১৪5 ওঠ, ১)। ৩1 12৮৮১ অর্থাৎ 


মুসলমানদের এ বিজয় এ কারণেও দেয়া হয়েছে যেন এর মাধ্যমে কাফিরদের পরি- 
কল্পনা ও কলা-কৌশলসমৃহকে নস্যাৎ করে দেয়া যায় এবং যাতে কাফিররা এ কথা 
উপলব্ধি করে যে, আল্লাহ্‌ তাআলার সহায়তা আমাদের প্রতি নেই। এবং কোন কলা- 
কৌশল তথা পরিকলপনাই আল্লাহ্‌ তা'আলার সাহায্য ছাড়া কৃতকার্য হতে পারে না। 


পঞ্চম আয়াতে পরাজিত কঝুরাইশী কাফিরদের সম্বোধন করে একটি ঘটনার 
প্রতি ইঙ্গিত করা হয়েছে যা মুসলমানদের সাথে মোকাবিলা করার উদ্দেশ্যে কুরাইশী 
বাহিনীর মক্কা থেকে বেরোবার সময় ঘটেছিল। 


ঘটনাটি এই যে, কুরাইশ কাফিরদের বাহিনী মুসলমানদের সাথে যুদ্ধ করার 
উদ্দেশ্যে প্রস্তুতি নেবার পর মক্কা থেকে রওনা হওয়ার প্রান্কালে বাহিনী-প্রধান আবূ জেহেল 
প্রমুখ বায়তুল্লাহ'র পর্দা ধরে প্রার্থনা করেছিলেন। আর আশ্চর্যের ব্যাপার এই যে, এই 
দোয়া করতে গিয়ে তারা নিজেদের বিজয়ের দোয়ার পরিবর্তে সাধারণ বাক্যে এভাবে 
দোয়া করেছিল ঃ 


“ইয়া আল্লাহ্‌! উভয় বাহিনীর মধ্যে যেটি উত্তম 'ও উচ্চতর, উভক্ বাহিনীর 
মধ্যে যেটি বেশি হেদায়েতের উপর রয়েছে এবং উভয় দলের al বেশি ভদ্র ও শালীন 
এবং উভয়ের মধ্যে যে ধর্ম উত্তম তাকেই বিজয় দান করো । ---(মাযহারী ) 


এই নির্বোধরা এ কথাই ভাবছিল যে, মুসলমানদের তুলনায় আমরাই উত্তম ও 
উচ্চতর এবং অধিক হেদায়েতের উপর রয়েছি, কাজেই এ দোয়াটি আমাদেরই অনু- 
কুলে হচ্ছে। আর এই দোয়ার মাধ্যমে ভারা কামনা করছিল, আল্লাহ্‌ তা'আলার পক্ষ 


২২৮ তফসীরে শ্া'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


থেকে যেন হক ও বাতিল তথা সত্য ও মিথ্যার ফয়সালা হয়ে যায়। তাদের ধারণা 
ছিল যখন আমরা বিজয় অর্জন করব, তখন এটাই হবে আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে 
আমাদের সত্যতার ফম্মসালা। ্‌ lb 

কিন্তু তারা এ কথা জানত নাযে, এই দোয়ার মাধ্যমে প্রকৃতপক্ষে তারা নিজে- 
দের জন্য বদদোয়া ও মুসলমানদের 'জন্য নেক-দোয়া করে যাচ্ছে। যুদ্ধের ফলাফল 


AT ০ EECA 


সামনে আসার পর কোরআনে করীম তাদের বাতলে দিল ঃ ১১ ভি 


SAA AJ তা 
eo | ৮০ > অৰ্থাৎ তোমরা যদি এশী মীমাংসা কামনা কর, তবে তা সামনে 


৮5৫ “Jr AST ar A 


এসে গেছে। সত্যের জয় এবং মিথ্যার পরাজস্ন METAR 9৯৯৫১ 805 ৩ ! 

ABT 

৮৪ অর্থাৎ আর যদি তোমরা এখনও কুফরীজনিত ' শন্নুতা পরিহার কর, তাহলে তা 
AY 92৪ A 

তোমাদের পক্ষে কল্যাণকর। ১৯১ 2 ১৪০০ ৩1 আর তোমরা যদি আবারো নিজে- 


দের দুষ্টুমি ও যুদ্ধের দিকে ফিরে যাও, তবে আমিও মুসলমানদের সাহায্যের দিকে 


A “274-4 ও (৫ করা ASAT A AMAT 


ফিরে যাব। S83) Ut ০ (90 (মি $১১ ৩) 3. অৰ্থাৎ তোমাদের দল ও 
জোট যতই অধিক হোক না কেন, আল্লাহ'র সাহায্যের মুকাবিলায় তা তোমাদের কোন 


4 A a JA গণ শি টি 


কাজেই লাগবে না। তদ 1০৮ 551 ৩ {3 অৰ্থাৎ আল্লাহ্‌ যখন মুসলমানদের 


সাথে রয়েছেন, তখন কোন'দল তোমাদের কিই-বা কাজে লাগতে পারে? 

355 বু ins Wl ab 1 55102501720 
TH SUS TNE SO ET 
ELIS GIES 5৬ ০৮০০ 2৩5 2৩ 
৫ ৮০15 রশ 25 ৫ 
| ৮ 










1) 095৯) © Us > 
রি ALLS A OS 3 , Bl A SS 0 OG YC Zw 
1 টি কনে লন, ৯১1 রি 
17 9৮০০০১০৩০১৩, 24)21244 i 


Ud ৮৫ 


SES AG 4500 NOLS 

























সুরা আন্ফাল ২২৯ 


(২০) হে ঈমানদারগণ, আল্লাহ ও তাঁর রসুলের নির্দেশ মান্য কর এবং শোনার 
পর তা থেকে বিমুখ হয়ো না । (২১) আর তাদের অন্তর্ভুক্ত হয়ো না, যারা বলে যে 
আমরা শুনেছি, অথচ তারা শোনে না। (২২) নিঃসন্দেহে আল্লাহ তা'আলার কাছে সমস্ত 
প্রাণীর তুলনায় তারাই মক ও বধির, যারা উপলব্ধি করে না । (২৩) বস্তুত আল্লাহ 
যদি তাদের মধ্যে কিছুমাত্র শুভ চিন্তা দেখতেন; তবে তাদেরকে শুনিয়ে দিতেন। 
আর এখনই ঘদি তাদের শুনিয়ে দেন তবে তারা মুখ ঘুরিয়ে ' পালিয়ে যাবে । (২৪) হে 
ঈমানদারগণ, আল্লাহ্‌ ও তাঁর রসূলের নির্দেশ মান্য কর, যখন তোমাদের যে কাজের 
প্রতি আহবান করা হয়, যাতে রয়েছে তোমাদের জীবন। জেনে রেখো, আল্লাহ. মানুষের 
এবং তার অন্তরের 'মাবে অন্তরায় হয়ে যান । বস্তুত তোমরা সবাই তারই নিকট 
সমবেত হবে। 

——  — 2০৭০৬ 
তফসীরের সার-সংক্ষেপ 

হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রসূলের নির্দেশ পালনে বিমুখতা অবলম্বন 
করো না। আর তোমরা (বিশ্বাসগতভাবে) তো শোনই, (অর্থাৎ বিশ্বাসগতভাবে শোন, 
সেমতে আমলও ক'রতে থেকো)। আর তোমরা (আনুগত্য পরিহারের ক্ষেত্রে ) সে সমস্ত 
লোকের মত হয়ো না, যারা দাবি করে যে, আমরা শুনে নিয়েছি, (যেমন কাফিররা 
সাধারণভাবে এবং মুনাফিকরা বিশ্বাসগতভাবে শুনেছে বলে দাবি করছিল) অথচ তারা 
কিছুই শুনছিল না। (কারণ, উপলব্ধি ও বিশ্বাস উভয়টিরই উদ্দেশ্য হল ফলশ্ুতি। 
অর্থাৎ শোনার ফল হল সেমত আমল বা কাজ করা। কাজেই যে শ্রবণের সাথে আম- 
লের সমন্বয় হয় না, তা কোন কোন কারণে বিশ্বাস ও ভক্তি সহকারে না শোনারই 
তুল্য হয়ে যায়--যাকে তোমরা নিজেরাও অত্যন্ত নিন্দনীয় বলে মনে কর। আর 
একথা নিশ্চিত যে, বিশ্বাস ও ভক্তি সহকারে শুনে আমল না করে এবং একজন বিশ্বাস- 
ভক্তি ব্যতীত শ্রবণকারী যানা শোনারই তুল্য, এতদুভয়ের মন্দ হওয়ার দিক দিয়ে 
পার্থক্য অবশ্যই রয়েছে । কেননা, একজন কাফির এবং একজন পাপী সমান নয়। 
সুতরাং) আল্লাহ, তা'আলার নিকট নিক্ষ্টতর সৃষ্টি সে সমস্ত লোকই, যারা (সত্য 
ও ন্যায়কে সবিশ্বাসে শোনার ব্যাপারে) বধির (এবং সত্য কথা বলার ব্যাপারে) মুক। 
(পক্ষান্তরে) যারা (সত্য ও ন্যায় বিষয়ক একটুও উপলব্ধি করে না, আর বিশ্বাস থাকা 
সত্ত্বেও যারা সেমতে আমল করতে গিয়ে শৈথিল্য পোষণ করে তারা নিকুজ্টতর না 
হলেও নিকৃষ্ট অবশ্যই । অথচ নিরুষ্ট হওয়া উচিত নয়)। আর (যাদের অবস্থা 
উল্লেখ করা হয়েছে যে, তারা বিশ্বাস সহকারে শোনে না, তার কারণ হল এই যে, 
তাদের মধ্যে সৎ জ্ঞানের একটা বিরাট অভাব রয়েছে, আর তা হল সত্যানুসন্ধিৎসা। 
কারণ বিশ্বাসের উৎসম্ল হল অনুসন্ধান ও প্রাপ্তির আকাঙ্ক্ষা । এ মুহ্র্তে যদি বিশ্বাস 
নাও থাকে, কিন্তু অন্ততপক্ষে মনের মধ্যে একটা উৎকণ্ঠা থাকতে হবে। পরে এই 
উৎ্কষ্ঠা ও প্রাপ্তির স্পৃহার বরকতেই এক সময় তা যে সত্য ও ন্যায়, তা প্রতিভাত 
হয়ে যায় এবং সেই উৎকণ্ঠা বিশ্বাসে পরিণত হয়। এরই উপর শ্রবণের উপকারিতা 


২৩০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


নির্ভরশীল। সুতরাং তাদের মধ্যে এই সৎগুণটির অভাব রয়ে গেছে। 'বস্তত) আল্লাহ্‌ 
যদি তাদের মধ্যে কোন রকম সৎ্গুণ দেখতেন (অর্থাৎ তাদের মধ্যে উল্লিখিত সৎগুণ 
বিদ্যমান থাকত; কারণ, সৎগুণের উপস্থিতিতে আল্লাহ্‌ তাআলার : অবগতি অবশ্য- 
স্ভাবী। সুতরাং এখানে অপরিহার্য বিষয়টির উল্লেখ করে সংশ্লিষ্ট বস্তকে বোঝানো 
হয়েছে! “যদি কোন সৎগুণ থাকত" কথাটি এজন্য বলা হয়েছে যে, এমন কোন 
সৎগুণ যখন নেই যার উপর নাজাত তথা আখিরাতের মুক্তি নির্ভরশীল, তখন যেন 
কোন গুণই নেই। অর্থাৎ তাদের মধ্যে যদি জত্য ও ন্যায়ের অনুসদ্ধিৎসা বিদ্যমান 
থাকত) তাহলে (আল্লাহ, তা'আলা) তাদেরকে (বিশ্বাস সহকারে) শোনার তওফীক 
দান করতেন। (যেমন, ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে, অনুসন্বিৎসার মাধ্যমেই 
বিশ্বাসের সৃষ্টি হয়ে থাকে। ) আর যদি (আল্লাহ তা'আলা) তাদেরকে বর্তমান অবস্থাতেই 
(অর্থাৎ অনুসন্ধিৎসার অবর্তমানেই) শুনিয়ে দেন, (যেমন, কখনো কখনো বাহ্যিক 
কানে শুনে নেয়) তবে অবশ্যই তারা অনীহাভরে তা অমান্য করবে (অর্থাৎ চিন্তা- 
বিবেচনার পর ভুল প্রকাশিত হওয়ার দরুন অমান্য করেছে এমন নয়। কারণ এখানে 
ভুলের কোন নাম-নিশানাই নেই। বরং বিস্ময়ের ব্যাপার এই যে, এরা এদিকে কোন 
জাক্ষেপই করে না। আর) হে ঈমানদারগণ, (উপরে তোমাদেরকে হুকুম মান্য করার 
ব্যাপারে যে নির্দেশ দিয়েছি, মনে রেখো তাতে তোমাদেরই মঙ্গল নিহিত । সেটা হল 
অনন্ত জীবন। কাজেই) তোমরা আল্লাহ্‌ ও রস্লের হুকুম মান্য করো যখন রসুল 
(ষার হুকুম বা বাণী আল্লাহরই বাণী) তোমাদের জীবন দানকারী বিষয়ের (অর্থাৎ 
যে দীনের মাধ্যমে অনন্ত জীবন লাভ হয় তার) প্রতি আহঘান করেন। (আর তাতে 
যখন তোমাদেরই লাভ তখন সেমতে আমল না করার কোনই কারণ থাকতে পারে না।) 
আর এ প্রসঙ্গে (দু"টি বিষয় আরো) জেনে রাখ-_-(এক) আব্লাহ. তা'আলা মানুষ এবং 
তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে যান (দুইভাবে। প্রথমত মু'মিনের অন্তরে ইবাদত- 
বন্দেগীর বরকতে কুফরী ও পাপকে আসতে দেন না। দ্বিতীয়ত কাফিরদের অন্তরে 
তার বিরোধিতার অশুভ পরিণতিতে ঈমান ও ইবাদতকে আসতে দেন না। এতে 
প্রতীয়মান হয়ে গেল যে, ইবাদতের নিয়মানুবতিতা অত্যন্ত উপকারী; আর বিরোধিতা ও 
হঠকারিতা একান্ত ধ্বংসাত্মক ব্যাপার।) আরো (জেনে রাখ) নিঃসন্দেহে আল্লাহ 
তশআলার নিকট তোমাদের সমবেত হতে হবে (তখন আনুগত্যের জন্য প্রতিদান এবং 
বিরোধিতার জন্য শাস্তি দেওয়া হবে। এতেও আনুগত্যের উপকারিতা ও বিরোধিতার 
অপকারিতা প্রমাণিত হয়)। 


আনুষঙ্গিক জাতব্য বিষয় 

বদর যুদ্ধের যে সমস্ত ঘটনা পূর্ববর্তী আয়াতগুলোতে কিছুট্টা বিস্তারিতভাবে 
বর্ণনা করা হয়েছে, তাতে মুসলমান ও কাফির উভয়ের জন্যই বহু তাৎপর্যপূর্ণ ও 
শিক্ষণীয় বিষয় ছিল। ঘটনার মধ্যভাগে সেগুলোর দিকেই ইঙ্গিত করা হয়েছে। 


সুরা আন্ফাল ৃ ২৩৯ 


উদাহরণত বিগত আয়াতসম্হে মন্ধার মুশরিকদের পরাজয় ও অপমানের 


পণ পন ॥ তিশা 5১৩০ পর Lo 


বিবরণ দেওয়ার পর বলা হয়েছেঃ ৯০১ ৮ 05 4 1 | 5১৬০0৪১৩৮৮৪ ১ 


অর্থাৎ সর্বপ্রকার উপকরণ ও শক্তি থাকা সত্ত্বেও মক্কার মুশরিকদের পরাজয়ের প্রকৃত 
কারণ ছিল আল্লাহ্‌, ও তাঁর রসূলের বিরোধিতা! এতে সে সমস্ত লোকের জন্য এক 
চরম শিক্ষা বিদ্যমান রয়েছে, যা'রা আসমান-যমীনের শ্রষ্টা ও একচ্ছত্র মালিকের পরি- 
পূর্ণ ক্ষমতা ও গায়েবী শক্তিকে উপেক্ষা করে শুধুমাত্র স্থল ও জড়-উপকরণ এবং শক্তির 
উপর নির্ভর করে থাকে কিংবা আল্লাহ্‌র না-ফরমানী করা সত্ত্বেও তাঁর সাহায্য লাভের 
ভ্রান্ত আশার মাধ্যমে নিজের সাথে প্রতারণা করে। 


উল্লিখিত আয়াতে এরই দ্বিতীয় আরেকটি দিক মুসলমানদের সম্বোধন করে 
বর্ণনা করা হয়েছে। সংক্ষেপে তা হল এই যে, মুসলমানরা তাদের সংখ্যাল্পতা ও 
নিঃসম্বলতা সত্ত্বেও শুধুমান্ন আল্লাহ্‌ তা'আলার সাহায্যের মাধ্যমেই এহেন বিপুল বিজয় 
অর্জন করতে সমর্থ হয়েছেন। আর এই যে সাহায্য, এটা হল আল্লাহর প্রতি তাঁদের 
আনুগত্যের ফল। এই আনুগত্যের উপর তার, সাথে স্থির থাকার জন্য মুসলমানদের 


তে ৮৪ তপতি © চা 


নির্দেশ দেওয়া হযেছে ৪-১-35431 1৯০১০19৮18১ 530 


“ঈমানদারগণ, তোমরা আল্লাহ, ও রসূলের আনুগত্য অধলম্গন কর এবং তাতে স্থির 
থাক। অতপর এ বিষয়টির প্রতি অতিরিক্ত গুরুত্ব আরোপ করতে গিয়ে বলা হয়েছে ঃ 


পা ATTA ATA রি AB are 


১০০০০ ৮০ 12 ৪৩ তি) 08 5 অর্থাৎ কোরআন ও সত্যের বাণী শুনে নেবার 
পরেও তোমরা আনুগত্য বিমুখ হয়ো না। 


শুনে নেবার অর্থ সত্য বিষয়টি শুনে নেওয়া। শোনার চারটি স্তর বা পর্যায় 
রয়েছে। (১) কোন কথা কানে নিল সত্য, কিন্তু না বুঝতে চেস্টা করল, না বুঝল 
এবং নাই-বা তাতে বিশ্বাস করল আর না সেমত আমল করল। (২) কানে শুনল 
এবং তা বুঝলও, কিন্ত না করল তাতে বিশ্বাস, না করল আমল। (৩) শুনল, বুঝল 
এবং ধিশ্বাসও করল, কিন্ত তাতে আমল করল না (৪) শুনল, বুঝল, বিশ্বাস করল 
এবং সেমতে আমলও করল। 


বলা বাহুল্য, শোনার প্রকৃত উদ্দেশ্য পরিপূর্ণভাবে অজিত হয় শুধুমাত্র চতুর্থ পর্যায়ে 
যা পরিপূর্ণ মু’মিনদের স্তর। বস্তুত প্রাথমিক তিনটি পর্যায়ে শ্রবণ থাকে অসম্পূর্ণ । 
কাজেই এ রকম শোনাকে একদিক দিয়ে না শোনাও বলা যেতে পারে, যা পরবর্তী 
আয়াতে আলোচিত হবে। যাহোক, তৃতীয় পর্যায়ে শ্রবণ, যাতে সত্যকে শোনা, বোঝা 
এবং বিশ্বাস বর্তমান থাকলেও তাতে আমল নেই। এতে যদিও শোনার প্রকৃত উদ্দেশ্য 
অজিত হয় না, কিন্তু বিশ্বাসেরও একটা বিশেষ শুরুত্ব রয়েছে। তাও সম্পূর্ণভাবে 
বেকার যাবে না, এই ভ্তরটি হল গোনাহ্গার মুসলমানদের স্তর। আর দ্বিতীয় পর্যায়ে 


২৩২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


যাতে শুধু শোনা ও বোঝা বিদ্যমান, কিন্তু না আছে তাতে বিশ্বাস, না আছে আমল-- 
এটা মুনাফিকদের স্তর। এরা কোরআনকে শুনে, বুঝে এবং প্রকাশ্যভাবে বিশ্বাস ও 
আমলের দাবিও করে, কিন্ত বাস্তবে তা বিশ্বাস ও আমলহীন। আর প্রথম পর্যায়ের 
শ্রবণ হল কাফির-মুশরিকদের, যারা কোরআনের আয্মাতগুলো কানে শুনে সত্যই, কিন্তু 
কখনও তা বুঝতে কিংবা তা নিয়ে চিন্তা করার প্রতি লক্ষ্য করে না। 


উল্লিখিত আয়াতে মুসলমানগণকে সম্বোধন করা হয়েছে যে, তোমরা তো সত্য 
কথা শুনছ, বুঝছ এবং তোমাদের মধ্যে বিশ্বাসও রয়েছে, কিন্তু তারপর তাতে পুরো- 
পুরিভাবে আমল করো, আনুগত্যে অবহেলা করো না । তাই শ্রবণের প্ররুত উদ্দেশ্য 
সিদ্ধ হবে। 


দ্বিতীয় আয়াতে এ বিষয়েই অধিকতর তাগিদ রী হয়েছে । ইরশাদ হয়েছে 8 


AAS eA AS AA পা লা ডি তি কাত 


৩ পাশা এ প৯৩ ৩০৭ 25 ০৪৬৪ 152589 অৰ্থাৎ তোমরা 


তাদের মত হয়ো না, যারা মুখে একথা বলে সত্য যে, আমরা শুনে নিয়েছি, কিন্ত 
প্রকৃতপক্ষে কিছুই শোনেনি। সে সমস্ত লোক বলতে উদ্দেশ্য হল সাধারণ কাফিরকুল, 
যারা শোনার দাবি করে বটে, কিন্ত বিশ্বাস করে বলে দাবি করে না এবং এতে মুনাফিকও 
উদ্দেশ্য যারা শোনার সাথে সাথে বিশ্বাসেরও দাবিদার । কিন্তু বাস্তবিকপক্ষে গভীর- 
ভাবে চিন্তা-ভাবনা এবং সঠিক উপলব্ধি থেকে এতদুভম্ম সম্পূদায়ই বঞ্চিত। কাজেই 
তাদের এই শ্রবণ না শোনারই শামিল। মুসলমানদের এদের অনুরূপ হতে বারণ করা 
হয়েছে । 


তৃতীয় আয়াতে সে সমস্ত লোকের কঠিন নিন্দা করা হয়েছে, যারা সত্য ও 
ন্যায়ের বিষয় গভীর মনোযোগ ও নিবিষ্টতার সাথে শ্রবণ করে না এবং তা কবৃলও 
করেনা। এহেন লোককে কোরআনে কুরীম চু চতুজ্পদ জীব-জন্ত _অগেক্ষাও নিকট 


৩ 


প্রতিপন্ন করেছে। ইলাহ জি জা ১১৮ ২১19০ 1 


AS Ar ee A io 


SAT RDU 


EG LB ০০০ 
০1১ ১১1 শব্দটি ৪ 1৬-এর বহুবচন। অভিধান অনুযায়ী যমীনের উপর 


বিচরণকারী প্রতিটি বস্তকেই ১1 এ বলা হয়। কিন্তু সাধারণ প্রচলন ও পরিভাষায় 
& 1১৩ বলা হয় শুধুমান্ত্র চতুষ্পদ জন্তকে। সুতরাং আয্মাতের অর্থ দাঁড়ায় এই যে, 
আল্লাহ্‌র নিকট সে সমস্ত লোকই সর্বাপেক্ষা নিকৃষ্ট ও চতুষ্পদ জীব তুল্য, যারা সত্য ও 
ন্যায়ের শ্রবণের ব্যাপারে বধির এবং তা গ্রহণ করার ব্যাপারে মৃক। বস্তুত মুক ও 
বধিরদের মধ্যে সামান্য বুদ্ধি থাকলেও তারা ইঙ্গিত-ইশারায় নিজেদের মনের কথা ব্যক্ত 
করে এবং অন্যের কথা উপলব্ধি করে নেয়। অথচ এরা মুক ও বধির হওয়ার সাথে 


সূরা আন্ফাল ্‌ ২৩৩ 


সাথে নির্বোধও বটে। বলা বাহুল্য, যে মৃক-বধির বুদ্ধি বিবজিতও হবে, তাকে বুঝবার 
এবং বোঝাবার কোনই পথ থাকে না। 


এ আয়াতে, আল্লাহ, রব্বুল আলামীন একথা সুস্পষ্ট করে দিয়েছেন যে, মানুষকে 
যে (22১ ৬৮4 { (সুগঠিত অঙ্গ সৌষ্ঠব) দিয়ে সৃষ্টি করা হয়েছে এবং স্থষ্টির সেরা 
ও বিশ্বের বরেণ্য করা হয়েছে এই যাবতীয় ইন্‌‘আম ও কৃপা শুধু সত্যের আনুগত্যের 
উপরই নির্ভরশীল। যখন মানুষ সত্য ও ন্যায়কে শুনতে, উপলব্ধি করতে এবং তা 
মেনে নিতে অস্বীকার করে, তখন এই সমুদয় পুরস্কার ও কৃপা তার কাছ থেকে ছিনিয়ে 
নেওয়া হয় এবং তার ফলে সে জানোয়ার অপেক্ষাও নিকৃষ্ট হয়ে পড়ে। 


তফসীরে রূহুল-বয়ান গ্রন্থে বেত রয়েছে যে, মানুষ প্রকৃত সৃষ্টির দিক দিয়ে 
সমস্ত জীব-জানোয়ার অপেক্ষা শ্রেষ্ঠ এবং ফেরেশতা অপেক্ষা নিম্ন মর্যাদার অধিকারী। 
কিন্ত যখন সে তার অধ্যবসায়, আমল ও সত্যান্গত্যের সাধনায় ব্রতী হয়, তখন ফেরেশতা 
অপেক্ষাও উত্তম এবং শ্রেষ্ঠ হয়ে যায়। পক্ষান্তরে সে যদি সত্যানুগত্যে বিমুখ হয় তখন 
নিকৃষ্টতার সর্বনিষ্ন পর্যায়ে উপনীত হয় এবং জানোয়ার অপেক্ষাও অধম হয়ে যায়। 


কে 2 A A শপ পপ 


চতুর্থ আয়াতে ইরশাদ হয়েছে ঃ AY p45 19৮ 41 ০55 


০ ৯১ 1783} ] 35 3জৰধাৎ আরাহ তা'আলা যদি তাদের 


মধ্যে সামান্যতম কল্যাণকর দিক তথা সৎচিন্তা দেখতেন, তবে তাদেরকে বিশ্বাস সহ- 
কারে শোনার সামর্থ্য দান করতেন। কিন্তু বর্তমান সত্যানুরাগ না থাকা অবস্থায় যদি 
আল্লাহ, তা'আলা সত্য ও ন্যাম্স কথা তাদেরকে শুনিয়ে দেন, তাহলে তারা অনীহাভরে 
তা থেকে বিমুখতা অবলম্বন করবে। ্‌ 


এখানে কল্যাণকর দিক বা স€চিন্তা বলতে সত্যানুরাগ বোঝানো হয়েছে! কারণ, 
অনুরাগ ও অনুসন্ধিৎসা'র মাধ্যমেই চিন্তা-ভাবনা ও উপলব্ধির দ্বার উদ্ঘাটিত হয়ে যায় 
এবং এতেই বিশ্বাস ও আমলের সামর্থ্য লাভ হয়। পক্ষান্তরে যার মাঝে সত্যানুরাগ 
বা অনুসন্ধিৎসা নেই, তাতে যেন কোন রকম কল্যাণ নেই। অর্থাৎ তাদের মধ্যে যদি 
কোন রকম কল্যাণ থাকত, তবে তা আল্লাহ্‌ তা'আলার অবশ্যই জানা থাকত । যখন 
আল্লাহ তা'আলার জানা মতে তাদের মধ্যে কোন কল্যাণের চিন্তা তথা সৎচিস্তা নেই, 
তখন এ কথাই প্রতীয়মান হল যে, প্ৰকৃতপক্ষেই তারা যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত। 
আর এই প্রবঞ্চিত অবস্থায় তাদেরকে যদি চিন্তা-ভাবনা ও সত্যের প্রতি বিশ্বাস স্থাপনের 
আহবান জানানো হয়, তবে তারা কস্মিনকালেও তা গ্রহণ করবে না, বরং তা থেকে 
মুখ ফিরিয়েই নেবে। অর্থাৎ তাদের এই বিমুখতা এ কারণে হবে নাযে, তারা দীনের 


২৩৪ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


মধ্যে কোন আপত্তিকর বিষয় দেখতে পেয়েছে, সে জন্যই তা গ্রহণ করেনি; বরং রি তি 
পক্ষে তারা সত্যের বিষয় কোন লক্ষ্যই করেনি। 


এই বিরতির দ্বারা সেই তার্কিক সন্দেহটি দূর হয়ে যাম্, যা শিক্ষিত লোকদের 
মনে উদয় হয়। তাহল এইযে, একটা কিয়াসের শেকলে-আউয্মাল। এর মধ্য থেকে 
হদ্দে আওসাতকে ফেলে দিলে ভুল ফলোদয় হয়। তার উত্তর এই যে, এখানে হদ্দে- 
আওসাতের পুনরার্ত্তি নেই। কারণ, এখানে প্রথমোক্ত 1৪২০ } এবং দ্বিতীয় 
৮৪৯৯০ এর মর্ম পৃথক পৃথক ।  প্রথমোজ্ € (০ (শ্রবণ) বলতে গ্রহণসহ 
শ্রবণ ও উপকারী শ্রবণ উদ্দেশ্য। আর দ্বিতীয় € ১০ শ্রবণ) বলতে শুধু নিষ্ফল শ্রবণ 
বোঝানো হয়েছে । 


পঞ্চম আয়াতে পুনরায় ঈমানদারদের সম্বোধন করে আল্লাহ্‌ ও রসুলের নির্দেশ 
পালন ও তাঁদের আনুগত্যের প্রতি এক বিশেষ ভঙ্গিতে হুকুম করা হয়েছে। বলা হয়েছে, 
আল্লাহ্‌ এবং তাঁর রসূল তোমাদের যেসব বিষয়ের প্রতি আহবান জানান, তাতে আল্লাহ্‌ 
ও রসুলের নিজস্ব কোন কল্যাণ নিহিত নেই; বরং সমস্ত হুকুমই তোমাদের কল্যাণ ও 
উপকারার্থে দেওয়া হয়েছে। 


ATA AS তা ৪ oe ৰ নস ৩ Ed 4 ASA A 
ইরশাদ হচ্ছে £৫৯ ১৮০১৮55০1৩1 55732 4৪ 151, 
অর্থাৎ আল্লাহ ও রসূলের কথা মান, যখন রসূল তোমাদের এমন বিষয়ের প্রতি আহ- 
বান জানান, যা তোমাদের জন্য সজীবক। 


এ আয়াতে যে জীবনের কথা বলা হয়েছে, তাতে একাধিক সম্ভাবনা রয়েছে। 
আর সেই কারণেই তফসীরকার আলিমরা এ ব্যাপারে বিভিন্ন মত অবলম্বন করেছেন। 
আল্লামা সুদ্দী রে) বলেছেন, সেই সজীবক বস্তুটি হল ঈমান। কারণ, কাফিররা হল 
মৃত। হযরত কাতাদাহ্‌ রে) বলেছেন, সেটি কোরআন, যাতে দুনিয়া এবং আখিরাতে 
জীবন ও কল্যাণ নিহিত রয্মেছে। মুজাহিদের মতে তাহল সত্য। ইবনে-ইসহাক বলেন 
যে, সেটি হচ্ছে ‘জিহাদ’ যার মাধ্যমে আল্লাহ্‌ তা'আলা মুসলমানদের সম্মান ও মর্যাদা 
দান করেছেন। বস্তুত এ সমুদয় সম্ভাবনাই স্ব-স্ব স্থানে যথার্থ। এগুলোর মধ্যে কোন 
বিরোধ নেই। অর্থাৎ ‘ঈমান’, ‘কোরআন’ অথবা ‘সত্যানুগত্য’ প্রভৃতি এমনই বিষয় 
যদ্দ্বারা মানুষের আত্মা সঞ্জীবিত হয়। আর আতবার জীবন হল বান্দা ও আল্লাহ্র মাঝে 
শৈথিল্য ও রিপ্‌ প্রভূতির যে সম্মস্ত যবনিকা অন্তরায় থাকে সেগুলো সরে যাওয়া এবং 
যবনিকার তমসা কেটে গিয়ে নূরে-মা’'রেফাতে ন্র-এর স্থান লাভ। 


তিরমিযী ও নাসাম্মী রে) হযরত আবু হুরায়রা রো) থেকে উদ্ধৃত করেছেন 
যে, একদিন রসূলে করীম (সা) উবাই ইবনে কাআব রো)-কে ডেকে পাঠালেন। তখন 
উবাই ইবনে কাণ“আব রো) নামা পড়ছিলেন। তাড়াতাড়ি নামা শেষ করে হুযূর (সা)-এর 


সরা আন্ফাল ২৩৫ 


খদমতে গিয়ে হাযির হলেন। হুযূর সো) বললেন, আমার ডাক সত্ত্বেও আসতে দেরি 
করলেকেন? হযরত শি বত কাআব রো) হি করলেন, আমি নামাষে ছিলাম। 


7 WAS A7D 


হুযুর (সা) বললেন, তুমি কিন (৩ 151 11৮১3 ৪317০ আল্লাহ 


তা'আলার বাণীটি শোননি£? উবাই ইবনে কাতার (রা) নিবেদন করলেন, আগামীতে 
এরই অনুসরণ করব, নামাযের অবস্থায়ও যদি আপনি ডাকেন, সঙ্গে সঙ্গে হাযির 
হয়ে যাব । ্‌ | 


এ হাদীসের প্রেক্ষিতে কোন কোন ফুকাহা বলেছেন, রসূলের হুকুম পালন করতে 
গিয়ে নামাযের মধ্যে যে কোন কাজই করা হোক, তাতে নামাযে ব্যাঘাত ঘটে না। 
আবার কেউ কেউ বলেছেন, যদিও নামাযের পরিপন্থী কাজ করলে নামায ভঙ্গ হয়ে 
যাবে এবং পরে তা কাযা করতে হবে, কিন্তু রসূল যখন কাউকে ডাকেন, তখন সে 
নামাঘে থাকলেও তা ছেড়ে রসূলের হুকুম তা'মীল করবেন। 


এই হুকুমটি তো বিশেষভাবে রসূল সো)-এর সাথে সম্পৃক্ত। কিন্তু অপরাপর 
এমন কোন কাজ যাতে বিলম্ব করতে গেলে কোন কঠিন ক্ষতির আশংকা থাকে, তখনও 
নামাধ ছেড়ে দেওয়া এবং পরে কাথা করে নেওয়া উচিত। যেমন, নামাযে থেকে ঘদি 
কেউ দেখতে পায় যে, কোন অন্ধ ব্যক্তি কুয়ায় পড়ে যাবার কাছাকাছি চলে গেছে, তখন 
সঙ্গে সঙ্গে নামায ছেড়ে তাকে উদ্ধার করা কর্তব্য। 

| AS রর A 3 rb ঢে 
5 ইরশাদ হয়েছে 8 ৮৮২ 4 152254১1০11 ৮2? 
Az 


২415 2° পি [অর্থাৎ জেনে রাখ, আল্লাহ্‌ তাআলা ' মানুষের এবং তার অন্তরের 


J an 
মাঝে অন্তরায় হয়ে থাকেন। এ বাক্যটির দু'টি অর্থ হতে পারে এবং উভয়টির মধ্যেই 
বিরাট তাৎপর্য ও শিক্ষণীয় বিশ্নয় পাওয়া যায়, যা প্রতিটি মানুষের পক্ষে সর্বক্ষণ স্মরণ 
রাখা কর্তব্য। 


একটি অর্থ এই হতে পারে যে, যখনই কোন সৎকাজ করার কিংবা পাপ থেকে 
বিরত থাকার সুযোগ আসে, তখন সঙ্গে সঙ্গে তা করে ফেলো; এতটুকু বিলম্ব করো 
বা এবং অবকাশকে গনীমত জান কর। কারণ কোন কোন সময় মানুষের ইচ্ছার মাঝে 
আল্লাহ্‌ নির্ধারিত কাযা বা নিয়তি অন্তরায় হয়ে দাড়ায় এবং সে তখন আর নিজের 
ইচ্ছায় সফল হতে পারে না। কোন রোগ-শোক, মৃত্যু কিংবা এমন কোন কাজ উপস্থিত 
হয়ে যেতে পারে যাতে সে কাজ করার আর অবকাশ থাকে না। সুতরাং মানুষের 
কর্তব্য হল আয়ু এবং সময়ের অবকাশকে গনীমত মনে করা । আজকের কাজ কাল- 
কের জন্য ফেলে না রাখা । কারণ, একথা কারোই জানা নেই, কাল কি হবে। 


২৩৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


Appi? le dul) IS I শি 
০৩932) ৮ ৮৪ ৬টি 7৯ ) ১7৯ এ ০০০ )-১ 0 ১৪ 


তাছাড়া এ বাক্যের দ্বিতীয্ম মর্ম এও হতে পারে যে, এতে আল্লাহ্‌ তা‘আলা যে 
JF Ar 


UT বলে দেওয়া হয়েছে। যেমন, অন্য আয়াত ঃ - =~ 


পপ J পাঠে শা 


১২)5)1৯ ভা পট ০ আল্লাহ, তা'আলা যে- মানুষের জীবন-. 
শিরার চেয়েও নিকটবতাঁ সে কথা ব্যক্ত করা হয়েছে। 


সারকথা এই যে, মানবাআ্মা সর্বক্ষণ আল্লাহ্‌র নিয়ন্ত্রণে রয়েছে, যখনই তিনি কোন 
বান্দাকে অকল্যাণ থেকে রক্ষা করতে চান, তখন তিনি তার অন্তর ও পাপের মাঝে 
অন্তরায় সৃষ্টি করে দেন। আবার যখন কারও ভাগ্যে অমঙ্গল থাকে, তখন তার 
অন্তর ও সৎকর্মের মাঝে অন্তরায় সৃষ্টি করে দেওয়া ৫ সে কারণেই রস্লে করীম 


(সা) অধিকাংশ সময় এই দোয়া করতেন $ ৮১ ৬১ ৭127) তা UU 


SLi ক 5 অর্থাৎ হে অন্তরসমূহের ওলট-পাঙ্গটকারী, আমার অন্তরকে 
তোমার দীনের উপর প্রতিষ্ঠিত রাখ। 


এর সারমর্মও এই যে, আল্লাহ, ও রসূলের নির্দেশ পালনে আদৌ বিলম্ব করো 
নাএবং সময়ের অবকাশকে গনীমত মনে করে তৎক্ষণাৎ তা বাস্তবায়িত করে ফেল। 


একথা কারোই জানা নেই যে, অতপর র সৎকাজের এই প্রেরণা ও আগ্রহ বাকি থাকবে 
কি না। 


LEE 126 00 ৫2 3 5 
০২৪ ET ME 5 
25 রর IN GEA AY NS Ona 
562৫ ৫৫ 98 0561 ক ৮6৩ 
265 Ee 74 রর ৮4৩ 5 




























সূরা আন্ফাল ২৩৭ 


(২৫) আর তোমরা এমন ফাসাদ থেকে বেঁচে থাক, ঘা বিশেষত তাদের উপর 
পতিত হবে না; যারা তোমাদের মধ্যে জালিম এবং জেনে রাখ যে, আল্লাহ র আধাব 
অত্যন্ত কঠোর। (২৬) আর স্মরণ কর, যখন তোমরা ছিলে অল্প, পরাজিত অবস্থায় 
পড়েছিলে দেশে; ভীত-সন্ত্রস্ত ছিলে যে, তোমাদের না অন্যেরা ছোঁ মেরে নিয়ে যায়। 
অতপর তিনি তোমাদের আশ্রয়ের ঠিকানা দিয়েছেন, স্বীয় সাহায্যের দ্বারা তোমাদের 
শক্তি দান করেছেন এবং পরিচ্ছন্ন জীবিকা দিয়েছেন যাতে তোমরা শুকরিয়া আদায় 
কর। (২৭) হে ঈমানদারগণ, খেয়ানত করো না আল্লাহ্‌র সাথে ও রসূলের সাথে 
এবং খেয়ানত করো না নিজেদের পারস্পরিক আমানতে জেনে-শুনে। (২৮) আর জেনে 
রাখ, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি অকল্যাণের সম্মুখীনকারী। বস্তুত আল্লাহর 
নিকটে ডাচ: মহা -যাংযা। 





তফসীরের সার-সংক্ষেপ | 

আর [যেভাবে তোমাদের পক্ষে নিজের সংশোধনের উদ্দেশ্যে আনুগত্য করা 
ওয়াজিব, তেমনিভাবে সামর্থ্য অনুযায়ী অন্যের সংশোধনকল্ষপে “আমর-বিল মা'রূফ’ ও 
“নাহী আনিল মুন্কার” (তথা সৎকর্মের প্রতি আহবান ও অসৎকর্ম থেকে ফিরিয়ে রাখা )- 
এর নীতি অনুযায়ী সক্রিয়ভাবে অথবা মৌখিকভাবে কিংবা অসৎ লোকদের সাথে মেজা- 
মেশা বর্জন অথবা মনে মনে মৃপার মাধ্যমে প্রচেষ্টা চালানোও ওস়্াজিব। অনাথান্ 
সে অসৎ কর্মের আযাব ষেমন এসব অসৎ কর্মীদের উপর বর্তাবে, তেমনি কোন না কোন 
পর্যায়ে মৌনতা অব্জস্থনকারীদের উপরও পড়বে। কাজেই] তোমরা এছেন বিপদ 
থেকে বাঁচ,যা বিশেষত সেই সমস্ত লোকের উপরই আসবে না, যারা তোমাদের মধ্যে 
সে সমস্ত পাপে জিপ্ত হয়েছে। (বরং সেসব পাপানুষ্ঠান দেখেও যারা মৌনতা অবলম্বন 
করেছে, তারাও তাতে অংশীদার হয়ে পড়বে। আর তা থেকে বাঁচা এই ঘষে, পাপা- 
নুষ্ঠান বা অসৎ কর্ম করতে দেখে মৌনতা অবলম্বন করো না।) আর এ কথা জেনে রাখ 
যে, আল্লাহ সুকঠিন শাস্তিদানকারী (তীর শাস্তির প্রতি ভীত হয়ে মৌনতা থেকে বিরত 
থাক)। এবং যেহেতু নিয়ামত ও দানের কথা স্মরণ করজে দাতার আনুগত্যের 
আগ্রহ সৃত্টি হয়, সেহেতু আল্লাহ্‌ তা'আলার নিয়ামতসমূহকে, বিশেষ করে ) সে অবস্থার 
কথা স্মরণ কর, যখন তোমরা (কোন এক সময় অর্থাৎ হিজরতের পূর্বে সংখধ্যায়ও ) 
ছিলে অল্প এবং (শক্তির দিক দিয়েও মন্কা ) নগরীতে দুর্বল বছে পরিগণিত হতে। (আর 
চরম এই দুর্বলতার দরুন তোমরা) শঙ্কিত থাকতে ষে, (তোমাদের প্রতিপক্ষ না জানি) 
তোমাদের ছিন্নভিন্ন করে ফেলে। বস্তুত ( এমনি অবস্থায়) আল্লাহ, তা'আলা তোমাদের 
শান্তিপূর্ণভাবে মদীনায় বসবাস করার স্থান দিক্পেছেন এবং তোমাদের স্বীয় সাহাষা- 
সহায়তার মাধ্যমে (সাজ-সরঞামের দিক দিয়ে এবং জনসংখ্যা বাড়িয়েও ) শক্তি দান 
করেছেন (যাতে তোমাদের সংখ্যাজতা, মানসিক দুর্বলতা এবং ছিন্নভিনতা প্রভৃতি সমস্ত 
ভয়ভীতি দূর হয়ে গেছে। আর তিনি যে তোমাদের বিপদই শুধু দূর করে দিয়েছেন 
তাই নয়, বরং তোমাদের দান করেছেন উচ্চ পর্যান্কের সচ্ছলতা। শঙ্পদের উপর তোমাদের 


২৩৮ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


বিজয় দানের মাধ্যমে) তোমাদের উত্তম উত্তম বস্তসামগ্রী দান করেছেন, যাতে 
তোমরা (এই নিয়ামতসমূহের জন্য) শুকরিয়া আদায় কর (বস্তত বড় শুকরিয়া হচ্ছে 
আনুগত্য)। হে ঈমানদারগণ, (আমি বিরোধিতা ও পাপ থেকে এ কারণে বারণ করছি 
যে, তোমাদের উপর আল্লাহ, ও রসূলের কিছু হক রয়েছে, যার লাভালাভ তোমাদের নিকট 
ফিরে আসে। পক্ষান্তরে পাপ ও কুতগ্তায় সে সমস্ত হক বিশ্লিত হয়। প্রকৃতপক্ষে 
সেটা তোমাদের লাভের জন্যই ক্ষতিকর। অতঞব ) তোমরা আল্লাহ্‌ ও রসূলের হুক 
(বা অধিকার )-এর ব্যাপারে বিদ্ন সৃন্টি করো না। আর (এসবের পরিণতির প্রেক্ষাপটে 
বিষয়টি এভাবে বলা যেতে পারে যে, তোমরা) নিজেদের হেফাযতযোগ্য বিষয় (যা 
তোমাদের জন্য লাভজনক এবং যা কর্মের উপর নির্ণীত হয়) বিদ্ সৃষ্টি করো না। 
তাছাড়া তোমরা তো (তার অপকারিতা সম্পর্কে) অবগত রয়েছ। আর (অধিকাংশ 
সময় ধন-দৌলত এবং সন্তান-সম্ভতির প্রীতি ও ভালবাসা আনুগত্যের পথে অন্তরায় হয়ে 
দীড়ায়। কাজেই তোমাদের সতর্ক করে দেওয়া হচ্ছে যে, তোমরা এ বিষয়টি জেনে 
রাখ তোমাদের ধন-দৌলত ও তোমাদের সন্তান-সন্ততি একটা পরীক্ষার বিষয় 'যাতে 
প্রতীয়মান হয়ে যায়, কারা এগুলোকে অগ্রাধিকার দেয় আর কারা আল্লাহর ভালবাসাকে 
অগ্রাধিকার দেয়। অতএব তোমরা এগুলোর ভালবাসাকে অগ্রাধিকার দিও না) 
অগত্যা (যদি এগুলোর লাভালাভের প্রতি লোভই : হয়, তবে তোমরা) এ কথাটিও 
জেনে রাখ যে, আল্লাহ্‌ তা'আলার নিকট ( সে সমস্ত লোকের জন্য) অতি মহান 
প্রতিদান রয়েছে । (যারা আল্লাহ্‌র ভালবাসাকে অগ্রাধিকার দিয়ে থাকে এবং যাদের 
নিকট আল্লাহ্‌-প্রীতির রিনার এই ধ্বংসশীল লাভালাভের কোন গুরুত্ব নেই )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


কোরআনে করীম গহওয়ায়ে বদরের কিছু বিস্তারিত বিবরণ এবং তাতে মুসল- 
মানদের প্রতি নাযিলকৃত এন'আমসমূহের কথা উল্লেখের পর তা থেকে অজিত ফলাফল এবং 


হত ০১ লট =| 


অতপর সে প্রসঙ্গে মুসলমানদের প্রতি কিন্তু উপদেশ দান করেছে। আই ০০ ৪৬ 
চা «ee % 0৩ ২ 


28258 4 ॥ 1 1: | আয়াত থেকে তা আরম্ভ হয়। আলোচ্য 


এ আয়াতগু লো তারই সের আয়াত। 


এর মধ্যে প্রথম আয়াতটিতে এমন সব পাপ থেকে বেঁচে থাকার জন্য-_বিশেষ- 
ভাবে হিদায়ত করা হয়েছে, যার জন্য নির্ধারিত সুকঠিন আযাব শুধু পাপীদের পর্যস্তই 
সীমাবদ্ধ থাকে না; বরং পাপ করেনি এমন লোকও তাতে জড়িয়ে পড়ে। 


সে পাপ যে কি, সে সম্পকে তফসীরবিদ ওলামায়ে-কিরামের বিভিন্ন মত রয়েছে। 
কোন কোন মনীষী বলেন, ‘আম্র বিল্‌ মা‘রাফ’ তথা সৎ কাজের নির্দেশ দান এবং 
‘নাহী আনিল মুনকার’ অর্থাৎ অসৎ কাজ থেকে মানুষকে বিরত করার চেষ্টা পরিহার 


সরা আন্ফাল ২৩৯ 


করাই হল এই পাপ। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) বলেন, আল্লাহ্‌ মানুষকে 
নির্দেশ দিয়েছেন যেন তারা নিজের এলাকায় কোন অপরাধ ও পাপানুষ্ঠান হতে নাদেয়। 
কারণ যদি তারা এমন না করে, অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও অপরাধ ও পাপকর্ম 
সংঘটিত হতে দেখে তা থেকে বারণ না করে, তবে আল্লাহ্‌, স্বীয় আযাব সবার 
উপরই ব্যাপক করে দেন। তখন তা থেকে না বাঁচতে পারে কোন গোনাহ্‌গার, আর 
না বাঁচতে পারে নিরপরাধ। 


এখানে ‘নিরপরাধ’ বলতে সেসব লোককেই বোঝানো হচ্ছে, যারা মুল পাপে 
পাপীদের সাথে অংশগ্রহণ করেনি, কিন্তু তারাও “আম্র বিল মা“রাফ' বর্জন করার 
পাপে পাপী । কাজেই এক্ষেত্রে এমন কোন সন্দেহ করার কারণ নেই যে, একজনের 
পাপের জন্য অন্যের উপর আযাব করাটা অবিচার এবং কোরআনী সিদ্ধান্ত--- 


MAS “a ঠা 2 ৩ পা 


80158 ১4 1১97 -এর পরিপন্থী । কারণ, এখানে পাপী তার 


মূল পাপের পরিণতিতে এবং নিরপরাধরা তাদের “আমর বিল মারাফ' থেকে 
বিরত থাকার পাপের দরুন ধরা পড়েছে, কারো পাপ অন্যের কাঁধে চাপানো হয়নি। 


ইমাম বগভী রে) 'শরহুস্সুম্নাহ' ও “মা'আলিন’ নামক গ্রন্থে হযরত আবদুল্লাহ্‌ 
ইবনে মসউদ (রা) ও হযরত আয়েশা সিদ্দীকা (রা)-র রেওয়ায়েতক্রমে উদ্ধৃত করেছেন 
যে, রস্ল করীম (সো) বলেন, আল্লাহ, তাআলা কোন নির্দিষ্ট দলের পাপের আযাব 
সাধারণ মানুষের উপর আরোপ করেন না, যতক্ষণ না এমন কোন অবস্থার উদ্ভব 
হয় যে, সে নিজের এলাকায় পাপকর্ম সংঘটিত হতে দেখে তা বাধাদানের ক্ষমতা থাকা 
সত্ত্বেও তাতে বাধা দেয়নি। তবেই আল্লাহ্‌র আযাব সবাইকে ঘিরে ফেলে। 


তিরমিযী ও আবু দাউদ প্রভৃতি গ্রন্থে বিশুদ্ধ সনদসহ উদ্ধৃত রয়েছে যে, হযরত 
আবু বকর রো) তাঁর এক ভাষণে বলেছেন যে, আমি রসূুলে করীম (সা)-কে বলতে 
শুনেছি, তিনি বলেছেন যে, মানুষ যখন কোন অত্যাচারীকে দেখেও অত্যাচার থেকে 
তার হাতকে প্রতিরোধ করবে না, শীঘুই আল্লাহ, তাদের সবার উপর ব্যাপক আযাব 
নাযিল করবেন। 


সহীহ বুখারীতে হযরত নুগমান ইবনে বশীর রো)-এর রেওয্ায়েতক্রমে উদ্ধৃত 
রয়েছে যে, রস্লে করীম (সা) বলেছেন, যারা আল্লাহ্র কানূনের সীমালংঘনকারী 
গোনাহগার এবং যারা তাদের দেখেও মৌনতা অবলম্বন করে, অর্থাৎ সামর্থ্য থাকা 
সত্ত্বেও তাদেরকে সেই পাপানুষ্ঠান থেকে বাধা দান করে না, এতদুভয় শ্রেণীর উদাহরণ 
এমন একটি সামুদ্রিক জাহাজের মত. যাতে দুটি শ্রেণী রয়েছে এবং নিচের শ্রেণীর 
লোকেরা উপরে উঠে এসে নিজেদের প্রয়োজনে পানি নিক্পে যায়, যাতে উপরের লোকেরা 
কষ্ট অনুভব করে। নিচের লোকেরা এমন অবস্থা দেখে জাহাজের তলায় ছিদ্র করে 
নিজেদের কাজের জন্য পানি সংগ্রহ করতে শুরু করে। কিন্তু উপরের লোকেরা এহেন 


২৪০ তফসীরে মাআরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


কাণ্ড দেখেও বারণ করে না। এতে বলাই বাহুল্য যে, গোটা জাহাজেই পানি ঢুকে 
পড়বে। আর তাতে নিচের লোকেরা যখন ডুবে মরবে, তখন উপরের লোকেরাও বাচতে 
পারবে না। 


এসব রেওয়ায়েতের ভিত্তিতে অনেক তফসীরবিদ মনীষী সাব্যস্ত করেছেন যে, 
এ আয়াতে ৯৬৬ (ফিতনাহ) বলতে এই পাপ অর্থাৎ “সৎ কাজে নির্দেশ দান ও 
অসৎ কাজে বাধা দান” বর্জনকেই বোঝানো হয়েছে। 


তফসীরে মাযহারীতে উল্লেখ রয়েছে যে, এই বলার উদ্দেশ্য হল জিহাদ বর্জন 
করা। বিশেষ করে এমন সময়ে জিহাদ থেকে বিরত থাকা, যখন আমিরুল-মূ’মিনীন 
তথা মুসলমানদের নেতার পক্ষ থেকে জিহাদের জন্য সাধারণ মুসলমানদের প্রতি 
আহবান জানানো হয় এবং ইসলামী “শেয়ার'-সমূহের হিফাযতও তার উপর নির্ভরশীল 
হয়ে দাঁড়ায়। কারণ, তখন জিহাদ বর্জনের পরিণতি শুধু জিহাদ বর্জনকারীদের 
উপরই নয়ঃ বরং জমগ্র মুসলিম জাতির উপর এসে পড়ে। কাফিরদের বিজয়ের 
ফলে নারী, শিশু, বৃদ্ধ এবং অন্যান্য বহু নিরপরাধ মুসলমান হত্যার শিকারে পরিণত 
হয়। তাদের জানমাল বিপদের সম্মুখীন হয়ে পড়ে। এমতাবস্থায় “আযাব অর্থ হবে 
পাথিব বিপদাপদ। | 


এই ব্যাখ্যা ও তফসীরের সামঞ্জস্য হচ্ছে এই যে, পূর্ববর্তী আয়াতঙলোতে 


‘A ॥ 44 uJ 


জিহাদ বর্জনকারীদের প্রতি ডৎ'সনা করা হয়েছ 1 ৯1 2 27651 2 


গল চটি পাশা Ade ra oti 
৬5১১৪) এবং 1 ৫ এ 1311 সা ও 1 ৪ 
TATA SBI «এ (ক roe 

)১৬০১।| (৩৮১5 45 ১ রবী অনাগলণ এরই বর্ণনা প্রসঙ্গে 
অবতীর্ণ হয়েছে । 


গযওয়ায়ে ওহদের সময় ঘখন কতিপয় মুসলমানের পদক্খলন হয়ে যায় এবং 
ঘাঁটি ছেড়ে নিচে নেমে আসেন, তখন তার বিপদ শুধু তাদের উপরই আসেনি, বরং 
সমগ্র মুসলিম বাহিনীর উপরই আসে। ০০০০০৮৯৪০০০ লোকও লে তুছ 
আহত হতে হয়। 

শীতল রড ETE 
প্রতি উৎসাহিত করার উদ্দেশ্যে মুসল্গমানদের তাদের বিগত দিনের দুরবস্থা, দুর্বলতা ও 
অসহায়ত্ব এবং পরে স্বীয় অনুপ্রহ ও নিগ্ামতের মাধ্যমে অবস্থার পরিবর্তন ঘটিকে 
তাদেরকে শত্তি ও শাস্তিদানের কথা উল্লেখ করা হয়েছে। ইরশাদ হয়েছে £ 


A 2 এগ ওটি ATA “ ১১০৪৫ 5 ৯০ AIA পা A 


w TT ৬৬৩ J ০০০০০ al ৮৮১1 ১1 15515 


সুরা আন্ফাল ২৪১. 
EI HD AE A AS rr" ভিত এ 
৩০ js UH rst 0০1 eis ৩1 
ea (তা এ 


পবন ৪০0৩ 


- ১১১৯১ ০০) ০১০ | 


অর্থাৎ হে মুসলমানগণ, তোমরা সে অবস্থার কথা স্মরণ কর, যা হিজরতের 
পূর্বে মন্কা মুআয্যমায় ছিল। তখন তোমরা সংখ্যায় যেমন অল্প ছিলে তেমনি শক্তি- 
তেও। সর্বক্ষণ আশংকা লেগেই থাকত যে, শন্ুরা তাদের ছিন্নভিন্ন বরে ফেলবে। 
আল্লাহ তা'আলা তাদেরকে মদীনায় উত্তম অবস্থান দান করেছেন। শুধু অবস্থান বা 
আশ্রয় দান করেননি; বরং স্বীয় সমর্থন ও সাহায্যের মাধ্যমে তাদেরকে দান করেছেন 


শক্তি, শন্রুর উপর বিজয় এবং বিপুল মালামাল। আয়াতের শেষাংশে বলা হয়েছে ঃ 
A 5 ৪৭2৫ (AGW পা 


৩ 57১ (৮৪) অর্থাৎ তোমাদের অবস্থার এহেন পরিবর্তন, আল্লাহ্‌র উপতৌকন 
এবং নিয়ামতরাজি দানের উদ্দেশ্য হল, যেন তোমরা কৃতজ্ঞ বান্দা হয়ে যাও। সুতরাং 
এ কথা সুস্পষ্ট যে, শুকরিয়া ও কৃতজতা প্রকাশও তার নির্দেশ বা হুকুম-আহকাম 
পালনের উপরেই নির্ভরশীল । 


তৃতীয় আয়াতে মুসলমানদের নির্দেশ দেওয়া হয়েছে যে, আল্লাহ, তা'আলার হকসমূহ 
কিংবা পারস্পরিকভাবে বান্দার হকসমৃহের খেয়ানত করো নাঃ হক আদায়ই করবে 
না কিংবা আদায় করলেও অন্য কোন রকম শৈথিল্যের সাথে আদায় করবে এমন 


পা দিবস এডি লি পাত 
যেন না হয়। আয়াতের শেষ ভাগে-৬ ৯ (15 বলে এ কথাই বাতলে দেওয়া 
হয়েছে যে, তোমরা তো খেয়ানতের অপকারিতা ও বিপদ সম্পর্কে জানই। তারপরেও 
সেদিকে পদক্ষেপ নেওয়া মোটেও বুদ্ধিমত্তার কথা নয়। আর যেহেতু আল্লাহ্‌ ও 
বান্দার হকসমূহ আদায় করার ক্ষেত্রে গাফলতি ও শৈথিল্যের কারণ সাধারণত মানু- 
ষের ধন-দৌলত ও রি হয়ে থাকে, কাজেই সে সম্পর্কে সতর্ক করার 


রা রি ৯ ৩৮৮ পাতি 495 
উদ্দেশ্যে বলা হয়েছেঃ rt; ৯৭০১ UV, OPT LS 1 


as +? [8 ১৮ অথাৎ এ কথা জেনে রেখো যে, তোমাদের ধন-সম্পদ ও সন্তান- 


সন্ততি তোমাদের জন্য ফিতনা । 


_ ‘ফিতনা’ শব্দের অর্থ পরীক্ষাও হয়ঃ আবার আযাবও হয়। তাছাড়া এমন সব 
বিষয়কেও ফিতনা বলা হয়, যা আযাবের কারণ হয়ে থাকে। কোরআন করীমের 
বিভিন্ন আয়াতে এই তিন অর্থেই ‘ফিতনা’ শব্দের ব্যবহার হয়েছে। বস্তুত এখানে তিনটি 


২৪২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


অর্থেরই সুযোগ রয়েছে । কোন কোন সময় সম্পদ ও সন্তান মানুষের জন্য পৃথিবীতেই 
প্রাণের শন হয়ে দাঁড়ায় এবং সেগুলোর জন্য শৈথিল্য ও পাপে লিপ্ত হয়ে আযাবের 
কারণ হয়ে পড়াটা একান্তই স্বাভাবি্। প্রথমত ধন-দৌলত ও সন্তান-সন্ততির মাধ্যমে 
তোমাদের পরীক্ষা করাই আল্লাহ্‌ তা'আলার উদ্দেশ্য যে, আমার এসব দান গ্রহণ করার 
পর তোমরা কৃতক্ততা প্রকাশ কর, না অকুতক্ত হও। দ্বিতীয় ও তৃতীয় অর্থ এও হতে 
পারে যে, ধন-সম্পদ ও সন্তান-সন্ততির মায়ায় জড়িয়ে গিয়ে যদি আল্লাহকে অসন্তুষ্ট 
করা হয়, তবে এই ধন-সম্পদ ও সন্তান-সন্ততিই তোমাদের জন্য আযাব হয়ে দাড়াবে। 
কোন সময় তো পাধিব জীবনেই এসব বস্তু মানুষকে কঠিন বিপদের সম্মুখীন 
করে দেয় এবং দুনিয়াতে সে ধন-দৌলত ও সন্তান-সন্ততিকে আযাব বলে মনে করতে 
শুরু করে। অন্যথায় এ কথাটি অপরিহার্য যে, যে ধন-সম্পদ দুনিয়ায় আল্লাহ্‌ তা'আলার 
হুকুম-আহকামের বিরুদ্ধাচরণের মাধ্যমে অর্জন করা হয়েছে কিংবা ব্যয় করা হয়েছে, 
সে সম্পদই আখিরাতে তার জন্য সাপ, বিচ্ছু ও আগুনে পোড়ার কারণ হবে। যেমন 
কোরআনের বিভিন্ন আয়াত ও অসংখ্য হাদীসে তার বিস্তারিত বিবরণ উল্লেখ রয়েছে। 
আর তৃতীয় অর্থ এই যে, এসব নস্ত-সামগ্রী আযাবের কারণ হয়ে দীঁড়ায়। এ বিষয়টি 
তো একান্তই স্পষ্ট যে, এসব বস্তু আল্লাহ্‌র প্রতি মানুষকে গাফিল করে তোলে এবং 
তাঁর হুকুম-আহকামের প্রতি অমনোযোগী করে দেয়, তখন সেগুলোই আযাবের কারণ 


3A ee AIA ৮4 পর 


হয়ে যায়। আয়াত শেষে বলা হয়েছে ঃ 95০ ছ 18:১৩ ৬০113 অর্থাৎ 


এ কথাটিও জেনে রেখো যে, যে লোক আল্লাহ্‌ ও তাঁর রসূলের আনুগত্য করতে গিয়ে 
ধন-সম্পদ ও সন্তান-সন্ততির ভালবাসার সামনে পরাজয় বরণ না করবে তার জন্য 
আল্লাহ, তা'আলার নিকট রয়েছে মহান প্রতিদান । 


এ আয়াতের বিষয়বস্ত সমস্ত মুসলমানদের জন্যই ব্যাপক ও বিস্তৃত। 
কিন্তু অধিকাংশ তফসীরবিদ মনীষীর মতে আয়াতটি গষ্ওয়ায়ে “বনু ভা 
ঘটনার প্রেক্ষিতে হযরত আবু লুবাবা রো)-র কাহিনীকে কেন্দ্র করে নাযিল হয়েছিল। 
মহানবী (সা) ও সাহাবায়ে কিরাম বনু কুরায়যার দুর্গটিকে দীর্ঘ একুশ দিন যাবত 
অবরোধ করে রেখেছিলেন। তাতে অতিষ্ঠ হয়ে তারা দেশ ত্যাগ করে শাম দেশে 
(সিরিয়া) চলে যাবার জন্য আবেদন জানায়। কিন্তু তাদের দুষ্টুমির প্রেক্ষিতে তিনি তা 
অগ্রাহ্য করেন এবং বলে দেন যে, সন্ধির একটি মান্ত্র উপায় আছে যে, সা'দ ইবনে মুআয্‌ 
রো) তোমাদের ব্যাপারে যে ফয়সালা করবেন তোমরা তাতেই সম্মতি জ্তাপন করবে। 
তারা আবেদন জানাল, সাগদ ইবনে মুআয রো)-এর পরিবর্তে বিষয়টি আবূ লুবাবা 
রো)-র উপর অর্পণ করা হোক। তার কারণ, আবু লুবাবা (রা)-র আত্মীয়স্বজন 
ও কিছু বিষয়-সম্পত্তি বনু বুরায়যার মধ্যে ছিল। কাজেই তাদের ধারণা ছিল যে, তিনি 
আমাদের ব্যাপারে সহানুভূতি প্রদর্শন করবেন। যা হোক, হুযূর আকরাম (সা) 
তাদের আবেদনক্রমে হযরত আবু লুবাবা রো)-কেই পাঠিয়ে দিলেন। বনু কুরায়যার 
সমস্ত নারী-পুরুষ তাঁর চারদিকে ঘিরে কীদতে আরম্ত করল এবং জিজ্েস করল, 


সূরা আন্ফাল ২৪৩ 


যদি আমরা রসূলে করীম (সো)-এর হকুমমত দুর্গ থেকে নেমে আসি, তাহলে তিনি 
আমাদের ব্যাপারে কিছুটা দয়া করবেন কিঃ আবু লুবাবা রো) এ বিষয়ে অবগত ছিলেন 
যে, তাদের এ ব্যাপারে সদয়াচরণের কোন পরিকল্পনা নেই। কিন্তু তিনি তাদের কাম্না- 
কা'টতে এবং স্বীয় পরিবার-পরিজনের মায়ায় কিছুটা প্রভাবিত হয়ে পড়লেন এবং নিজের 
গলায় তলোয়ারের মত হাত ফিরিয়ে ইজিতে বললেন, তোমাদের জবাই করা হবে। 
এভাবে মহানবী সো)-র পরিকল্পনার গোপনীয়তা প্রকাশ করে দেওয়া হলো। 


ধন-সম্পদ ও সন্তান-সন্ততির ভালবাসায় এ কাজ তিনি করে বসলেন বটে, কিন্তু 
সাথে সাথেই সতর্ক হয়ে অনুভব করলেন যে, তিনি খেয়ানত করে ফেলেছেন। সেখান 
থেকে যখন তিনি ফিরে আসেন, তখন লজ্জা ও অনুতাপ তাঁর উপর এমন কঠিনভাবে 
চেপে বসে যে, হুযূর সো)-এর খিদমতে হাযির হওয়ার পরিবর্তে সোজা গিয়ে মসজিদে 
ঢুকে পড়লেন এবং মসজিদের একটি খুঁটির সাথে নিজেকে পেঁচিয়ে বেঁধে ফেলেন । 
তারপর এরূপ কসম খেয়ে নেন যে, যতক্ষণ না আমার তওবা কবল হবে, এভাবে 
বাঁধা অবস্থায় থাকব; এভাবে যদি মৃত্যু হয়ে যায়, তবুও। সুতরাং এভাবে সাত 
দিন পৰ্যন্ত বাঁধা অবস্থায় দাড়িয়ে থাকেন । তীর স্ত্রীও কন্যা তার দেখাশোনা করেন। 
প্রাকৃতিক প্রয়োজন এবং নামাযের সময় হলে বাধন খুলে দিতেন, আর তা থেকে 
ফারেগ হওয়ার পর আবার বেধে দিতেন। কোন রকম খানা-পিনার ধারে কাছেও 
যেতেন না। এমন কি ক্ষুধায় একেক সময় বেহুশ হয়ে পড়তেন। 


প্রথমে রসূলুল্লাহ (সা) যখন বিষয়টি জানতে পারছেন, তখন বললেন, সে যদি 
প্রথমেই আমার কাছে চলে আসত, তবে আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করে দোয়া 
করতাম। কিন্তু এখন তার তওবা কবুলের নির্দেশের জন্যই অপেক্ষা করতে হবে। 


অতএব, সাতদিন অন্তে শেষ রাতে তার তওবা কবুল হওয়ার ব্যাপারে হুযূর 
(সা)-এর উপর আলোচ্য আয়াতটি নাযিল হয়। কোন কোন লোক তাকে এ সুসংবাদ 
জানান এবং বাধন খুলে দিতে চান। তাতে তিনি (আবু লুবাবা) বলেন, যতক্ষণ না 
স্বয়ং মহানবী সো) নিজ হাতে আমাকে বাঁধন-মুক্ত করবেন, আমি মুক্ত হতে চাই না। 
অতএব, হুযূর সো) ভোরে যখন নামাযের সময় মসজিদে তশরীফ আনেন, তখন 
স্বহস্তে তাকে মুক্ত করেন। উল্লিখিত আয়াতে খেয়ানত ও ধন-দৌলত এবং সন্তান- 
সন্ততির মায়ার সামনে নতি স্বীকার করার যে নিষেধাক্তার কথা বলা হয়েছে, এ ঘটনা- 
টিই ছিল তার কারণ। 


36595545155 


» ৪15১৯ ৯ দিতি 25 ডি ক ই 


২৪৪ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 









৬5০৬ (১00, ১৯৯৪ js 


ES রি হন নানি টা 
১5 ৫ 


রতি লে 42 


০ ০১১৪৯ ৯১ | ১ (৮৪2৩০৬০ 2)1 06 


(২৯) হে ঈমানদারগণ! তোমরা যদি আল্লাহকে ভয় করতে থাক, তবে তিনি 
তোমাদের মধ্যে ফয়সালা করে দেবেন, এবং তোমাদের থেকে তোমাদের পাপকে 
সরিয়ে দেবেন এবং তোমাদের ক্ষমা করবেন। বস্তুত আল্লাহর অনুগ্রহ অত্যন্ত মহান। 
(৩০) আর কাফিররা যখন "প্রতারণা করত আপনাকে বন্দী অথবা হত্যা করার 
উদ্দেশ্যে কিংবা আপনাকে বের করে দেয়ার জন্য, তখন তারা যেমন চক্রান্ত করত 
তেমনি আল্লাহ্‌ও কৌশল করতেন। বস্তুত আল্লাহ্‌ শ্রেষ্ঠতম কৌশলী । (৩১) আর কেউ 
যখন তাদের নিকট আমার আয়াতসমূহ পাঠ করে তবে বলে, আমরা শুনেছি, ইচ্ছা 
করলে আমরাও এমন বলতে পারি; এ তো পূর্ববর্তী ইতিকথা ছাড়া আর কিছুই নয়। 
(৩২) তাছাড়া তারা যখন বলতে আরম্ভ করে যে, ইয়া আল্লাহ্‌, এই যদি তোমার পক্ষ 
থেকে (আগত) সত্য দ্বীন হয়ে থাকে, তবে আমাদের উপর আকাশ থেকে প্রস্তর 
বর্ষণ কর কিংবা আমাদের উপর বেদনাদায়ক আযাব নাঘিল কর। (৩৩) অথচ 
আল্লাহ্‌ কখনই তাদের উপর আযাব নাযিল করবেন না, যতক্ষণ আপনি তাদের মাঝে 
অবস্থান করবেন। তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ্‌ কখনও 
তাদের উপর আঘাব দেবেন না। 

Ee Sn Tt cle ae aol an ay Sa blast ime 





তফসার়ের সার-সংক্ষেপ 


(আর ) হে ঈমানদারগণ, ( আনুগত্যের আরও বরকতের কথা শুন । তা হল 
এই যে,) যদি তোমরা আল্লাহ্‌র প্রতি ভীত (থেকে তাঁর আনুগত্য করতে) থাক তবে 
আল্লাহ্‌ তা'আলা তোমাদের একটি মীমাংসাপূর্ণ বস্তু দান করবেন। ( এতে হিদায়ত 
ও মনের জ্যোতি, যার মাধ্যমে সত্য ও মিথ্যার মাঝে ন্যায় ও অন্যায়ের মাঝে জ্ঞানগ্ত 
পার্থক্য স্থাপিত হয় এবং শত্রুর উপর বিজয় ও আখিরাতের নাজাতের বিষয় যাতে সত্য 
ও মিথ্যার মধ্যে কার্যকর পার্থক্য সূচিত হয়, সবকিছুই এসে যায় ।) আর তোমাদের 


সূরা আন্ফাল ২৪৫ 


থেকে তোমাদের পাপজমৃহকে দূর করে দেবেন এবং তোমাদের ক্ষমা করবেন। বস্তুত 
আল্লাহ্‌ হচ্ছেন মহান অনুগ্রহের অধিকারী । (কাজেই আল্লাহ যে তোমাদেরকে স্ীষ্ম 
অনুগ্রহে আরও কিকি দান করবেন তার ধারণা কল্পনাও করা যান না।) আর (হে 
মুহাম্মদ, নিয়ামতরাজির আলোচনা প্রসঙ্গে মূসলমানদের নিকট এ বিষয়েও আলোচনা 
করুন যে, আপনার সম্পর্কে ) কাফিররা যখন (নানা রকম হীন) পরিকল্পনা নিচ্ছিল 
যে, আপনাকে (কি) বন্দী করে রাখবে, না হত্যা করে ফেলবে, নাকি স্থদেশ থেকে 
বের করে দেবে, তখন তারা অবশ্য নিজনিজ পরিকল্পনা নিচ্ছিল, কিন্ত (সেসব ব্যবস্থাকে 
ব্যর্থ করে দেয়ার জন্য) আল্লাহ্‌ তা'আলা তীর নিজের ব্যবস্থা নিচ্ছিলেন। বস্তত আল্লাহ্‌ 
হচ্ছেন সবচেয়ে সুনিপুণ ব্যবস্থাপক । (তার ব্যবস্থার সামনে তাদের যাবতীয় পরিকল্পনা 
ও ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছে এবং আপনি পরিপূর্ণ হিফাষতে রয়েছেন এবং 
অক্ষত অবস্থায় মদীনায় এসে পৌছেছেন। এভাবে তার অব্যাহতি লাভ যেহেতু 
মুমিনদের পক্ষে অশেষ সৌভাগ্যের চাবিকাঠি ছিল, কাজেই এ ঘটনাটি ব্যস্ত করার 
নির্দেশ দেয়া হয়েছে।) আর (সে কাফিরদের 'অবস্থা হল এই যে,) তাদের সামনে যখন 
আমার আয়াতসমূহ পাঠ করা হয় তখন বলে, আমরা € এগুলো) শুনেছি এবং অনু 
ধাবন করেছি যে, এগুলো কোন মুণজিযা নয়, কারণ) ইচ্ছা করলে আমরাও এমন সব 
কথা বলতে পারি। (কাজেই) এটি (অর্থাৎ কোরআন) তো (আল্লাহ্র কোন কালাম 
বা মূ‘জিযা প্রভূতি) কোন কিছুই নয়; শুধুমাত্ৰ সনদহীন এমন কিছু কথা যা পূর্ব 
থেকেই কথিত হয়ে আসছে (অর্থাৎ পূর্ববর্তী ধর্মাবলম্বীরাও এমনি একত্ববাদ ও 
রিসালত প্রভৃতির দাবি করে আসছিল। তাদেরই কথিত বিষয়বস্ত আপনিও উদ্ধৃত 
করেছেন। আর তার চেয়েও উল্লেখযোগ্য অবস্থা হল এই যে,) যখন তারা (নিজেদের 
গণ্ডম্র্থতার চরমানস্থা প্রকাশ করতে গিয়ে এ কথাও ) বলল যে, হে আল্লাহ্‌ এই কোরআন 
যদি বাস্তবিকই তোমার পক্ষ থেকে এসে থাকে, তবে (একে অমান্য করার কারণে) 
আকাশ থেকে আমাদের উপর পাথর বর্ষণ কর কিংবা আমাদের উপর (অন্য কোন) 
বেদনাদায়ক আযাব নাযিল করে দাও (যা অস্বাভাবিকতার দিক দিয়ে প্রস্তর বর্ষণের 
মতই কঠিন হবে। কিন্তু এ ধরনের কোন আযাব নাধিল না হওয়ার দরুন কাফিররা 
নিজেদের সত্যতার উপর গর্ব করতে আরম্ভ করে) এবং (এ কথা উপলব্ধি করে নাষে, 
তাদের দাবির অসারতা প্রমাণ করার পরেও বিশেষ কোন বাধার ফলেই তাদের 
উপর সেরূপ আযাব অবতীর্ণ হচ্ছে না। বস্তত সে বাধা এই যে,) আল্লাহ্‌, এমন করবেন 
নাষে, তাদের মাঝে আপনার সত্তা বর্তমান থাকা সত্বেও তাদের উপর (এমন) আযাব 
দেবেন। তাছাড়া আল্লাহ্‌ তাদেরকে তাদের ক্ষমা প্রার্থনার অবস্থায় (এমন) আযাব 
দেবেন না। [যদিও এই ক্ষমা প্রার্থনা তাদের ঈমান না থাকার দরুন আখিরাতে লাভ- 
জনক হবে না, কিন্তু তথাপি তা যেহেতু একটি সৎ কাজ, স্তরাং পাথিব জীবনে কাফিরদের 
জন্যও তা লাভজনক হয়ে খাকে। মোদ্দাকথা, এ সমস্ত অস্বাভাবিক আযাবের পথে 
দু'টি বিষয় অন্তরায় হিসাবে রয়েছে । এক” মঙ্ধা নগরীতে কিংবা পৃথিবীতে 
হুযূর আকরাম (সা)-এর বর্তমান থাকা এবং দুই, তাওয়াফ প্রভৃতি অনুষ্ঠানে তাদের 


২৪৬ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


5১ 179৫ (হে পরওয়ারদিগার, আমাদের ক্ষমা কর ) বল্গা যা হিজরত ও ওফাতের পরেও 


প্রচলিত ছিল । তাছাড়া হাদীসে আরও একটি প্রতিবন্ধকতার কথা উল্লেখ রয়েছে যে, তাদেরও 
হযুর সো)-এর উম্মতের মধ্যে হওয়া যদিও ঈমান গ্রহণ না করে। এই প্রতিবন্ধকতা 
কিংবা অস্বাভাবিক আযাবের পথে এই অন্তরায় কারও ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা না 
করা সত্ত্বেও বিদ্যমান রয়েছে। সুতরাং এ সমস্ত বিষয়ই বস্তুত আযাবের পথে অন্তরায়। অবশ্য 
কোন কোন অন্তরায় থাকা সত্বেও কোন কোন অস্বাভাবিক আযাব বিশেষ কোন, 
কল্যাণের ভিত্তিতে এসে যেতে পারে। যেমন, কিয়ামতের নিকটবর্তী সময়ে চেহারার 
বিকৃতি প্রভৃতি আযাবের কথা হাদীসসমূহে উল্লেখ রয়েছে। ] 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

পূর্ববতী আয়াতে এ বিষয়ের আলোচনা হচ্ছিল যে, মানুষের জন্য ধন-সম্পদ 
ও সন্তান-সন্ততি একটি ফিতনা-বিশেষ। অর্থাৎ এগুলো সবই পরীক্ষার বিষয় । কারণ, 
এসব বস্তুর মায়ায় হেরে গিয়েই মানুষ সাধারণত আল্লাহ. এবং আখিরাতের প্রতি 
গাফিল হয়ে পড়ে। অথচ এই মহানিয়ামতের যৌক্তিক দাবি ছিল, আল্লাহ্‌র এহেন 
মহা অনুগ্রহের জন্য তাঁর প্রতি অধিকতর বিনত হওয়া । 


আলোচ্য এ আয়াতসমৃহের প্রথমটি সে বিষয়েরই উপসংহার । এতে বলা 
হয়েছে, যে লোক বিবেককে স্বভাবের উপর প্রবল রেখে এই পরীক্ষায় দৃঢ়তা অবলম্বন 
করবে এবং আল্লাহ্‌র আনুগত্য ও মহব্বতকে সবকিছুর উধ্রে স্থাপন করবে---যাকে 
কোরআন ও শরীয়তের ভাষায় “তাকওয়া” বলা হয়---তাহলে সে এর বিনিময়ে তিনটি 
প্রতিদান লাভ করে । €১) ফুরকান, (২) পাপের প্রায়শ্চিত্ত (৩) মাগফিরাত বা 
পরিত্রাণ । 


৬) 65 7১ ও ও )১ দু'টি ধাতুর সমার্থক। পরিভাষাগতভাবে ৬ ৬ 7 
(ফুরকান) এমন সব বস্তু বা বিষয়কে বলা হয়, যা দু'টি বস্তুর মাঝে প্রকৃষ্ট পার্থক্য 
ও দূরত্ব সূচিত করে দেয়। সেজন্যই কোন বিষয়ের মীমাংসাকে ফুরকান বলা হয়। 
কারণ, উহা হক ও না-হকের মধ্যকার পার্থক্য স্পষ্ট করে দেয়। তাছাড়া আল্লাহ্‌ 
তা'আলার সাহায্যকেও ফুরকান বলা হয়। কারণ, এর দ্বারাও সত্যপন্থীদের বিজয় 
এবং তাদের প্রতিপক্ষের পরাজয় সূচিত হওয়ার মাধ্যমে সত্য ও মিথ্যার পার্থক্য সুস্পষ্ট 
হয়ে যায়। সে জন্যই কোরআনে করীমে গযওয়ায়ে-বদরকে ‘ইয়াওমুল ফুরকান’ তথা 
পার্থ ক্যসূচক দিন বলে আখ্যায়িত করা হয়েছে। 


এ আয়াতে বণিত “তাকওয়া, অবলম্বনকারীদের প্রতি 'ফুরকান' দান করা হবে 
--কথাটির মর্ম অধিকাংশ মুফাসসির মনীষীর মত এই যে, তাদের প্রতি আল্লাহ্‌ 
তাআলার সাহায্য-সহায়তা থাকে এবং তিনি তাদের হিফাযত করেন। কোন শল, 
তাদের ক্ষতি সাধন করতে পারে না। যাবতীয় উদ্দেশ্যে তারা সাফল্য লাভে সমর্থ হন। 


সূরা আন্ফাল ২৪৭ 


তফসীরে-ম্হায়েমী গ্রন্থে বণিত রয়েছে যে, পূর্ববর্তী ঘটনায় হযরত আবূ লুবাবা 
রো) কর্তক স্বীয় পরিবার-পরিজনের রক্ষণাবেক্ষণের লক্ষ্যে যে পদস্ধলন ঘটে গিয়েছিল, 
তা এ কারণেও একটি ভ্ুটি ছিল যে, পরিবার-পরিজনের হিফাযত ও রক্ষণাবেক্ষণের 
জন্যও আল্লাহ্‌ ও রসূলের প্রতি যথাযথ আনুগত্য অবলম্বন করাই ছিল সঠিক পন্থা । 
তা হলেই ধন-সম্পদ ও সন্তান-সন্ততি সবই আল্লাহ, তা'আলার হিফাযতে চলে আসত। 
কোন কোন মুফাসসির বলেছেন যে, এ আয্মাতে ফুরকান বনতে সেসব জ্ঞান-বুদ্ধিকে 
উদ্দেশ্য করা হয়েছে, যার মাধ্যমে সত্য-মিথ্যা ও খাঁটি-মেকীর মাঝে পার্থক্য করা সহজ 
হয়ে যায়। অতএব, মর্ম দাঁড়ায় এই যে, যারা তাকওয়া” অবলম্বন করেন, আল্লাহ্‌ 
তাদেরকে এমন জ্ঞান ও অন্তদূ “ষ্টি দান করেন যাতে তাদের পক্ষে ভাল-মন্দের পার্থক্য 
করা সহজ হয়ে যায়। 


দ্বিতীয়ত, তাকওয়ার বিনিময়ে যা লাভ হয়, তা হল পাপের মোচন । অর্থাৎ 
পাথিব জীবনে মানুষের দ্বারা যেসব অ্টি-বিদ্যুতি ঘটে যায় দুনিয়াতে সেগুলোর 
কাফফারা ও বদলার ব্যবস্থা করে দেয়া হয়। অর্থাৎ এমন সৎকর্ম সম্পাদনের 
তৌফিক তার হয়, যা তার সমুদয় নু.টি-বিছ্যুতির উপর প্রবল হয়ে পড়ে। তাকওয়ার 
প্রতিদানে তৃতীয় যে জিনিসটি লাভ হয়, তা হল আখিরাতের মুক্তি ও যাবতীয় পাপের 
দ্মা লাভ । 


ASA AA 22 পু 
আয়াতের শেষাংশে বলা হয়েছে $ FAD TOG S00 অৰ্থাৎ 


আল্লাহ্‌ তা‘আলা বড়ই অনুগ্রহশীল ও করুণাময়। এতে ইঙ্গিত করে দেয়া হয়েছে যে, 

আমলের যে প্রতিদান তা তো আমলের পরিমাণ অনুযায়ীই হয়ে থাকে । এখানেও 
তাকওয়ার প্রতিদানে যে তিনটি বিষয়ের উল্লেখ করা হয়েছে, তা তারই বদলা বা প্রতি- 
দান। কিন্তু আল্লাহ্‌ হচ্ছেন বিরাট অনুগ্রহ ও ইহসানের অধিকারী । তাঁর দান ও 
দয়া কোন পরিমাপের গণ্তিতে আবদ্ধ নয় এবং তার দান ও ইহসানের অনুমান করা 
কারও পক্ষে সম্ভব নয়। কাজেই তাকওয়া অবলম্বনকারীদের জন্য তিনটি নির্ধারিত 
প্রতিদান ছাড়াও আল্লাহ তা'আলার নিকট থেকে আরও বহ দান ও অনুগ্রহ লাভের 
আশা রাখা কর্তব্য। ্‌ 


দ্বিতীয় আয়াতে আল্লাহ্‌ তা'আলার বিশেষ এক অনুগ্রহ ও দানের কথা উল্লেখ 
করা হয়েছে, যা রসুলে মকবুল (সা), সাহাবায়ে কিরাম তথা সমগ্র বিশ্বের উপরই 
' হয়েছে। তা হল এই যে, হিজরত-পূর্ব কালে মহানবী সো) যখন কাফিরদের দ্বারা বেষ্টিত 
ছিলেন এবং তারা তাঁকে হত্যা কিংবা বন্দী করার ব্যাপারে সলা-পরামর্শ করছিল, তখন 


২৪৮ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


আল্লাহ, রব্বুল “আলামীন তাদের এ অপবিত্র হীন চক্রান্তকে ধুলিসাৎ করে দেন এবং 
মহানবী সো)-কে নিরাপদে মদীনায় পৌছে দেন। 


তঞ্সীরে ইবনে কাসীর ও মাযহারীতে মুহাম্মদ ইবনে ইসহাক, ইমাম আহমদ 
ও ইবনে জরীর রে) প্রমুখের রেওয়ায়েতক্রমে এই ঘটনাটি এভাবে উদ্ধৃত হয়েছে যে, 
মদীনা থেকে আগত আনসারদের মুসলমান হওয়ার বিষয়টি যখন মক্কায় জানাজানি হয়ে 
যায়, তখন মক্কার কুরাইশরা চিন্তানিবত হয়ে পড়ে যে, এ পর্যন্ত তো তার ব্যাপারটি 
মক্কার ভেতরেই সীমিত ছিল, যেখানে সর্বপ্রকার ক্ষমতাই ছিল আমাদের হাতে। কিন্তু 
এখন যখন মদীনাতেও ইসলাম বিস্তার লাভ করছে এবং বহু সাহাবী হিজরত করে 
মদীনায় চলে গেছেন, তখন এদের একটি কেন্দ্র মদীনাতেও স্থাপিত হয়েছে। এমতাবস্থায় 
এরা যেকোন রকম শক্তি আমাদের বিরুদ্ধে সংগ্রহ করতে পারেন এবং শেষ পর্যন্ত 
আমাদের উপর আক্রমণও করে বসতে পারেন। সঙ্গে সঙ্গে তারা এ কথাও উপলব্ধি 
করতে পারে যে, এ পর্যন্ত সামান্য কিছু সাহাবীই হিজরত করে মদীনায় গিয়েছেন, কিন্তু 
এখন প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে যে, স্তয়ং মুহাম্মদ (সো)-ও সেখানে চলে যেতে 
পারেন। সে কারণেই মক্কার নেত্বর্গ এ বিষয়ে সলা-পরামর্শ করার উদ্দেশ্যে “দারুন- 
নদ্ওয়াত'-এ এক বিশেষ বৈঠকের আয়োজন করে । 'দারুন্-নদওয়া* ছিল মসজিদে-হারাম 
সংলগ্ন কুসাই ইবনে কিলাবের বাড়ি। বিশেষ জটিল বিষয় ও সমস্যাদির ব্যাপারে 
সলা-পরামর্শ ও বৈঠকের জন্য তারা এ বাড়িটিকে নিদিষ্ট করে রেখেছিল। অবশ্য 
ইসলামী আমলে এটিকে মসজিদে-হারামের অন্তভূক্ত করে নেয়া হয়। কথিত আছে 
যে, বর্তমান “বাবৃষ-যি্লাদাতই' সে স্থান” যাকে তৎকালে “দারুন-নদওয়া” বলা হতো । 


প্রচলিত নিয়মানুযায়ী এই গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শের জন্য কুরাইশ নেত্বর্গ 
দারুন-নদওয়াতেই সমবেত হয়েছিলেন, যাতে আবু জাহ্ল, নযর ইবনে হারেস, উমাইয়া 
ইবনে. খালফ, আবূ সৃফিয়ান প্রমুখসহ বিশেষ বিশেষ ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন এবং 
রস্লুল্লাহ্‌ (সো) ও ইদলামের ক্রমবর্ধমান শক্তির মৃকাবিরার উপায় ও ব্যবস্থা সম্পর্কে 
চিন্তা-ভাবনা করা হয়। 


পরামর্শ সভা আরভ্ভ হতে যাচ্ছিল । এমন সময় ইবলীসে লাঈন এক বষীয়ান 
আরব শেখের রূপ ধরে 'দারুন-নদওয়া*র দরজায় এসে দাঁড়াল। উপস্থিত লোকেরা 
জানতে চাইল যে, তুমি কে এবং এখানে কেন এসেছ। সে জানাল, আমি নজদের 
অধিবাসী । আমি জানতে পেরেছি, আপনারা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরামর্শ 
করছেন। কাজেই প্রবল সহানৃভূতির কারণে আমিও এসে উপস্থিত হয়েছি। হয়তো 
এ ব্যাপারে আমিও কোন উপকারী পরামর্শ দিতে পারব। 


একথা শোনার পর তাকেও ভেতরে ডেকে নেয়া হয় । তারপর যখন পরামর্শ 
আর্ত হয়---সুহায়লীর রেওয়ায়েত অনুযায়ী--তখন আবুল বৃখতা'রী ইবনে হিশাম এই 
প্রস্তাব উত্থাপন করে যে, তাঁকে অর্থাৎ মহানবী সো)-কে লোহার শিকলে বেধে কোন 
ঘরে বন্দী করে এমনভাবে তার দরজা বন্ধ করে দেয়া হোক, যাতে তিনি (নাউযুবিল্লাহ্‌ ) 


সূরা আন্ফাল ২৪৯ 


নিজে নিজেই মৃত্যুবরণ করেন। একথা শুনে নজদী শেখ ইবলীসে লাঈন বলল, 
এ মত যথার্থ নয়। কারণ, তোমরা যদি এমন কোন ব্যবস্থা গ্রহণ কর, তবে বিষয়টি 
গোপন থাকবে না; দূর-দৃ'ান্তে ছড়িয়ে পড়বে । আর তাঁর সাহাবী ও জঙ্গী-সাথীদের 
আত্মনিবেদনমূলক কীতি সম্পর্কে তো তোমরা সবাই অবগত। হয়তোবা তারা সবাই 
সমবেত হয়ে তোমাদের উপর আক্রমণই করে বসবে এবং তাদের বন্দীকে মুক্ত করে 
নেবে। চারদিক থেকে সমর্থনের আওয়ায উঠল, নজদী শেখ যথার্থ বলেছেন। তার- 
পর আবু আসওয়াদ মত প্রকাশ করল যে, তাকে মক্কা থেকে বের করে দেয়া হোক। 
তিনি বাইরে গিয়ে যা খুশী তাই করুন। তাতে আমাদের শহর তার ফিতনা-হাঙ্গামা 
থেকে বেঁচে থাকবে এবং আমাদেরকে যুদ্ধ-বিগ্রহেরও ঝুকি নিতে হবে না। 


এ কথা শুনে নজদী শেখ আবার বলল, এ মতটিও সঠিক নয়। তিনি যে কেমন 
মিষ্টভাষী তোমরা কি সে কথা জান না? মানুষ তার কথা শুনে মন্ত্রমূগ্ধ হয়ে যায়। 
তাঁকে এভাবে স্বাধীন ছেড়ে দেয়া হলে অতিশীঘ্ুই তিনি এক শক্তিশালী দল সংগঠিত 
করে ফেলবেন এবং আক্রমণ চালিয়ে তোমাদেরকে পযুদস্ত করে ফেলবেন। এবার 
আৰু জাহল বলল, করার যে কাজ তোমাদের কেউ তা উপলব্ধি করতে পারনি। একটি 
কথা আমি বুঝতে পেরেছি। তা হল এই যে, আমরা সমস্ত আরব গোত্র থেকে একেক 
জন যুবককে বেছে নেব এবং তাদেরকে একটি করে উত্তম ও বার্যকর তলোয়ার দিয়ে দেব। 
আর সবাই মিলে সমবেত হামলা চালিয়ে তাকে হত্যা করে ফেলবে। এভাবে আমরা 
তাঁর ফিতনা-হামলা থেকে প্রথমে অব্যাহতি লাভ করি। তারপর থাকল তাঁর গোত্র বনু 
আবদে মানাফ-এর দাবি-দাওয়া, যা তারা তীর হত্যার কারণে আমাদের উপর আরোপ 
করবে। বন্তত এককভাবে যখন তাঁকে কেউ হত্যা করেনি; বরং সব গোত্রের একেক. 
জন মিলে করেছে, তখন কিসাস অর্থাৎ জানের বদলা 'জান নেয়ার দাবি তো থাকতেই 
পারে না। শুধু থাকবে হত্যার বিনিময়ের দাবি। তখন তা আমরা সব কবীলা বা গোন্র 
থেকে জমা করে নিয়ে তাদেরকে দিয়ে দেব এবং নিশ্চিন্ত হয়ে যাব। 


নজদী শেখ তথা ইবলীসে-লাঈন একথা শুনে বলল, ব্যাস, এটাই হল শত কথার 
এক কথা, মতের মত মত। আর এছাড়া অন্য কোন কিছুই কার্যকর হতে পারে না। 
অতপর গোটা বৈঠক এ মতের পক্ষেই সমর্থন দান করে এবং আজকের রাতের ভেতরেই 
নিজেদের ঘৃণ্য সিদ্ধান্ত বাস্তবায়নের দৃঢুসংকল্প করে নেয়। 


কিন্তু নবী-রস্লদের গায়েবী শক্তি সম্পর্কে এই মৃর্থের দল কেমন করে জানবে! 
সেদিকে হযরত জিবরাঈল (আ) তাদের পরামর্শ কক্ষের যাবতীয় অবস্থা সম্পকে রসুল 
করীম সো)-কে অবহিত করে এই ব্যবস্থা বাতলে দেন যে, আজকের রাতে আপনি 
নিজের বিছানায় শয়ন করবেন না। সেই সাথে এ কথাও জানিয়ে দেন যে, আল্লাহ্‌ তা'আলা 
আপনাকে মক্কা থেকে হিজরত করারও অনুমতি দিয়ে দিয়েছেন। 


২৫০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্খ খণ্ড 


এদিকে পরামর্শ অনুযায়ী কুরাইশী নওজওয়ানরা সন্ধ্যা থেকেই সরওয়ারে দু'আলম 
(সো)-এর বাড়ীটি অবরোধ করে ফেলে। রসূলে করীম (সো) বিষয়টি লক্ষ্য করে হযরত 
আলী রো)-কে নির্দেশ দিলেন যে, আজ রাতে তিনি মহানবীর বিছানায় রান্ত্রি যাপন 
করবেন এবং সাথে সাথে এই সুসংবাদ শুনিয়ে দিলেন যে, এতে বাহ্যিক দৃষ্টিতে প্রাণের 
ভয় থাকলেও শন্রুরা কিছুই ক্ষতি করতে পারবে না। 


হযরত আলী রো) এ কাজের জন্য নিজেকে পেশ করলেন এবং মহানবী সো)-র 
বিছানায় শুয়ে পড়লেন। কিন্তু সমস্যা দেখা দিয়েছিল যে, হুযূর সো) এই অবরোধ 
ভেদ করে বেরোবেন কেমন করে! বস্তুত স্বয়ং আল্লাহ তা'আলা এক মুণজিযার মাধ্যমে 
এ সমস্যার সমাধান করে দেন। তা হল এইযে, আল্লাহ্‌র নির্দেশক্রমে মহানবী (সো) 
একমুঠো মাটি হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসেন এবং অবরোধকারীরা তার ব্যাপারে 
যে আলাপ-আলোচনা করছিল, তার উত্তর দান করেন। কিন্তু আল্লাহ, তা'আলা তাদের 
দৃষ্টি ও চিত্তাশক্তিকে তাঁর দিক থেকে ফিরিয়ে অন্যদিকে নিবদ্ধ করে দিয়েছিলেন । 
ফলে কেউই তাঁকে দেখতে পায়নি; অথচ তিনি সবার মাথায় মাটি দিয়ে দিয়ে বেরিয়ে 
চলে গেলেন। তাঁর চলে যাবার পর কোন এক আগন্তক এসে অবরোধকারীদের কাছে 
জিজ্তেস করল, তোমরা এখানে কেন দাড়িয়ে আছ? তারা জানাল, মৃহাম্মদ সো)-এর 
অপেক্ষায়। আগন্তক বলল, কোন্‌ স্বপ্নে পড়ে রয়েছ॥ তিনি এখান থেকে বেরিয়ে চলেও 
গিয়েছেন এবং যাবার সময় তোমাদের প্রত্যেকের মাথায় মাটি দিয়ে গিয়েছেন! তখন 
তারা সবাই নিজেদের মাথায় হাত দিয়ে বিষয়টি সত্য বলে প্রমাণ পেল। সবার 
মাথায় মাটি পড়েছিল । 


হযরত আলী (রা) মহানবী সো)-র বিছানায় শুয়েছিলেন। কিন্তু অবরোধ- 
কারীরা তার পাশ ফেরার ভঙ্গি দেখে বুঝতে পারল, তিনি মুহাম্মদ (সা) নন। কাজেই 
তাকে তারা হত্যা করতে উদ্যোগী হল না। ভোর পর্যন্ত অবরোধ করে রাখার পর 
এরা লঙ্জিত-অপদস্থ হয়ে ফিরে গেল। এই রাত এবং এতে রসূলে করীম (সা)-এর 
জন্য নিজেকে নিশ্চিত মৃত্যুর সম্মুখীন করার বিষয়টি হযরত আলী রো)-র বিশেষ 
বৈশিষ্ট্যের অনস্তর্ভু ক্রু । 


কুরাইশী সর্দারদের পরামর্শে মহানবী (সো) সম্পকে যে তিনটি মত 
উপস্থাপিত হয়েছিল, সে কোরআনের এ আয়াতে এ করা হয়েছে। 


A AIIAT পা পা রা Sd ara 


বলা হয়েছে ৪45 5১28 51 sp iS ৩৪১০০১১৫০৮৪ 


পাছত চিএ শশা 


955221 অর্থাৎ সে সময়টি জ্মরণযোগ্য, যখন কাফিররা আপনার বিরুদ্ধে 


নানা রকম ব্যবস্থা নেয়ার বিষয় চিন্তা-ভাবনা করছিল যে, আপনাকে বন্দী করে 
রাখবে না হত্যা করবে, নাকি দেশ থেকে বের করে দেবে। 


সূরা আন্ফাল ২৫১ 


কিন্তু আল্লাহ্‌ তাদের সমস্ত পরিকল্পনা ধূলিসাৎ করে দিয়েছেন। সুতরাং আয়া- 
রর “A FA + 34 


তের শেষাংশে বলা হয়েছে 8০১7) ৩) 17 8৯ 4০ 1 5অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা 


সবচেয়ে উত্তম ব্যবস্থাপক, যা যাবতীয় ব্যবস্থা ও পরিকল্পনাকে ছাপিয়ে যায়। যেমনটি 
এ ঘটনার ক্ষেত্রে পরিলক্ষিত হয়েছে । 


আরবী অভিধানে 7%* শব্দের অর্থ হল কোন ছল-কৌশলের মাধ্যমে প্রতিপক্ষের 


লোককে তার উদ্দেশ্য সাধনে বিরত রাখা । বস্তুত এ কাজ যদি কোন দুদ্দেশ্যে করা 
হয় তবে তা উত্তম ও প্রশংসার যোগ্য । কিন্তু অসৎ মতলবে করা হলে দৃষণীয় 
এবং মন্দ কাজ। কাজেই এ শব্দটি মানুষের ক্ষেত্রে বলা যেতে পারে এবং আল্লাহ 
তা‘আলার ক্ষেত্রেও প্রযোজ্য। অবশ্য আল্লাহ তা'আলার ক্ষেত্রে শুধুমাত্র এমনসব পরিবেশ 
ও পরিস্থিতিতেই এ শব্দের ব্যবহার হতে পারে যেখানে বাক্যের ধারাবাহিকতা কিংবা 
তুলনার মাধ্যমে দুষণীয় ছলনার কোন অবকাশ থাকতে না পারে। যেমনটি এখানে 
হয়েছে।---(মাযহারী ) ্‌ 


এখানে এ কথাটিও প্রণিধানযোগ্য যে, আয়াতের শেষাংশে যেসব শব্দ বলা 


হয়েছে তা বর্তমান-ভবিষ্যতকাল জ্ঞাপক ক্রিয়াপদে ব্যবহৃত হয়েছে । বলা হয়েছে £ 


08 A “OA 3 Are এ 
0 পি 2 ৩) 9 /5-+৭ 2 অর্থাৎ তারা ঈমানদারদেরকে কম্টদানের জন্য কলা-কৌশল . 


করতে থাকবে এবং আল্লাহ্‌ তাদের সে কলা-কৌশলকে ব্যর্থ করে দেয়ার ব্যবস্থা নিতে 
থাকবেন। এতে ইঙ্গিত করা হয়েছে যে, মুসলমানদের ক্ষতি সাধনের চেস্টা-তদৃবীর . 
করাটা কাফিরদের চিরাচরিত বৃত্তি থাকবে । আর তেমনিভাবে আল্লাহ তা'আলার সাহায্য- 
সহায়তাও সর্বকালেই সত্যিকার মৃসলমানদের উপর থেকে তাদের সেসব ব্যবস্থাকে 
ব্যর্থ করে দিতে থাকবে। 


একত্রিশ ও বন্লিশতম আয়াতে সেই “দারুন-নদওয়ার” জনৈক সদস্য নযর 
ইবনে হারিসের এক অহেতুক সংলাপ এবং ভ্রিশতম আয়াতে তার জওয়াব সম্পর্কে 
আলোচনা করা হয়েছে। নযর ইবনে হারিস ব্যবসায়ী লোক ছিল এবং বিভিন্ন দেশ 
ভ্রমণের ফলে ইহুদী-নাসারাদের গ্রন্থ ও তাদের ইবাদত-উপাসনা বার বার দেখার 
সুযোগ পেয়েছিল। কাজেই সে যখন কোরআনে করীমে বিগত উম্মতসমূহের 


প্‌ | A ead চি কত SAAS a 
অবস্থা সংক্রান্ত বিবরণ শুনল তখন বলল $1 ১.৯ 04৮ ০4৪৭ 5৮9 9) 1৩৯০0 


LA তে তত ক শা a. A 
৩) 2 9078৮ ৮ [} {১৯ ৩1 অৰ্থাৎ “এসব তো আমাদের শোনা কথাই। 


আমরা ইচ্ছা করলে এমন কথা বলতে পারি। এগুলো তো বিগত লোকদেরই ইতিকথা” 
তারপর কোন কোন সাহাবী যখন তাকে লা-জওয়াব করে দিলেন যে, যদি বলতেই 
পার. তবে বলছ না কেন? কোরআন যে সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য বিধান করে 


২৫২ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


দিয়েছে এবং সমগ্র বিশ্বকে চ্যালেজও করে দিয়েছে যে, এর বিরোধীরা যদি সত্য হয়ে 
থাকে, তবে কোরআনের ছোট একটি সুরার অনুরূপই একটি সূরা উপস্থাপন করে দেখাক। 
অথচ বিরোধিতায় যারা জানের বাজি লাগিয়েছিল, যারা ধন-দৌলত আর সন্তান- 
সন্ততিকে পর্যন্ত কুরবান করেছিল তাদের সবাই মিলে কোরআনের মুকাবিলায় 
ছোট একটি সুরাও পেশ করতে পারেনি । তাহলে এ কথা বলা যে, আমরা 
যদি ইচ্ছ করি তবে আমরাও এমন কালাম বলতে পারি,--এমন একটি কথা যা 
লাজ-লজ্জার অধিকারী কোন লোকই বলতে পারে না। তারপর নষর ইবনে হারিসের 
সামনে সাহাবায়ে কিরাম এই কালামের সত্যতা সম্পর্কে বর্ণনা করলেন, তখন 
সে স্বীয় ভ্রান্ত মতবাদের উপর তার দৃঢ়তা প্রকাশ করার উদ্দেশ্যে বলতে লাগল ঃ 


টি 
পি ৩ পাও 


০১৮১৫ ০০০০ ৬ FAG 35 ০৫ ৫ ১8১ 


A AL পাচ uae তা 
0 ৯) | ৮১13 ৬৩৫ 1 21১৯৬) 8 টু ৃ 
৮৮ দু lure ৪৩. অর্থাৎ হে আল্লাহ্‌, এই কোরআনই 
যদি আপনার পক্ষ থেকে সত্য হয়ে থাকে তবে আমাদের উপর আকাশ থেকে পাথর 
বর্ষণ করুন কিংবা কোন কঠিন আযাব নাঘিল করে দিন। 
| sb or কাছ ভাগ 
স্বয়ং কোরআন করীম এর উত্তর দিয়েছে। প্রথমে বলা হয়েছে 8 401 ৬৬ ৮০১ 


পক পাকঠণ এব 


নি ৩1 5 ৮৪2 dy) অর্থাৎ হে মুহাম্মদ সো), আপনার মন্কায় থাকা অবস্থায় 


আল্লাহ্‌ তাদের উপর আযাব নাথিল করবেন না। কারণ, সমস্ত নবী-রস্লগণের ব্যাপারেই 
আল্লাহ্‌র নীতি এই যে, তীরা যে জনপদে থাকেন তাতে ততক্ষণ পর্যন্ত কোন আযাব 
নাধিল করেন না, যতক্ষণ না স্বীয় পয়গন্বরদের সেখান থেকে সরিয়ে নেন। যেমন 
হযরত হৃদ আট, হযরত সালেহ (আ)ও হযরত লূত (আ)-এর ক্ষেত্রে দেখা গেছে, যতক্ষণ 
তাঁরা নিজেদের জনপদে অবস্থান করছিলেন, আযাব আসেনি। কিন্তু যখন তারা (খান 
থেকে বেরিয়ে গেছেন, তখনই আযাব এসেছে। বিশেষ করে সাইয়্যেদুল আম্বিগ্না, যাকে 
সমগ্র বিশ্ব-চরাচরের জন্য রহমত নামে অভিহত করা হয়েছে. তাঁর কোন জনপদে অবস্থান 
করা সত্ত্বেও সেখানকার অধিবাসীদের উপর আযাব আসা তাঁর সম্মান ও মর্যাদার 
পরিপন্থী । 


এ উত্তরের সারমর্ম এই যে, তোমরা তো কোরআন ও ইসলামের বিরোধিতার 
কারণে পাথর বর্ষণেরই যোগ্য, কিন্ত মহানবী সো)-র মন্ধাক্স অবস্থান এর অন্তরায় । 
ইমাশ ইবনে জরীর রে) বলেন, আয়াতের এ অংশটি সে সময় নাযিল হয়েছিল, 
যখন হুযুর (সো) মস্কায় অবস্থান করছিলেন। তারপর মদীনায় হিজরত করার পর 


সুরা আন্ফাল ২৫৩ 


TAS Ar Ar AS পি দঠত ০5১5৬ রি, 718 


আয়াতের দ্বিতীয় অংশ অবতীর্ণ হয়। IY 88১০৪) ১০০ ৯০1৪ এ 


অর্থাৎ আল্লাহ তাআলা তাদের উপর আযাব নাযিল করবেন না, যখন তারা এস্তেগফার 
তথা ক্ষমা প্রার্থনা করে। এর মর্ম এই যে, মহানবী সো)-র মদীনা চলে যাবার পর 
যদিও ব্যাপক আযাবের পথে যে অন্তরায় ছিল তা দূর হয়ে গেছে, অর্থাৎ তার সেখানে 
বর্তমান থাকা, কিন্তু তারপরেও আযাব আসার পথে আরেকটি বাধা রয়ে গেছে তা হলো 
এই যে, অনেক দুর্বল মুসলমান যারা হিজরত করতে পারছিলেন না, সেখানে রয়ে 
গিয়েছিলেন এবং আল্লাহর দরবারে এত্তেগফার ও ক্ষমা প্রার্থনা করে যাচ্ছিলেন। তাঁদেরই 
খাতিরে মন্কাবাসীদের উপর আযাব নাঘিল করা হয়নি । 


অতপর এ সমস্ত মুসলমানও হিজরত করে যখন মদীনায় পৌঁছে যান, তারপরে 
ই বাক্যটি নাযিল TAA Ht AS CIE IIA GID SAIS 2 
আয়াতের এই বা' 8 এলি (৬) এ ০3 কিঃ 1 ? 
রি -A { ATA 
টি ১১৯০০) [ অর্থাৎ আল্লাহ্‌ তাদেরকে আযাব দেবেন না তা কেমন করে হয়, 
অর্থাৎ তারা রসুলকে মসজিদে হারামে গিয়ে ইবাদত করতে বাধা দান করে। 


অর্থাৎ আযাব আসার পথের দুটি অন্তরায়ই এখন দূর হয়ে গেছে। এখন 
মন্কাতে না আছেন মহানবী সো), না আছেন ক্ষমা প্রার্থনাকারী মুসলমানগণ। অতএব 
আযাব আসতে এখন আর কোন বাধাই অবশিষ্ট নেই ৷ বিশেষত তাদের শাস্তিযোগ্য 
অপরাধের মধ্যে ইসলাম বিরোধিতা ছাড়াও আরেকটি অপরাধ সংযোজিত হয়েছে যে, 
তারা নিজেরা তো ইবাদত-উপাসনার যোগ্য ছিলই না, তদুপরি যেসব মুসলমান 
ইবাদত, ওমরা ও তওয়াফের উদ্দেশ্যে মসজিদে হারামে আসতে চায়, তাদেরকেও 
বাধাদান করতে শুর করেছে । অতএব, এখন তাদের শাস্তি প্রাপ্তির বিষয়টি পরিপূর্ণ 
হয়ে গেছে; সুতরাং মক্কা বিজয়ের মাধ্যমে তাদের উপর আযাব নাযিল করা হয়। 


মসজিদে হারামে ঢোকার পথে বাধাদানের ঘটনাটি ঘটেছিল গযওয়ায়ে হোদায়- 
বিয়ার সময় যখন মহানবী সো) সাহাবায়ে-কিরামকে সঙ্গে নিয়ে ওমরা করার উদ্দেশ্যে 
এসেছিলেন। তখন মক্কার মুশরিকরা তাকে মক্কায় প্রবেশ করতে বাধা দিয়েছিল এবং 
হুযূরকে ও সঙ্গী সাহাবায়ে-কিরামকে ইহরাম খুলে ফেলতে এবং ফিরে যেতে বাধ্য 
করেছিল। ঘটনাটি ৬ষ্ঠ হিজরী সালের। এরই দু'বছর পর হিজরী অষ্টম সালে 
মক্কা বিজয় হয়ে যায়। আর এভাবেই তাদের উপর মুসলমানদের হাতে আল্লাহ্‌ তাআলার 
আযাব নাযিল হয়। 


এ আয়াতে ঘে তফসীর ইবনে জরীর রে) করেছেন, তা মহানবী (সা)-র মঙ্কায় 
অবস্থানকে আযাব না আসার কারণ বলে সাব্যস্ত করার উপর নির্ভরশীল। কোন 


২৫৪ তফসীরে মাআরেফুল-কোরআন॥। চতুর্থ খণ্ড 


কোন মুফাসসির বলেছেন, মহানবী সো)-র এ পৃথিবীর বুকে বর্তমান থাকাট।ই 
আযাবের পথে অন্তরায় ছিল। যে পর্যন্ত তিনি দুনিয়ায় বর্তমান থাকবেন, তাঁর জাতির 
উপর আযাব আসতে পারে না। আর তার হেতু একান্তই স্পম্ট যে, তার অবস্থা 
অন্যান্য নবী-রসূলের মত নয়। কারণ, তীরা অর্থাৎ পূর্ববর্তী নবী-রস্লগণ বিশেষ বিশেষ 
স্থান, জনপদ, জাতি বা সম্পূদায়ের প্রতি প্রেরিত হয়েছিলেন। কাজেই সেখান থেকে বেরিয়ে 
যখন তাঁরা অন্য কোন এলাকায় চলে যেতেন, তখনই তাঁদের জাতি বা উম্মতের 
উপর আযাব চলে আসত। পক্ষান্তরে সাইয়্যেদুল-আম্থিয়া সো)-এর নবুম্ধত ও রিসালত 
সমগ্র বিশ্বের জন্য ব্যাপক এবং কিয়ামত পর্যন্ত সময়ের জন্য বিস্তৃত। সারা বিশ্ব তাঁর 
নবুয়ত ও রিসালতের আওতাভুক্ত। সুতরাং যতক্ষণ তিনি দুনিয়ার বুকে যে কোন অংশে 
বর্তমান থাকবেন, ততক্ষণ পর্যন্ত তার কওমের উপর আযাব আসতে পারে না। 


এই ব্যাখ্যা অনুযায়ী মর্ম হবে এই যে, মন্কাবাসীদের কার্যকলাপের প্রেক্ষিতে 
তাদের উপর পাথর বর্ষণই উচিত, কিন্তু দু'টি বিষয় এ আযাবের অন্তরায় হয় । প্রথমত 
মহানবী সো)-র পৃথিবীতে আগমন এবং দ্বিতীয়ত মন্কাবাসীদের এস্তেগফার বা 
ক্ষমা প্র্থনা। কারণ, তারা কাফির হওয়া সম্ত্বেও কা'বার তওয়াফ প্রভৃতি অনুষ্ঠানকালে 


9 1)55 ৮০ 10৯2 বলত এবং আল্লাহ্‌ তা'আলার নিকট ক্ষমা প্রার্থনা করত। 


তাদের এই এস্তেগফার কুফরী ও শেরেকীর দরুন আখিরাতে লাভজনক না হলেও পাথিব 
জীবনে এতটুকু লাভ তারা অর্জন করেছে যে, দুনিয়াতে আযাব থেকে রক্ষা পেয়ে গেছে। 
আল্লাহ্‌ তা'আলা কারো কোন আমল বিনষ্ট করে দেন না। কাফির ও মুশরিকরা 
যদি নেক আমল করে, তবে তার প্রতিদান ইহজগতেই তাদেরকে দিয়ে দেয়া হয়। 


তারপরের বাক্য যে, “এমনটি কেমন করে হতে পারে যে, আল্লাহ্‌ তা'আলা 
তাদেরকে আযাব দান করবেন না, অথচ তারা মুসলমানদের মসজিদে হারামে গিয়ে 
ইবাদত করতে বাধা দান করে। এর মর্ম এক্ষেত্রে এই হবে যে, পাথিব জীবনে তাদের 
উপর আযাব না আসায় তাদের গঁবিত ও নিশ্চিন্ত হয়ে পড়া উচিত নয় যে, আমরা 
অপরাধী নই, কিংবা আমাদের উপর আদৌ আযাব হবে না। দুনিয়াতে না হলেও 
আখিরাতের আযাব থেকে তাদের কোন ক্রমেই অব্যাহতি নেই। এই ব্যাখ্যা মতে 


AG 13 BT ad তা 
* 


৮৪) 4৯২ &1 (৪1৮ বাক্যে আযাব বলতে আখিরাতের আযাবকে উদ্দেশ্য করা 
হয়েছে । 

উল্লিখিত আম্নাতসমৃহের মাধ্যমে কয়েকটি বিষয় জানা গেল । প্রথমত এই 
যে, যে জনপদে লোকেরা এস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তা'আলার রীতি হচ্ছে 
যে, তাতে আযাব নাখিল করেন না। 

দ্বিতীয়ত রসূলের বর্তমানে তাঁর উম্মতের উপর তা তারা মূসলমান হোক কিংবা 


কাফির-_-আযাব আসবে না। অর্থাৎ এমন ব্যাপক কোন আযাব নাযিল হবে না, যাতে 
গোটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে। যেমনটি ঘটেছিল নূহ, লূত ও শো’আয়েব (আ) 


সূরা আন্ফাল ২৫৫ 


প্রমুখ নবীর উম্মতগণের সাথে যে, তাদের নাম-নিশানা পর্যন্ত মিটে গেছে । তবে কোন 
ব্যক্তি বা নির্ধারিত কিছুর উপর আযাব আসাটা এর পরিপন্থী নয়। যেমন স্বয়ং রসূলে 
করীম সো) ইরশাদ করেছেন যে, আমার উন্মতে “খসফ' ও “মসখ*এর, আযাব আসবে। 
এসফ" অর্থ মাটিতে পুতে যাওয়া । আর “মসখ' অর্থ আকৃতি বিকৃত হয়ে বানর 
কিংবা শুকরে পরিণত হয়ে যাওয়া । এর মর্ম হল এই যে, উম্মতের কোন কোন 
লোকের উপর এমন আযাব আসবে। 


আর মহানবী (সো) পৃথিবীতে অবস্থান বা বর্তমান থাকা কিয়ামত পর্যন্ত চলতে 
থাকবে । কারণ, তার রিসালত কিয়ামত পর্যন্ত সময়েরই জন্য। তাছাড়া মহানবী 
(সো) এখনও জীবিত রয়েছেন, যদিও এই জীবনের প্রকৃতি পরবতী জীবন থেকে ভিন্নতর। 
যা হোক, এতদুভয় জীবনের পার্থক্যের আলোচনা নিশ্পুয়োজন। কারণ, এর উপর 
না উম্মতের কোন ধর্মীয় কিংবা পাথিব কাজ নির্ভর করছে, আর না স্বয়ং রসূলে করীম 
(সা) এবং সাহাবায়ে কিরাম এহেন নিম্পুয়োজন আলোচনা পছন্দ করতেন বরং এসব 
বিতক থেকে বারণ করতেন। 


সারকথা, হুযূর (সা)-এর স্বীয় রওযায় জীবিত থাকা এবং তাঁর রিসালত 
কিয়ামত পৰ্যন্ত অব্যাহত থাকাটাই এর প্রমাণ যে, কিয়ামত পর্যন্ত তিনি দুনিয়াতে অবস্থান 
করছেন। আর সে কারণেই এই উম্মত কিয়ামত পর্যন্ত ব্যাপক আযাব থেকে নিরাপদ 
থাকবে। 


রে 
1s ORD Y 18% INSET 21226 242 


কও রি 2 ৩৬৪০০ ৪ ০১৮০3 ১৮৫ 
© OLLIE (5414201554৮. ১৫৫৬০) % গজ 
Ons FB aD LOL VALE: ED) 
5 --০১১৩ড৬০:১% 
2 তি ৮৮25 পর্ণ? রি ০৫ PDL 
Ed ৮০৩১১০৪৮৬৮4 4152 255 
Ee EEC 
৩৫ 29 ২১) এ 4০০ Ent Sa 5 85 
12395072 WN রর 2 e Ul Ie Cr 
52১0 5৩১2৮৪১১৫৩৪ 24৫ 





২৫৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


051 15252 202 ও HL ঞ্যে 34 24312 11582 0 


9০১১১ ৫52 5252 


(৩৪) আর তাদের মধ্যে এমন কি বিষয় রয়েছে, যার ফলে আল্লাহ্‌ তাদের উপর 
আযাব দান করবেন না! অথচ তারা মসজিদে-হারামে ঘেতে বাধাদান করে, অথচ 
তাদের সে অধিকার নেই। এর অধিকার তো তাদেরই রয়েছে যারা পরহেযগার। কিন্তু 
তাদের অধিকাংশই নে বিষয়ে অবহিত নয়। (৩৫) আর কা"বার নিকট তাদের নামায 
বলতে শিস দেয়া আর তালি বাজানো ছাড়া অন্য কোন কিছুই ছিল না। অতএব এবার 
নিজেদের র্লৃুত কুফরীর আযাবের স্বাদ গ্রহণ কর। (৬৬) নিঃসন্দেহে যেসব লোক 
কাফির, তারা ব্যয় করে নিজেদের ধন-সম্পদ, যাতে করে বাধাদান করতে পান্ধে আল্লাহ্‌র 
পথে। বস্তুত এখন তার আরো ব্যয় করবে। তারপর তাই তাদের জন্য আক্ষেপের 
কারণ হবে এবং শেষ পথন্ত তারা হেরে যাবে। আর যারা কাফির, তাদেরকে দোযখের 
দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। (৩৭) খাতে প্রথক করে দেন আল্লাহ. অপবিত্র না 
পাককে পবিত্র পাক খেকে । আর যাতে একটির পর একটিকে স্থাপন করে সমবেত 
স্তপে পরিণত করেন এবং পরে দোষখে নিক্ষেপ করেন। এরাই হল ক্ষতিগ্রস্ত। (৩৮) 
তুমি বলে দাও কাফিরদেরকে ঘে, তারা যদি বিরত হয়ে যায়, তবে যা কিছু ঘটে 
গেছে ক্ষমা হয়ে যাবে। পক্ষান্তরে আবারও যদি তাই করে, তবে পর্ববতাদের পথ 
নির্ধারিত হয়ে গেছে। | 





তফসীরের সার-সংক্ষেপ | 

আর €( এ সমস্ত প্রতিবন্ধকতার দরুন অস্বাভাবিক রকমের কোন আযাব না 
আসার কারণে সম্পূর্ণভাবেই আযাব সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না। কারণ, উল্লিখিত 
বিষয়গুলো যেসব আযাবের প্রতিবন্ধক তেমনি তাদের আচার-আচরণগুলো আযাবের 
উপযোগী বটে। সুতরাং প্রতিবন্ধকসম্হের কার্যকারিতা অস্বাভাবিক আযাবের ক্ষেত্রে 
প্রবাশ পেয়েছে, আর আযাবের উপযোগিতার প্রতিক্রিয়া পরবতাঁতে প্রকাশ পাবে। তাদের 
উপর অস্বাভাবিক আযাব নাযিল হবে। অতএব, উপযোগিতার বর্ণনা প্রসঙ্গে বলা হচ্ছে 
যে,) তাদের কি যোগ্যতা রয়েছে যে, আল্লাহ্‌ তাআলা যেন তাদেরকে (একেবারে সাধা- 
রণ) শাস্তিটুকুও না দেন? অথচ (তাদের এ সমস্ত আচার-আচরণ সবই শাস্তিযোগ্য। 
যেমন, ) তারা [রসূলে করীম (সা) ও সাহাবায়ে কিরাম তথা মুসলমানদের ] মসজিদে- 
হারামে € যেতে ঃ সেখানে নামায পড়তে এবং তার তওয়াফ করতে ) বাধাদান করে। 
(যেমন, বাস্তব বাধাদান করেছে হোদায়বিয়ার সময়, যার ইতিবৃত্তান্ত সূরা বাকারায় 
বণিত হয়েছে। আর মক্কায় অবস্থানকালে পরিস্থিতিগতভাবে বাধাদান করেছে। এমন 
জ্বালাতন করেছে যে, শেষ পযন্ত স্বদেশ ত্যাগ করে হিজরত করার প্রয়োজন পড়েছে )। 


সুরা. আন্ফাল ২৫৭ 


অথচ তারা এই মসজিদের মুতাওয়ালী (হওয়ারও যোগ্য) নয়। (তাছাড়া ইবাদত" 
কারীদের বাধা দেয়া তো দূরের কথা, সে অধিকার তো মৃতাওয়াল্লীদেরও নেই।) এর 
মুতাওয়াল্লী (হওয়ার যোগ্য) তো মুত্তাকীদের ছাড়া (যারা ঈমানদার) আর কেউই 
নয়। কিন্তু তাদের অধিকাংশ লোক (নিজেদের অযোগ্যতা সম্পর্কেও) জান রাখে না। 
(জান না থাকা কিংবা জ্ঞান থাকা সত্ত্বেও তার উপর আমল না করা অক্ততারই অনু- 
রূপ। যাহোক, যথার্থই যারা নামাধী ছিলেন তাদেরকে তো মসজিদ থেকে এভাবে 
বাধা দিয়েছে।) আর (নিজেরা যে মসজিদের হক কতটা আদায় করেছে এবং তাতে 
কি উত্তম নামাযটি পড়েছে, তার বর্ণনা এই যে,) খানায়ে কা'বা (অর্থাৎ উল্লিখিত মস- 
জিদে হারাম)-এর নিকট তাদের নামায শুধুমান্্ শিস দেওয়া ও তালি বাজানই ছিল। 
(অর্থাৎ নামাযের পরিবর্তে সেখানে তাদের এ সমস্ত মৃর্খজনোচিত আচার-অনুষ্ঠানই 
অনুষ্ঠিত হত।) অতএব (তাদের এহেন কার্যকলাপের আবশ্যিক দাবি হলো 
তাদের উপর কোন না কোন আযাব আসা। সাধারণ ও স্বাভাবিক হলেও তা নাঘিল 
করে তাদেরকে বলে দেয়া যে,) এবার নিজেদের কুফরীর স্বাদ গ্রহণ কর (যার 


JF পাশার পা ০ A“ 


একটির প্রতিক্রিয়া হল এ ৫১ 5-)-বাক্যে এবং আরেকটি প্রতিক্রিয়া 15 ৩ & ৩1 {- 


“ABI ats ALS পাঠ 


বাক্যে, আরেক প্রতিক্রিয়া ৮১১ ১-০-এর কাজ আরেক প্রতিক্রিয়া ৪ ১০৪ 25 ৬ 


-এর কাজ। সুতরাং টি যুদ্ধে 5 শাস্তি অনুষ্ঠিত রত! যেমন এই টা 


AS A 20 AS BB - AIG শা 


দ্বিতীয় রুকুতে ১1509 35৮9১ বলা হয়েছে 18 ৩৭ 95903 এর 


পরে। আয়াতের এ পর্যন্ত তো ছিল তাদের কথা ও দৈহিক কাজকর্মের আলোচনা, 
তারপরে আসছে তাদের আর্থ-কর্মের বিবরণ। বলা হচ্ছে---) নিঃসন্দেহে এই কাফিররা 
নিজেদের অর্থ-সম্পদ এজন্য ব্যয় করে চলছে, যাতে আল্লাহর পথ (অর্থাৎ দীন ) থেকে 
(মানুষকে) বাধাদান করতে পারে। [ বস্তুত হুযুরে-আকরাম (সা)-এর বিরুদ্ধে মুকা- 
বিলা করার জন্য এবং তাঁর বিরোধিতাকলে সেসব উপকরণ সংগ্রহ করার উদ্দেশ্যে 
যে অর্থ ব্যয় করা হতো তার উদ্দেশ্যও যে তাই ছিল, তা বলাই বাহল্য।] অতএব, 
এরা তো নিজেদের অর্থ-সম্পদ (এই উদ্দেশ্যেই) ব্যয় করতে থাকবে (কিন্তু) তারপর 
যখন অক্ৃতকাযতার লক্ষণ অনুভূত হবে, তখন ( ব্যয়কৃত) সে সম্পদ তাদের পক্ষে 
আক্ষেপ ও অনুতাপের কারণ হয়ে দাড়াবে। (ভাববে বৃথাই এ সম্পদ ব্যয় করলাম। 
আর) তারপর ( শেষ পর্যন্ত যখন ) ব্যর্থ হয়ে পড়বে। (তখন সম্পদের বৃথা ব্যয়ের 
অনুতাপের সঙ্গে পরাজয় ও ব্যর্থতার দ্বিতীয় অনুতাপর্টি একপ্রিত হবে)। আর (তাদের 
এই শাস্তি অনুতাপ ও ব্যর্থতার শ্লানি তো হলো পাথিবজীবনের জন্য। তদুপরি আখি- 
রাতের শাস্তি তো আলাদা। যার বর্ণনা এই যে,) কাফিরদের দোযখের দিকে (নিয়ে 
যাবার জন্য কিয়ামতের দিন) সমবেত করা হবে, যাতে আল্লাহ্‌ তা'আলা অপবিত্র 


২৫৮ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


নাপাক ( লোকদেরকে) পৃতঃ পবিত্র (লোকদের) থেকে পৃথক করে দেন। (কারণ, 
দোষখীদের যখন দোযখের দিকে নিয়ে আসা হবে, তখন বাহ্যতই জান্নাতবাসীরা তাদের 
থেকে পৃথক হয়ে যাবে) এবং (যাতে তাদের থেকে পৃথক করার পর) না-পাকদের 
পরস্পর মিলিয়ে (এবং) তারপর একত্র করে (নিয়ে) সবাইকে জাহান্নামে নিপতিত 
করেন। এ সমস্ত লোকই হল পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত [যার কোন সীমা-পরিসীমা নেই। 
হে মুহাম্মদ সো) ] আপনি এসব কাফিরকে বলে দিন, যদি এরা ( নিজেদের কুফরী 
থেকে) বিরত হয়ে যায়, (এবং ইসলাম গ্রহণ করে নেয়,) তবে তাদের সমস্ত পাপ যা 
( তাদের ইসলাম গ্রহণের) পূর্বে হয়েছে, সেসবই ক্ষমা করে দেয়া হবে। (এ হলো মুসলমান 
হওয়ার অবস্থার হকুম।) পক্ষান্তরে যদি তারা নিজেদের সেই (কুফরী) অভ্যাস- 
আচরণই বজায় রাখে, তাহলে € তাদেরকে জানিয়ে দিন যে,) সাবেক কাফিরদের 
ব্যাপারে ( আমার) আইন প্রবতিত হয়ে গেছে। (অর্থাৎ পাথিব জীবনে ধ্বংস আর 
পরকালে যে আযাব, তাই তোমাদের জন্যও হবে। সুতরাং হত্যার মাধ্যমেও ধ্বংস- 
প্রাপ্ত হয়েছে। আর আরব কাফির ব্যতীত অন্যান্য কাফিরের যিহ্মী হওয়াকেও 
ধ্বংসই মনে করবে)। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

পূর্ববর্তী আয়াতগুলোতে বলা হয়েছিল যে, মক্কার মুশরিকরা নিজেদের 
কুফরীর ও অস্থীকতির দরুন যদিও আসমানী আযাব প্রাপ্তিরই যোগ্য, কিন্তু মন্কায় রসুলে 
করীম (সা)-এর উপস্থিতি ব্যাপক আযাবের পথে অন্তরায় হয়ে আছে। আর তার 
হিজরতের পর সে সমস্ত অসহায় দুর্বল মুসলমানের কারণে এমন আযাব আসছে না 
যারা মস্কায় থেকে আল্লাহ্‌ তা'আলার নিকট ক্ষমা প্রার্থনা করে থাকেন । 


আলোচ্য আয়াতগুলোতে বলা হচ্ছে যে, রসূলে করীম (সা) কিংবা অসহায় ও 
দুর্বল মুসনমানদের কারণে যদি দুনিয়াতে তাদের আযাব রহিত হয়েও গিয়ে থাকে, 
তাদের ধারণা করা উচিত নয় যে, এরা আযাবের যোগ্যই নয়। বরং তাদের আযাবের 
ষোগ্য হওয়াটা পরিক্কার। তাছাড়া কুফরী ও অস্বীরুতি ছাড়াও তাদের এমনসব অপরাধ 
রয়েছে যার ফলে তাদের উপর আযাব নেমে আসা উচিত। আলোচ্য আয়াত দু*টিতে 
তাদের তিনটি অপরাধ বর্ণনা করা হয়েছে। 


প্রথমত এরা নিজেরা তো মসজিদে-হারাম অর্থাৎ খানায়ে-কা'বায় ইবাদত করার 
যোগ্য নয়, তদুপরি যেসব মুসলমান সেখানে ইবাদত-বন্দেগী ও নামায, তাওয়াফ প্রভৃতি 
আদায় করতে চায়, তাদেরকে আগমনে বাধাদান করে। এতে হোদায়বিয়ার 
ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। ৬ষ্ঠ হিজরী সালে যখন রসূলে করীম (সো) সাহাবায়ে 
কিরামসহ ওমরা পালনের উদ্দেশ্যে মন্ধায় আগমন করেন, তখন মক্কার মুশরিকরা তাকে 
বাধাদান করেছিল এবং ফিরে যেতে বাধ্য করেছিল। 


সরা আন্ফাল ২৫৯ 


দ্বিতীয় অপরাধ হল এই যে, এই নির্বোধের দল মনে করত এবং বলত যে, 
আমরা মসজিদে হারামের মোতাওয়ালী, যাকে ইচ্ছা এখানে আসতে অনুমতি দেব, যাকে 
ইচ্ছা দেব না। 


তাদের এই ধারণা ছিল দু”টি ভুল বোঝাবুঝির ফলশ্ুতি। প্রথমত এই যে, 
তারা নিজেদের মসজিদে হারামের মোতাওয়াল্লী বলে মনে করেছিল, অথচ কোন কাফির কোন 
মসজিদের মোতাওয়াল্লী হতে পারে না। দ্বিতীয়ত তাদের এই ধারণা যে, যাকে ইচ্ছা তারা 
মসজিদে আসতে বাধাদান করতে পারে। অথচ মসজিদ যেহেতু আল্লাহর ঘর, সুতরাং 
এতে আসতে বাধা দেবার অধিকার কারো নেই। তবে এমন বিশেষ অবস্থার 
কথা স্বতন্ত্র, যাতে মসজিদের অবমাননা কিংবা অন্য নামাষীদের কম্টের আশংকা 
থাকে। যেমন, রসূলে করীম সো) ইরশাদ করেছেন---“নিজেদের মসজিদসম্হকে 
রক্ষা কর ছোট শিশুদের থেকে, পাগলদের থেকে এবং নিজেদের পারস্পরিক বিবাদ- 
বিসংবাদ থেকে ।৮ ছোট শিশু বলতে সেসব শিশুকে উদ্দেশ করা হয়েছে, যাদের 
দ্বারা মসজিদ অপবিত্র হওয়ার আশংকা রয়েছে । আর পাগলদের দ্বারা অপবিন্র- 
তারও আশংকা থাকে এবং নামাযীদের কম্টেরও আশংকা থাকে। এছাড়া দিজেদের পারস্পরিক 
বিবাদ-বিসংবাদের দরুন মসজিদের অসম্মানও হয় এবং নামাধীদের কম্টও হয়। 


এ হাদীসের ভিত্তিতে মসজিদের একজন মোতাওয়াল্লীর এমন শিশু ও পাগলদেরকে 
মসজিদে আসতে না দেয়ার এবং মসজিদে পারস্পরিক বিবাদ-বিসংবাদ হতে না দেয়ার 
অধিকার থাকলেও এমন অবস্থা বা পরিস্থিতি ব্যতীত কোন মুসলমানকে মসজিদে আসতে 
বাধা দেবার কোন অধিকার নেই। 


কোরআন করীমে আলোচ্য আয়াতটিতে শুধু প্রথম বিষয়টিরই আলোচনা করা 
হয়েছে যে, মসজিদে হারামের মোতাওয়াল্লী যখন শুধুমান্ত্র মুত্তাকী পরহিষগার ব্যক্তিই 
হতে পারেন, তখন তাদেরকে কেমন করে এর মোতাওয়াল্লী হিসাবে স্বীকার করা যায়! 
এতে প্রতীয়মান হয় যে, মসজিদের মোতাওয়াল্লী কোন মুসলমান দীনদার ও পরহিষযগার 


ঝা A” 


¢ 2 A 
ব্যক্তির হওয়া বান্ছনীয়। কোন কোন মুফাসসেরীন £এ ১১1৩ 1 এর সর্বনামটি 


আল্লাহ্‌র দিকে প্রত্যাবতিত বলে সাব্যস্ত করে এই অর্থ করেছেন যে, আল্লাহ্‌র ওলী 
শুধুমান্ত্র মৃত্তাকী-পরহিযগার ব্যকিরাই হতে পারেন । 


এই তফসীর বা ব্যাখ্যা অনুযায়ী আয়াতের মর্ম এই দাঁড়ায় যে, যারা শরীয়ত 
ও সুন্নতের বরখেলাফ আমল করা সত্ত্বেও আল্লাহ্‌র ওলী হওয়ার 'দাবি করে, তারা 
সর্বৈব মিথ্যাবাদী এবং যারা এহেন লোকদের ওলীআল্লাহ, বলে মনে করে, তারা (একাসন্ত- 
ভাবেই) ধোৌঁকায় পতিত। 


তাদের তৃতীয় অপরাধ এই যে, তাদের মধ্যে কুফর ও শিরকের পঙ্চিলতা তো 
ছিলই, তাদের কার্ধকলাপও সাধারণ মানবিকতার স্তর থেকেও বহু নিম্নে রয়েছে। 


২৬০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


কারণ, এরা নিজেদের যে কাজকে “নামা নামে অভিহিত করে, তা মুখে কিছু শিস 
দেয়া এবং হাতে কিছু তালি বাজানো ছাড়া আর কিছু নয়। বলা বাহুল্য, যার সামান্য- 
তম বুদ্ধিও থাকবে সেও এধরনের কার্যকলাপকে ইবাদত কিংবা নামায তো দুরের কথা, 
সঠিক কোন মানবীয় আচরণও বলতে ৮ না। কাজেই আয়াতের শেষাংশে বলা 


A 9788 AS nS রা A এটি 


হয়েছেঃ HG ir oS 1353 অর্থাৎ তোমাদের কুফরী ও অপরাধের 


পরিণতি এই যে, এবার আল্লাহ্‌র আযাবের আস্থাদ গ্রহণ কর। আযাব বলতে এখানে 
আখিরাতের আযাব হতে পারে এবং পাথিব আযাবও হতে পারে যা বদরের যুদ্ধে 
মুসলমানদের মাধ্যমে তাদের উপর নাযিল হয়। এর পরে ৩৬ নং আয়াতে মক্কার 
কাফিরদের অন্য একটি ঘটনার বর্ণনা রয়েছে। যাতে তারা ইসলাম এবং মুসলমানদের 
বিরুদ্ধে শক্তি প্রয়োগের উদ্দেশ্যে অধিক মার একত্র করেছিল এবং তা দীনে হ'ক এবং 
মুসলমানদেরকে নিশ্চিন্ত করার জন্য তা ব্যয় করেছিলো কিন্তু পরিণতি এই দাঁড়িয়েছিলো 
যে, এ সম্পদও তাদের হাত থেকে চলে গেল এবং তাদের উদ্দেশ্য সফল হওয়ার পরিবর্তে 
তারা নিজেরাই লালন্ছিত ও অপমানিত হয়েছিল। 


এ ঘটনার বিবরণ মুহাম্মদ ইবনে ইসহাক রে)-এর বর্ণনা মতে হযরত আবদুল্লাহ্‌ 
ইবনে আব্বাস (রা) থেকে উদ্ধৃত রয়েছে যে, গযওয়ায়ে-বদরের পরাজয়ের পর অবশিষ্ট 
আহত মক্কাবাসী কাফিররা যখন মক্কায় গিয়ে পৌছাল, তখন যাদের পিতা-পুন্র এযুদ্ধে 
নিহত হয়েছিল, তারা বাণিজ্যিক কাফেলার আমীর আবু সুফিয়ানের কাছে উপস্থিত 
হয় এবং বলে যে, আর্পনি তো জানেন, এ যুদ্ধটি বাণিজ্যিক কাফেলার হেফাযতকলে 
করা হয়েছে-_খার ফলে জানমালের এহেন ক্ষতির সম্মুখীন হতে হয়। কাজেই আমরা 
চাই, সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আমাদের কিছু সাহায্য করা 
হোক, যাতে আমরা ভবিষ্যতে মুসলমানদের থেকে এর প্রতিশোধ গ্রহণ করতে 
পারি। তারা এ দাবি মেনে নিয়ে তাদেরকে এক বিরাট অংকের অর্থ দিয়ে দেয় যা 
তারা বদর যুদ্ধের প্রতিশোধ নেয়ার জন্য ওহদ যুদ্ধে ব্যয় করে এবং তাতেও শেষ পর্যন্ত 
পরাজিত হয়। ফলে পরাজয়ের গ্লানির সাথে সাথে অর্থ অপচয়ের অতিরিক্ত অনুতাপ যোগ 
হয়ে যায়। 

কোরআন করীম এ আয়াতে এই ঘটনার পূর্বেই রস্লুল্লাহ্‌ সো)-কে এর পরিণতি 
সম্পর্কে অবহিত করে দেয়। বলা হয়, যারা কাফির, তারা নিজেদের ধন-সম্পদ 
আল্লাহ্‌র দীন থেকে মানুষকে বাধাদান করার কাজে ব্যয় করতে চাইছে। অতএব, তার 
পরিণতি হবে এই যে, নিজেদের ধন-সম্পদও ব্যয় করে বসবে এবং পরে এ ব্যয়ের জন্য 
তাদের অনুতাপ হবে। অথচ শেষ পর্যন্ত তাদেরকে পরাজয়ই বরণ করতে হবে। 
বস্তুত গযওয়ায়ে-ওহুদে ঠিক তাই ঘটেছে; সঞ্চিত ধন-সম্পদও ব্যয় করে ফেলেছে এবং 
পরে যখন পরাজিত হয়েছে, তখন পরাজস্নের গ্লানির সাথে সাথে ধনসম্পদ বিনষ্ট 
হওয়ার জন্য অতিরিক্ত অনুতাপ ও দুঃখ পোহাতে হয়েছে। 


সরা আন্ফাল ২৬১ 


বগভী প্রমুখ কোন কোন তফসীরবিদ এ আয়াতের বিষয়বস্তকে বদর যুদ্ধের 
ব্যয়সংক্রান্ত বলেই অভিহিত করেছেন। বদর যুদ্ধে এক হাজার জওয়ানের বাহিনী 
মুসলমানদের মোকাবিলা করতে গিয়েছিল। তাদের খাবার-দাবার এবং অন্যান্য যাব- 
তীয় ব্যয়ভার মক্কার বারজন সর্দার নিজেদের দাশ্সিত্বে নিয়ে নিয়েছিল। তাদের মধ্যে 
ছিল আবৃ-জাহল, ওৎবা, শায়বা প্রমুখ। , বলা বাহুল্য, এক হাজার লোকের যাতায়াত 
ও খানা-পিনা প্রভৃতিতে বিরাট অংকের অর্থ বায় হয়েছিল। কাজেই নিজেদের পরাজয়ের 
সাথে সাথে অর্থ বয়ের জন্যও বিপুল অনুতাপ ও আফসোস হয়েছিল ।---€ মাহহারী ) 


আয়াত শেষে আখিরাতের দিক 9 তাদের মন্দ পরিণতির বর্ণনা দেয়া হয়েছে। 


পল পাকে ঠি পড়েতা A Ber পাঠে 


বলা হয়েছে 35998 (০৯ 1 | Hon; অর্থাৎ যারা কাফির, 
জাহান্নামের দিকেই হবে তাদের হাশর । 


উল্লেখিত আয়াতসমূহে, সত্য দীন থেকে বাধা দানকল্পে অর্থ ব্যয়ের যে অশুভ 
পরিণতির কথা বলা হয়েছে, তাতে বর্তমান কালের সেসব কাফিরও অন্তভূক্ত যারা 
মান্ষকে ইসলাম থেকে বিরত রাখতে এবং নিজেদের মিথ্যা ও বাতিল মতবাদের প্রতি 
আহবান করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা হাসপাতালে, শিক্ষাঙ্গনে এবং দান-খয়রাতের নামে 
ব্যয় করে থাকে। তেমনিভাবে সেসব পথন্রচ্ট ব্যক্তিও এর অন্তর্ভুক্ত, যারা ইসলামের 
সর্ববাদীসম্মত আকীদা ও বিশ্বাসসমূহে সন্দেহ-সংশয় সৃন্টিটি ও সেগুলোর বিরুদ্ধে মানুষকে 
আহবান করার উদ্দেশ্যে অর্থ-সম্পদ ব্যয় করে থাকে। কিন্তু আল্লাহ্‌ তা'আলা স্বয়ং 
তাঁর দীনের হেফাযত করেন। অনেক ক্ষেত্রে দেখাও যায় যে, এরা বিপুল পরিমাণ ধন- 
সম্পদ ব্যয় করা সত্তেও নিজেদের উদ্দেশ্যে ব্যর্থ ও অকৃতকার্য থেকে যায়। 


৩৭তম আয়াতে উল্লেখিত ঘটনাবলীর কিছু ফলাফল বর্ণনা করা হয়েছে যার 
সার-সংক্ষেপ এই যে, কাফিররা যেসব সম্পদ ইসলামের বিরুদ্ধে ব্যবহার করেছে এবং 
পরে যার জন্য দৃঃখ ও অনুতাপ করেছে আর অপমানিত-অপদস্থ হয়েছে, তাতে ফায়দা 


GG ৮ “ALA TIL পে» 
হয়েছে এই £ ৮৯31 ৬৪০ (ইসিও 1 4) 1 74০2) অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা যাতে 
অপবিত্র পঞ্কিল এবং পবিত্র পূতঃ বস্তুতে পার্থক্য প্রকাশ করে দেন। শপি ও 
৯১ দু'টি বিপরীতার্থক শব্দা ০৯৮৮৯ শব্দটি অপবিত্র, গান্দা, পক্কিল ও হারাম 


বস্তুকে বোঝাতে ব্যবহৃত হয়। আর ৮৯৮ তার বিপরীতে পবিত্র, পরিক্ষার-পরিচ্ছন্ন ও . 


হালাল বস্তু বোঝাতে বলা হয়। এখানে এই দু’টি শব্দের দ্বারা যথাক্রমে কাফিরদের 
অপবিত্র ধন-সম্পদ এবং মুসলমানদের পবিভ্র সম্পদ ও,অর্থ বোঝা যেতে পারে। 
এমতাবস্থায় এর অর্থ হবে এই ঘে, কাফিররা ঘে বিপুল অর্থ-সম্পদ ব্যয় করেছে তা ছিল 
অপরিত্র--হারাম সম্পদ। ফলে তার অস্তভ পরিণতি দাড়িয়েছে এই যে, তাতে মালও 
গেছে এবং জানও গেছে। পক্ষান্তরে তার বিপরীতে মুসলমানরা অতি অল্প পরিমাণ 


২৬২ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


সম্পদ ব্যয় করেছে, কিন্ত সে সম্পদ ছিল পবিভ্র---হালাল। ফলে তাব্যয়কারীরা বিজয় 
অর্জন করেছেন এবং সাথে সাথে গনীমতের মালামাল অর্জনেও সমর্থ হয়েছেন। তারপর 
ইরশাদ হয়েছে ঃ 

১৫০9" রি A পণ Ae Ar te Eon পাপা বাতা 
৩৯০৪ শপ 06 ১১৭ ০০ ৬৫ কত এরও 
“AS fa 

০121 5 ১ রি 

অর্থাৎ আল্লাহ তাআলার এক থবীস” তথা অপবিভ্রকে অপর অপবিভ্রের সাথে 


মিলিয়ে দেন এবং তারপর সে সমস্তকে সমবেত বরে দেবেন জাহান্নামে । বস্তুত এরাই 
হল ক্ষতির সম্মৃখীন। 


অর্থাৎ পৃথিবীতে যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে, কাহরোবা যেমন ঘাসকে 
আকর্ষণ করে এবং আধুনিক বিজ্ঞানের অভিজ্ঞতা অনুযায়ী সমশ্র বিশ্বের ব্যবস্থাই 
পারস্পরিক আকর্ষণের উপর স্থাপিত, তেমনিভাবে কাজকর্ম, আচার-আচরণ ও স্বভাব- 
চরিত্রের মধ্যেও একটা আকর্ষণ রয়েছে। একটি মন্দ কাজ আরেকট মন্দ কাজকে 
এবং একটি ভাল কাজ আরেকটি ভাল কাজকে আকর্ষণ করে। একটি খারাপ সম্পাদ 
আরেকটি খারাপ সম্পদকে টেনে আনে এবং তারপর এসব খারাপ সম্পদ মিলে অশুভ 
প্রতিক্রিয়া সৃষ্টি করে। আর এরই পরিণতি হিসাবে আল্লাহ্‌ তা'আলা সমস্ত অপবিভ্ 
সম্পদরাজিকে জাহান্নামে সমবেত করবেন এবং সম্পদের খারা অধিকারী তারা ক্ষতির 
সম্মূখীন হয়ে পড়বে। 


এছাড়া এখানে অনেক তফসীরবিদ মনীষী ৮৮০৯ ও ৮৮৯৮৪ -এর সাধারণ অর্থ 


ae eo 6% 


অপবিত্র ও পবিত্র বলেই সাব্যস্ত করেছেন এবং ‘পাক’ বলতে ‘মুমিন’ আর অপবিত্র বলতে 
‘কাফির’ বুঝিয়েছেন। এমতাবস্থায় মর্ম হবে এই যে, উল্লেখিত অবস্থার মাধ্যমে আল্লাহ্‌ 
তা'আলা পবিন্র ও অপবিন্র অর্থাৎ মু’মিন ও কাফিরের মধ্যে পার্থক্য করতে চান; সমস্ত 
মু'মিন জান্নাতে আর সমস্ত কাফির জাহান্নামে সমবেত হোক, এটাই তাঁর ইচ্ছা। 


৩৮ তম আশ্নাতে কাফিরদের প্রতি আবারো এক মুরুব্বীসূলভ আহবান জানানো 
হয়েছে। এতে উৎসাহও রয়েছে এবং ভীতিও রয়েছে। উৎসাহ এ ব্যাপারে যে, যদি 
তারা এ সমুদয় কুকর্মের পরে এখনও তওবা করে নেয় এবং ঈমান নিয়ে আসে, তাহলে 
পূর্ত সমস্ত পাপ ক্ষমা করে দেয়া হবে। আর ভীতি হলো এই যে, তারা যদি এখন 
অপকর্ম থেকে বিরত না হয়, তবে তাদের জেনে রাখা উচিত যে, তাদের জন্য আল্লাহ্‌ 
তা”আলাকে নতুন কোন আইন প্রণয়ন কিংবা নতুন করে কোন চিন্তাভাবনা করতে 
হবে না। বিগত কালের কাফিরদের জন্য যে আইন প্রবতিত হয়ে গেছে তাই তাদের 
উপরও প্রবর্তন করা হবে। অর্থাৎ পৃথিবীতে তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এবং 
আখিরাতে হয়েছে কঠিন আযাবের যোগ্য! 


সরা আন্ফাল ২৬৩ 





বিপাক 





শর্ত সস ~ 





22822 2 BL ES 
UN ab HLM OHS KS OHI se PIS, 
ELL GE LEAL TL ELL 
5 18০১০2০৯৩16 1১৪০ 





০ 

95... ৭ পাঠিত পা OHI পালিত MU Al পার 

ক টি ঢু 18 ? ৬৬ রা 
© Tg ৮95 4351 পে ৮৮৭৯০ এঠা ও) 

(৩৯) আর তাদের সাথে যুদ্ধ করতে থাক যতক্ষণ না ভ্রান্তি শেষ হয়ে যায়; 
এবং আল্লাহর সমস্ত হুকুম প্রতিষ্ঠিত হয়ে যায়। তারপর যদি তারা বিরত হয়ে 
যায়, তবে আল্লাহ তাদের কার্ধকলাপ লক্ষ্য করেন। (8০) আর তারা ঘদি না মানে, তবে 
জেনে রাখ, আল্লাহ তোমাদের সমথক ; এবং ক্রতই না চম্মৎকার সাহাম্যকারী। 


০.৯ 














te wm | 





রস 


তফদীরের লার-সংক্ষেপ 

আর €হে মুসলমানগণ, তাদের এই কাফির থাকা অবস্থায়) তোমরা তাদের 
সাথে অর্থাৎ আরব কাফিরদের সাথে) ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে থাক, যতক্ষণ না 
তাদের বিহাসের বিভ্রান্তি (অর্থাৎ শিরকের ধারণা) শেষ হযে যায় এবং (আল্লাহ্‌র) 
দীন নির্ভেজালভাবে যতক্ষণ না) আল্লাহ্র বলেই গণ্য হ্যা! (বস্তুত কারও ধর্মবিশ্বাস 
নির্ভেজালভাবে আল্লাহ্‌র প্রতি স্থাপিত হওয়া ইসলাম কবল করার উপরই নির্ভরশীল। 
কাজেই মর্ম দাড়ায় এই যে, তারা যদি ইসলাম গ্রহণ না করে, তবে তাদের সাথে শুদ্ধ 
করতে থাক, যতক্ষণ না তারা ইসলাম কবুল করে নেয়। কারণ, আরবের কাফিরদের 
কাছ থেকে জিযিয়া কর নেয়া যায় না) অবশ্য এরা যদি (কুফরী থেকে ) বিরত হয়ে 
যায়, তবে তাদের বাহ্যিক ইসলামকেই স্বীকার করে নাও, (মনের অবস্থার যাচাই 
করতে যেও না। কারণ, সাময়িকভাবে যদি তারা ঈমান না আনে তবে) তাদের কার্ষ- 
কল গুলো আল্লাহ্‌ তাআলা যথার্থভাবেই প্রত্যক্ষ করেন। (কাজেই তা তিনিই বোঝবেন, 
এতে আপনার কি এসে যায়?) আর যদি তারা (ইসলাম থেকে) বিমুখতা অবলম্বন করে, 
তবে (আল্লাহ্‌র নাথ নিয়ে তাদের মুকাবিলা থেকে সরে এসো না আর) দৃঢ়বিশ্বাস রেখো 
যে, আল্লাহ তা'আলা € তাদের মুকাবিলায় ) তোমাদের বন্ধ ৷ তিনি অতি উত্তম বন্ধু 
বটেন এবং অতি উত্তম সাহায্যকারী । (কাজেই তিনি তোমাদের সাহায্য ও সহায়তা 
দান করবেন)! 


আন্ষঙগিক জ্ঞ তব্য বিষয় 

এটি হলো সরা আনগালের উনচল্লিশতগ আয়াত! এত দুটি শব্দ বিশেষ 
তাৎপর্যপর্ণ। 

(১) ফেৎনা (২) দীন। আরবী অভিধান অনুযায়ী শব্দ দু'টি একাধিক অর্থে 
ব্যবহৃত হয়ে থাকে। 


২৬৪ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


তফসীর শাস্ত্রের ইমামগণ সাহাবায়ে-কিরাম ও তাবেঈনদের নিকট থেকে এখানে 
দু'টি অর্থ উদ্ধত করেছেন। €১) ফেৎনা অর্থ কুফর ও শিরক আর (২) দীন অর্থ 
ইসলাম ধর্ম নিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকেও এই বিশল্নেষণই 
বণিত হয়েছে। সুতরাং এই তফসীর অনুযায়ী আয়াতের অর্থ হবে এই যে, মুসল- 
মানদের কাফিরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করে যেতে হবে, যতক্ষণ না কুফর 
নিঃশেষিত হয়ে ইসলামের পূর্ণ প্রতিষ্ঠা ঘটে এবং ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের 
অস্তিত্ব যতক্ষণ না বিলুপ্ত হয়ে যায়। এক্ষেত্রে এই নির্দেশ শুধুমান্ত্ মক্কাবাসী এবং 
আরববাসীদের জন্য নিদিষ্ট হবে। কারণ, আরব হচ্ছে ইসলামের উৎসস্থল। এতে 
ইসলাম ছাড়া যদি অন্য কোন ধৰ্ম বিদ্যমান থাকে তাহলে দীন-ইসলামের জন্য তা 
হবে আশংকাজনক । তবে পৃথিবীর অন্যত্র অন্যান্য ধর্মমত ও আদর্শকে আশ্রয় দেয়া 
যেতে পারে। যেমন, কোরআন করীমের অন্যান্য আয়াতে এবং হাদীসের বিভিন্ন 
বর্ণনায় প্রমাণিত হয়েছে। 


আর দ্বিতীয় তফসীর যা হযরত আবদুল্লাহ, ইবনে উমর রো) প্রমুখ সাহাবায়ে 
কিরামের উদ্ধৃতিতে বণিত রয়েছে তাহল এই যে, এতে “ফেৎনা” অর্থ হচ্ছে সেসব 
দুঃখ-দুর্দশা ও বিপদাপদের ধারা, যা মক্কার কাফিররা সদাসর্বদা মুসলমানদের উপর 
অব্যাহত রেখেছিল যতক্ষণ পর্যন্ত তারা মন্ধাস্ম অবস্থান করছিলেন। প্রতি মুহ,ত তাদের 
অবরোধে আবদ্ধ থেকে নানা রকম কষ্ট সহ্য করে .গেছেন। তারপর যখন তারা 
মদীনার দিকে হিজরত করেন, তখন তারা প্রতিটি মুসলমানের পশ্চাদ্ধাবন করে 
তাঁদের হত্যা ও লুণ্ঠন করতে থাকে।. এমনকি মদীনায় পেঁ ছার পরও গোটা মদীনা 
আক্রমণের মাধ্যমে তাদের হিংসা-রোষই প্রকাশ পেতে থাকে। 


পক্ষান্তরে ‘দীন’ শব্দের অর্থ হল প্রভাব ও বিজয়। এক্ষেত্রে আয়াতের ব্যাখ্যা 
হবে এইযে, মুসলমানদের কাফিরদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যৃদ্ধ করতে থাকা কর্তব্য, 
যতক্ষণ না তাঁরা অন্যের অত্যাচার-উৎপীড়ন থেকে মুক্তি লাভ করতে সমর্থ হন। 
হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা)-এর এক ঘটনার দ্বারাও এ ব্যাখ্যাই পাওয়া যায়। 
তাহল এই যে, মক্কার প্রশাসক হযরত আবদুল্লাহ ইবনে যুবায়ের রো)-এর বিরুদ্ধে 
যখন হাজ্জাজ ইবনে ইউসুফ সৈন্য সমাবেশ করে এবং উভয়পক্ষে মূসলমানদের উপরই 
যখন মুসলমানদের তলোয়ার চলতে থাকে, তখন দু'জন লোক হযরত আবদুল্লাহ ইবনে 
উমর রো)-এর কাছে উপস্থিত হয়ে নিবেদন করেন যে, এখন মুসলমানগণ যে মহা- 
বিপদের সম্মূখীন, তা আপনি নিজেই দেখছেন। অথচ আপনি সেই উমর ইবনে 
খাত্তাবের পুত্র, তিনি কোনক্রমেই এহেন ফেৎনা-ফাসাদকে বরদাশত করতেন না। 
কাজেই আপনি আজকের ফেৎনার সমাধান করার উদ্দেশ্যে কি কারণে এগিয়ে আসেন না! 
হযরত আবদুল্লাহ ইবনে উমর রো) বললেন, তার কারণ এই যে, আল্লাহ তা'আলা কোন 


মুসলমানের রক্তপাত করাকে হারাম সাব্যস্ত করেছেন। আগত দু'জন আরয করলেন, 


সূরা আন্ফাল ২৬৫ 


LoaA3AIIA ৫৫ পা & পা 


আপনি কি কোরআনের এ আয়াতটি পাঠ করেন না ৮5৫৯ (৯ 93 L 84১ ৩ ১9 ঠা 


অর্থাৎ যুদ্ধ করতে থাক, যতক্ষণ না ফেৎনা-ফাসাদ তথা দাঙ্গা-হাঙ্গামা থাকে । হযরত 
আবদুল্লাহ ইবনে উমর রো) বললেন, নিশ্চয়ই আমি এ আয়াত পাঠ করি এবং এর 
উপর আমলও করি। আমরা এ আয়াতের ভিত্তিতে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত 
রেখেছি যতক্ষণ না ফেৎনা শেষ হয়ে দীন ইসলামের বিজয় সূচিত হবে। অথ5 তোমরা 
আল্লাহ ব্যতীত সত্যধর্মের বিরুদ্ধে অন্য কারো বিজয় সূচিত হোক, তা চাও না। তাঁর 
উদ্দেশ্য ছিল এই যে, জিহাদ ও যুদ্ধের হুকুম ছিল কুফুরীর ফেৎনা এবং কাফিরদের 
অত্যাচার-উৎপীড়নের বিরুদ্ধে। তা আমরা করেছি এবং বরাবরই করে যাচ্ছি। আর 
তাতে করে সে ফেৎনা প্রদমিত হয়ে গেছে। মুসলমানদের পারস্পরিক গৃহযুদ্ধকে তার 
সাথে তুলনা করা যথার্থ নয়। বরং মুসলমানদের পারস্পরিক লড়াই-বিবাদের ক্ষেন্রে 
মহানবী (সা)-র হিদায়েত হচ্ছে এই যে, তাতে বসে থাকা লোকটি দাঁড়ানো ব্যক্তি 
অপেক্ষা উত্তম। 


বিশ্লেষণের সারমর্ম এই যে, মুসলমানদের উপর ইসলামের শন্ুদের বিরুদ্ধে 
ততক্ষণ পর্যন্ত যুদ্ধ-জিহাদ অব্যাহত রাখা ওয়াজিব, যতক্ষণ না মুসলমানদের উপর 
তাদের অত্যাচার-উৎ্পীড়নের ফেতনার পরিসমাগ্তি ঘটে এবং যতক্ষণ না তথাকথিত 
সমস্ত ধর্মের উপর ইসলামের বিজয় সূচিত হয়। আর এমন অবস্থাটি কিয়ামতের 
নিকটন্তাঁ কালেই বাস্তবায়িত হবে এবং সে কারণে কিয়ামত পর্যন্তই জিহাদের হুকুম 
অব্যাহত ও বলবৎ থাকবে। 


ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ-জিহাদের পরিণতিতে দু’টি অবস্থার সৃষ্টি হতে 
পারে। প্রথমত এই যে, তারা মুসলমানদের উপর অত্যাচার-উৎপীড়ন করা থেকে 
বিরত হয়ে যাবে, তা ইসলামী ভ্রাতৃত্বের অন্তর্ভূক্তির মাধ্যমেও হতে পারে, কিংবা নিজ 
নিজ ধর্মমতে থেকেই আন্গত্যের চুক্তি সম্পাদন করার মাধ্যমেও হতে পারে । 


দ্বিতীয়ত এতদূভয় অবস্থার কোনটি গ্রহণ না করে অব্যাহত মুকাবিলায় স্থির 
থাকবে । আয়াতে এই উভয় অবস্থার টি বণিত হয়েছে । বলা হয়েছে ঃ 


47 ॥ পা পি ASA তি ATTA 


অর্থাৎ তারা যদি বিরত হয়ে যায়, তাহলে আল্লাহ তাদের কার্ষকলাপ যথাথ- 
ভাবেই অবলোকন করেন। 


সে অনুযায়ীই তিনি তাদের সাথে ব্যবহার করবেন। সারমর্ম এই যে, তারা 
যদি বিরত হয়ে যায় তবে তাদের বিরুদ্ধে যেন যৃদ্ধ বন্ধ করে দেয়া হয়। এ ক্ষেত্রে 


২৬৬ তফসীরে মা'আরেফুল-কোরআন।॥ চতুর্থ খণ্ড 


মুসলমানদের জন্য এমন আশঙ্কা দেখা দিতে পারে যে, যুদ্ধ-বিগ্রহের পর কাফিরদের 
পক্ষ থেকে সন্ধি চুক্তি সম্পাদন কিংবা মুসলমান হওয়ার কথা প্রকাশ করাটা শুধুমাত্র 
যুদ্ধের চাল এবং ধোৌকাও হতে পারে । এমতাবস্থায় যুদ্ধবিরতি করা মুসলমানদের পক্ষে 
ক্ষতিকর হওয়াই স্বাভাবিক। সুতরাং এরই উত্তর এভাবে দেয়া হয়েছে যে, মুসলমানরা 
তো বাহ্যিক আচার-অনুষ্ঠানেরই অনুবরতী থাকবে। আর সে আচার-অনুষ্ঠানের অন্ত- 
নিহিত রহস্য সম্পর্কে জানেন একমাত্র আল্লাহ্‌ তা'আলা । কাজেই যখন তারা মুসল- 
মান হওয়ার কথা প্রকাশ করবে এবং সন্ধিচুক্তি সম্পাদন করে নেবে, তখন মুসলমানরা 
তা মেনে নিয়ে জিহাদ-যুদ্ধ বন্ধ করতে বাধ্য। কথা হল এই যে, তারা অকপট ও 
সত্য মনে ইসলাম কিংবা সন্ধিদুক্তিকে গ্রহণ করল, এবং তাতে কোন প্রতারণা নিহিত 
রয়েছে কিনা সে বিষয়টি আল্লাহ তা“আলা যথার্থভাবেই দেখেন ও অবগত রয়েছেন। 
তারা যদি এমনটি করে তবে তার জন্য ব্যবস্থা হয়ে যাবে। মুসলমানদের এ ধরনের 
ধারণা ও শংকা-সংশয়ের উপর কোন বিষয়ের ভিত্তি রচনা করা উচিত নয়। 


ইসলাম গ্রহণ কিংবা সন্ধিচুক্তি সম্পাদনের কথা প্রকাশ করার পরেও যদি তাদের 
উপর হাত তোলা হয়, তবে যারা জিহাদ করেছে তারা অপরাধী হয়ে পড়বে! যেমন 
সহীহ্‌ বুখারী ও মুসলিমের এক হাদীসে রসূলে করীম (সো) বলেছেন, আমাকে 
নির্দেশ দান করা হয়েছে, যেন আমি ইসলামের শলুদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকি 
যতক্ষণ না তারা কলেমা 80310 9০ 5 ০৯৮০ ১১১15) 18 [ একমান্ত্র আল্লাহ 


ছাড়া অন্য উপাস্য নেই। আর মুহাম্মদ (সা) আল্লাহ্‌র রস্ল। ] এতে বিশ্বাস স্থাপন 
করবে, নামায প্রতিষ্ঠা করবে, যাকাত দেবে এবং যখন তারা তা বাস্তবাপ্সিত করবে, 
তখন তাদের রক্ত, তাদের ধনসম্পদ সবই নিরাপদ হয়ে যাবে। অবশ্য ইসলামী 
বিধান মতে কোন অপরাধ করলে সেজন্য তাদের শাস্তি দেয়া যাবে। বস্তত তাদের 
মনের হিসাব-নিকাশের ভার থাকবে আল্লাহ্‌র উপর। তিনি জানবেন, তারা সত্য 
মনে এই কলেমা এবং ইসলামী আমলসমূহকে কবুল করেছে কি প্রতারণা করেছে। 


অপর একটি হাদীস যা হযরত আবু দাউদ রে) বহুসংখ্যক সাহাবায়ে-কিরা- 
মের রেওয়ায়েতক্রমে উদ্ধৃত করেছেন তা হল এই যে, রসূলে করীম সো) বলেছেন, যে 
ব্যক্তি কোন চুক্তিবদ্ধ লোকের উপর অর্থাৎ এমন কোন লোকের উপর কোন অত্যা- 
চার-উৎপীড়নে প্রবৃত্ত হয়, ঘষে ইসলামী রান্ট্রের আনুগত্যের চুক্তি করে নিয়েছে, কিংবা 
যদি তার কোন ক্ষতিসাধন করে অথবা তার দ্বারা এমন কোন কাজ আদায় করে 
যা তার ক্ষমতার চেয়ে বেশি কিংবা যদি তার কোন বস্ত তার মানসিক ইচ্ছার বাইরে 
নিয়ে নেয়, তবে কিয়ামতের দিন আমি সে মুসলমানের বিরুদ্ধে চুক্তিবদ্ধ ব্যক্তির সমর্থন 
করব। 


কোরআনে-হাকীমের আয়াত ও উল্লেখিত হাদীসের বর্ণনা বাহ্যত মুসলমানদের 
একটি রাজনৈতিক আশংকার সম্মুখীন করে দিয়েছে। তা হল এই যে, ইসলামের 
কোন মহাশন্রও যখন মুসলমানদের কবলে পড়ে এবং শুধুমান্তর জান বাচাবার উদ্দেশ্য 


সূরা আন্ফাল ২৬৭ 


ইসলামের কলেমা পড়ে নেয়, তখন সঙ্গে সঙ্গে নিজের হাতকে সংযত করে নেওয়া মুসল- 
মানদের জন্য অপরিহার্ধ করে দেওয়া হয়েছে। ফলে মুসলমানদের পক্ষে কোন শত্রু.কেই 
বশ করা সম্ভবপর হবে না। কিন্তু আল্লাহ তা'আলা তাদের গোপন রহস্যাদির ভার 
নিজের দায়িত্বে রেখে একান্ত মৃ'জিযাসূলভ ভঙ্গিতে দেখিয়ে দিয়েছেন যে, কার্যত 
মুসলমানদের কোন সখরক্ষেভ্জেই এমন কোন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি । অবশ্য 
সন্ধি অবস্থায় শত শত শ্ুনাফেক সন্টি হয়েছে যারা ধোকা দেয়ার স্টদ্দেশ্যে নিজেদেরকে 
মুসলমান বলে প্রকাশ করেছে এবং বাহ্যত নামায-রোশ্বাও পালন করেছে। এর মধ্যে 
কোন কোন সংকীর্ণ ও নিশ্নশ্রেণীর লোকদের তো এ উদ্দেশাই ছিল যে, মুসলমানদের 
থেকে কিছু ফাক্কদা হাসিল করে নেবে এবং শন্গুতা সম্ভেও তাদের প্রতিশোধের হাত থেকে 
আত্মরক্ষা করবে। আবার অনেক ছিল মারা রাজনৈতিক উদ্দেশ্যে মুসলমানদের গোপন 
তথ্য জানার জন্য, বিরোধীদের সাথে গিলে ঘড়যন্ত্র করার জন্য এমনটি করতো । কিন্ত 
আল্লাহর আইনে সে সমস্ত ব্যাপারেই মৃসলসানদের হিদায়্েত দেয়া হয়েছে, তারা যেন 
তাদের সাথেও মুসলমানদের মতই আচরণ জরে যতক্ষণ নাতাদেক নিজেদের পক্ষ থেকে 
ইসলামের প্রতি শত্র তা এবং চুক্তি লংঘনের বিষন্ প্রমাণিত হয়ে যায! 


কোরআন করীমের এ শিক্ষা ছিল সে অবস্থার জন্য যখন ইসলামের শন্রুরা 
নিজেদের শন্্রুতা পরিহারের অঙ্গীকার করবে এবং এ ব্যাপারে কোন চুক্তি সম্পাদন 
করে নেবে। 


এ ছাড়া আরেকটি দিক হচ্ছে এই যে, তারা নিজেদের জেদ ও শত্রুতা বজাম়্ 
রাখতে প্রয়াস পায়। এ সম্পকিত হকুম এর পরবতী আয়াতে দেয়া হয়েছে। বলা 
হয়েছে $ 


a tara Re Ed ॥ পপ 


ua 
88) 


অর্থাৎ যদি তারা কথা নামানে, তবে তোমরা এ কথা জেনে রাখ যে, আল্লাহ্‌ 
তোমাদের সাহায্যকারী ও সমর্থনকারী, আর তিনি অতি ওত্বম সাহায্যকারী এবং অতি 
উত্তম সগ্র্থনকারী! 

সার্মকথা এই যে, তারা যদি নিজদের অভ্যাচার-উৎপীড়ন ও কুফরী-শেলেকী 
থেকে বিরত না হয়, তবে মুসলমানদের জন্য সে নিদেশই বহাল থাকখে যা উপরে বণিত 
হয়েছে! অর্থাৎ ডাদের সাথে গৃদ্ধ অব্যাহত রাখা! আর জিহাদ ও যৃদ্ধ-বিগ্রহ যেহেতু 
স্বভাবত বড় রকম সৈনাবাহিনী, বিপুল অস্রণস্্র ও সাজ-সরঞ্জামের উপরই নির্ভরশীল 
এবং মুসলমানদের কাছে পরিমাণে এসব বিষয় ছিল অজ, কাজেই এমনটি হয়ে যাওয়া 
বিচিত্র ছিল না যে, জিহাদের হুকুমটি মুসলমানদের কাছে ভারী বলে মনে হবে কিংবা 
তারা নিজেদের সংখ্যা ও সাজ-সরঞ্জামের স্বল্পতার দরুন গ্রমন মনে করতে আরম্ভ 


২৬৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


করবেন যে, আমরা মুকাবিলায় সফল হতে পারব না। কাজেই এর প্রতিকারকল্পে মুসল- 
মানদের বাতলে দেয়া হয়েছে যে, তাদের কাছে যদিও মুসলমানদের চেয়ে সাজ-সরঞ্জাম 
বেশি রয়েছে, কিন্তু তারা আল্লাহ্‌ তা'আলার গায়েবী সাহায্য-সহায়তা কোথায় পাবে যা. 
মুসলমানরা পাচ্ছে এবং তারা প্রতিটি ক্ষেত্রে নিজেদের মাঝে প্রত্যক্ষ করে থাকে। আরো 
বলা হয়েছে যে, এমনিতে তো দুনিয়ার সব পক্ষই কারো না কারো ঝাছ থেকে সাহায্য- 
সহায়তা অর্জন করেই নেয় কিন্তু বার্সিদ্ধি হয় সেই সাহায্যদাতার শক্তি-সামথ্য ও জ্ঞান- 
অভিজক্তানের উপর। একথা বলাই বাহুল্য যে, আল্লাহ . তা'আলার শক্তি-সার্থম্য এবং 
সূন্মদশিতার চেয়ে বেশি তো দূরের কথা এর সমান সারা বিশ্বেরও হতে পারে না। কেননা 
তিনিই সর্বোত্তম সাহায্যদাতা ও পক্ষ সমর্থনকারী। 


১০৯ 9,6656 03 7554 00951; 
১৯৯৩ 215 7১৮5 -4১7 
৩6525 এড 


8 ০৮৮5 


OAR FEE 21 


(৪১) আর এ কথা জেনে রাখ যে, কোন ব্ত্র-সামগ্রীর মধ্য থেকে যা কিছু 
তোমরা গনীমত হিসাবে পাও তার এক-পঞ্চমাংশ হল আল্লাহ্‌র জন্য, রসূলের জন্য, তাঁর 
নিকটাত্বীয়-স্বজনের জন্য এবং এতীম-অসহায় ও মুসাফিরদের জন্য; যদি তোমাদের 
বিশ্বাস থাকে আল্লাহ্‌র উপর এবং নে বিষয়ের উপর যা আমি আমার বান্দার প্রতি 
অবতীর্ণ করেছি ফয়সালার দিনে, যেদিন সম্মুখীন হয়ে যায় উভয় সেনাদল। আর 
আল্লাহ সবকিছুর উপরই ক্ষমতাশীল। 











তফসীরের সার-সংক্ষেপ 

আর একথাটি জেনে রাখ যে, (কাফিরদের কাছ থেকে) যেসব বন্ত-সামগ্রী 
গনীমত হিসাবে তোমরা অর্জন কর, তার হুকুম এইযে, (এই সমুদয় মালামালকে 
পাঁচ ভাগে বিভক্ত করতে হবে যার চার ভাগ হল যোদ্ধাদের হক আর এক ভাগ অর্থাৎ) 
তার পঞ্চম ভাগ € আবার পাঁচ ভাগে বিভক্ত হবে যার এক ভাগ হল) আল্লাহ্‌ ও 
তার রসূলের। [ অর্থাৎ তা রস্লুল্লাহ, সো) পাবেন। বস্তত রস্লকে দেয়াই আল্লাহ্‌র 
সম্মুখে পেশ করার শামিল।] আর ( এক ভাগ হল) তার নিকটাত্মীয়-স্বজনের এবং 
(এক ভাগ) এতীমদের, € এক ভাগ) গরীবদের এবং (এক ভাগ) মুসাফিরদের যদি 
তোমরা আল্লাহ্‌র প্রতি বিশ্বাস রাখ এবং সে বস্তর উপর (বিশ্বাস রাখ) যাকে আমি 
আমার বান্দা [ মুহাম্মদ-সো)-এর ] প্রতি পৃথকীকরণের দিন (অর্থাৎ যেদিন বদর 


সুরা আন্ফাল ২৬৯ 


প্রান্তরে মুমিন ও কাফিরদের) দু'টি সৈন্যদল পরস্পরের সম্মুখীন হয়েছিলঃ অবতীর্ণ 
করেছিলাম। (এর মর্ম হল এই সেই গায়েবী সাহায্য যা ফেরেশতাদের মাধ্যমে 
পাঠান হয়েছিল। অর্থাৎ তোমরা যদি আমার এবং আমার গায়েবী সাহায্য-সহায়তা 
ও দানের উপর বিশ্বাস রাখ তবে এ নির্দেশটি জেনে রাখ এবং সেমতে আমল কর। 
কথাটি এজন্য বলে দেয়া হল, যাতে এক-পঞ্চমাংশ পৃথক করতে কৃষ্ট না হয় এবং 
এ কথা উপলব্ধি করা যায় যে, গনীমতের যাবতীয় মাল আল্লাহ্র সাহায্যেই অজিত 
হয়েছে। কাজেই এর এক-পঞ্চমাংশ যদি নাও পাওয়া যায়, তাতে কিহল। যে চার 
ভাগ পাওয়া গেল তাও তোমাদের ক্ষমতাবহিভ্তই ছিল। একান্ত আল্লাহ্‌র ক্ষমতাবলেই 
তালাভ হয়েছে)। আর আল্লাহই সমস্ত বিষয়ের উপর পরিপূর্ণ ক্ষমতাশীল । (বস্তুত 
তোমাদের এতটুকু পাবারও অধিকার ছিল নাঃ যা পেলে, তাই অনেক বেশি ।) 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


এ আয়াতে গনীমতের বিধান ও তার বন্টননীতি বিশ্লেষণ করা হয়েছে। এর 
আগে কয়েকটি প্রয়োজনীয় কথা শুনে নিন। 


অভিযানে 'গনীমত' বলা হয় সে সমস্ত মাল-সামানকে যা শত্রুর নিকট থেকে 
লাভ হয়। শরীয়তের পরিভাষা অনুযায়ী অমুসলমানদের নিকট থেকে যুদ্ধ-বিগ্রহে 
বিজগ্লার্জনের মাধ্যমে যে মালামাল অজিত হয়, তাকেই বলা হয় “গনীমত" । আর যা 
কিছু আপন, সন্ধি-সম্মতির মাধ্যমে অজিত হয়, যেমন জিযিয়া কর, খাজনা, ট্যান্স 


শী ৫ 
প্রভৃতি---তাকে বলা হয় ৮৪৯১-কোরআন করীমে এতদুভয় শব্দের মাধ্যমে € অর্থাৎ 
‘গনীমত’ ও “ফাউন”) এতদুভয় প্রকার মালামালের হুকুম-আহকাম তথা বিধি-বিধান 


বর্ণনা করা হয়েছে। সরা আন্ফালে সে গনীমতের মালামালের কথাই আলোচিত হয়েছে. 
যা যৃদ্ধকালে অমুসলমানদের কাছ থেকে লাভ হয়েছে। 


এখানে সর্বাগ্রে একটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে যে, ইসলামী ও কোর- 
আনী মতাদর্শ অনুযায়ী সমগ্র বিশ্ব-জাহানের মালিকানা শুধুমাত্র সে সত্তার জন্য নির্ধা- 
রিত যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। মানুষের পক্ষে কোন কিছুর মালিকানা লাভ 
করার একটি মান্ত্র পন্থা রয়েছে। তাহল এইযে, স্থয়ং আল্লাহ্‌ তা‘আলা স্বীয় আইনের 
মাধ্যমে কোন বস্তুতে কোন ব্যক্তির মালিকানা সাব্যস্ত করে দেন। যেমন সূরা ইয়াসীনে 


পা কে শা তি 98০ Ae Awe 
চতুষ্পদ জীবের আলোচনা প্রসঙ্গে বলা তি 


AS eA রা টে AS 


০৫০ ৮-৫3 ০ লট 443 5-3 পি অরথা 


এরা কি দেখতে পায় না যে, চতুষ্পদ জন্তসম্হ আমি নিজ হাতে সৃচ্টি করেছি (এবং) 
তারপর তারা সেগুলির মালিক হয়েছে। অর্থাৎ এদের মালিকানা নিজস্ব নয়; বরং 
আমিই নিজ অনুগ্রহে তাদেরকে এগুলোর মালিক বানিক্মেছি। 


২৭০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


কোন জাতি যখন আল্লাহ্‌ তা'আলার প্রতি বিদ্রোহ ঘোষণা করে, অর্থাৎ কুফর 
ও শিরকে লিস্ত হয়ে পড়ে, তখন প্রথমে আল্লাহ্‌ তা'আলা তাদের সংশোধনের উদ্দেশ্যে 
স্বীয় রসূল ও কিতাব পাঠিয়ে থাকেন যে হতভাগা এ আল্লাহ্‌র দানের মাধ্যমেও প্রভাবিত 
না হয়, তার বিরুদ্ধে জিহাদ করার জন্য আল্লাহ্‌ তা'আলা যে নির্দেশ দিয়েছেন তার 
মর্ম দীড়ায় এই যে, এই বিদ্রোহীদের জানমাল সবই হালাল করে দেয়া হয়েছেঃ আল্লাহ্‌ 
প্রদত্ত মালামালের দ্বারা লাভবান হওয়ার কোন অধিকারই আর তাদের নেই। বরং 
তাদের ধনসম্পদ সরকারের পক্ষে বাজেয়াপ্ত করে নেয়া হয়েছে । এই বাজেয়াপ্ত 
করা মালামালেরই অপর নাম গনীমতের মাল যা কাফিরদের মালিকানা থেকে বেরিয়ে 
গিয়ে একান্তভাবে আল্লাহ. তা'আলার মালিকানায় চলে আসে। 


বাজেয়াপ্ত করা এই মালামালের ব্যাপারে প্রাচীনকালে আল্লাহ, তা'আলার নিয়ম 
ছিল এই যে, এর দ্বারা উপকৃত হওয়ার কোন অনুমতি কারো জন্যই ছিল না, বরং 
এ ধরনের মালামাল একত্র করে কোন খোলামেলা জায়গায় রেখে দেয়া হত এবং 
আকাশ থেকে এক ধরনের বিদ্যুচ্ছটা এসে সেগুলোকে স্বালিয়ে-পুড়িয়ে ভস্ম করে দিত। 
আর এটাই ছিল জিহাদ কবুল হওয়ার লক্ষণ। 


খাতেমুল-আদ্বিয়া (সা)-কে আল্লাহ্‌, তা‘আলার পক্ষ থেকে যে কতিপয় বৈশিষ্ট্য 
দান করা হয়েছে, সেগুলোর মধ্যে এও একটি যে,তা'র উম্মতের জন্য গনীমতের মালা- 
মাল ভোগ করা হালাল করে দেয়া হয়েছে। (যেমন বণিত হয়েছে মুসলিমের হাদীস) 


তাছাড়া হালালও আবার এমন হালাল যে, একে 19 } [ ৮ | তথা পরিচ্ছমতম 


সম্পদ বলে আখ্যায়িত করা হয়েছে। তার কারণ এই যে, যেসব সম্পদ বা মালামাল 
মানুষ নিজের উপার্জনের মাধ্যমে অর্জন করে তাতে মানুষের মালিকানা থেকে বিভিন্ন 
মাধ্যম অতিক্রম করার পর তার মালিকানা বা অধিকারে আসে এবং এসব মাধ্যমের 
মধ্যে হারাম, অবৈধ অথবা ঘৃণ্য পশ্থার আশংকাও থাকে। পক্ষান্তরে গনীমতের মালা- 
মালের ক্ষেত্রে কাফিরদের মালিকানা তাথেকে রহিত হয়ে গিয়ে সরাসরি আল্লাহ, তা আলার 
মালিকানা বিদ্যমান থেকে যায় এবং অতপর তা যে লোক প্রাপ্ত হয়, সরাসরি আল্লাহ্‌ 
তা'আলার মালিকানা থেকেই প্রাপ্ত হয় । তখন আর তাতে কোনরকম সন্দেহ কিংবা 
হারাম হওয়ার কোন সংশক্সই থাকে না। যেমন, কুয়া থেকে তোলা পানি কিংবা 
স্বেচ্ছায় উদ্গত বৃক্ষ, লতাপাতা যা সরাসরি আল্লাহ্‌র অনুগ্রহের দান মানুষ প্রাপ্ত হয়, 
কোন মানবিক মাধ্যম তার মাঝে থাকে না, তেমনি। 


সারকথা এই যে, যেসব গনীমতের মালামাল পূর্ববর্তী উম্মতদের জন্য হালাল 
ছিল না, অনুগহীত এ উম্মতের জন্য lll is Ee তা হালাল করে দেয়া 


A ASA we পেত = 
«9 


হয়েছে। উল্লিখিত আয়াতে এসবের বন্টনবিধি ,£.58 ৬০ ৮৬ ৬৭ | 71217 | 


শিরোনামে বর্ণনা করা হয়েছে। এতে আরবী অভিধানের নিয়ম অনুযায়ী প্রথমত ৬০ 
শব্দটি ব্যাপকতার প্রতি ইঙ্গিত করে। অতপর এই ব্যাপকতার অতিরিক্ত তাকীদের 


সুরা আন্ফাল ২৭১ 


Ae A 


জন্য "5% ৩ শব্দটি বাড়িয়ে বলা হয়েছে। এর অর্থ এই যে, ছোট-বড় যাই কিছু 


গনীমতের মাল হিসাবে অজিত হবে সে সবই এই নিয়ম-বিধির আওতাভুক্ত । কোন 
বস্তু সাধারণ বা ক্ষুদ্র মনে করে যদি কেউ বন্টন-বিধির বাইরে নিয়ে নেয়, তবে সে কঠিন 
অপরাধী বলে গণ্য হবে। কাজেই রসূলে করীম (সা) বলেছেন, একটি সুই-সৃতাও 
যদি মালে গনীমতের অংশ হয়, তবুও কারো পক্ষে তা নিজ অংশের অতিরিক্ত নিয়ে 
নেয়া জায়েয নয়। বস্তুত নিজ অংশের বাইরে গনীমতের কোন বস্তু নিয়ে নেয়াকে 


০ 515 €গুলুল) বলে অভিহিত করে সেজন্য কঠিন ভৎ্সনা করা হয়েছে এবং একে 
সাধারণ চুরি অপেক্ষা কঠিন হারাম বলে আখ্যায়িত করা হয়েছে। 


বন্টন-বিধির এই শিরোনাম আরোপ করে সমস্ত মুসলমান মুজাহেদীনকে অবহিত 
করে দেয়া হয়েছে যে, আল্লাহ্‌ তা"আলা তোমাদের জন্য এই গনীমতের মালামাল হালাল 
করে দিয়েছেন, কিন্তু তা এক বিশেষ বিধির আওতায়ই হালাল। এই বিধি বহির্ভূত 
পন্থায় যদি কেউ তা থেকে কোন কিছু নিয়ে নেয় অর্থাৎ আত্মসাৎ করে, তবে তা হবে 
সাক্ষাৎ জাহান্নামের একটি অংগার। 


কোরআনী বিধি-ব্যবস্থার বৈশিষ্ট্য এই যে, পৃথিবীর অন্য কোন বিধিই এমন 
নিখুত নয়। আর এটাই হল কোরআনী বিধি-বিধানের পরিপূর্ণ ফলশ্রুতি ও সাফল্যের 
রহস্য যে, এতে প্রথমে আল্লাহ্‌ ও পরকালের ভীতির আলোকে তার প্রতি ভীতিপ্রদর্শন 
করা হয়েছে এবং দ্বিতীয়ত, নিদর্শনমূলক শাস্তি প্রবর্তন করা হয়েছে। 


অন্যথায় লক্ষণীয় যে, সাক্ষাত সমরাঙ্গনে তুমুল যুদ্ধ চলাকালে যে মালামাল কাফির- 
দের হাত থেকে অর্জন করা হয়, যার কোন বিস্তারিত বিবরণ না পূর্ব থেকে মুসলমানদের 
নেতার জানা রয়েছে, না অন্য কারও । অথচ পরিস্থিতি-পরিবেশ হল যুদ্ধের, যা 
সাধারণত বিয়াবান ময়দান বা প্রান্তরেই সংঘটিত হয়ে থাকে এবং যাতে লুকিয়ে থাকার 
বা রাখার অবকাশ থাকে হাজারো রকম । নিরেট আইনের বলে এসব মালামালের 
রক্ষণাবেক্ষণ কারো পক্ষেই সম্ভব নয়। শুধুমান্তর আল্লাহ্‌্ভীতিই এমন এক বিষয় ছিল 
যা প্রতিটি মুসলমানকে এতে সামান্যতম কারচুপি থেকেও বিরত রেখেছিল । 


রা Pt 
এখন এই বন্টন-বিধিটি লক্ষণীয়। ইরশাদ হয়েছে $- ৮১৯৯ 488 ১১ ১ 


A পা A A A tle A শি la 3 A | ন 5 0) পপ 
৩ 1 ৩ Laced ly seis; 88012585122 
} ৯-১৯) [অর্থাৎ গনীমতের মালামালের এক-পঞ্চমাংশ হচ্ছে আল্লাহ্‌র, তার রসূলের, 


তার নিকটাত্বীয়-স্বজনের, এতীমদের, মিসকীনদের এবং মুসাফিরদের জন্য | 


২৭২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


এখানে প্রথমত লক্ষণীয় যে, গোটা গনীমতের মালামালের বন্টনবিধিই বণিত 
হচ্ছে, অথচ কোরআন এখানে শুধুমান্্র তার এক-পঞ্চমাংশের বন্টনবিধি বর্ণনা করেছে, 
অবশিষ্ট চার ভাগের কোন উল্লেখ করেনি। এতে কি রহস্য থাকতে পারে এবং বাকি 
চার ভাগের বন্টনবিধিই বাকি? কিন্তু কোরআনের উপর চিন্তা-গবেষণা করলে এতদুভয় 
প্রশ্নের উত্তরও এসব বাক্য থেকেই বেরিয়ে আসে । কারণ, কোরআন করীম জিহাদে 


ASAT 4 


নিয়োজিত মুসলমানদের উদ্দেশ্য করে বলেছে ঃ ॥১-০৮ অর্থাৎ “তোমরা যা 


কিছু গনীমত হিসাবে অর্জন করেছ । এতে এই ইঙ্গিত পাওয়া যায় যে, এসব 
মালামাল অর্জনকারীদেরই প্রাপ্য। তারপর যখন বলা হল যে, এসবের মধ্য থেকে 
এক-পঞ্চমাংশ হল আল্লাহ্‌ ও রসূল প্রমুখের প্রাপ্য, তখন এর সুস্পষ্ট ফল দাঁড়াল এই 
যে, অবশিষ্ট চার ভাগই গনীমত অর্জনকারী ও মুজাহেদীনের প্রাপ্য। যেমন কোর- 


এগ বর্গ তা 
3 পপাপর্ 2 


আন করীমের উত্তরাধিকার আইনের এক জায়গায় বলা হয়েছেঃ $ 1581 83322 


3 3 ৬ শট তা 
Lr | &-০২৯-অর্থাৎ “কোন মৃত ব্ক্তির উত্তরাধিকারী যখন তার পিতামাতা 


a a 


হয়, তখন মাতা পায় এক-ষ্মাংশ।” এখানেও মায়ের অংশ বলেই শেষ করা 
হয়েছে। এতে প্রতীয়মান হয় যে, অবশিষ্ট পাঁচ ভাগ হল পিতার অধিকার । 


AGIA eo রা 


তেমনিভাবে 4০4 ০ বলার পর যখন শুধু পঞ্চমাংশ আল্লাহ্‌র জন্য নিদিষ্ট করা 


হলো তাতেই প্রমাণিত হল যে, অপরাপর চারটি অংশই মুজাহেদীনের হক। অতপর 
রসূলে করীম (সো)-এর বর্ণনা এবং বার্যধারাও বিষয়টিকে পরিপূর্ণভাবে পরিক্ষার করে 
দিয়েছে। তিনি অবশিষ্ট চার ভাগই এক বিশেষ বিধি অনুযায়ী মুজাহেদীনের মাঝে 
বন্টন করে দেন। 


এবার সে পঞ্চমাংশের বিস্তারিত বিশ্লেষণ লক্ষ্য করা যাক যা কোরআন 
করীম এ আয়াতে নিদি্ট করে দিয়েছে। কোরআনের ডাষায় এখানে ছয়টি শব্দ 


AJ LL EFE-e A 


উল্লেখ করা হয়েছেঃ 8 - ঢা: ৯১ ঠ ৩ ge! 
I Ue Jit ৩১1 

৬ 

৬১ (আল্লাহ্‌র জন্য) শব্দটি সে সমস্ত বল্টন ক্ষেত্রের মধ্যে একটি অতি উজ্জ্বল 


শিরোনাম, যাতে আলোচ্য এক-পঞ্চমাংশ গনীমতের মাল বন্টিত হবে। অর্থাৎ এসমু- 
দয় ক্ষেন্রই একনিষ্ঠভাবে আল্লাহ্‌র জন । তাছাড়া এখানে বিশেষভাবে এ শব্দটি ব্যবহার 
করার মাঝেও একটি বিশেষ তাৎপর্য রয়েছে, যেদিকে তফসীরে মাযহারিতে ইঙ্গিত করা 


সূরা আন্ফাল ২৭৩ 


হয়েছে। তা হল এই যে, মহানবী সো) এবং তাঁর খান্দান তথা পরিবার-পরিজনদের 
জন্য সদকার মালামাল গ্রহণ করাকে হারাম সাব্যস্ত করে দেয়া হয়েছে। কেননা, তা 
তীর সম্মান ও মর্যাদার পক্ষে শোভন নয়। তার কারণ, এসব মালামাল সাধারণ 


মানুষের ধনসম্পদ পবিভ্র-পরিচ্ছন্ন তথা পঙ্কিলতামুক্ত করার জন্য মূল সম্পদের মধ্য 
Ww 8:০৮ 
থেকে পৃথক করে নেয়া হয়। এ মালকে হাদীসে বলা হয়েছে £ uw € ৮ { 


অর্থাৎ মানুষের গাদ-কাচড়া। এহেন বস্তু নবীপরিবারের যোগ্য নয়। 


গনীমতের মালামালের পঞ্চমাংশ থেকে যেহেতু কোরআন রসূলে করীম ও তার 
খান্দানকেও অংশী সাব্যস্ত করেছে, কাজেই এ ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে যে, 
অংশটি লোকদের মালিকানা থেকে পরিবর্তিত হয়ে আসেনি, বরং সরাসরি আল্লাহ্‌ 
তাআলার তরফ থেকে এসেছে। যেমন, এইমাত্র উল্লেখ করা হয়েছে যে, গনীমতের 
মাল কাফিরদের অধিকার বা মালিকানা থেকে বেরিয়ে সরাসরিভাবে আল্লাহ্‌র নির্ভে- 
জাল মালিকানায় পরিণত হয়ে যায়। তারপর আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে তা উপহার 
হিসাবে বিতরণ করা হয়। সে কারণেই এ বিষয়টির প্রতি ইঙ্গিত করার উদ্দেশ্য যে, 


রসূলে করীম (সা) ও তার নিকটাত্মীয়-স্বজনকে অর্থাৎ + 1.১ ১--কে 


গনীমতের মাল থেকে যে পঞ্চমাংশ দেয়া হয়েছে তা মানুষের সদকা নয়, বরং সরা- 
সরি আল্লাহ্‌ তাআলার অনুগ্রহ ও দান। আয়াতের প্রারম্ভে বলা হয়েছে যে, এ সমস্ত 
মালামাল প্রকৃতপক্ষে নির্ভেজালভাবে আল্লাহ্‌ তাআলার মালিকানাভূক্ত । তারই নির্দেশ 
মৃতাবিক উ।ল্লথিত ক্ষেন্রগুলোতে ব্যয় করা হবে। 

সে জন্যই এক-পঞ্চমাংশের প্ররুত প্রাপক রয়েছে পাঁচটি। (১) রসুল; (২) 
যাবিল-কোরবা (নিকট আত্মীয়-স্বজন), (৩) এতীম, (8) মিসকীন এবং (৫) মুসা- 
ফির। তারপরেও তাদের প্রাপ্যতার স্তরভেদ রয়েছে। কোরআন করীমের বর্ণনা কৌশল 
লক্ষ্য করার মত যে, প্রাপ্যতার এসমস্ত পার্থক্যকে কেমন সুক্ষ ও নাজুক ভঙ্গিতে প্রকাশ 
করেছে। এই পাঁচটি প্রাপকের বর্ণনা দিতে গিয়ে প্রথম দুটিতে ৭ ১’ লাম বর্ণ ব্যবহার 


|] ada শে 0 
করেছে । বলা হয়েছে 8 - 59 75) 1 5) 5 44700 অথচ অপর তিনটিতে 
'লাম ব্যবহারের পরিবর্তে সবগুলোকে একটিকে অন্যটির সাথে জুড়ে দিয়ে উল্লেখ করা 
হয়েছে। | 

আরবী ভাষায় (4 বর্ণটি কোন বৈশিষ্ট্য প্রকাশ করার লক্ষ্যে ব্যবহৃত হয়ে 


থাকে। &)] শব্দে ‘লাম’ বর্ণটি মালিকানার এ বৈশিষ্ট্য বা নিদিষ্টতা প্রকাশ করার 


ar 


২৭৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


জন্য ব্যবহৃত হয়েছে যে, যাবতীয় সম্পদের মালিক হচ্ছেন আল্লাহ্‌ তাআলা । আর 
Ad 
এ. রা শব্দে এর ব্যবহারের উদ্দেশ্য হল প্রাপ্যতার বৈশিস্ট্য বর্ণনা করা যে, 
আল্লাহ্‌ রব্বুল “আলামীন এই এক-পঞ্চমাংশ গনীমতের মালামাল ব্যয়-বন্টন করার 
অধিকার রসূলুল্লাহ সো)-কে দান করেছেন। ইমাম তাহাবীর গবেষণা এবং তফসীরে 
মাযহারীর বর্ণনা অনুযায়ী এর সারমর্ম এই যে, এখানে যদিও এক-পঞ্চমাংশের ব্য়ক্ষেত্র 
বা প্রাপক হিসাবে পাঁচটি খাতের উল্লেখ করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে রসূলে করীম 
(সা)-এর পরিপূর্ণ এখতিয়ার রয়েছে যে, তিনি নিজের কল্যাণ বিবেচনা অনুসারে এই 
পাঁচটি ক্ষেত্রেই গনীমতের এক-পঞ্চমাংশ ব্যয় করতে পারেন। যেমন, সুরা আন্ফালের 
প্রথম আয়াতে সমুদয় গনীমতের মালামাল বন্টনের ব্যাপারে এ নির্দেশই ছিল যে, রসূলে 
করীম (সা) স্বীয় কল্যাণ বিবেচনায় তা যে কোন স্থানে ব্যবহার করতে পারেন, 


AIA প পাত ৪৩৮৩ 

যাকে খুশী দিতে পারেন। অতপর ০০০ [এ আয়াত গনীমতের 
মালামালকে পাঁচ ভাগে বিভক্ত করে তার চার ভাগকে মূজাহেদীনের অধিকার বলে 
সাব্যস্ত করে দিয়েছে। কিন্তু এর পঞ্চমাংশটি পূর্ববী নির্দেশেরই আওতাভুক্ত রয়ে 
গেছে। এর ব্যয় করার বিষয়টি রসূলুল্লাহ সো)-র বিবেচনার উপরই ছেড়ে দেয়া 
হয়েছে। তবে এতটুকু বাড়িয়ে বলা হয়েছে যে, এখানে এই পঞ্চমাংশের জন্য পাঁচটি 
খাত নির্ধারিত করে বলে দেয়া হয়েছে যে, এ অংশটি এই পাঁচটি খাতেই আবতিত 
হতে থাকবে। অবশ্য অধিকাংশ বিজ্ত গবেষক ইমামের মতে এই এক-পঞ্চমাংশকে 
সমানভাবে পাঁচ ভাগ করে আয়াতে বণিত পাঁচটি খাতে সমানভাবে বন্টন করে দেয়া 
মহানবী (সা)-র জন্য অপরিহার্য ছিল না, বরং এটুকু অপরিহার্য ছিল যে, গনীমতের 
এই এক-পঞ্চমাংশকে এই পাঁচ প্রকারের সবাইকে অথবা কাউকে কাউকে স্বীয় বিবেচনা 
অনুযায়ী দান করবেন। 


এর সব চাইতে বড় ও প্রকুষ্ট প্রমাণ হল এ আয়াতের শব্দাবলী এবং তাতে 
বণিত মাস্রাফ ও ব্য্নখাতসমূহের প্রকারগুলো। কারণ, এসব প্রকার কার্যত পৃথক 
পৃথক নয়ঃ বরং পারস্পরিক সমন্বিতও হতে পারে । যেমন, যে ব্যক্তি যাবিল-কো'রবা 
বা নিকটাত্সীয়ের অন্তর্ভূক্ত হবে সে এতীমও হতে পারে, মিসকীন কিংবা মুসাফিরও 
হতে পারে। তেমনিভাবে মিসকীন-মুসাফির হলে সাথে সাথে তার এতীম হওয়াও 
বিচিত্র নয়। আর সে লোক যাবিল-কোরবাও হতে পারে। তেমনিভাবে যে মিসকীন 
সে লোক মুসাফিরের তালিকায়ও আসতে পারে। যদি এ সবরকম লোকের মাঝে 
পৃথকভাবে এবং সবার মাঝে সমান সমান বিতরণ করা উদ্দেশ্য হতো, তবে এক প্রকা- 
রের লোক অন্য প্রকারের অন্তর্ভূক্ত না হওয়াটাই হতো বান্ছনীয়। তাহলে দেখা যেত 
যাবিল-কোরবার যে ব্যক্তি এতীম এবং মুসাফির ও মিসকীনও হতো, তবে প্রত্যেক 
প্রেক্ষিতের বিবেচনায় একেকটি করে মিলে চারটি অংশই তাকে দেয়া কর্তব্য হয়ে পড়ত। 
যেমন, মীরাস বন্টনের ক্ষেত্রে নিয়ম রয়েছে যে, কোন ব্যক্তি যদি মুত ব্যক্তির সাথে 


সূরা আন্ফাল ২৭৫ 


বিভিন্ন রকমের নিকটাত্ীয়তার সম্পর্কযুক্ত হয়, তাহলে প্রত্যেক নৈকট্যের জন্যই সে 
পৃথক পৃথকভাবে মীরাসের অংশ পেয়ে থাকে । গোটা উম্মতের কেউ এ মতের প্রবক্তা 
নন যে, গনীমতের বেলায় কোন্‌ এক ব্যক্তিকে চার ভাগ দেয়া যেতে পারে। এতে প্রতীয়- 
মান হয় যে, মহানবী সো)-র উপর এমন বাধ্যবাধকতা আরোপ করা আয়াতের উদ্দেশ্যই 
নয় যে, এই পাঁচ প্রকার লোকের সবাইকে অবশ্য অবশ্যই দিতে হবে এবং সমান সমান 
অংশে দিতে হবে। বরং আয়াতের উদ্দেশ্য হল এই যে, গনীমতের এক-পঞ্চমাংশ মাল 
উল্লিখিত পাচ প্রকার লোকের মধ্য থেকে যাকে যে পরিমাণ দিতে চাইবেন, মহানবী 
সো) নিজের ইচ্ছামত দিতে পারবেন।--(মাযহারী) 


সে কারণেই হযরত ফাতিমা যোহরা রো) ধখন নবী করীম (সো)-এর নিকট 
এই এক-পঞ্চমাংশ গনীমতের মধ্য থেকে একটি খাদেমের জন্য আবেদন করলেন এবং 
সাথে সাথে সংসারের কাজকর্মে নিজের পরিশ্রম, অন্যান্য অসুবিধা এবং নিজের শারী- 
রিক দুর্বলতার কথাও ব্যক্ত করলেন, তখন মহানবী সো) এই অপারকতার কথা জানিয়ে 
তাঁকে দান করতে অস্বীকার করলেন যে, আমার সামনে তোমার চেয়ে বেশি অসুবিধায় 
রয়েছেন সুফফাবাসীরা। তারা সীমাহীন দারিদ্রয-দুর্দশায় নিপতিত। কাজেই তাদের 
বাদ দিয়ে আমি তোমাকে দিতে পারি না।---(সহীহ বুখারী ও মুসলিম) 


এতে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে, সবরকম লোকের পৃথক পৃথক হক ছিল না। 
যদি তাই হতো, তবে যাবিল-কোরবার অধিকারে ফাতিমা যোহ্রা রো)-এর চেয়ে বেশি 
অগ্রাধিকার আর কার থাকতে পারে? সুতরাং এগুলো ছিল প্রাপ্য ক্ষেত্রের বিবরণ, প্রাপ্য 
অধিকারের বিবরণ নয়। 


মহানরী (সা)-র ওফাতের পর এক-পঞ্চমাংশের বন্টন £ অধিকাংশ ইমামের 
মতে গনীমতের এক-পঞ্চমাংশের মধ্য থেকে যে অংশ রসূলুল্লাহ সো)-এর জন্য রাখা 
_ হয়েছিল তা তাঁর নবুয়ত ও রিসালতের সুউচ্চ মর্যাদার ভিত্তিতে তেমনি ছিল যেমন 
করে তাঁকে বিশেষভাবে এ অধিকারও দেয়া হয়েছিল যে, তিনি সমগ্র গনীমতের মালা- 
মালের মধ্য থেকে নিজের পছন্দ মত যেকোন বস্তু নিতে পারতেন। সে অধিকারবলে 
কোন কোন গনীমতের মধ্য থেকে মহানবী (সা) কোন কোন বস্ত নিয়েও ছিলেন। আর 
গনীমতের পঞ্চমাংশ থেকে তিনি তীর পরিবার-পরিজনের জন্য ভাতাও গ্রহণ করতেন। 
তাঁর ওফাতের পর এই অংশ নিজে থেকেই শেষ হয়ে যায়। কারণ, তাঁর পরে আর 
কোন নবী-রস্ল নেই। 


যাবিল-কোরবার পঞ্চমাংশ ৪ এতে কারো কোন দ্বিমত নেই যে, গনীমতের এক- 
পঞ্চমাংশে দরিদ্র নিকটাত্ীয়ের অধিকার বা হক এর অন্যান্য প্রাপক এতীম মিসকীন 
ও মুসাফিরের অগ্রবতী। কারণ নিকটাত্ীয়কে সদকা-যাকাত প্রভৃতি দিয়ে সাহায্য 
করা যায় না, অথচ অন্যান্যের ক্ষেত্রে যাকাত-ফেতরার দ্বারা সাহায্য করা যায়। অবশ্য 
ধনী নিকটাত্মীয়কে এর মধ্য থেকে দেয়া যাবে কিনা, এ প্রশ্নে হযরত ইমাম আ'যম 
আবু-হানীফা রে) বলেন, স্বয়ং রসূলুল্লাহ, সো) যে নিকটাত্মীয়দের দান করতেন তার দু”টি 


২৭৬ তফসীরে মাআরেক্ষুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


ভিত্তি ছিল। (১) তাদের দরিদ্র ও অসহায় এবং (২) দীনের প্রতিষ্ঠা ও ইসলামের 
প্রতিরক্ষার ব্যাপারে রসূলুল্লাহ (সো)-র সাহায্য-সহায়তা। দ্বিতীয় ভিত্তিটি রসূলুল্লাহ 
(সা)-র ওফাতের সাথে সাথেই শেষ হযে গেছে। অবশিষ্ট থাকতে পারে শুধু দারিদ্র 
ও অসহায়্ত্বের বিষয়টি। আর এই ভিত্তিতে কিয়ামত অবধি প্রত্যেক ইমামই তাদেরকে 
অন্যান্যের তুলনায় অগ্রবতাঁ গণ্য করবেন । হিদায়া, জাস্সাস) ইমাম শাফেয়ী রে) 
হতেও এ বজ্তব্ই উদ্ধত রয়েছে ।---(কুরতুবী ) 


কোন কোন ফিকাহবিদের মতে যাবিল-কোরবার অংশ রসূলুল্লাহ (সা)-র নৈকট্যের 
ভিত্তিতে চিরকাল বলবৎ থাকবে এবং তাতে ধনী-গরীব সবাই শরীক থাববে। তবে 
সমকালীন আমীর (শাসক) নিজ বিবেচনায় তাদেরকে অংশ দেবেন।-_-€ মাযহারী) 
এ ব্যাপারে আদত বিষয়টি হল খোলাফায়ে-রাশেদীনের অনুস্ত রীতি। দেখতে হবে, তাঁরা 
মহানবী সো)-র ওফাতের পর কি করেছেন। হিদায়া গ্রন্থকার এ ব্যাপারে লিখেছেনঃ 
৮৯০ 1835 ০55 ৪ 5০০ ৯ 5০510) 1 8) 2 [এ 91 91 অর্থাৎ চার- 
জন খোলাফায়ে-রাশেদীনই মহানবী সো)-র ওফাতের পর গনীমতের এক-পঞ্চমাংশকে 
মাত্র তিন ভাগে বিভক্ত করে এতীম, মিসকীন ও ফকীরদের মাঝে বিতরণ করেছেন। 


অবশ্য ফারূকে আ'যম হযরত উমর রো) থেকে প্রমাণিত রয়েছে যে, তিনি হযূর 
(সা)-এর নিকটাত্মীয়ের মধ্যে যারা গরীব ও অভাবী ছিলেন, তাদেরকেও গনীমতের 
এক-পঞ্চমাংশ থেকে দিয়ে থাকতেন ।---€আবূ দাউদ) বলা বাহুল্য, এটা শুধুমান্ত্র হযরত 
উমর ফারকের্ই রীতি ছিল না, অন্য খলীফারাও তাই করতেন। 


আর যেসব রেওয়ায়েতের দ্বারা প্রমাণিত রয়েছে যে, হযরত সিদ্দীকে-আকবর 
রো) ও হযরত ফারকে আযম রো) তাদের খিলাফতের শেষকাল পর্যন্তই যাবিল কোরবার 
হক সে মাল থেকে পৃথক করে নিতেন এবং হযরত আলী রো)-কে তার মুতওয়াল্লী 
বানিয়ে যাবিল-কোরবার মধ্যে বিতরণ করাতেন। (যেমনটি বণিত রয়েছে ইমাম 
আবু ইউসুফ রচিত কিতাবুল খারাজ গ্রন্থে।) তবে এটা তার পরিপন্থী নয় যে, তা দরিদ্র 
যাবিল-কোরবার মাঝে বন্টন করার জন্যই নির্ধারিত ছিল। 


উপকার্ধঃ রসূলে করীম সো) স্বীয় কার্ষের মাধ্যমে যাবিল-কোরবা তথা 
নিকটাতআীয়ের নির্ধারণ এভাবে করেছেন যে, বনু হাশিম তো তাঁর নিজের গোত্র ছিলই 
তার সাথে বনু মৃত্তালিবকেও এজন্য সংযুক্ত করে দিয়েছিলেন যে, এরা ইসলাম কিংবা 
জাহেলিয়াত কোন কালেই বনু হাশিম থেকে আলাদা হয়নি । এমনকি মন্কার কোরাখশরা 
যখন বনু হাশিমের প্রতি খাদ্য অবরোধ করে এবং তাদেরকে শে'আবে আবী তালেবের 
মধ্যে অন্তরীণ করে দেয় তখন যদিও বনু মুত্তালিবকে তারা এ বয়কটের অন্তর্ভু ক্র 
করেনি, কিন্তু এরা নিজেরা স্বেচ্ছায়ই এই বয়কটে শরীক হয়ে যায় ।-- মোহহারী) 


বদর যুদ্ধের দিনটিই ইয়াওমুল-ফোরকান £ আলোচ্য আয়াতে বদরের দিনটিকেই 
ইয়াওমুল ফোরকান’ বলে অভিহিত করা হয়েছে। তার কারণ এই যে, সর্বপ্রথম 


সূরা আন্ফাল ২৭৭ 


বাহ্যিক ও বৈষয়িক দিক দিয়ে মুসলমানদের প্ররুত বিজয় এবং কাফিরদের নিদর্শনমূলক 
পরাজয় এ দিনটিতেই সূচিত হয় এবং এরই ভিত্তিতে দিনটিতে কুফর ও ইসলামের 
বাহ্যিক পাৰ্থক্যও সুস্পষ্ট হয়ে ওঠে। 


Hs ৫৯০2] al 2 DS ৩ 8৩৩৬ 2৩ 585 15) 


৫০42 


রিও 5 
ই ৬১ 2 দাক রে তি ধরি 28৮ = রি 
তি ১: 45 









a 

দুলে গড 337 73 37 DIET SENS 

ং ৬৯ 4 2 ৮৬ টি > 8 2395 রা 2343 

ML i | ড় eS) jr 3১৫ ১১3 রে 
ও ৮112 23095 


রি রর Ee রর ৪ 2 i 
des Sato C তা ৯৪ ও ১৯২০১ 


রি কট 


OAS 











(৪২) আর যখন তোমরা ছিলে সমরাজ্গনের এ প্রান্তে আর তারা ছিল সে প্রান্তে 
অথচ কাফেলা তোমাদের থেকে নিচে নেমে গিয়েছিল। এমতাবস্থায় যদি তোমরা পার- 
স্পরিক অঙগীকারাবদ্ধ হতে, তবে তোমরা এক সঙ্গে সে ওয়াদা পালন করতে পারতে 
না। কিন্তু আল্লাহ্‌ তাঁআলা এমন এক কাজ করতে চেয়েছিলেন, ঘা নির্ধারিত হয়ে 
গিয়েছিল,----যাতে সে সব লোক নিহত হওয়ার ছিল, প্রমাণ প্রতিষ্ঠার পর এবং যাদের 
বাঁচার ছিল, তারা বেঁচে থাকে প্রমাণ প্রতিষ্ঠার পর । আর নিশ্চিতই আল্লাহ্‌ শ্রবণকারী, 
বিজ্ঞ। (৪৩) আল্লাহ্‌ ঘখন তোমাকে স্বপ্নে সেসব কাফিরের পরিমাণ অল্প করে দেখালেন; 
বেশি করে দেখালে তোমরা কাপুরুষতা অবলম্বন করতে এবং কাজের বেলায় বিপদ 
সৃজ্টি করতে । কিন্তু আল্লাহ্‌ বাঁচিয়ে দিয়েছেন। তিনি অতি উত্তমভাবেই জানেন; যা কিছু 
অন্তরে রয়েছে। 68) আর ঘখন তোমাদেরকে দেখালেন নে সৈন্য দল মুকাবিলার 
সময় তোমাদের চোখে অল্প এবং তোমাদেরকে দেখালেন তাদের চোখে অল্প, যাতে 
আল্লাহ্‌ সে কাজ করে নিতে পারেন যা ছিল নির্ধারিত। আর সব কাজই আল্লাহ্‌র 
নিকট গিয়ে পৌছায়। 








২৭৮ তফসীরে মা'আরেক্ষুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


তফসীরের সার-সংক্ষেপ 


এটা সে সময়ের কথা যখন তোমরা সে ময়দানের এ প্রান্তে ছিলে আর ওরা 
(অর্থাৎ কাফিররা) ছিল মক্সদানের সে প্রান্তে। (এ প্রান্তে বলতে মদীনার নিকটবতী 
এলাকা আর সে প্রান্তে বলতে মদীনা থেকে অপেক্ষাকৃত দূরবর্তী এলাকাকে বোঝানো 
হয়েছে।) আর €(কোরাইশদের) সে কাফেলা তোমাদের থেকে নিচের দিকে (নিরাপদে) 
ছিল। (অর্থাৎ সাগরের তীরে তীরে চলে যাচ্ছিল। অর্থাৎ একান্ত উত্তেজনাকর পরি- 
স্থিতি সৃষ্টি হয়ে চলছিল। উভয় দলই সামনাসামনি এগিয়ে আসছিল। ফলে উভয়- 
দলই একে অপরকে দেখে উত্তেজিত হয়ে ওঠে । সেদিককার কাফেলা পথেই ছিল, যার 
ফলে কাফির বাহিনীর মনে তার সাহায্যপ্রাপ্তির ধারণা ছিল বদ্ধমূল। কাজেই উত্তেজনা 
অধিকতর বেড়ে যায়। যাহোক, সেটি ছিল এমনই এক কঠিন পরিস্থিতি। কিন্তু তথাপি 
আল্লাহ্‌ তা'আলা তোমাদের জন্য গায়েবী সাহায্য নাযিল করেন। যেমন উপরে 
বলা হয়েছে 8৮3 তীর টি 3731 আর (তাও ভাগ্যের বিষয় এই হয়েছে, 
হঠাৎ করে মুখোম্থি হয়ে যায়। তা না হলে) যদি ( সাধারণ রীতিঅভ্যাস অনুযায়ী 
পূর্ব থেকে) তোমরা এবং তারা (যুদ্ধের জন্য) কোন বিষয্ন নির্ধারণ করে নিতে (যে, 
অমুক সময়ে যুদ্ধ করব) তবে ( অবস্থার প্রেক্ষিতে তোমাদের মাঝে এই নির্ধারিত 
সময়ের ব্যাপারে মতবিরোধ দেখা দিত। তা মুসলমানদের মধ্যে নিজেদের নিঃসম্বল- 
তার দরুনই মতবিরোধ হোক কিংবা কাফিরদের সাথেই মতানৈক্য হোক, এদিককার 
সম্বলহীনতা আর ওদিকে মুসলমানদের প্রভাব ও ভীতির দরুন এ যুদ্ধের হয়তো সুযোগই 
আসত না। অতএব, এতে যে. ফলাফল. দীড়িয়েছে তাও হতো না যার আলোচনা করা 


হয়েছে 41) আয়াতে ।) কিন্তু (আল্লাহ্‌ তা“আলা এমন ব্যবস্থাই করে দিয়েছেন 


যাতে সে মতবিরোধের কোন সুযোগই আসেনি; অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধ সংঘটিত হয়ে গেল) 
যাতে করে সে বিষয়টির পরিসমাপ্তি ঘটে যা আল্লাহ্‌ তা'আলা মঞ্জুর করে রেখেছেন 
( অর্থাৎ সত্যের নিদর্শন যাতে প্রকাশ হয়ে যায়।) এবং যাতে সে নিদর্শন প্রকাশিত 
হওয়ার পর যার ধ্বংস (অর্থাৎ পথভ্রষ্ট) হওয়ার বিষয় আল্লাহ্‌ মঞ্জুর করে রেখেছেন, 
সে ধ্বংস হয়ে যায়। আর যারা জীবিত থাকার (অর্থাৎ সুপথগামী থাকার) তারা 
(-ও) ঘেন নিদর্শন প্রকাশের পর জীবিত থাকতে পারে। (অর্থাৎ যুদ্ধ সংঘটিত হওয়াই 
আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যাতে একটি বিশেষ পন্থায় ইসলামের সত্যতা প্রকাশ পেতে 
পারে। সংখ্যা ও সামর্থ্যের এহেন স্বল্পতা সত্ত্বেও যেন মুসলমানরা বিজয়ী হয়ে যেতে 
পারে, যা একান্তই অস্বাভাবিক । এতে প্রতীয়মান হয়েছে যে, ইসলাম সত্য। বস্তুত 
এতে আল্লাহ্‌র প্রমাণ পূর্ণতা লাভ করেছে। এরপরেও যারা পথভ্রষ্ট হবে সে সত্য 
প্রকাশের পরই তা হবে-ফলে তার আযাবপ্রাগ্তি সুনিশ্চিত হয়ে পড়বে, আপত্তির কোন 
অবকাশ থাকবে না। তেমনিভাবে যার ভাগ্যে হিদায়তপ্রাপ্তি রয়েছে, সে সত্যকেই 
গ্রহণ করবে।) আর এতে কোন রকম সন্দেহের অবকাশ নেই যে, আল্লাহ্‌ অত্যন্ত শ্রবণ- 
কারী, পরিজ্ঞাত। (তিনি জানেন, কে এই সত্য প্রকাশের পর মুখে ও অন্তরে কুফরী 


সূরা আন্ফাল ২৭৯ 


_ অবলঞ্ন করে কিংবা ঈমান আনে। আর) সে সময়টিও স্মরণ করার মত, যখন 
আল্লাহ্‌ তা'আলা আপনাকে স্বপ্নযোগে সে লোকদের সংখ্যা কম করে দেখিয়েছেন (বস্তুত 
আপনি যখন এ স্বপ্নের বিষয় সাহাবীদের অবহিত করেন, তখন তাদের মনোবল বেড়ে 
যায়।) আর যদি আল্লাহ্‌ তা'আলা তাদের সংখ্যা আপনাকে বেশি করে দেখাতেন (এবং 
আপনি তা সাহাবীদের অবহিত করতেন), তাহলে € হে সাহাবীগণ,) তোম'রা সাহস 
হারিয়ে ফেলতে এবং এই (যুদ্ধের) ব্যাপারে তোমাদের মধ্যে পারস্পরিক (মতবিরোধ 
ও) বিবাদ-বিসংবাদ (স্ম্টি) হয়ে যেত। কিন্তু আল্লাহ্‌ তা'আলা € তোমাদেরকে এই 
মনোবল হারিয়ে ফেলতে এবং বিরোধের হাত থেকে) বাঁচিয়ে দিয়েছেন। নিশ্চয়ই 
তিনি মনের কথা যথার্থভাবে জানেন। (এক্ষেত্রেও তিনি জানতেন যে, এভাবে দুর্বলতা 
সৃষ্টি হবে আর ওভাবে শক্তি সঞ্চারিত হবে। কাজেই তিনি এ ব্যবস্থাই করেছেন)। 
এবং (স্বপ্যোগে কম দেখানোর উপরই শুধু ক্ষান্ত করেননি, উপরন্ত রহস্য বাস্তবায়নকল্পে 
সম্মুখ সমরে মুসলমানদের দৃষ্টিতেও কাফিরদের সংখ্যা অল্প দেখা যায়। পক্ষান্তরে 
কাফিরদের দুম্টিতে মুসলমানদের সংখ্যা কম করে দেখানো হয়, যা বাস্তবসম্মতও 
ছিল বটে। অতএব বলা হয়েছে,) সে সময়ের কথা স্মরণ কর, যখন আল্লাহ্‌ তা'আলা 
মুকাবিলার সময় তোমাদের দৃষ্টিতে কাফিরদের সংখ্যা কম করে দেখাচ্ছিলেন। আর 
(তেমনিভাবে) তাদের চোখে তোমাদের সংখ্যা কম করে দেখাচ্ছিলেন, যাতে আল্লাহ্‌ 
কতক মঞ্জরকৃত কাজটির পূর্ণতা সাধন করে দেন। (যেমন পূর্বে বর্ণনা করা হয়েছে 


০ ০০ ৮5168) ) বস্তুত সমস্ত মোকদ্দমাই আল্লাহ্‌র দরবারে রুজু করা হবে 


(তিনি ধ্বংসপ্রাপ্ত ও জীবিত অর্থাৎ পথন্ত্রষ্ট ও হিদায়তপ্রাপ্তকে শাস্তি ও প্রতিদান 
দেবেন )। 


আন্ষজিক জাতব্য বিষয় 


বদর যুদ্ধ ছিল কুফর ও ইসলামের সর্বপ্রথম সংঘর্ষ, যা বাহ্যিক ও বস্তুগত উভন্ন 
দিক দিয়েই ইসলামের মহত্ত্ব ও সত্যতা প্রমাণ করেছে। সে কারণেই কোরআন করীম 
এর বিস্তারিত বর্ণনা দেবার বিশেষ ব্যবস্থা করেছে। আলোচ্য আয়াতেও তারই বিবরণ 
দেয়া হয়েছে। এ আলোচনায় বহুবিধ তাৎপর্য ও কল্যাণ ছাড়াও একটি বিশেষ উপ- 
কারিতা এই নিহিত রয়েছে যে, এ যুদ্ধে বাহ্যিক ও বস্তুগত দিক দিয়ে মুসলমানদের 
বিজয় লাভের কোন সম্ভাবনা ছিল না। মন্ধাবাসী মুশরিকীনদের পরাজয়েরও কোন 
লক্ষণ ছিল না! কিন্তু আল্লাহর অদৃশ্য শক্তি সমস্ত প্রয়োজন ও বাহ্যিক ব্যবস্থার রূপ 
পাল্টে দিয়েছেন। এ ঘটনার বিশ্লেষণের জন্য এ আয়াতগুলোর বিস্তারিত ব্যাখ্যার পূর্বে 
কয়েকটি শব্দ এবং সেগুলোর আভিধানিক বিশ্লেষণ, লক্ষণীয়। 


জি “AJ Tar 
৪১০ এর অর্থ হয় “এক দিক'। আর ০ শব্দটি গঠিত হয়েছে ($9 
AS 


শব্দ থেকে। এর অর্থ---নিকটতর। আখরাতের তুলনায় এ পৃথিবীকেও ১১ এ 


২৮০ '_ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


জন্যই বলা হয় যে, এটি আখিরাতের জীবনের তুলনায় মানুষের খুবই নিকটবর্তী 
| 1. ন্ট tA Ed 1 A | 

আর  গ% শব্দটি $৯ ! থেকে গঠিত। ৮৪5 1 অর্থ অতি দ্রবর্তী। 
উনচল্লিশতম আয়াতে ‘ধ্বংসপ্রাগ্তি’ এবং তার বিপরীতে ‘জীবন লাভ'-এর উল্লেখ 

রয়েছে। এ শব্দ দুটির দ্বারা বাহ্যিক মৃত্য ও জীবন উদ্দেশ্য নয় বরং এর অর্থ হল 

মর্মগত মৃত্যু ও জীবন তথা ধ্বংস ও মুক্তি । মর্মগত জীবন হল ইসলাম ও ঈমান 

আর মৃত্যু হল শিরক ও কুফর । কোরআন করীম বেশ কয়েক জায়গাতেই এ অর্থে 

শব্দগুলো ব্যবহার করেছে। এক জায়গায় বলা হয়েছে ঃ 


কিটিপ রা শি পণ 1 


1 5৮১-95+ 4) ERG! EA 


অর্থাৎ “হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ্‌ এবং তাঁর রসূলের কথা মান, যখন 
তাঁরা তোমাদের এমন বিষয়ের প্রতি আহবান করেন, যাতে রয়েছে তোমাদের জীবন।” 


এখানে জীবন বলতে সেই প্ররুত জীবন এবং চিরন্তন শান্তিকে উদ্দেশ্য করা 
হয়েছে, যা ঈমান ও ইসলামের বিনিময় লাভ হয়। তাহলে আয়াতের ব্যাখ্যা হল এই 
যে, ৪২তম আয়াতে বদর সমরাঙ্গনের পটভূমির বর্মনা প্রসঙ্গে বলা হয়েছে যে, মুসল- 
মানরা ছিল} ৩ 8 ১ ১৮এর নিকটবর্তী আর কাফিররা ছিল. ০১ ধু 5 এর 
নিকটবতাঁ। মুসলমানদের অবস্থান এই সমারঙ্জনের সেই প্রান্তে ছিল, যা ছিল মদীনার 
কাছাকাছি। আর কাফিররা ছিল সমরাঞ্জনের অপর প্রান্তে, যা মদীনা থেকে দূরবর্তী 
ছিল। আর আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলা যার কারণে এ যুদ্ধ সংঘটিত হয়েছিল, 
তাও মন্ধা থেকে আগত সৈন্যদের নি'কটবতাঁ, মুসলমানদের নাগালের বাইরে তিন মাইলের 
ব্যবধানে সাগরের তীর ধরে চলে যাচ্ছিল। যুদ্ধক্ষেত্রের এই নকশা বা পটভূমি বর্ণনার 
উদ্দেশ্য হল এ বিষয়টি বাতলে দেয়া যে, যুদ্ধের কৌশলগত দিক থেবে: মুসলমানরা 
একান্ত ভ্রান্ত স্থান ও পরিবেশে অবস্থান করছিল। সেখান থেকে বাহ্যত শতকে কাবু 
করা তো দুরের কথা, আত্মরক্ষার কোন সম্ভাবনাও ছিল না। তাছাড়া তাদের নিকট 
পানিরও কোন ব্যবস্থা ছিল না। অথচ মদীনা থেকে: দূরবর্তী যে প্রান্তে কাফিররা শিবির 
স্থাপন করেছিল, তা ছিল পরিষ্কার, সমতল ভূমি। পানিও তাদের নিকট ছিল। 


এ যুদ্ধক্ষেত্রের উভয় প্রান্ত সম্পর্কে অবহিত করে (প্রকারান্তরে) এ কথাও বাতলে 
দেয়া হয়েছে যে, উভয় সৈন্যবাহিনীই একেবারে সামনাসামনি অবস্থান করছিল, যাতে 
কারো শক্তি কিংবা দুর্বলতাই অপরের কাছে গোপন থাকতে পারে না। তদুপরি এ কথাও 
বন্ধে দেয়া হয়েছে যে, মক্কার মুশরিকদের মনে এই নিশ্চয়তা বদ্ধমূল ছিল যে, আমাদের 
কাফেলা মুসলমানদের নাগালের বাইরে চলে গেছে। এখন প্রয়োজন হলে তারাও 


সুরা আন্ফাল ২৮১ 


আমাদের সাহায্য করতে পারে। অপরদিকে মুসলমানরা অবস্থানের দিক দিয়েও ছিল 
কস্ট ও পেরেশানীর মাঝে, আর কোনখান থেকে অতিরিক্ত সাহায্যেরও কোন সম্ভাবনা 
ছিল না। বস্তত একথা পূর্ব থেকে নির্ধারিত এবং যে কোন লেখাপড়া লোকেরই জানা 
যে, মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল মোট তিনশ' তের জন। অপরপক্ষে কাফিরদের 
সৈন্য সংখ্যা ছিল এক হাজার। মুসলমানদের কাছে না ছিল যথেজ্ট সংখ্যক সওয়ারী, 
না ছিল অস্ত্রশস্ত্রের প্রাচুর্য । পক্ষান্তরে কাফির বাহিনী সব দিক দিয়েই ছিল সুসজ্জিত। 


এ জিহাদে মুসলমানরা কোন সশস্ত্র বাহিনীর সাথে মুকাবিলার প্রস্তুতি নিয়েও 
বের হয়নি, বরং আপাতত একটি বাণিজ্যিক কাফেলাকে পথে বাধা দিয়ে শব্দের 
শক্তিকে দমিয়ে দেয়ার উদ্দেশ্যে মাত্র তিন শ’ তেরজন মুসলমান নিরস্ত্র অবস্থায় বেরিয়ে 
পড়েছিলেন। কিন্তু আকস্মিকভাবে এক হাজার জওয়ানের এক সশস্ত্র বাহিনীর সাথে 
সম্মুখ সমরে মুকাবিলা হয়ে যায়। 


কোরআনের এ আয়াতে বাতলে দেয়া হয়েছে যে, মানুষের দৃষ্টিতে এ ঘটনাটি 
যদিও একটি আকফ্মিক দুর্ঘটনার মত অনিচ্ছারুতভাবে ঘটে গেছে বলে মনে হবে, 
কিন্ত প্রকৃতপক্ষে পৃথিবীতে যত আকস্মিক বিষয়ই অনিচ্ছাকৃতভাবে সংঘটিত হয়ে থাকে, 
সেগুলোর পর্যায় ও রূপ যদিও আ'কম্মিকতার মতই দেখা যায়, কিন্তু বিশ্বস্রষ্টার 
দৃষ্টিতে সে সমস্ত ।কছুই একটা সুদৃঢ় ব্যবস্থার একেকটি কড়া। সেগুলোর মাঝে কোন 
একটি বিষয়ও ব্যতিক্রমী কিংবা অসংলগ্ন নয়। তবে গোটা ব্যবস্থাপনাটি যখন মানুষের 
সামনে এসে যায়, তখনই ত।রা বুঝতে পারে, এ আকস্িমিকতার মাঝে কি কি রহস্য ও 
তাৎপর্য নিহিত রয়েছে! 


বদর যুদ্ধের কথাই ধরা যাক। এর আকস্মিক ও অনিচ্ছাকৃত প্রকাশের মাঝে 


97575. tei 


এই তাৎপর্য নিহিত ছিল যে, sso |S ARLE Yd et 


অর্থাৎ সাধারণ যুদ্ধসমূহের মত এ যুদ্ধটিও যদি সমস্ত দিক সম্পর্কে চিন্তা-ভাবনা করে 
এবং পারস্পরিক সিদ্ধান্তের মাধ্যমে করা হতো, তবে অবস্থার তাকাদা অনুসারে আদো 
যুদ্ধ হতো না। বরং এতে মতবিরোধই দেখা দিত। তা মুসলমানদের সংখ্যাল্পতা 
ও দুর্বলতা এবং প্রতিপক্ষের সংখ্যাধিক্য ও প্রচণ্ড শক্তির প্রেক্ষিতেই মতপার্থক্য হোক 
কিংবা উভয় পক্ষের অর্থাৎ মুসলমান ও কাফিরদের নির্ধারিত সময়ে যুদ্ধক্ষেত্রে উপস্থিত 
না হওয়ার দরুনই হোক। মুসলমানগণ নিজেদের সংখ্যাল্পতা ও দুর্বলতার জন্য হয়তো 
যুদ্ধে এগিয়ে যাবার সাহস করতো না। আর কাফিরদের উপরও যেহেতু আল্লাহ্‌ তা'আলা 
মুসলমানদের প্রতাপ জমিয়ে রেখেছিলেন, সুতরাং তারাও সংখ্যাধিক্য এবং শক্তি থাকা 
সত্ত্বেও সম্মুখ সমরে আসতে ভয় করত। 


কাজেই প্রকৃতির সুদৃঢ় ব্যবস্থা উভয় পক্ষেই এমন অবস্থার সৃষ্টি করে দেয় যে, 
তেমন বেশি একটা চিন্তা-ভাবনার সুযোগই হল না। মন্ধাবাসীদের আবূ সুফিয়ানের 


২৮২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


,ভীত-সন্ত্রস্ত কাফেলার আর্ত ফরিয়াদ কোন রকম চিন্তা-ভাবনা ছাড়াই এক ভয়াবহ 
রূপে সামনে এগিয়ে যেতে উদ্দ্ধ করল, আর মুসলমানদের এগোতে উৎসাহিত ঝরল. 
তাদের এ ধারণা যে, আমাদের সামনে মুকাবিলা করার মত কোন সুসজ্জিত বাহিনী 
নেই; আছে একটি সাধারণ বাণিজ্যিক কাফেলা । কিন্তু মহাজ্তানী-মহাজনের উদ্দেশ্য ছিল 
উভয় পক্ষের মাঝে একটা আনুষ্ঠানিক যুদ্ধ হয়ে যাওয়া । আর তাতে করে যেন এ যুদ্ধের 
পেছনে ইসলামের যে বিজয়সৃচক ফলাফল নিহিত রয়েছে, তা পরিষ্কারভাবে সামনে Bi 


PATA or Gnesi 


যায়। সেজন্যই বলা হয়েছে 8 +-5-9-% ৩৬ 10 এ) SES 


অর্থাৎ এমন পরিস্থিতি বা অবস্থা সত্তেও এজন্য হুদ্ধ সংঘটিত হয়েই গেল, যেন 
আল্লাহ্‌ তা'আলা যে কাজের সিদ্ধান্ত করে রেখেছেন তা পূর্ণ করে দেখিয়ে দেন। আর 
তা ছিল এই যে, এক হাজার জওয়ানের সশস্ত্র ও সমরোপকরণে সমৃদ্ধ বাহিনীর 
মুকাবিল।য় তিন শ' তের জন নিরস্ত্র ও নিঃসম্বল ক্ষুধার্ত মুসলমানের একটি ক্ষুদ্র দল--- 
আবার তাও যুদ্ধের অবস্থানের দিক দিয়ে একান্ত অনোপযোগী স্থান থেকেও যখন এ 
পাহাড়ের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে, তখন এ পাহাড়ও চূর্ণবিচ্র্ণ হয়ে যায় এবং 
এই সামান্য দলটি হয় বিজয়ী, যা সুস্পষ্টভাবে এ কথারই চাক্ষুস প্রমাণ যে, এদের 
পিছনে কোন মহাশক্তি কাজ করছিল, যা থেকে বঞ্চিত ছিল এই এক হাজারের বাহিনী । 
তাছাড়া এ কথাও সুস্পষ্ট যে, তাদের সমর্থন ছিল ইসলামের দরুন এবং ওদের বঞ্চিতি 
ছিল কুফরীর কারণে । তাতে করে প্রতিটি বৃদ্ধিমান-বিবেচক মানুষ বুঝতে পারল সত্য- 
মিথ্যা ও ন্যায়-অন্যায়ের পার্থক্য। সে কারণেই আয়াতের শেষ অংশে বলা হয়েছে ঃ 


oud fA er Gr AV |. নক ক্রু পা পাতি এগ শা Aw পর 


Ein of DE এল 2 ৩৪ ০৩ ০ এক 


অর্থাৎ বদরের ঘটনায় ইসলামের সুস্পষ্ট সত্যতা এবং কুফরের অসত্য ও বর্জনীয় 
হওয়ার বিষয়টি এজন্য খুলে প্রকাশ করে দেয়া হয়েছে, যাতে ভবিষ্যতে যারা ধ্বংসের 
সম্মুখীন হতে চায়, তারা যেন দেখে শুনেই তাতে পা বাড়ায়, আর যারা বেঁচে থাকতে 
চায় তারাও যেন দেখে-শুনেই বেঁচে থাকে; কোনটাই যেন অন্ধকারে এবং ভুল বোঝাবুঝির 
মাঝে না হয়। 


এ আয়াতের শব্দগুলোর মধ্যে ‘হালাক’ বা ধ্বংসের দ্বারা কুফরীকে এবং 
হায়াত” বা জীবন শব্দের দ্বারা ইসলামকে বোঝানোই উদ্দেশ্য । অর্থাৎ সত্য বিষয়টি 
পরিক্ষার হয়ে যাবার পর ভুল. বোঝাবুঝির সম্ভাবনা এবং ওজর-আপত্তির কারণ শেষ 
হয়ে গেছে। এখন যে লোক কুফরী অবলম্বন করবে সে চোখে দেখেই ধ্বংসের দিকে 
দি জা রম, অনন্ত জীবন 


A পাটি ৮০৬ 


গ্রহণ করবে। অতপর বলা হয়েছে ৯০৫৯০ 81) 1 ৮ ৫ ‘অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা 


সূরা আন্ফাল ২৮৩ 


যথেষ্ট শ্রবণকারী, সবার মনের গোপন কুফরী ও ঈমান পর্যন্ত সুস্পষ্টভাবে তার সামনে 
রয়েছে এবং এণগুলে।র শাস্তি ও প্রতিদান সম্পর্কেও তিনি পরিজ্ঞাত। 


৪৩ ও ৪৪তম আয়াতে প্রকৃতির এক অপূর্ব বিস্ময় সম্পর্কে আলোচনা করা 
হয়েছে, যা বদর যুদ্ধের ময়দানে এই উদ্দেশ্যে কার্যকর করা হয়, যাতে উভয় বাহিনীর 
কোন একটিও যদ্ধক্ষেন্র থেকে সরে গিয়ে যুদ্ধের অনুষ্ঠানকেই না শেষ করে দেয়। কারণ, 
এ যৃদ্ধের ফলশ্ততিতে বস্তুগত দিক দিয়েও ইসলামের সত্যতার বিকাশ ঘটানো ছিল 
নির্ধারিত ৷ 

বস্তুত প্রকৃতির সে বিস্ময়টি ছিল এই যে, কাফির বাহিনী যদিও তিন গুণ বেশি 
ছিল, কিন্তু আল্লাহ্‌ তা'আলা শুধুমান্র স্বীয় পারপূর্ণ ক্ষমা ও কুদরতবলে তাদের সংখ্যাকে 
মুসলমানদের চোখে কম করে দেখিয়েছেন, যাতে মুসলমানদের মধ্যে কোন দুর্বলতা ও 
বিরোধ সুম্টি হয়ে না যার। আর এ ঘটনাটি ঘটে দু'বার। একবার মহানবী (সা)-কে 
স্বপ্নযোগে দেখানো হয় এবং তিনি বিষয়টি মুসলমানদের কাছে বলেন। তাতে তাদের 
মনোবল বেড়ে যায়। আর দ্বিতীয়বার ঠিক যুদ্ধক্ষেত্রে যখন উভয় পক্ষ সামনা-সামনি 
হয়, তখন মুসলমানদের তাদের সংখ্য। কম করে দেখানো হয়। সুতরাং ৪৩তম আয়াতে 
স্বপ্নের ঘটনা এবং ৪৪তম আয়াতে প্রত্যক্ষ জাগ্রত অবস্থার ঘটনা উল্লেখ করা হয়েছে। 


হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রো) বলেন, আমাদের দৃষ্টিতে প্রতিপন্ষীয় 
বাহিনীকে এমন দেখাচ্ছিল যে, আমি আমার নিকটবর্তী একজনকে বললাম, এরা 
গোটা নব্বইয়েক লোক হতে পারে। পাশের লোকটি বলল, না, তা নয়---শতেক হতে 
পারে হয়তো । 


A ASAT A এট ০905 2 


শেষ আয়াতে সঙ্গে সঙ্গে এ কথাও বলা হয়েছে ৮৫৯ 1 ৮৫১ (৮৪ 


অর্থাৎ আল্লাহ্‌ তাআলা মুসলমানদেরও প্রতিপক্ষের দৃষ্টিতে কম করে দেখিয়েছেন । . 
এর অর্থ এও হতে পারে যে, মুসলমানদের সে সংখ্যাই তাদের দেখিয়ে দিয়েছেন, যা 

প্ৰকৃতপক্ষেই অল্প ছিল। আবার এর অর্থ এও হতে পারে যে, প্রকৃতপক্ষে যে সংখ্যা 
মুসলমানদের ছিল, তার চেয়েও কম করে দেখিয়েছেন। যেমন, কোন কোন রেওয়ায়েতে 
আছে যে, আবৃ-জাহ্ল মুসলমানদের বাহিনী দেখে তার সাথীদের বলেছিল যে, তাদের 
সংখ্যা এর চেয়ে বেশি বলে মনে হচ্ছে না, যাদের খোরাক একটি উট হতে পারে। আরবে 
কোন বাইনীর সংখ্যা কতটি জীব তাদের খাবার জন্য যবাই করা হয় তারই ভিত্তিতে 
অনুমান করা হত। একশ লোকের খোরাক ধরা হত একটি উট। রসূলে করীম (সা) 
নিজেও বদর সমরাঙ্গনে মক্কার কুরাইশদের সৈন্য সংখ্যা জানার জন্য সেখানকার 
কতিপয় লোককে জিক্তেস করেছিলেন, তাদের বাহিনীতে দৈনিক ক'টি উট যবাই করা 
হয়? তখন তাঁকে জানানো হয়েছিল যে, দশটি উট যবাই করা হয়। তাতেই তিনি 
সৈন্য সংখ্যা এক হাজার বলে অনুমান করে নেন। সারকথা, আবু জাহ্লের দৃষ্টিতে 


২৮৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


মুসলমানদের সংখ্যা মোট শতেক দেখানো হয়। এখানেও কম করে দেখানোর তাৎপর্য 
এই যে, কাফিরদের মনে মুসলিম ভীতি যেন পূর্ব থেকে আচ্ছন্ন হয়ে না যায়, যার 
ফলে তারা ুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যেতে পারে। 


জ্ঞাতব্য বিষয় ঃ যা হোক, আয়াতটির দ্বারা এ কথাও বোঝা গেল য়ে, কোন কোন 
সময় মু'জিযা ও অলৌকিকতা স্বরূপ চোখের দেখাও ভুল প্রতিপন্ন হয়ে যেতে পারে। 
যেমনটি এক্ষেত্রে হয়েছে। 
4:39 8 তি পা tnd 3 গা 
সেজন্যই এখানে পুনর্বার বলা হয়েছে 8 $০৬ ৪ 1151 20 ৩৮ 


অর্থাৎ এহেন কুদরতী বিস্ময় এবং চোখের দৃষ্টির উপর হস্তক্ষেপ এ কারণে প্রকাশ 
হয় যাতে সে কাজটি সুসম্পন্ন হয়ে যেতে পারে, যা আল্লাহ্‌ করতে চান। অর্থাৎ মুসল- 
মানদের তাদের সংখ্যান্্তা ও নিঃসম্বলতা সত্ত্বেও বিজয় দান করে ইসলামের সত্যতা 
এবং তার প্রতি অদৃশ্য সমর্থন প্রকাশ পায়। বস্তুত এ যুদ্ধের যা উদ্দেশ্য ছিল, আল্লাহ্‌ 
তাআলা এভাবে তা পূর্ণ করে দেখিয়ে দেন। 


JAI JIA ঠেলা 


1 পা 
আয়াতের শেষাংশে বলা হয়েছে ৮) * 1 ৮59) 9 1 9 { 3অৰ্থাৎ শেষ 


পর্যন্ত সব বিষয়ই আল্লাহ্‌র দিকে প্রত্যাবর্তন করে; তিনি যা ইচ্ছা করবেন এবং যেমন 
ইচ্ছা নির্দেশ দেবেন। তিনি অল্পকে অধিকের উপর এবং দুর্বলকে শক্তির উপর বিজয়ী 
করে দিতে পারেন, অল্পকে অধিক, অধিককে অল্পে পরিণত করতে পারেন। সুতরাং 
মাওলানা রুমী বলেন $ 


352 5930 তে ভা sr 
০ ৪১1]1 ডি ১৬ ভাসা 
এ ১ ০০1 ০৯ ৪৯ 1551 ০৯ 
১ ৮ তি ক ওসি 18532 
SB: HBAS (১1১৬০1১৩১৮৬ 
১3 ৮১) ৪৯৩ ৬০)৮০3 ৮ ৪ 


ক্রিক হন 
রর 3 ASB WT OS 
442344 


29 / 293/ 25 ৫ 

SEG ১০৩ 459৮৮ ০৮১৮৩০ 
3 ৬ ৰ 2 Ad ৫ রি 2 CAA 

৮ 85১৫৫৯ adn Bybee BS? 


সূরা আন্ফাল ২৮৫ 





০১০৪১ ০১।। 655% Dc (9122 ০১০৬ 
৪ ৮2৯৮5 2 তা 


(8৫) হে ঈমানদারগণ, তোমরা যখন কোন বাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হও, 
তখন সুদৃঢ় থাক এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ কর, যাতে তোমরা উদ্দেশ্যে 
রুতকার্য হতে পার। (৪৬) আর আল্লাহ তা'আলার নির্দেশ মান্য কর এবং তার রসূলের। 
তাছাড়া তোমরা পরস্পরে বিবাদে লিপ্ত হইও না। যদি তা কর, তবে তোমরা কাপুরুষ 
হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব চলে যাবে। আর তোমরা ধৈর্য ধারণ কর। নিশ্চয়ই 
আল্লাহ্‌ তা'আলা রয়েছেন ধৈর্যশীলদের সাথে । (৪৭) আর তাদের মত হয়ে যেয়ো না, যারা 
বেরিয়েছে নিজেদের অবস্থান থেকে গবিতভাবে এবং লোকদের দেখাবার উদ্দেশ্যে। আর 
আল্লাহ্‌র পথে তারা বাধা দান করত। বস্তুত আল্লাহর আয়ত্তে রয়েছে সে সমস্ত বিষয়, 
ঘা তারা করে। 





তফসীরের সার-সংক্ষেপ 


হে ঈমানদারগণ, (কাফিরদের) কোন দলের সাথে যখন তোমাদের (জিহাদে) 
মুকাবিলা করার সুযোগ আসে, তখন (এসব নীতির প্রতি লক্ষ্য রাখবে, প্রথমত) 
গদৃঢ থাকবে ( পালিয়ে যাবে না)। আর দ্বিতীয়ত) খুব বেশি পরিমাণে আল্লাহকে . 
স্মরণ করতে থাকবে। (কারণ, যিকর তথা আল্লাহ্‌র স্মরণ আত্মার শক্তি বৃদ্ধি 
পায়।) আশা করা যায়, (এতে করে) তোমরা যুদ্ধে কৃতকার্য হয়ে যাবে। ( কারণ, 
দঢ়তা আর মনোবল যখন একন্রিত হয়ে যায়, তখন বিজয়াশা প্রবল হয়ে যায়।) আর 
(তৃতীয়ত যুদ্ধ সংক্ৰান্ত যাবতীয় ব্যাপারে) আল্লাহ্‌ এবং তীর রসূলের আনুগত্যের 
প্রতি লক্ষ্য রাখবে যাতে কোন একটি কাজও শরীয়ত বিরোধী না হয়।) আর (চতুর্থত 
নিজেদের নেতার সাথে কিংবা) পারস্পরিকভাবে কোন বিবাদ করবে না। অন্যথায় 
( পারস্পরিক অনৈক্যের দরুন) হীনবল হয়ে পড়বে। (কারণ, তাতে করে তোমাদের 
শক্তি বিক্ষিপ্ত হয়ে যাবে এবং একে অন্যের উপর বিশ্বাস হারিয়ে ফেলাব। আর একা 
কোন লোক কিইবা করতে পারেঃ) আর তোমাদের প্রভাব চলে যাবে। (প্রভাব চলে 
যাওয়া অর্থ তোমাদের প্রভাব-প্রতিপভি নিঃশেষিত হয়ে যাবে। কারণ অন্যরা যখন 
এই মতবিরোধ সম্পর্কে জানতে পারবে, তখন এর অবশ্যস্তাবী পরিণতি এই হবে ।) 
আর পেঞ্চমত কখনো কোন অপছন্দনীয় বিষয় দেখা ।দিলে সেজন্য ধৈর্য ধারণ করবে । 
নিশ্চয়ই আল্লাহ্‌ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। বস্তুত আল্লাহ্র সান্নিধ্যই হয় সাহায্যের 
কারণ।) আর ফেষ্ভত নিগ্তকে নির্ভেজাল রাখবে, দত্ত কিংবা লোক দেখানোর ক্ষেত্রে) 
সেই (কাফির) লেকদের মত হবে না, যারা (এই বদরের ঘটনাতেই) নিজেদের 
অবস্থান থেকে দন্তভরে এবং লোকদের (নিজেদের আড়ূম্ধর ও সাজসরঞ্জাম ) প্রদর্শন 


২৮৬ তফসীরে মা'আরেফ্ুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


করতে করতে বেরিয়ে এসেছে। “আর (এহেন দম্ভ ও লোক দেখানোর সাথে সাথে তাদের 
নিয়ত ছিল) মানুষকে আল্লাহ্‌র পথ থেকে (অর্থাৎ দীন থেকে) বিরত রাখা । (কারণ, 
তারা মুসলমানদের অপমান করতে যাচ্ছিল। যার প্রতিক্রিয়াও মূলত ধর্ম থেকে সাধারণ 
লোকের দূরত্ব বিধান।) বস্তুত আল্লাহ্‌ তা'আলা (সে লোকদেরকে পুরোপুরি শাস্তি দান 
_ করবেন। সুতরাং) তাদের ক্ুতকর্মকে তিনি (স্বীয় জ্ঞানের) বেষ্টনীতে নিয়ে নিয়েছেন। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় ্‌ ্‌ 

হুদ্ধ-জিহাদে ক্লতকার্ধতা লাভের জন্য কোরআনের হিদায়ত ঃ প্রথম দুই আয়াতে 
আল্লাহ তা'আলা মুসলমানদের যুদ্ধক্ষেত্রের জন্য এবং শন্নুর মুকাবিলার জন্য একটি বিশেষ 
হিদায়তনামা দান করেছেন, যা তাদের জন্য পাথিব জীবনের কৃতকার্যতা এবং পরকালীন 
নাজাতের অমোঘ ব্যবস্থা। প্রাথমিক যুগের যুদ্ধসমূহে মুসলমানদের কৃতকার্যতা ও বিজয়ের 
রহস্যও এতেই নিহিত। আর তা হল কয়েকটি বিষগ্ন। 


প্রথমত দৃঢ়তা ৪ অর্থাৎ দৃঢ়তা অবলম্বন করা ও স্থির-অটল থাকা । মনের 
দৃঢ়তা ও সংকল্পের অটতা দুই-ই এর অন্তভূক্ত। কারণ, যতক্ষণ পর্যন্ত কারো মন দৃঢ় 
এটা এমন বিষয় যা মুমিন ও কাফির নিবিশেষে সবাই জানে, উপলব্ধি 'করে এবং 
পৃথিবীর প্রতিটি জাতি নিজেদের ঘৃদ্ধে এরই উপর বিশেষ গুরুত্ব আরোপ করে থাকে। 
: কারণ, অভিক্ত লোকদের কাছে এ বিষয়টি গোপন নেই যে, সমরক্ষেত্রে সর্বপ্রথম এবং 
সবচাইতে কার্যকর অস্ত্রই হচ্ছে মন ও পদক্ষেপের দৃঢৃতা। এর অবর্তমানে অন্য 
সমস্ত উপায়-উপকরণই অকেজো, বেকার । 


দ্বিতীয়ত, আল্লাহ্‌র যিকর। এটি সেই বিশেষ ধরনের আধ্যাত্মিক হাতিয়ার 
যার ব্যাপারে ঈমানদাররা ছাড়া" সাধারণ পৃথিবী গাফিল। সমগ্র পৃথিবী যুদ্ধের জন্য 
সর্বোত্তম অস্ত্রশস্ত্র, আধুনিকতম সাজ-সরঞ্জাম ও উপায়-উপকরণ সংগ্রহ করার জন্য এবং 
সেনাবাহিনী সুদৃঢ় রাখার জন্য পরিপূর্ণ চেষ্টা নেয়। কিন্তু মুসলমানদের আধ্যাত্মিক 
ও পাথিব এ হাতিয়ার সম্পর্কে তারা অপরিচিত ও অক্ত। সে কারণেই এই হিদায়ত, 
এই নির্দেশনামা। এই নির্দেশনামা মুতাবিক যে কোন অঙ্গনে যে কোন জাতির সাথে 
মুকাবিলা হয়েছে, প্রতিপক্ষের সমস্ত শক্তি ও চেস্টা-তদবীর পুরোপুরি নিচ্ক্রিয় হয়ে 
পড়েছে। আল্লাহর যিকরের নিজস্বভাবে যে বরকত ও কল্যাণ রয়েছে তা তো যথা- 
স্থানে আছেই, তদুপরি এটাও একটি বাস্তব সত্য যে, দৃঢ়তার জন্যও এর চেয়ে পরীক্ষিত 
কোন ব্যবস্থা নেই। আল্লাহকে স্মরণ করা এবং তাতে বিশ্বাস রাখা এমন এক বিদ্যুৎ 
শক্তি যা একজন দুর্বলতর মানুষকেও পাহাড়ের সাথে মুকাবিলা করতে উদ্দদ্ধ করে 
তোলে। বিপদ যত কঠিন হোক না কেন, আল্লাহর স্মরণ সে সমস্ত হাওয়ায় উড়িয়ে 
দেয় এবং মানুষের মন মানসকে বলিষ্ঠ ও পদক্ষেপকে সুদৃঢ় করে রাখে। 


এখানে লক্ষ্য রাখা প্রয়োজন যে, যুদ্ধ-বিগ্রহের সময় স্বভাবত এমন এক সময় 
যখন কেউ কাউকে স্মরণ করে না; সবাই শুধুমাত্র নিজেদের চিন্তায় ব্যতিব্যস্ত থাকে। 


স্রা আন্ফাল ২৮৭ 


সেজন্যই জাহিলিয়াত আমলের আরব কবিরা যুদ্ধের ময়দানেও নিজেদের প্রেমাস্পদ 
প্রেয়সীদের স্মরণ করে গর্ববোধ করত যে, এটা যথার্থই বলিঠ মনোবল ও প্রেমে পরি- 
পক্ুতার প্রমাণ বটে। জাহিলিয়াত আমলের কোন এক কবি বলেছেন ঃ 


Ua peu ৬৮৯3 SS SS 
অর্থাৎ আমি তখনও তোমার কথা স্মরণ করেছি, যখন আমাদের মাঝে বর্শা 
বিনিময় চল'ছল। 
কোরআনে করীম এহেন শংকাপূর্ণ পরিবেশে মুসলমানদের আল্লাহর সমরণ করার 
শিক্ষা দিয়েছে; তাও আবার অধিক পরিমাণে স্মরণ করার তাকীদসহ। 
এখানে এ বিষয়টিও লক্ষণীয় যে, সমগ্র কোরআনে আল্লাহ্‌র যিকর ব্যতীত অন্য 


7 A শার্ট ২ 


রব " ৬৫ ৪৪ 
কোন ইবাদতই এত অধিক পরিমাণে করার হুকুম নেই-1 1৮475 8 5:৮০ অথবা 


গে A ae শি শা 
7 কি 
| 7৮৮ (৬ ৬-৩ কোথাও উল্লেখ নেই। তার কারণ এই যে, আল্লাহ্‌র যিকর তথা 


স্মরণ এমন সহজ একটি ইবাদত যে, তাতে না তেমন কোন বিরাট সময় ব্যয় হয়, না 
পরিশ্রম এবং নাইবা অন্য কোন কাজের কোন রকম ব্যাঘাত ঘটে। তদুপরি আল্লাহ্‌ 
রব্বুল আলামীন একান্ত অনুগ্রহ করে আল্লাহ্‌র যিকরের জন্য কোন শর্তাশর্ত, কোন 
বাধ্যবাধকতা, ওয্‌ কিংবা পবিভ্রতা পোশাকাশাক এবং কেবলামুখী হওয়া প্রভৃতি কোন 
নিয়মই আরোপ করেননি। যেকোন মানুষ যেকোন অবস্থায় ওযুর সাথে, বিনা ওযুতে ' 
দাঁড়িয়ে, বসে, শুয়ে যেভাবে ইচ্ছা আল্লাহ্‌কে স্মরণ করতে পারে। এর পরেও যদি 
ইমাম জাযারীর গবেষণার বিষয়টি তুলে ধরা যায়, যা তিনি হিস্নে হাসীন গ্রন্থে উল্লেখ 
করেছেন যে, আল্লাহ্‌র যিকর শুধু মুখে কিংবা মনে মনে যিকর করাকেই বলা হয় 
না বরং প্রতিটি জায়েয বা বৈধ কাজ আল্লাহ, রসূলের আনুগত্যের আওতায় থেকে করা 
হলে সে সবই যিক্রুল্লাহ্‌র অন্তর্ভুক্ত, তবে এই পর্যালোচনা অনুযায়ী যিক্রুল্লাহ্র মম 
এত ব্যাপক ও সহজ হয়ে যায় যে, নিদ্ৰিত মানুষকেও যাকের বলা যেতে পারে । 
ঘেমন, কোন কোন রেওয়ায়েতে উল্লেখ রয়েছে 8-$ ১ ৩৮ 0৭ ৮৮711 5 অর্থাৎ আলিম 
ব্যক্তির ঘুমও ইবাদতেরই অন্তভূক্ত। কারণ, যে আলিম তার ইলমের চাহিদা অনুযায়ী 
আমল করেন তার জন্য তার নিদ্রা, তার জাগরণ সবই আল্লাহর আনুগত্যের আওতাভুক্ত 
হওয়া অপরিহার্য । 


যুদ্ধক্ষেত্রে আল্লাহ্‌ কে অধিক পরিমাণে স্মরণ করার নির্দেশটিতে যদিও বাহ্যিক 
দৃষ্টিতে মূজাহেদীনের জন্য একটি কাজ বাড়িয়ে দেওয়া হল বলে মনে হয় যা স্বভাবতই 
কস্ট ও পরিশ্রমসাধ্য হবে, কিন্তু আল্লাহ্‌র যিক্রের এটা এক বিস্ময়কর বৈশিষ্ট্য যে, 
তাতে কখনও কোন পরিশ্রম তো হয়ই না, বরং এতে একটা সুখকর অনুভূতি, একটা 


২৮৮ তফসীরে মা'আরেফুল-কোরআন॥ চতুর্থ খণ্ড 


শক্তি এবং একটা পৃথক স্বাদ অনুভূত হতে থাকে যা মানুষের কাজকর্মে অধিকতর 
সহায়ক হয়। তাছাড়া এমনিতেও কম্ট-পরিশ্রমের কাজ যারা করে থাকে তাদের অভ্যাস 
থাকে কোন একটা বাক্য কিংবা কোন গানের কলি কাজের ফাকেও গুনগুনিয়ে পড়তে 
বা গাইতে থাকার। সুতরাং কোরআন করীমে মুসলমানদের তার একটি উত্তম বিকল্প 
দিয়েছে যা হাজারো উপকারিতা ও তাৎপর্যমণ্ডিত। সে কারণেই আয়াতের শেষাংশে 


“AS AS রন ও 
বলা হয়েছে 5 94৯75 ₹৮৮৯)অর্থাৎ তোমরা যদি দৃঢ়তা এবং আল্লাহ্র যিকরের 
দু'টি গোপন রহস্য স্মরণ রাখ এবং যুদ্ধক্ষেত্রে সেগুলো প্রয়োগ কর, তবে বিজয় ও 
কৃতকাৰ্যতা তোমাদেরই হবে। 


যুদ্ধক্ষেত্রের একটি যিকর তো হলো তাই, যা সাধারণত “না'রায়ে তকবীর'-এর 
শ্লোগানের মাধ্যমে করা হয়। এ ছাড়া আল্লাহ্‌ তা'আলার উপর ভরসার খেয়াল রাখা, 
তারই উপর নির্ভর করতে থাকা, তাঁর কথা মনে রাখা প্রভৃতি সবই ‘যিক্রুল্লাহ্‌’-র 
অন্তর্ভূক্ত । 

৪৬ তম আয্মাতে তৃতীয় আরেকটি বিষয়ের শিক্ষা দেওয়া হয়েছে। বলা হয়েছে ঃ 


কপাততীপাণ ও 8 এন শি 


৮) ৮) 4 | 2০ [অর্থাৎ আল্লাহ, ও তাঁর রসূলের আনুগত্যকে অপরিহার্ষভাবে 


পালন কর। কারণ, আল্লাহ্‌র সাহায্য-সমর্থন শুধুমাত্র তার আনুগত্যের মাধ্যমেই অর্জন 
করা যেতে পারে। পক্ষান্তরে পাপকর্ম ও আনুগত/)হীনতা আল্লাহ, তা'আলার অসন্তষ্টি 
ও বঞ্চনার কারণ হয়ে থাকে । এভাবে যুদ্ধক্ষেত্রের জন্য কোরআনী হিদায়তনামার 


তিনটি ধারা সাব্যস্ত হয়ে যায়। তা হল ৩৮৬১ -4/1 ১553 ৮০৮০ 0৮1 


দিএটি পা = 


অর্থাৎ দৃঢ়চিত্ততা, আল্লাহ্‌র যিকর ও আনুগত্য অতপর বলা হয়েছে 81 4৮) ৮১১ 


AS A LAS eA A“ af? cit 


1221 5৮8) ১৪ ১৪ (LAL a ক্ষতিকর দিকগুলোর উপর 


আলোকপাত করে তা থেকে বেঁচে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তাই . বগা হয়েছে £ 


& ঠা চে 


1957 J WY এ অর্থাৎ তোমরা পারস্পরিক বিবাদ-বিসংবাদে লিপ্ত হয়ো না। তা হলে 
তোমাদের মাঝে সাহসহীনতা বিস্তার লাভ করবে এবং তোমাদের বল ভেঙে যাবে, 
তোমরা হীনবল হয়ে পড়বে । 


এতে বিবাদ-বিসংবাদের দু'টি পরিণতি বর্ণনা করা হয়েছে। (১) তোমরা 
ব্যক্তিগতভাবে দুর্বল ও ভীরু হয়ে পড়বে এবং (২) তোমাদের বল ভেঙে যাবে, তোমরা 
শন্ুর দৃষ্টিতে নিকৃষ্ট হয়ে পড়বে। পারস্পরিক ঝগড়া ও বিবাদ-বিসংবাদের দরুন 
অন্যের দৃষ্টিতে নিকৃষ্ট হয়ে পড়া একটি স্বতঃসিদ্ধ বিষয়, কিন্তু এতে নিজের শক্তির 
উপর এমন কি প্রতিক্রিয়া হতে পারে যার কারণে দুর্বল ও ভীরু হয়ে পড়তে হবে? এর 


সূরা. আন্ফাল ২৮৯ 


উত্তর এই যে, পারস্পরিক এক্য ও বিশ্বাসের ক্ষেত্রে প্রতিটি ব্যক্তির সাথে গোটা দলের শক্তি 
সংযুক্ত থাকে। ফলে এককভাবে ব্যক্তি ও নিজের মাঝে গোটা দলের সমপরিমাণ শক্তি 
অনুভব করে। পক্ষান্তরে যখন পারস্পরিক এক্য ও বিশ্বাস থাকে না, তখন বক্তির 
একার ক্ষমতাই থেকে যায়, যা যুদ্ধ-বিগ্রহের বেলায় কোন কিছুই নয়। 


ক 


তারপরে বলা হয়েছে ঃ-1 2 7৮০15 অর্থাৎ অবশ্য ধৈর্য ধারণ কর। বাক্যের 


বিন্যাস ধারায় প্রতীয়মান হয় যে, এতে বিবাদ-বিসংবাদ থেকে রক্ষা পাবার একান্ত 
কার্যকর ব্যবস্থা বাতলে দেয়া হয়েছে। এর বিশ্লেষণ এই যে, কোন দলের মত ও 
উদ্দেশ্যে যত এঁক্যই থাক না কেন, কিন্তু ব্যক্তি মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য অবশ্যই বিভিন্ন 
রকম হয়ে থাকে । তাছাড়া কোন উদ্দেশ্য লাভের প্রচেম্টার ক্ষেত্রেও অভিজ্ঞ বুদ্ধিজীবীদের 
মতপার্থক্য থাকা অপরিহার্য। কাজেই অন্যের সাথে চলতে গিয়ে এবং অন্যকে সঙ্গে 
রাখতে গিয়ে মান্ষকে স্বভাব বিরুদ্ধ বিষয়েও ধৈর্য ধারণ ও সহনশীলতার স্বভাব গড়ে 
তোলা এবং নিজের মতের উপর এত অধিক দৃঢ়তা ও অনমনীয়তা না থাকা উচিত 
যা গৃহীত না হলে ক্ষেপে যায়। এই গুণের অপর নামই হল “সবর”। ইদানীং 
এ কথাটি সবাই জানে এবং বলেও থাকে যে, নিজেদের মধ্যে পারস্পরিক বিবাদ-বিসংবাদ 
সৃষ্টি করা অত্যন্ত মন্দ কাজ। কিন্তু তা থেকে বেঁচে থাকার মূল কথা ‘সবর’ অবলম্বনে 
অভ্যস্ত হওয়া এবং নিজের মত মানাবার ফিকিরে ক্ষেপে না যাওয়ার গুণটি অতি অল্প 
লোকের মাঝেই পাওয়া যায়। সে কারণেই এক্য ও একতার যাবতীয় ওয়াজ-নসীহতই 
নিষ্ফল হয়ে যায়। অপরকে নিজের কথা বা মত মানাবার ক্ষমতা মানুষের থাকে না। 
তবে নিজে অপরের কথা বা মতামত মেনে নেবার এবং যদি তার জ্ঞান ও সততার 
তাগিদে না-ই মানতে পারে, তবে অন্তত মৌনতা অবলম্বন করার অধিকার অবশ্যই তার 
রয়েছে। কাজেই কোরআন করীম বিবাদ-বিসংবাদ থেকে বেঁচে থাকার জন্য হিদায়ত 
দানের সঙ্গে সঙ্গে সবর” অবলম্বনের দীক্ষাও প্রতিটি ব্যক্তি ও দলকে দিয়েছে যাতে বিবাদ- 
বিসংবাদ থেকে বেচে থাকার কাজটি কার্ষক্ষেত্রে সহজ হয়ে যায়! 


AS তা পলা পি 


এখানে এ বিষয়টিও লক্ষণীয় যে, এক্ষেত্রে কোরআন করীম 17৮1 ৮ ষ্ বলেছে। 
অর্থাৎ পারস্পরিক বিবাদ-দ্বন্দ থেকে বিরত করেছে, মতের পার্থক্য কিংবা তা প্রকাশ 
করতে বাধা দেয়নি । যে ক্ষেত্রে মতপার্থক্যের সাথে সাথে নিজের মত অন্যকে মানাবার 
প্রেরণা কার্যকর থাকে তাকেই বলা হয় বিবাদ ও বিসংবাদ। আর এটিই হল সে 
প্রেরণা যাকে কোরআন করীম-_: 1১7০ [5 শব্দে ব্যক্ত করেছে এবং সবশেষে সবর 


অবলম্বনের এক বিরাট উপকারিতার কথা বলে এর তিক্ততাকে দূর করে দিয়েছে। 
৮৮5 


A ডে ডে 
বলা হয়েছে £% )-+$ ৮০) 1 ৬০ 401 ০ 1 অর্থাৎ যারা সবর অবলম্বন করে তথা 


২৯০ তফসীরে মা"আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


ধৈর্য ধারণ করে আল্লাহ্‌ তাদের সঙ্গে রয়েছেন। এটি এমন এক মহা সম্পদ যে, 
ইহা পরকালের যাবতীয় সম্পদের মুকাবিলায় অতি নগণ্য। 


কোন কোন যুদ্ধে স্বয়ং রসূলে করীম সো) এ সমস্ত হিদায়তকে তুলে ধরার 
উদ্দেশ্যে এই ভাষণ দান করেছেন---“হে উপস্থিত সৈন্যগণ, তোমরা শহর মুকাবিলার 
আকাঙ্ক্ষা করো না বরং আল্লাহ্‌ তা'আলার নিকট অব্যাহতি কামনা কর। আর 
অগত্যা যদি মুকাবিলা হয়েই যায়, তবে ধৈর্য ও দৃঢ়তা অবশ্যই অবলপ্বন কর এবং 
একথা জেনে নাও যে, জান্নাত তলোয়ারের ছায়াতেই নিহিত।---(মুসলিম ) 


৪৭তম আয়াতে আরো একটি ক্ষতিকর দিক সম্পর্কে সতকাঁকরণ এবং তাথেকে 
বাঁচার হিদায়ত দান করা হয়েছে । তা হল নিজের শক্তি ও সংখ্যাধিক্যের উপর গর্ব | 
করা কিংবা কাজ করতে গিয়ে সত্যতা ও নিঃস্বার্থতার পরিবর্তে নিজের অন্য কোন 
উদ্দেশ্য লুকানো থাকা। কারণ, এ দুটি বিষয়ও বড় বড় শক্তিশালী দলকে পযন্ত 
পরাস্ত-পরাভূত করে দেয়। 


এ আয়াতে মক্কার কুরাইশদের প্রতিও ইঙ্গিত করা হয়েছে, যারা নিজেদের 
বাণিজ্যিক কাফেলার হিফাযতের জন্য বিপুল সংখ্যা ও সাজ-সরঞ্জাম নিয়ে নিজেদের 
শক্তি ও সংখ্যাধিক্যের কারণে সদন্তে মন্কা থেকে বেরিয়ে এসেছিল। আর বাণিজ্যিক 
কাফেলাটি যখন মুসলমানদের নাগালের বাইরে চলে যায়, তখনও তারা ফিরে না গিয়ে 
নিজেদের সাহস ও বাহাদুরী প্রকাশ করতে চায়। 


প্রামাণ্য রেওয়ায়েতে উল্লেখ রয়েছে যে, আবু সুফিয়ান যখন তার বাণিজ্যিক 
কাফেলা নিয়ে মুসলমানদের নাগালের বাইরে চলে যায় তখন আবু জাহলের কাছে দূত 
পাঠিয়ে দেয় যে, এখন আর তোমাদের এগিয়ে যাবার দরকার নেই, ফিরে চলে এসো । 
আবু সুফিয়ান ছাড়া আরো বহু কুরাইশের মতও ছিল তাই। কিন্তু আবু জাহ্‌ল তার 
গর্ব-অহঙ্কার-দার্ভিকতা ও খ্যাতির মোহে শপথ করে বসে যে, আমরা ততক্ষণ পর্যন্ত 
ফিরে যাব না, বদরে পৌছে যতক্ষণ না কয়েক দিন যাবত নিজেদের বিজয়-উৎসব 
উদ্যাপন করে নেব! 


যার পরিণতিতে সে নিজে এবং তার কয়েকজন বড় বড় সাথী সেখানেই নিহত হয় 
এবং একই গর্তে প্রোথিত হয়ে রয়ে যায়। এ আয়াতে মুসলমানদের তাদের অনুসূত 
পন্থা থেকে বিরত থাকারও হিদায়ত দেয়া হয়েছে। 


উটিরিডারাররা এর রোজিরার টিন 
EC SRR its (৯91 786555 
TAA CARA 3 শে 
০৮৯ 4৬, 15252 
uu A (! 











(8৪৮) আর হখন সুদৃশ্য করে দিল শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যকলাপকে 
এবং বলল খে, আজকের দিনে মানুষই তোমাদের উপর বিজয়ী হতে পারবে না আর 
আমি হলাম তোমাদের সমর্থক, অতপর যখন সামনাসামনি হল উভয় বাহিনী তখন 


সে অতি দ্রত পায়ে পেছন দিকে পালিয়ে গেল এবং বলল, আমি তোমাদের সাথে নেই--- 
আমি দেখছি যা তোমরা দেখছ না; আমি ভয় করি আল্লাহ্‌কে। আর আল্লাহ্র আযাব 
অত্যন্ত কঠিন। (8৯) যখন সমূনাফিকরা বলতে লাগল এবং যাদের অন্তর ব্যাধিগ্রস্ত, 
এরা নিজেদের ধর্মের উপর গবিত। বস্তুত, যারা ভরসা করে আল্লাহ্র উপর, সে নিশ্চিন্ত, 
কেননা আল্লাহ্‌ অতি পরাক্রমশীল, সুবিজ্ঞ। 


পপ ESN TOTES CAAA TEEN OSEAN CENTER AE EEE TENET CEES otha ETE at NEES EEE SAAT OY ETE Tt OEE CD COND 


তক্ষসীরের সার-সংক্ষেপ 


আর তাদের সাথে সে সময়টির কথা বলুন, যখন শয়তান সে (কাফির) লো'ক- 
দেরকে €ওয়াস্ওয়াসার মাধ্যমে) তাদের (ুফরীসুলভ ) আচরণ [রসূল (সা)-এর 
বিরোধিতা প্রভৃতিকে তাদের দৃষ্টিতে ] সুন্দর করে দেখায় (ফলে তারা এ সমস্ত বিষয়কে 
ভাল মনে করতে থাকে)। তদুপরি € সে ওয়াস্ওয়াসার উধ্র্বে তাদের সামনাসামনি 
এ কথাও) বলে যে, (তোমাদের মাঝে এমন শক্তি-সামর্থা বিদ্যমান রয়েছে যে” তোমা- 
দের বিরোধী) লোকদের মধ্যে আজকের দিনে কেউই তোমাদের উপর বিজয় অর্জন 
করার মত নেই। আর আমি তোমাদের সমর্থক--€তোমরা বহিরাগত শব্রুদেরও 
কোন ভগ্ন করো না এবং ভেতরের শন্রদের ব্যাপারেও কোন রকম আশংকা, করো 
না)। তারপর যখন (কাফির ও মুসলমান) উভয় সৈন্যদল পরস্পরের সামনাসামনি 
হয়ে যায় (এবং সে অর্থাৎ শয়তান যখন ফেরেশতাদের অবতরণ প্রত্যক্ষ করে) 
তখন পিছন ফিরে পলাতে আরস্ত করে এবং বলে, তোমাদের সাথে আমার কোন 
সম্পর্ক নেই । (আমি সমর্থক-সহায়ক কোন কিছুই নই। কারণ, ) আমি সে সমস্ত 
বিষয় প্রত্যক্ষ করছি যা তোমরা দেখতে পাও না (অর্থাৎ ফেরেশতা বাহিনী )। 
আমি যে আল্লাহকে ভয় করি (যে, তিনি না আবার এ পৃথিবীতেই ফেরেশতাদের 
মাধ্যমে আমার খবর নিয়ে নেন)। আর আল্লাহ্‌ হচ্ছেন কঠিন শাস্তিদাতা। তাছাড়া 
সে বিষয়টিও স্মরণ করার মত, যখন মদীনার মুনাফিকদের মধ্য থেকে) এবং 
মেক্কাবাসীদের মধ্যে) যাদের অন্তরে (সন্দেহ সংশয়জনিত) ব্যাধি বিদ্যমান ছিল 
নিঃসম্বল মুসলমানদের কাফিরদের মুকাবিলায় আসতে দেখে) বলছিল যে, এসব 


২৯২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


( মুসলমান) লোকগুলোকে তাদের ধর্ম এক বিভ্রান্তিতে নিপতিত করে দিয়েছেঃ (নিজে- 
দের ধর্মের সত্যতার ভরসায় এরা এহেন কঠিন বিপদে এসে পড়ছে আল্লাহ্‌ উত্তর 
দিচ্ছেন-_-) আল্লাহ্‌র উপর যারা ভরসা করে (অধিকাংশ ক্ষেত্রে তারাই হয় বিজয়ী। 
কারণ,) নিঃসন্দেহে আল্লাহ্‌ পরাক্রমশীল। (কাজেই তাঁর উপর ভরসাকারীকে বিজয়ী 
করে দেন। অবশ্য ঘটনাচক্রে এমন ভরসাকারীও যদি কখনো পরাজিত হয়ে গড়ে, 
তবে তার পেছনে কিছু মঙ্গল নিহিত থাকে । কারণ,) তিনি সুবিজও বটেন। (সুতরাং 
কোন কিছুই বাহ্যিক সামর্থ্য ও অসামর্ধ্যের উপর নির্ভরশীল নয়, প্রকৃত ক্ষমতাশীল 
হলেন অন্যজন )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
স্রা আন্ফালের প্রথম থেকেই চলে আসছে বদর যুদ্ধে সংঘটিত ঘটনাবলী, 


উপস্থিত পরিস্থিতি, তাতে অজিত শিক্ষা ও উপদেশাবলী এবং আনুষঙ্গিক বিধি-বিধান 
সংক্রান্ত আলোচনা । 


সেসব ঘটনার মধ্যে একটি ঘটনা হচ্ছে শয়তান কর্তৃক মন্কার কুরাইশদের 
প্রতারিত করে মুসলমানদের মুকাবিলায় নামানো এবং ঠিক. যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্ 
ছেড়ে তার পালিয়ে যাওয়া। আলোচ্য আয়াতের শুরুতে সেকথাই বলা হয়েছে। 


শয়তানের এই প্রতারণা ছিল কুরাইশদের মনে ওয়াসওয়াসা সৃষ্টির আকারে 
কিংবা মানুষের আঁকরুতিতে সরাসরি সামনে এসে কথাবার্তা বলার মাধ্যমে । এতে উভয় 
সম্ভাবনাই বিদ্যমান। তবে কোরআনের শব্দাবলীতে দ্বিতীয় প্ররুতির প্রতিই অধিকতর 
সমর্থন বোঝা যায় যে, সে মানুষের আকৃতিতে সামনাসামনি এসে প্রতারিত করেছিল । 


ইমাম ইবনে জারীর হযরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস রো)-এর রেওয়ায়েতক্রমে 
উদ্ধত করেছেন যে, মন্ধার কুরাইশ বাহিনী যখন মুসলমানদের সাথে মুকাবিলা 
করার উদ্দেশ্যে মক্কা থেকে রওয়ানা হয়, তখন তাদের মনে এমন এক আশংকা চেপে 
ছিল যে, আমাদের প্রতিবেশী বন্‌ বকর গোত্রও আমাদের শন্রুঃ আমরা মুসলমানদের 
সাথে যুদ্ধ করতে চলে গেলে সেই সুযোগে এই শল, গোত্র না আবার আমাদের বাড়ি-ঘর 
এবং নারী-শিশুদের উপর হামলা করে বসে! সুতরাং কাফেলার নেতা আবু সুফিয়ানের 
ভয়ার্ত আবেদনের প্রেক্ষিতে প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে তারা বেরিয়ে গেল বটে, কিন্ত 
মনের এ আশংকা তাদের পায়ের বেড়ি হয়ে রইল। এমনি সময়ে শয়তান সোরাকা ইবনে 
মালেকের রূপে এমনভাবে সামনে এসে উপস্থিত হল যে, তাঁর হাতে রয়েছে একটি 
পতাকা আর তার সাথে রয়েছে বীর সৈনিকদের একটি খণ্ড দল। দসোরাকা ইবনে মালেক 
ছিল সে এলাকার এবং গোত্রের বড় সর্দার । কুরাইশদের মনে তারই আক্রমণের 
আশংকা ছিল। সে এগিয়ে গিয়ে কুরাইশ জওয়ানদের বাহিনীকে লক্ষ্য করে এক ভাষণ 


দিয়ে বসল এবং দু'ভাবে তাদেরকে প্রতারিত করল। প্রথমত, * 55) 1 ৪ ৮) ৬ 


সূরা আন্ফাল ২৯৩ 


(৮০১1 ৬৯ অর্থাৎ আজকের দিনে এমন কেউ নেই, যারা তোমাদের উপর জয়লাভ 


করতে পারে। এর উদ্দেশ্য ছিল একথা বুঝিয়ে দেয়া যে, আমি তোমাদের প্রতিপক্ষের 
সম্পর্কেও অবগত রয়েছি এবং তোমাদের শক্তিসামর্থ্য ও সংখ্যাধিক্য তো চোখেই 
দেখছি---কাজেই তোমাদের এ ব্যাপারে সম্পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি যে, তোমরা নিশ্চিন্তে 
এগিয়ে যাও, তোমরাই প্রবল থাকবে, তোমাদের মুকাবিলায় বিজয় অর্জন করবে এমন 
কেউ নেই। 


nce a 


দ্বিতীয়ত, (-$-১) এ ০5১1 অৰ্থাৎ বনি বকর প্রভৃতি গোত্রের ব্যাপারে 


তোমাদের মনে যে আশংকা চেপে আছে যে, তোমাদের অবর্তমানে তারা মক্কা আক্রমণ 
করে বসবে, তার দায়-দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি যে, এমনটি হবে না; আমি তোমাদের 
সমর্থনে রয়েছি। মক্কার কুরাইশরা সোরাকা ইবনে মালেক এবং তার বিরাট ব্যক্তিত্ব 
ও প্রভাব-প্রতিপত্তি সম্পর্কে পূর্ব থেকেই অবগত ছিল, কাজেই তার বক্তব্য শোনামান্র 
তাতাদের মনে বসে গেল এবং বনি বকর গোত্রের আক্রমণাশংকা মুক্ত হয়ে মূসলমানদের 
মুকাবিলায় উদ্বদ্ধ হল। 


এই দ্বিবিধ প্রতারপার মাধ্যমে শয়তান তাদেরকে নিজেদের বধ্যভূমির দিকে 


না 1 এ Fe A+ পন (4৮৮ 


০০০০৪ 91 ও 2105 অৰ্থাৎ যখন 


A 

“ 
« 
ee 

বক শপ 


দাবড়ে দিল। কিন্তু 


মক্কার মুশরিক ও মুসলমানদের উভয় দল (বদর প্রাঙ্গণে) সম্মুখ সমরে লিপ্ত হয়ে 
গেল, তখন শয়তান পেছন ফিরে পালিয়ে গেল । 


বদর যুদ্ধে যেহেতু মক্কার মুশরিকদের সহায়তায় একটি শয়তানী বাহিনীও এসে 
উপস্থিত হয়েছিল, কাজেই আল্লাহ্‌ তা'আলা তাদের মুকাবিলায় হযরত জিব্রাঈল ও 
মীকাঈল আ)-এর নেতৃত্বে ফেরেশতাদের বাহিনী পাঠিয়ে দিলেন। ইমাম ইবনে 
জারীর হযরত ইবনে আব্বাস (রা)-এর রেওয়ায়েতের উদ্ধৃতি দিয়ে লিখেছেন যে, শয়তান 
যখন মানবাকৃতিতে সোরাকা ইবনে মালিকের রূপে স্বীয় শয়তানী বাহিনীর নেতৃত্ব 
দিচ্ছিল তখন সে জিবরাঈল-আমীন এবং তার সাথী ফেরেশতা বাহিনী দেখে আতঙ্কিত 
হয়ে পড়ল। সে সময তার হাতে এক কুরাইশী যুবক হারেছ ইবনে হিশামের হাতে 
ধরা ছিল, সঙ্গে সঙ্গে সে তার হাত ছাড়িয়ে নিয়ে পালাতে চাইল। হারেছ তিরস্কার করে 
বলল, একি করছ! তখন সে বুকের উপর এক প্রবল ঘা মেরে হারেছকে ফেলে দিল 
এবং নিজের শয়তানী বাহিনী নিয়ে পালিয়ে গেল। হারেছ তাকে সোরাকা মনে করে 
বলল, হে আরব সর্দার সোরাকা, তুমি তো বলেছিলে £ “আমি তোমাদের সমর্থনে রয়েছি।” 
অথচ ঠিক যুদ্ধের ময়দানে এমন. আচরণ করছ। তখন শয়তান সোরাকা বেশেই 


হু “Ap APAWS A be 


2 টি পে TAS শর্ট তি I { 
উত্তরদিল SL 1 SE Slur £ ৩৪) 1 1৮৯০০০১৪7০৪ 


এ জলী EP 


AOA 


অর্থাৎ আমি তোমাদের সাথে কৃত চুক্তি হতে মুস্ত' হয়ে যাচ্ছি। কারণ, আমি এমন 


২৯৪ ্‌ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


জিনিস দেখছি যা তোমাদের চোখ দেখতে পায় না। অর্থাৎ ফেরেশতা বাহিনী । তাছাড়া 
আমি আল্লাহ্‌বে ভয় করি। কাজেই তোমাদের সঙ্গ ত্যাগ করে চলে যাচ্ছি। 


শয়তান যখন ফেরেশতা বাহিনী দেখতে পেল এবং সে যেহেতু তাদের শক্তি, 
জম্পর্কে অবহিত ছিল, তখন বৃঝল যে, এবার আর পরিন্রাণ নেই। তবে তার বাক্য 
“আমি আল্লাহকে ভয় করি! সম্পর্কে তফসীর শাস্ত্রের ইমাম কাতাদাহ বলেন যে, কথাটি 
সে মিথ্যা বলেছিল । সত্যি সত্যিই যদি সে আল্লাহকে ভয় করত, তাহলে নাফরমানী 
করবে কেন? কিন্তু অধিকাংশ মনীষী বলেছেন যে, ভয় করাও যথাস্থানে ঠিক। কারণ, 
সে যেহেতু আল্লাহ্‌ তা'আলার পরিপূর্ণ কুদরত তথা মহা ক্ষমতা এবং কঠিন আযাব 
সম্পর্কে ভালভাবেই অবগত, কাজেই ভয় না করার কোন কারণ থাকতে পারে না। 
তবে ঈমান ও আনুগত্য ছাড়া শুধু ভয় করায় কোন লাভ নেই। 

সোরাকা এবং তার বাহিনীর পশ্চাদপসরণের দরুন স্বীয় বাহিনীর মনোবল 
ভেঙ্গে পড়তে দেখে আবূ জাহ্‌ল কথাটি ঘুরিয়ে বলল, সোরাবণ পালিয়ে যাওয়ায় 
তোমরা ঘাবড়িয়ো না, সে তো মুহাম্মদ সো)-এর সাথে গোপন ষড়যন্ত্র করে রেখেছিল। 
যা-হোক, শয়তানের পশ্চাদপসরণের পর তাদের যা পরিণতি হবার ছিল তা-ই হল। 
তারপর যখন মন্ধায় ফিরে এল এবং সোরাকা ইবনে মালিকের সঙ্গে তাদের একজনের 
দেখা হল, তখন সে সোরাকার প্রতি ভৎসনা করে বলল, “বদর যুদ্ধে আমাদের 
পরাজয় ও যাবতীয় ক্ষয়-ক্ষতির সমস্ত দায়-দায়িত্ব তোমারই উপর অপিত হবে। তুমি 
ঠিক যুদ্ধ চলাকালীন অবস্থায় সমরাঙ্গন থেকে পশ্চাদপসরণ করে আমাদের জওয়ানদের 
মনোবল ভেঙে দিয়েছ।” সে বলল, “আমি তো তোমাদের সাথেও যাইনি, তোমাদের কোন 
কাজেও অংশগ্রহণ করিনি । তোমাদের পরাজয়ের সংবাদও তো আমি তোমাদের মক্কায় 
ফিরে আসার পরেই শুনেছি ।” 

এসব রেওয়ায়েত ইমাম ইবনে কাসীর তার তফসীরে উদ্ধৃত করার পর বলেছেন 
যে, অভিশপ্ত শয়তানের এটি একটি সাধারণ অভ্যাস যে, সে মানুষকে মন্দ কাজে লিপ্ত 
করে দিয়ে ঠিক সময় মত আলাদা হয়ে যায়। তার এ অজ্যাস সম্পর্কে কোরআনে 


fe শালা 

করীমও বার বার আলোচনা করেছে। এক আয়াতে রয়েছে £51 hg Jios 
3 ” «“ Aw রগ জল Ge ASA a“ 

dbl ie 6 ১ | JG ৬১ ১1 ০০১৯৫ 

শান শা1ও ৬৮ 


০০১০০ | ১4 
শয়তানের ধোকা প্রতারণা এবং তা থেকে বাঁচার উপায় ৪ আলোচ্য আয়াতে বণিত 


ঘটনা থেকে কয়েকটি বিষয় জানা যাচ্ছে ৪ 


(১) শয়তান মানুষের জাতশভ্ু* তাদের ক্ষতি সাধনের জন্য সে নানা রকম 
কলা-কৌশল ও চাল-ছলনার আশ্রয় নেয় এবং বিভিন্ন রূপ বদলাতে থাকে । কোন কোন 


সূরা আন্ফাল ২৯৫ 


সময় শুধু মনে ওয়াসওয়াসা সৃষ্টি করে পেরেশান করে তোলে, আবার কখনো সামনাসামনি 
এসে ধোকা দেয়। 


হে) শগ্নতানকে আল্লাহ্‌ তা'আলা এই ক্ষমতা দান করেছেন যে, সে বিভিন্ন রূপে 
আত্মপ্রকাশ করতে পারে। জনৈক প্রখ্যাত হানাফী ফিঝাহ্‌বিদের গ্রন্থ “আকাম ল-মার্জান 
ফী আহকামিল্‌ জানান'-এ বিষয়টি সবিস্তারে প্রমাণ করা হয়েছে। সে কারণেই গবেষক 
স্ফী মনীষীরূন্দ যারা আধ্যাত্মিক কাশ্ফ ও দর্শনের ক্ষমতা রাখেন তারা মানুষকে এ 
বিষয়ে সতর্ক করে দিয়েছেন যে, কোন লোককে দেখেই কিংবা তার কথাবার্তা শুনেই 
কোন রকম অনুসন্ধান না করে তার পেছনে চলতে আরম্ভ করা অত্যন্ত আশঙ্কাজনক 
হয়ে থাকে এমন কি কাশ্ফ ও ইলহামেও শয়তানের পক্ষ থেকে সংমিশ্রণ হয়ে যেতে 
পারে। সুতরাং মাওলানা রুমী (র) বলেন $ 


০০৬ 5) (১ শক আল 
৬০০ 3 ১13 ১৯৮০১ ০০০০৩ RU 


আর হাফেয বলেন ঃ 
এ ৯ 0৯ ৯৬ 5৮2 উস 8195৩ 
93 0837 ট জে ৬210 ০2565 01 


পায়ামে সরোশ' অর্থ আল্লাহ্‌র ওহী। 


রুতকার্থতার জন্য নিষ্ভাই যথেম্ট নয়, পথের সরলতাও অপরিহার্য 8 (৩) যেসব 
লোক কুফর ও শিরক কিংবা অন্য কোন অবৈধ কার্যকলাপে লিপ্ত হয়, তার কারণ 
বেশির ভাগ ক্ষেত্রে এই হয়ে থাকে যে, শয়তান তাদের দুক্র্মকে সৃন্দর, প্রশংসনীয় এবং 
কল্াাণকর হিসাবে প্রকাশ করে তাদের মন-মস্তিক্ষকে ন্যায় ও সত্য এবং প্রকৃত পরিণতি 
থেকে ফিরিয্মে দেয়। তারা নিজেদের অন্যায়কেই ন্যায় এবং মন্দকেই ভাল মনে করতে 
শুরু করে দেয়। ন্যাক়পন্থীদের মত তারাও নিজেদের অন্যায় অসত্যের জন্য প্রাণ বিসর্জন 
দিতে তৈরি হয়ে যায়। সেজন্য কুরাইশ বাহিনী এবং তার সর্দার যখন বায়তুন্লাহ্‌ 
থেকে বিদায় নিচ্ছিল, তখন বায়তুল্লাহ্র সামনে এসব শব্দে প্রার্থনা করে বলেছিল £ 
৯৪৪6 ৬৬01 ও 5৪1১০১1৮831 অর্থাৎ “আয় আল্লাহ্‌ উভয় দলের যেটি অধিক- 
তর সৎপন্থী তারই সাহায্য কর, তাকেই বিজয় দান কর।” এই অজ লোকেরা শয়তানের 
প্রতারণায় পড়ে নিজেরা নিজেদেরকেই অধিক হিদায়ত প্রাপ্ত এবং ন্যায়পন্থী বলে মনে 
করত। আর পরিপর্ণ নিষ্ঠা ও একাগ্রতার সাথে নিজেদের মিথ্যা ও অন্যায়ের সাহায্য 
ও সমর্থনে জানমাল কোরবান করে দিত। ্‌ 


এতেই প্রতীয়মান হয় যে, যতক্ষণ পর্যন্ত আমল তথা কার্মকলাপের গতি-প্রকৃতি 
সঠিক না হয় ততক্ষণ পর্যন্ত শুধুমান্্র নিষ্ভাই যথেষ্ট নয় । 


২৯৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


অতপর দ্বিতীয় আয়াতে মুসলমানদের ব্যাপারে মদীনার মুনাফিক ও মক্কার 


মুশরিকদের একটি যৌথ সংলাপ উদ্ধৃত করা হয়েছে যা তাদের জন্য দুঃখ করেই যেন 
‘23a 5161 
বলা হয়েছিল। তা হচ্ছে এই ঃ 8 এ ১ be 35 অর্থাৎ বদরের ময়দানে মুষ্টিমেয় 


এই মুসলমানরা যে এহেন বিরাট শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে লড়তে চলে এসেছে, 


তা এই বেচঢারাদের তাদের দীনই প্রতারণায় ফেলে মৃত্যুর মুখে এনে ফেলেছে। আল্লাহ্‌ 
কনে Gg wr 4 AB Her Awe 
 & 


তা'আলা তাদের উত্তরে বলেছেন ঃ PAD Fy bl ৩5 05 টি ৩০ 


অর্থাৎ যে লোক আল্লাহ্র উপর তাওয়াক্কুল ও ভরসা করে নেয়, জেনে রাখো, সে কখনও 
অপমানিত-অপদস্থ হয় না। কারণ, আল্লাহ্‌ তা'আলা সব কিছুর উপর পরাক্রষশীল। 
তার কৌশলের সামনে সবার জ্ঞান-বৃদ্ধিই বিকল হয়ে যায়। মমার্থ এই যে, তোমরা 
শুধু বস্ত ও বন্তজগত সম্পর্কেই অবগত এবং তারই উপর নির্ভর কর। কিন্তু সেই গোপন 
শক্তি সম্পর্কে তোমাদের কোন খবরই নেই যা বস্তু ও বস্তজগতের শ্রষ্টা আল্লাহ্‌ তা'আলার 
ভাণ্ডারে রয়েছে এবং যা তাঁর উপর ঈমান ও বিশ্বাস স্থাপনকারী লোকদের সঙ্গে থাকে। 


ইদানীংকালেও সরল-সোজা ধর্মপ্রাণ মুসলমানদের দেখে তথাকথিত অনেক 
বিজ-বৃদ্ধিমান বলে থাকে---“এরা পুরান দিনের লোক, এদের কিছু ঝলো না।” কিন্ত 
এদের মধ্যে যদি আল্লাহ্‌র উপর পরিপূর্ণ ঈমান ও ভরসা থাকে, তবে এতে তাদের 
কিছুই অনিষ্ট হতে পারে না। 


% ৫1 ৭ 0 052 BF Is 
2৪4৩ পা রর ১ বে য় রে 
পে ১৩ ৪৩ না টি 
১০০৪০৩১৪০৬৪ তা Wall নি, € 
LES Sp 4 Ard RAUL Sl ৫ aE 
6 ১ SATS 2 ১৩৮ ১6০৩ 

(৫০) আর যদি তুমি দেখ, যখন ফেরেশতারা কাফিরদের জান কবজ করেঃ 

প্রহার করে তাদের মুখে এবং তাদের পশ্চাদ্দেশে আর বলে, ত্বলস্ত আযাবের স্বাদ 








স্রা আন্ফাল ২৯৭ 


গ্রহণ কর। ৫১) এই হলো সে সবের বিনিময় যা তোমরা তোমাদের পূর্বে পাঠিয়ে 
নিজের হাতে । বস্তুত এটি এ জন্য যে, আল্লাহ্‌ বান্দার উপর জুলুম করেন না। (৫২) 
যেমন, রীতি রয়েছে ।ফরাউনের অনুসারীদের এবং তাঁদের পূর্বে যারা ছিল তাদের 
ব্যাপারে যে, এর। আল্লাহর নির্দেশের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং সেজন্য আল্লাহ্‌ 
তা'আলা তাদের পাকড়াও করেছেন তাদেরই পাপের দরুন! নিঃসন্দেহে আল্লাহ্‌ মহা 
শক্তিশালী, কঠিন শাস্তিদাতা। (৫৩) তার কারণ এই যে, আল্লাহ্‌ কখনও পরিবর্তন 
করেন না সে সব নিয়ামত, যা তিনি কোন জাতিকে দান করেছিলেন, যতক্ষণ না সে 
জাতি নিজেই পরিবর্তিত কার দেয় নিজের জন্য নির্ধারিত বিষয় । বস্তুত আল্লাহ্‌ শ্রবণ- 
কারী, মহাজ্ঞানী ৷ 





তফসীরের সার-সংক্ষেপ 

আর আপনি যদি (তখনকার ঘটনা) প্রত্যক্ষ করেন (তবে এক আশ্চর্যজনক 
ঘটনা দেখবেন--) যখন ফেরেশতারা এই (বর্তমান) কাফিরদের জান কবজ করে 
যাচ্ছেন (এবং) তাদের মুখে-পিঠে প্রহার করেছেন এবং একথা বলছেন যে (এখনই কি 
দেখেছ পরবতিতে) আগুনের শান্তি ভোগ করবে (আর) এ আযাব সে সব (কুফরী) 
কুতকর্মেরই কারণে যা তোমরা নিজের হাতে সংগ্রহ করেছ। তাছাড়া একথা সপ্রমাণিত 
যে, আল্লাহ বান্দাদের উপর জুলুমকারী নন। (সুতরাং আল্লাহ্‌ বিনা অপরাধে শাস্তি 
দেননি। অতএব কুফরের কারণে শাস্তি প্রাপ্তির ব্যাপারে) তাদের অবস্থা তেমনি 
যেমন ফিরাউনের অনুসারী এবং তাদের পূর্ববর্তী (কাফির)-দের অবস্থা ছিল তারাও 
আল্লাহ্‌র নির্দেশসম্হকে অস্বীকার করেছিল এবং তার ফলে আল্লাহ্‌ তা'আলা তাদের 
(সে) পাপের দরুন তাদের (আযাবের মাঝে) পাকড়াও করেছিলেন। নিঃসন্দেহে 
আল্লাহ্‌ তা'আলা মহা শক্তিশালী, কঠিন শাস্তিদাতা। (তাঁর মুকাবিলায় এমন কোন 
শক্তি নেই যে তাঁর আযাবকে প্রতিহত করতে পারে। আর বিনা অপরাধে আমি যে 
শান্তি দান করি না’--) তা এ কারণে যে, (আমার একটি মূলনীতি নির্ধারিত রয়েছে। 
আর বিনা অপরাধে শাস্তি না দেওয়া তারই একটি ধারা। বস্তুত সে নিয়মটি হল 
এই যে,) আল্লাহ তা'আলা এমন কোন নিয়ামতকে পরিবর্তন করেন না যা কোন 
জাতিকে দান করেছেন, যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের নিজস্ব কার্যকলাপ পরিবর্তন 
করে দেয়। আর এটি একটি স্বতঃসিদ্ধ বিষয় যে, আল্লাহ, অত্যন্ত শ্রবনশীল, মহাজানী। 
(সুতরাং তিনি কথার পরিবর্তনকে শোনেন, কাজের পরিবর্তন সম্পর্কে জানেন। বস্তুত 
উপস্থিত কাফিররা তাদের অবস্থার এই পরিবর্তন সাধন করে যে, তাদের মাঝে কুফরী 
থাকা সত্ত্বেও প্রথমে ঈমান আনার যোগ্যতা নিকটবর্তী ছিল, কিন্ত অস্বীকৃতি ও বিরোধিতা 
করে করে সে যোগ্যতাকে দুরে সরিয়ে দিয়েছে। কাজেই আমি তাদের প্রতি ‘অবকাশ’ 
দানের যে নিয়ামত দিয়ে রেখেছিলাম, তা পাকড়াও জনিত আযাবে পরিবতিত করে 


২৯৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


দিয়েছি। কারণ, তারা উল্লিখিত পন্থায় নিকটবর্তী নিয়ামত হিদায়েত প্রাগ্তির যোগ্যতাকে 
পরিবতিত করে দিয়েছে। ) 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

আলোচ্য আয়াতসমূহের প্রথম দু'আয়াতে কাফিরদের মৃত্যুকালীন আযাব এবং 
ফেরেশতাদের সতকীকরণের আলোচনা করা হয়েছে । এতে নবী করীম সো)-কে 
সম্বোধন করে বলা হয়েছে যে, যখন আল্লাহ্‌র ফেরেশতারা কাফিরদের রূহ কবজ 
করেন এবং তাদের মূখে ও পিঠে আঘাত করেন এবং বলেন যে, আগুনে ভ্রলার আযাবের 
মজা গ্রহণ কর £ আপনি যদি সে সময়ে তাদের অবস্থা দেখতেন, তখন আপনি এক 
ভয়াবহ দৃশ্য দেখতে পেতেন। | ্‌ 


তফসীরশাস্ত্রের ইমামদের কেউ কেউ এবিবরণকে সে সমস্ত কোরাইশ কাফিরের 
অবস্থা বলে সাব্যস্ত করেছেন, যারা বদর যুদ্ধে মুসলমানদের মুকাবিলায় অবতীর্ণ 
হয়েছিল এবং আল্লাহ্‌ তা'আলা মুসলমানদের সাহায্যের জন্য ফেরেশতা বাহিনী পাঠিয়ে 
দিয়েছিলেন। এক্ষেত্রে এর অর্থ হবে এই যে, বদর যুদ্ধে যে সব কাফির সর্দার নিহত 
হয় তাদের মৃত্যুতে ফেরেশতাদের হাত ছিল। তারা তাদেরকে সামনের দিক দিয়ে 
তাদের মুখে এবং পেছন দিক থেকে তাদের পিঠে আঘাত করে তাদের হত্যা করেছিলেন 
আর সেই সঙ্গে আখিরাতের জাহান্নামের আযাব সম্পর্কে তাদের সংবাদ দিয়ে দিচ্ছিলেন। 


আর যারা আয়াতের শব্দের ব্যাপকতার ভিত্তিতে এর বিষয়বন্তকেও ব্যাপক 
হিসাবেই গ্রহণ করেছেন তাঁদের ব্যাখ্যা অনুযায়ী আয়াতের অর্থ হবে এই যে, যখন 
কোন কাফির মৃত্যুবরণ করে, তখন মওতের ফেরেশতা রূহ কবজ করার সময় তার 
মুখে ও পিঠে আঘাত করেন। কোন কোন রেওয়ায়েতে বণিত আছে যে, তাঁদের হাতে 
আগুনের চাবুক এবং লোহার গদা থাকে যার দ্বারা মরণোল্মূখ কাফিরকে আঘাত করা 
হয়। কিন্তু যেহেতু এই আযাবের সম্পর্ক জড়জগতের সাথে নয়, বরং কবর জগতের 
সাথে যাকে “বরযখ' বলা হয় কাজেই এই আযার সাধারণত চোখে দেখা যায় না। 


সেজন্যই রসূলে করীম সো)-কে সম্বোধন করে বলা হয়েছে, “যদি আপনি দেখতেন, 
তবে বড়ই করুণ দৃশ্য দেখতে পেতেন।” এতে বোঝা যাচ্ছে যে, মৃত্যুর পর আলমে 
বরযখেও অর্থাৎ মৃত্যুর পর থেকে কিয়ামতের বিচারের পূর্ব পর্যন্ত সময়ে কাফিরদের 
উপর আযাব হয়ে থাকে। কিন্ত এর সম্পর্ক হল আলমে গায়েব বা অদৃশ্য জগতের 
সাথে। তাই তা সাধারণভাবে দেখা যায় না। কোরআন মজীদের অন্যান্য আয্লাতে 
এবং হাদীসের বর্ণনাতেও কবর আযাবের ব্যাপারে বিপুল আলোচনা রয়েছে। 


দ্বিতীয় আয়াতে কাফিরদের সম্বোধন করে বলা হয়েছে, দুনিয়া ও আখিরাতে এ 
আযাব তোমাদের নিজের হাতেরই অজিত। সাধারণ কাজকর্ম যেহেতু হাতের দ্বারা 
সম্পাদিত হয়, সেহেতু এখানেও হাতেরই উল্লেখ করা হয়েছে। মর্মার্থ হল এই যে, 
এসব আযাব তোমাদের নিজেদের আমলেরই ফলাফল। আর একথা সত্য যে, আল্লাহ্‌ 


সূরা আন্ফাল ২৯৯ 


তার বান্দার উপর জুলুমকারী নন যে, অকারণেই কাউকে আযাবে নিপতিত করে 
দেবেন । 


তৃতীয় আয়াতে বলা হয়েছে যে, এসব অপরাধীর উপর আল্লাহ্‌ তা'আলার এই 
আযাব নতুন কিছু নয়, বরং এটাই আল্লাহ্‌ তা'আলার সাধারণ রীতি যে, তিনি তার 
বান্দাদের হিদায়েতের জন্য তাদেরকে জ্রানবৃদ্ধি দান করেন, আশেপাশে তাদের জন্য 
এমন অসংখ্য বিষয় বিদ্যমান থাকে যেগুলো নিয়ে চিন্তা-ভাবনা করলেই তারা আল্লাহ্‌ 
তা'আলার অসীম কুদরত ও মহত্ব সম্পর্কে জানতে পারে এবং অসহায় সৃষ্টিকে আর 
তাঁর সাথে শরীক করে না। তদুপরি অতিরিক্ত সতকীকরণের জন্য নবী-রস্ল পাঠান। 
আল্লাহ্‌র রস্ল তাদের বুঝতে ও বোঝাতে সামান্যতম ভ্রটিও রাখেন না। তারা 
তাদেরকে মু'জিষা আকারে আল্লাহ্‌ তা*আলার ভয়ানক ক্ষমতার দৃশ্যাবলীও দেখান। . 
তারপরেও যখন কোন বক্তি বা সম্পুদায় এ সমস্ত বিষয় থেকে চোখ বন্ধ করে নেয় 
এবং আল্লাহ্‌র সতর্কতার কোনটিতেই কান দেয় না, তখন এহেন লোকদের ব্যাপারে 
আল্লাহ তা“আলার রীতি হল এই যে, পরথিবীতেও তাদের উপর আযাব নেমে আসে এবং 


নিত তা 24 ৩ 


আখিরাতেও অন্তহীন আযাবে বন্দী হয়ে যায়। ইরশাদ হয়েছে 8০০1 ১-$-- ০৮1১ 


OA “AA 


৮৮ ৬০ ৬৯15 ০) ৮5 এ অর্থাৎ রীতি, অভ্যাস অর্থাৎ ফিরাউনের 


অনুসারী এবং তাদের পূর্ববর্তী কাফির ও উদ্ধত লোকদের ব্যাপারে আল্লাহ্‌ তা'আলার 
রীতি সম্পর্কে গোটা বিশ্বই জানতে পেরেছে যে, তিনি ফিরাউনকে তার সমস্ত আড়ম্বর ও 
প্রভাব-প্রতিপত্তিসহ সাগরে ডুবিয়ে দিয়েছেন এবং তার পূর্ববী আ"'দ ও সামুদ জাতি- 
সমূহকে বিভিন্ন প্রকৃতির আযাবের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। ইরশাদ হচ্ছে ঃ 


A AS 2 শট টি তা লা 0 


৮৪5১১411555 1৩: | 5] অর্থাৎ তারা 


আল্লাহ্‌ তা'আলার আয়াত ও নিদর্শনসমূহকে মিথ্যা প্রতিপন্ন করলে তখন আল্লাহ্‌ তাঁআলা 


a 3A = ৮: 
তাদেরকে স্বীয় আযাবে নিপতিত করেছেন La ১৪ ১১০১ 5 5 hl uw! 


পাল আজ 


আল্লাহ অত্যন্ত শক্তিশালী, কোন ক্ষমতাবানই নিজের পা বলে তার আযাব থেকে 
অব্যাহতি পেতে পারে না। আর আল্লাহ্‌ তা'আলার শাস্তিও অত্যন্ত কঠিন। 


চতুর্থ আয়াতে আল্লাহ্‌ রব্বুল আলামীন তাঁর নিয়ামতের স্থায়িত্বের জন্য এবং 
তা অব্যাহত রাখার জন্য একটি মূলনীতি বর্ণনা করেছেন । ইরশাদ হয়েছে ঃ 


AJA পণ টি ০9৬৪ পান্টি be A 1৮ পালা ঞ পপ uw Guts টি wr uw 


৫০৪ & ০ [27৬৯4 ৬৪৯ [5১ ০৪০ ০০ ৪০৯ (ye ৮% পি 41 ৩1 


অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা কোন জাতিকে যে নিয়ামত দান করেন তিনি ত! ততক্ষণ 


৩০০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥। চতুর্থ খণ্ড 


পর্যন্ত বদলান না, যে পর্যন্ত না সে জাতি নিজেই নিজেদের অবস্থা ও কার্যকলাপ 
বদলে দেয় । 


এখানে প্রথম এ কথাটি লক্ষণীয় যে, আল্লাহ নিয়ামত দান করার জন্য কোন 
মূলনীতি বর্ণনা করেন নি। নাসেজন্যকোন রকম বাধ্যবাধকতা ও শর্তাশর্ত আরোপ 
করেছেন, না তা কারো কোন সৎকর্মের উপর তা নির্ভরশীল রেখেছেন। তার কারণ 
যদি এমনই হতো, তবে সর্বপ্রথম নিয়ামত আমাদের অস্তিত্ব যাতে আল্লাহ্‌ জাল্লাশানুহর 
আশ্চর্যজনক শিল্পকর্মের হাজারো বিস্ময্নকর নিয়ামতের সমাবেশ ঘটানো হয়েছে । বলাই 
বাহুল্য, এসব নিয়ামত সে সময় দান করা হয়, যখন না ছিলাম আমরা, না ছিল 
আমাদের কোন আমল বা কাজকর্ম। 


০৬৮ হট) (8১5) ০ 
৭ 5 ৬০ 0০ 886 Us Sh) 
কাজেই যদি আল্লাহ তা‘আলার নিয়ামত ও অনুগ্রহসমূহ বান্দার সৎকর্মের অপে- 
ক্ষায় থাকত, তবে আমাদের অস্তিত্বই স্থাপিত হতো না। 


সুতরাং আল্লাহ তা'আলার নিয়ামত ও রহমত তথা তাঁর দান ও করুণা তার 
রব্বুল আলামীন ও রাহমানুররাহীম গুণেরই প্রকৃতিগত ফসল। তবে অবশ্য এ সমস্ত 
নিয়ামতের স্থাগ়লিত্বের জন্য একটা নিয়ম বা মূলনীতি রয়েছে যা এ আয়াতে এভাবে বলা 
হয়েছে যে, যে জাতিকে আল্লাহ তা'আলা কোন নিয়ামত দান করেন, ততক্ষণ পর্ষস্ত 
তিনি তা তাদের কাছ থেকে ফিরিয়ে নেন না, যে পর্যন্ত না তারা নিজেরাই নিজেদের 
অবস্থা ও কার্যকলাপকে পরিবতিত করে আল্লাহ তা'আলার আযাবকে আমন্ত্রণ জানায়। 


অবস্থা পরিবর্তনের অর্থ হচ্ছে ভাল ও সৎ অবস্থা ও কর্মের পরিবর্তে মন্দ অবস্থা 
ও কার্যকলাপ অবলম্বন করে নেওয়া কিংবা আল্লাহ তা'আলার নিয়ামত আগমনের সময় 
যে সমস্ত মন্দ ও পাপ কাজে লিপ্ত ছিল নিয়ামত প্রাপ্তির পর তারচেয়ে অধিক মন্দ 
কাজে লিপ্ত হয়ে পড়া। 


এই বিশ্লেষণের দ্বারা এ কথাও বোঝা গেল যে, বিগত আয়াতগুলোতে যে সমস্ত 
জাতি-সম্পুদায়ের আলোচনা করা হয়েছে অর্থাৎ কোরাইশ গোত্রের কাফিররা এবং 
ফিরাউনের সম্পুদায়ঃ এ আয়াতের সাথে তাদের সম্পর্ক এ কারণে যে, এরা ঘদিও আল্লাহ্‌ 
তা'আলার নিয়ামত প্রাপ্তির সময়ও তেমন কোন ভাল অবস্থায় ছিল না; সবাই ছিল 
মুশরিক ও কাফর, কিন্তু নিয়ামত প্রাপ্তির পর এরা নিজেদের মন্দাচার ও অসৎ কর্মে 
পূর্বের চাইতে বহুগুণে বেশি তৎপর হয়ে ওঠে। 


ফিরাউনের বংশধররা বনী ইসরাঈলদের উপর নানা রকম অত্যাচার-উৎপীড়ন 
আরম্ভ করে এবং হযরত মুসা আ)-এর মুকাবিলা ও বিরুদ্ধাচরণে প্ররুত হয়ে যায়। 
মাছিল তাদের পূর্ববর্তী অপরাধে আরেকটি সংযোজন। এতে করে তারা নিজেদের 


সরা আন্ফাল ৩০৯ 


অবস্থাকে অধিকতর কল্যাণের দিকে প্রত্যাবতিত করে দেয়। তখন আল্লাহ্‌ তাঁআলাও 
তার নিয়ামতকে বিপদাপদ ও শার্তি-সাজায় বদলে দেন। তেমনিভাবে মক্কার কোরাইশরা 
যদিও মুশরিক ও বদকার ছিল, কিন্তু তার সাথে সাথে তাদের মাঝে কিছু সৎকর্ম, সেলাহ্‌- 
রেহমী, স্বজনবাৎসল্য, মেহমান-নাওয়াধী তথা অতিথিপরায়ণতা, হাজীদের সেবা, 
বায়তুল্লাহ্‌র প্রতি সম্মানবোধ প্রভৃতি কিছু সদগুণও বিদ্যমান ছিল। আল্লাহ্‌ তা“আলা 
তাদের জন্য দীন দুনিয়ার নিয়ামতরাজির দরজা খুলে দিয়েছেন; দুনিয়াতে তাদের 
ব্যবসা-বাণিজ্যের উন্নতি দান করেছেন । যেসব দেশে কারো বাণিজ্যিক কাফেলা 
নিরাপদে অতিক্রম ঝরতে পারত না সেসব দেশে--যেমন, সিরিয়া ও ইয়ামেনে তাদের 
বাণিজ্যিক কাফেলা যেত এবং একান্ত নিরাপদে লাভবান হয়ে ফিরে আসত। তার 


এরি 


আলোচনা করেছে কোরআনে করীম এট এরায় ০৪ 15 5 ৩০৭ ey 
শিরোনামে। 


আর দীনের দিক দিয়ে সে মহা নিয়ামত তাদের দান করা হয়েছে যা বিগত 
কোন জাতি-সম্পুদায়ই পায়নি। তাদেরই মাঝে আবিভূ্ত হন নবীকুল শিরোমণি সর্বশেষ 
নবী সো) এবং তাদেরই মাঝে অবতীর্ণ হয় আল্লাহ্‌ তা'আলার সবশ্রেষ্ঠ মহাগ্রন্থ কোর- 
আন করীম। 


কিন্ত এরা আল্লাহ্‌ তা'আলার এ সমস্ত দান ও অনুগ্রহের জন্য শুকরিয়া আদায় 
করা, এর যথার্থ মর্যাদা দান এবং এগুলোর মাধ্যমে নিজেদের অবস্থার সংশোধন করার 
পরিবর্তে আগের চেয়েও বেশি পক্কিলতায় মজে যায়। সেলাহ-রেহমী পরিহার করে 
মুসলমান হয়ে যাওয়ার অপরাধে নিজ ভ্রাতুষ্পুত্রের উপর চরম বর্বরতাসুলভ. উৎপীড়ন 
চালাতে আরম্ভ করে, অতিথিপরায়ণতার পরিবর্তে সেই মুসলমানদের জন্য দানাপানি 
বন্ধ করার প্রতিক্তা পর্ন স্বাক্ষর করে, হাজীদের সেবা করার পরিবর্তে মুসলমানদের হেরেমে 
প্রবেশে পর্যন্ত বাধা দান করতে থাকে । এগুলো ছিল সেসব অবস্থা যাকে কোরাইশ 
কাফিররা পরিবর্তন করে ফেলেছিল। এরই পরিণতিতে আল্লাহ্‌ তা'আলা তার নিয়ামত- 
সম্হকে বিপদাপদ ও আধাবে রাপান্তরিত করে দেন। ফলে এরা দুনিয়াতেও অপদস্থ 
হয় এবং খে সত্তা দুনিয়া ও আখিরাতের জন্য রাহ্মাতুল্লিল আলামীন হয়ে আগমন 
করেছিলেন তাঁরই মাধ্যমে এরা নিজেদের মৃত্যু ও ধ্বংসকে আমন্ত্রণ জানায়্। 


তফসীরে মাযহারীতে নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থের উদ্ধৃতি সহকারে উল্লেখ করা 
হয়েছে যে, কিলাব ইবনে মুররা যিনি রসূলে করীম সো)-এর বংশ পরম্পরায় ত্তাস্ 
পুরুষে পরদাদা হিসাবে গণ্য তিনি প্রথম থেকেই দীনে-ইবরাহীমী ও ইসমাঈলীর 
অনুগামী ছিলেন এবং বংশানুক্রমিকভাবে এ দীনের নেতৃত্ব ও পৌরোহিত্য তাদেরই হাতে 
ন্স্ত ছিল। কোসাই ইবনে কিলাবের সময়ে তাদের মধ্যে মৃতি উপাসনার সুচনা হয়। 
তাঁর পূর্বে তাদের ধর্মীয় নেতা ছিলেন কা*আব ইবনে লুওয়াই। তিনি জুমার দিন 
যাকে তাদের ভাষায় 'আরোন্সিয়া” বলা হত (সমাজের) সবাইকে সমবেত করে ভাষণ 


৩০২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


দিতেন এবং সবাইকে বলতেন যে, তার সন্তানবর্গের মাঝে শেষনবী (সা)-এর জন্ম হবে। 
তাঁর অনুসরণ ও আনুগত্য করা সবার জন্য অপরিহার্য হবে। যে লোক তাঁর উপর 
ঈমান আনবে না, তার কোন আমলই কবৃল হবে না। মহানবী (সো) সম্পর্কে তার 
আরবী কবিতা জাহিলিয়াত আমলের কবিদের মধ্যে খুবই প্রসিদ্ধ ও জনপ্রিয়তা অর্জন 
করেছিল। এই কোসাই ইবনে কিলাব সমস্ত হাজীর জন্য খানাপিনার ব্যবস্থা করতেন। 
এমনকি এ দায়িতবটি মহানবী সো)-এর বংশে তাঁর আমলেও বলবৎ ছিল। এই ইতি- 
হাসের দ্বারা এ কথাও বলা যেতে পারে যে, কোরাইশদের পরিবর্তেনর মর্ম হল দীনে 
ইবরাহীমী পরিহার করে মৃতি উপাসনা আরস্ত করা। 


যাহোক, আয়াতের প্রতিপাদ্যে এ কথা বোঝা যাচ্ছে যে, কোন কোন সময় আল্লাহ্‌ 
তা'আলা তীর নিয়ামত এমন কোন কোন লোককেও দান করেন, যে তার আমল বা 
কর্মের দ্বারা তার যোগ্য নয়, কিন্তু নিয়ামত প্রদত্ত হওয়ার পর যদি সে নিজের আমল 
বা কর্মধারা সংশোধন করে কল্যাণের দিকে ফিরানোর পরিবর্তে মন্দ কাজের দিকেই 
আরো বেশি উৎসাহী হয়ে গড়ে, তখন প্রদত্ত নিয়ামত. তার কাছ থেকে ছিনিয়ে নেয়া হয় 
এবং সে লোক আল্লাহ্র আযাবের যোগ্য হয়ে পড়ে। 


IA rr SA 4) 


আয়াতের শেষাংশে বলা হয়েছে £ (১৫০ ৫৮০৮ ৬৮ Il _2 অর্থাৎ আল্লাহ্‌ 


তাদের প্রতিটি কথাবার্তা শুনেন এবং তাদের সমস্ত আমল ও কার্ধকলাপ জানেন। এতে 
কোন রকম ভুল-বিভ্রান্তির কোনই অবকাশ নেই। 


১১১1৮১৫০১33 9 ১১১৩ 1৩৫ 
৬, রর "৮১১০৫56 5 
iE ad al ক 4% éje ০০০৬ 
দা ডি TEE ০8 
তি ৩1785 AL ale th, S58 ২25 
রক্ত চাকর 8৩৮৯ ৪ 
EL 
















Gc 





সূরা আন্ফাল ৩০৩ 


(৫৪) যেমন ছিল রীতি ফিরাউনের বংশধর এবং যারা তাদের পৃবে ছিল. তারা 
মিথ্যা প্রতিপন্ন করেছিল স্বীয় পালনকর্তার নিদর্শনসমূহকে । অতপর আমি তাদেরকে 
ধ্বংস করে দিয়েছি তাদের পাপের দরুন এবং ডুবিয়ে মেরেছি ফিরাউনের বংশধরদের । 
বপ্তত এরা সবাই ছিল জালিম। (৫৫) সমস্ত জীবের মাঝে আল্লাহর নিকট তারাই 
সবচেয়ে নিরুষ্ট, হারা অন্বীকারকারী হয়েছ, অতঃপর আর উঈমান আনেনি । (৫৬) 
যাদের সাথে তুমি চুক্তি করেছ তাদের মধ্য থেকে অতপর প্রতিবার তারা নিজেদের 
ব্রত চুক্তি লংঘন করে এবং তারা ভয় করে না। (৫৭) সুতরাং যর্দি কখনো তুমি 
তাদেরকে যুদ্ধে পেয়ে যাও, তবে তাদের এমন শাস্তি দাও, যেন তাদের উত্তরসুরিরা 
তাই দেখে পালিয়ে যায়, তাদেরও যেন শিক্ষা হয়। (৫৮) তবে কোন সম্প্রদায়ের 
ধোঁকা দেয়ার ব্যাপারে যাদি তোমদের ভয় থাকে, তবে তাদের চুক্তি তাদের দিকেই ছুঁড়ে 
ফেলে দাও এমনভাবে মেন হয়ে যাও তোমরা ও তারা সমান। নিশ্চম্মই আল্লাহ্‌ ধৌকা- 
বাজ, প্রতারককে পছন্দ করেন না। 





তফসীরের সার-সংক্ষেপ 


(সুতরাং এই পরিবর্তনের ব্যাপারেও) তাদের অবস্থা ফিরাউনের বংশধর এবং 
তাদের পর্ববতীদের অবস্থারই মত। তারা যখন তাদের পরওয়ারদিগারের আয়াত 
(তথা নিদর্শন) সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে তখন সে জন্য আমি তাদেরকে তাদের 
(সেসব) পাপের দরুন ধ্বংস করে দিয়েছি। আর (তোদের মধ্যে) ফিরাউনের 
বংশধরদেরকে এক বিশেষ প্রক্রিয়ায় পানিতে ডুবিয়ে ধ্বংস করেছি। বস্তত তারা 
(ফিরাউন ও তার পূর্বব্তীরা) সবাই ছিল জালিম । এতে সন্দেহের কোন অবকাশ নেই যে, 
এ সমস্ত কাফিরই আল্লাহ্‌ তা'আলার নিকট নিকুষ্টতর স্ম্টি। (আ'র আল্লাহ্‌ তা'আলার 
জ্ঞানে এরা যখন এমন,) কাজেই এরা ঈমান আনবে না। তাদের অবস্থা হচ্ছে এই যে, 
আপনি তাদের কাছ থেকে (কয়েকবার) প্রতিশৃর্ততি নিয়েছেন (কিন্তু) প্রতিবারই তারা 
নিজেদের প্রতিশ্তি লংঘন করেছে (অথচ) তারা (এই প্রতিক্তা ভঙ্গের ব্যাপারে) ভয় 
করে না। অতএব, তাদেরকে যদি আপনি কখনো যুদ্ধে ধরতে পারেন, তবে তাদের 
উপর আক্রমণ চালিয়ে (তার মাধ্যমে) এ ধরনের অন্য লোকদেরকেও বিচ্ছিন্ন করে 
দিন, যাতে তারা এ কথা বুঝতে পারে (যে প্রতিজ্ঞা ভঙ্গের দরুনই এই আপদ; আর 
আমরা এমন করব না। এ নির্দেশটি হচ্ছে সে সময়ের জন্য যখন তারা প্রকাশ্যভাবে প্রতিজ্তা 
ভঙ্গ করবে।) আর ( প্রকাশ্যভাবে প্রতিক্তা লংঘন করা না হয়ে থাকলেও ) যদি আপনি 
কোন জাতির €ো সম্পুদায়ের) পক্ষ থেকে বিশ্বাসঘাতকতার (অর্থাৎ প্রতিক্তা ভঙ্গের) 
আশংকা করেন, তবে (এ অনুমতি রয়েছে যে,) আপনি সে প্রতিজ্তা বা প্রতিশ্ুতি ফিরিয়ে 
দিতে পারেন। অের্থাৎ সে প্রতিশ্টতি বলবৎ না রাখার ঘোষণা এমনভাবে করে দিন 
যেন) আপনি এবং তারা (এই ঘোষণায়) সমান হয়ে যেতে পারেন । (এমনভাবে 
ঘোষণা না দিয়ে লড়াই চালিয়ে যাওয়া খিম্লানত বা বিশ্বাসঘাতকতা আর) এতে কোন 
সন্দেহের অবকাশ নেই যে, আল্লাহ্‌ বিশ্বাসঘাতকদের পছন্দ করেন না। 


৩০৪ তফসীরে মা'আরেফুল-কোরআন॥ চতুর্থ খণ্ড 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
উল্লিখিত আয়াতগুলোর মধ্যে প্রথম আয়াতের বিষয়বস্ত বরং শব্দাবলীও প্রায় 


| A 
তেমনি, যা এক আয়াত আগেই আলোচিত হয়েছে। বলা হয়েছে $ Jl ১1১ 


A AS 3 ৭ ঠি পারা পাতা w AG A EA 


৪5 ১) ৬ ০৩ 197 elt 1, ১১ 


কিন্তু এতদুভয় ক্ষেত্রে উদ্দেশ্য বিভিন্ন রকম। পূর্ববর্তী আয়াতে এ কথা বর্ণনা করা 
উদ্দেশ্য ছিল যে, তাদের কুফরীই তাদের আযাবের কারণ হয়েছে। আর আলোচ্য এ 
আয়াতে উদ্দেশ্য হল এ কথা ব্যক্ত করা যে, যখন কোন জাতির উপর আল্লাহ্‌ তা'আলার 
নিয়ামতরাজি দান করা হয়, কিন্তু তারা তার মূল্য বুঝে না এবং আল্লাহর দরবারে প্রণত 
হয় না, তখন সে নিয়ামতসমূহকে বালা-মসীবতে রূপান্তরিত করে দেয়াই হল আল্লাহ্‌ 
তাণআলার সাধারণ নিয়ম। সুতরাং ফিরাউনের সম্পুদায় এবং তাদের পূর্ববর্তী রাও 
যখন আল্লাহ্‌ তা'আলার নিয়ামতসমূহের মূল্য দেয়নি, তখন তাদের কাছ থেকে নিয়ামত- 
সম্হ ছিনিয়ে নেয়া হয়েছে এবং তৎস্থলে তাদেরকে আযাবের মাধ্যমে পাকড়াও করা 
হয়েছে। এছাড়া কোথাও কোথাও শব্দের কিছু রিনি করে বিশেষ বিশেষ দিকের 


1 AD 


প্রতি ইঙ্গিত করা হয়েছে। যেমন, প্রথম আয়াতে ছিল এ০। 3134 আর 


Ab | 


এখানে বলা হয়েছে (৪৫) ৯ ঃ এতে ‘আল্লাহ’ শব্দের পরিবর্তে “রব” শব্দ ব্যবহার 


করে ইঙ্গিত করা হয়েছে যে, এরা এত বড় জালিম ও ন্যায়বিমুখ যে, যে সত্তা তাদের 
‘বব’ তথা পালনকর্তা, তাদেরকে প্রাথমিক অস্তিত্ব থেকে শুরু করে বর্তমান পর্যায় 
পর্যন্ত যার নিয়ামত প্রতিপালন করেছে, এরা তাঁরই নিদর্শনসম্হকে মিথ্যা প্রতিপন্ন 
করতে শুরু করেছে। ্‌ 


A AS 2 AS eu 


তাছাড়া পূর্ববর্তী আয়াতে--(৪ঃ 93 ০3 (৯ ১৯ ৬ বলা হয়েছিল, কিন্তু এখানে 


A 422 AS lar aes 


বলা হয়েছে ৪-৫? $1 ১ (৪455 ৬ এতে পূর্বের সংক্ষিপ্ত বিষয়ের বিশ্লেষণ হয়ে 


গেছে। কারণ, প্রথম আয়াতে তাদেরকে আযাবে নিপতিত করার কথাই বলা হয়েছিল 
যার বিভিন্ন রাপ হতে পারত। জীবিত অবস্থায়ও নানা রকম বিপদাপদের সম্মুখীন 


করে কিংবা সম্পূর্ণভাবে তাদের অস্তিত্ব বিলোপ করে দিয়ে আযাবে পাকড়াও করা যেতে 
Ad TATA বগা 


পারত। কাজেই এ আয়াতে (৪১২৯ | বলে বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, সে 
সমস্ত জাতির শাস্তি ছিল মৃত্যুদণ্ড । আমি তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছি। প্রত্যেক 


স্রা আন্ফাল ৩০৫ 


জাতির ধ্বংসের রূপও ছিল বিভিন্ন । ফিরাউন যেহেতু খোদায়ীর দাবিদার ছিল এবং তার 
সম্পৃদায়ও তার সত্যতা স্বীকার করত, সে জন্য বিশেষভাবে তার উল্লেখ করা হয়েছে ৪ 


ATA ef FAAS ow 


-৩ 95°41, 41, অৰ্থাৎ আমি ফিরাউনের অনুসারীদেরকে পানিতে ডুবিয়ে 


ধ্বংস করেছি। অন্যান্য জাতির ধ্বংসের রূপ সম্পকে" এখানে আলোচনা করা হয়নি৷ 
তবে অন্য আয়াতে তার বিবরণও বিধৃত হয়েছে। কারো উপর ভূমিকম্প নাযিল হয়েছে, 
কেউ মাটিতে ধসে গেছে, কারো আকৃতি বিরুত হয়ে গেছে আবার কারো উপর তুফান 
চাপিয়ে দেয়া হয়েছে। আর সবশেষে মক্কার মুশরিকদের উপর বদর প্রাঙ্গণে মুসলমান- 
দের মাধ্যমে আযাব এসেছে। 


LV পা ৮ ৬১৮ ৮) 
এর দি আয়াতে সেসব কাফির সম্পর্কে বলা হয়েছে ০22 ১)1)০ এ 1 


a” 


58 পালা পাজি 09 w uw ow ‘s 


1s 8s w? Dl 8১) ১৩ এতে ৮১12 ৩ শবটি & 1 এর ব বহুবচন। এর 


আভিধানিক অথ” ভূপৃষ্ঠে বিচরণকারী। মানুষসহ যত প্রাণী ভূপৃষ্ঠে বিচরণ করে 
সবই এর অন্তর্ভস্ত। তবে সাধারণ প্রচলনে এ শব্দটি বিশেষ করে চতুষ্পদ জীবের 
ক্ষেত্রেই ব্যবহৃত হয়। যেহেতু নিরুর্ধিতা ও অনুভূতিহীনতার দিক দিয়ে তাদের অবস্থা 
চতুষ্পদ জীব-জানোয়ার অপেক্ষাও নীচে নেমে গিয়েছিল, কাজেই তাদেরকে বোঝাতে গিয়ে 
এ শব্দটি ব্যবহার করা হয়েছে। আয়াতের অর্থ সুস্পষ্ট যে, সমস্ত জীবজন্ত ও মানুষের 


AS sad AS 


মধ্যে এরাই সবচেয়ে নিকৃষ্টতর ৷ আয়াতের শেষাংশে রয়েছে £ ৩ ০ 2 ১:৪5 অর্থাৎ 


এরা ঈমান আনবে না। মর্মার্থ হচ্ছে এই যে, আল্লাহ্‌ তা'আলা তাদেরকে যেসব যোগ্যতা 
দান করেছিলেন, তারা সে সবই হারিয়ে ফেলেছে এবং চতুষ্পদ জীব-জানোয়ারেরই 
মত খানাপিনা ও নিদ্রা-জাগরণকেই জীবনের চরম ও পরম উদ্দেশ্য সাব্যস্ত করে নিয়েছে। 
কাজেই ঈমান পর্যন্ত তাদের পৌৌছা হবে না। 


হযরত সাঈদ ইবনে জুবায়ের রে) বলেছেন যে, এ আয়াতটি ইহুদী সম্পুদায়ের 
ছ'জন লোক সম্পর্কে অবতীর্ণ হয়েছে যাদের ব্যাপারে আল্লাহ, তা'আলা ূর্বাহেন্ই সংবাদ 
দিয়ে দিয়েছেন যে, এরা শেষ পর্ধস্ত ঈমান আনবে না। 


তদুপরি বাক্যটিতে সে সমস্ত লোককে আযাব থেকে বাদ দেয়াও উদ্দেশ্য, যারা 
যদিও তখন কাফিরদের সাথে মিলে মুসলমান ও ইসলামের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত ছিল, 
কিন্তু পরবর্তী কোন সময়ে ইসলাম গ্রহণ করে নিয়ে নিজেদের সাবেক ভ্রান্ত কাজ থেকে 
তওবা করে নেয়। বস্তত হয়েছেও তাই। তাদের মধ্য থেকে বিরাট একদল মুসলমান 
হয়ে শুধু যেনিজেই সৎ ও পরহযিগার হয়েছে তাই নয়, সমগ্র বিশ্বের জন্য কল্যাণব্রত 
ও পরহিযগারীর আহবায়ক হয়ে দীড়িয়েছে। 


৩০৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


৬১ 7 4 AS পাছে তা 


তৃতীয় আয়াত 8০ 5১ (৭৯) ১৪ 


প ১৭০১১ AIA acc cA nr 


ও ৯০1৮১7৪৮০০৩ ০৪ ৩৬৪ ০) 
“ATU 4১, ৮০ 


+৬ ৬৪ 


wD উল আয়াতটি মদীনার ইহুদী এবং বন্‌ কোরায়যা ও বন্‌ নাযীর 


সম্পর্কে নাযিল হয়েছে। পূর্ববর্তী আয়াতগুলো মক্কার মুশরিকদের উপর বদর ময়দানে 
মুসলমানদের মাধ্যমে আল্লাহর আযাব অবতীর্ণ হওয়ার বিষয় আলোচনা এবং পূর্ববর্তী 
উশ্মতের কাফিরদের সাথে তাদের সামঞ্জস্যের বর্ণনা ছিল। এ আয়াতে সে জালিম 
দলের আলোচনা করা হয়েছে যারা মদীনায় হিজরতের পর মুসলমানদের জন্য আস্তীনের 
সাপে পরিণত হয় এবং যারা একদিকে মুসলমানদের বন্ধুত্ব ও সখ্যতার দাবিদার ছিল 
এবং অপরদিকে মক্কার কাফিরদের সাথে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, 
ধর্মমতের দিক দিয়ে এরা ছিল ইহদী। মক্কায় মুশরিকদের মাঝে আবু জাহল যেমন 
ইসলামের বিরুদ্ধে সবচেয়ে অগ্রবর্তী ছিল, তেমনি মদীনার ইহুদীদের মধ্যে এ কাজের 
নেতা ছিল কা'আব ইবনে আশরাফ । 


রসূলে করীম সো) হিজরত করে মদীনায় চলে আসার পর মুসলমানদের ক্রম- 
বর্ধমান প্রভাব- প্রতিপত্তি লক্ষ্য করে এরা ভীত হলেও তাদের মনে ইসলামের প্রতি শন্রুতার 
এক দাবদাহ ত্রলেই যাচ্ছিল । | 


এদিকে ইসলামী রাজনীতির তাকাদা ছিল এই যে, যতটা সম্ভব মদীনার 
ইহদীদেরকে, কোন না কোন চুক্তি-প্রতিশ্তির আওতায় নিজেদের সাথে জড়িয়ে রাখা, 
যাতে তারা মক্কাবাসীদের মদীনায় এনে না তুলে। তাছাড়া ইহুদীরাও নিজেদের ভয়ের 
দরুন এরই আগ্রহী ছিল। 


ইসলামী রাজনীতির প্রথম ধাপঃ ইসলামী জাতীয়তা $ রস্লে করীম (সা) মদীনায় 
আগমনের পর ইসলামী রাজনীতির সর্বপ্রথম বুনিয়াদ প্রতিচঠত করেন। মৃহাজিরীন ও 
আনসারদের স্বদেশী ও স্বজাতীয় সাম্পুদায়িকতাকে মিটিয়ে দিয়ে ইসলামের নামে এক 
নতুন জাতীয়তা প্রতিষ্ঠা করেন। মুহাজিরীন ও আনসারদের বিভিন্ন গোত্ৰকে ভাই-ভাইয়ে 
পরিণত করে দেন। আর হুযুর (সা)-এর মাধ্যমে আল্লাহ, তা'আলা আনসারদের সে 
সমস্ত বিরোধও দূর করে দেন যা শতাব্দীর পর শতাব্দী থেকে চলে আসছিল। 
পারস্পরিকভাবে এবং মৃহাজিরীনদের সাথেও তিনি ভাই ভাই সম্পর্ক স্থাপন করে দেন। 


দ্বিতীয় ধাপ £ ইহুদীদের সাথে মৈত্রী চুক্তি 8 এ রাজনীতির দ্বিতীয় পর্যায়ে দেখা 
যায়, মুসলমানদের প্রতিপক্ষ ছিল দুটি। ১. মক্কায় মুশরিকীন, যাদের অত্যাচার-উৎ- 
পড়নে মন্ধা ত্যাগ করতে বাধ্য করছিল এবং ২. মদীনার ইহুদীবর্গ, যারা এখন 
মুসলমানদের প্রতিবেশী হয়েছিল। এদের মধ্য থেকে ইহুদীদের সাথে এক চুক্তি সম্পাদন 
করা হয়, যার একটা বিস্তারিত প্রতিক্তাও লেখা হয়। এই চুক্তির প্রতি আনুগত্য মদীনা 
এলাকার সমস্ত ইহুদী, মুসলমান, আনসার ও মুহাজিরদের উপর আরোপ করা হয়। 


সূরা আন্ফাল ৩০৭ 


চুক্তির পূর্ণ ভাষ্য ইবনে কাসীর ‘আলু বেদায়াহ্‌ ওয়ামেহায়াহ্‌’ গ্রন্থে এবং সীরাতে ইবনে 
হেশাম প্রভৃতি গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। বস্তুত এর সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশ ছিল এই 
যে, মদীনার ইহুদীরা মুসলমানদের বিরুদ্ধে কোন শতকে প্রকাশ্য কি গোপন সাহায্য 
করবে না। কিন্তু এরা বদর যুদ্ধের সময় সম্পাদিত চুক্তি লংঘন করে মক্কার মুশরিকদের 
অস্ত্রশস্ত্র ও যুদ্ধের সাজসরঞ্জাম দিয়ে সাহায্য করে। তবে বদর যুদ্ধের ফলাফল যখন 
মুসলমানদের সুস্পষ্ট বিজয় এবং কাফিরদের অপমানসূচক পরাজয়ের আকারে সামনে 
এসে যায়, তখন পুনরায় তাদের উপর মুসলমানদের প্রভাব ও ভীতি প্রবল হয়ে ওঠে 
এবং তারা মহানবী (সা)-র দরবারে হাযির হয়ে ওযর পেশ করে যে, এবারে আমাদের 
ভুল হয়ে গেছে, এবার বিষয়টি ক্ষমা করে দিন, ভবিষ্যতে আর এমনভাবে আমরা 
চুক্তি লংঘন করব না। 


মহানবী (সা) ইসলামী গান্তীর্য, দয়া ও সহনশীলতার প্রেক্ষিতে যা তার অভ্যাস 
ছিল আবারও তাদের সাথে চুক্তি নবায়ন করে নিলেন। কিন্তু এরা নিজেদের অসৎ 
স্বভাবের বাধ্য ছিল। ওহদের যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয় ও ক্ষতিগ্রস্ততার 
কথা জানতে পেরে তাদের সাহস বেড়ে যায় এবং তাদের সর্দার কা'আবৰ ইবনে আশরাফ 
মক্কায় গিয়ে মক্কার মুশরিকদের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করতে 
উদ্বদ্ধ করে এবং আশ্বাস দেয় যে, মদীনার ইহুদীরা তোমাদের সাথে থাকবে। 


এটা ছিল তাদের দ্বিতীয়বারের চুক্তির লংঘন, যা তারা ইসলামের বিরুদ্ধে করেছে। 
উল্লিখিত আয়াতে এভাবে বারবার চুক্তি লংঘনের কথা উল্লেখ করে তাদের দুক্চৃতির 
বিষয় বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে যে, এরা হচ্ছে এ সমস্ত লোক, যাদের সাথে 
আপনি ছুক্তি সম্পাদন করে নিয়েছেন, কিন্তু এরা প্রতিবারই সে চুক্তি লংঘন করে চলছে। 


“A JIU AS 
আয়াতের শেষাংশে ইরশাদ হয়েছে ঃ৩ 9444} ৯. অর্থাৎ এরা ভয় করে না। 
এর মর্মার্থ এও হতে পারে যে, এ হতভাগ্যরা যেহেতু দুনিয়ার লোভে. উন্মাদ ও অক্তান 
হয়ে আছে, তাদের মনে আখিরাতের কোন চিন্তাই নেই। কাজেই এরা আখিরাতের 
আযাব থেকে ভয় করে না৷ এছাড়া এও হতে পারে যে, এহেন দুরাচার ও চুক্তি 
লংঘনকারী লোকদের যে অশুভ পরিণতি পৃথিবীতেই হয়ে থাকে, এরা নিজেদের গাফিলতি 
ও অজ্ঞানতার দরুন সে ব্যাপারেও ভয় করে না। 


অতপর সমগ্র বিশ্বই স্বচক্ষে দেখে নিয়েছে যে, এসব লোক নিজেদের দুক্র্মের 
শাস্তি পৃথিবীতেও ভোগ করেছে। আবূ জাহলের মত কা'আব ইবনে আশরাফ নিহত 
হয়েছে এবং মদীনার ইহুদীদের দেশছাড়া করা হয়েছে। 


চতুর্থ আয়াতে আল্লাহ্‌ তা'আল। স্বীয় রসূলকে সেসব চুক্তি লংঘনকারাদর, 


a IW oo ‘Ar 


সম্পর্কে একটি হিদায়তনামা দিয়েছেন, যার শব্দ নিশ্নরূপ $-৮ LES 


৩০৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


নি চস পাপী A 2 Mb পি পতি 3 
| র ৰ দ্র ATIF A 


Aue 


অর্থ তাদের উপর ক্ষমতা লাভ করা। আর ১/% মূল ধাতু 4৯১ থেকে গঠিত 


হয়েছে। এর প্রকৃত অর্থ বিতাড়িত এবং বিক্ষিপ্ত করে দেয়া । অতএব, আয়াতের 
অর্থ হবে যে, “আপান যদি কোন যুদ্ধে তাদের উপর ক্ষমতা লাভে সমর্থ হয়ে যান, তবে 
তাদের এমন কঠোর শাস্তি দিন, যা অন্যদের জন্যও নিদর্শন হয়ে যায়।” তাদের পশ্চাতে 
যারা তাদের সহায়তা ও ইসল।মের শল্রুতায় লেগে আছে তারাও যেন একথা উপলব্ধ 
করে নেয় যে, এখান থেকে পালিয়ে প্রাণ বাঁচানোই কল্যাণ। এর মর্ম হল এই যে, এদেরকে 
এমন শাস্তিই যেন দেয়া হয়, যা দেখে মন্কার মুশরিকীন ও অন্যান্য শব্ু সম্পূদায়গুলোও 
প্রভাবিত হবে এবং ভবিষাতে মুসলমানদের মুকাবিলা করার সাহস করবে না। 
“ASSO? ৯200৮ 

আয়াতের শেষাংশে (১) 9১৮৪৯) (৪1৯ বলে রব্বুল আলামীনের ব্যাপক রহমতের 
প্রতি ইঙ্গিত করা হয়েছে যে, এই সুকঠিন নিদর্শনমূলক শাস্তির প্রকৃত উদ্দেশ্য প্রতিশোধ 
গ্রহণ কিংবা প্রতিহিংসা চরিতার্থ করা নয়; বরং এতে তাদেরই কলাণ যে, হয়তো বা 


_ এহেন অবস্থা দেখে এরা কিছুট। চেতনা ফিরে পাবে এবং নিজেদের ক্লুতকর্মের জন্য অনুতপ্ত 
হয়ে নিজেদের সংশোধন করে নেবে। 


সন্ধি চুক্তি বাতিল করার উপায় £ পঞ্চম আয়াতে রস্ল মকবুল (সা)-কে যুদ্ধ 
ও সন্ধির আইন সংক্রান্ত কয়েকটি গুরুত্বপর্ণ ধারা বাতলে দেয়। হয়েছে। এতে চুক্তির 
অন্বতিতার গুরুত্ব বর্ণনার সাথে সাথে একথাও বলা হয়েছে যে, কোন সময় যদি 
চুক্তির দ্বিতীয় পক্ষের দিক থেকে বিশ্বাসঘাতকতা অর্থাৎ চুক্তি লংঘনের আশংকা সুষ্টি 
হয়ে যায়, তবে চুক্তির বাধ্যবাধকতাকে অক্ষুগ্র রাখা অপরিহার্য নয় । কিন্তু চুক্তিকে 
সম্পূর্ণভাবে বাতিল করে দেয়ার পূর্বে তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করাও জায়েয 
নয়। বরং এর বিশুদ্ধ পন্থা হ'ল এই যে, প্রতিপক্ষকে শান্ত পরিস্থিতিতে এবং অবকাশের 
অবস্থায় এ ব্যাপারে অবহিত করে দিতে হবে যে, তোমাদের কুটিলতা ও বিরুদ্ধাচরণের 
বিষয়টি আমাদের নিকট প্রকাশ হয়ে পড়েছে কিংবা তোমাদের আচার-আচরণ আমাদের 
সন্দেহজনক বলে মনে হচ্ছে, তাই আমরা আগামীতে এই চুক্তি পালনে বাধ্য থাকব 
না, তোমাদেরও সব রকম অধিকার থাকবে যে, তোমরা আমাদের বিরুদ্ধে যা ইচ্ছা 
করতে পার। আয়াতের কথাগুলো হল এই £ 


পারা tea A A ASG AA GG” পড় 
ঞ ৬ শে ৪৬ ৫ রি রঙ so 4 ৮ [ 
slg sh পিজি ০455 ৬১ ৮০১ [5 ৩০ ৬১ ৬৩ 2 
ভা রা ভর রা টি 
A“ £ 2A [J এটি ৮৬ 


সূরা আন্ফাল ৩০৯ 


অর্থাৎ আপনার যদি কোন চুক্তিবদ্ধ সম্প্রদায়ের ব্যাপারে চুক্তি ভঙ্গের আশংকা 
হয়, তবে তাদের চুক্তি তাদের দিকে এমনভাবে ফিরিয়ে দেবেন, যেন আপনারা এবং 
তারা সমান সমান হয়ে যান। কারণ, আল্লাহ্‌ খেয়ানতকারীদের পছন্দ করেন না। 


অর্থাৎ যে জাতির সাথে কোন সন্গিচুক্তি সম্পাদিত হয়ে গেছে, তার মুকাবিলায় 
কোন রকম সার্মরিক পদক্ষেপ করা খেয়ানতের অন্তভূক্ত। আর আল্লাহ্‌ খেয়ানতকারী- 
দেরকে পছন্দ করেন না। যদি এ খেয়ানত কাফির শত্রুর সাথেও করা হয়, তবুও 
তা জায়েয নয়। অবশ্য যদি অপর পক্ষ থেকে চুক্তি ভঙ্গের আশংকা সৃষ্টি হয়, তবে 
এমনটি করা যেতে পারে থে, তাদেরকে প্রকাশ্যভাবে ঘোষণার মাধ্যমে অবহিত করে 
দেবেন যে, আগামীতে আমরা এ চুক্তির বাধ্য থাকব না। কিন্তু ঘোষণাটি এমনভাবে 
হতে হবে ঘেন মুসলমান ও অপর পক্ষ এতে সমান সমান হয়। অর্থাৎ এমন অবস্থা 
যেন সৃষ্টি করা নাহয় যে, এই ঘোষণা ও সতকাঁকরণের পূর্ব থেকেই তাদের বিরুদ্ধে 
মুকাবিলা করার প্রস্ততি নিয়ে নেবে এবং তারা চিন্তামুক্ত হয়ে থাকার দরুন প্রস্তুতি 
নিতে পারবে না। বরং যেকোন প্রস্তুতি নিতে হয়, তা এই ঘোষণা ও সতকাঁকরণের 
পরেই নেবেন। 


এই হল ইসলামের ন্যায় ও সুবিচার যে, এতে বিশ্বাসঘাতক শল্রুদেরও হক বা 
অধিকারের হিফাযত করা হয় এবং মুসলমানদের উপরও তাদের মুকাবিলার ক্ষেত্র 
বাধ্যবাধকতা আরোপ করা হয় যে, চুক্তি প্রত্যাহারের পূর্বে তাদের বিরুদ্ধে কোন রকম 
প্রস্তুতিও যেন গ্রহণ না করে।--_(মাযহারী ) 


চুক্তির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি বিস্ময়কর ঘটনা £৪ আবু দাউদ, তিরমিযী, 
নাসায়ী, ইমাম আহমদ ইবনে হাম্বল €র) প্রমুখ সুলায়ম ইবনে আমের-এর (রওয়া- 
য্নেতরুমে উদ্ধত করেছেন ষে, নিদিষ্ট এক সময়ের জন্য হযরত মু'আবিয়া রো) এবং 
কোন এক সম্পুদায়ের সাথে এক যুদ্ধবিরতি চুক্তি ছিল। হযরত মু'আবিয়া রো) ইচ্ছা 
করলেন নে, এই চুক্তির দিনগুলোতে নিজেদের সৈন্যসামত্ত ও যুদ্ধর সাজসরঞ্জাম সে 
সম্পদায়ের কাছাকাছি নিয়ে রাখবেন, যাতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই 
শত্ত র উপর ঝাঁপিয়ে পড়া যায় । কিন্তু ঠিক যখন হযরত মু'আবিয়ার সৈন্য দল 
সেদিকে রওয়ানা হচ্ছিদ। দেখা গেল, একজন বুড়ো লোক ঘোড়াম্ম চড়ে খুব উচ্চস্বরে 


পা a“ DY Rd তর কে এ 


না'রা, লাগিয়ে আসছেন যে, 19 32 ৪ 51 4)1 1561 41 অর্থাৎ না'রায়ে 
তকবীরের সাথে তিনি বললেন, সম্পাদিত চুক্তি পূরণ করা কর্তব্য। এর বিরুচ্ধাচরণ 
করা উচিত নয়। রসূলুল্লাহ (সো) বলেছেন, যে জাতি-সম্পুদায়ের সাথে কোন সন্ধি বা 
যুদ্ধবিরতি দুক্তি সম্পাদিত হয়ে মায়, তার বিরুদ্ধে কোন গিঠ খোলা অথবা বাঁধাও চাই 
না। যাহোক, হযরত মু'আবিয়াকে বিষয়টি জানানো হলো। দেখা গেল কথাগুলো 
যিনি বলছেন, তিনি হলেন হযরত আমর ইবনে আম্বাসাহ সাহাবী । হযরত মু'আবিয়া 
ততক্ষণাৎ স্বীয় বাহিনীকে ফিরে আসার নির্দেশ দিয়ে দিলেন, যাতে যুদ্ধবিরতির মেয়াদে 


৩১০ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


সৈন্য স্থাপনার পদক্ষেপের দরুন খেয়ানতকারীদের অন্তভুস্ত হয়ে না পড়েন।-_-( ইবনে 
কাসীর) 


HAE NCCE SE TSTMS COE EEE TE 
29 25 পু 255 22 25৫৫5 Grd lr 
SOR এ ৮৪১) » law 16 001 ৫48 


পেত 952 5 প ? w 3 ৫ জেপি 2 ৩529] 5 ৫ 2৮ 
০৯৯১ ৩০৯৮১ ০৮ 55 os mahi 19৩1 








গু 27014 1 5৫ পে. ৫56৭ ht 
BIS WD real ld IIMS Ol 30 CxS Y 1s 
325% 3, পতি 


ILLS ON BE SSCA GDS), de 


১০১25 ৮০344 919৮, ৫০০৪ 


(৫৯) আর কাফিররা যেন এ কথা মলে না করে যে, তারা বেঁচে গেছে; কখনও 
এরা আমাকে পরিশ্রান্ত করতে পারবে না। (৬০) আর প্রস্তুত কর তাদের সাথে যুদ্ধের 
জন্য খাই কিছু সংগ্রহ করতে পার নিজের শক্তি সামধ্যের মধ্য থেকে এবং পালিত 
ছেড়া থেকে । যেন প্রভাব পড়ে আল্লাহ্‌র শব্রুদের উপর এবং তোমাদের শত্রুদের উপর আর 
তাদেরকে ছাড়া অন্যদের উপরও, যাদেরকে তোমরা জান নাঃ আল্লাহ্‌ তাদেরকে চেনেন। 
বস্তুত ঘা কিছু তোমরা ব্যয় করবে আল্লাহর রাহে, তা তোমরা পরিপূর্ণভাবে ফিরে পাবে 
এবং তোমাদের কোন হক অপূর্ণ থাকবে না। (৬১) আর ঘদি তারা সঙ্গি করতে আগ্রহ 
প্রকাশ করে, তাহলে তুমিও সে দিকেই আগ্রহী হও এবং আল্লাহ্র উপর ভরসা কর। 
নিঃসন্দেহে তিনি শ্রবণকারী, পরিজ্ঞাত। (৬২) পক্ষান্তরে তারা স্দি তোমাকে প্রতারণা 
করতে চায়, তবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই তোমাকে শক্তি মুগিয়েছেন 
স্বীয় সাহায্যে ও মুসলমানদের মাধ্যমে । 





শী টা শী শী — — 
তফনীরের লার-জংক্ষেপ 

আর কাফিররা ষেন নিজেদের এমন মনে না করে যমে, তারা বেঁচে গেছে; নিশ্চয়ই 
তারা আমাকে আল্লাহ্‌ তা'আলাকে) দুর্বল করতে পারে না যে, তার আয়ত্তে না এসে 
থাকতে পারবে। বস্তুত তিনি তাদেরকে হয় দুনিয়াতেই শাস্তির সম্মুখীন করে দেবেন, 
না হয় আখিরাতে তো নিশ্চিতভাবেই তা করবেন। আর এসব কাফিরের (সাথে 
মুকাবিলা করার জন্য) তোমাদের দ্বারা ঘতটা সম্ভব অস্ত্রশস্ত্র এবং পালিত ঘোড়া প্রভৃতি 


স্রা আন্ফাল ৩১১ 


সাঞ্জসরঞ্জাম )-এর মাধ্যমে তোমরা (নিজেদের ) প্রভাব তাদের উপর বিস্তার করে রাখতে 
পার, যারা (কুফরীর দরুন) আল্লাহ্‌ তা'আলার দুশমন (এবং তোমাদের সাথে থাকার 
দরুন) তোমাদের শত্র, (যাদের সাথে অহনিশি তোমাদের সংঘাত হতে থাকে) এবং 
তাদের ছাড়া অন্যান্য কাফিরের উপরও ( যাতে প্রভাব বিস্তার করে রাখতে পার) 
যাদেরকে তোমরা (নিশ্চিতভাবে) জানতে পার না, (বরং) তাদেরকে আল্লাহই জানেন। 
( যেষন, রোম ও পারস্যের কাফিররা যাদের সাথে কখনও কোন সংঘাতের পালা পড়েনি, 
কিন্তু সাহাবাদের সাজসরঞ্জাম ও সৈন্য স্থাপনার নিপুণতা৷ সমকালে তাদের. মুকাবিলায়ও 
কাজে আসে এবং তাতে তাদের উপরও প্রভাব বিস্তার লাভ করে। তাদের অনেকে 
মুকাবিলা করে পরাজিত হয় এবং অনেক জিহিয়া কর দানে সম্মত হয়ে যায়। প্ররুত- 
পক্ষে তাও ছিল প্রভাবেরই প্রতিক্রিয়া )। আর আল্লাহ্‌র রাহে যোতে জিহাদও অন্তু) 
যা কিছু ব্যয় করবে (এতে সেসব ব্যয়ও এসে গেছে, যা জিহাদের সাজসরঞ্জাম তৈরী 
করতে গিয়ে করা হয়) তা (অর্থাৎ তার সওয়াব) তোমাদেরকে € আখিরাতে ) পুরো- 
পুরিই দেওয়া হবে এবং তোমাদের জন্য (তাতে) কোন রকম কমাতি করা হবে না। 
বস্তুত যদি তারা ( অর্থাৎ কাফিররা) সন্ধি করতে আগ্রহী হয়, তবে আপনার (জন্য )-ও 
€ এ অনুমতি রয়েছে যে, আপনি যদি এতে কল্যাণ দেখতে পান, তবে) সেদিকে ঝুঁকে 
পড়তে পারেন। আর (যদি তাতে কল্যাণ থাকা সত্ত্বেও) এমন কোন সম্ভাবনা থাকে যে, 
এটা তাদের চালও হতে পারে, তবে আল্লাহ্‌ তা'আলার উপর ভরসা করুন (এমন 
সম্ভাবনার দরুন কোন আশংকা করবেন না)। নিঃসন্দেহ তিনি যথেষ্ট শ্রবণকারী, 
মহাবিজ € তিনি তাদের কথাবার্তা ও অবস্থা শোনেন ও জানেন। তিনি নিজেই 
তাদের ব্যবস্থা করে দেষেন)। আর যদি (বাস্তবিক পক্ষেই এ সম্ভাবনা যথার্থ হয় 
এবং সত্যি সত্যি যদি) তারা আপনাকে ধোঁকা দিতে চায়, আল্লাহ্‌ তা'আলা আপনার 
( সাহায্য ও রক্ষণাবেক্ষণের) জন্য যথেষ্ট । ( যেমন ইতিপূর্বেও তিনি আপনার 
প্রতিপালনের ব্যবস্থা করেছিলেন। সুতরাং) তিনিই তো আপনাকে গায়েবী সাহায্য 
( অর্থাৎ ফেরেশতা) দ্বারা এবং বাহ্যিক সাহায্য (অর্থাৎ মুসলমানদের মাধ্যমে ) শক্তিক 
দান করেছেন । 


সানুষঙ্িক জ্ঞাতব্য বিষয় 

উল্লিখিত আয়াতসমূহের মধ্যে প্রথম আয়াতে সে সমস্ত কাফিরের বিষয় আলো- 
চনা করা হন্সেছে, যারা বদর যৃদ্ধে অংশগ্রহণ করেনি বলে বেঁচে গেছে কিংবা অংশ 
নিষ্মেও পালিয়ে নিজের প্রাণ রক্ষা করেছে, এ আয়াতে তাদের সম্পর্কে বলা হয়েছে যে, 
এরা যেন এমন ধারণা না করে যে, বাস্তবিক পক্ষেই আমরা বেঁচে গেছি। কারণ, 
বদরের যুদ্ধটি কাফিরদের জন্য এক আল্লাহ্‌র আযাব। এই পাকড়াও থেকে বেঁচে যাওয়া 


ট্রি সত ASG 


< { 
কারো পক্ষেই সম্ভব নয়। সূতরাং বলা হয়েছে £ ১2233 ৫. অর্থাৎ এরা 


নিজেদের চতুরতার দ্বারা আল্লাহকে গরিশ্রান্ত করতে পারবে না, তিনি যখনই তাদেরকে 


৩১২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


পাকড়াও করতে চাইবেন, তখন এরা এক পা'ও সরতে পারবে না। হয়তো-বা 
পৃথিবীতেই এরা ধরা পড়ে যেতে পারে, না হয় আখিরাতে তো তাদের আটকে গড়া 
অবধারিত । 


এ আয়াত ইঙ্গিত করে দিচ্ছে যে, কোন অপরাধী পাপী যদি কোন বিপদ ও কম্ট 
থেকে মুক্তি পেয়ে যায় এবং তারপরেও যদি তওবা না করে বরং স্বীয় অপরাধে অটল- 
অবিচল থাকে, তবে তাকে এর লক্ষণ মনে করো না যে, সে কৃতকার্য হয়ে গেছে 
এবং চিরকালের জন্যই মুক্তি পেয়ে গেছে, বরং সে সর্বক্ষণই আল্লাহ্‌র হাতের মুঠায় 
রয়েছে এবং এই অব্যাহতি তার বিপদকে আরো বাড়াচ্ছে যদিও সে তা অনুভব করতে 
পারছে না। 


জিহাদের জন্য যৃদ্ধোপকরণ ও অন্ত্রশস্্ তৈরী করা ফরয £ দ্বিতীয় আয়াতে 
ইসলামের শতকে প্রতিরোধ ও Les সাথে ab De যা ba বিধান 


কাফিরদের বিরুদ্ধে যুদ্ধোপকরণ তৈরী করে নাও যতটা তোমাদের পক্ষে সম্ভব হয়। 
A SA "A 
এক্ষেত্রে যুদ্ধোপকরণ তৈরী করার সাথে ৯৮% | (০ এর শর্ত আরোপ করে ইঙ্গিত 
করা হয়েছে যে, তোমাদের সফলতা লাভের জনা এটা অপরিহার্য নয় যে, তোমাদের 
প্রতিপক্ষের নিকট যে ধরনের এবং যে পরিমাণ উপকরণ রয়েছে তোমাদেরও 
ততটাই অর্জন করতে হবে বরং সামর্থ্য অনুযায়ী যা কিছু উপকরণ যোগাড় করতে 
পার তাই সংগ্রহ করে নাও, তবে সেটুকুই যথেস্ট---আল্লাহর সাহায্য ও সহায়তা 
তোমাদের সঙ্গে থাকবে। 
& Z A 
অতপর সে উপকরণের কিছুটা বিশ্লেষণ এভাবে করা হয়েছে £ yl ad ৩০ অর্থাৎ 


মুকাবিলা করার শক্তি সঞ্চয় কর। এতে সমস্ত যৃদ্ধোগকরণ, অস্ত্রশস্ত্র, যানবাহন 
প্রভূতিও অন্তর্ভুক্ত এবং শরীরচর্চা ও সমর বিদ্যা শিক্ষা করাও অন্তভূক্ত। কোরআন 
করীম এখানে তৎকালে প্রচলিত অস্ত্রশস্ত্রের কোন উল্লেখ করেনি, বরং ব্যাপক অর্থবোধক 
শব্দ ‘শক্তি’ ব্যবহার করে ইঙ্গিত করে দিয়েছে যে, শক্তি’ প্রত্যেক যুগ, দেশ ও স্থান 
অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে। তৎকালীন সময়ের অস্ত্র ছিল তীর-তলোয়ার, বর্শা 
প্রভৃতি। তারপরে বন্দুক-তোপের যুগ এসেছে। তারপর এখন চলছে বোমা, রকেটের 
যুগ। শিক্তি” শব্দটি এ সবকিছুতেই ব্যাপক। সুতরাং যে কোন বিদ্যা ও কৌশল শিক্ষা 
করার প্রয়োজন হয় যদি তা এই নিয়তে হয় যে, তার মাধ্যমে ইসলাম ও মুসলমানদের 
শল্ুকে প্রতিহত করা এবং কাফিরদের মুকাবিলা করা হবে, তাহলে তাও জিহাদেরই 
শামিল । 


সুরা আন্ফাল ৩১৩ 


৩5১ শব্দটি ব্যাপকার্থে উল্লেখ করার পর প্ররুষ্টভাবে বিশেষ ৩৪৫-১ বা 
পা ও 


ALA AT 
শক্তির কথাও বলা হয়েছে--J 8০ { ৮৬ ১) "3 _" 4) শব্দটি ধাতুগত অর্থে 


ব্যবহৃত হয়। আর ৮5১) অর্থেও ব্যবহৃত হয় । প্রথম ক্ষেত্রে এর অর্থ হব, 
ঘোড়া বাঁধা, আর দ্বিতীয় ক্ষেত্রে অর্থ হবে বাধা ঘোড়া। তবে দু'এরই মর্ম এক অর্থাৎ 
জিহাদের নিয়মে ঘোড়া পালা এবং সেগুলোকে বাঁধা কিংবা পালিত ঘোড়াগুলোকে এক 
জায়গায় এনে সমবেত করা । যুদ্ধোপকরণের মধ্যে বিশেষ করে ঘোড়ার উল্লেখ এজন্য 
করা হয়েছে যে, তখনকার যুগে কোন দেশ ও জাতিকে জয় করার জন্য ঘোড়াই ছিল 
সবচেয়ে কার্যকর ও উপকারী। তাছাড়া এ যুগেও বহ জায়গা রয়েছে, যা ঘোড়া ছাড়া জয় 
করা যাবে না। সে কারণেই রসূলে করীম (সা) বলেছেন, ঘোড়ার ললাটদেশে আল্লাহ্‌ 
তা"আলা বরকত দিয়েছেন । 


বিশুদ্ধ হাদীসসমূহে রসূলুল্লাহ্‌ সো) যুদ্ধোপকরণ সংগ্রহ করা এবং £ নগুল্ো ব্যবহার 
করার কায়দা-কৌশল অনুশীলন করাকে বিরাট ইবাদত ও মহাপুণ্য লাভের উপায় বলে 
সাব্যস্ত করেছেন। তীর বানানো এবং চালানোর জন্য বিরাট বিরাট সওয়াবের ওয়াদা 
করা হয়েছে। 


আর জিহাদের প্রকৃত উদ্দেশ্য যেহেতু ইসলাম ও মুসলমানদের প্রতিরক্ষা এবং 
প্রতিরক্ষার বিষয়টি সর্বযুগে ও সব জাতিতে আলাদা রকম, সেহেতু রসুলুল্লাহ (সা) 
ইরশাদ করেছেন ৪8. 


ধা ০2 LAT «A he 4 প 
“মুশরিকীনদের বিরুদ্ধে জান-মাল ও মুখে জিহাদ কর।”- আবু দাউদ, নাসায়ী 
ও দারেমী গ্রন্থে হযরত আনাস রো) থেকে হাদীসটি রেওয়ায়েত করা হয়েছে ]1 


এ হাদীসের দ্বারা বোঝা যাচ্ছে, জিহাদ ও প্রতিরোধ যেমন অস্ত্রশত্রের মাধ্যমে 
হয়ে থাকে, তেমনি কোন কোন সময় মুখেও হয়ে থাকে। তাছাড়া কলমও মুখেরই 
হুকুম রাখে। ইসলাম ও কোরআনের বিরুদ্ধে কাফির ও মুলহিদদের আক্রমণ এবং 
তার বিকৃতি সাধনের প্রতিরোধ মুখে কিংবা কলমের দ্বারা করাও এই সুস্প্ট নির্দেশের 
ভিত্তিতে জিহাদের অন্তরভূক্ত 


উল্লিখিত আয়াতে যৃদ্ধোপকরণ প্রস্তুত করার নির্দেশদানের পর সেসব সাজ- 
সরঞ্জাম সংগ্রহ করার ফায়দা এবং আসল উদ্দেশ্যও এভাবে বর্ণনা করা হয়েছে ৪ 


নিলো &% 5০ নি a 3 
A 


55০১ 409 ৩৩ ৬৪ ৩ ৯ 5 অর্থাৎ যুদ্ধোপকরণ সংগ্রহ করার প্রকৃত উদ্দেশ্য 


পা EE 


৩১৪ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


যুদ্ব-বিগ্রহ করা নয়, বরং কুফর ও শিরককে পরাভূত ও প্রভাবিত করে দেয়া। তা 
কখনো মুখ ও কলমের মাধ্যমেও হতে পারে। আবার অনেক সময় যুদ্ধেরও প্রয়োজন 
হয়। কাজেই পরিস্থিতি অনুযায়ী প্রতিরোধ করা ফরয ।" 


অতপর বলা হয়েছে, যুদ্ধ ও প্রতিরক্ষা প্রস্তুতিতে যাদেরকে প্রভাবিত করা উদ্দেশ্য 
হয় তাদের মধ্যে অনেককে মুসলমানরা জানে। আর তারা হল সেসব লোক, যাদের 
সাথে মুসলমানদের মুকাবিলা চলছে। অর্থাৎ মক্কার কাফির ও মদীনার ইহুদীরা । 
এ ছাড়াও কিছু লোক রয়েছে, যাদেরকে এখনও মুসলমানরা জানে না। এর মর্ম হল 
সারা দুনিয়ার কাফির ও মুশরিকগণ, যারা এখনও মুসলমানদের মুকাবিলায় আসেনি । 
কিন্তু ভবিষ্যতে তাদের সাথেও সংঘর্ষ বাধতে পারে। কোরআন করীমের এ আয়াতটিতে 
বলে দেয়া হয়েছে যে, মুসলমানরা যদি নিজেদের উপস্থিত শত্রুর মুকাবিলার প্রস্ততি নিয়ে 
নেয়, তবে এর প্রভাব শুধু তাদের উপরই পড়বে না, বরং দূর-দুরান্তের কাফিরবর্গ ; 
কিসরা ও কায়সার প্রভৃতির উপরেও পড়বে। বস্তত হয়েছেও তাই। খোলাফায়ে- 
রাশেদীনের আমলে এরা সবাই পরাজিত ও প্রভাবিত হয়ে যায়। 


যুদ্ধোপকরণ সংগ্রহ করতে গিয়ে এবং যুদ্ধ পরিচালনার জন্য অর্থেরও প্রয়োজন 
হয়; বরং যুদ্ধের সাজ-সরঞ্জাম অর্থ-সম্পদের দ্বারাই তৈরী করা যেতে পারে । সেজন্যই 
আয়াতের শেষাংশে আল্লাহ্‌র রাহে মাল বা অর্থ-সম্পদ ব্যয় করার ফযীলত এবং তার 
মহা প্রতিদানের বিষয়টি এভাবে বলা হয়েছে যে, এ পথে তোমরা যাই কিছু ব্যয় করবে 
তার বদলা পুরোপুরিভাবে তোমাদেরকে দেওয়া হবে। কোন কোন সময় দুনিয়াতেই 
গনীমতের মালের আকারে এ বদলা মিলে যায়, না হয় আখিরাতের বদলা তো নির্ধারিত 
রয়েছেই---বলা বাহুল/, সেটিই অধিকতর মৃল্যবান। 


তৃতীয় আয়াতে সন্ধির বিধি-বিধান এবং সে সম্পকিত বর্ণনা রয়েছে। বলা হয়েছে ঃ 


er ক পাকি শা AST A পন 


৬ ৫৯ ৬০০২১ iso! [514 সীন বর্ণের উপর যবর ( =) এবং 


৮-1- সীন বর্ণেরনীচে যের ( = ) উভয় উচ্চারণেই সন্ধি অর্থে ব্যবহৃত হয়। তাহলে 
আয়াতের অথ দাড়ায় এই যে, যদি কাফিররা কোন সময় সন্ধির প্রতি আগ্রহী হয়, তবে 
আপনাকেও তাই করা উচিত। এখানে নির্দেশবাচক পদ উত্তমতা বোঝাবার জন্য ব্যবহার 
করা হয়েছে। মর্মার্থ এই যে, কাফিররা ঘদি সন্ধির প্রতি আগ্রহী হয়, তবে সেক্ষেত্রে 
আপনার এ অধিকার রয়েছে যে সন্ধি করায় যদি মুসলমানদের কল্যাণ মনে করেন, 
তাহলে সন্ধিও করতে পারেন। 


afer 


আরা! ঃ-স-১০ এর শর্ত আরোপ করাতে বোঝা যাচ্ছে, সন্ধি তখনই করা 


যেতে পারে, যখন কাফিরদের পক্ষ থেকে সন্ধির আগ্রহ প্রকাশ পাবে। কারণ, তাদের 
আগ্রহ ব্যতীত যদি স্বয়ং মুসলমানরা সন্ধির উদ্যোগ করে, তবে এতে তাদের দুর্বলতা 
প্রকাশ পাবে। 


সূরা আন্ফাল ৩১৫ 


তবে যদি এমন কোন পরিস্থিতির উদ্ভব হয় যে, মুসলমানরা অবরুদ্ধ হয়ে 
পড়ে এবং নিজেদের প্রাণের নিরাপত্তার জন্য একমাত্র সন্ধি ছাড়া অন্য কোন পন্থা 
দেখা না যায়, তবে সেক্ষেত্রে ফিকাহ শাস্রবিদদের মতে সন্ধির উদ্যোগ করাও জায়েষ। 


আর যদি শত্রুদের পক্ষ থেকে সন্ধির আগ্রহ প্রকাশে এমন কোন সম্ভাবনা 
বিদ্যমান থাকে যে, তারা মুসলমানদের ধোকা দিয়ে, শৈথিল্য ফেলে হঠাৎ আক্রমণ 
করে বসবে, সেজন্য আয়াতের শেষাংশে রসুলে iil (সা)-কে হিদায়ত দান করা 


‘+ A Gr ow 


হয়েছে যে, Ll 45 stant ৪০ 06055 অর্থাৎ 


আপনি আল্লাহ্‌ তা'আলার উপর ভরসা করুন। কারণ, তিনিই যথার্থ শ্রবণকারা, 
পরিক্তাত। তিনি তাদের কথাবার্তাও শোনেন এবং তাদের মনের গোপন ইচ্ছাও জানেন। 
তিনি আপনার সাহায্যের জন্য যথেষ্ট। কাজেই আপনি এহেন প্রমাণহীন আশঙ্কা- 
সম্ভাবনার উপর নিজ কাজের ভিত রাখবেন না। এসব আশঙ্কার বিবয়গুলোকে আল্লাহ্‌র 

উপর ছেড়ে দিন। | 


তারপর চতুর্থ আয়াতে বিষয়টিকে আরো কিহুটা ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে 


Ss ere AS ce AD ar EE Bae 
এভাবে বর্ণনা করেছেনঃ ১ ৬ ORG রত 


এ 


2 3 3% 


A ASF a 
টি 1623 2742 5১-৯ zl sHiysdr ss 


অর্থাৎ এ সম্ভাবনাই যদি বাস্তবায়িত হয়ে যায়, সন্ধি করতে গিয়ে তাদের 
নিয়ত যদি খারাপ থাকে এবং আপনাকে যদি এভাবে ধোঁকা দিতে চায়, তবুও আপনি 
কোন পরোয়া করবেন না। আল্লাহ তা'আলাই আপনার জন্য যথেম্ট। পূর্বেও আল্লাহ্‌র 
সাহায্য-সমর্থনেই আপনার কার্যসিদ্ধি হয়েছে। তিনি তীর বিশেষ সাহায্যে আপনার 
সহায়তা করেছেন, যা আপনার বিজয় ও কৃতকার্ধতার ভিত্তি ও বাস্তব সত্য। আবার 
বাহ্যিকভাবে মুসলমানদের জামাতকে' আপনার সাহায্যে দাঁড় করিয়ে দিয়েছেন, যা ছিল 
বাহ্যিক উপকরণ । সুতরাং খিনি প্রকৃত মালিক ও মহাশক্তিমান, যিনি বিজয় ও 
কৃতকার্ধতার যাবতীয় উপকরণকে বাস্তবতায় রূপায়িত করেছেন, তিনি আজও শজ্ু.দের 
ধোকা-প্রতারণার ব্যাপারে আপনার সাহায্য করবেন। 


এআল্লাহ্‌র ওয়াদার প্রেক্ষাপটেই এ আয়াত অবতরণের পর থেকে মহানবী সো)-কে 
সমগ্র জীবনে এমন কোন ঘটনার সম্মুখীন হতে হয়নি, যাতে শন্রদের ধোকা-প্রতারণার 


দরুন তার কোন রকম কম্ট ভোগ করতে হয়েছে। _সে কারণেই, তফসীরবিদ আলিমরা 
A 34 


বলেছেন, ওয়াদাটি মহানবী (সা)-র টি ৬০০৮৯৮২2215 


ওয়াদারই অনুরূপ। কাজেই এ আয়াত নাযিল হওয়ার পর তাঁর রক্ষণাবেক্ষণে নিয়োজিত 


৩১৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


সাহাবায়ে-কিরামকে নিশ্চিন্তভাবেই অব্যাহতি দিয়ে দেন। এতে এ কথাও বোঝা যায় 
যে, এ ওয়াদাটি বিশেষভাবে মহানবী সো)-র জন্যই নিদিষ্ট ছিল।--__ (বয়ানুল 
কোরআন) অন্যান্য লোকদের পক্ষে বাহ্যিক ব্যবস্থা ও অগ্রপশ্চাৎ অবস্থা অনুযায়ী কাজ 
করা উচিত। 


এ ১ ৫ জা 
তি এ তের 
(5৪৩), 4৬ 250১৯ ০০ GA 
১৩ 2০9৬৬৩১০৩৩১ ০১-৮৫০৪ 
2৩53 ০০৩3০ ৬0152 


oe IH Le ew 


25 as এবি 
Sd SG ৩১5 « ৬৫৩: তনুর সত 


১৫১৯৬ 222,1৬8 5৩] 


Pd 



















(৬৩) আর প্রীতি সঞ্চার করেছেন তাদের অন্তরে । যদি তুমি সেসব কিছু ব্যয় 
করে ফেলতে, যা কিছু যমীনের বুকে রয়েছে, তাদের সনে প্রীতি সঞ্চার করতে পারতে 
না। কিন্তু আল্লাহ্‌ তাদের মনে প্রীতি সঞ্চার করেছেন । নিঃসন্দেহে তিনি পরাক্রমশালী, 
সুকৌশলী। (৬৪) হে নবী, আপনার জন্য এবং যেসব মুসলমান আপনার সাথে রয়েছে 
তাদের সবার জন্য আল্লাহ্‌ যথেষ্ট । (৬৫) হে নবী, আপনি মুসলমানদের উৎসাহিত 
করুন জিহাদের জন্য। তোমাদের মধ্যে যদি বিশ জন দ্ঢ়পদ ব্যক্তি বর্তমান থাকে, 
তবে জয়ী হবে দু'শর মুকাবিলায় । আর যদি তোমাদের মধ্যে থকে একশ' লোক, 
তবে জয়ী হবে হাজার কাফিররের উপর। তার কারণ ওরা জ্ঞানহীন। (৬৬) এখন 
বোঝা হালকা করে দিয়েছেন আল্লাহ ত“আলা তোমাদের উপর এবং তিনি জেনে নিয়েছেন 
যে, তোমাদের মধ্যে দুর্বলতা রয়েছে। কাজেই তোমাদের মধ্যে যদি দুঢ়ুচিত্ত একশ' লোক 
বিদ্যমান থাকে, তবে জয়ী হবে দুশ'র উপর। আর 'ঘদি তোমর এক হাজার হও 


সূরা আন্ফাল ৩১৭ 


তবে আল্লাহর হুকুম অনুযায়ী জয়ী হবে দু'হাজারের উপর। আর আল্লাহ্‌ রয়েছেন 
দুঢুচিস্ত লোকদের সাথে । 





তফসীরের সার-সংক্ষেপ 


আর ( মুসলমানদের সাহায্যের মাধ্যম বানাবার জন্য) তাদের মনে একতা সৃষ্টি 
করে দিয়েছেন। ( কাজেই একথা একান্ত সুস্পষ্ট যে, যদি পারস্পরিক একতা সৃষ্টি 
না হত, তারা মিলিতভাবে কোন কাজ, বিশেষত দীনের সাহায্য করতে পারত না এবং 
তাদের মাঝে নেতৃত্বের লোভ, শত্রুতা ও হিংসা-বিদ্বেষের প্রবলতা হেতু একতা সুষ্টি 
এত কঠিন হয়ে দীড়াত যে,) যদি আপনি পেরিপূর্ণ জ্ঞান-বৃদ্ধির অধিকারী হওয়া সত্ত্বেও 
আপনার নিকট যথেষ্ট উপায়-উপকরণ থাকত, এমনকি এ কাজের জন্য) সারা দুনিয়ার 
বিষয়-সম্পদও যদি ব্যয় করতেন তবুও আপনি তাদের অন্তরে একতা সুষ্টি করতে 
পারতেন না। কিন্তু (এটা) আল্লাহ্রই কাজ ছিল যে, তিনি তাদের মাঝে একতা সৃষ্টি 
করে দিয়েছেন। নিঃসন্দেহে তিনি মহা পরাক্রমশালী (যা হচ্ছা স্বীয় ক্ষমতায় করে 
ফেলতে সক্ষম এবং) সুকৌশলী (যেভাবে যে কাজ করা যথার্থ বলে মনে করেন, সেভাবেই 
তা সম্পাদন করেন। বস্তুত যখন আপনার প্রতি আল্লাহ্‌ তা'আলার গায়েবী সাহায্য 
এবং মুমিনদের মাধ্যমে আপনার সহায়তার বিষয় জানতে পারলেন, তখন ) হে নবী, 
( এতেই প্ৰমাণিত হয়ে গেছে যে, প্রকৃতপক্ষে) আপনার জন্য আল্লাহই যথেষ্ট। আর 
যেসব মুশমিন আপনার আনুগত্য ও অনুসরণ করেছে (বাহ্যত ) তারাও যথেষ্ট। হে নবী 
(সা) আপনি মৃ*মিনদের জিহাদে উৎসাহিত করুন (এবং এ ব্যাপারে এই বিধান তাদেরকে 
শুনিয়ে দিন যে,) তোমাদের মধ্যকার বিশ জন দৃঢ়চিত্ত লোক ( নিজেদের থেকে দশ গুণ 
বেশি সংখ্যক শন্্রর উপর অর্থাৎ) দুশ'র উপর জয়ী হয়ে যাবে এবং (এমনিভাবে) যদি 
তোমাদের মধ্যে একশ” লোক থাকে, তাহলে হাজার কাফিরের উপর জয়ী হবে। তার 
কারণ, তারা (কাফিররা) এমন লোক যারা €দীন সম্পকে) কিছুই জানে না। (আর 
সে কারণেই এরা কুফরীর উপর আকড়ে আছে এবং সে কারণেই এরা কোন রকম 
গায়েবী সাহায্যও পায় না। ফলে এরা পরাজিত হয়ে যায়। সুতরাং নিজেদের তুলনায় 
দশ গ্তণ শন্রুর মুকাবিলায় পশ্চাদপসরণ করা তোমাদের জন্য জায়েয নয়। প্রথমে 
এই হুকুমই নাযিল হয়েছিল। অতপর সাহাবীদের জন্য বিষয়টি কঠিন বিবেচিত হলে 
তারা নিবেদন করলেন । দীর্ঘদিন পর দ্বিতীয় এই আয়াতটি অবতীর্ণ হল, যাতে 
প্রথমোক্ত হুকুম মনস্‌খ তথা রহিত হয়ে যায়। অর্থাৎ) এখন থেকে আল্লাহ্‌ তা'আলা 
তোমাদের জন্য (কিছুটা) হালকা করে দিয়েছেন এবং তিনি বোঝেন যে, তোমাদের মধ্যে 
সাহসের (কিছুটা) অভাব রয়েছে । কাজেই (নির্দেশ দেওয়া হচ্ছে যে,) তোমাদের 
মধ্যে একশ দুঢুচিত্ত লোক হলে (তারা নিজদের তুলনায় দ্বিগুণ সংখ্যক শন্রুর উপর 
অর্থাৎ) দুশ'র উপর জয়ী হবে। আর (এমনি-ভাবে) যদি তোমরা এক হাজার হও, 
তবে আল্লাহর হুকুম অনুযায়ী জয়ী হবে দু'হাজারের উপর। আর (আমি যে ধৈর্য 
ধারণকারীর শর্ত আরোপ-করেছি তা এজন্য করেছি যে,) আল্লাহ, ধৈর্য ধারণকারী (অর্থাৎ 


৩১৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুৰ্থ খণ্ড 


যে মন ও পদক্ষেপে দৃঢ়তা: অবলম্বন করে) তাদের সাথে রয়েছেন (অর্থাৎ তাদের 
সাহায্য করেন )। ূ 


আনুষঙ্গিক জাতব্য বিষয় 

সুরা আন্ফালের উল্লিখিত চারটি আয়াতের প্রথমটিতে মুসলমানদের বিজয় ও 
কৃতকার্যতার প্রকৃত কারণ এবং তা অর্জনের উপায় বর্মনা করা হয়েছে। এরই পূর্ববর্তী 
আয়াতে রসূলে করীম সো)-কে সম্বোধন করে বলা হয়েছিল যে, শুধুমাত্র আল্লাহ 
তা'আলাই স্বীয় বিশেষ সাহায্যের মাধ্যমে মুসলমানদের দ্বারা আপনার সমর্থন ও সহায়তা 
জ্ঞাপন করেছেন। এ আয়াতে বলা হয়েছে যে, মুসলিম দলের দ্বারা কারও সাহায্য- 
সহায়তা ঘে এ দলের পারস্পরিক একমত্য ও একতার উপরইনির্ভর করে, সেকথা বলাই 
বাহুল্য। তাছাড়া একতার অনুপাতেই দলের শক্তি ও গুরুত্ব সৃষ্টি হয়। পারস্পরিক 
একতা ও এঁক্যের সম্পর্ক সুদ্ঢ় হলে গোটা দলও শক্তিশালী হতে পারে। পক্ষান্তরে 
এক্য সম্পর্কের বাধন যদি দুর্বল ও শিথিল হয়, তবে গোটা দলই নড়বড়ে ও দুর্বল 
হয়ে পড়ে। এ আয়াতে আল্লাহ্‌ তা'আলা তীর সেই বিশেষ দানের কথাই আলোচনা 
করেছেন, যা মহানবী সো)-র সাহায্যকল্পে সাধারণ মুসলমানদের প্রতি হয়েছিল-_-তাঁদের 
মনে পরিপূর্ণ এ্রক্য ও পারস্পরিক প্রেম-ভালাবাসা সৃষ্টি করে দেওয়া হয়, অথচ মহানবী 
(সা)-র মদীনায় হিজরতের পূর্বে তাদের আওস ও খায্রাজ গোন্রদ্বয়ের মাঝে কঠিন 
যুদ্ধ সংঘটিত হয় এবং বিবাদ চলতে থাকে। মহানবী সো)-র বরকতে আল্লাহ্‌ তা“আলা 
এই জাতশন্রুদের পারস্পরিক গভীর বন্ধুতে পরিণত করে দিয়েছেন। মদীনায় নতুন 
ইসলামী রাষ্ট্র স্থাপন ও তার স্থিতি-সথায়িত্ব এবং শতুদের উপর বিজয় লাভের প্ররুত 
অন্তমিহিত কারণ অবশ্য আল্লাহ্‌ তা'আলার সাহায্য-সহায়তাই ছিল, কিন্ত বাহ্যিক 
কারণটি ছিল মুসলমানদের পারস্পরিক এঁক্য, সৌহার্দযবোধ ও সম্পীতি। 


একই সাথে আয়াতে একথাও বলে দেওয়া হয়েছে যে, বিভিন্ন মানুষের অন্তরকে 
মিলিয়ে দিয়ে তাদের মাঝে সম্পীতি সৃষ্টি করা কোন মানবীয় ক্ষমতার কাজ নয়; 
বরং এ বিষয়টি একমাত্র সে মহান সত্তারই কাজ, যিনি সবাইকে সৃষ্টি করেছেন। কোন 
মানুষ যদি সারা দুনিয়ার ধন-দৌলতও এ কাজে ব্যয় করে ফেলে যে, পারস্পরিক বিরোধ- 
সম্পন্ন লোকদের মনে জম্পীতি সৃষ্টি করে দেবে, তবুও সে কখনও তাতে কৃত কাৰ্য 
হতে পারবে না। 


মুসলমানদের পারস্পরিক স্থায়ী এক্য ও সম্প্রীতির প্রকৃত ভিত্তি ঃ এতে এ কথাই 
বোঝা যাচ্ছে যে, মানুষের অন্তরে পারস্পরিক সম্প্রীতি সৃচ্টি হওয়া আল্লাহ, তা'আলার 
দান। তাছাড়া এতে একথাও প্রতীয়মান হচ্ছে যে, আল্লাহ, তা'আলার না-ফরমানীর 
মাধ্যমে তাঁর দান অর্জন করা সম্ভব নয়; বরং তাঁর দান লাভের জন্য তার আনুগত্য ও 
সন্তষ্টি অর্জনের চেষ্টা একান্ত শর্ত । 


সূরা আন্ফাল ৩১৯ 


দল বা ব্যক্তিবর্গের মাঝে একতা ও একমত্য এমন একটি বিষয়, যার উপকারিতা 
ও প্রশংসনীয় হওয়ার ব্যাপারে কোন মযহাব ও ধর্ম, কিংবা কোন মতবাদেই কোন 
দ্বিমত থাকতে পারে না। সেজন্যই এমন প্রতিটি লোক, যে মানুষের সংশোধন ও 
সংস্কার কামনা করে সে তাদের পরস্পরের মাঝে এঁক্য সৃষ্টির উপর জোর দিয়ে থাকে! 
কিন্তু সাধারণ পৃথিবী এ বাস্তবতা সম্পর্কে অবহিত নয় যে, দীর্ঘস্থায়ী ও আন্তরিক 
এঁক্য বাহ্যিক প্রচেষ্টার দ্বারা অজিত হয় না। একমান্্র আল্লাহ্‌ তা'আলার সন্তষ্টি 
বিধান ও আনুগত্যের মাধ্যমেই তা অজিত হতে পারে। কোরআন হাকীম এই বাস্তবতার 


Ad ey ঠা 


প্রতিই কয়েকটি আয়াতে ইঙ্গিত করেছে। এক জায়গায় বলা হয়েছে 81 7! 5 


1525 ৮৫৭ 


টব | 
5১7৯০ /০ ৬৯৫ 41 Hs এই আয়াতে মতবিরোধ ও অনৈক্য থেকে বাঁচার 


পন্থা নির্দেশ করা হয়েছে যে, সবাই মিলে আল্লাহর রজ্জুকে অর্থাৎ কোরআন কিংবা 
ইসলামী শরীয়তকে সুদৃঢভাবে আকড়ে ধর। তাহলে সবাই আপনা থেকেই এঁক্যবদ্ধ 
হয়ে যাবে এবং পারস্পরিক যেসব বিরোধ রয়েছে, তা মিটে যাবে। অবশ্য মতের 
পার্থক্য থাকা পৃথক জিনিস; যতক্ষণ পর্যন্ত এ পার্থক্য তার সীমায় থাকে, ততক্ষণ তা 
বিবাদ-বিসংবাদ ও বিভেদের কারণ হতে পারে না। ঝগড়া-বিবাদ তখনই হয়, যখন 
শরীয়ত নির্ধারিত সীমালঙঘন করা হয়। ইদানিং এঁক্য এঁক্য বলে সবাই চীৎকার করে, 
কিন্তু সবারই নিকট এঁক্যের অর্থ হয়ে থাকে এই যে, সবাই আমার কথা মেনে নিলেই 
এঁক্য হয়ে যাবে। অন্যেরাও এঁক্যের জন্য একই চিন্তায় থাকে, যেন মানুষ তাদের কথাই 
মেনে নেয়; এতেই এক্য সাধিত হবে। অথচ বুদ্ধিজীবীদের মধ্যে যখন মতের পার্থক্য 
থাকা অপরিহার্য, তখন বলাই বাহুল্য যে, যদি প্রতিটি লোকই অন্যের সাথে এঁক্য সাধনকে 
নিজের মতকে অন্যদের মেনে নেওয়ার উপর নির্ভরশীল বিবেচনা করে, তবে কিয়ামত 
পর্যন্তও পারস্পরিক এক্য সাধিত হতে পারে না। বরং ইত্তেফাক. বা এঁক্যের বিশুদ্ধ 
ও প্রকৃতি গ্রাহ্য রূপ সেটিই যা কোরআন বাতলে দিয়েছে। তা হল এই যে, উভয়ে 
মিলে তৃতীয় আরেক জনের কথা মেনে নাও। আর এই তৃতীয় জনই হবে এমন, 
যার মীমাংসা তথা সিদ্ধান্তে কোন ভূল-ভ্রান্তির সম্ভাবনা থাকে না। বস্তুত তিনি 
হতে পারেন একমান্ত্র আল্লাহ তা'আলা । কাজেই উল্লিখিত আয়াতে হিদায়েত দেওয়া 
হয়েছে যে, সবাই মিলে আল্লাহ্‌ তা'আলার কিতাবকে দৃঢ়ভাবে অবলম্বন কর। তাহলেই 
সমস্ত বিবাদ-বিসংবাদের সমাধান হয়ে যাবে এবং পরিপূর্ণ এঁক্য সাধিত হবে। 


{ পির কত 


অপর এক আয়াতে ইরশাদ হয়েছে ঃ ০০০০ 1 p02 3 551 ৩০১ ul 
পিঠে 21 ৯56 কা ঠা ১ পাতা 
| ১ ৬৩৯ ))1 ৪১ ০৮৮ অর্থাৎ যেসব লোক ঈমান এনেছে এবং সৎকাজ করেছে 
আল্লাহ, তা'আলা তাদের পরস্পরের মাঝে সম্সীতি ও সন্ভাব সৃষ্টি করে দেন। এ 


৩২০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


আয়াতের দ্বারা স্পষ্ট হয়ে যায় যে, মনের মাঝে প্রকৃত সম্পীতি ও সন্তাব সৃষ্টির মূল 
পন্থা হল ঈমান ও সৎকর্মের প্রতি নিষ্ঠা। এর অবর্তমানে কোথাও কখনও কৃত্রিম কোন 
উপায়ে যদি কোন রকম এক্য সাধিত হয়েও যায়, তবে তা হবে একান্তই ভিত্তিহীন ও 
দুর্বল। সামান্য আঘাতেই তা ভেঙে শেষ হয়ে যাবে, যা সারা দুনিয়ার জাতিসমূহ 
নিজেদের অভিজ্ঞতার দ্বারা অহরহ প্রত্যক্ষ করে আসছে। সারকথা হল এই যে, এই 
আয়াতে রসূলে করীম সো)-এর উপর মহান পরওয়ারদিগারের সে সমস্ত দানের 
কথাই ব্যক্ত করা হয়েছে, যা মদীনার সমস্ত গোত্র-সম্প্ুদায়ের মনে পারস্পরিক সম্পীতি 
সৃষ্টির মাধ্যমে মহানবী সো)-র সাহাধ্য-সহায়তার উদ্দেশ্যে তাদেরকে একটি লৌহ 
প্রাচীরের মত করে দেওয়া হয়েছিল। 


দ্বিতীয় আয়াতেও একই প্রসঙ্গ সার-সংক্ষেপ আকারে বর্ণনা করা হয়েছে। 
এতে রস্লে করীম সো)-কে সান্ত্বনা দেওয়া হয়েছে যে আপনার জন্য প্ৰকৃতপক্ষে আল্লাহ্‌ 
তা'আলা এবং বাহ্যিকভাবে মুমিনদের জামাত যথেষ্ট । শন্ুদের সংখ্যা ও আয়োজন 
যত বড়ই হোক না কেন আপনি তাতে ভীত হবেন না। তফসীরকার মনীষীরন্দ 
বলেছেন যে, এ আয়াতটি বদর যুদ্ধকালে যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বাহে নাযিল হয়েছিল, 
যাতে স্বল্প সংখ্যক নিঃসম্বল মুসলমান প্রতিপক্ষের বিপুলতা ও আয়োজন দেখে প্রভাবিত 
না হয়ে পড়েন। | ্‌ 


তৃতীয় ও চতুর্থ আয়াতে মুসলমানদের জন্য একটি যুদ্ধ নীতির আলোচনা করা 
হয়েছে যে, যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের মুকাবিলায় তাদেরকে কতটা দুঢ়তা অবলম্বন করা 
ফরয এবং কোন পর্যায়ে পশ্চাদপসরণ করা পাপ। পূর্ববর্তী আয়াত ও ঘটনার 
বিবরণে এর বিশদ আলোচনা এসে গেছে যে, আল্লাহ্‌র গায়েবী সাহায্য মুসলমানদের 
সাথে থাকে বলে তাদের ব্যাপারটি পৃথিবীর সাধারণ জাতি সম্পুদায়ের মত নয়; এদের 


অল্প সংখ্যকও অধিক সংখ্যকের উপর বিজয় অর্জন করতে পারে। যেমন, কোরআন 
সার রা রিপন £ ৰড / ৬১ *প 
টি তে 


৬ 
করীমে ইরশাদ হয়েছে 8) ৪ 8 ৮ ls Sly ৩ (৮5 অর্থাৎ 


কা | বা শা a শপ 


বহু স্বল্প সংখ্যক দল আল্লাহর হুকুমে অধিক সংখ্যক প্রতিপক্ষের উপর বিজয় অর্জনে সক্ষম 
হয়ে যায়। 


সেজন্যই ইসলামের সর্বপ্রথম জিহাদ বদর যুদ্ধে দশ জন মুসলমানকে একশ 
লোকের সমান সাব্যস্ত করে এই নির্দেশ দেওয়া হয়েছে ষে, “তোমাদের মধ্যে যদি বিশ 
জন দৃঢ়চিত্ত লোক থাক, তাহলে দু'শ শত্রুর উপর জয়ী হয়ে যাবে। আর তোমরা 
যদি একশ জন হও, তবে এক হাজার কাফিরের বিরুদ্ধে জয়ী হবে।” | 


এতে সংবাদ আকারে বর্ণনা করা হয়েছে যে, একশ মুসলমান এক হাজার 
কাফিরের বিরুদ্ধে বিজয় অর্জন করবে। কিন্তু এর উদ্দেশ্য হল এই নির্দেশ দান যে, একশ 
মুসলমানকে এক হাজার কাফিরের মুকাবিলা করতে গিয়ে পালিয়ে যাওয়া জায়েষ 
নয়। এর কারণ, যাতে মুসলমানদের মন এ সুসংবাদে দৃঢ় হয়ে যায় ংয, আল্লাহ 


সূরা আন্ফাল . | ৩২১ 


আমাদের রক্ষণাবেক্ষণ ও বিজয়ের ওয়াদা করেছেন। যদি নির্দেশাত্মক বাক্যের মাধ্যমে 
এ হুকুম দেওয়া হতো, তবে প্ররুতিগতভাবেই তা ভারী বলে মনে হতে পারত । 


ইসলামের প্রাথমিক পর্যায়ের যুদ্ধ গয্ওয়ায়ে বদর এমন এক অবস্থায় সংঘটিত 
হয়েছিল, যখন মুসলমানদের সংখ্যা ছিল নিতান্ত অল্প। তাও আবার সবাই যুদ্ধক্ষেত্রে 
উপস্থিত ছিলেন না। বরং জরুরী ভিত্তিতে যাঁরা তৈরি হতে পেরেছিলেন শুধু তারাই 
এ যুদ্ধের সৈনিক হয়েছিলেন। কাজেই এ যুদ্ধে একশ” মুসলমানকে এক হাজার কাফিরের 
বিরুদ্ধে মুকাবিলা করার নির্দেশ দেওয়া হয় এবং এমনই ভঙ্গিতে দেওয়া হয়, যার সাথে 
সাহায্যের ওয়াদাও বিদ্যমান থাকে। 


চতুর্থ আয়াতে পরবর্তীকালের জন্য এ নির্দেশ রহিত করে দ্বিতীয় নির্দেশ জারী 
করা হয় যে 


“এখন আল্লাহ তা'আলা হালকা করে দিয়েছেন এবং তিনি জেনেছেন যে, তোমাদের 
মধ্যে সাহসের কমতি দেখা দিয়েছে। কাজেই তোমাদের মধ্যে যদি একশ লোক 
দৃঢ়চিত্ত থাক, তবে তারা দু'শ লোকের উপর জয্মী হবে।” 


এখানেও উদ্দেশ্য হল এই যে একশ” মুসলমানের পক্ষে দু'শ কাফিরের মুকাবিলা 
করতে গিয়ে পালিয়ে আসা জায়েয নক্ন। প্রথম আয়াতে একজন মুসলমানের জন্য 
দশজন অমুসলমানের মুকাবিলা থেকে পালিয়ে যাওয়া নিষিদ্ধ বলে সাব্যস্ত করা হয়েছিল । 
আর এ আয়াতে একজন মুসলমানকে দু'জন অমুসলমানের মুকাবিলা থেকে পালিয়ে 
আসা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বস্তত এটাই হল এ প্রসঙ্গে সর্বশেষ নির্দেশ যা 
সর্বকালেই বলবৎ থাকবে। 


এখানেও নির্দেশকে নির্দেশ আকারে নগ্ন; বরং সংবাদ ও সুসংবাদ আকারে 
বর্ণনা করা হয়েছে। এতে ইঙ্গিত করা হয়েছে যে, একজন মুসলমানের জন্য দু'জন 
কাফিরের বিরুদ্ধে অটল থাকার নির্দেশ দান (নাউযুবিল্লাহ) কোন রকম অন্যায় কিংবা 
যবরদস্তিমূলক নয়; বরং আল্লাহ তা'আলা মুসলমানদের মধ্যে তাদের ঈমানের দৌলতে 
এমন শক্তি দিয়ে রেখেছেন যে, তারা একজনই দুজনের সমান হয়ে থাকে। 


কিন্তু উভয় ক্ষেত্রেই সাহায্য-সহায়তা দানের সুসংবাদটি এই শর্তের সাথে সংযুক্ত 
করে দেওয়া হয়েছে যে, এসব মুসলমানকে দৃঢ়চিত্ত হতে হবে। বলা বাহুল্য, যুদ্ধক্ষেত্রে 
নিজের প্রাণকে বিপদের সম্মুখীন করে দিয়ে দৃঢ়চিত্ত থাকা শুধুমাত্র তাদেরই পক্ষে 
সম্ভব, যাদের পরিপর্ণ ঈমান থাকবে । কারণ, পরিপূর্ণ ঈমান মানুষকে শাহাদতের 
প্রেরণায় অনুপ্রাণিত করে আর এই অনুপ্রেরণা তাদের শক্তিকে বহুগুণে বাড়িয়ে দেয়। 


আয়াতের শেষভাগে সাধারণ নীতি আকারে বলা হয়েছে; €৮০ 48 1 ৬) | 


৩২২ তফসীরে, মাআরেফুল-কোরআন ॥। চতুর্থ খণ্ড 


চে 


A 
৪১ U৩) (অৰ্থাৎ আল্লাহ্‌ তা‘আলা দৃঢৃচিত্ত লোকদের সাথে রয়েছেন। এতে 


যুদ্ধক্ষেত্রে দৃঢ়তা অবলম্বনকারীও অন্তর্ভুক্ত এবং শরীয়তের সাধারণ হুকুম-আহকামের 
অনুবতিতায় দৃঢ়তা অবলম্বনকারীরাও শামিল । ' তাদের সবার জন্যই আল্লাহ তা'আলার 
সঙ্গদানের এ প্রতিশ্ততি। আর এই আল্লাহ্‌র সঙ্গই প্রকৃতপক্ষে তাদের র্ুতকার্যতা ও 
বিজয়ের মূল রহস্য। কারণ, যে ব্যক্তি একক ক্ষমতার অধিকারী পরওয়ারদিগারের 
সঙ্গলাভে সমর্থ হবে, তাকে সারা বিশ্বের সমবেত শক্তিও নিজের জায়গা থেকে এক 
বিন্দু নাড়াতে পারে না। 


৮৮ 
201 ৫5 রা AGO 


G তরি 2418 রর w w ? 
BIR BEES abl ৫ ৪ 2759 


নী 


er ০ 
দা ৩৪ 51985 ৩:৮০ 


Ct? L994 


2° 


9 MI al 


(৬৭) নবীর পক্ষে উচিত নয় বন্দীদেরকে নিজের কাছে রাখা, যতক্ষণ না দেশময় 
প্রচুর রক্তপাত ঘটাবে। তোমরা পার্থিব সম্পদ কামনা কর, অথচ আল্লাহ্‌ চান 
আখিরাত । আর আল্লাহ্‌ হচ্ছেন পরাক্রমশালী, হিকমতওয়ালা । (৬৮) যর্দি একটি বিষয় 
না হত ঘা পর্ব থেকেই আল্লাহ্‌ লিখে রেখেছেন. তাহলে তোমরা ঘা গ্রহণ করছ সে জন) 
বিরাট আযাব এসে পৌছাত। (৬৯) সুতরাং তোম্মরা খাও গনীমত ছিসাবে তোমরা যে 
পরিচ্ছন্ন ও হালাল বস্তু অর্জন করেছ তা থেকে । আর আল্লাহকে ভয় করতে থ্রু ! নিশ্চয়ই 
আল্লাহ, ক্ষমাশীল মেহেরবান। 
yee PB elm Entel UC nner tnet 
তফসারের সার সার-সংক্ষেপ 

[ হে মূসলমানগণ, তোমরা কিছু বিনিময় নিয়ে বন্দীদের ছেড়ে দেওয়ার জন্য 
নবী করীম (সা)-কে যে পরামর্শ দিচ্ছিলে, তা ছিল একান্তই অসময়োচিত। কারণ, ] 
এটা নবীর জন্য শোভনীয় নয় যে, তাঁর কাছে বন্দী থেকে যাবে বরং তাদের হত্যা 
_ করে ফেলাই সমীচীন, যতক্ষণ না তারা পৃথিবীতে উত্তমরূপে (কাফিরদের ) রক্তপাত 
ঘটিয়ে নেবে। (কারণ, জিহাদের নির্দেশের প্রকৃত উদ্দেশ্যই হল দাঙ্গা-হাঙ্জামা তথা 
ফিতনা-ফাসাদকে প্রতিহত করা! বস্তুত যতক্ষণ পর্যন্ত না কাফিরদের দাপট সম্পূর্ণভাবে 


সুরা আন্ফাল ৩২৩ 


ভেঙে যাবে দাঙ্গা-ফাসাদ দুর হওয়া সস্তব নয়। সুতরাং এমনটি হওয়ার পূর্বে 
বন্দীদের জীবিত "ছেড়ে দেয়া , তাঁর সংগ্কারমূলক মর্যাদার পক্ষে সমীচীন নয়। অবশ্য 
এমন শক্তি সঞ্চিত হয়ে যাওয়ার পর বন্দীদের হত্যা করা অপরিহার্য নয়। বরং তখন- 
কার জন্য অন্যান্য বৈধ গন্থাও রয়েছে। অতএব তোমরা তাঁকে এহেন অসঙ্গত পরামর্শ 
কেন দিলে 2) তোমরা পার্থিব সম্পদ কামনা কর, আর সেজন্যই ফিদইয়া বা বিনিময়ের 
পরামর্শ দিয়েছ অথচ আল্লাহ্‌ আখিরাত (-এর মঙ্গল) চান (আর তা কাফিরদের 
ভীত-সন্ত্রস্ত হয়ে পরাজয়বরণ. করার উপরই নির্ভর করে। তাতে ইসলামের নূর ও 
হিদায়ত বিস্তার লাভ করবে এবং অবাধে তারা প্রচুর সংখ্যায় মুসলমান হয়ে মুক্তি 
লাভ করবে ।) আর আল্লাহ্‌ মহা পরাক্রম ও হিকমতের অধিকারী । (তিনিই তোমাদের 
কাফিরদের উপর বিজয় দান করে থাকেন এবং এই বিজয়ের মাধ্যমে তোমাদের 
সম্পদশালী করে দেন। অবশ্য এতে অনেক সময় বিশেষ কোন হিকমতের প্রক্ষিতে 
বিলম্বও ঘটে । তোমাদের দ্বারা এমন অপছন্দনীয় কাজ সংঘটিত হয়েছে যে, ) যদি 
আল্লাহ্‌ তা'আলা কর্তৃক (এ সমস্ত বন্দীদের মধ্যে অনেকের মুসলমান হয়ে যাওয়া 
এবং তাতে করে সম্ভাব্য দাঙ্গা-ফাসাদ সংঘটিত না হওয়ার ব্যাপারে ) নিয়তি নির্ধারিত 
হয়ে না যেত, তবে তোমরা যে ব্যবস্থা অবলম্বন করেছ সেজন্য তোমাদের উপর কঠিন 
শাস্তি আরোপিত হত। কেন্তু যেহেতু কোন দাঙ্গা-ফাসাদ সংঘটিত হয়নি এবং ঘটনা- 
চক্রে তোমাদের পরামর্শ সঠিক হয়ে গেছে, কাজেই তোমরা শাস্তি থেকে অব্যাহতি লাভ 
করেছ। অর্থাৎ আমি এই ফিদইয়া তথা মুক্তিপণকে মোবাহ, করে দিয়েছি । ). সুতরাং 
(তোমরা তাদের কাছ থেকে মুক্তিপণ হিসাবে) যা কিছু গ্রহণ করেছ, সেগুলোকে হালাল 
ও পাক-পবিভ্র বসন্ত মনে করেই খাও এবং আল্লাহ্‌ তা*আলাকে ভয়. করতে থাক 
(এবং ভবিষ্যতে এসব ব্যাপারে সতর্কতা অবলম্বন করো )। নিঃসন্দেহে আল্লাহ্‌ বড়ই 
ক্ষমাশীল, করুণাময় । (তোমাদের গোনাহ মাফ করে দিয়ে তোমাদের প্রতি ক্ষমাশীলতা 
প্রকাশ করেছেন এবং মুক্তিপণ হিস।বে গৃহীত বন্ত-সামগ্রীকে তোমাদের জন্য হালাল 
করে দিয়ে তোমাদের উপর বিরাট করুণা করেছেন। 


আন্ষজিক জাতব্য বিষয় 


উল্লিখিত আয়াতটি গয্ওয়ায়ে বদরের বিশেষ এক ঘটনার সাথে সম্পৃক্ত বিধায় 
এগুলোর তফসীর করার পূর্বে বিশুদ্ধ ও প্রামাণ্য রেওয়ায়েত ও হাদীসের মাধ্যমে 
ঘটন।টি বিরত করা বান্ছনীয়। ্‌ 


ঘটনাটি হল এই যে, বদর যৃদ্ধটি ছিল ইসলামের সর্বপ্রথম জিহাদ, যা একান্তই 
দৈবাৎ সংঘটিত হয় । তখনও জিহাদ সংক্রান্ত হকুম-আহকামের কোন বিস্তারিত বিবরণ 
কোরআনে অবতীর্ণ হয়নি। যেমন, জিহাদ করতে গিয়ে গনীমতের মাল হস্তগত হলে তা 
কি করতে হবে, শন্্রসৈন্য নিজেদের আয়ত্তে এসে গেলে, তাকে বন্দী করা জায়েয হবে 
কিনা এবং বন্দী করে ফেললে তাদের সাথে কেমন আচরণ করতে হবে প্রভৃতি বিষয় 
ইতিপূর্বে কোরআনে আলোচনা করা হয়নি । 


৩২৪ তফসীরে মাঁআরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


পর্ববর্তী সমস্ত আছ্িয়া আ)-র শরীয়তে গনীমতের দ্বারা উপকৃত হওয়া কিংবা 
সেগুলো ব্যবহার করা হালাল ছিল না। বরং গনীমতের যাবতীয় মালামাল একত্র করে 
কোন ময়দানে রেখে দিতে হতো । আর আল্লাহ্‌র রীতি অন্য।য়ী একটি আগুন এসে 
সেগুলো স্বালিয়ে-পুড়িয়ে ছাই করে দিত। একেই মনে করা হতো জিহাদ কবুল হওয়ার 
লক্ষণ। গনীমতের মালামাল ভ্বালানোর জন্য যদি আস্মানী আগুন না আসত, তাহলে 
বোঝ। যেত যে, জিহাদে এমন কোন জু.টি-বিছ্যুতি সংঘটিত হয়ে থ।কবে, ষ।র ফলে তা 
আল্লাহ্‌র দরবারে কবল হয়নি । ্‌ 


সহীহ্‌ বুখারী ও মুসলিমের রেওয়ায়েতে বর্ণিত রয়েছে যে, রস্লে করীম (সো) 
ইরশাদ করেছেন, আমাকে এমন পাঁচটি বিষয় দান করা হয়েছে, যা আমার পূর্বে অন্য 
কোন নবীকে দেয়া হয়নি। সেগুলোর মাঝে এও একটি যে, কাফিরদের থেকে প্রাপ্ত 
গনীমতের মালামাল কারো জন্য হালাল ছিল না, কিন্তু আমার উম্মতের জন্য তা 
হালাল করে দেয়া হয়েছে । গনীমতের মাল বিশেষভাবে এ উম্মতের জন্য হালাল 
হওয়ার বিষয়টি আল্লাহ্‌র তো জানা ছিল, কিন্তু গযওয়ায়ে বদরের পূর্ব পর্যস্ত এর 
হালাল হওয়ার ব্যপারে মহানবী (সো)-র উপর কোন ওহী নাযিল হয়নি। অথচ 
গযৃওয়ায়ে বদরে এমন এক পরিস্থিতির উদ্ভব হয় যে, আল্লাহ্‌ তা'আলা মুসলমানদের 
ধারণা-কল্পন।র বাইরে অসাধারণ বিজয় দান করেন। শন্রুরা বহু মালামালও ফেলে যায়, 
যা গনীমত হিসাবে মুসলমানদের হস্তগত হয় এবং তাদের বড় বড় সত্তর জন সর্দারও 
মুসলমানদের হাতে বন্দী হয়ে আসে । কিন্তু এতদুভয় বিষয়ের বৈধতা সম্পর্কে কোন 
ওহী তখনও আসেনি । 


সে কারণেই সাহাবায়ে কিরামের প্রতি এহেন ত্বরান্বিত পদক্ষেপের দরুন ভৎ সনা 
অবতীর্ণ হয়। এই ভৎ্সনা ও অসন্তষ্টিই এই ওহীর মাধ্যমে ব্যক্ত করা হয়েছে যাতে 
যৃদ্ধব্দীদের সম্পর্কে বাহ্যত দুটি অধিকার মুসলমানদের দেওয়া হয়েছিল । কিন্ত এরই 
মাঝে এই ইঙ্জিতও করা হয়েছিল যে, বিষয়টির দুটি দিকের মধ্যে আল্লাহ্‌ তা“আলার 
নিকট একটি পছন্দনীয় এবং অপরটি অপছন্দনীয় । তিরমিযী, সুনানে নাসায়ী, সহীহ্‌ 
ইবনে হাব্বান প্রভূতি গ্রন্থে হযরত আলী মুর্তজা (রা)-র রেওয়ায়েতক্রমে উদ্ধত 
করা হয়েছে যে, এ সময় হযরত জিবরাঈল-আমীন রসূলে করীম (সা)-এর নিকট 
আগমন করে তাঁকে আল্লাহ্‌র এ নির্দেশ শোনান যে, আপনি সাহাবায়ে কিরামকে দুটি 
বিষয়ের যে কোন একটি গ্রহণ করার অধিকার দান করুন। তার একটি হলো এই যে, 
এই যুদ্ধবন্দীদের হত্যা করে শত্রুর মনোবলকে চিরতরে ভেঙে দেবে । আর দ্বিতীয়টি 
হলো এই যে, তাদেরকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেবে। তবে দ্বিতীয় অবস্থায় 
আল্লাহ্‌ তা'আলার নির্দেশক্রমে একথা অবধারিত হয়ে রয়েছে যে, এর বদলা হিসাবে 
আগামী বছর ম্সলমানদের এমনি সংখ্যক লোক শহীদ হবেন, যে সংখ্যক বন্দী 
আজ মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হবে। এভাবে যদিও ক্ষমতা দেওয়া হয় এবং 
সাহাবায়ে কিরামকে এ দুটি থেকে একটি বেছে নেয়ার অধিকার দেয়া হয় কিন্তু দ্বিতীয় 
অবস্থায় সত্তর জন সাহাবার শাহাদাতের ফয়সালার বিষয় উল্লেখ করার মাঝে অবশ্যই 


স্রা আন্ফাল ৩২৫ 


_ এই ইঙ্গিত বিদ্যমান ছিল যে, এ দিকটি আল্লাহ্‌র নিকট পছন্দনীয় নয়। কারণ, এটি যদি 
পছন্দই হতো তবে এর ফলে সত্তর জন মুসলমানের খুন অবধারিত হতো না। 


সাহাবায়ে কিরামের সামনে এ দুটি বিষয়ই যখন এচ্ছিক বিষয় হিসাবে পেশ 
করা হলো, তখন কোন কোন সাহাবীর ধারণা হলো যে, এদেরকে যদি মুক্তিপণ দিয়ে 
ছেড়ে দেয়া হয়, তবে হয়তো এরা সবাই.অথবা এদের কেউ কেউ কোন সময় মুসলমান 
হয়ে যাবে। আর প্ররুতপক্ষে এটাই হল জিহাদের উদ্দেশ্য ও মূল উপকারিতা । দ্বিতীয়ত 
এমনও ধারণা করা হয়েছিল যে, এ সময় মুসলমানরা যখন নিদারুণ দৈন্যাবস্থায় দিন 
কাটাচ্ছেন, তখন সত্তর জনের আর্থিক মুক্তিপণ অর্জিত হলে এ কম্টও লাঘব "হতে 
পারে এবং তা ভবিষ্যতে জিহাদের প্রস্তুতির জন্যও সহায়ক হতে পারে। রইল সমর 
জন মুসলমানের শাহাদতের বিষয় ! প্ররুতপক্ষে এটাও একটা বিপুল গৌরবের বিষয়। 
এতে ঘাবড়ানো উচিত নয়। এসব ধারণার প্রেক্ষিতে সিদ্দীকে আকবর (রো) ও অন্যান্য 
অধিকাংশ সাহাবায়ে কিরাম এ মতই প্রদান করলেন যে, বন্দীদের মুক্তিপণ নিয়ে মুক্ত 
করে দেয়া হোক। শুধুমান্র হযরত উমর ইবনে খাত্তাব (রা) ও হযরত সা'দ ইবনে 
মুআয রোট প্রমুখ কয়েকজন এ মতের বিরোধিতা করলেন এবং বন্দীদের সবাইকে 
হত্যা করার পক্ষে মত প্রদান করলেন। তাদের যুক্তি ছিল .এই যে, একান্ত সৌভাগ্য-. 
ক্রমে ইসলামের ম্কাবিলায় শক্তি ও সামর্থ্যের বলে যোগদানকারী সমস্ত কুরাইশ সর্দার 
এখন মুসলমানদের হস্তগত হলেও পরে তাদের ইসলাম গ্রহণ করার বিষয়টি একান্তই 
কল্পনানিভর । কিন্ত ফিরে গিয়ে এরা যে মুসলমানদের বিরুদ্ধে অধিকতর তৎপরতা 
প্রদর্শন করবে সে ধারণাই প্রবল। 


রসলে করীম (সা) যিনি রাহমাতুললিল আলামীন হয়ে আগমন করেছিলেন 
এবং আপাদমস্তক করুণার আধার ছিলেন, (তিনি সাহাবায়ে কিরামের মধ্যে দুটি মত 
লক্ষ্য করে সে মতটিই গ্রহণ করে নিলেন, যাতে বন্দীদের ব্যাপারে রহমত ও করুণ। 
প্রকাশ পাচ্ছিল এবং বন্দীদের জন্যও ছিল সহজ। অর্থাৎ মুক্তিপণের বিনিময়ে তাদেরকে 
মুক্ত ক'রে দেওয়া। তিনি সিদ্দীকে আকবর ও ফারুকে আযম (রা)-কে উদ্দেশ করে 
বললেন 2 ৮৮393 ৮১ ৩ ৮৪১0) অর্থাৎ তোমরা উভয়ে যদি কোন বিষয়ে একমত 


হয়ে যেতে, তবে আমি তোমাদের বিরোধিতা করতাম না। € মাযহারী ) তাঁদের মত- 
বিরোধের ক্ষেত্রে বন্দীদের প্রতি সহজতা প্রদর্শন করাই ছিল স্থস্টির প্রতি তার দয়া ও 
করুণার তাকাদা। অতএব, তাই হল। আর তারই পরিণতিতে পরবতী বছর আল্লাহ্‌র 
বাণী মুতাবিক সর জন মুসলমানের শহদতের ঘটনা সংঘটিত হল। 


2 AB cAI AY 


527 ১ ১৪ আয়াতে সে, সমস্ত সাহাবাকে সম্বোধন করা 


হয়েছে, যারা মুক্তিপণের বিনিময়ে বন্দীদের ছেড়ে দেয়ার পক্ষে মত দিয়েছিলেন। 
এতে বলা হয়েছে যে, তোমর। আমার রসূলকে অসংগত পরামর্শ দান করছো। কারণ, 
শর্দের বশে পাওয়ার পরেও তাদের শক্তি ও দত্তকে চূর্ণ করে না দিয়ে অনিষ্টকর 


৩২৬ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


শন্তুকে ছেড়ে দিয়ে মুসলমানদের জন্য স্থায়ী বিপদ দীড় করিয়ে দেয়া কোন নবীর 
পক্ষেই শোভন নয়। | 


AS ৬ ০ A 


এ আয়াতে 3 8 চক ৮ বাকা ব্যবহত হয়েছে ৪ [এর 


আভিধানিক অর্থ হচ্ছে কারও শাক্ত ও দম্ভকে ভেঙে দিতে গিয়ে কঠোরতর ব্যবস্থা 


ATA 


নেয়া । এ অর্থের তাকীদ বোঝাবার জন্য ৬১) 1 (৬১ বাক্যের প্রয়োগ । এর সারার্থ 
হল এই যে, শত্রুর দত্তকে ধূলিসাৎ করে দেন। 


যেসব সাহাবা মুক্তিপণ নিয়ে বন্দীদের ছেড়ে দেয়ার পক্ষে মত দিয়েছিলেন, 
তাঁদের সে মতে যদিও নির্ভেজাল একটি দীনী প্রেরণাও বিদামান ছিল---অর্থাৎ মুক্তি 
পাবার পর তাদের মুসলমান হয়ে যাবার আশা, কিন্তু সেই সাথে আত্মস্থার্থজনিত অপর 
একটি দিকও ছিল যে, এতে করে তাদের হাতে কিছু অর্থ-সম্পদ এসে যাবে। অথচ ' 
তখনও পর্যন্ত কোন সরাসরি ‘নছ’ বা আল্লাহ্‌র বাণীর মাধ্যমে যে সমস্ত মালামালের 
বৈধতা প্রমাণিত ছিল না। কাজেই মানুষের যে সমাজটিকে রসূলে করীম (সা)-এর 
তত্ত্বাবধানে এমন মানদণ্ডের উপর গঠন করা হচ্ছিল, যাতে তাদের মর্যাদা ফেরেশ- 
তাদের চেয়েও বেশি হবে, তাদের পক্ষে গনীমতের সে মাল-সামান বা দ্রব্সামগ্রীর 
আগ্রহকেও এক রকম পাপ বলে গণ্য করা হয়। তাছাড়া যে কাজে বৈধাবৈধের সমন্বয় 
থাকে, তার সমম্টিকে অবৈধ বলেই বিবেচনা করা হয়। সে জন্যই সাহাবায়ে কিরামের 


Ah উট পা শা পে ঠিক চট 
. 


সে কাজটিকে ভৎ সনাযে।গ্য সাব্যস্ত করে বলা হয়েছে $ ১১১ | AY ৬১৯১ 


HA + 5A “2১ ন eae 18 3A + 5) পা 


(৯08 df, - ৪১৯ | ১8৪ db, "অর্থাৎ তোমরা দুনিয়া কামনা 


করছ অথচ তোমাদের কাছ থেকে আল্লাহ্‌ চান তোমরা যেন আখিরাত কামনা কর। 
এখানে ভৎ্'সনা হিসাবে শুধুমান্ত্র তাদের সে কাজের কথাই উল্লেখ করা হয়েছে, যা ছিল 
অসন্তষ্টির কারণ । বন্দীদের মুসলমান হওয়ার আশা সংক্রান্ত দ্বিতীয় কারণটির কথা, 
এখানে উল্লেখ করা হয়নি । এতে ইঙ্গিত করা হয়েছে যে, সাহাবায়ে কিরামের মত 
নিঃস্বার্থ, পবিত্রাত্মা দলের পক্ষে এমন দ্বর্থবোধক নিয়ত করা যাতে কিছু পার্থিব স্থার্থও 
নিহিত থাকবে গ্রহণযোগ্য নয়। এখানে এ বিষয়টিও লক্ষণীয় যে, এ আয়াতে ভৎ্'সনা ও 
সতকাঁকরণের লক্ষাস্থল হলেন সাহাবায়ে কিরাম রো)। যদিও রসূলে করীম সো) নিজেও 
তাদের মতামত সমর্থন করে তাদের সাথে আংশিকভাবে যুক্ত হয়েছিলেন, কিন্তু তাঁর সে 
কাজটি ছিল একাসন্তভাবেই তাঁর রাহ্মাতূললিল আলামীন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ | সে 
কারণেই তিনি মতানৈক্যের ক্ষেত্রে সে দিকটিই গ্রহণ করে নিয়েছিলেন, যা বন্দীদের পক্ষে 
সহজ ও দয়াভিত্তিক। 


সুরা আন্ফাল ৩২৭ 


আয়াতের শেষাংশে শি 3875 ৯ 1 বলে ইঙ্গিত করা হয়েছে যে, আল্লাহ্‌ 


wn 


তা'আলা মহাপরাক্রমশীল, হেকমতওয়াল্া ; আপনারা যদি তাড়াহুড়া না করতেন, তবে 
তিনি স্বীয় আগ্রহে পরবর্তী বিজয়ে আপনাদের জন্য ধন-সম্পদের ব্যবস্থাও করে দিতেন। 


দ্বিতীয় আয্মাতটিতেও এই ভ্ুসনারই উপসংহারস্বরাপ বলা হয়েছে, আল্লাহ 
তা'আলা! কর্তৃক যদি নিয়তি নির্ধারিত হয়ে না যেত, তবে তোমরা যে ক।জ করেছ, 
অর্থাৎ মুক্তিপণের বিনিময়ে বন্দীদের মুক্ত করে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছ, সেজন্য 
তোমাদের উপর কোন বড় রকমের শাস্তি সংঘটিত হতো। 


উল্লিখিত নির্ধারিত নিয়তির তাৎপর্য সম্পর্কে তিরমিযী গ্রন্থে হযরত আবু হুরায়রা 
রো)-র রেওয়ায়েতক্রমে উদ্ধৃত করা হয়েছে যে, রসুলে করীম (সো) বলেছেন, তোমাদের 
পূর্বে কোন উম্মতের জন্য গনীমতের মালামাল হালাল ছিল না। বদরের ঘটনাকালে 
মুসলমানরা যখন গনীমতের মালামাল সংগ্রহে. প্রবৃত্ত হয়ে পড়ে, অথচ তখনও তার 
বৈধতার কোন নির্দেশ নাধিল হয়নি, তখন ভৎসনাসূচক এই আয়াত অবতীর্ণ হয় 
যে, গনীমতের মালামালের বৈধতাস্চক নির্দেশ আসার প্রাক্কালে মুসলমানদের এহেন পদক্ষেপ 
এমনই পাপ ছিল, যার দরুন আযাব নেমে আসাই উচিত ছিল, কিন্ত যেহেতু আল্লাহ 
তা'আলার এই হুকুমটি 'লওহে মাহ্‌ফুষে' লিপিবদ্ধ ছিল যে, এই উম্মতের জন্য গনীমতের 
মালকে হালাল করে দেয়া হবে, সেহেতু মুসলমানদের এ ভুলের জন্য আযাব নাধিল 
হয়নি।_-(মাষহারী ) ্‌ 


কোন কোন হাদীসে . বর্ণিত রয়েছে যে, আয়াতটি নাযিল হওয়ার পর রসুলে, 
করীম সো) বলেছিলেন, “আল্লাহ্‌ তা'আলার আযাব একেবা,রই সামনে এসে উপস্থিত 
হয়ে গিয়েছিল, কিন্তু তিনি স্বীয় অনুগ্রহে তা থামিয়ে দেন। সে আযাব যদি আসত 
তাহলে উমর ইবনে খাত্তাব ও সাদ ইবনে মুআঘ ছাড়া কেউই তা থেকে অব্যাহতি 
পেত না।” এতে প্রতীয়মান হয়, মুক্তিপণ নিয়ে বন্দীদের মুক্ত করে দেয়।ই ছিল ভৎ স- 
নার কারণ। অথচ তিরমিষীর রেওয়ায়েত অনুসারে বোঝা যাচ্ছে যে, গনীমতের মালা- 
মাল সংগ্রহ করাই ছিল ভৎসনার হেতু। কিন্তু প্রকৃতপক্ষে এতদুভয়ের মধ্যে কোন 
বিরোধ বা পার্থক্য নেই। বন্দীদের কাছ থেকে মুক্তিপণ গ্রহণ করাও ছিল গনীমতের 
মাল সংগ্রহেরই অংশবিশেষ । 


্‌ মাস'আলা £ উল্লিখিত আয়াতে মুক্তিপণের বিনিময়ে বন্দীদের মুভ্তিদ্দান ও 
গনীমতের মালামাল সংগ্রহের কারণে ভর্সনা নাঘিল হয়েছে এবং আল্লাহর আযাবের 
প্রতি ভীতি প্রদর্শন করা হয়েছে, এবং পরে তা ক্ষমা করে দেয়া হয়েছে। কিন্তু এতে 
ভবিষ্যতে এ সমস্ত ব্যাপারে মুসলমানদের কোন্‌ পন্থা অবলম্বন করতে হবে, তা পরিক্ষা র- 
ভাবে বোঝা যায় না। সে কারণেই পরবতী আয়াতে গনীমতের মালামাল সংক্রান্ত 


মাসআলাটি পরিষ্কার করে দেয়া হয়েছে। বলা হয়েছে-_--+০/ ৮০০ 1915 অর্থাৎ 


৩২৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


গনীমতের যে সব মালামাল তোমাদের হস্তগত হবে, এখন থেকে সেগুলো তোমরা খেতে 
পারবে এবং ভবিষ্যতের জন্যও তা হালাল করে দেয়া হল। কিন্ত তার পরেও এতে 
একটি সন্দেহের অবকাশ থেকে যায় যে, গনীমতের মাল হালাল হওয়ার নির্দেশটি তো 
এখন হলো।.কিন্তু ইতিপূর্বে যেসব মালামাল সংগ্রহ করে নেয়া হয়েছিল হয়তো সেগুলোতে 


কোন রকম কারাহাত বা দোষ থাকতে পারে । সেজন্যই এর পর ৮৮ & &৯ বলে 


সে সন্দেহের অপনোদন করা হয়েছে যে, যদিও বৈধতার হুকুম নাযিল হওয়ার প্রান্ালে 
গনীমতের মাল সংগ্রহের পদক্ষেপ নেয়া জায়েয ছিল না, কিন্ত এখন যখন গনীমতের 
মালের বৈধতা সংক্রান্ত হুকুম এসে গেছে, তখন সংগৃহীত মালামালও নির্দোষভাবেই হালাল । 


মাসআলা £$ এখানে উসুলে ফিকাহ্‌ একটি বিষয় লক্ষণীয় ও প্রণিধানযোগ্য। 
তা হল এইযে, যখন কোন অবৈধ পদক্ষেপের পর স্বতন্ত্র কোন আয়াতের মাধ্যমে সে 
বিষয়টিকে হালাল করার নির্দেশ অবতীর্ণ হয়, তখন তাতে পূর্ববর্তী পদক্ষেপের কোনই 
প্রভাব থাকে নাঃ সে মালামাল যথার্থভাবেই পবিভ্র ও হালাল হয়ে যায়। যেমনটি এখানে 
(অর্থাৎ গনীমতের মালের ব্যাপারে) হয়েছে। কিন্তু এরই অন্য একটি উদাহরণ হলো 
এই যে, কোন ব্যাপারে পূর্ব থেকেই হয়তো নির্দিষ্ট হুকুম নাঘিল হয়েছিল কিন্তু আনু- 
ষঙ্জিক কাজটি সম্পাদন করে ফেলার পর জানা গেল যে, আমাদের কাজটি কোরঅ।ন 
ও সুন্নাহ্‌র অমুক হুকুমের বিরোধী ছিল, তখন এমতাবস্থায় হকুমটি প্রকাশিত হবার 
পর কত ভুলের জন্য ক্ষমা করা হলেও সে মালামাল অ।র হালাল থাকে না।-_নুরুল 
আন্ওয়ার £ মোল্লা জীওয়ান। আলে।চ্য অ.য়াতে গনীমতের মালামালকে যদিও ‘হালালে- 
তাইয়্যেব’ তথা পবিষশ্র-হালাল বলে সাব্যস্ত করা হয়েছে, 775 


BA Sad প৬ ASG লা 


বাধ্যবাধকতাও আরোপ করা হয়েছে ৯১ ) ) $844 ৯১) ৬ D1 15831 


এতে ইঙ্গিত করা হয়েছে যে, গনীমতের মাল যদিও হালাল করা হয়েছে কিন্তু তা একটি 
বিশেষ আইনের আওতায় করা হয়েছে। সে আইনের বিরুদ্ধাচরণ করা কিংবা নিজের 
অধিকারের অতিরিক্ত গ্রহণ করা বৈধ নয়। 


এখানে বিষয় ছিল দু’টি। (১) গনীমতের মালামাল এবং (২) বন্দীদের নিকট 


থেকে মুক্তিপণ নিয়ে তাদের ছেড়ে দেয়া। প্রথম বিষয় সম্পর্কে এ আয়াত পরিক্ষার 
বিধান বলে দিয়েছে। কিন্তু দ্বিতীয় বিষয়টি এখনও পরিক্ষার হয়নি। এ সম্পকে 


ATT Aden B33 ০ 


সরা মৃহাম্মদে এ আয়াত নাযিল হয় 8 - 2 ৮3৯ ০৪ ৪201 টি ডিও 


{ 
টি wd fpr EAL TALLMAN A I AY ALA ৫ 


rll wm lelely ১ (৯/০৩) (ডি ০৯ 
23 AT FATA 


b,j) অর্থাৎ যখন যৃদ্ধে কাফিরদের সাথে তোমাদের মুকাবিলা 
হবে তখন তাদের হত্যা কর, যতক্ষণ না তোমরা রক্তপাতের মাধ্যমে তাদের শক্তি 


সুরা আন্ফাল ৩২৯ 


সামর্থযকে ভেঙে চুরমার করে দাও। তারপর তাদেরকে বাঁধ শক্তভাবে অতপর হয় 
তাদের প্রতি সহানুভূতিপূর্বক কোন রকম বিনিময় না ।নয়েই মুক্ত করে দাও, অথবা 
মুক্তিপণের দিনিময়ে মুক্ত কর যতক্ষণ না যুদ্ধে তার অস্ত্র ফেলে দেয়। 


হযরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস রো) বলেন, গযওয়ায়ে বদরে বন্দীদের মুক্তিপণ 
নিয়ে মৃত্তিনদানের প্রেক্ষিতে ভৎ্সনা অবতীর্ণ হয়। এটি ছিল ইসলামের প্রথম জিহাদ । 
তখনও পর্যন্ত কাফিরদের শক্তি ও ক্ষমতা নিঃশেষিত হয়ে যায়নি। ঘটনাচকে তাদের 
উপর এক বিপদ এসে উপস্থিত হয়। তারপর যখন ইসলাম ও মুসলমানদের পরিপূর্ণ 
বিজয় অজিত হয়ে যায়, তখন আল্লাহ্‌ সে হুকুম রহিত করার উদ্দেশ্যে সূরা মুহাম্মদের 
উল্লিখিত আয়াত অবতীর্ণ করেন। এতে মহানবী সো) এবং মুসলমানদেরকে বন্দীদের 
সম্পর্কে চারটি ক্ষমতা দান করা হয়। তাহল এই ঃ 


- Dg {ss Ui ৬০1১ ১55১৮ 1১০৩৪ ০15 


অর্থাৎ 6১) ইচ্ছা করলে সবাইকে হত্যা করতে পার, (২) ইচ্ছা করলে দাস বানিয়ে 
নিতে পার, 0৩) ইচ্ছা করলে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিতে পার এবং (৪9 ইচ্ছা 
করলে মুক্তিপণ ব্যতীতই তাদের মুক্ত করে দিতে পার। 


উল্লিখিত চারটি ক্ষমত।র প্রথম দুটির ব্যাপারে সমগ্র উ্মতের ইজমা ও এঁকমত্য 
রয়েছে যে, মুসলমানদের আমীরের তথা নেতার জন্য সমস্ত বন্দীকে হত্যা কিংবা দাস 
বানিয়ে নেয়ার অধিকার রয়েছে। কিন্তু তাদেরকে বিনিময় না নিয়ে কিংবা বিনিময় নিয়ে 
ছেড়ে দেয়ার ব্যাপারে ফিকাহবিদদের মধ্যে মতবিরোধ রয়েছে। 


ইমাম মালেক রে), ইমাম শাফেগ্ী রে), ইমাম আহমদ ইবনে হাম্বল রর), 
ইমাম সওরী ও ইসহাক রে) এবং তাবেরীনদের মধ্যে হযরত হাসান বসরী ও আতা 
(র)-এর মতে বন্দীদের মুক্তিপণ নিয়ে অথবা তা নানিয়ে ছেড়ে দেক্সা কিংবা মুসলমান 
বন্দীদের সাথে বিনিময় করাও মুসলমানদের আমীরের জন্য জায়েয। 


পক্ষান্তরে ইমাম আবূ হানীফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, আওযায়ী, 
কাতাদাহ্‌, যাহ্হাক, জুদ্দী ও ইবনে জুরায়েজ (র) প্রমুখ বলেন, কোন রকম বিনিময় 
নানিয়ে ছেড়ে দেয়া তো মোটেই জায়েয নয়, ইমাম আবু হানীফা রে)-র প্রসিদ্ধ মাযহাব 
অনুযায়ী মুক্তিপণের বিনিময়ে ছাড়াও জায়েয নয়। অবশ্য “সিয়ারে কবীরে'র রেওয়ায়েতে 
বগিত রয়েছে যে, মুসলমানদের যদি অর্থের প্রয়োজন হয়, তাহলে মুক্তিপণের বিনিময়ে 
ছাড়া যেতে পারে। তবে মুসলমান বন্দীদের বিনিময়ে ছেড়ে দেয়া হযরত ইমাম আবু 
হানীফা রে) ও সাহেবাইন ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ )-এর মতে জায়েয 
তাঁদের দুটি রেওয়ায়েতের মধ্যে প্রকাশ্য রেওয়ায়েতের দ্বারা এ কথাই প্রতীয়মান হয়।--- 
(মাযহারী) 


৩৩০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


যেসব মনীষী মুক্তিপণ নিয়ে কিংবা নানিয়ে ছেড়ে দেয়ার অনুমতি দান করেছেন, 
তাঁরা হযরত ইবনে আব্বাস রো)-এর মতানুসারে সূরা মুহাম্মদের আঁয়াতকে সূরা আন্‌- 
ফালের আয়াতের জন্য রহিতকারী এবং আন্ফালের আয়াতকে রহিত বলে সাব্যস্ত 
করেছেন। হানাফী ফিকাহ্বিদরা সূরা মুহাম্মদের আয়াতকে রহিত এবং সুরা আন্ফালের 


ASA A DA AW শন ০এ2$ arc rer Sa eA Ada asi 


15525505৯55 ৩৬০ ১৮৯ পিউ আজ 
EE dad শপ নটি নি খেলা তি 
দ্বয়কে রহিতকারী সাব্যস্ত করেছেন। কাজেই মুক্তিপণের বিনিময়েই হোক এ ১৯5 


আ'র বিনিময় ছাড়াই হোক, বন্দীদের ছেড়ে দেয়া তাদের নিকট জায়েয নয় ।-€ মাযহারী) 


কিন্ত যদি সূরা আন্ফাল ও সূরা মুহাম্মদের আয্মাতের শব্দাবলীর প্রতি লক্ষ্য করা ' 
যায়, তবে মনে হয়, এতদুভয়ের মধ্যে কোনটিই কোনটির জন্য নাসেখ বা মনসুখ নয়; 
বরং এ দুটিই দুটি বিভিন্ন অবস্থার হুকুম। 

ATA 

সরা আন্ফালের আয়াতেও মূল হুকুম ৩ Ja Ey ৬ ১ ১৩ অর্থাৎ হত্যার 
"মাধ্যমে কাফিরদের শত্তি-সামথ্যকে ভেঙে দেয়ার এবং পরে স্রা কা আয়াতে 
5 - 
৬%“ ও ৪[5$ (অৰ্থাৎ বন্দীদেরকে মুক্তিপণের বিনিময়ে অথবা বিনিময় ব্যতিরেকে) 
ছেড়ে দেয়ার অনুমতি দেয়া হয়েছে। . ইতিপূর্বে ০) & 1 ৮5১ ৬ ০১ [-এর বিষয় 
বণিত হয়েছে। অর্থাৎ রক্তপাতের মাধ্যমে কাফিরদের শক্তি-সামর্থ্যকে পঙ্গু করে দেয়ার 
পর মুক্তিপণ নিয়ে বা না নিয়ে বন্দীদের মুক্ত করে দেওয়ার অধিকার রয়েছে। 


“সিয়ারে কবীরে’ হযরত ইমাম আ’যম আবূ হানীফা (র)-র রেওয়ায়েতেরও এমনি 
উদ্দেশ্য হতে পারে যে, মুসলমানদের অবস্থা ও প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে উভয় ' 
প্রকার নিদেশই দেয়া যেতে পারে। 


১2 JS কা 


oe 








ও 5852৮ TE 


(৭০) হে নবী তাদেরকে বলে দাও, যারা তোমার হাতে বন্দী হয়ে আছে যে, আল্লাহ্‌ 
যদি তোমাদের অন্তরে কোন রকম মজলচিত্তা রয়েছে বলে জানেন, তবে তোমাদেরকে 
তার চেয়ে বহুগুণ বেশি দান করবেন যা তোমাদের কাছ থেকে বিনিময়ে নেসা হয়েছে । 


সৃরা.আনৃফাল ৩৩১ 


তাছাড়া তোমাদেরকে তিনি ক্ষমা করে দেবেন। বস্তুত আল্লাহ্‌ ক্ষমাশীল, করুণাময় । 
(৭১) আর যদি তারা তোমার সাথে প্রতারণা করতে চায়-বন্তত তারা আল্লাহ্‌র সাথেও 
ইতিপৃবে প্রতারণা করেছে, অতপর তিনি তাদেরকে ধরিয়ে রি আর আল্লাহ্‌ 
সর্ববিষয়ে পরিজ্ঞাত, সুকৌশলী । 





তফসীরের সার-সংক্ষেপ 

হে রসল, আপনার কব্জায় যেসব বন্দী রয়েছে (তাদের মধ্যে যারা মুসলমান 
হয়ে গেছে) আপনি তাদের বলে দিন, তোমাদের মনে ঈমান রয়েছে বলে যখন আল্লাহ্‌ 
জানবেন (অর্থাৎ তোমরা সত্য সত্যই যখন মুসলমান হয়ে যাবে--কারণ, আল্লাহ্‌র 
জানা যে বাস্তবান্গই হয়ে থাকে এবং তিনি তাকেই মুসলমান বলে জানবেন, যে 
বাস্তবিকই মুসলমান হয় । পক্ষান্তরে যে অমুসলিম হবে, তাকে তিনি অম্সলিমই 
জানবেন। সুতরাং তোমরা যদি মনের দিক দিয়েও মুসলমান হয়ে গিয়ে থাক) তবে 
তোমাদের কাছ থেকে (মুজিপণস্বরূপ) যা কিছু নেয়া হয়েছে, তোমাদের (পাখিব- 
জীবনে) তার চেয়ে বহুগুণ বেশি দিয়ে দেবেন এবং (আখিরাতেও ) তোমাদের ক্ষমা 
করে দেয়া হবে। বস্তত আল্লাহ্‌ একান্তই ক্ষমাশীল । ( সে জন্যই তোমাদের ক্ষমা 
করে দেবেন। আর) তিনি অত্যন্ত করুণাময়। € কাজেই তোমাদের তিনি প্রতিদানও 
দেবেন।) অথচ যদি তারা (সত্যিকারভাবে মুসলমান না হয়ে শুধু আপনাকে ধোকা 
দেবার উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করার কথা প্রকাশ করে এবং মনে মনে) আপনার সাথে 
প্রতারণার ইচ্ছা পোষণ করে, (অর্থাৎ প্রতিশ্তি ভঙ্গ করে আপনার সাথে বিরোধিতা 
ও ম্কাবিলা করতে চায়) তবে ( সে জন্য আপনি আদৌ ভাববেন না) আল্লাহ পুনরায় 
তাদেরকে আপনার হাতে বন্দী করিয়ে দেবেন। যেমন (ইতিপূর্বে) তারা আল্লাহ্র 
সাথে কুত প্রতিশ্তি ভঙ্গ করেছিল ( এবং আপনার বিরোধিতা ও মুকাবিলা করেছিল ) 
অতপর আল্লাহ তাদেরকে € আপনার হাতে) বন্দী করিয়ে দিয়েছেন এবং আল্লাহ, 
তা'আলা যাবতীয় ব্যাপারেই সক্ষম, পরিক্তাত, (কে খেয়ানতকারী সে বিষয়ে তিনি 
ভালই জানেন। আর) একান্তই কুশলী । (তিনি এমন সব অবস্থা ও পরিস্থিতির সৃষ্টি 
করেন, যাতে খেয়ানতকারী তথা প্রতিশ্ুতি ভঙ্গকারীরা পরাজিত হতে বাধ্য হয়।) 


আন্ষঙ্গিক জাতব্য বিষয় 


গয্ওয়ায়ে বদরের বন্দীদের মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়া হয়। ইসলাম ও মুসল- 
মানদের সে শত্্র যারা তাদেরকে কষ্ট দিতে, মারতে এবং হত্যা করতে কখনই কোন 
নটি করেনিঃ যখনই কোন রকম সুযোগ পেয়েছে একান্ত নির্দয়ভাবে অত্যাচার-উৎপীড়ন 
করেছে, মুসলমানদের হাতে বন্দী হয়ে আসার পর এহেন শজুদেরকে প্রাণে বাঁচিয়ে 
দেয়াটা সাধারণ ব্যাপার ছিল না; এটা ছিল তাদের জন্য বিরাট প্রাপ্তি এবং অসাধারণ 
দয়াও করুণা। পক্ষান্তরে মুক্তিপণ হিসাবে তাদের কাছ থেকে যে অর্থ গ্রহণ করা 
হয়েছিল, তাও ছিল অতি সাধারণ। 


৩৩২ তফসীরে মা'আরেফুল-কোরআন॥ চতুর্থ খণ্ড 


এটা আল্লাহ্‌ তা'আলার একান্ত মেহেরবানী ও দয়া যে, এই সাধারণ অর্থ পরিশোধ 
করতে গিয়ে যে কষ্ট তাদের করতে হয়, তাও তিনি কি চমৎকারভাবে দূর করে 
দিয়েছেন। উল্লিখিত আয়াতে ইরশাদ হয়েছে আল্লাহ্‌ তা'আলা যদি তোমাদের মন- 
মানসিকতায় কোন রকম কল্যাণ দেখতে পান, তবে তোমাদের কাছ থেকে যাকিছু 
নেয়া হয়েছে, তার চেয়ে উত্তম বস্তু তোমাদের দিয়ে দেবেন। তদুপরি তোমাদের অতীত 
পাপও তিনি ক্ষমা করে দেবেন। এখানে Jy অথ" ঈমান ও নিষ্ঠা । অর্থাৎ মুক্তি 
লাভের পর সেসব বন্দীদের মধ্যে যারা পরিপূর্ণ নিষ্ঠার সাথে ঈমান ও ইসলাম গ্রহণ 
করবে, তারা যে মুক্তিপণ দিয়েছে, তার চাইতে অধিক ও উত্তম বস্তু পেয়ে যাবে। বন্দী- 
দের মুক্ত করে দেয়ার সাথে সাথে তাদের এমনভাবে আমন্ত্রণ জানানো হয়েছে যে, তার! 
যেন মুক্তিলাভের পর নিজেদের লাভ-ক্ষতির প্রতি মনোনিবেশ সহকারে লক্ষ্য করে। 
সুতরাং বাস্তব ঘটনার দ্বারা প্রমাণিত রয়েছে যে, তাদের মধ্যে যারা মুসলমান হয়েছিলেন, 
আল্লাহ্‌ তা'আলা তাঁদেরকে ক্ষমা এবং জান্নাতে সুউচ্চ স্থান দান ছাড়াও পাথিব জীবনে 
এত অধিক পরিমাণ ধন-সম্পদ দান করেছিলেন, যা তাদের দেয়া মুক্তিপণ অপেক্ষা 
বহুগুণে উত্তম ও অধিক ছিল। 


অধিকাংশ তফসীরবিদ বলেছেন যে, এ আয্মাতটি মহানবী (সো)-র পিতৃব্য হযরত 
আব্বাস রো) সম্পর্কে অবতীর্ণ হয়েছিল। কারণ তিনিও বদরের যুদ্ধবন্দীদের অন্তভূ-ক্ত 
ছিলেন। তাঁর কাছ থেকেও মুক্তিপণ নেয়া হয়েছিল। এ ব্যাপারে তার বৈশিষ্ট্য ছিল 
এই যে, মক্কা থেকে তিনি যখন বদর যুদ্ধে যাত্রা করেন, তখন কাফির সৈন্যদের জন্য 
ব্যয় করার উদ্দেশ্যে প্রায় ‘সাতশ’ স্বর্ণমূদা সাথে নিয়ে যাত্রা করেছিলেন। কিন্তু সেগুলো 
ব্যয় করার পূর্বেই তিনি গ্রেফতার হয়ে যান। 


যখন মুক্তিপণ দেয়ার সময় আসে, তখন তিনি হুযূর আকরাম সো)-এর নিকট 
নিবেদন করলেন, আমার কাছে যে স্বর্ণ ছিল সেগুলোকেই আমার মুক্তিপণ হিসাবে গণ্য 
করা হোক। হুযুর সো) বললেন, যে সম্পদ আপনি কুফরীর সাহায্যের উদ্দেশ্যে নিয়ে 
এসেছিলেন, তা তো মুসলমানদের গনীমতের মালে পরিণত হয়ে গেছে, ফিদ্ইয়া বা 
মুক্তিপণ হতে হবে সেগুলো বাদে। সাথে সাথে তিনি এ কথাও বললেন যে, আপনার 
দুই ভাতিজা “আকীল ইবনে-আবী তালেব এবং নওফল ইবনে হারেসের মুক্তিপণও 
আপনাকেই পরিশোধ করতে হবে। আব্বাস রো) নিবেদন করলেন, আমার উপর 
যদি এত অধিক পরিমাণে অথনৈতিক চাপ স্ষ্টি করা হয়, তবে আমাঞে কোরাইশদের 
দ্বারে দ্বারে ভিক্ষা করতে হবেঃ আমি সম্পূর্ণভাবে ফকির হয়ে যাব। মহানবী (সা) 
বললেন, কেন, আপনার নিকট কিসে সম্পদগুলো নেই, যা আপনি মক্কা থেকে রওয়ানা 
হওয়ার প্রাক্কালে আপনার স্ত্রী উম্মুল ফয্লের নিকট রেখে এসেছেন£ হযরত আব্বাস 
(রো) বললেন, আপনি সে কথা কেমন করে জানলেন £ আমি যে রাতের অন্ধকারে একান্ত 
গোপনে. সেগুলো আমার স্ত্রীর নিকট অর্পণ করেছিলাম এবং এ ব্যাপারে তৃতীয় কোন 
লোকই অবগত নয়! হুযূর সো) বললেন, সে ব্যাপারে আমার পরওয়ারদিগার আমাকে 
বিস্তারিত অবহিত করেছেন। একথা শুনেই হযরত আব্বাস (রা)-এর মনে হুযুর (সা)-এর 


সুরা আন্ফাল ৩৩৩ 


নবুয়তের জত্যতা সম্পকে পরিপূর্ণ বিশ্বাস সৃচ্টি হয়ে যায়। তাছাড়া এর আগেও তিনি 
মনে মনে হুযূর (সা)-এর ভক্ত ছিলেন, কিন্ত কিছু সন্দেহও ছিল যা এসময় আল্লাহ্‌ 
তা'আলা দূর করে দেন এবং প্রকৃতপক্ষে তিনি তখনই মুসলমান হয়ে যান। কিন্ত তাঁর 
বহু টাকা-কড়ি মক্কার কুরাইশদের নিকট খণ হিসাবে প্রাপ্য ছিল। তিনি যদি তখনই 
তাঁর মুসলমান হয়ে যাওয়ার ব্যাপারটি প্রকাশ্যে ঘোষণা করতেন, তবে সে টাকাগুলো 
মারা যেত। কাজেই তিনি তখনই তা ঘোষণা করলেন না। স্বয়ং রসূলুল্লাহ সো)-ও 
এব্যাপারে কারো কাছে কিছু প্রকাশ করলেন না। মন্কা বিজয়ের পূর্বে তিনি মহানবী সো)-র 
নিকট মক্কা থেকে হিজরত করে মদীনায় চলে আসার অনুমতি প্রার্থনা করলে মহানবী 
(সা) তাকে এ পরামর্শই দিলেন, যাতে তিনি এ মুহূর্তে হিজরত না করেন। 


হযরত আব্বাস রো)-এর এ সমস্ত কথোপকথনের প্রেক্ষিতে রসূলে করীম (সা) 
উল্লিখিত আয়াতে বগিত খোদায়ী ওয়াদার বিষয়টিও তাঁকে জানিয়ে দিলেন যে, আপনি 
যদি মুসলমান হয়ে গিয়ে থাকেন এবং একান্ত নিম্ঠাসহকারে ঈমান এনে থাকেন, তবে 
যেসব মালামাল আপনি মুক্তিপণ বাবদ খরচ করেছেন, আল্লাহ্‌ তাআলা আপনাকে তার 
চেয়ে উত্তম প্রতিদান দেবেন। সুতরাং হযরত আব্বাস রো) ইসলাম প্রকাশের পর প্রায়ই 
বলে থাকতেন, আমি তো সে ওয়াদার বিকাশ ও বাস্তবত। স্বচক্ষেই প্রত্যক্ষ করছি। 
কারণ, আমার নিকট থেকে মুক্তিপণ বাবদ বিশ উকিয়া সোনা নেয়া হয়েছিল। অথচ 
এখন আমার বিশটি গোলাম (ক্রীতদাস) বিভিন্ন স্থানে আমার ব্যবসায় নিয়োজিত রয়েছে 
এবং তাদের কারো ব্যবসায়ই বিণ হাজার দিরহাম থেকে কম নয়। তদুপরি হজ্বের 
সময় হাজীদের পানি খাওয়ানোর খিদমতটিও আমাকেই অর্পণ করা হয়েছে যা আমার 
নিকট এমন এক অমূল্য বিষয় যে, সমগ্র মন্কাবাসীর যাবতীয় ধন-সম্পদও এ তুলনায় 
তুচ্ছ বলে মনে হয়। 


গয্ওয়ায়ে বদরের বন্দীদের মধ্যে কিছু লোক মুসলমান হয়ে গিয়েছিলেন, কিন্ত্ত 
তাদের সম্পর্কে লোকদের মনে একটা খট্কা ছিল যে, হয়তো এরা মক্কায় ফিরে গিম্সে 
আবার ইসলাম থেকে ফিরে দাড়াবে এবং পরে আমাদের কোন-না-কোন ক্ষতি সাধনে 
প্ররস্ত হবে। পরবর্তী আয়াতে আল্লাহ্‌ তা'আলা এ খট্কাটি এভাবে দুর করে দিয়েছেন.ঃ 


A 


2 ar A "3 রী 5 এল... ASA dd A 
0৮5 ৩৮ 401 177 ৬৯ তাস সিট জী 1১5 ০%)৭ ৩1 


2S এ পিন বা টি “AS A পা তা নি কতা 

- শিপ শিকীত এ ৮8৯ ৩৪৯ 
অর্থাৎ যদি আপনার সাথে খেয়ানত করার সংকল্পই তারা করে, তবে তাতে আপনার 
কোন ক্ষতিই সাধিত হবে না। এরা তো সেসব লোকই, যারা ইতিপূর্বে আল্লাহ্‌র সাথেও 
খেয়ানত করেছে। অর্থাৎ সুষ্টিলগ্নে আল্লাহ্‌ তা'আলা রব্বুল আলামীন তথা বিশ্বপালক 
হওয়ার ব্যপারে যে অঙ্গীকার তারা করেছিল, পরবর্তীকালে তার বিরোধিতা করতে 
আরম্ভ করেছিল। কিন্তু তাদের এই খেয়ানত তাদের নিজেদের জন্যই ক্ষতিকর প্রমাণিত 


৩৩৪ .... তফসীরে মাআরেফুল-কোরআন!। চতুর্থ খণ্ড 


হয়েছে। শেষ পর্যন্ত তারা অপদস্থ, পদদলিত, লান্ছিত ও বন্দী হয়েছে। বস্তত আল্লাহ্‌ 
তা'আলা মনের গোপনতম রহস্য সম্পর্কেও অবহিত রয়েছেন। তিনি বড়ই সুকৌশলী, 
হিকমতওয়ালা । এখনও যদি তারা আপনার বিরোধিতায় প্রবৃত্ত হয়, তবে আল্লাহ্র 
হাত থেকে অব্যাহতি লাভ করে যাবে কোথায়? তিনি এমনিভাবে তাদেরকে পুনরায় 
গ্রেফতার করে ফেলবেন। পূর্ববী আয়াতগুলোতে মুক্তিপ্রাপ্ত বন্দীদের একান্ত উৎসাহ- 
ব্জজক ভঙ্গিতে ইসলামের প্রতি আহবান করা হয়েছিল । আর আলোচ্য আয়াতে 
তাদেরকে ভীতি প্রদর্শনের মাধ্যমে সতর্ক কর দেওয়া হয়েছে যে, তাদের পাথিব ও 
পারত্রিক কল্যাণ শুধুমাত্র ইসলাম ও ঈমানের উপরই নির্ভরশাল। 


এ পর্যন্ত কাফিরদের সাথে যুদ্ধ-বিগ্রহ, তাদের বন্দীদশা ও মুক্তি দান এবং তাদের 
সাথে সন্ধি-সমঝোতার বিধান সংক্রান্ত আলোচনা চলছিল। পরবর্তী আয়াতসমূহে অর্থাৎ 
সূরার শেষ পর্যন্ত এ প্রসঙ্গেই এক বিশেষ অধ্যায়ের আলোচনা ও তার বিধি-বিধান সংক্রান্ত 
কিছু বিশ্লেষণ বণিত হয়েছে। আর সেগুলো হচ্ছে হিজরত সংক্রান্ত হুকুম-আহকাম। 
কারণ কাফিরদের সাথে মুকাবিলা করতে গিয়ে এমন পরিস্থিতিরও উদ্ভব হতে পারে যে, 
মুসলমানদের হয়তো তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা থাকবে না এবং তারাও 
সন্ধি করতে রাযী হবে না। এহেন নাধুক পরিস্থিতিতে মুসলমানদের পরিত্রাণ লাভের 
একমাত্র পথ হল হিজরত। অর্থাৎ এ নগরী বা দেশ ছেড়ে অন্য কোন নগরী বা জনপদে 
গিয়ে বসতি স্থাপন করা যেখানে স্বাধীনভাবে ইসলামী হুকুম-আহ্কামের উপর আমল 
করা যাবে। 





ইডি ar 38d? Pa 


৮৫৮৯১ 5৪/৮১৩১৬৯১১৬ 1৯-51৩8451) 


ক ক দা $3518 Gh 
: চে ৩৫৮৮৫৫৭৩৩৮৫ 201 

গেছি 3 Aud d 
SOE ss Ks bgg ress 





“GEL GS MENT G4 Sy si GGL 
202১8৮13৫64 ১০৩০ CES Uy 
8০5 ১৩ ৬1 2 » ৮০ 








সুরা আনফাল ৩৩৫ 


যা রদ 
27১৫ 888 33 2৫৮৪ ০ শপ) 2 ol 2 
০০22 8 Bi obs iS int) 3 iS 5 bol 
নহে 2 he 28৮8 বত তা 


$0056৮2১4485190 এ ৫৮ 1৮2৬5ভ 

78 aE IEE ENING 

» 991 শা 2০৪৬৫ ১502৪০4১৩০9 1৯১5 
উজ ৫) 


(৭২) এতে কোন সন্দেহ নেই যে, যারা ঈমান এনেছে, দেশ ত্যাগ করেছে, স্বীয় 
জান ও মাল দ্বারা আল্লাহ্‌র রাহে জিহাদ করেছে এবং যারা তাদেরকে আশ্রশ্ন ও সাহায্য- 
সহায়তা দিয়েছে, তারা একে অপরের সহায়ক । আর যারা ঈমান এনেছে কিন্তু দেশত্যাগ 
করেনি তাদের বন্ধুত্বে তোমাদের প্রয়োজন নেই যতক্ষণ না তারা দেশত্যাগ করে। অবশ্য 
যদি তারা ধর্মীয় ব্যাপারে তোমাদের সহাম্মতা কামনা করে, তবে তাদের সাহায্য করা 
তোমাদের কর্তব্য । কিন্তু তোমাদের সাথে যাদের সহযোগী-চুক্তি বিদামান রয়েছে, তাদের . 
মুকবিলায় নয়। বস্তুত তোমরা যা কিছু কর, আল্লাহ্‌ দে সবই দেখেন। (৭৩) আর 
যারা কাফির তারা পারস্পরিক সহযোগী, বন্ধ। তোমরা যাঁদ এমন ব্যবস্থা না কর, 
তবে দাঙ্গা-হাঙ্গামা বিস্তার লাভ করবে এবং দেশময় বড়ই অকল্যাণ হবে। (৭8) আর 
যারা ঈমান এনেছে, নিজেদের ঘর-বাড়ি ছেড়েছে এবং আল্লাহ্‌র রাহে জিহাদ করেছে 
এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, সাহায্য-সহায়তা করেছে, তারাই হলো সত্যিকার 
মূসলমান। তাদের জন্যে রয়েছে ক্ষমা ও সম্মানজনক রুখী (৭৫) আর যারা ঈমান 
এনেছে পরবর্তী পর্যায়ে এবং ঘর-বাড়ি ছেড়েছে এবং তোমাদের সাথে সম্মিলিত হযে 
জিহাদ করেছে, তারাও তোমাদেরই অন্তভূস্ত। বস্তুত যারা আত্মীয়, আল্লাহর বিধান 
মতে তারা পরস্পর বেশি হকদার । নিশ্চয়ই আল্লাহ. যাবতীয় বিষয়ে সক্ষম ও অবগত । 





তফসীরের সার-সংয়েক্ষপ 
নিঃসন্দেহে যারা ঈমান এনেছেন, হিজরত করেছেন এবং নিজেদের জান মালের 
মাধ্যমে আল্লাহ্‌র রাহে জিহাদও করেছেন (স্বভাবতই যা হিজরতের পর সংঘটিত হওয়া 
অনিবার্ধ ছিল। যদিও উত্তরাধিকার সংক্রান্ত বিধি এর উপর নির্ভরশীল নয় ঃ এ দলকেই 
_ মুহাজিরীন নামে অভিহিত করা হয়।) আর যারা (এই মুহাজিরীনদের ) আশ্রয় দিয়েছেন 
এবং (তাদের) সাহায্য-সহায়তা করেছেন, যারা আনসার নামে অভিহিত, এতদুভয় 
প্রকার লোকেরা ) পারস্পরিক উত্তরাধিকারী হবেন। (পক্ষান্তরে ) যারা ঈমান এনেছেন 
কিন্তু হিজরত করেননি, তাঁদের সাথে তোমাদের অর্থাৎ মুহাজিরীনদের ) মীরাসের 
কোন সম্পর্ক নেই(না এরা তাদের উত্তরাধিক।রী, আর না তারা এদের উত্তরাধিকারী 
হবে---) যতক্ষণ না তারা হিজরত করবেন॥ (বস্তুত যখন হিজরত করে চলে আসবে, 


৩৩৬ তফসীরে-মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


তখন তাঁরাও এ নির্দেশের অন্তভূস্ত হয়ে যাবে।) আর (তাদের সাথে তোমাদের উত্তরা- 
ধিকার সংক্রান্ত সম্পর্ক না থাকলেও ) যদি তারা তোমাদের নিকট ধর্মীয় কাজে (অর্থাৎ 
কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে ) সাহায্য কামনা করে, তবে তোমাদের জন্য 
তাদের সাহায্য করা ওয়াজিব। তবে সেসব জাতি-গোম্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে 
(তা ওয়াজিব) নয়, যাদের সাথে তোমাদের (সন্ধি) চুক্তি থাকবে। বস্তুত আল্লাহ্‌ 
তা'আলা তোমাদের যাবতীয় কার্যকলাপ লক্ষ্য করেন। (সুতরাং তার নির্ধারিত বিধি- 
বিধানের বিচ্যুতি ঘটিয়ে অসন্তচ্টির যোগ্য হতে যেয়ো না) আর (তোমাদের মধ্যে যেমন 
পারস্পরিক উত্তরাধিকারের সম্পর্ক রয়েছে; তেমনিভাবে) যারা কাফির তারাও পার- 
স্পরিক উত্তরাধিকারী। (না তারা তোমাদের উত্তরাধিকারী, আর না তোমরা তাদের 
উত্তরাধিকারী।) ষযদি (আলোচ্য) এই নির্দেশের উপর তোমরা আমল না কর, ( বরং 
অসীম ধৰ্মীয় বিরোধ থাকা৷ সত্ত্বেও শুধুমাত্র আত্মীয়তার কারণে মু’মিন ও কাফিরদের 
মধ্যে উত্তরাধিকার সম্পর্ক বিদ্যমান রাখ) তবে দুনিয়া জুড়ে মহা ফাসাদ (ও বিপর্যয়) 
বিস্তার লাভ করবে। (তার কারণ, পারস্পরিক উত্তরাধিকারের দরুন সবাইকে একই 
দলভুক্ত বিবেচনা করা হবে। অথচ পৃথক দলগত এঁক্য ছাড়া ইসলামের পরিপূর্ণ 
শান্তি ও সামর্থ্য লাভ হতে পারে না। পক্ষান্তরে ইসলামের দুর্বলতাই হল বিশ্বময় যাবতীয় 
ফিতনা-ফাসাদের মূল।) আর [ মুহাজিরীন ও আনসারদের পারস্পরিক উত্তরাধিকার 
সংক্রান্ত নির্দেশে সে সমস্ত মুহাজিরীনই অন্তভূক্ত, যারা হধুরে আকরাম সো)-এর সময়ে 
হিজরত করেছেন অথবা পরবতাঁতে। অবশ্য তাঁদের মর্যাদায় পার্থক্য থাকবে । ] যারা 
(প্রাথমিক পর্যায়ে) মুসলমান হয়েছেন এবং [নবী করীম (সা)-এর সময়েই ] হিজরত 
করেছেন এবং (প্রথম থেকেই) আল্লাহ্‌র রাহে জিহাদ করেছেন আর যারা (সে সমস্ত 
মুহাজিরীনকে ) নিজেদের কাছে আশ্রয় দিয়েছেন এবং সাহাযা-সহায়তা করেছেন, তারা 
সবাই ঈমানের পূর্ণ হক আদায়কারী। (কারণ, ঈমান গ্রহণের ব্যাপারে অগ্রবর্তী থাকাটাই 
হলো তার .হক।) তাদের জন্য (আখিরাতে ) বিরাট মাগফিরাত এবং (জান্নাতে ) বিপুল 
সম্মানজনক রুযী (নির্ধারিত) রয়েছে। বস্তুত যারা [নবী করীম সো)-এর হিজর- 
তের] পরবতাঁকালে ঈমান গ্রহণ করেছে এবং হিজরত করেছে এবং তোমাদের সাথে 
জিহাদে অংশগ্রহণ করেছে € অর্থাৎ করণীয় সবকিছুই করেছে, কিন্তু পরে করেছে) 
তারা (ফযীলত ও মহত্ত্বের দিক দিয়ে তোমাদের সমপর্যায়ের না হলেও) তোমাদের 
মধ্যেই গণ্য হবে। (তা ফযীলত ও মর্ধাদার ক্ষেত্রে আপেক্ষিকভাবে কম বেশি হবে। 
কারণ, আমলের পার্থক্যের দরুন মর্যাদার পার্থক্য ঘটে। অবশ্যই মীরাসের ক্ষেত্রে তারা 
সব দিক দিয়েই তোমাদের মাঝে গণ্য হবে। তার কারণ, আমলজনিত মর্যাদার দরুন 
শরীয়তের বিধিবিধানের কোন পার্থক্য ঘটে না। আর পরবর্তীকালে হিজরতকারীদের 
মধ্যে) যারা (পারস্পরিক অথবা পূর্ববর্তী মুহাজিরীনদের) আত্মীয় (মর্যাদার দিক দিয়ে 
কম হওয়া সত্ত্বেও তারা উত্তরাধিকার লাভের দিক দিয়ে ) কিতাবুল্লাহ্‌ ( তথা শরীয়তের 
বিধান কিংবা মীরাস সংক্রান্ত আয়াত-এর ভিত্তিতে একে অপরের উত্তরাধিকারের তুলনায় ) 
বেশি হকদার। ( আত্মীয়রা মর্যাদার দিক দিয়ে অধিক হলেও ।) নিশ্চয়ই আল্লাহ্‌ যাবতীয় 


সূরা আন্ফাল ্‌ ৩৩৭ 


বিষয়ে সম্যক অবগত । (সে কারণেই তিনি যে বিধি-বিধান নির্ধারণ করেছেন, তা 
সর্বকালীন কল্যাণের ভিত্তিতেই করেছেন। ) 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


আলোচ্য আয়াতগুলো সূরা আন্ফালের শেষ চারিটি আয়াত। এগুলোতে সে সমস্ত 
আহকাম বর্ণনাই প্রকৃত ও মূল উদ্দেশ্য যা মুসলমান মুহাজিরদের উত্তরাধিকারের সাথে 
সম্পৃক্ত। তবে প্রাসঙ্গিকভাবে অমুহাজির মুসলমান ও অমুসলমানদের উত্তরাধিকার সংক্রান্ত 
আলোচনাও এসে গেছে। 


এসব বিধি-বিধান বা হুকুম-আহকামের সারমর্ম এই যে, যে সমস্ত লোকের উপর 
শরীয়তের বিধি-বিধান বর্তায় তারা প্রথমত দু'ভাগে বিভক্ত; মুসলমান ও কাফির। আবার 
মুসলমান তখনকার দৃষ্টিতে দু'রকম; (১) মূহাজির; যারা হিজরত ফরয হওয়ার 
প্রেক্ষিতে মক্কা থেকে মদীনায় এসে অবস্থান করতে থাকেন। (২) যারা কোন বৈধ 
অসুবিধার দরুন কিংবা অন্য কোন কারণে মন্কাতেই থেকে যান। 


পারস্পরিক আত্মীয়তার সম্পর্ক এ সবরকম লোকের মাঝেই বিদ্যমান ছিল। 
কারণ, ইসলামের প্রাথমিক পর্বে এমন হয়েছিল যে, পুন্র হয়তো মুসলমান হয়ে গেলেন 
কিন্তু পিতা কাফিরই রয়ে গেল। কিংবা পিতা মুসলমান হয়ে গেলেন কিন্তু পুত্র রয়ে 
গেল কাফির। তেমনিভাবে ভাই-ভাতিজা, নানা-মামা প্রভৃতির অবস্থাও ছিল তাই । 
তদুপরি মুহাজির-অমূ হাজির মুসলমানদের মধ্যে আত্মীয়তা থাকা তো বলাই বাহল্য। 


আল্লাহ্‌ তাআলা তার অসীম রহমত ও পরম কুশলতার দরুন মৃত ব্যক্তিদের . 
পরিত্যক্ত মাল-আসবাৰ তথা ধন-সম্পদের অধিকারী তারই নিকটবতাঁ ঘনিষ্ঠ আত্মীয়- 
স্বজনকে সাব্যস্ত করেছেন। অথচ যে যা কিছু এ পঁথবীতে অর্জন করেছেন, প্রকৃতপক্ষে 
সে সমস্ত কিছুর মালিকানাই আল্লাহ্‌ তা'আলার। তাঁর পক্ষ থেকে এগুলো সারা জীবন: 
ব্যবহার করার জন্য, এগুলোর দ্বারা উপরুত হওয়ার জন্য মানুষকে অস্থায়ী মালিক 
বানিয়ে দেয়া হয়োছল। সৃতরাং মানুষের মৃত্যুর পর পরিত্যক্ত সবকিছু আল্লাহ্‌ তা'আলার 
অধিকারে চলে যাওয়াটাই ছিল ন্যায়বিচার ও যুক্তিসম্মত । যার কার্যকর রূপ 
ছিল ইসলামী বায়তুল মাল তথা সরকারী কোষাগারে জমা হয়ে যাওয়ার পর তদ্দ্বারা 
সমগ্র সৃষ্টির লালন-পালন ও শিক্ষা-প্রশিক্ষণের ব্যবস্থা করা । কিন্তু এমনটি করতে গেলে 
একদিকে মানুষের স্বাভাবিক ও প্রারাতক অনুভূতি আহত হত। তাছাড়া মানুষ যখন 
একথা জানত যে, মৃত্যুর পর আমার ধন-সম্পদ না পাবে আমার সন্তানসম্ততি, না 
পাবে আমার পিতামাতা, আর না পাবে আমার স্ত্রী, তখন তার ফল দীঁড়াত এই যে, 
স্বভাবসিদ্ধভাবে কোন মানুষই স্বীয় মালামাল ও ধন-সম্পদ বুদ্ধি কিংবা রক্ষণাবেক্ষণের 
চিন্তা করত না। শুধুমান্র নিজের জীবন পর্যন্তই প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী সংগ্রহ করত। 
তার বেশি কিছু করার জন্য কেউ এতটুকু যত্রবান হত না। বলা বাহুল্য, এতে সমগ্র 
মানবজাতি ও সমস্ত শহর-নগরীর উপর ধ্বংস ও বরবাদী নেমে আসত । 


৩৩৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


সে কারণেই আল্লাহ্‌ রব্বুল আলামীন মৃতের পরিত্যন্ত সম্পর্তিকে তার আত্মীয়- 
স্বজনের অধিকার বলে সাব্যস্ত করে দিয়েছেন। বিশেষ করে এমন আত্ীয়-স্থজনের 
উপকারিতার লক্ষ্যে সেতার জীবনে ধন-সম্পদ অর্জন ও সঞ্চয় করত এবং নানা রকম 
কষ্ট পরিশ্রমে ব্রতী হত। 


এরই সাথে সাথে ইসলাম যে অতি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যটির প্রতিও মীরাসের বন্টন 
ব্যাপারে লক্ষ্য রেখেছে, যার জন্য গোটা মানব জাতির সৃষ্টি। অর্থাৎ আল্লাহ্‌ তা'আলার 
আনুগত্য ও ইবাদত। এদিক দিয়ে সমগ্র মানব বিশ্বকে দু'টি পৃথক পৃথক জাতি হিসাবে গণ্য 


আর ০A 
ডু 


করা হয়েছে; মুমিন ও কাফির। কোরআনে উল্লেখিত এ আয়াত ৮৮৮০১ il 


Ae 


[+ AS ASA WS রা 
৩০7০ পি তিসিনি 2 0৮ -এর মর্মও তাই। 

এই দ্বি-বিধ জাতীয়তার দর্শনই বংশ ও গোল্লগত সম্পর্ককে মীরাসের পর্যায় 
পর্যন্ত বিচ্ছিন্ন করে দিয়েছে। সৃতরাং কোন মুসলমান কোন কাফির আত্মীয়ের মীরাসের 
কোন অংশ পাবে না এবং কোন কাফিরেরও তার কোন মুসলমান আত্মীয়ের মীরাসে 
কোন অধিকার থাকবে না। প্রথমোক্ত দু'টি আয়াতে এ বিষয়েরই বর্ণনা দেয়া হয়েছে। 
বন্তত এ নির্দেশটি চিরস্থায়ী ও অরহিত। ইসলামের প্রাথমিক যুগ থেকে শুরু করে 
কিয়ামত পর্যন্ত ইসলামের এ উত্তরাধিকার নীতিই বলবৎ থাকবে। 


এর সাথে মুসলমান মুহাজির ও আনসারদের মীরাস সংক্রান্ত অন্য একটি হুকুম 
রয়েছে, যার সম্পর্কে প্রথম আয়াতে বলা হয়েছে, মুসলমানরা যতক্ষণ মক্কা থেকে হিজরত 
না করবে, হিজরতকারী মুসলমানদের সাথে তাদের উত্তরাধিকারসংব্রান্ত সম্পর্কও 
বিচ্ছিন্ন থাকবে। না কোন মুহাজির মুসলমান তার অমুহাজির মুসলমান আত্মীয়ের 
উত্তরাধিকারী হবে, না অমুহাজির কোন মুসলমান মুহাজির মুসলমানের মীরাসের কোন 
অংশ পাবে। বলা বাহলা, এ নির্দেশটি তখন পর্যন্তই কার্যকর ছিল যতক্ষণ না মক্কা 


বিজয় হয়ে যায়। কারণ, মন্কা বিজয়ের পর স্বয়ং রসূলে করীম (সা) ঘোষণা করে 
দেন, 601 ০৬ ৪0৯ 8 অর্থাৎ মক্কা বিজয়ের পর হিজরতের হুকুমটিই শেষ হয়ে 
গেছে। আর হিজরতের হুকুমই যখন শেষ হয়ে গেল, তখন যারা হিজরত করবে না, 
তাদের সাথে সম্পর্কছেদের প্রশ্নটিও শেষ হয়ে যায়। ূ 


এ কারণেই অধিকাংশ তফসীরবিদ বলেছেন, এ হুকুমটি মক্কা বিজয়ের মাধ্যমে 
রহিত হয়ে গেছে। পক্ষান্তরে অনুসন্ধানবিদদের মতে এ হুকুমটিও চিরস্থায়ী ও গায়ের 
মন্সুখ, কিন্তু এটি অবস্থার প্রেক্ষিতে পরিবর্তিত হয়েছে। যে পরিস্থিতিতে কোরআনের 
অবতরণকালে এ হুকুমটি নাঘিল হয়েছিল, যদি কোন কালে কোন দেশে এমনি পরিস্থিতির. 
উদ্ভব হয়, তাহলে সেখানেও এ হুকুমই প্রবর্তিত হবে। 


সুরা আন্ফাল ৩৩৯ 


বিষয়টি বিশ্লেষণ করতে গেলে এই দাঁড়ায় যে, মক্কা বিজয়ের পূর্বে প্রতিটি মুসলিম 
নর-নারীর উপর হিজরত করা ‘ফরযে আইন” তথা অপরিহার্য কর্তব্য হিসাবে সাব্যস্ত 
করা হয়েছিল। এ নির্দেশ পালন করতে গিয়ে হাতেগনা কতিপয় মুসলমান ছাড়া বাকি 
সব মুসলমানই হিজরত করে মদীনায় চলে এসেছিলেন। তখন মন্ধা থেকে হিজরত 
না করা এরই লক্ষণ হয়ে গিয়েছিল যে, সে মুসলমান নয়। কাজেই অমুহাজিরদের 
ইসলামও তখন সন্দিস্ধ হয়ে পড়েছিল। সেজন্যই মুহাজির অমুহাজিরদের উত্তরাধি- 
কার স্বত্ব ছিন্ন করে দেয়া 'হয়েছিল। 


এখন যদি কোন দেশে আবারও এমনি পরিস্থিতির উদ্ভব হয়, সেখানে বসবাস 
করে যদি ইসলামী ফরায়েষ সম্পাদন করা আদৌ সম্ভব নাহয়, তবে সে দেশ থেকে 
হিজরত করা পুনরায় ফরয হয়ে যাবে। আর এমন পরিস্থিতিতে অতি জটিল কোন 
ওষর ব্যতীত হিজরত না করা নিশ্চিতভাবে যদি কুফরীর লক্ষণ বলে গণ্য হয়, তবে 
আবারও এ হুকুমই আরোপিত হবে। মুহাজির ও অমুহাজিরের মাঝে পারস্পরিক 
উত্তরাধিকার স্বত্ব বজায় থাকবে না। এ বর্ণনাতে এ বিষয়টিও স্পম্ট হয়ে যায় যে, 
মুহাজির ও অমুহাজিরদের মাঝে মীরাসী স্বত্ব রহিতকরণের হুকুমটি প্রকৃতপক্ষে পৃথক 
কোন হুকুম নয়, বরং এটিও সে প্রাথমিক নির্দেশ, যা মুসলমান ও অমুসলমানের মাঝে 
উত্তরাধিকার স্বত্বকে ছিন্ন করে দেয়। পার্থক্য শুধু এতটুকু যে, এই কুফরীর লক্ষণের 
প্রেক্ষিতে তাকে কাফির বলে সাব্যস্ত করা হয়নি, যতক্ষণ না তার মধ্যে প্রকৃষ্ট ও 
স্স্পম্টভাবে কুফরীর প্রমাণ পাওয়া যাবে। 


আর হয়তো এ যুক্তিতেই এখানে আরেকটি নির্দেশ অমুহাঁজির মুসলমানদের 
কথা উল্লেখ করে দেয়া হয়েছে যে, যদি তারা মুহাজির মুসলমানদের নিকট কোন রকম 
সাহায্য-সহায়তা কামনা করে, তবে মুহাজির মুসলমানদের জন্য তাদের সাহায্য করা 
কর্তব্য; যাতে এ কথা প্রতীয়মান হয়ে যায় যে, অমুহাজির মুসলমানদের সম্পূর্ণভাবে 
কাফিরদের কাতারে গণ্য করা হয়নি, বরং তাদের এই ইসলামী অধিকার এখনও 
বলবৎ রয়ে গেছে যে, সাহায্য কামনা করলে তারা সাহায্য পেতে পারে। 


আর যেহেতু এ আয়াতের শানে-নুযুল মন্কা থেকে মদীনায় বিশেষ হিজরতের 
সাথে যুক্ত এবং তারাই অমুহাজির মুসলমান ছিলেন, যারা মক্কায় অবস্থান করেছিলেন 
এবং কাফিরদের উৎপীড়নের সম্মুখীন হচ্ছিলেন, কাজেই তাদের সাহায্য প্রার্থনার বিষয়টি 
যে একান্তই মক্কার কাফিরদের বিরুদ্ধে ছিল, তা বলাই বাহুল্য। আর কোরআন করীম 
যখন মুহাজির মুসলমানদের প্রতি তাদের (অমুহাজির মক্কাবাসী মুসলমানদের) সাহায্যের 
নির্দেশ দান করেছে, তাতে বাহ্যিক দুষ্টিতে একথাই বোঝা যায় যে,যে কোন অবস্থায়, 
যে কোন জাতির মুকাবিলায় তাঁদের সাহায্য করা মুসলমানদের উপর অপরিহার্য করে 
দেয়া হয়েছে। এমনকি যে জাতি বা সম্পূদায়ের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করা হবে তাদের 
সাথে যদি মুসলমানদের কোন যুদ্ধ বিরতি চুক্তি সম্পাদিত হয়েও থাকে তবুও তাই 
করতে হবে, অথচ ইসলামী নীতিতে ন্যায়নীতি ও চুক্তির অনুবতিতা একটি অতি গুরুত্ব- 


৩৪০ - তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


পূর্ণ ফরয। সে কারণেই এ আম্নাতে একটি ব্যতিক্রমী নির্দেশেরও উল্লেখ করা হয়েছে 
যে, অমুহাজির মুসলমান যদি মুহাজির মুসলমানের নিকট এমন কোন জাতি বা সম্পূ- 
দায়ের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করে, যাদের সাথে মুসলমানরা যুদ্ধ নয় চুক্তি সম্পাদন 
করে রেখেছে, তবে চুক্তিবদ্ধ ভারে মুকাবিলায় নিজেদের মুসলমান ভাইদের সাহায্য 
করাও জায়েয নয়। 


এই ছিল প্রথম দু’টি আয়াতের সংক্ষিপ্ত বিষয়বস্ত। এবার বাক্যের সাথে তুলনা 
করে দেখা যাক। iol হচ্ছে $ 


Aw শা পা 1422 


las 50৫ aed 5 4০০ 


A Was টি nee Sel 5৬ iw. vie BAIA 
G55 ১৪ 12)৯৩ 2 521 রে? ৪ ১৪1 প৪৭ 
Aas পটে ৬. কত AS A HAG 


০1508 ie ৮5০6 টি ur প্রি 22 


অর্থাৎ সেসমস্ত লোক যারা ঈমান এনেছে এবং যারা আল্লাহ্‌র ওয়াস্তে নিজেদের 
প্রিয় জন্মভূমি ও আত্মীয়-আপনজনদের পরিত্যাগ করেছে এবং আল্লাহ্‌র রাহে নিজেদের 
জানমাল দিয়ে জিহাদ করেছে, সম্পদ ব্যয় করে যুদ্ধের জন্য অস্ত্রশস্ত্র ও সাজ-সরঞ্জাম 
সংগ্রহ করেছে এবং যুদ্ধের জন্য নিজেদের উৎসর্গ করেছে; অর্থাৎ প্রাথমিক পর্যায়ের 
মুহাজিররন্দ এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে ও সাহায্য করেছে; অর্থাৎ মদীনার 
আনসার মুসলমানগণ---এতদুভয়ের সম্পর্কে বলা হয়েছে যে, তারা পরস্পরের ওলী 
সহায়ক। অতপর বলা. হয়েছে, সেসব লোক যারা ঈমান এনেছে বটে কিন্তু হিজরত 
করেনি, তাদের সাথে তোমাদের কোনই সম্পর্ক নেই যতক্ষণ না তারা হিজরত করবে। 


শা 9 ww 


এখানে কোরআন করীম 535 ও ৮৮3 ১শব্দ ব্যবহার করেছে, যার প্রকৃত 


অর্থ হল বন্ধুত্ব ও গভীর সম্পর্ক। হযরত ইবনে আব্বাস রো), হযরত হাসান কাতা- 
দাহ ও মুজাহিদ রে) প্রমুখ তফসীর শাস্ত্রের ইমামগণের মতে এখানে ৮০৪ 2 অর্থ 
উত্তরাধিকার এবং 5)১ অর্থ উত্তরাধিকারী। আর কেউ কেউ এখানে এর আতি- 
ধানিক অর্থ বন্ধুত্ব ও সাহায্য সহায়তাও নিয়েছেন। ্‌ 

প্রথম তফসীর অনুসারে আয়াতের মর্ম এই যে, মুসলমান মুহাজির ও আনসা'র 
পারস্পরিকভাবে একে অপরের ওয়ারিস হবেন। তাদের উত্তরাধিকারের সম্পর্ক না 
থাকবে অমুসলমানদের সাথে আর না থাকবে সে সমস্ত মুসলমানের সাথে যারা 


সুরা আন্ফাল ৩৪১ 


হিজরত করেন নি। প্রথম নির্দেশ অর্থাৎ দ্বীনী পার্থক্য তথা ধর্মীয় বৈপরীত্যের ভিত্তিতে 
উত্তরাধিকারের ছিন্নতার বিষয়টি তো চিরস্থায়ী আছেই, বাকি থাকল দ্বিতীয় হুকুমটি। 
মক্কা বিজয়ের পর যখন হিজরতেরই প্রয়োজন থাকেনি, তখন মুহাজির ও অমুহাজির- 
দের উত্তরাধিকারের বিচ্ছিন্নতার হুকুমটিও আর বলবৎ থাকেনি। এর দ্বারা কোন 
কোন ফিকাহবিদ প্রমাণ করেছেন যে, দ্বীনের পার্থক্য যেমন উত্তরাধিকার ছিন্ন হওয়ার 
কারণ, তেমনিভাবে দেশের পার্থক্যও উত্তরাধিকার ছিন্ন হওয়ার কারণ বিষয়টির বিস্তা- 
রিত আলোচনা ফিকাহ্‌র কিতাবে উল্লেখ রয়েছে। | 


অতপর ইরশাদ হয়েছে ৪ 


AST A Kr 1৮ প্র FAL ASAT A Sead A 
ভিউ 5 104 চিত ৬১১! ১৪ 45৮৭1 5: ' 3 
9 he ABT তা ১ $ 2A UW KSA 


০7 ৬) 9 1, ৩৬৫০ (৪5 


অর্থাৎ এসব লোক হিজরত করেনি যদিও তাদের উত্তরাধিকারের সম্পর্ক ছিন্ন 
করে দেয়া হয়েছে, কিন্তু যেকোন অবস্থায় তারাও মুসলমান। যদি তারা নিজেদের 
দ্বীনের হিফাতের জন্য মুসলমানদের নিকট সাহায্য প্রার্থনা করেন, তবে তাদের সাহায্য 
করা তাদের উপর অপরিহার্য কর্তব্য হয়ে দীড়ায়। কিন্তু তাই বলে ন্যায় ও ইনসাফের 
অনুবতিতার নীতিকে বিসর্জন দেয়া যাবে না। তারা যদি এমন কোন সম্পুদায়ের 
বিরুদ্ধে তোমাদের নিকট সাহায্য প্রার্থনা করে, যাদের সাথে তোমাদের যুদ্ধ নয় চুক্তি 
সম্পাদিত হয়ে গেছে, তবে সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে সেসব মুসলমানের সাহায্য করা 
জায়েয নয়। 


হুদায়বিয়ার সন্ধিকালে এমনি ঘটনা ঘটেছিল। রসূলে করীম সো) যখন মক্কার 
কাফিরদের সাথে সন্ধিচুক্তি সম্পাদন করেন এবং চুক্তির শর্তে এ বিষয়টিও অন্তর্ভুক্ত 
থাকে যে, এখন মক্কা থেকে যে ব্যক্তি মদীনায় চলে যাবে হুযুর (সা) তাকে ফিরিয়ে 
দেবেন। ঠিক এই সন্ধি চুক্তিকালেই আবু জান্দাল (রা) যাকে কাফিররা মক্কায় বন্দী 
করে রেখেছিল এবং নানাভাবে নির্যাতন করছিল, কোন রকমে মহানবীর খিদমতে গিয়ে 
হাজির হলেন এবং নিজের উৎপীড়নের কাহিনী প্রকাশ করে রসূলুল্লাহ্র নিকট সাহায্য 
প্রার্থনা করলেন। যে নবী সমগ্র বিশ্বের জন্য রহমত হয়ে আগমন করেছিলেন, একজন 
নিপীড়িত মুসলমানের ফরিয়াদ শুনে তিনি কি পরিমাণ মর্মাহত হয়েছিলেন, তার অনু- 
মান করাও যার তার জন্য সম্ভব নয়, কিন্তু এহেন মর্মপীড়া সত্ত্বেও উল্লেখিত আম্মাতের 
হুকুম অনুসারে তিনি তীর সাহায্যের ব্যাপারে অপারকতা জানিয়ে ফিরিয়ে দেন। 


তাঁর এভাবে ফিরে যাওয়ার বিষয়টি সমস্ত মুসলমানের জন্যই একান্ত পীড়াদায়ক 
ছিল, কিন্তু সরওয়ারে কায়েনাত সো) আল্লাহ্‌র নির্দেশের আলোকে যেমন প্রত্যক্ষ করছিলেন 
যে, এখন আর এ নির্যাতন-নিপীড়নের আয়ু বেশি দিন নেই। তাছাড়া আর কটি দিন 


‘৩৪২ তফসীরে মা‘আরেফুল-কোরআন।। চতুর্থ খণ্ড 


ধৈর্য ধারণের সওয়াবও আব্‌ জান্দালের প্রাপ্য রয়েছে। এর পরেই মক্কা বিজয়ের মাধ্যমে 
এসব কাহিনীর সম্াগ্তি ঘটতে যাচ্ছে। যাহোক, তখন মহানবী সো) কোরআনী নির্দেশ 
মুতাবেক ছুক্তির অনুবতিতাকেই তাঁর ব্যক্তিগত বিপদাপদের উপর গুরুত্ব দান করেছিলেন । 
এটাই হল ইসলামী শরীয়তের সেই অসাধারণ বৈশিষ্ট্য, যার ফলে তাঁরা পাথিব জীবনে 
বিজয় ও সম্মান এবং আখিরাতের কল্যাণ ও মুক্তির অধিকারী হতে পেরেছেন। 
অন্যথায় সাধারণভাবে দেখা যায়, পৃথিবীর সরকারসমূহ চুক্তির নামে এক ধরনের 
প্রহসনের অবতারণা করে থাকে, যাতে দুর্বলকে দাবিয়ে রাখা এবং সবলকে ফাঁকি 
দেয়াই থাকে উদ্দেশ্য । যখন নিজেদের সামান্যতম স্বার্থ দেখতে পায়, তখনই নানা রকম 
ব্যাখ্যা-বিশ্লেষণ করে সম্পাদিত চুক্তি বাতিল করে দেয়া হয় এবং দোষ অন্যের উপর 
চাপানোর ফন্দি-ফিকির করতে থাকে। 
a SF or কপ KIT AS পানে তে 
দ্বিতীয় আয়াতে বলা হয়েছে ₹_-/£৯ « ৬) 5] ৮8558 1975 ০% ০১5 
ee | 
অর্থাৎ কাফিররা পরস্পর একে অপরের বন্ধু। 55 শব্দটি যেমন পূর্বে বলা হয়েছে, 


একটি সাধারণ ও ব্যাপকার্থক শব্দ। এতে যেমন ওরাসত বা উত্তরাধিকারের বিষয়টি 
অন্তভূ্ত, তের্মমিভাবে অন্তভূক্ত বৈষয়িক সম্পর্ক ও পৃষ্ঠপোষকতার বিষয়ও। কাজেই 
এ আয়াতের দ্বারা বোঝা যায় যে, কাফিরদেরকে পারস্পরিক উত্তরাধিকারী মনে করতে 
হবে এবং উত্তরাধিকার বন্টনের যে আইন তাদের নিজেদের ধর্মে প্রচলিত রয়েছে, তাদের 
উত্তরাধিকারের বেলায় সে আইনই প্রয়োগ করা হবে। তদুপরি তাদের এতীম-অনাথ 
শিশুদের ওলী এবং বিবাহ-শাদীর অভিভাবক তাদেরই মধ্য থেকে নির্ধারিত হবে। 
সারকথা, সামাজিক বিষয়াদিতে অমুসলমানদের নিজস্ব আইন-কানুন ইসলামী রাস্ট্রেও 
সংরক্ষিত রাখা হবে। 
AA 55 Ade Fae 
আয়াতের শেষভাগে ইরশাদ হয়েছে ঃ ৩১১ (৬ ৬ শি ৩০০০ ১1 


9 


গর এ ৮৮১ অর্থাৎ তোমরা যদি এমনটি না কর, তাহলে গোটা পৃথিবীতে ফেৎনা- 


ফাসাদ ও দাঙ্গা-হাঙ্গামা ছড়িয়ে পড়বে। 


এ বাক্যটি সে সমস্ত হুকুম-আহকামের সাথে সম্পর্কযুক্ত যা ইতিপূবে আলোচনা 
করা হয়েছে। যেমন, মুহাজির ও আনসারদের একে অপরের অভিভাবক হতে 
হবে---যাতে পারস্পরিক সাহায্য-সহায়তা এবং ওরাসাত তথা উত্তরাধিকারের বিষয়- 
গুলো অন্তর্ভৃক্ত। দ্বিতীয়ত এখানকার মুহাজিরীন ও অমুহাজিরীন মুসলমানদের মধ্যে 
পারস্পরিক উত্তরাধিকারের সম্পর্ক বিদ্যমান থাকা বাল্ছনীয় নয়। কিন্তু সাহাব্য-সহায়তার 
সম্পর্ক তার শর্ত মৃতাবেক বলবৎ থাকা উচিত। তৃতীয়ত, কাফিররা একে অন্যের ওলী 


সূরা আন্ফাল | ৩৪৩ 


বিধায় পারস্পরিক অভিভাবকত্ব ও তাদের উত্তরাধিকার আইনের ব্যাপারে কোন রকম 
হস্তক্ষেপ করা মুসলমানদের জন্য সমীচীন নয়। 


বস্তুত এ সমস্ত নির্দেশের উপর যদি আমল করা না হয়, তাহলে পৃথিবীতে গোল- 
যোগ ও দাঙ্গা-হাঙ্গামা ছড়িয়ে পড়বে। সম্ভবত এধরনের সতর্কতা এ কারণে উচ্চারিত 
হয়েছে যে, এখানে যেসব হকুম-আহকাম বণিত হয়েছে, সেগুলো ন্যায়, সুবিচার ও 
সাধারণ শান্তি-শুংখলার মূলনীতি স্বরূপ। কারণ, এসব আয়াতের দ্বারা সুস্পষ্টভাবে 
প্রতীয়মান হয়ে গেছে যে, পারস্পরিক সাহায্য-সহযোগিতা ও উত্তরাধিকার সংক্রান্ত 
সম্পর্ক যেমন আত্মীয়তার উপর নির্ভরশীল, তেমনিভাবে এক্ষেত্রে ধর্মীয় ও মতাদর্শগত 
সম্পর্কও বংশগত সম্পর্কের চেয়ে অগ্রবর্তী ! সেজন্যই বংশগত সম্পর্কের দিক দিয়ে 
পিতা-পুন্র কিংবা ভাই-ভাই হওয়া সত্ত্বেও কোন কাফির কোন মুসলমানের এবং কোন 
মুসলমান কোন কাফিরের উত্তরাধিকারী হতে পারে না। , এরই সঙ্গে জঙ্গে ধর্মীয় সাম্পু- 
দায়িকতা ও মূর্খতা জনিত বিদ্বেষের প্রতিরোধকল্পে এই হিদায়েতও দেয়া হয়েছে যে, ধর্মীয় 
সম্পর্ক এহেন সুদৃঢ় হওয়া সত্ত্বেও চুক্তির অনুবতিতা তার চেয়েও বেশি অগ্রাধিকারযোগ্য। 
ধর্মীয় সাম্পুদায়িকতার উত্তেজনাবশে সম্পাদিত দুক্তির বিরুদ্ধাচরণ করা জায়েয নয়্। 
এমনিভাবে এই হিদায়েতও দেয়া হয়েছে যে, কাফিররা একে অপরের উত্তরাধিকারী ও 
অভিভাবক । তাদের ব্যক্তিগত অধিকার ও উত্তরাধিকারের ক্ষেত্রে যেন কোন রকম 
হস্তক্ষেপ করা না হয়। দৃশ্যত এগুলোকে কতিপয় আনুষঙ্গিক ও শাখাগত বিধান বলে 
মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে বিশ্বশান্তির জন্য এগুলোই ন্যাক্স ও সুবিচারের সর্বোত্তম ও 
ব্যাপক মূলনীতি । আর সে কারণেই এখানে এসব আহকাম তথা বিধিবিধান বর্ণনার 
পর এমন কঠোর সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে, যা সাধারণত অন্যান্য আহকামের 
ক্ষেত্রে করা হয়নি। তা হল এই যে, তোমরা যদি এসব আহকামের উপর আমল 
না কর, তবে বিশ্বময় বিশুংখলা ও দাঙ্গা-হাঙ্গামা বিস্তার. লাভ করবে। বাক্যটিতে এ 
ইঙ্গিতও বিদ্যমান যে, দাঙ্গা বিশৃংখলা রোধে এসব বিধিবিধানের বিশেষ প্রভাব ও অবদান 
রয়েছে । ্‌ 


তৃতীগ্ন আয়াতে মক্কা থেকে হিজরতকারী সাহাবায়ে কিরাম এবং তাদের 
সাহাধ্যকারী মদীনাবাসী আনসারদের প্রশংসা, তাদের সত্যিকার মুসলমান হওয়ার 


সাক্ষ্য ও তাঁদের বিগ উপার্জন দানের ওয়াদার কথা বলা হয়েছে। 
“aus A 3a 


ইরশাদ হয়েছে ঃ 52 ই 5825 অর্থাৎ তারাই 


হচ্ছেন সত্যিকারভাবে মুসলমান। এতে ইঙ্গিত রয়েছে যে, যারা হিজরত করতে 
পারেননি যদিও তাঁরা মুসলমান, কিন্তু তাদের ইসলাম পরিপূর্ণ নয় এবং নিশ্চিতও নয়। 
কারণ, তাতে এমন সম্ভাবনাও রয়েছে যে, হয়তো বা তারা প্রকৃতপক্ষে মুনাফিক 


4 পা AG ade 


হয়ে প্রকাশ্যে ইসলামের দাবি করছে। তারপরেই বলা হয়েছে 8 '8 
অর্থাৎ তাঁদের জন্য মাগফিরাত নির্ধারিত । যেমন, বিশুদ্ধ হাদীসসমূহে বর্ণিত রয়েছে 


৩৪৪ তঞ্ষসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


যে, ৮9 ৬৮০ (১9) ৪702 ৪4১ ৩৫৮ po piel 
অর্থাৎ ইসলাম গ্রহণ যেমন তার পূর্ববর্তী সমস্ত পাপকে নিঃশেষ করে দেয়, তেমনিভাবে 
হিজরত তার পূর্ববতা সমস্ত পাপকে নিঃশেষ করে দেয় । 


চতুর্থ আয়াতে মূহাজিরদের বিভিন্ন শ্রেণীর নির্দেশাবলী বর্ণিত হয়েছে। বলা 
হয়েছে, যদিও তাঁদের মধ্যে কেউ কেউ রয়েছেন প্রাথমিক পর্যায়ের মুহাজির, যারা হুদায়- 
বিয়ার সন্ধি চুক্তির পূর্বে হিজরত করেছেন এবং কেউ কেউ রয়েছেন দ্বিতীয় পর্যায়ের 
মুহাজির, ধারা হুদায়বিয়ার সন্ধির পরে হিজরত করেছেন। এর ফলে তাদের পরকালীন 
মর্যাদায় পার্থক্য হলেও পার্থিব বিধান মতে তাঁদের অবস্থা প্রাথমিক পর্যায়ের মুহাজির- 
দেরই অনুরূপ । তারা সবাই মি ওয়ারিস তথা উত্তরাধিকারী হবেন। সুতরাং 


1 52৮ 


মুহাজিরদের লক্ষ্য করে বলা হয়েছে ঃ £০ 58) 3 অর্থাৎ ছিতী পর্যায়ের এই 


মুহাজিররাও তোমাদেরই সমপর্যায়ভুত্ত' । সে কারণেই উত্তরাধিকার সংক্রান্ত বিধিতেও 
তাদের হুকুম সাধারণ মুহাজিরদেরই মত। 

্‌ এটি সূরা আনফালের সর্বশেষ আয়াত। এর শৈষাংশে উত্তরাধিকার আইনের 
একটি ব্যাপক মূলনীতি বর্ণনা করা হয়েছে। এরই মাধ্যমে সেই সাময়িক বিধানটি 
বাতিল করে দেয়া হয়েছে, যেটি হিজরতের প্রথম পর্বের মুহাজির ও আনসারদের মাঝে 
পারস্পরিক জাত বন্ধন স্থাপনের মাধ্যমে একে অপরের উত্তরাধিকারী হওয়ার ব্যাপারে 
নাযিল হয়েছিল । বলা হয়েছে £ 


i a A শো 
af Us by tad aI Iau A ASA 
৬ ১91 ET) J). রি 
আরবী অভিধানে -) 51 শব্দটি “সাথী” অর্থে ব্যবহৃত হয়, যার বাংলা অর্থ 
হল “সম্পন্ন । যেমন ০০) 1+-)5 1 বুদ্ধিসম্পন্ন । 7৭ 4 15)21 দায়িত্বসম্পন্ন । 
কাজেই & ১) 0 15)21 অর্থ হয় গর্ভ-সাথী, একই গর্ভসম্পন্ন % ৮১ | শব্দটি (৮ 


শব্দের বহুবচন। এর প্রকৃত অথ হল সে অঙ্গ যাতে জন্তানের জন্মক্রিয়া সম্পন্ন হয়। 
আর যেহেতু আত্মীয়তার সম্পর্ক গর্ভের অংশীদারিত্বের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, কাজেই 


৮) 15) 51 আত্মীয় অর্থে বাবহাত হয়ে থাকে । 
বস্তুত আয়াতের অর্থ হচ্ছে এই যে, যদিও পারস্পরিকভাবে একে অপরের উপর ্‌ 
প্রত্যেক মুসলমানই একটি সাধারণ অধিকার সংরক্ষণ করে এবং তার ভিত্তিতে প্রয়ো- 


জনের ক্ষেত্রে একের প্রতি অন্যের সাহায্য করা ওয়াজিব হয়ে দাড়ায় এবং একে অন্যের 
উত্তরাধিকারীও হয় কিন্ত যেসব মুসলমানের মাঝে পারস্পরিক আত্মীয়তা ও নি 


৬ 
সম্পর্ক বিদ্যমান, তারা অন্যান্য মুসলমানের তুলনায় অগ্রবর্তা। এখানে 401 22 ও 


পা শা পে শি 


সূরা আন্ফাল ৩৪৫ 


৬ ASD A | 
অর্থ 40119 ১% অর্থাৎ আল্লাহ্‌ তা'আলার এক বিশেষ নির্দেশবলে এ বিধান জারি 


হয়েছে । 


এ আয়াত এই মূলনীতি বাতলে দিয়েছে যে, মুতের পরিত্যন্ত সম্পত্তি আত্মীয়তার 
~<A “ ATA 4 5 

মান অনুসারে বন্টন করা কর্তব্য। আর ₹* ৯, } 15 ১1 সাধারণভাবে সমস্ত 
আত্মীয়-এগানা অর্থেই বলা হয়। তাদের মধ্যে বিশেষ বিশেষ আত্মীয়ের অংশ স্বয়ং 
কোরআন করীম সরা নিসায় নির্ধারিত করে দিয়েছে। মীরাস শাস্ত্রের পরিভাষায় 
এদেরকে বলা হয় “আহলে ফারায়েয* বা 'যাবিল ফুরুয*। এদেরকে দেয়ার পর যে সম্পদ 
উদ্বত্ত হবে তা আয়াত দুষ্টে অন্যান্য আত্মীয়-স্বজনের মধ্যে ব্টন করা কর্তব্য । তাছাড়া 
এ বিষয়টিও সুস্পষ্ট যে, সমস্ত আত্মীয়ের মধ্যে কোন সম্পত্তি বণ্টন করে দেয়ার ক্ষমতা 
কারো নেই। কারণ দৃরবতী আত্মীয়তা যে সমগ্র বিশ্বমানুষের মাঝেই বর্তমান, তাতে 
কোন রকম সন্দেহ-সংশয়েরই অবকাশ নেই। সারা পৃথিবীর মানুষ একই পিতা-মাতা 
আদম ও হাওয়ার বংশধর । কাজেই নিকটবতী আত্মীয়দের দৃরবর্তার উপর অগ্রাধিকার 
দেয়া এবং নিকটবতাঁর বর্তমানে দরবর্তীকে বঞ্চিত করাই আত্মীয়দের মধ্যে মীরাস 
বণ্টনের কার্যকর ও বাস্তব রূপ হতে পারে। এর বিস্তারিত বিবরণ রসুূলে করীম (সা)-এর 
হাদীসে এভাবে বর্ণনা করা হয়েছে যে, ‘যাবিল ফুরূযে’র অংশ দিয়ে দেয়ার পর যা 
কিছু অবশিষ্ট থাকবে, তা মুত ব্যক্তির “আসাবাগণ” অর্থাৎ পিতামহ সম্পর্কীয় আত্মীয়দের 
মধ্যে পর্যায় ক্রমিকভাবে দেওয়া হবে। অর্থাৎ ।নকটবতাঁ আসাবাকে দূরবর্তী আসাবা 
অপেক্ষা অগ্রাধিকার দিতে হবে এবং নিকটবতাঁ আসাবার বর্তমানে দূরবতাঁকে বঞ্চিত 
করা হবে। আর “আসাবা'-র মধ্যে আর কেউ জীবিত না থাকলে অন্যান্য আত্মীয়ের 
মধ্যে বন্টন করা হবে। 


_ আসাবা ছাড়াও অন্য যেসব লোক আত্মীয় হতে পারে, ফরায়েষ শাস্ত্রের 
পরিভাষায় তাদের বোঝাবার জন্য 'যাবিল আরহাম? শব্দ নির্ধারিত করে দেয়া হয়েছে। 
কিন্তু এই পরিভাষাটি পরবতাঁকালে নির্ধারিত হয়েছে । কোরআন করীমে বর্ণিত 
্‌ >) /1 9) 21 শব্দটি কিন্তু আভিধানিক অর্থ অনুযায়ী সমস্ত আত্মীয়-স্বজনের 


ক্ষেত্রেই ব্যাপক । এতে যাবিল ফুরায, আসাবা এবং যাবিল আরহাম সবাই মোটামুটি- 
ভাবে অন্তভূক্ত। 


তদুপরি এর কিছু বিস্তারিত বিশ্লেষণ সূরা নিসার বিভিন্ন আয়াতে দেয়া হয়েছে। 
তাতে বিশেষ বিশেষ আত্মীয়ের প্রাপ্য অংশ আল্লাহ্‌ তা‘আলা নিজেই নির্ধারণ করে দিয়েছেন। 
তাদেরকে মীরাস শাস্ছের পরিভাষায় “য।বিল ফুরূষ’ বলা হয়। এছাড়া অন্যদের 
সম্পর্কে রসূলে করীম (সা) ইরশাদ করেছেন ঃ 


৩৪৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


705 9৯3 ০93 0৭ ৯৪০0৪০০৩০৮৫ 13501 1১8৯) 1 
অর্থাৎ যাদের অংশ স্বয়ং কোরআন নিরধারণ করে দিয়েছে, তাদের দেয়ার পর যা অবশিষ্ট 
থাকে তা তাদেরকেই দিতে হবে য।রা মুতের ঘনিষ্ঠতম পুরুষ 


এদেরকে মীরাসের পরিভাষায় “আঙাবা” € ৮৮4০ ) বলা হয়। যদি কোন মুত 
ব্যক্তির আসাবাদের কেউ বর্তমান না থাকে, রসূলে করীম (সা)-এর কথা অনুযায়ী 
তবেই স্থতের সম্পত্তির অংশ তাদেরকে দিতে হবে। এদেরকে বলা হয় “্যাবিল আরহাম?। 
যেমন মামা, খালা প্রভৃতি । 


সুরা আনফালের শেষ আয়াতের সর্বশেষ বাক্যটির দ্বারা ইসলামী উত্তরাধিকার 
আইনের সে ধারাটি বাতিল করা হয়েছে, যা ইতিপূর্বে বর্ণিত আয়াতে উল্লেখ করা 
হয়েছে এবং যার ভিত্তিতে মুহাজিরীন ও আনসারগণ আত্মীয়ত।র কোন বন্ধন না থাকলেও 
পরস্পরের ওয়ারিস বা উত্তরাধিকারী হয়ে গিয়েছিলেন । কিন্তু এ হুকুমটি ছিল একটি 
সাময়িক হুকুম, যা হিজরতের প্রাথমিক পর্যায়ে দেয়া ছিল। 


সুরা আন্ফাল শেষ হল 


আল্লাহ্‌ আমাদের সবাইকে তা উপলব্ধি করার এব: সে অনুযায়ী আমল করার তওফীক 
দান করুন। আমীন ! 


Ep) ৮০০৯5 ৮ 831 5৭ ৩৪1 ৪)%৮ ০০৩ 
১৪১৯৪ alr wt of yy SLD se 1 
৩ 5 1 উকি 291 9 ৩০ 801 ০8০12 7 sD IAL Sw 
৮১৯ 1১505 1১০৯১ 433 88501 ৪95৮ 0৯ 0০ ও 
৩০ 7০০ ৬০০ ১৯০৩৭ | 0 68 ৪ 5১ ৩৪175৮01৮65 
৮5) 5৮০ ৬০৭ ৩০০ 12 81৭৮ ২০ 02 418 3 তেই 


8:১-08১১৮ 
সূরা তওব। 


মদীনায় অবতীর্ণ ১২৯ আয়াত, ১৬ রুকু 


০৪৮ তব বত UT ত ITT তলে পাপ 
তি 
2 552 HE eT os ১৪৪ 81 (১2১ & 1১2৮০ 


2 PYRE ঠে ৫) || 42১৯৪ 2 ৩1 2+4)। 


১০৮2 ০5£89165৬91812281418/ 
ST HOGA Hy TN HE Sb ৮5 
© ৬1৩৩ 1১265 ০৮৬ | ১১৫ 5১91 (2১৪০৮ 






হে ছু A 5 2 ৫ ৬ 2% AS 
2 
১3৫ LABEL SS MG ৫ 
| ৯ bs ett Ee ৩৫৪ । ৫০ 40) 


সি 5 সি EO | RE টি 
(১) সম্পর্কচ্ছেদ করা হল তাল্লাহ্‌ ও তার রসূলের পক্ষ থেকে সেই মুশরিকদের 
সাথে, যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়োছলে। (২) অতপর তোমরা পরিভ্রমণ কর 


এ দেশে চার মাসকাল। আর জেনে রেখো, তোমরা আল্লাহকে পরাভূত করতে পারবে 
না, আর নিশ্চয় আল্লাহ কাফিরদের লাম্ছিত করে থাকেন। (৩) আর মহান হত্বের 





৩৪৮ তফসীরে মা'আরেক্চুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


দিনে আল্লাহ্‌ ও তার রসূলের পক্ষ থেকে লোকদের প্রতি ঘোষণা করে দেয়া হচ্ছে যে, 
আল্লাহ্‌ মুশরিকদের থেকে দায়িত্বমুক্ত এবং তার রসূলও। অবশ্য যদি তোমরা তওবা 
কর, তবে তা তোমাদের জন্য কল্যাণকর, আর যদি মুখ ফিরাও, তবে জেনে রেখো, 
আল্লাহকে তোমরা পরাভূত করতে পারবে না। আর কাফিরদের মর্মান্তিক শাস্তির সুসংবাদ 
দাও। (8) তবে যে মুশরিকদের লাথে তোমরা চুক্তিবদ্ধ, অতপর যারা তোমাদের 
ব্যাপারে কোন ভ্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করেনি, তাদের 
সাথে ব্লৃত চুক্তিকে তাদের দেয়া মেয়াদ পর্যন্ত পূরণ কর। অবশ্যই আল্লাহ্‌ সাবধানী- 
দের পছন্দ করেন। (৫) অতপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের হত্যা 
কর যেখানে তাদের পাও, তাদের বন্দী কর এবং অবরোধ কর । আর প্রত্যেক ঘাঁটিতে 
তাদের সন্ধানে ও পেতে বসে থাক। কিন্তু যদি তারা তওবা করে, নামায কায়েম 
করে, যাকাত আদায় করে তবে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয় আল্লাহ্‌ অতি ক্ষমাশীল, 
পরম দয়ালু । | 
2525-42-5০ 8:৬১ 
তফসীরের সার-সংক্ষেপ 

(এখন থেকে) সম্পকছেদ করা হল আল্লাহ্‌ ও রসুলের পক্ষ থেকে সেসব মুশ- 
রিকের সাথে যাদের সাথে তোমরা মেয়াদ নির্দিষ্ট করা ব্যতীত) চুক্তিবদ্ধ হয়েছিলে। 
(এ আদেশ তৃতীয় দলের জন্য, যাদের বিবরণ ‘আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয়ে দেয়া হব । 
আর চতুর্থ দল, যাদের সাথে কোনরাপ চুক্তি হয়নি, তাদের কথা এ থেকেই ভাল বোঝা 
যায় যে, যখন চুক্তিবদ্ধ মুশরিকদের নিরাপত্তা ব্যবস্থা উঠিয়ে নেয়া হল, তখন চুক্তি 
বহিভ্ত মুশরিকদের নিরাপত্তার প্রশ্নই উঠ না।) অতএব (উক্ত দল দুটিকে জানিয়ে 
দাও যে,) তোমরা পরিভ্রমণ কর এদেশে চার মাসকাল (যাতে এ অবসরে কোন সুযোগ 
বা আশ্রয়ের সঙ্কান করে নিতে পার), আর (এতদসঙ্গে এ কথাও ) জেনে রাখ (যে, এ 
অবকাশের ফলে তোমর! মুসলমানদের উৎপীড়ন থেকে রেহাই পেতে পারলেও,) তোমরা 
পরাভূত করতে পারবে না আল্লাহকে (যাতে তার নিয়ন্ত্রণমুক্ত হতে পার), আর (একথাও 
জেনে রাখ যে,) নিশ্চয় আল্লাহ্‌ (পরজীবনে) কাফিরদের লান্ছিত করবেন (অর্থাৎ 
শাস্তি দেবেন। তোমাদের পরিভ্রমণ তার শাস্তি থেকে রেহাই দিতে পারবে না। এ 
ছাড়। দুনিয়াতে নিহত হওয়ার সম্ভাবনা তো আছেই। এতে রয়েছে তওবার উৎসাহ ও 
তাগিদ)। আর প্রথম ও দ্বিতীয় দল সম্পর্কে) মহান হক্কের দিনে আল্লাহ্‌ ও রসূলের 
পক্ষ থেকে মানুষের প্রতি ঘোষণা করা হচ্ছে যে, আল্লাহ্‌ ও তার রসূল (কোন মেয়াদ 
নির্দিষ্ট করা বাতিরেকে এখনই সেই ) মুশরিকদের নেনিরাপত্তা বিধান) থেকে দায়িত্ব" 
মুক্ত (হচ্ছেন, যারা স্বয়ং চুক্তি ভঙ্গ করেছে। এরা হল প্রথমোক্ত দল)। ' কিন্তু (এত- 
দসত্তববেও তাদের বলা যাচ্ছে যে,) যদি তোমরা (কুফরী থেকে) তওবা কর, তবে তা 
তোমাদের জন্য (উভয় জগতে) কল্যাণকর হবে। (দুনিয়ার কল্যাণ হল এই যে, তোমা- 
দের চুক্তি, ভঙের অপরাধ মারজিত. হবে এবং মুসলমানদের হতে নিহত হবে না। আর 
আখিরাতের কল্যাণ হল, তথায় তোমাদের নাজাত হবে। আর যদি (ইসল।ম থেকে) 


সুরা তওবা ৩৪৯ 


মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রাখ, আল্লাহকে তোমরা পরাভূত করতে পারবে না (যাতে 
কোথাও আত্মগোপন করে থাকতে পার)। আর (আল্লাহকে পরাভূত করতে না পারার 
ব্যাখ্যা হল, সেই) কাফিরদের মর্মন্তদ শাস্তির সংবাদ দাও (যা নিশ্চিতভাবে আখিরাতে 
ভোগ করতে হবে। তবে দুনিয়াবী শাস্তির সম্ভাবনাও আছে। মোটকথা, ইসলাম বিমুখ 
হলে শাস্তি ভোগ অনিবার্ধ)। তবে যে মুশরিকদের সাথে তোমরা চুক্তিবদ্ধ, অতপর 
যারা তোমাদের (সাথে কৃত চুক্তি পালনে ) কোন ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ছে। 
কোন শত্রুকে) সাহায্যও করেনি (তারা হল দ্বিতীয় দল ), তাদের সাথে কৃত চুক্তিকে 
তাদের দেয়া (নির্দিষ্ট ) মেয়াদ পর্যন্ত পূরণ কর। (সাবধান! চুক্তি ভঙ্গ করোনা। কারণ) 
অবশ্যই আল্লাহ্‌ (টুর্জিভঙ্গের ব্যাপারে ) সাবধানী লোকদের পছন্দ করেন। অতএব, 
তোমরাও সাবধানতা অবলম্বন কর; এতে আল্ঞাহ পাকের প্রিয়পান্ত্র হবে। সামনে প্রথম 
দলের অবশিষ্ট হুকুম বর্ণিত হচ্ছে যে, এদের যখন অবকাশ নেই তাই এদের হত্যা 
করার সুযোগ যদি এখনো থাকত, তথাপি মুহররম মাস শেষ হওয়া অবধি অপেক্ষা 
করবে । (কারণ, নিষিদ্ধ মাসসমূহে রক্তপাত অবৈধ ।) অতপর নিষিদ্ধ মাসগুলো 
অতিবাহিত হলে হত্যা কর (প্রথম দলভুক্ত ) মুশরিকদের যেখানে তাদের পাও এবং তাদের 
বন্দী কর ও অবরোধ কর। আর প্রত্যেক ঘাঁটিতে তাদের সন্ধানে ও পেতে বনসো। 
কিন্তু যদি কুফর থেকে তারা ) তওবা করে (নেয় এবং ইসলামের হুকুম তা'মীল 
করে_যেমন,) নামায কায়েম করে এবং যাকাত আদায় করে, তবে তাদের পথ ছেড়ে 
দাও। (তাদের হত্যা ও বন্দী করো না। কারণ) নিশ্চয় আল্লাহ্‌ অতি ক্ষমাশীল, পরম 
দয়াল। (এজন্যে তিনি তওবাকারীদের কুফরী অপরাধ মাজনা করেন এবং তাদের জানের 
নিরাপত্তা দান করেন। আল্লাহ্‌র এ হুকুম অবশিষ্ট দলের বেলায়ও প্রযোজ্য যখন তাদের 
মেয়াদ অতিক্রান্ত হবে । 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

এখান থেকে সূরা বরাআতের শুরু । একে স্রা “তওবাও' বলা হয়। বরাআত 
বলা হয় এ জন্য যে, এতে কাফিরদের সাথে সম্পর্কছেদ ও তাদের ব্যাপারে দায়িত্ব 
মুক্তির উল্লেখ রয়েছে। আর “তওব।” বলা হয় এজন্য যে, এতে মুসলমানদের তওবা 
' কবুল হওয়ার বর্ণনা রয়েছে-_-€ মাযহারী )। জুরাটির একটি বৈশিষ্ট্য হল, কোরআন 
মজীদে এর শুরুতে “বিসমিল্লাহ” লেখা হয় না, অথচ অন্য সকল সূরার শুরুতে 
বিসমিল্লাহ্‌ লেখা হয়। এই সূরার শুরুতে বিসমিল্ধাহ্‌ লিখিত না হওয়ার কারণ অনু- 
সঙ্কানের আগে মনে রাখা আবশ্যক যে, কোরআন মজীদ তেইশ বছরের দীর্ঘ পরিসরে 
অল্প অল্প করে নাযিল হয়। এমনকি একই সূরার বিভিন্ন আয়াত বিভিন্ন সময়ে 
অবতীর্ণ হয়। হযরত জিব্রীলে আমীন “ওহী নিয়ে এলে আল্লাহ্র আদেশ মতে কোন 
সরার কোন্‌ আয়াতের পর অন্তর আয়াতকে স্তান দিতে হবে তাও বলে যেতেন। সেমতে 
রসুলুঞ্াহ্‌ (সো) ওহী লেখকদের দ্বারা তা" লিখিয়ে নিতেন। 


৩৫০ তফসীরে মাঁআরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


একটি সূরা সমাপ্ত হওয়ার পর দ্বিতীয় সুরা শুরু করার আগে ‘বিসমিল্লাহির 
রাহমানির রাহীম’ নাযিল হত। এর থেকে বোঝা যেত যে, একটি সূরা শেষ হল, অতপর 
অপর সুরা শুরু হল। কোরআন মজীদের সকল সুরার বেলায় এ নীতি বলবৎ থাকে। 
সূরা তওবা সর্বশেষে নাষিলকুত স্রাগুলোর অন্যতম । কিন্তু সাধারণ নিয়ম মতে এর 
শুরুতে না বিসমিল্লাহ নাধিল হয়,আর না রসূলুল্লাহ সো) তা লিখে নেয়ার জন্য ওহী 
লেখকদের নির্দেশ দেন। এমতাবস্থায় হযরত (সা)-এর ইন্তিকাল হয়। 


কোরআন সংগ্রাহক হযরত উসমান গনী (রা) স্থীয় শাসনামলে যখন কোরআনকে 
গ্রন্থের রূপ দেন, তখন দেখা যায়, অপরাপর সূরার বরখেলাফ সুরা তওবার শুরুতে 
“বিসমিল্াহ্‌ নেই। তাই সন্দেহ ঘনীভূত হয় যে, হয়তো এটি স্বতন্ত্র কোন সূরা নয় বরং 
অন্য কোন সরার অংশ। এতে এ প্রশ্নের উদ্ভবও হয় যে, এমতাবস্থায় তা কোন্‌ সূরার 
অংশ হতে পারে£ বিষয়বস্তর দিক দিয়ে একে সূরা আন্ফালের অংশ বলাই সংগত । 


হযরত উসমান (রা)-এর এক রেওয়ায়েতে একথাও বর্মিত আছে যে, নবী করীম 
(সা)-এর যুগে সূরা আনফাল ও তওবাকে করীনাতাইন বা মিলিত সূরা বলা হত 
(মাযহারী)। সেজন্য একে সূরা আন্ফালের পর স্থান দেয়া হয়। এতে এ সতর্কতাও 
অবলম্বিত হয়েছে যে, বাস্তবে যদি এটি সূরা আন্ফালের অংশ হয়, তবে তারই 
সাথে যুক্ত থাকাই দরকার। পক্ষান্তরে সুরা তওবার স্বতন্ত্র সূরা হওয়ার সম্ভাবনাও 
কম নয়। তাই কোরআন লিপিবদ্ধ হওয়ার সময় সূরা আন্ফালের শেষে এবং সুরা 
তওবা শুরু করার আগে কিছু ফাঁক রাখার ব্যবস্থা নেওয়া হয়। যেমন, অপরাপর 
সূরার শুরুতে “বিসমিল্লাহ্‌*-র স্থান হয়। 


সূরা বরাআত বা তওবার শুরুতে বিসমিল্লাহ্‌ লিখিত না হওয়।র এ তত্ত্বটি হাদীসের 
কিতাব আবূ দাউদ, নাসায়ী ও মসনদে ইমাম আহমদে স্বয়ং হযরত উসমান গনী রো) 
থেকে এবং তিরমিষী শরীফে মুফাসসিরে কোরআন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস 
রো) থেকে বর্ণিত আছে। এ বিষয়ে হযরত ইবনে আব্ধাস (রো) হযরত উসমান গনী 
(রা)-কে প্রশ্নও করেছিলেন “্য, যে নিয়মে কোরআনের সুরাগুলোর বিন্যাস করা হয় 
অর্থাৎ প্রথম দিকে শতাধিক আয়াতসম্বলিত রূহৎ সুরাগুলো রাখা হয়-_ পরিভাষায় 
যাদের বলা হয় “মি-ঈন” অতপর রাখা হয় শতের কম আয়াত সম্বলিত সুরাগুলো-_- 
যাদের বলা হয় “মাসানী”। এর পর স্থান দেয়া হয় ছোট স্রাগুলোকে---যাদের বলা হয় 
“মুফাচ্ছালাত'। কোরআন সংকলনের এ নিয়মানুসারে সুরা তওবাকে সুরা আন্ফালের 
আগে স্থান দেওয়া কি উচিত ছিল না? কারণ, সুরা তওবার আয়াতসংখ্যা শতের 
অধিক। আর আন্ফালের শতের কম। প্রথম দিকের দীর্ঘ সাতটি সুরাকে আয়াতের 


_ সংখ্যানুসারে যে নিয়মে রাখা হয়েছে যাদের ০] $৮ ৮4০৮ বলা হয়ঃ তদনূসারে আন্‌- 
ফালের স্থলে সূরা তওবা থাকাই তো অধিক সঙ্গত। অথচ এখানে এ নিয়মের বরখেলাফ 
করা হয়। এর রহস্য কি? 


সরা তওবা ৩৫১ 


হযরত উসমান গনী রো) বলেন, কথাগুলো সত্য, কি কোরআনের বেলায় হা 
করা হল, তা সাবধানতার খাতিরে। কারণ, বাস্তবে সূরা তওবা যদি স্বতন্ত্র সূরা না হয়ে 
আনফালের অংশ হয়, আর একথা প্রকাশ্য যে, আনফালের আয়াতগুলো অবতীর্ণ হয় 
তওবার আয়াতগুলোর আগে, তাই ওহীর ইঙ্গিত ব্যতীত আন্ফালের আগে সুরা তওবাকে 
স্থান দেওয়া আমাদের পক্ষে বৈধ হবে না। আর একথাও সত্য যে, ওহীর মাধ্যমে এ 
ব্যাপারে আমাদের কাছে কোন হিদায়ত আসেনি। তাই আনফালকে আগে এবং তওবাকে 
পরে রাখা হয়েছে। 


্‌ এ তত্ব থেকে বোঝা গেল যে, সুরা তওবা স্বতন্ত্র সূরা নাহয়ে সূরা আন্ফালের 
অংশ হওয়ার সম্ভাবনাটি এর শুরুতে বিসমিল্লাহ না লেখার কারণ, এ সম্ভাবনা থাকার 
ফলে এখানে বিসমিল্লাহ লেখা বৈধ নয়, যেমন বৈধ নয় কোন সুরার মাঝখানে বিসমিল্লাহ, 
লেখা । এ কারণেই আমাদের মান্য ফিকাহ্শাস্রবিদগণ বলেন, যে ব্যক্তি সূরা আন্ফালের 
তেলাওয়াত সমাপ্ত করে সুরা তওবা শুরু করে, সে বিসমিল্লাহ্‌ পাঠ করবে না। কিন্তু 
যে ব্যক্তি প্রথমেই সূরা তওবা থেকে তেলাওয়াত শুরু করে, কিংবা এর মাঝখান থেকে 
আরম্ভ করে, সে বিসমিল্লাহ, পড়বে। অনেকে মনে করে যে, সরা তওবার তেলাওয়াতকালে 
কোন অবস্থায়ই বিসমিল্লাহ. পাঠ জায়েয নয়। তাদের এ ধারণা ভুল। অধিকন্ত, এ ভুলও 
তারা করে বসে যে, এখানে বিসমিল্লাহ্‌-র স্থলে তারা 5 ৮+১ | uw 48 03 8০1 
পাঠ করে। এর কোন প্রমাণ হুযুর (সা) ও তাঁর সাহাবায়ে কিরাম থেকে পাওয়া যায় না। 


হযরত ইবনে আব্বাস (রো) কর্তক হযরত আলী রো) থেকে অপর একটি রেওয়া- 
যেত বণিত আছে। এতে স্রা তওবার শুরুতে বিসমিল্লাহ না লেখার কারণ দর্শানো 
হয় যে, বিসমিজ্লাহৃতে আছে শান্তি ও নিরাপত্তার পয়গাম, কিন্তু সুরা তওবায় কাফিরদের 
জন্য শান্তি ও নিরাপত্তা চুক্তিগুলো নাকচ করে দেয়া হয়। নিঃসন্দেহে এটিও এক সুক্ষ 
তত্ব যা মূল কারণের পরিপন্থী নয়। মুল কারণ হল, তওবা ও আন্ফাল একটি মান্ 
স্রা হওয়ার সম্ভাবনা। হ্যা, উপরোক্ত কারণও যুক্ত হতে পারে যে, এ সূরায় কাফিরদের 
নিরাপস্তাকে নাকচ করে দেয়া হয় বিধায় “বিসমিল্লাহ্‌, সঙ্গত নয়। তাই কুদরতের 
পক্ষ থেকে এমন পরিস্থিতির উদ্ভব করে দেয়া হয় যাতে বিসমিল্লাহ্‌ লিখিত হয়। 


সূরা তওবার উপরোক্ত আয়াতগুলোর যথাযথ মর্মোপলব্ধির জন্য যে ঘটনাবলীর 
প্রেক্ষিতে আম্নাতগুলে। নাযিল হয়েছে, প্রথমে তা জেনে নেয়া আবশ্যক এখানে সংক্ষেপে 
ঘটনাগুলোর বিবরণ দেয়া হল। 


(১) সুরা তওবার সর্ব কতিপয় যুদ্ধ, যুদ্ধ সংক্রান্ত ঘটনাবলী এবং এ প্রসঙ্গে 
অনেক হুকুম-আহকাম ও মাসায়েলের বর্ণনা রয়েছে। যেমন, আরবের সকল গোল্রের 
সাথে কৃত সকল চুক্তি বাতিল করণ, মন্ধা বিজয়, হোনাইন ও তাবুক হুদধ প্রভৃতি । 
এ সকল ঘটনার মধ্যে প্রথম হল অস্টম হিজরী সালের মন্কা বিজয়। অতপর" এ 
বছরেই সংঘটিত হয় হোনাইন মুদ্ধ। এরপর তাবুক মুদ্ধ বাধে নবম হিজরীর রজব 


৩৫২ এ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 
মাসে। তারপর এ সালের যিলহজ্ব মাসে আরবের সকল গোত্রের সাথে সকল চুক্তি 
বাতিল করার ঘোষণা দেয়া হয়। 

(২) চুক্তি বাতিলের যে কথাগুলো আয়াতে উল্লিখিত আছে, তার সারমর্ম হল, 
ষষ্ঠ হিজরী সালে রসূলুল্লাহ্‌ (সা) ওমরা পালনের নিয়ত করেন। কিন্তু মক্কার কোরাইশ 
বংশীয় লোকেরা হযরত (সা)-কে মক্কা প্রবেশে বাধা দেয়। পরে তাদের সাথে হোদায়- 
বিয়ায় সন্ধি হয়। এই মেয়াদকাল ছিল তফসীরে ‘রাহুল-মা’আনী’র বর্ণনা মতে দশ 
বছর। মন্কার কোরাইশদের সাথে অন্যান্য গোত্রের লোকেরাও বসবাস করত। হোদায়- 
বিয়ায় যে সন্ধি হয়, তার একটি ধারা এও ছিল যে, কোরাইশ বংশীয় লোক ছাড়া 
অন্যান্য বংশের লোকেরা ইচ্ছা করলে কোরাইশদের মিত্র অথবা রসূলুল্লাহ (সা)-র 
মিন্র হয়ে তাঁর সঙ্গী হতে পারে। এ ধারা মতে 'খোযাআ, গোন্র রসূলুল্লাহ (সা)-র এবং 
বন্বকর গোল্র কোরাইশদের মিন্রে পরিণত হয়। এ সন্ধির অপর উল্লেখযোগ্য ধারা হল, 
এ দশ বছরে না পরস্পরের মধ্যে কোন যুদ্ধ বাধবে, আর না কেউ মুদ্ধকারীদের সাহায্য 
করবে। যে গোন্র যার সাথে রয়েছে তার বেলায়ও এ নীতি প্রযোজ্য হবে। অর্থাৎ এদের 
কারো প্রতি আক্রমণ ব। আক্রমণে সাহায্যদান হবে চুক্তি ভঙ্গের নামান্তর। 

এ সন্ধি স্থাপিত হয় ষষ্ঠ হিজরীতে সপ্তম হিজরীতে রসূলুল্লাহ (সা) গত 
বছরের ওমরা কাযা করার উদ্দেশ্যে মন্তা শরীফে গমন করেন এবং তিনাদিন তথায় 
অবস্থান করে সন্ধি মুতাবিক মদীনা প্রত্যাবর্তন করেন এ সময়ের মধ্যে কোন পক্ষ 
থেকে চুক্তি ভঙ্গের কিছু পাওয়া যায়নি। ০: 

্‌ এরপর পাঁচ-ছয় মাস অতিবাহিত হলে এক রাতে বনুবকর গোত্র বনু খোযাআর 
উপর অতকিত আক্রমণ চালায়। কোরাইশরা মনে করে যে, রসূলুল্লাহ (সা)-র অবস্থান 
বহ দূরে, তদুপরি এহল নৈশ অভিযান। ফলে ঘটনার বিস্তারিত বিবরণ তাঁর কাছে সহজে 
পৌছবে না। তাই তারা এ আক্রমণে লোক ও অস্ত্র দিয়ে বনূবকরের সাহায্য করে। 
এ ঘটনার প্রেক্ষিতে, যা কোরাইশরাও স্বীকার করে নিয়েছিল, হোদায়বিয়ার সন্ধি বাতিল 
হয়ে যায়, যাতে ছিল দশ বছর কাল যুদ্ধ স্থগিত রাখার চুক্তি'। 


ওদিকে রসূলুল্লাহ (সা)-র মিত্র বন্‌ খোযাআ গোন্র ঘটনার বিস্তারিত বিবরণ তাঁর ' 
কাছে পৌছে দেয়। ,তিনি কোরাইশদের চুক্তিভঙ্গের সংবাদ পেয়ে তাদের বিরুদ্ধে গোপনে 
যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। ; 

| বদর, ওহোদ ও আহযাব যুদ্ধে মুসলমানদের গায়েবী সাহায্য লাভের বিষয়টি 
কোরাইশরা আঁচ 'করে হীনবল হয়ে পড়েছিল। তার ওপর চুক্তিভঙ্গের বর্তমান ঘটনায় 
নুসলমানদের যুদ্ধপ্রস্তুতির আশংকা বেড়ে গেল । দুক্তিভঙ্গের সংবাদ হযরতের কাছে 
পৌঁছার পর পূর্ণ নীরবতা লক্ষ্য. করে এ আশংকা আরো ঘণিভত হল । তাই তারা বাধ্য 
হয়ে আবু সুফিয়ানকে অবস্থা পর্যবেক্ষণের জন্য মদীনায় প্রেরণ করে। যাতে তিনি 


সূরা তওবা ৩৫৩ 


আবু সুফিয়ান মদীনায় উপস্থিত হয়ে হযরত (সা)-এর যুদ্ধ-প্রস্তুতি অবলোকন করেন। 
এতে তিনি শঙ্কিত হয়ে গণ্যমান্য সাহাবীদের কাছে যান, যাতে তারা হযরত (সা)-এর কাছে 
চুক্তিটি বলবৎ রাখার সুপারিশ করেন। কিন্তু তারা সবাই তাঁদের পূর্ববতী ও উপস্থিত 
ঘটনাবলীর তিক্ত অভিজ্ঞতার দরুন কথাটি নাকচ করে দেন। ফলে আবু সুফিয়ান বিফল 
মনোরথ হয়ে ফিরে আসেন, আর এতে মক্কার সর্বত্র যুদ্ধের ভয়ভীতি ছড়িয়ে পড়ে। 


“বিদায়া” ও “ইবনে কাসীর'-এর বর্ণনা মতে হযরত রসলে করীম সো) অস্টম 
হিজরীর দশই রমযান সাহাবায়ে কিরামের এক বিশাল বাহিনী নিয়ে মক্কা আক্রমণ 
উদ্দেশ্যে মদীনা ত্যাগ করেন, পরিশেষে মক্কা বিজিত হয়। 


মক্কা বিজয়নকালের উদারতা £$ কোরাইশদের যে সকল নেতা ইসলামের সততায় 
বিশ্বাসী ছিলেন, কিন্তু লোকজনের ভয়ে তা প্রকাশ করতেন না, তারা মক্কা বিজয়ের এ 
সুযোগে ইসলাম গ্রহণ করে নেন, যারা সেসময়ও নিজেদের পূর্বতন কুফরী ধর্মের উপর 
অবিচল ছিল, তাদের মধ্য থেকে কতিপয় লোক ছাড়া বাকি সকলের জানমালের নিরা- 
পত্তা দিয়ে রসূলুল্লাহ (সা) পয়গন্বরী আদর্শের এমন এক দৃষ্টান্ত স্থাপন করেন যা 
প্রতিপক্ষ থেকে মোটেই আশা করা যায় না। তিনি সেদিন কাফিরদের সকল শন্তুতা, জুলুম 
ও অত্যাচারের প্রতি ক্ষমাসূন্দর দৃষ্টি রেখে বলেছিলেন, আজ তোমাদের সেকথাই বলব, 
যা ইউসুফ আ) আপন ভাইদের বলেছিলেন, যখন তারা পিতামাতা সহকারে ইউসুফের 


সাক্ষাৎ উদ্দেশ্যে মিসর গৌছেন। তিনি তখন বলেছিলেন £ 9% 1! 79৮০ ০৪0 এ 
“আজ তোমাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই। প্রেতিশোধ নেওয়া তো পরের কথা )। 


মক্কা বিজয়কালে মুশরিকদের চার শ্রেণী ও তাদের ব্যাপারে হুকুম আহকাম £ 
সারকথা, মক্কা সম্পূর্ণরূপে মুসলমানদের নিয়ন্ত্রণে এসে পড়ে। মন্কা ও তার আশপাশে 
অবস্থানকারী অমুসলমানদের জানমালের নিরাপত্তা দেয়া হয়। কিন্তু সে সময় অমুসল- 
মানেরা ছিল অবস্থানূপাতে বিভিন্ন শ্রেণীভুক্ত। এদের এক শ্রেণী হল, যাদের সাথে 
হোদায়বিয়ার সন্ধি হয় এবং যারা পরে চুক্তি লংঘন করে। বস্তুত এ চুক্তি লংঘনই 
মক্কা আক্রমণ ও বিজয়ের কারণ হয়। দ্বিতীয় শ্রেণী হল, যাদের সাথে সন্ধিচুক্তি 
হয়েছিল একটি নিদিষ্ট মেয়াদের জন্য। এরা সে চুক্তির উপর বহাল থাকে। যেমন 
বন্‌ কিনানার দু”টিগোন্র, বনু যমারা ও বনু মুদলাজ। তফসীরে খাযিন-এর বর্ণনা 
মতে সুরা বরাআত নাযিল হওয়ার সময় এদের চুক্তির মেয়াদকাল আরও নয় মাস 
বাকি ছিল। তৃতীয় শ্ৰেণী হল, যাদের সাথে সন্ধি হয়েছিল কোন মেয়াদকাল নিদিষ্ট 
করা ব্যতীত। চতুর্থ হল, যাদের সাথে আদৌ কোন ছুক্তি হয়নি। 


মন্ধা বিজয়ের আগে রসূলুল্লাহ. সো) মুশরিক বা আহলে কিতাবদের সাথে যতগুলো 
চুক্তি করেছেন, তার প্রত্যেকটিতে তিনি এই তিক্ত অভিজ্ঞতা লাভ করেন যে, ওরা গোপনে 
ও প্রকাশ্যে চুক্তির শর্ত লংঘন করে এবং শব্দের সাথে ষড়যন্ত্র করে রসুলুল্লাহ (সা) 


৩৫৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


ও মুসলমানদের ক্ষতি সাধনে আপ্রাণ চেস্টা চালায়। সেজন্য রসূলুল্লাহ (সা) এসকল 
ধারাবাহিক তিক্ত অভিক্ততার আলোকে ও আল্লাহ্‌র ইঙ্গিতে এ সিদ্ধান্ত নেন যে, ভবিষ্যতে 
এদের সাথে সন্ধির আর কোন চুক্তি সম্পাদন করবেন না, এবং আরব উপদ্বীপটিকে 
ইসলামের দুর্গ হিসেবে শুধু মুসলমানদের আবাসভূমিতে পরিণত করবেন। এ উদ্দেশ্যে 
মন্কা নগরী তথা আরব ভূ-খণ্ড মুসলমানদের নিয়ন্ত্রণে আসার পর অমুসলমানদের প্রতি 
আরব ভূমি ত্যাগের নোটিশ দেওয়া যেত। কিন্তু ইসলামের উদার ও ন্যায়নীতি সর্বোপরি 
রাহমাতুল্লীল আলামীন (সা)-এর অপরিসীম দয়া ও সহিষ্ণতার প্রেক্ষিতে তাদের সময় 
দেওয়া ব্যতীত ভিটামাটি ত্যাগের নির্দেশ দান ছিল বেমানান। সে কারণে সূরা বরা- : 
আতের শুরুতে উপরোক্ত চার শ্রেণীর অমুসলমানদের জন্য পৃথক পৃথক হুকুম-আহুকাম 
নাযিল হয়। 


কোরাইশ বংশীয় লোকেরা হল প্রথম শ্রেণীভূক্ত। হোদায়বিয়ার সন্ধিচুক্তিকে 
এরাই লংঘন করেছে। তাই ওরা অধিক সময় পাওয়ার যোগ্য নয়। কিন্তু সময়টি 
ছিল নিষিদ্ধ মাসগুলোর, যাতে কোনরূপ যুদ্ধবিগ্রহ অবৈধ। তাই সুরা তওবার পঞ্চম 
আয়াতে এদের ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করা হয় 8 ৮ 75531)9 1 ১০১1 19৬ 
৪4 10 ৯) এ৯ 5 ৮০৯ ৩৮ 1০) 11 205 ওযার সারকথা হল, এরা চুক্তি 
লংঘন করে নিজেদের কোন অধিকার বাকি রাখেনি। তবে নিষিদ্ধ মাসের মর্যাদা 
আবশ্যক। অতএব এরা নিষিদ্ধ মাস শেষ হতেই যেন আরব ভূখণ্ড ত্যাগ করে কিংবা 
মুসলমান হয়ে যায়। নতুবা এদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে। 


যে লোকদের সাথে একটি নিদিষ্ট মেয়াদের সন্ধি হয় এবং তারা এর উপর অবি-. 
চলও থাকে, তারা হল দ্বিতীয় শ্রেণীর। তাদের সম্পর্কে সুরা তওবার চতুর্থ আয়াতে 


বলা হয়ঃ 8 ৮5০88 0০ ৩৬০৯০ od Be oy! 
8৫18) ১০ 51 (৯১৪০ ৪৮1 ১০ ৩ 1১1 ০1505 05 
“কিন্তু যে মুশরিকদের সাথে তোমরা চুক্তি করেছ এবং যারা ছুক্তি পালনে কোন জুটি 
করেনি, আর তোমাদের বিরুদ্ধে কোন লোকের সাহায্যও করেনি, তাদের সাথে কৃত 
চুক্তি পালন করে চল তাদের মেয়াদকাল পর্যন্ত, ‘নিশ্চয় আল্লাহ্‌, সাবধানীদের পছন্দ করেন! । 
এরা হল বনূ যমারা.ও বনূ মুদলাজ গোত্রীয় লোক। এ আদেশ বলে তারা নয় মাসের 
সময় লাভ করে। : 


ততীয় ও চতুর্থ শ্রেণীর ব্যাপারে হুকুম আছে এ সূরার প্রথম ও দ্বিতীয় আয়াতে 
সেখানে বলা হয় 8৬৪ 1 ৮১ ১5 40) | ১5০ পা }7 অৰ্থাৎ আল্লাহ্‌ ও তার 
রসূলের পক্ষ থেকে সম্পর্কছেদ সেই মুশরিকদের সাথে, যাদের সাথে তোমরা চুক্তি 
করেছ। তাদের জানিয়ে দাও যে, তোমরা এ দেশে আর মান্ত্র চার মাসকাল বিচরণ কর 


সরা তওবা ্‌ ৩৫৫ 


আর মনে রেখ, তোমরা কখনও আল্লাহকে পরাভূত করতে পারবে না। আর আল্লাহ, 
নিশ্চয় কাফিরদের লান্ছিত করে থাকেন। 


সারকথা, প্রথম ও দ্বিতীয় আয়াত মতে মেয়াদ ধার্য করা ব্যতীত যাদের সাথে 
দুক্তি হয়, কিংবা যাদের সাথে কোন চুক্তিই হয়নি, তারা চার মাসকাল সময় লাভ 
করে। চতুর্থ আয়াত মতে যাদের সাথে মেয়াদ ধার্য করে চুক্তি হয়, তারা মেয়াদ অতি- 
ক্রান্ত হওয়া পর্যন্ত সময় পায়। আর পঞ্চম আয়াত মতে নিষিদ্ধ মাস অতিবাহিত 
হওয়া পর্যন্ত---মক্কার মুশরিকদের সময় দেয়া হয়। 


মেয়াদ শেষ হওয়ার পরও সময় দেয়ার উদারনীতি ৪ ইসলামের উদারনীতি মতে 
উপযুক্ত আদেশাবলীর প্রয়োগ ও সময় দান---এ দু'য়ের শুরু সাব্যস্ত করা হয়। আরবের 
সবন্র এ সকল ঘোষণা প্রচারিত হওয়ার পর থেকে, আর এগুলোর প্রচারের ব্যবস্থা 
নেয়া হয় নবম হিজরীর হজ্বের মৌসুমে মিনা ও আরাফাতের সাধারণ সম্মেেলনসমূহে । 
সুরা তওবার তৃতীয় আয়াতে কথাটি এভাবে ব্যক্ত করা হয় ঃ 


৪৪175816531 58 ০৮৩৩1 51 £১ 5 ) 9 ৯1] ১০ 1১1. 
আর মহান হজ্জের দিনে আল্লাহ্‌ ও তাঁর রসূলের পক্ষ থেকে মানুষের প্রতি ঘোষণা 
করা হচ্ছে যে, আল্লাহ্‌ মুশরিকদের থেকে দায়িত্বমুক্ত এবং তাঁর রসূলও, যদি তোমরা 
তওবা কর তবে তা তোমাদের জন্য কল্যাণকর, আর যদি মুখ ফিরাও, তবে জেনে রেখ 
তোমরা আল্লাহকে পরাভূত করতে পারবে না, আর এই কাফিরদের মর্তাদ শাস্তির 
সংবাদ দাও । 


চুক্তি বাতিলের খোলা প্রচার ও হুশিয়ারি দান ব্যতীত কাফিরদের বিরুদ্ধে কোন 
ব্যবস্থা নেয়া যাবে নাঃ আল্লাহ, তা'আলার উপরোক্ত আদেশ পালন উদ্দেশ্যে রসূলুাহ্‌ (সা) 
নবম হিজরীর হজ্ব মৌসুমে হযরত আবূ বকর সিদ্দিক ও হযরত আলী রো)-কে মন্ধায় 
প্রেরণ করে আরাফাতের মাঠ ও মিনাপ্রান্তরে অনুষ্ঠিত বৃহত্তর সম্মেলনে আল্লাহ্‌র ঘোষণাটি 
প্রচার করেন। এ বিরাট সম্মেলনে যে কথা প্রচারিত হয়, তা আরবের প্রত্যন্ত অঞ্চলেও 
পৌছে যায়। এ সত্তেও হযরত আলী (রা)-র মাধ্যমে ইয়ামনে তা পুনঃ প্রচারের বিশেষ 
ব্যবস্থা নেয়া হয়। 


এ সাধারণ ঘোষণার পর প্রথম শ্রেণীভুক্ত মক্কার মুশরিকদের পক্ষে নিষিদ্ধ 
মাসগুলোর শেষ অর্থাৎ দশম হিজরীর মহররম মাস, দ্বিতীয় শ্রেণীর পক্ষে একই 
হিজরীর রমযান মাস এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পক্ষে উত্ত হিজরীর রবিউস্সানী 
গত হলে আরবভূমি ত্যাগ করার বিধান ছিল। নতুবা; তারা যুদ্ধের উপযুক্ত বলে 
বিবেচিত হবে। এ আদেশ অনুযায়ী হজ্বের আগামী মৌসুমে আরবের সীমানায় 
কোন কাফির মুশরিকের অস্তিত্ব থাকতে পারবে না---একথাটি সূরা তওবার 192 p52 YS 
1১৪ ৪০ ০ ১ 5) [১=১০৩)| ২৮তম আয়াতে ব্যক্ত করা হয় এরূপে 


অর্থাৎ চলতি মাসের পর এরা মসজিদুল হারামের নিকটবর্তা হতে পারবে না। আর 


৩৫৬ তঞফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


রসূলুল্লাহ জো) র হাদীস এ) )2-৮ ৮০০ 1 ১৯১ ০৯:৯৯ ১ “এ বছরের পর কোন 


মুশরিক হত্ব করবে না” এর মমার্থও তাই। এ পর্যন্ত সূরা তওবার প্রথম পাচ 
আয়াতের তফসীর ঘটনাবলীর আলোকে বণিত হল। 


উক্ত আয়াতসমূহের আরও কিছু প্রাসঙ্গিক বিষয় £ প্রথম রসূলুল্লাহ্‌ (সা) মক্কা 
বিজয়ের পর মক্কার কোরাইশ ও অপরাপর শন্রুভাবাপন্ন গোত্রের সাথে ক্ষমা মানা ও 
দয়া-মায়ার যে দুষ্টান্ত স্থাপন করেছেন, তার দ্বারা মুসলমানদের এ শিক্ষা দেন যে, 
যখন তোমাদের কোন শন্তর তোমাদের পূর্ণ নিয়ন্ত্রণে এসে শক্তিহীন হয়ে পড়ে, তখন তার 
থেকে বিগত শন্তুতার প্রতিশোধ নেবে না, বরং তাকে ক্ষমা করে ইসলামী আদর্শের 
দৃষ্টান্ত স্থাপন করবে। শন্ুর সাথে ক্ষমার আচরণে যদিও মন সায় দেয় না, তথাপি 
এতে লুকায়িত আছে বড় ধরনের কতিপয় মঙ্গল। এ মঙ্গল প্রথমে নিজের জন্য। কারণ, 
প্রতিশোধ নেওয়ার মাঝে নফসের আনন্দ থাকলেও তা ক্ষণিকের। কিন্ত ক্ষমার দ্বারা 
আল্লাহ্‌র সন্তভম্টি ও জান্নাতের যে উচ্চ দরজা লাভ করা যায় তা স্থায়ী, এর মৃল্যও অসীম। 
স্থায়ীকে ক্ষণস্থায়ীর ওপর প্রাধান্য দেওয়া বৃদ্ধিমানের কাজ। 


দ্বিতীয় ঃ শন্রুকে কাবু করার পর নিজের রাগ সংবরণ একথা প্রমাণ করে যে, গর 
বিরুদ্ধে যুদ্ধবিগ্রহ নিজের ব্যক্তিগত স্থার্থ নয়, বরং তা শুধু আল্লাহ্‌র জন্য। এই মহান 
উদ্দেশ্য ইসলামী জিহাদ ও ফাসাদের মধ্যে পার্থক সৃম্টি করে। অর্থাৎ আল্লাহ্‌র সন্তুষ্টি 
অর্জন ও দুনিয়ার বুকে তাঁর শাসন জারি করার জন্য যে যুদ্ধ, তার নাম জিহাদ, নতুবা 
যুদ্ধবিগ্রহ মাত্রই ফাসাদ। ্‌ 

তৃতীয় ঃ শন্তু পরাস্ত হওয়ার পর সে যদি মুসলমানদের ক্ষমা-মার্জনার এ অনুপম 
আদর্শ প্রত্যক্ষ করে তবে সে ভদ্রতার খাতিরে হলেও মুসলমানদের ভাল বাসবে। আর এ 
ভালবাসা দেবে তাকে ইসলাম গ্রহণের প্রেরণা, যা হবে তার জন্য সফলতার চাবিকাঠি । 
মূলত এটিই জিহাদের মুখ্য উদ্দেশ্য। | 


ক্ষমা করার অর্থ নিরাপত্তাবিহীন হওয়া নয় £ দ্বিতীয় যে বিষয়টি বোঝা যায় 
তাহল, ক্ষমা-মার্জনার অর্থ এই নয় যে, শতকে শত তার সুযোগ দেবে এবং নিজের 
জন্য নিরাপত্তার কোন ব্যবস্থা নেবে না। বরং বিচক্ষণতা হল, ক্ষমা-মার্জনার সাথে 
অতীত অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ ও শল্ুতার সকল ছিদ্র 
বন্ধকরণ। এজন্য রসূলুল্লাহ, (সা) বড় হিকমতপূর্ণ ইরশাদ করেছেন £$ ৪ ১০৪ 
৯ 7০ ৩৯132 ৩১ ৩০০ 0০1 “বুদ্ধিমান মানুষ এক গর্তে দু'বার দংশিত হয় 
না।” নবম হিজরী সালে মুশরিকদের পাথে সম্পর্কছেদ ঘোষণা এবং হারম শরীফের 
সীমানা ত্যাগের জন্য তাদের সময় এ সুযোগদান উপরোক্ত প্রস্তাসম্মত কার্যক্রমের 
প্রমাণ বহন করে। তৃতীয় বিষয় হল, সময় ও সুযোগ দান ব্যতীত দুর্বল মানুষের 
প্রতি হঠাৎ দেশ ত্যাগের আদেশ দেওয়া কাপুরুষতা ও চরম অভদ্রতা। তাই কাউকে 


সুরা তওবা ৩৫৭ 


দেশ ত্যাগের আদেশ দিতে গেলে প্রথমে তার প্রচার আবশ্যক এবং তাকে সময় ও 
সুযোগ দেওয়া উচিত, যাতে সে আমাদের আইন-কানুন মেনে নিতে র৷যী না হলে যেখানে 
ইচ্ছা সহজে চলে যেতে পারে। আয়াতে উল্লিখিত নবম হিজরীর সাধারণ ঘোষণা এবং 
সকল শ্রেণীকে সময় দানের দ্বারা বিষয়টি পরিক্ষার হয়। 


চতুর্থ ঃ কোন জাতির সাথে সন্ধি চুক্তি করার পর মেয়াদ পূর্ণ হওয়ার আগে তা 
বাতিল করার প্রয়োজনীয়তা দেখা দিলে কতিপয় শর্তসাপেক্ষে তা বাতিল অবশ্য কর৷ 
যায়, কিন্তু উত্তম হল চুক্তি তার নিদিষ্ট মেয়াদকাল পর্যন্ত পালন করে যাওয়া 
যেমন সূরা তওবার চতুর্থ আয়।তে বনূ যমারা ও বন্‌ মুদলাজ গোত্রের সাথে ক্লুত চুক্তি নয় 
মাস পর্যন্ত পূর্ণ করার বর্ণনা রয়েছে। ্‌ 


_ পঞ্চম ঃ শহু,দের সাথে প্রতিটি আচরণ মনে রাখতে হবে যে, তাদের সাথে মুসল- 
মানদের কোন ব্যক্তিগত শন্ত্ুতা নেই, শন্ুতা তাদের সেই কুফরী আকীদা বিশ্বাসের 
সাথে, যা তাদের ইহ-পরকাল ধ্বংসের কারণ। বস্তত এর মূলে রয়েছে তাদের প্রতি 
মুসলমানদের সহানুভূতি ও সহমমিতা। তাই যুদ্ধ বা সন্ধির যেকোন অবস্থায় সহানু- 
ভূতিভাব ত্যাগ করা উচিত নয়। যেমন এ সকল আয়াতে বারংবার উপদেশ দেওয়া 
হয়েছে যে, তোমরা যদি তওবা কর, তবে তা হবে তোমাদের জন্য উভয় জাহানে 
কল্যাণকর। কিন্তু তওবা করা না হলে শুধু দুনিয়ায় নিহত ও ধ্বংস হবে--যাকে বহু 
কাফির জাতি কৃতিত্ব হিসাবেও গ্রহণ করে নেয়-তা নয়; বরং নিহত হওয়ার পর 
পরকালীন আযাব থেকেও নিস্তার পাবে না। উপরোক্ত আয়াতগুলোতে সতর্কতার ঘোষ- 
গার সাথে নসীহত ও হিতাকাঙক্ষারও আমেজ রয়েছে । 


ষষ্ঠ ঃ চতুর্থ আয়াতে মুসলমানদের প্রতি যেমন মেয়াদকাল পর্যন্ত (সম্ধিচুক্তি পালনের 
আদেশ রয়েছে, তেমনি তার শেষ ভাগে রয়েছে ঃ ৩৯৯০ অয 4 ৩1 ‘আল্লাহ্‌ 
অবশ্যই সাবধানীদের পছন্দ করেন। এতে চুক্তি পালনে সতর্কতা অবলম্বনের ইঙ্গিত 


রয়েছে। অর্থাৎ অন্যান্য জাতির মত তোমরা ছলে-বলে-কৌশলে যেন চুক্তি ভঙ্গের পায়তারা 
না কর। 


সগ্তম £ পঞ্চম আয়াত থেকে বোঝা যায় যে, সঠিক উদ্দেশ্যে কোন জাতির সাথে 
জিহাদ আরম্ভ হলে তাদের মুকাবিলায় নিজেদের সকল শক্তি প্রয়োগ করা আবশ্যক 
₹খন দয়া-বাসনা বা নম্রতা হবে কাপুরুষতার নামান্তর । 


অষ্টম £ পঞ্চম আয়াত প্রমাণ করে যে, কোন অমুসলমানের ইসলাম গ্রহণকে 
তিন শর্তে স্বীকৃতি দেয়া যায়। প্রথম তওবা, দ্বিতীয় নামায কায়েম, তৃতীয় যাকাত 
আদায় । এ তিন শর্ত যথাযথ পূরণ না হলে নিছক কলেমা পাঠে যুদ্ধ স্থগিত রাখা 
যাবে না। রসূলে করীম (সা)-এর ইন্তিকালের পর যারা যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন 
করে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হযরত আকু বকর সিদ্দীক (রা) সাহাবাদের 
সামনে এ আয়াতটি পেশ করে তাঁদের ইতস্তত ভাব দূর করেন । 


৩৫৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


নবম $ দ্বিতীয় আয়াতে উল্লিখিত 745 16 * 5৭ -এর অর্থ নিয়ে মুফাস্- 
সিরদের মধ্যে মতভেদ রয়েছে। হযরত আবদুল্লাহ্‌ বিন আব্বাস রো), হযরত উমর 
ফারুক রো), আবদুল্লাহ্‌ বিন উমর রো) এবং আবদুল্লাহ্‌ বিন যুবায়ের রো) প্রমূখ সাহাবা 
বলেন ঃ JET TES eg -এর অর্থ আরাফাতের দিন । কারণ, রসূলুল্লাহ্‌ সো) 
হাদীস শরীফে ইরশাদ করেছেন 8১ টি ৯১ ‘হজ্ব হল আরাফাতের দিন’---( আবূ 
দাউদ)। আর কেউ বলেন, এর অর্থ কুরবানীর দিন বা দশই যিলহজ্ব । 


হযরত সুফিয়ান সওরী (র) এবং অপরাপর ইমাম এ সকল উক্তির সমন্বয় 
সাধন উদ্দেশ্যে বলেন, হজ্বের পাঁচ দিন হল হজ্বে আকবরের দিন। এতে আরাফাত ও 


কুরবানীর দিনগুলোও রয়েছে। তবে এখানে & 4%. (দিন) শব্দের একবচন আরবী 
বাকরীতির বিরুদ্ধ নয়। কোরআনের অপর আয়াতে বদর যুদ্ধের দিনগুলোকে ॥ 6৮ 
$/ 15) 1 রূপে অভিহিত করা হয়েছে। এখানেও শব্দটি একবচন রূপে ব্যবহৃত হয়। 
তেমনি আরবের অপরাপর যুদ্ধ যথা ৩১ 0৯৪ 02১০1 * 32 প্রভৃতিতে একবচন 
রয়েছে । অনেক দিন ব্যাপী এ সকল যুদ্ধ চলতে থাকে । | 


তা’ছাড়া ওমরার অপর নাম হল হজ্বে আসগর বা ছোট হত্ত। এর থেকে হত্বকে 
পৃথক করার জন্য বলা হয় হত্বে-আকবর অর্থাৎ বড় হত্ব। তাই কোরআনের পরিভাষা 
মতে প্রতি বছরের হজ্কে হত্বে-আকবর বলা যাবে । সাধারণ লোকেরা যে মনে করে, 
যে বছর আরাফাতের দিন হবে শুক্রবার, সে বছরের হত্ব হল হত্বে-আকবর---তাদের 
ধারণা ভুল। তবে এতটুকু কথা বলা আছে যে, হযরত সো)-এর বিদায় হত্কে আরা- 
ফাতের দিনটি ঘটনাচক্রে শুক্রবার পড়েছিল। সম্ভবত এর থেকে উক্ত ধারণার উৎপত্তি। 
অবশ্য শুক্রবারের বিশেষ ফষীলতের বিষয়টি অস্বীকার করা যায় না। তবে আয়াতের 
মর্মের সাথে উক্ত ধারণার কোন সম্পর্ক নেই। 


ইমাম জাস্সাস রে) 'আহকামুল-কোরআন' গ্রন্থে বলেন, হক্কের দিনগুলোকে ‘হজ্রে- 
আকবর’ নামে অভিহিত করা থেকে এ মাস'আলাটি বের হয় যে, হজ্বের দিনগুলোতে 
ওমরা পালন করা যাবে না। কেননা, কোরআন মজীদ এ দিনগুলোকে হত্বে-আকবরের 
জন্যে নিদিষ্ট রেখেছে । 


এ টি রড ৮) ০৪ এ LT 
০৬০৬ ১ > ৮856 &| ৫১৬ LAT ও al LS 


লে মা 373 ১) 86 
০০০৪১ চি ৪ ০৪০০০ ৭৪ ৩৯৪ ০ 









সরা তওবা ৩৫৯ 


৭ এডি 9১ Sj 
35৩ তা ৩9৩) ৮9525 
৮৫৯১৫১৫১581 ৮51৮5৮ ১ le re 
১১০০৪০০৩৫০৫ 










পণ ৬৬ 
7 9582 2 


ভর ০৯৪১ টে ত ৪৫ 
1৮15 9011৯615126 96 ০ ৩5৫2 2৮058 


CH FS EG IAAL FE 
AY sa 5550121৮015 8৯০০১ 
90540 _ 


(৬) আর মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে তাকে 
আশ্রয় দেবে, যাতে সে আল্লাহর কালাম শুনতে পায়, অতপর তাকে তার নিরাপদ 
স্থানে পৌছে দেবে। এটি এজন্য যে এরা জ্ঞান রাখে না। (৭) মুশরিকদের চুক্তি আল্লা- 
হর নিকট ও তার রসুলের নিকট কিরূপে বলবৎ থাকবে? তবে যাদের সাথে তোমরা 
চুক্তি সম্পাদন করেছ মসজিদুল-হারাম্মের নিকট । অতপর যে পযন্ত তারা তোমাদের 
জন্য সরল থাকে, তোমরাও তাদের জন্য সরল থাক। নিঃসন্দেহে আল্লাহ্‌ লাবধানীদের 

পছন্দ করেন। (৮) কিরূপে? তারা তোমাদের উপর জন্মী হলে তোমাদের আত্মীয়তার ও 
অঙ্গীকারের কোন মর্ধাদা দেবে না। তারা মুখে তোমাদের সন্তুষ্ট করে, কিন্তু তাদের 
অন্তরসমূহ তা অস্বীকার করে, আর তাদের অধিকাংশ প্রতিশ্চতি ভঙ্গকারী। (৯) তারা 
আল্লাহ্‌র আয়াতসমূহ নগণ্য মুল্যে বিক্রয় করে, অতপর লোকদের নিরত্ত রাখে তাঁর 

পথ থেকে, তারা যা করে চলছে, তা অতি নিরুষ্ট। (১০) তারা মর্ধাদা দেয় না কোন 

মুসলমানের ক্ষেত্রে আত্মীয়তার, আর না অঙ্গীকারের। আর তারাই সীমালংঘনকারী । 
(১১) অবশ্যি তারা যদি তওবা করে, নামায কায়েম করে আর যাকাত আদায় করে, 
তবে তারা তোমাদের দ্বীনী ভাই। আর আম্মি বিধানসমূহে জ্ঞানী লোকদের জন্য সবিস্তারে 
বর্ণনা করে থাকি। 





৩৬০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


তফদীরের সার-সংক্ষেপ 

আর মুশরিকদের কেউ যদি (মেয়াদ শেষ হওয়ার পর হত্যার বৈধ সময়ে তওবা 
ও ইসলামের ফযীলত এবং মাহাত্ম্য শুনে তণ্প্রতি উৎসাহিত হয় এবং ইসলামের 
সত্যতা ও স্বরূপ অনুসন্ধান উদ্দেশ্যে) তোমার কাছে (এসে) আশ্রয় প্রার্থনা করে (যাতে 
পরিতৃপ্তির সাথে শুনতে ও অনুধাবন করতে পারে) তবে তাকে আশ্রয় দেবে, যাতে 
সে আল্লাহর কালাম (অর্থাৎ সত্য দীনের প্রমাণপঞ্জি ) শুনতে পারে। অতপর তাকে 
তার নিরাপদ স্থানে পৌছে দেবে (অর্থাৎ তাকে যেতে দেবে, যাতে সে বিচার-বিবেচনা 
করে সিদ্ধান্তে উপনীত হতে পারে । এরূপ আশ্রয় দানের ) এ € আদেশ )-টি 
এজন্যে যে এরা (পূর্ণ ) জ্ঞান রাখে না (তাই তাদের কিছু সুযোগ দেয়া আবশ্যক। 
ওদিকে প্রথম শ্রেণীর লোকেরা যে চুক্তি ভঙ্গ করেছিল, তাদের চুক্তি ভঙ্গের আগেই 
ভবিষ্যদ্বাণীরূপে আল্লাহ্‌ বলেন,) মুশরিকদের চুক্তি আল্লাহ্‌র নিকট ও তার রসুলের 
নিকট কিরূপে বলবৎ থাকবে £ ( কারণ, বলবৎ থাকার জন্য অপর পক্ষকেও অবিচল 
থাকা দরকার । সারকথা, এরা চুক্তিলংঘন অবশ্যই করবে। তখন আল্লাহ ও রসুলের 
পক্ষ থেকেও কোন অনুকম্পা পাবে না) তবে যাদের সাথে তোমরা চুক্তি সম্পাদন 
করেছ মসজিদুল-হারাম € হারম, শরীফ )-এর নিকট (এরা দ্বিতীয় শ্রেণীর লোক যাদের 


উল্লেখ (৮5-78-57৮১ ৮3 এপ 9০) 1] তত 9 হত ৬৪১81 
আয়াতে এসেছে, এদের প্রতি আশা রাখা হয় যে, এরা চুক্তির উপর বহাল থাকবে ), 
অতএব যে পর্যন্ত তারা তোমাদের জন্য সরল থাকে চুক্তি ভঙ্গ না করে), তোমরাও 
তাদের জন্য সরল থাক। (এবং মেয়াদকাল পর্যন্ত চুক্তি পালন কর। উল্লেখ্য, 
সূরা ‘বরাআত’ নাযিল হওয়ার সময় মেয়াদকাল আরও নয় মাস বাকি ছিল। তাই 
তাদের চুক্তি রক্ষার ফলে মেয়াদ পর্যন্ত চুক্তি পালন করা হয়) নিঃসন্দেহে আল্লাহ্‌ (চুক্তি 
ভঙ্গ হতে) সাবধানী লোকদের পছন্দ করেন (ততোই তোমরাও সাবধানতা অবলম্বন করে 
আল্লাহ্‌র প্রিয়পান্ত্র হতে পার। দ্বিতীয় শ্রেণীর কথা এখানে শেষ করে পরবতী আয্মাতে 
প্রথম শ্রেণীর অবশিষ্ট বিষয় বর্ণিত হচ্ছে )। ৮৮) কিরূপে? (তারা তোমাদের উপর 
জয়ী হলে তোমাদের আত্মীয়তার অঙ্গীকারের কোন মর্যাদা দেবে না। কারণ, তাদের 
এ চুক্তি তো পারতপক্ষে, যুদ্ধের ভয়ে; অন্তরের সাথে নয়, তাই তারা) মুখে তোমাদের 
সন্তুষ্ট করে, কিন্ত তাদের অন্তরসমূহ তা অস্বীকার করে (সুতরাং চুক্তি পালনের ইচ্ছাই 
যখন তাদের অন্তরে নেই, তখন তা কেমন করে পূর্ণ হবে।) আর তাদের অধিকাংশ 
অবাধ্য (এজন্য এরা প্রতিশ্লতি রক্ষা করতে চায় না। এক-আধটি রক্ষা করতে চাইলেও 
অধিকাংশের তুলনায় তা ধর্তব্য নয়, তাদের এই দুষ্ট প্রকৃতির কারণ হল) 6৯) তারা 
আল্লাহর আয়াতসমূহ নগণ্য মূল্যে বিক্রয় করে (অর্থাৎ আল্লাহ্‌র আদেশাবলীর বিনিময়ে 
দুনিয়ার ক্ষণস্থায়ী লাভ তালাশ করে।) যেমন (কাফিরদের অবস্থা, এরা ধর্মের উপর 
দ্রনিয়াকে প্রাধান্য দেয় আর যখন দুনিয়াই এদের প্রিয়, তখন প্রতিশ্তি ভঙ্গে পার্খিব 
উপকার পরিদুষ্ট হলে, চুক্তিভঙ্গের সংকোচ আর থাকে ন।। পক্ষান্তরে দুনিয়ার উপর 
যারা ধর্মকে প্রাধান্য দেয়, তারা আল্লাহ্‌র আদেশ-নিষেধ -ও প্রতিশ্তি পালন করে চলে ১ 


সরা তওবা ৩৬১ 


অতপর (ওরা দুনিয়াকে দীনের উপর প্রাধান্য দেয়ার ফলে) লোকদের নিরৃত্ত রাখে 
তাঁর (আল্লাহ্র) সরল পথ থেকে প্রেতিশ্চতি রক্ষাও এর শামিল।) তারা যা করে 
চলছে, তা কতই নানিকৃষ্ট! (আর, তারা যে আত্মীয়তা ও অঙ্গীকারের মর্যাদা রক্ষা 
করে না বললাম, তা শুধু তোমাদের বেলায় নয়; বরং তাদের চরিত্র হল,) (১০) তারা 
মর্যাদা দেয্ন না কোন ম্সলমানদের ক্ষেত্রে (-ও) আত্মীয়তার, আর না অঙ্গীকারের: 
অরি তারা (বিশেষত এ ক্ষেত্রে) অতিমাত্রায় সীমালংঘনকারী। (১১) অবশ্য ( যখন 
তাদের প্রতিশ্চৃতি ভরসাযোগ্য নয়ন; বরং প্রতিশ্তি ভঙ্গের সম্ভাবনা আছে, যেমন 
সম্ভাবনা আছে প্রতিশ্ণতি রক্ষারও। তাই তাদের ব্যাপারে বিস্তারিত বিধান দিচ্ছি যে) 
তারা যদি (কুফরী থেকে) তওবা করে (ইসলাম গ্রহণ করে,) এবং ( কাজেকর্মে 
ইসলামকে প্রকাশ করে, যেমন) নামায কায়েম করে ও যাকাত আদায় করে, তা’হলে 
(তাদের প্রতিশ্মতি ভঙ্গ ইত্যাদির প্রতি অনুকম্পা প্রদর্শিত হবে, তারা যাই করুক না 
কেন? মোট কথা, ইসলাম. গ্রহণের ফলে) তারা তোমাদের দীনী ভাই (এবং তাদের 
সকল অতীত অপরাধ ক্ষমা করে দেয়া হবে), আর আমি বিধানসমূহ জ্ঞানী লোকদের 
বেলার) জন্যে সবিস্তারে বর্ণনা করে থাকি (সুতরাং এখানেও তাই করা হল )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


সরা তওবার প্রথম পাঁচ আয়াতে মক্কা বিজয়ের পর মক্কা ও তার আশপাশের 
সকল কাফির-মৃশরিকের জানমালের সার্বিক নিরাপত্তা দানের বিষয়টি উল্লিখিত হয়। 
তবে তাদের চুক্তিভঙ্গ ও বিশ্বাসঘাতকতার তিক্ত অভিজ্ঞতার প্রেক্ষিতে ভবিষ্যতে তাদের 
সাথে আর কোন চুক্তি না করার সিদ্ধান্ত নেয়া হয়। এ সত্তেও ইতিপূর্বে যাদের সাথে 
চুক্তি করা হয় এবং যারা চুক্তিভংগ করেনি, তাদের মেয়াদ পূর্ণ হওয়া অবাধ চুক্তি 
রক্ষার জন্য এ আয়াতসমূহে মুসলমানদের আদেশ দেয়া হয়। আর যাদের সাথে কোন 
চুক্তি হয়নি, কিংবা যাদের সাথে কোন মেয়াদী চুক্তি হয়নি, তাদের প্রতি এই অনুকম্পা 
করা হয় যে, ত্বরিত মক্কা ত্যাগের আদেশের স্থলে, তাদের চারমাসের দীর্ঘ সময় দেয়া 
হয়। যাতে এ অবসরে যেদিকে সুবিধা হয় আরামের সাথে যেতে পারে অথবা এ 
সময়ে ইসলামের সত্যতা উপলব্ধি করে মুসলমান হতে পারে। আল্লাহ্‌র এ সকল 
আদেশের উদ্দেশ্য হল, আগামী সাল নাগাদ যেন মক্কা শরীফ এ সকল বিশ্বাসঘাতক 
মশরিকদের থেকে পবিন্র হয়ে যায়। তবে এ ব্যবস্থা যেহেত্‌ প্রতিশোধমূলক নয়; বরং 
তাদের একটানা বিশ্বাসঘাতকতার প্রেক্ষিতে নিজেদের নিরাপত্তার জন্য নেয়া হয়, সেহেতু 
তাদের সংশোধন ও মংগল লাভের দরজা খোলা হয়। যষ্ঠ আয়াতে একথারই প্রতি- 
ধ্বনি রয়েছে। যার সারবন্ত হল, “হ রস্ল, মুশরিকদের কেউ আপনার আশ্রয় 'নিতে 
চাইলে তাকে আশ্রয় দেয়া দরকার। এতে সে আপনার নিকটবর্তী হয়ে আল্লাহ্‌র কালাম 
শুনতে ও ইসলামের সত্যতা উপলব্ধ করতে পারবে। তাকে শুধু সাময়িক আশ্রয় দেওয়া 
নয়; বরং যথার্থ নিরাপত্তার সাথে তাকে তার নিরাপত্তা স্থানে পৌছে দেয়াও মুসল- 


৩৬২ তফসীরে ম।আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


মানদের কর্তব্য। আয়াতের শেষ বাক্যে বলা হয় যে, এ আদেশ এজন্য যে এরা পূর্ণ 
জ্ঞান রাখে না, তাই আপনার পাশে থাকলে তারা অনেক কিছু জানতে পারবে। 


ইমাম আবু বকর জাস্সাস (র) এ আয়াত থেকে কতিপয় মাসায়েল ও প্রয়োজনীয় 
বিষয়ের বর্ণনা দিয়েছেন, ঘা এখানে তুলে ধরছি। 


ইসলামের সত্যতার দলীল-প্রমাণ পেশ করা আলিমদের কর্তব্য 8 প্রথমত, আয়াত 
থেকে প্রমাণিত হয় যে, কোন বিধর্মী যদি ইসলামের সত্যতার দলীল তলব করে, তবে 
প্রমাণপঞ্জী সহকারে তার সামনে ইসলামকে পেশ করা মুসলমানদের কর্তব্য ৷ 


দ্বিতীয়ত, কোন বিধর্মী ইসলামের সম্যক তথ্য ও তত্ত্বাবলী হাসিলের জন্য যদি 
আমাদের কাছে আসে, তবে এর অনুর্মতি দান ও তার নিরাপভা বিধান আমাদের পক্ষে 
ওয়াজিব। তাকে বিব্রত করা বা তার ক্ষতিসাধন অবৈধ। তফসীরে-কুরতুবীতে আছে ঃ 
এ হুকুম প্রযোজ্য হয় তখন, যখন আল্লাহ্‌র কালাম শোনা ও ইসলামের গবেষণাই তার 
উদ্দেশ্য হয়। ভিন্ন কোন উদ্দেশ্যে ব্যবসা-বাণিজ্য প্রভৃতির জন্য যদি আসতে চায়, তবে 
তা মুসলিম স্বার্থ ও মুসলিম শাসকদের বিবেচনার ওপর নির্ভরশীল। সঙ্গত মনে হলে 
অনুমতি দেবে । | 
ইসলামী - রাষ্ট্রে অমুসলমানদের অধিক সময়ের অনুমতি দেওয়া যায় নাঃ তৃতীয়ত, 
বিদেশী অমুসলমান যাদের সাথে আমাদের কোন দুক্তি নেই, আবশ)কভাবে অধিক সময় 
অবস্থানের অনুমতি তাদের দেয়া যাবে না। কারণ, এ আয়াতে তাদের আশ্রম দান ও 


ক 


অবস্থানের সীম। নির্ধারণের উদ্দেশ্যে বলা হয়েছে যে,২এ)1 ৮45 ৮০ ভি 
অর্থাৎ এদের অবস্থানের এতটুকু সময় দাও, যাতে এরা আল্লাহ্‌র কালাম শুনতে পায়। 


চত্র্থত, মুসলিম শাসক ও রান্ট্রনায়কের কর্তব্য হবে কোন অমুসলমান প্রয়ো- 
জনে আমাদের অনুমতি (ভিসা) নিয়ে আমাদের দেশে আগমন করলে তার গতিবিধি 
প্রতি লক্ষ্য রাখা এবং প্রয়োজন শেষে নিরাপদে তাকে প্রতার্পণ করা । 


সপ্তম থেকে দশম পর্যন্ত চার আয়াতে প্রথম আয়াতের সম্পকছেদ ঘোষণার 
কিছু কারণ দর্শানো হয়। এতে মুশরিকদের দুষ্ট প্রকৃতি এবং মুসলমানদের প্রতি তাদের 
তীব্র দ্ৃণা-বিদ্বেষের কথা উল্লেখ করে বলা হয় যে, তদের প্রতিশ্রুতি রক্ষার আশা 
বাজলতা মাব্ন। তবে মসজিদুল-হ।রামের পাশে যাদের সাথে চুক্তি করা হয় তাদের 
কথ। ভিন্ন। পক্ষান্তরে আল্লাহ্‌ ও রসুলের দূম্টিতে ওদের অঙ্গীকার বিশ্বাসযোগ্য হতে 
পারে না, যারা একট্র সুযোগ পেলেই প্রতিশ্টুতি বা আত্মীয়তা কোনটিরই ধার ধারবে 
না। কারণ, চুক্তি সই করলেও চুক্তি পালনের কোন ইচ্ছা তাদের অন্তরে নেই। তারা 
শুধু মুখের ভ।ষায় তোমাদের সন্তুষ্ট. করতে চায়। তাদের অধিকাংশই ছুক্তি ভঙ্গকারী 
বিশ্বাসঘাতক । 


সদা ন্যায়ের উপর অবিচল এবং বাড়াবাড়ি হতে বিরত থাকার শিক্ষাঃ কোরআন 
মজীদ মুসলমানদের তাকিদ করে যে, শব্দের বেলায়ও ইনসাফ থেকে কোন অবস্থায় 


সূর্য তওবা ৩৬৩ 


যেন বিচ্যুত না হয়। আলোচ্য আয়াতসমূহে আল্লাহ্‌ তার দৃষ্টান্ত স্থাপন করেছেন। যেমন, 
নগণ্য সংখ্যক মুশরিক ছাড়া বাকি সবাই চুক্তিভংগ করেছে। সাধারণত এমতাবস্থায় বাছ- 
বিচার তেমন থাকে না। নির্দোষ ক্ষুদ্র দলকেও সংখ্যাগুরু অপরাধী দলের একই ভাগ্য 


বরণ করতে হয়। কিন্তু কোরআন * {3M 3d fie SRL HAH 


“তবে যাদের সাথে তোমরা মসজিদুল-হারামের পাশে চুক্তি সম্পাদন করেছ” বলে 
ওদের পৃথক করে দেয়, যারা চুক্তিভংগ করেনি, এবং আদেশ দেয়া হয় যে, সংখ্যাগুরু 
ঢুক্তিভংগকারী মুশরিকদের প্রতি রাগ করে এদের সাথে তোমরা চুক্তিভগগ করো না, 
বরং এরা যতদিন তোমাদের প্রতি সরল ও চুক্তির উপর অবিচল থাকে, তোমরাও তাদের 
প্রতি সরল থাক। ওদের প্রতি আরুোশবশত এদের কম্ট দেবে না। অস্টম আয্নাতের 


৬৮ 5 ঝি 
শেষ বাক্য থেকেও বিষয়টি অশচ করা যায়। যেখানে বলা হয় 8 এ 9» ৮১ (০7৮5 f এ 


“এদের অধিকাংশই প্রতিশ্গতি ভর্গকারী” অর্থাৎ এদের মধ্যে কিছুসংখ্যক ভদ্রচিত্ত 
লোক চুক্তির উপর অবিচল থাকতে চায়। কিন্তু সংখ্যাগুরর ভয়ে তারাও জড়সড়। 
কোরআন মজীদ বিষয়টি অপর এক আয়াতে পরিষ্কার ব্যক্ত করছে । বলা হয়েছে ঃ 


(day Gt rie ll Mio) “কোন জাতির শত্রুতা যেন 
বে-ইনসাফ হতে তোমাদের উদ্‌ দ্ধ না করে” । ---( মায়েদাহ )। 


এরপর নবম আয়।তে বিশ্বাসঘাতক মুশরিকদের বিশ্রাসঘাতকত৷। ও তাদের মর্ম- 
পাঁড়ার কারণ উল্লেখ করে তাদের উপদেশ দেয়া হয় যে, তারা যেন বিচার-বিবেচনা 
করে নিজেদের বিশুদ্ধ করে নেয়। তৎসঙ্গে মুসলমানদেরও হুশিয়ার করা হয় যে, এরা 
যে কারণে বিশ্বাসভঙ্গে লিপ্ত হয়েছে, সাবধান! তোমরা তার থেকে পূর্ণ সতর্ক থাকবে। 
সে কারণটি হল দুনিয়াপ্রীতি। মূলত দুনিয়াবী অর্থ-সম্পদের লালসা এদের অঙ্গ করে 
রেখেছে । তাই এর! আল্লাহ্র আদেশাবলী ও ঈমানকে তুচ্ছ মলে বিক্রি করে দেয়। 
তাদের এ স্বভাব বড়ই পুতিগন্ধময়। 


দশম আয়াতে এদের চরম হঠকারিতার বর্ণনা দেয়া হয় ৪ ৬১ %-+১)2 4 

& ০ 9 91০ 2০ এরা দুক্তিবন্ধ গুসলমানদের সাথেই যে বিশ্বাসঘাতকতা ও 

আত্মীয়তার মর্যাদা ক্ষ্গ্র করে, তা নয়; বরং তারা যে কোন অমুসলমানের সাথে বিশ্বাস 
ভঙ্গ করবে, আত্মীয়তাকেও জলাঞ্জলি দেবে । 


মুশরিকদের উপরোক্ত ঘ্ণ্য চরিন্রের প্রেক্ষিতে মুসলমানদের জনা তাদের সাথ 
চিরতরে সম্পকছেদ করে নেয়াই ছিল স্থাভাবিক। কিন্তু না। কোরআন যে আদর্শ 
ও ন্যায়-নীতিকে প্রতিষ্ঠা করতে চায় তার আলোকে মুসলমানদের হিদায়ত দেয় ৪. 


৩৪০১1 ১ 915৯৬ £567)116019 8151০81155915115 5 5 
"তবে তারা যদি তওবা করে, নামায কায়েম করে ও যাকাত আদায় করে, তাহলে 
তারা তোমাদের দীনী ভাই।” এখানে বলা হয় যে. কাফিররা যত শন্ততা করুক, যত 


৩৬৪ তফসীরে মা‘আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


নিপীড়ন চালাক, যখন সে মুসলমান হয়, তখন আল্লাহ যেমন তাদের কৃত অপরাধগুলো 
ক্ষমা করেন, তেমনি সকল তিক্ততা ভূলে তাদের ভ্রাতৃ-বন্ধনে আবদ্ধ করা এবং ভ্রাতৃত্বের 
সকল দাবি প্রণ করা মুসলমানদের কতব্য। 


ইসলামী ভ্রাতৃত্ব লাভের তিন শর্তঃ এ আয়াত প্রমাণ করে যে, ইসলামী ভ্রাতৃত্বের 
অন্তভূক্ত হওয়ার তিনটি শর্ত রয়েছে । প্রথম, কুফর ও শিরক থেকে তওবা । দ্বিতীয় 
নামায, তৃতীয় যাকাত । কারণ, ঈমান ও তওবা হল গোপন বিষয়। এর যথার্থতা 
সাধারণ মুসলমানের জানার কথা নয়। তাই ঈমান ও তওবার দুই প্রকাশ্য আলামতের 
উল্লেখ করা হয়ঃ নামায ও যাকাত। 


হযরত আবদুল্লাহ্‌ বিন মসউদ (রা) বলেন, এ আয়াত সকল কেবলানুসারী মুসল- 
মানের রক্তকে হারাম করে দিয়েছে । অর্থাৎ যার। নিয়মিত নামায ও যাকাত আদায় 
করে এবং ইসলামের বরখেলাফ কথা ও কর্মের প্রমণ পাওয়া যায় না, সর্বক্ষেত্রে তারা 
মুসলমানরাপে গণ্য £ তাদের অন্তরে সঠিক উঈমান বা মুনাফিকী যাই থাক না কেন। 


হযরত আবু বকর দিদ্দীক রো) যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে এ আয়াত 
থেকে অস্ত্র ধারণের যৌক্তিকতা প্রমাণ করে সাহাবায়ে কিরামের সন্দেহ নিরসন করে- 
ছিলেন ।---(ইবনে কাসীর) 

একাদশ আয়াতের শেষ বাক্যে দুক্তিকারী ও তওবাকারী লোকদের উদ্দেশ্যে 
সংশ্লিষ্ট আদেশাবলী পালনের তাগিদ দিয়ে বলা হয় ৫ ১১১০৪ রি 1 cy Yl ০৪১ 9 
“আর আমরা জ্ঞানী লোকদের জনো বিধানসমূহ সবিস্তারে বর্ণনা করে থাকি ।” 











1৯21 2 না চাট দু যু 
পরপর £ 397 5 5০ 


এ সে ০৯০০ 
wl C2! we rs ০০ »৪201$1 5552৩ 28 
7:25 2078 ৮১৯৩ ০০:১০ SSO 2d 2 


(কর রিলে লহ 
© Chih gn Ip ০৪5৮9262285 ১7০৯) ৯২2 


৫ ০ 4. 28) 5 2 


০১৯৩৪ Ee ৮5 


2 {22,2 ৫5 1 
OS Of ris > | বা 


25 


৮৯০ পূ যে 122৩ 


চো 












22 2 
JS ah 335 05 YU 


2 
a” 
24/28 4 254 58 22 As 2 
9৬১৩০ ৩৪8 201 5৮555 0৮৫2৮1 YG Hs) 
(১২) আর যদি ভঙ্গ করে তারা তাদের শপথ প্রতিশ্চতির পর এবং বিদ্রপ 
করে তোমাদের দ্বীন সম্পর্কে, তবে কুফর প্রধানদের সাথে যুদ্ধ কর । কারণ, এদের 
কোন শপথ নেই যাতে তারা ফিরে আসে । (১৩) তোমরা কি সেই দলের সাথে হুদ্ধ 
করবে না; যারা ভঙ্গ করেছে নিজেদের শপথ এবং সন্কল্প নিয়েছে রস্লকে বহিক্ষারের £. 
আর এরাই প্রথম তোমাদের সাথে বিবাদের সূত্রপাত করেছে। তোমরা কি তাদের ভয় 
কর? অথচ তোমাদের ভয়ের অধিকতর যোগ্য হলেন আল্লাহ্‌---যদি তোমরা মু’মিন 
হও। (১৪) যুদ্ধ কর ওদের সাথে, আল্লাহ, তোমাদের হস্তে তাদের শাস্তি দেবেন। তাদের 
লান্ছিত রুরবেন, তাদের বিরুদ্ধে তোমাদের জয়ী করবেন এবং মুসলমানদের অন্তরসমূহ 
শান্ত করবেন (১৫) এবং তাদের মনের ক্ষোভ দূর করবেন। আর আল্লাহ্‌ যার প্রতি 
ইচ্ছা ক্ষমাশীল হবেন, আল্লাহ্‌ সবক্ত, প্রজ্ঞাময় । (১৬) তোমরা কি মনে কর যে, তোমা- 
দের ছেড়ে দেওয়া হবে এমনি, যতক্ষণ না আল্লাহ জেনে নেবেন তোমাদের কে শুদ্ধ করেছে 
এবং কে আল্লাহ্‌, তার রসূল ও মুসলমানদের ব্যতীত অন্য কাউকে অন্তর বহ্ধুরূপে 
গ্রহণ করা থেকে বিরত রয়েছে । আর তোমরা যা কর সে বিষয়ে আল্লাহ্‌ সবিশেষ 
অবহিত । 








তফসীরের সার-সংক্ষেপ 


আর যদি ভঙ্গ করে তারা তাদের শপথ (যেমন তাদের অবস্থা থেকে প্রতীয়মান 
হয়) অঙ্গীকার করার পর এবং ঈমান না আনে; বরং কুফরী মতের উপর দৃঢ় থাকে। 
(যার ফলে) বিদ্রপ (ও আপত্তি প্রকাশ ) করে তোমাদের দীন (ইসলাম) সম্পর্কে, তবে 
(এমতাবস্থায় ) তাদের কুফর-প্রধানদের সাথে যুদ্ধ করে। কারণ, (এ অবস্থায়) তাদের 
কোন শপথ (বাকি) নেই। (এ উদ্দেশ্যে যুদ্ধ কর) যাতে তারা (কুফরী থেকে ) ফিরে 
আসে। (১৩) ( এ পর্যন্ত তাদের দুক্তিভঙ্গের ভবিষ্যদ্বাণী করা হল। পরবর্তী আয়াতে 
চুক্তিভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণের উৎসাহ দিয়ে বলা হয়) তোমরা সেই 
দলের বিরুদ্ধে যুদ্ধ কর না কেন, যারা ভঙ্গ করেছে নিজেদের শপথ (এবং বনু বকর 
গোত্রের বিরুদ্ধে বন্‌ খোযাআ গোত্রকে সাহায্য করেছে) আর সংকল্প নিয়েছে রসূল (সা)-কে 
(দেশ থেকে বহিঙ্কারের। আর এরাই প্রথমে তোমাদের সাথে বিবাদের সুন্রপাত করেছে) 
অথচ তোমরা চুক্তি পালন করে চলছ আর তারা বসে বসে পাঁয়তারা আটছে। তাই 
তাদের সাথে যুদ্ধ করবে না কেন?) তোমরা কি তাদের (সাথে যুদ্ধ করতে ) ভয় কর? 
(যে এরা দলে ভারী! যদি তাই হয়, তবে তাদের ভয্ম করার কিছু নেই। কেননা) 
তোমাদের ভয়ের অধিকতর যোগ্য হলেন আল্লাহ্‌, যদি তোমরা মুমিন হও। (আল্লাহ্‌র 


৩৬৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥। চতুথ খণ্ড 


তয় যদি রাখ, তবে তাঁর বিরোধিতা করবে না। তিনি এক্ষণে তোমাদের প্রতি যুদ্ধের হুকুম 
দিচ্ছেন। তাই) যুদ্ধ কর তাদের সাথে আল্লাহ্‌ (প্রতিশ্চর্তি দিচ্ছেন যে,) তোমাদের 
দ্বারা তাদের শাস্তি দেবেন, তাদের লাল্ছিত €ও অপদস্থ) করবেন। তাদের উপর তোমা- 
দের জয়ী করবেন এবং তাদেরকে শাস্তি ও তোমাদেরকে সাহায্যদানের দ্বারা € সেই) 
মুসলমানদের অন্তর শান্ত করবেন (১৫) ও তাদের মনের খুত দূর করবেন যাদের 
যুদ্ধ করার সামথ্য নেই, কিন্তু অন্তর জ্ঞালায় ক্ষতবিক্ষত আর আল্লাহ্‌ ( সেই কাফিরদের 
থেকে) যার প্রতি ইচ্ছা ক্ষমাশীল হবেন (অর্থাৎ ইসলাম গ্রহণের তওফীক দেবেন। 
যেমন মন্কা বিজয়কালে এদের কেউ কেউ অস্ত্রধারণ করে এবং নিহত ও লাল্ছিত হয়, 
আর কেউ কেউ ইসলাম গ্রহণ করে) আর আল্লাহ্‌ সর্বজ্ঞ, প্রক্তাময় (নিজের জ্তান দ্বারা 
মানুষের পরিণতি কি ইসলাম, না কুফর তা’ও জানেন। সে জন্য নিজের প্রজ্ঞামতে 
অবস্থানূসারে বিধান প্রবর্তন করেন।) আর তোমরা োরা যুদ্ধকে ভয় কর) কি মনে 
কর যে তোমাদের (এমনিতে) ছেড়ে দেওয়া হবে? যতক্ষণ না আল্লাহ্‌ (প্রকাশ্যে) জেনে 
নেবেন, তোমাদের কে যুদ্ধ করেছে এবং কে আল্লাহ, তাঁর রসূল ও মুসলমানদের ব্যতীত 
অন্য কাউকে অন্তরজ বন্ধুরূপে গ্রহণ থেকে বিরত রয়েছে (প্রকাশ্যে জানার মওকা হল 
এমন যৃদ্ধ, যে ঘযৃদ্ধে অংশ নিতে হয় আত্মীয়-স্বজনের বিরুদ্ধে। তাই পরীক্ষা হয়ে যায় 
কে আল্লাহকে চায় এবং কে আত্মীয়-সথজনকে চায়) আর আল্লাহ্‌, তোমরা যা কর, সে 
সম্বন্ধে সবিশেষ অবহিত (অতএব, তোমরা যুদ্ধে তৎপর হও বা অলস হয়ে বসে থাক, 
আল্লাহ সে অনুপাতেই তোমাদের বদলা দেবেন )। 
আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

ষষ্ঠ হিজরীতে হোদায়বিয়ায় মঙ্কার যে কোরাইশদের সাথে যুদ্ধ স্থগিত রাখার 
সন্ধি হয়েছিল, তাদের ব্যাপারে সূরা তওবার শুরুর আয়াতগুলোতে ভবিষ্যদ্বাণী করা 
হয় যে, তারা সন্ধিচুক্তির উপর অবিচল থাকবে না। অতপর অষ্টম, নবম ও 
দশম আয়াতে তাদের দুক্তিভঙ্গের কারণসমূহ বার্ণত হয়। একাদশ আয়াতে বলা 
হয় যে, চুক্তিভঙ্গের ভীষণ অপরাধে অপরাধী হলেও তারা যদি মুসলমান হয় এবং 
ইসলামকে নামায ও যাকাতের মাধ্যমে প্রকাশ করে, তবে অতীতের সকল তিক্ততা 
ভুলে যাওয়া ও তাদের ভ্রাত্ুবন্ধনে আবদ্ধ করা মুসলমানদের কর্তব্য। 


আলোচ্য দ্বাদশ আয়াতে বলা হচ্ছে যে, উক্ত ভবিষ্যদ্বাণী মুতাবিক এরা যখন 
চুক্তিটি ভঙ্গ করে দিল; তখন এদের সাথে মুসলমানদের কি ব্যবহার করা উচিত। 
ইরশাদ হয়ঃ 1142৮ 2 দি ১৪০ ১৯ ৩০7৪১ if pL ul) 
7৯৮৪৮018811 50৩ ৮5৮7 এ অর্থাৎ “এরা যদি চুক্তি সম্পাদনের পর শপথ ও 


প্রতিশ্র্ণতি ভঙ্গ করে এবং ইসলামও গ্রহণ না করে, অধিকন্ত ইসলামকে নিযে বিদ্রপ 
করে, তবে সেই কুফর-প্রধানদের সাথে যুদ্ধ কর।” 


সূরা তওবা ৩৬৭ 


৮৯ 5৩ ১ লক্ষণীয় যে, এখানে আপাত দৃষ্টিতে বলা সঙ্গত ছিল, “সেই কাফিরদের 
সাথে যুদ্ধ কর’। কিন্তু তা না বলে বলা হয় £ $21 ০511-0 ৬১৯ সেই 


কুফর-প্রধানদের সাথে যুদ্ধ কর।’ তার কারণ, এরা চুক্তিভঙ্গের দ্বারা কুফরের ইমাম 
বা প্রধানে পরিণত হয়ে যুদ্ধের উপযুক্ত হয়। এ বাক্যরীতিতে যুদ্ধাদেশের কারণের প্রতি 
ইঙ্গিত রয়েছে। 


কতিপয় মুফাস্সির বলেন, এখানে কুফর-প্রধান বলতে বোঝায় মক্কার এ সকল 
কোরাইশ-প্রধান যারা মুসলমানদের বিরুদ্ধে লোকদের উস্কানি দান ও রণ-প্রস্তুতিতে 
নিয়োজিত ছিল। বিশেষত এদের সাথে যুদ্ধ করার আদেশ এজন্য দেওয়া হয় যে, 
মক্কাবাসীদের শক্তির উৎস হল এরা । তাছাড়া এদের সাথে ছিল অনেক মুসলমানের 
আত্মীয়তা। যার ফলে এরা হয়ত প্রশ্রয় পেয়ে বসতো ।---(মাযহারী ) 

যিম্মীদের বিদ্রপ অসহ্য 8 (১ 5 5g) “এবং বিদ্রপ করে 
তোমাদের দীন সম্পর্কে” বাক্য থেকে কতিপয় আলিম প্রমাণ করেন যে, মুসলমানদের 
ধর্মের প্রতি বিদ্রপ করা চুক্তিভঙ্গের নামান্তর। যে বান্তি ইসলাম ও ইসলামী শরীয়তকে 
নিয়ে ঠাট্টা-বিদ্রপ করে, তাকে চুক্তি রক্ষাকারী বলা যাবে না। তবে মাননীয় ফকীহ- 
বৃন্দের একমত্যে আলোচ্য বিদ্রপ হল তা, যা ইসলাম ও মুসলমানদের হেয় করার 
উদ্দেশ্যে প্রকাশ্যরূপে করা হয়, ইসলামী আইন কানুনের গবেষণার উদ্দেশ্যে কৃত সমা- 
লোচনা বিদ্রপের শামিল নয় এবং আভিধানিক অর্থেও তাকে বদ্রপ বলা যায় না। 
মোটকথা, ইসলামী রাষ্ট্রে অবস্থানকারী অমুসলিম যিম্মীদের তত্বগত সমালোচনার অনুমতি 
দেওয়া যায়, কিন্তু তাট্রা-বিদ্রপের অনুমতি দেয়া যায় না। 


আয়াতের অপর বাক্য হল $ (৪১ এ €০8 1 *৪-) | অর্থাৎ ‘এদের কোন শপথ 
নেই; কারণ, এরা শপথ ও প্রতিশর্ণত ভঙ্গে অভ্যস্ত। তাই এদের শপথের কোন মুল্য- 
মান নেই। 

আয়াতের শেষ বাক্য হল £ ৪ 5৬47 (৪১) “যাতে তারা ফিরে আসে।’ এতে 


বলা হয় যে, মুসলমানদের যুদ্ধ-বিগ্রহের উদ্দেশা অপরাপর জাতির মত শন্রু নির্যাতন 
ও প্রতিশোধ-স্পৃহা নিবারণ, কিংবা সাধারণ রাষ্ট্রনায়কদের মত নিছক দেশ দখল না 
হওয়া চাই। বরং তাদের যুদ্ধের উদ্দেশ্য হওয়া চাই শন্ুদের মঙ্গল কামনা ও সহানুভূতি 
এবং বিপথ থেকে তাদের ফিরিয়ে আনা । 


অতপর ভ্ত্রয়োদশ আয়াতে মুসলমানদের জিহাদের প্রতি উৎসাহ দিয়ে বলা হয়, 
তোমরা সেই জাতির সাথে যুদ্ধ করবে না কেন, যারা তোমাদের নবীকে দেশান্তরিত 
করার পরিকল্পনা নিয়েছে? এরা হল মদীনার ইহুদী অধিবাসী। এদের সদস্ত ঘোষণা 


৭৩ ২৫1৪০) 2 fur “সম্মানী ও ক্ষমতাবান লোকেরা অবশ্যই মদীনা 
থেকে নীচু লোকদের বহিষ্কার করবে”। এদের দুষ্টিতে সম্মানী লোক হল তারা আর 


৩৬৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


নীচু ও দুর্বল লোক হল মুসলমান! যার পরিণতি স্বরূপ আল্লাহ্‌ তাদেরই দত্তোক্তিকে 
অচিরে এভাবে সত্য করে দেখান যে, রসূলুল্লাহ সো) ও তাঁর সাহাবীরা মদীনা থেকে 
ইহুদীদের সমূলে উৎখাত করেন। এতে দেখান হয় যে, সম্মানী ও শক্তিবান হল মুসল- 
মান এবং নীচু প্রকৃতির হল ইছাদীরা। 


8)০ 421৮525১2৮৯ 'তারাই প্রথমে বিবাদের সূত্রপাত করেছে বাকে, 
যুদ্ধের দ্বিতীয় কারণ প্রদর্শন করা হয়। অর্থাৎ বিবাদের সূত্রপাত যখন তারা করেছে, তখন 
তোমাদের কাজ হবে প্রতিরোধব্যৃহ গড়ে তোলা। আর এটি সুস্থ বিবেকেরই দাবি। 


এর পর মুসলমানদের অন্তর থেকে কাফিরদের ভর-ভয় দূর করার জন্য বলা 


হয়েছে ৫৮ ৯০৬০) 114 ও ৮8১ 5৯) | তোমরা কি তাদের ভয় কর? 
অথচ, একমান্র আল্লাহকে ভয় করা উচিত। হার আযাব রোধ করার ক্ষমতা কারো 
নেই। পরিশেষে $- (44১-০ ও যদি তোমরা মু'মিন হও’ বাক্য সংযোজন 


করে বলা হয় যে, শরীয়তের হুকুম তা’মিলে বাধা হয়---গায়রুল্পাহ্র এমন ভয় অন্তরে 
স্থান দেওয়া মুসলমানদের শান নয়। 


চতুর্দশ ও পঞ্চদশ আয়াতে ভিন্ন কায়দায় মুসলমানদের প্রতি জিহাদের উৎসাহ 
দেওয়া হয়েছে। এতে কতিপয় জানার বিষয় রয়েছে। 


প্রথমত কাফিরদের সাথে যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিলে আল্লাহ্‌র সাহায্য অবশ্যই 
এসে গড়বে,আর এই কাফির জাতি নিজেদের কৃতকমের ফলে আল্লাহ্‌র আযাবের উপযুক্ত 
হয়ে রয়েছে। তবে পূর্ববর্তী উম্মতদের মত তাদের উপর আসমান বা যমীন থেকে 
আল্লাহ্র আযাব আসবে নাঃ বরং) ১৭ ৪ ১) 1 ৮৪? ০টতোমাদের হস্তেই 
আল্লাহ্‌ তাদের উপযুক্ত শাস্তি দেবেন। 


দ্বিতীয়ত, এই যুদ্ধের ফলে আল্লাহ্‌ তাঁআলা মুসলমানদের অন্তর থেকে সে সমুদয় 
চিন্তা-ক্লেশ দূর করবেন, যা কাফিরদের দ্বারা প্রতিনিয়ত পৌছুচ্ছিল । 


তৃতীয়ত, কাফিরদের প্রতিশ্ুতি তজ ও বিশ্বাসঘাতকতার ফলে মুসলমানদের মনে 
যে তীব্ৰ ক্রোধের সঞ্চার হয়েছিল, আল্লাহ্‌ তা প্রশমিত করবেন তাদের দ্বারা শাস্তি 
দিয়ে। 


পর্ববর্তী আয়াতে (88 ৪) যাতে তারা ফিরে আসে, বাক্য দ্বারা 
মুসলমানদের হিদায়েত করা হয় যে, নিছক প্রতিশোধের নেশার উদ্দেশ্যে যেন কোন 
জাতির সাথে যুদ্ধে অবতীর্ণ না হয়ঃ বরং উদ্দেশ্য হবে তাদের আত্মশুদ্ধি ও সৎপথ প্রদর্শন। 
আর এ আয়াতে বলা হয় যে, মুসলমানেরা যদি নিজেদের নিয়তকে আল্লাহ্‌র জন্য শুদ্ধ 
করে নেয় এবং শুধু আল্লাহ্‌র ওয়াস্তে যুদ্ধ করে, তবে আল্লাহ্‌ নিজগুণে তাদের ক্রোধ 
প্রশমনের কোন ব্যবস্থা করবেন। 


স্রা তওবা ৃ ৩৬৯ 


চতুর্থ ঃ আয়াতে একটি বাক্য হল, sy ue se Bl 585 “আর 
আল্লাহ্‌ যার প্রতি ইচ্ছা ক্ষমাশীল হবেন। অর্থাৎ তাদের তওবা কবূল করবেন। এ 
বাক্য দ্বারা জিহাদের আর একটি উপকার প্রতীয়মান হয়। তা'হল শন্তরদলের অনেকের 
ইসলাম গ্রহণের তওফীক হবে এবং তারা মুসলমান হবে। তাই দেখা যায়, মক্কা 
বিজয়কালে সেখানে অনেক দুষ্ট কাফির লান্ছিত ও অপমানিত হয়েছে। 


উপরোক্ত আয়াতসমূহে যেসকল অবস্থা ও ঘটনার ভবিষ্যদ্বাণী করা হয়েছে 
ইতিহাস সাক্ষ্য দেয় যে, কোরআনের বর্ণনা অনুযায়ী একের পর এক সকল ঘটনা বাস্তব 
সতো পরিণত হয়েছে। সে জন্য এ আয়াতগুলো বহু মু'জিযাসম্থলিত রয়েছে, সন্দেহ নেই। 





IZ 55 +15555% ০47৫ 25) £ 
৮65) 9502১৯৪১০০৪ 4৩1: 5৮১০৬ 

5 1 29. তে গু নু ঠ 2 2 
6 GUS PINES TA Ul LS OTSA 
92১৯১125550 ৩০ OF Ali A ৩) 
হক লট ভাত ৬ | ৮৫1) পু 2 পারত ৫ ৫২০৫ 
৩1 ৬১৩৪ ০০ 201 ৩1 (০ ৮5625919155 95) 

পাঠ পাঠে পা 2৪5 | 
ও 02/৫৫৮। ০21৮$ 

(১৭) মুশরিকরা যোগ্যতা রাখে না আল্লাহ্‌র মসজিদ আবাদ করার, যখন তারা 
নিজেরাই নিজেদের কুফরীর স্বীকৃতি দিচ্ছে। এদের আমল বরবাদ হবে এবং এরা আগুনে 
স্থায়ীভাবে বসবাস করবে । (১৮) নিঃসন্দেহে তারাই আল্লাহ্‌র মসজিদ আবাদ করবে যারা 
ঈমান এনেছে আল্লাহ্‌র প্রতি ও শেষ দিনের প্রতি এবং কায়েম করেছে নামায ও আদায় 


করে যাকাত; আর আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না। অতএব, আশা করা যায়, 
তারা হিদায়েতপ্রাপ্তদের অন্তভূ্ত হবে। 











তফর্সীরের সার-সংক্ষেপ 


(১৭) মুশরিকরা যোগ্যতা রাখে না আল্লাহ্‌র মসজিদ (যার মধ্যে মসজিদুল- 
হারাম অন্তর্ভূক্ত) আবাদ করার, যে অবস্থায় তারা নিজেরাই নিজেদের কুফরী কার্ষ- 
কলাপের স্বীকৃতি দিচ্ছে। ( যেমন তারা নিজেদের মতাদর্শ প্রকাশকালে এমন আকায়েদ 
ব্যক্ত করে যা প্রকৃতপক্ষে কুফর। সার কথা, মসজিদ আবাদ করা নিঃসন্দেহে উত্তম 
কাজ। কিন্তু শিরক এই উত্তম কাজের বিপরীত বিধায় তাদের মসজিদ আবাদ করার 
মত উত্তম কাজের যোগ্যতাকে নম্ট করে দিয়েছে। সেজন্য তাদের একাজের কোনই 


৩৭০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


মূল্য নেই, গর্ববোধের প্রশ্ন তো আসেই না) এদের (মুশরিকদের) আমল ( মসজিদ নির্মাণ 
প্রভৃতি) বরবাদ ( নিস্ফল। কারণ, কবুলিয়তের শর্ত অনুপস্থিত। তাই বেকার আমলের 
গর্ব বৃথা) এবং এরা আগুনে স্থায়ীভাবে বসবাস করবে। (কেননা, যে আমলগুলো 
নাজাতের উসিলা তা তো বরবাদই হয়ে গেল)। (১৮) নিঃসন্দেহে তারাই আল্লাহ্‌র 
মসজিদগুলো আবাদ করবে (এবং তাদের এ আমল কবুল হওয়ার যোগ্যতাও পুর্ণ 
রাখে যারা ঈমান এনেছে ( অন্তরের সাথে) আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি এবং 
(অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা তা প্রকাশ করে। যেমন,) নামাষ কায়েম করে ও যাকাত আদায় 
করে, আর € আল্লাহ্‌র প্রতি এমন ভরসা রাখে যে,) আল্লাহ্‌ ব্যতীত আর কাউকে 
ভয় করেনা। অতএব, আশা করা তের্থাৎ প্রতিশ্তি দেওয়া) যায় তারা হিদায়েত 
(জান্নাত ও নাজাত ) প্রাপ্তদের অন্তরূ্ত হবে। (যেহেতু তাদের আমল ঈমানের বরকতে 
কবুলযোগ্য, সেহেতু পরজীবনে এর উপকার পাবে। পক্ষান্তরে ঈমানের বরকত থেকে 
মুশরিকদের আমল শুন্য। তাই পরকালীন উপকার থেকে তারা বঞ্চিত। আর বেকার 
আমলের গর্ব হল অসার ৷) : 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

পূর্ববর্তী আয়াতসমূহে মুশরিকদের হঠকারিতা, বিশ্বাসঘাতকতা ও নিজেদের 
বাতিল ধর্মকে টিকিয়ে রাখার সকল প্রচেষ্টা এবং তাদের মুকাবিলায় মুসলমানদের 
জিহাদে অনুপ্রাণিত করার বর্ণনা রয়েছে। আর উপরোক্ত আয়াতসমূহে জিহাদের তাগিদের 
সাথে রয়েছে এর তাণপর্য। অর্থাৎ জিহাদের দ্বারা মুসলমানদের পরীক্ষা করা হয়। 
এ পরীক্ষায় নিষ্ঠাবান মুসলমান এবং মুনাফিক ও দুর্বল ঈমান সম্পন্নদের মধ্যে পার্থক্য 
করা যায়। অতএব এ পরীক্ষা জরুরী । 


ষষ্ঠদশ আয়াতে বলা হয়, তোমরা কি মনে কর যে, শুধু কলেমার মৌখিক 
উচ্চারণ ও ইসলামের দাবি শুনে তোমাদের এমনিতে ছেড়ে দেওয়া হবেঃ অথচ আল্লাহ্‌ 
প্রকাশ্যে দেখতে চান কারা আল্লাহ্‌র রাহে জিহাদকারী এবং কারা আল্লাহ্‌, তার রসূল 
ও মুমিনদের ব্যতীত আর কাউকে অন্তর বন্ধুরূপে গ্রহণ করছে না। এ আয়াতে সম্বোধন 
রয়েছে মুসলমানদের প্রতি। এদের মধ্যে কিছু মুনাফিক প্রকৃতির, আর কিছু দুর্বল 
ঈমানসম্পন্ন ইতস্ততকারী, যারা মুসলমানদের গোপন বিষয়গুলো নিজেদের অমুসলিম 
বন্ধুদের বলে দিত। সেজন্য অন্ন আয়াতে নিষ্ঠাবান মুসলমানদের দুটি আলামতের উল্লেখ 
করা হয়। 


নিষ্ঠাবান মুসলমানদের দুই আলামত $ প্রথম, শুধু আল্লাহ্‌র জন্য কাফিরদের 
সাথে যুদ্ধ করে। দ্বিতীয়, কোন অমুদলমানকে নিজের অন্তরঙ্গ বন্ধু সাব্যস্ত করে না। 
এ আয়াতের শেষে বলা হয় £ ৮১ 0৪ ৬৯ ২) 1 ১) “আর আল্লাহ্‌ তোমরা যা 
কর সে সম্বন্ধে সবিশেষ অবহিত।” তাই তাঁর কাছে কোন হালা-বাহানা চলবে না। 


স্রা তওবা ৩৭১ 


এ বিষয়টি কোরআনের অপর আয়াতে এরপে ব্যক্ত হয় 8 ৮/* ৩০1 ০৯৮৯ 
৬৪ 14358 ১৮৯ 50০০ 11 5) 652 1195 0 ৩1 অর্থাৎ “লোকেরা কি মনে 


করে যে, ঈমানের দাবি করার পর কোন পরীক্ষায় নিপতিত করা ব্যতীত তাদের এমনি 
ছেড়ে দেওয়া হবে?” 


অমুসলিমদের অন্তরঙ্গ বন্ধু করা জায়েয নয় ৪ ষষ্ঠদশ আয়াতে উল্লিখিত শব্দ 
এ) , এর অর্থ, অন্তরঙ্গ বন্ধু যে গোপন কথা জানে। অন্য এক আয়াতে এ অর্থে 


8১ ৬৯ শব্দ ব্যবহৃত হয়েছে। এর আভিধানিক অর্থ কাপড়ের এঁ স্তর যা অন্যান্য 
কাপড়ের ভিতরে পেট বা শরীরের স্পর্শে থাকে। আয়াতটি হল ঃ 


অর্থাৎ “হে ঈমানদারগণ, মুমিনদের ব্যতীত, আর কাউকেও অন্তরঙ্গ বন্ধু সাবাস্ত 
কর না, তারা তোমাদের ধ্বংসসাধনে কোন ব্লুটি বাকি রাখবে না।” 


এ সকল বিষয় আলোচনার পর সপ্তদশ ও অস্টাদশ আয়াতে মসজিদুল-হারাম 
ও অন্যান্য মসজিদকে বাতিল উপাসনা থেকে পবিভ্রকরণ এবং সঠিক ও কবুল যোগ্য 
তরীকায় ইবাদত করার পথনির্দেশ রয়েছে। যার বিস্তারিত বিবরণ হল ঃ 


৬৯ 95) 88 595৩০ 83 ০৪15 4৬১ 151 ৩৯ 9 118. 

, মস্কা বিজয়ের পর রসূলুল্লাহ সো) বায়তুল্লাহ ও মসজিদুল হারামের অভ্যন্তরে 
' অবস্থিত মুশরিকদের উপাস্য মূর্তিগলোকে বাইরে নিক্ষেপ করেন। এর ফলে আপাত- 
দৃষ্টিতে মসজিদুল হারাম তো পবিত্র, কিন্তু মঙ্কা বিজয়ের পর সাধারণ ক্ষমা ঘোষণা 


ও মুশরিকদের নিরাপত্তা বিধানে তারা এখনো বাতিল তরীকায় হারাম শরীফে তওয়াফ 
ও উপাসনা করে চলে। 


অথচ প্রয়োজন হয়ে পড়ছে, যেরূপ মূর্তি থেকে হারাম শরীফকে পবিভ্র করা 
হয়, সেরূপ মূর্তিপূজা ও অন্য সকল বাতিল উপাসনা থেকেও পবিন্র করা। এ 
উদ্দেশ্যে হারাম শরীফে মুশরিকদের প্রবেশ বন্ধ করা যুক্তিসঙ্গত ছিল। কিন্তু তা হতো 
সাধারণ ক্ষমার বরখেলাফ ৷ যার প্রতিশ্চতি রক্ষার ব্যাপারে ইসলাম সবিশেষ গুরুত্ব 
আরোপ করে। তাই ত্বরিত ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকতে হল। তবে মক্কা বিজয়ের 
পরের বছর রসূলুল্লাহ্‌ সো) হযরত আবু বকর সিদ্দীক ও হযরত আলী (রা)-র দ্বারা 
মিনা ও আরাফাতের সমাবেশে ঘোষণা করান যে, ভবিষ্যতে হারাম শরীফে মুশরেকী 
তরীকায় কোন ইবাদত-উপাসনা এবং হজ্জ ও তওয়াফের অনুমতি থাকবে না। জাহেলী 
যুগে কা*বা শরীফে উলঙ্গ তওয়াফের যে ঘৃণ্য প্রথা চলে আসছে আগামীতে এর অনু- 
মতি দেওয়া হবে না। হযরত আলী রো) মিনার সমাবেশে নিশেনাক্ত ভাষায় ঘোষণাটি 


প্রচার করেন £ এ 80০ ০৬১) ৪ ৩১ 2৮৭ 45 Sy ১০০ ০ একজন ৮ 
অর্থাৎ “চলতি বছরের পর কোন মুশরিক হজ্জ করতে এবং কোন উলঙ্গ ব্যক্তি বায়তুল্লাহ্‌ 
তওয়াফ করতে পারবে না।” 


৩৭২ তফসীরে মাআরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


এক বছরের এই যে সময় দেওয়া হল, তার কারণ, এদের মধ্যে আছে এমন 
অনেকে, যাদের সাথে মুসলমানদের চুক্তি সাধিত হয় এবং এরা দুক্তি পালন করেও চলছে। 
তাই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন কোন আইন পালনে বাধ্য করা ইসলামী 
উদারনীতির খেলাফ। এজন্য এক বছর আগেই ঘোষণা করা হয় যে, হারাম শরীফকে 
মুশরেকী তরীকায় ইবাদত, উপাসনা ও আচার-প্রথা থেকে পবিভ্র করার সিদ্ধান্ত নেওয়া 
হয়েছে। কারণ, এ ধরনের ইবাদত প্ররুতপক্ষে ইবাদত নয় এবং এর দ্বারা মসজিদ 
আবাদ করা হল বিরান করার নামান্তর । | 


মক্কার মুশরিকগণ শিরকী আচার-অনুষ্ঠানকে ইবাদত ও মসজিদুল হারামের 
হিফাযত ও আবাদ রাখার মাধ্যম মনে করত। আর এ জন্য তাদের গর্বেরও অন্ত 
ছিল না। তাদের ধারণা ছিল, একমান্ত্র তারাই বায়মতুল্লাহর ও মসজিদুল হারামের মুতাও- 
য্াল্লী ও হিফাযতকর্তা। হযরত আবদুল্লাহ্‌ বিন আব্বাস রো) বলেন, আমার পিতা 
আব্বাস যখন ইসলাম গ্রহণের আগে বদর যুদ্ধ চলাকালে বন্দী হন এবং মুসলমানরা 
তাঁর মত বুদ্ধিমান লোককে কুফর ও শিরকের উপর অবিচল থাকার জন্য বিদ্রপ ও 
লজ্জা দান করেন, তখন তিনি বলেছিলেন, তোমরা শুধু আমাদের মন্দ দিকগুলো দেখ 
ভালগুলো দেখ না। তোমাদের কি জানা নেই যে, আমরাই তো বায়তুল্লাহ্‌ ও মসজিদুল 
হারামকে আরাদ রেখেছি এবং এর যাবতীয় ইন্তেযাম তথা হাজীদের জন্য পানীয় 
জলের ব্যবস্থা করা প্রভৃতি রয়েছে আমাদের দায়িত্বে। তাই আমরাই এর মৃতাওয়াল্লী । 
এ দাবির প্রেক্ষিতে কোরআনের এই. আয়াতগুলো নাযিল হয়? ৮ 7১০১) ৩ ৬ ৮ 
2১ 1 ১৯ ০12 0৯51 অর্থাৎ “মুশরিকগণ আল্লাহ্‌র মসজিদ আবাদ করার 
উপযুক্ত নয়।” কারণ, মসজিদ নির্মিত হয় শুধু লা-শরীক আল্লাহ্‌র ইবাদতের জন্য। 
কুফর ও শিরকের সাথে রয়েছে এ উদ্দেশ্যের দ্বন্দ্ব । তাই এটা মসজিদ আবাদের উপ- 
করণ হতে পারে না। মসজিদের তা*মীর বা আবাদ করার একাধিক অর্থ রয়েছে। 
প্রথম, গৃহ নির্মাণ । দ্বিতীয়, রক্ষ ণাবেক্ষণ, পরিক্ষার-পরিচ্ছন্নতা ও অন্যান্য ব্যবস্থাপনা । 
তৃতীয়, ইবাদতের উদ্দেশ্যে মসজিদে উপস্থিতি । “ইমারত” থেকে ওমরা শব্দের উৎপত্তি। 
ওমরা পালনকালে “বায়তুল্লাহ্‌*র যিয়ারত ও-তথায় ইবাদতের জন্য উপস্থিত হতে হয়। 


মন্কধার মুশরিকরা এই তিন অর্থে নিজেদেরকে বায়তুল্লাহ, ও মসজিদুল হারামের 
আবাদকারী মনে করত এবং এতে তাদের গর্ব ছিল প্রচুর ৷ কিন্তু উপরোক্ত আয়াতে 
আল্লাহ. তা'আলা তাদের এ দাবি নাকচ করে বলেন যে, কুফর ও শিরকের ওপর তাদের 
স্বীকৃতি ও সুদৃঢ় থাকার প্রেক্ষিতে আল্লাহ্‌র মসজিদ আবাদ করার কোন অধিকার তাদের 
নেই বরং এ বিষয়ে তারা অনুপযুক্ত । এ কারণে তাদের আমলগুলো নিষ্ফল এবং 
তাদের স্থায়ী বসবাস হবে জাহান্নামে । | 

কুফর ও শিরকের স্বীকৃতি কথাটির এক অর্থ হল, তারা শিরক ও কুফরী কার্য- 


কলাপের দ্বারা তার স্বীকৃতি দিচ্ছে। অপর অর্থ হলো, কোন খুস্টান বা ইহুদীর পরিচয় 
চাওয়া হলে তারা নিজেদের খুস্টান বা ইহুদী বলে পরিচয় দেয়। অনুরূপ, অগ্নি উপাসক 


সরা তওবা ৩৭৩ 


ও মর্তিপূজকদের পরিচয় চাওয়া হলে নিজেদের কুফরী নামের দ্বারা পরিচয় প্রদান করে। 
এটিই হল তাদের কুফর ও শিরকের স্বীকৃতি ।-_-( ইবনে কাসীর ) 


আলোচ্য প্রথম আয়াতে মসজিদ আবাদকরণে কাফিরদের অনুপযুক্ততা এবং 
দ্বিতীয় আয়াতে মুসলমানদের উপযুস্ততা প্রমাণ করা হয়েছে। এর তফসীর হল, মসজি- 

দের প্রকৃত আবাদ তাদের দ্বারা সম্ভব, যারা আকীদা ও আমল উভয় ক্ষেত্রে হকুমে 
ভা অনুগত । যাদের পাকাপোক্ত বিশ্বাস রয়েছে আল্লাহ্‌ ও রোজ কিয়ামতের প্রতি । 
যারা নিয়মিত নামাযের পাবন্দী করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ্‌ ব্যতীত আর 
কারো ভয় অন্তরে স্থান দেয় না। 


এখানে বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহ্‌ ও রোজ-কিয়ামতের উল্লেখ করা হল মান্র। রসূলের 
উল্লেখ এ জন্য করা হল না যে, রসুলের প্রতি বিশ্বাস ও তাঁর আনীত শরীয়তের প্রতি 
বিশ্বাস ব্যতীত আল্লাহ্‌র প্রতি বিশ্বাস অসম্পূর্ণই থেকে যায়, ঈমান-বির-রসূল, “ঈমান- 
বিজ্লাহ'-এর অবিচ্ছেদ্য অংশ। একথা বোঝানোর জন্যই একদিন হুযূর (সা) সাহাবীদের 
জিজ্ঞাসা করেন, বলতে পার, আল্লাহ্র প্রতি ঈমানের অর্থ কি? তারা বলেন, আল্লাহ্‌ 
ও তাঁর রস্লই ভাল জানেন। হুযূর (সা) বলেন, আল্লাহ্‌র প্রতি ঈমানের অর্থ হল, 
মানুষ অন্তরের সাথে সাক্ষ্য দেবে যে, আল্লাহ, ব্যতীত ইবাদতের আর কেউ যোগ্য নেই 
এবং মুহাম্মদ (সা) আল্লাহ্‌র রসুল । এ হাদীস থেকে বোঝা যায় যে, ঈমান-বির- 
রসূল 'ঈমান-বিল্লাহ'-এ শামিল রয়েছে ।---€ মাযহারী ) 


“আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না” বাক্যের মর্ম হল কারো ভয়ে 
আল্লাহ্‌র হুকুম পালন থেকে বিরত না থাকা। নতুবা, প্রত্যেক ভয়ঙ্কর বস্তুকে ভয় করা তো 
মানুষের স্বভাব । এজন্যই হিংস্র জন্ত, বিষাক্ত সর্প ও চোর-ডাকাত প্রভূতিকে মানুষ ভয় 
করে। হযরত মূসা আ)-র সামনে যখন যাদ্ুকরেরা রশিগুলোকে সর্পে পরিণত করে, তখন 
তিনিও ভীত হন। তাই কষ্টদায়ক বন্তগুলোর প্রতি মানুষের স্বাভাবিক ভয় উপরোক্ত 
কোরআনী আদেশের পরিপন্থী নয় এবং তা রিসালত বিরোধীও নয়। তবে ভীত-সন্ত্স্ত হয়ে 
আল্লাহর হুকুম পালনে বিরত থাকা মুমিনের শান নয়। এখানে এ অর্থই উদ্দেশ্য । 


কতিপয় মাসায়েল £ আয়াতে বর্লা হয় যে, মসজিদ আবাদ করার উপযুক্ততা 
কাফিরদের নেই। অর্থ হল, কাফিররা মসজিদের মুতাওয়াল্লী ও ব্যবস্থাপক হতে পারবে 
না। আরও ব্যাপক অর্থে বলা যায়, কোন কাফিরকে কোন ইসলামী ওয়াক্ফ সম্পত্তির 
মুতাওয়াল্লী ও ব্যবস্থাপক পদে নিয়োগ করা জায়েষ নয় । তবে নির্মাণ কাজে অমুসলিমের 
সাহায্য নিতে দোষ নেই।---(তফসীরে মুরাগী ) | 


কোন অমুসলিম যদি সওয়াব মনে করে মসজিদ নির্মাণ করে দেয় অথবা মসজিদ 
নির্মাণের জন্য মুসলমানদের চাঁদা দেয় তবে কোন প্রকার দীনী বা দুনিয়াবী ক্ষতি উহার 
উপর আরোপ করা অথবা খোঁটা দেওয়ার আশংকা না থাকলে তা গ্রহণ করা জায়েয 
রয়েছে ৷-- (শামী ) 


৩৭৪ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্খ খণ্ড 


দ্বিতীয় আয়াতে যা বলা হয়, আল্লাহর মসজিদ আবাদ করার যোগ্যতা রয়েছে 
উপরোক্ত গুণাবলীসম্মত নেক্কার মুসলমানদের । এর থেকে বোঝা যায়, যে ব্যক্তি 
মসজিদের হিফাজত, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য ব্যবস্থায় নিয়োজিত থাকে কিংবা 
যে ব্যক্তি আল্লাহর জিকির বা দীনী ইলমের শিক্ষা দানে কিংবা শিক্ষা লাভের উদ্দেশ্যে 
মসজিদে যাতায়াত করে, তা তার কামিল মু'মিন হওয়ার সাক্ষ্য বহন করে। তিরমিযী 
ও ইবনে মাজা শরীফে বর্ণিত আছে £ রূসুলে করীম (সা) ইরশাদ করেছেন, যে ব্যক্তিকে 
তোমরা মসজিদে উপস্থিত হতে দেখ, তোমরা তার ঈমানদার হওয়ার সাক্ষ্য দেবে । 


৬ ৬ 
কারণ, আল্লাহ, নিজেই বলেছেনঃ 4803 ৮ 1 ৩০ 4 1 ১০৯০০ )৩%) 0৩) 1 
“আল্লাহ্‌র মসজিদগুলো আবাদ করে, যারা ঈমান এনেছে আল্াহ্‌র প্রতি --------- |: 


বুখারী ও মুসলিমের হাদীসে আছে; নবীয়ে করীম (সা) ইরশাদ করেছেন, 
“যে ব্যক্তি সকাল-সন্ধ্যা মসজিদে উপস্থিত হয়, আল্লাহ তাঁর জন্যে জান্নাতের একটি 
মাকাম প্রস্তুত করেন।” হযরত সালমান ফারসী (রা) থেকে বর্ণিত £ রাসলুল্লাহ (সা) 
ইরশাদ করেছেন, “মসজিদে আগমনকারী ব্যক্তি আল্লাহ্র যিয়ারতকারী মেহমান, আর 
মেজবানের কর্তব্য হল মেহমানের সম্মান কর৷।”--( মাযহারী, তাবরানী, ইবনে জারীর ও 
বায়হাকী শরীফ প্রভৃতি )। 

কাষী সানাউল্লাহ পানীপথি রে) বলেন, মসজিদের উদ্দেশ্য-বহিভূত কার্ধকলাপ 
থেকে মসজিদকে পবিত্র রাখাও মসজিদ আবাদ কারার শামিল । যেমন মসজিদে ক্রয়- 
বিক্রয় দুনিয়াবী কথাবার্তা, হারানো বস্তুর সন্ধান, ভিক্ষারুতি, বাজে কবিতা পাঠ, ঝগড়া- 
বিবাদ ও হৈ-হুল্লোড় প্রভৃতি মসজিদের উদ্দেশ্য-বহিভূত কাজ ।---(মাযহারী ) 


০ 2 1) এ রা রি টু ৫ ছি হে 
es SIS ০৮৪৮৭ 3 ৩৩৪ রা abl 


72072557038 Be 420 
১৩ 25152202556 3 228 ০১1১ ৮১ 


2 টি ) 
ES ET ti EL BULL UGE 


ক পাঠ পা 2 Lr Swe Pd Pd 

০০৯৮: ৮১১5১ 2 0052 

৩৫ রা 2, পর? ৬ 
৪৯৮৮ ০:১০ ০ at 


Y 1351 ৫ ৪ © ০:55 2 ১০ এ 2 রর 


























সরা তওবা ৩৭৫ 


45 92৩11৯০55৬৮ FU 


রা 
৬৯৮ 





সেই লোকের সমান মনে কর, যে ঈমান রাখে আল্লাহ, ও শেষ দিনের প্রতি এবং যুদ্ধ 
করেছে আল্লাহ্‌র রাহে, এরা আল্লাহ্র দৃষ্টিতে সমান নয়, আর আল্লাহ্‌ জালিম লোকদের 
হিদায়েত করেন না। (২০) যারা ঈমান এনেছে, দেশ ত্যাগ করেছে এবং আল্লাহ্র রাহে 
নিজেদের মাল ও জান দিয়ে জিহাদ করেছে, তাদের বড় মর্যাদা রয়েছে আল্লাহ্র কাছে 
আর তারাই সফলকাম । (২১) তাদের সুসংবাদ দিচ্ছেন তাদের পরোয়ারদিগার স্বীয় 
দয়া ও সন্তোষের এবং জাম্নাতের, সেখানে আছে তাদের জন্য স্থায়ী শান্তি । (২২) 
তথায় তারা থাকবে চিরদিন। নিঃসন্দেহে আল্লাহ্র কাছে আছে মহা পূরস্কার। (২৩) 
হে ঈমানদারগণ ! তোমরা স্বীয় পিতা ও ভাইয়ের অভিভাবক রূপে গ্রহণ করো না, 
যদি তারা ঈমান অপেক্ষা কুফরকে ভালবাসে । আর তোমাদের যারা তাদের অভিভাবক 
রূপে গ্রহণ করে তারা সীমালংঘনকারী । 





তক্ষসীরের সারসংক্ষেপ . 


তোমরা কি হাজীদের পানি সরবরাহ ও মসজিদুল হারাম আবাদকরণকে সেই 
লোকের (আমলের ) সমান মনে কর, যে ঈমান রাখে আল্লাহ্‌ ও শেষ দিনের প্রতি 
এবং যুদ্ধ করেছে আল্লাহর রাহে (তার সে আমল হল ঈমান ও জিহাদ। এ দু"টি 
অন্য আমলের সমান হতে পারে না।. তাই) এরা (যারা এ আমলের অধিকারী ) আল্লাহ্‌র 
দৃষ্টিতে সমান নয়। (সার কথা, এক আমল অপর আমলের এবং এক আমলকারী 
অপর আমলকারীর সমান নয়। ঈমান ও জিহাদ এ দু'টির যে কোনটিই পানি সরবরাহ ও 
মসজিদ আবাদকরণ থেকে আফযল আমল । এ থেকে বোঝা যায় ঈমান এ দু'টি 
থেকে আফযল। এতে রয়েছে মুশরিকদের প্রশ্নের উত্তর । কারণ, তাদের ঈমান নেই। 
আর জিহাদও যে উপরোক্ত দু'কাজ থেকে আফযল সে কথাও বোঝা গেল। তাই এতে 
রয়েছে সে সকল মুর্খমনের প্রশ্নের উত্তর, যারা ঈমানের পর পানি সরবরাহ ও মসজিদ 
আবাদ করাকে জিহাদের চেয়ে আফযল মনে করত )। আর (উপরোক্ত কথাটি স্বতন্ত্র । 
কিন্তু) আল্লাহ জালিম লোকদের € অর্থাৎ মুশরিকদের ) হিদায়েত করেন না। (ফলে 
তারা সত্য উপলব্ধি করে না। অথচ, ঈমানদাররা অবিলম্বে তা মেনে নিয়েছে। সামনে 
উপরোক্ত দুই বিপরীত আমল সমান না হওয়ার আরও ব্যাখ্যা দিয়ে বলা হচ্ছে 8) 
যারা ঈমান এনেছে, (আল্লাহ্‌র জন্য) দেশ ত্যাগ করেছে এবং আল্লাহ্‌র রাহে যুদ্ধ করেছে 
মাল ও জান দিয়ে, (পানি সরবরাহকারী ও মসজিদ আবাদকারী অপেক্ষা ) তাদের 
বড় মর্যাদা রয়েছে আল্লাহর কাছে। (কারণ, পানি সরবরাহকারী ও মসজিদ আবাদ- 


৩৭৬ ্‌ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


কারীরা যদি ঈমান-শূন্য হয়, তবে এ শ্রেষ্ঠত্ব দেশত্যাগী মুমিন ও জিহাদকারীদের মধো 
সীমাবদ্ধ থাকবে! আর যদি তারা ঈমানদার হয়, তবেও দেশত্যাগী মুমিন যোদ্ধাদের 
শ্রেষ্ঠত্ব সবার উধ্রবে থাকবে ) আর এরাই সফলকাম (কেননা, এদের প্রতিপক্ষ যদি 
ঈমানশৃন্য হয়, তবে সফলতা এদের মধ্যে সীমাবদ্ধ। আর যদি ঈমানদার হয়, তবে 
উভয়কে সফলকাম অবশ্যি বল যায়, কিন্তু এদের সফলতা সর্বোচ্চে। সামনে সফলতার 
বিবরণ দেওয়া হচ্ছে যে,) তাদের সুসংবাদ দিচ্ছেন তাদের পরোয়ারদিগার স্বীয় দয়া ও 
সন্তোষের এবং জান্নাতের (এমন ব।গ-বাগিচার ) যেখানে আছে তাদের জন্য স্বীয় শান্তি। 
তথায় তারা থাকবে চিরদিন। নিঃসন্দেহে আল্লাহ্‌র কাছে আছে মহা পুরস্কার (যা 
তাদের প্রদান করা হবে)। হে ঈমানদারগণ, তোমরা স্বীয় পিতা ও ভাইদের অভিভাবক 
রূপে গ্রহণ করো না যদি তারা কুফরকে ঈমান অপেক্ষা (এমন ) ভালবাসে (যে, তাদের 
ইসলাম গ্রহণের আশা থাকে না)। আর তোমাদের যারা তাদের বন্ধরূপে গ্রহণ করে, 
তারা সীম্মালংঘনকারী । (মোট কথা এসবের সম্পর্কই হল হিজরতের সাথে । বস্তুত 
হিজরতের মাধ্যমে বড় বাধাই যখন নিষিদ্ধ হয়ে গেল তখন আর হিজরত কঠিন হতে 
পারে না।) 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

১৯ থেকে ২২ পর্ষস্ত বর্ণিত চারটি আয়াত একটি বিশেষ ঘটনার সাথে সম্পৃক্ত । 
তা” হল মক্কার অনেক কুরাইশ মুসলমানদের মুকাবিলায় গর্ব সহকারে বলত, মসজিদুল- 
হারামের আবাদ ও হাজীদের পানি সরবরাহের ব্যবস্থা আমরাই করে থাকি এর 
ওপর আর কারো কোন আমল শ্রেষ্ঠত্বের দাবিদার হতে পারে না। ইসলাম গ্রহণের 
আগে হযরত আব্বাস রো) যখন বদর যুদ্ধে বন্দী হন, এবং তাঁর মুসলিম আত্মীয়রা 
তাঁকে বাতিল ধর্মের ওপর বহাল থাকায় বিদ্রপের সাথে বলেন, আপনি এখনো 
ঈমানের দৌলত থেকে বঞ্চিত রয়েছেন £ উত্তরে তিনি বলেন, তোমরা ঈমান ও হিজরত 
(দেশত্যাগ )-কে বড় শ্রেষ্ঠ কাজ মনে করে আছ, কিন্তু আমরাও তো মসজিদুল-হারামের 
রক্ষণাবেক্ষণ ও হাজীদের পানি সরবরাহের ব্যবস্থা করে থাকি । তাই আমাদের সমান 
আর কারো আমল হতে পারে না। তফসীরে ইবনে কাসীরে আছে, এ ঘটনার প্রেক্ষিতে 
উপরোক্ত আয়াতসমূহ নাঘিল হয় । 


মাস্নাদে আবদুর রাজ্জাকের রেওয়ায়েতে আছে, হযরত আব্বাস (রা)-এর ইসলাম 
গ্রহণের পর তালহা বিন শায়বা, হযরত আব্বাস ও হযরত আলী (রা)-এর মধ্যে 
আলোচনা চলছিল। হযরত তালহা বলেন, আমার যে ফযীলত তা তোমাদের নেই। 
বায়তন্লাহ শরীফের চাবী আমার দখলে । ইচ্ছা করলে বায়তুল্লাহ্র অভ্যন্তরেও রাত 
যাপন করতে পারি । হযরত আব্বাস বলেন, হাজীদের পানি সরবরাহের ব্যবস্থাপনা 
আমার হাতে । মসজিদুল হারামের শাসনক্ষমতা আমার নিয়ন্ত্রণে । হযরত আলী (রো) 
অতপর বলেন, বুঝতে পারি না এগুলোর ওপর তোমাদের এত গর্ব কেন? আমার 


কুতিত্ব হল, আমি সবার থেকে ছয় মাস আগে বায়তুল্লাহ্‌্র দিকে রুখ করে নামায আদায় 


সূরা তওবা ৩৭৭ 


করেছি এবং রসলুজ্লাহর সাথে যুদ্ধেও অংশ নিয়েছি। তাদের এ আলোচনার প্রেক্ষিতে 
উপরোক্ত আয়াত নাযিল হয়। তাতে স্পম্ট করে দেওয়া হয় যে, ঈমানশূন্য কোন আমল 
--তা যতই বড় হোক-_আল্লাহ্‌র কছে কোন মূল্য রাখে না। আর না শিরক অবস্থায় 
অনুরূপ আমলকারী আল্লাহ্‌র মকবুল বান্দায় পরিণত হতে পারবে । 


মুসলিম শরীফে নুমান বিন বশীর থেকে বর্ণিত হাদীসে ঘটনাটি ভিন্ন রূপে 
উদ্ধত হয়। এক জুম'আর দিন তিনি কতিপয় সাহাবীর সাথে মসজিদে নববীতে 
. মিগ্ধরের পাশে বসা ছিলেন। উপস্থিত একজন বললেন, ইসলাম ও ঈমানের পর 
আমার দৃষ্টিতে হাজীদের পানি সরবরাহের মত মর্যাদাসম্পন্ন আর কোন আমল নেই 
এবং এর মুকাবিলায় আর কোন আমলের ধার আমি ধারি না। তার উক্তি খণ্ডন করে 
অপরজন বললেন, আল্লাহ্‌র রাহে জিহাদ করার মত উত্তম আমল আর নেই। এভাবে 
দু'জনের মধ্যে বাদানুবাদ চলতে থাকে । হযরত উমর ফারুক রো) তাদের ধমক 
দিয়ে বললেন, রস্লুল্লাহ্র মিশরের কাছে শোরগোল বন্ধ কর। জুম'আর নামাযের পর 
স্বয়ং. হযরতের কাছে বিষয়টি পেশ কর। কথা মত প্রশ্নটি তার কাছে রাখা হয়। 
এর প্রেক্ষিতেই উপরোক্ত আয়াত নাযিল হয় এবং এতে মসজিদের রক্ষণাবেক্ষণ ও 
হাজীদের পানি সরবরাহের ওপর জিহাদকে প্রাধান্য দেওয়া হয়। 


ঘটনা যাই হোক না কেন, আয়াতগুলো অবতরণ হয়েছিল মূলত মুশরিকদেরও 
অহঙ্কার নিবারণ উদ্দেশ্যে । অতপর মুসলমানদের পরস্পরের মধ্যে যে সকল ঘটনা 
ঘটে, তার সম্পর্কে প্রমণ উপস্থাপিত করা হয় এসকল আয়াত থেকে । যার ফলে 
শ্রোতারা ধরে নিয়েছে যে, এ ঘটনার প্রেক্ষিতে আয়াতগুলো নাযিল হয়। 


সে যা হোক, উপরোক্ত আয়াতে যে সত্যটি তুলে ধরা হয় তা হল, শিরক মিশ্রিত 
আমল তা যত বড় আমলই হোক কবূলযোগ্য নয় এবং এর কোন মূল্যমানও নেই । 
সে কারণে কোন মুশরিক মসজিদ রক্ষণাবেক্ষণ ও হাজীদের পানি সরবরাহ দ্বারা মুসল- 
মানদের মুকাবিলায় ফযীলত ও মর্যাদা লাভ করতে পারবে না। অন্যদিকে ইসলাম 
গ্রহণের পর ঈমান ও জিহাদের মর্যাদা মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ ও হাজীদের 
পানি সরবরাহের তুলনায় অনেক বেশি। ত।ই যে মুসলমান ঈমান ও জিহাদে অগ্রগামী 
সে জিহাদে অনুপস্থিত মুসলমানের চেয়ে অধিক মর্যাদার অধিকারী । এ পর্যন্ত ভূমিকার 
পর উল্লিখিত আয়াতের শব্দ ও অর্থের প্রতি দ্বিতীয়বার দৃষ্টি নিবদ্ধ করুন । ইরশাদ হয় £ 


| “তোমরা কি হাজীদের পানি সরবরাহ ও মসজিদুল হারাম আবাদ করাকে সেই 
লোকের (আমলের ) সমান মনে কর যার ঈমান রয়েছে আল্লাহ্‌ ও রোজ কিয়ামতের প্রতি 
এবং সে আল্লাহর রাহে জিহাদ করেছে। এরা আল্লাহ্‌র দৃষ্টিতে সমান নয়।” | 


পূর্বাপর সম্পর্ক দ্বারা আয়াতের এ উদ্দেশ্য নির্ণয় করা হায় যে, ঈমান ও জিহাদ 
উভয়েই মসজিদের রক্ষণাবেক্ষণ ও পানি সরবরাহের তুলনায় শ্রেষ্ঠত্বের দাবিদার | 


৩৭৮ তফসীরে মা“আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


ঈমানের শ্রেষ্ঠত্বের মাঝে মুশরিকের অসার দাবির খণ্ডন রয়েছে । আর জিহাদের 
শ্রেষ্ঠত্ব দ্বারা মুসলমানদের সেই ধারণার বিলোপ সাধন করা হচ্ছে, যাতে তারা মসজিদের 
রক্ষণাবেক্ষণ ও হাজীদের পানি সরবরাহকে জিহাদের চাইতেও পুণ্যকাজ মনে করত । 


আল্লাহর ঘিকির জিহাদের চেয়ে পুণ্যকাজ £ তফসীরে মাযহারীতে কাষী সানা-. 
উল্লা পানিপথী রে) বলেন, এ আয়াতে মসজিদ আবাদ করার ওপর জিহাদের যে ফযী- 
লত রয়েছে তা তার যাহেরী অর্থান্সারে। অর্থাৎ মসজিদ আবাদ করার অর্থ যদি 
মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ হয়, তবে তার চাইতে জিহাদের ফযীলত স্বতঃসিদ্ধ ৷ 


কিন্তু মসজিদ আবাদ করার অর্থ যদি ইবাদত ও আল্লাহ্র যিকির উদ্দেশ্যে 
মসজিদে গমনাগমন হয় আর এটিই হল মসজিদের প্রত তআবাদকরণ--তবে রসূলে 
করীম সো)-এর স্পট হাদীসের আলোকে ত। হবে জিহাদের চাইতেও আফযল, উত্তম কাজ। 
যেমন-_-মাসনাদে আহমদ, তিরমিধী ও ইবনে মাজাহ শরীফে হযরত আবৃদ্দারদা (রো) 
থেকে বর্ণিত আছে ই রসূলে করীম (সা) ইরশাদ করেছেন, আমি কি তোমাদের এমন 
আমলের সন্ধান দেব, যা তোমাদের অন্যান্য আমল থেকে উত্তম, তোমাদের প্রভুর কাছে 
অধিক মরাদাসম্পন্ন, তোমাদের মর্ধাদা সমুন্নতকারী এবং যা আল্লাহ্‌র রাহে সোনা-রূপা 
দান করার চাইতেও আফযল (উত্তম ), এমনকি সেই জিহাদের চাইতেও আফযল, 
যেখানে তোমরা শন্রুর সাথে শক্ত মুকাবিলায় অবতীর্ণ হবে এবং তোমরা তাদেরকে এবং 
তারা তোমাদেরকে হত্যা করবে । সাহাবায়ে কিরাম আরয করেন, ইয়া রস্লাল্লাহ্‌, তা 
অবশ্যই বলবেন। হযরত (সো) বলেন, তা হল আল্লাহ্‌র যিকির। এ হাদীস থেকে 
বোঝা যায় যে, যিকিরের ফযীলত জিহাদের চাইতেও বেশি। সুতরাং আলোচ্য আয়াতে . 
মসজিদ আবাদের অর্থ যাদি যিকিরুল্লাহ নেওয়া হয় তবে তা জিহাদ থেকে 'আফযল হবে। 
কিন্তু এখানে মুশরিকদের গর্ব অহংকার যিকির ও ইবাদতের ভিত্তিতে ছিল না বরং তা 
ছিল রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার ভিত্তিতে। তাই আয়াতে জিহাদকে অধিক ফযীলতের 
কাজ বলে অভিহিত করা হয়। 


তবে কোরআন ও. হাদীসের সম্মিলিত আদেশ-উপদেশের প্রতি দৃষ্টি দিলে 
প্রতীয়মান হয় যে, অবস্থার তারতম্যে আমলের ফযীলতেও তারতম্য ঘটে। এক অবস্থায় 
কোন বিশেষ আমল অপর আমলের চাইতে অধিক পুণ্যের হয়। কিন্তু অবস্থার পরি- 
বর্তনে তা লঘু আমলে পরিণত হয়। যে অবস্থায় ইসলাম ও মুসলমানের নিরাপত্তার 
জন্য আত্মরক্ষা যুদ্ধের তীব্র প্রয়োজন দেখা দেয়, সে অবস্থায় জিহাদ নিঃসন্দেহে সকল 
ইবাদত থেকে উত্তম। যেমন খন্দকের যুদ্ধে রসূলে করীম (সা)-এর চার ওয়াক্ত নামায 
কাযা হয়েছিল । আর যখন যুদ্ধের এমন প্রয়োজন থাকে না তখন আল্লাহ্‌র যিকির 
হবে জিহাদের তুলনায় অধিক ফযীলতসম্পন্ন ইবাদত । 


/ oa + 
আল্লাহ্‌ জালিম লোকদের হিদায়েত করেন না।” অর্থাৎ ঈমান যে সকল আমলের মূল ও 


সূরা তওবা ৩৭৯ 


সকল ইবাদত থেকে আফযল এবং জিহাদ যে মসজিদ আবাদ ও হাজীদের পানি সরবরাহ 
থেকে উত্তম, তা কোন সুক্ষ তত্ব বা দুর্বোধ্য বিষয় নয়; বরং একান্ত পরিক্ষার কথা। 
কিন্তু আল্লাহ্‌ জালিম লোকদের হিদায়েত ও উপলবিধ-শক্তি দান করেন না বিধায় তারা 
একটি সোজা কথায়ও কু-তর্কে অবতীর্ণ হয়। 


বিংশতম আয়াতে তার ওপরের আয়াতে উল্লিখিত শব্দ 3-৪ ঠ ‘সমান নয়’ 
এর ব্যাখ্যা দেয়া হয়। ইরশাদ হয় 815 ১৪৯51577911 ৩৭০১ 1 
৪১১ 481 0৮ ৯ “যারা ঈমান এনেছে, দেশ ত্যাগ করেছে এবং আল্লাহ্‌র 
রাহে মাল ও জান দিয়ে যুদ্ধ করেছে, আল্লাহ্‌র কাছে রয়েছে তাদের বড় মর্যাদা এবং 


দান করেন না। তবে সাধারণ মুসলমানরা এ সফলতার অংশীদার কিন্তু দেশত্যাগী 
মুজাহিদদের সফলতা সবার উর্ধে । তাই পূর্ণ সফলতার অধিকারী হল তারা । 


২১তম ও ২২তম আয়াতে সেই সকল লোকদের পুরস্কার ও পরকালীন মর্যাদার 
বর্ণনা রয়েছে। ইরশাদ হয় ২০৮৬ 5 5 5533 ৪৬০ ৪০৯০2 (৪2) (৯7৯49 
X29! তাদের প্রতিপালক তাদের সুসংবাদ দিচ্ছেন স্বীয় দয়া ও সন্তোষের এবং জান্না- 
তের যেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী শান্তি, তারা থাকবে সেখানে চিরাদন, আর 


উপরোক্ত আয়াতে হিযরত ও জিহাদের ফযীলত বর্ণিত হয়। সেক্ষেত্রে দেশ, 
আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অর্থ-সম্পদকে বিদায় জানাতে হয় । আর. এটি হল মনুষ্য 
স্বভাবের পক্ষে বড় কঠিন কাজ। তাই সামনের আয়াতে এগুলোর সাথে মাত্রাতিরিক্ত 
ভালবাসার নিন্দা করে হিজরত ও জিহাদের জন্য মসলমানদের উৎসাহিত করা হয়। 
ইরশাদ হয়ঃ 8৪ 01 ৯০১ 1৯1১1 015 ১৬৩০ 15৮15 2৬ 
হে ঈমানদারগণ, তোমর? নিজেদের গতা ও ভাইদের অভিভাবক রূপে গ্রহণ কর না, 
যদি তারা ঈমানের বদলে কুফরকে ভালবাসে । আর তোমাদের যারা অভিভাবকরূপে 
তাদের গ্রহণ করে, তারাই হবে সীমা লংঘনকারী ।” 


মাতা-পিতা-ভাই-ভগ্লি এবং অপরাপর আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক বজায় 
রাখার তাগিদ কোরআনের বহু আয়াতে রয়েছে। কিন্তু আলোচ্য আয়াতে বলা হয় যে, 
প্রত্যেক সম্পর্কের একেকটি সীমা আছে এবং এ সকল সম্পর্ক, তা মাতা-পিতা, ভাই-ভগ্নি ও 
আতীয়-স্বজন যার বেলাতেই হোক, আল্লাহ্‌ ও রসূলের সম্পর্কের প্রশ্নে বাদ দেয়ার উপযুক্ত। 
যেখানে এই দুই সম্পর্কের সংঘাত দেখা দেবে, সেখানে আল্লাহ্‌ ও রসুলের সম্পর্ককেই বহাল 
রাখা আবশ্যক । 


আরও কিছু প্রাসঙ্গিক বিষয় ঃ উল্লিখিত পাঁচটি জায়াত থেকে আরও কিছু তন 
পাওয়া যায়। প্রথমত ঈমান হল আমলের প্রাণ। ঈর্মানবিহীন আমল প্রাণশূন্য দেহের 


৩৮০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


মত যা কবুলিয়তের অযোগ্য । আখিরাতের নাজাত ক্ষেত্রে এর কোন দাম নেই। তবে 
আল্লাহ্‌ যেহেতু বেইনসাফ নন, সেহেতু কাফিরদের নিম্পাণ নেক আমলগুলোকেও 
সম্পূর্ণ নস্ট করেন নাঃ বরং দুনিয়ায় এর বিনিময়স্বরূপ আরাম-আয়েশ ও অর্থ-সম্পদ দান 
করে হিসাব পরিক্ষার করে নেন। কোরআনের বিভিন্ন আয়াতে বিষয়টির উল্লেখ রয়েছে। 


দ্বিতীয় ঃ গোনাহ ও পাপাচারের ফলে মানুষের বিবেক ও বিচারশক্তি নস্ট হয়ে 
যায়। যার ফলে সে ভাল-মন্দের পার্থক্য করতে পারে না। উনবিংশতম আয়াতের 
শেষ বাক্য £ ৬4০১৬) (৮ 530 15৪ ০৪৪ 481৩ 1 “আল্লাহ্‌ জালিম লোকদের সত্য 
পথ প্রদর্শন করেন না” থেকে কথাটির ইঙ্গিত পাওয়া যায়। যেমন এর বিপরীতে অপর 


এক আয়াতে বলা হয় £ ৩ ৬১১19 একক ollie 1 “তোমরা যদি আল্লাহকে 
ভয় কর, তবে তিনি ভালমন্দ পার্থক্যের শক্তি দান করবেন।” অর্থাৎ ইবাদত-বন্দেগী ও 
তাকওয়া পরহিযগারীর ফলে বিবেক প্রথর হয়, সুষ্ঠু বিচার-বিবেচনার শক্তি আসে। 
তাই সে ভালমন্দের পার্থক্যে ভুল করে না। ৃ 


তৃতীয় ঃ$ নেক আমলগুলোর মর্যাদায় তারতম্য রয়েছে। সেমতে আমলকারীর 
মর্ধাদায়ও তারতম্য হবে। অর্থাৎ সকল আমলকারীকে একই মর্যাদায় অভিষিক্ত করা 
যাবে না। আর একটি কথা হল, আমলের আধিক্যের উপর ফযীলত নির্ভরশীল 
নয়; বরং আমলের সৌন্দর্যের উপর তা নির্ভরশীল। সুরা মুলুকের শুরুতে আছেঃ 


loc ০৯ চটি 1 ত 9152 “যাতে আল্লাহ্‌ পরীক্ষা করতে পারেন তোমাদের কার 
আমল কত সৌন্দর্যমণ্ডিত।” 


চতুর্থ আরাম-আয়েশের স্থায়িত্বের জন্য দুটি বিষয় আবশ্যক। প্রথম, নিয়ামতের 
স্থায়িত্ব । দ্বিতীয়, নিয়ামত থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়া। তাই আল্লাহ্‌র মকবুল বান্দাদের 


জন্য আয়াতে এ দু'টি বিষয়ের নিশ্চয়তা দেয়া হয়। (১০ ৮৯ (স্থায়ী শান্তি) এতে ' 


আছে প্রথম বিষয়, আর { 3! [198১ ০ ১১. (তথায় চিরদিন বসবাস করবে ) বাক্যে 
আছে দ্বিতীয় বিষয়। 


পঞ্চম ঃ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তা হল, আত্মীয়তা ও বন্ধুত্বের সকল 
সম্পর্কের উপর আল্লাহ্‌ ও রসুলের সম্পর্ক অগ্রগণ্য। এ দুই সম্পর্কের সাথে সংঘাত 
দেখা দিলে আত্মীয়তার সম্পর্ককে জলাঞ্জলি দিতে হবে। উম্মতের শ্রেষ্ঠ জামাতরূপে 
সাহাবায়ে কিরাম যে অভিহিত তার মূলে রয়েছে তাঁদের এ ত্যাগ ও কোরবানী। তাঁরা 
সর্বক্ষেত্রে সর্বাবস্থায় আল্লাহ্‌ ও রসূলের সম্পর্কেই প্রাধান্য দিয়েছিলেন। 


‘তাই আফ্রিকার হযরত বিলাল (রা), রোমের হযরত সোহাইব (রা), পারস্যের 
হযরত সালমান (রো), মক্কার কোরাইশ ও মদীনার.আনসাররা গভীর ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ 
হয়েছিলেন এবং ওহদ ও বদর যুদ্ধে পিতা ও পুত্র এবং ভাই ও ভাইয়ের মধ্যে অস্ত্রের 
প্রচণ্ড প্রতিযোগিতায় এই প্রমাণ বহন করেঃ 


সূরা তওবা ৩৮১ 


১০৪ ৩০ ৬ ৯১ 7 ৩) ০৯ ০1১ 7০৩ ৪1০৯] ৪৫ ও ০৯২৯১ 10৯ 
৬০১2 ৩৬০ 1 2 ৬981 পি দিসি এট 15 ৪০ ৮৮ 1৩315117831 
০১ ১১০ ০ 1৮55৯ 1 


রর বারা 
542050555৬৪ ৬৬ 


পপ গতি 


০৯ ৬৫ ie সে (৯৬৮৪ 4 ঠা ৫ 28 | 


৯৪ ০০৮ 


GA 51551 LEIA GE 
--77575877557-75 দা 
৮ এ০। 0৩ ৩০1১৮৩৭১১০3 ১৪৪59১৫ 


a 


(প3 ০৬ পচ্তু | 
০ 2৮৪০৪ ১৯। ES al 


(২৪) বল, তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের 
ভাই, তোমাদের পত্রী, তোমাদের গোত্র; তোমাদের অর্জিত ধন-সম্পদ, তোমাদের ব্যবসা 
যা বন্ধ হয়ে যাওয়ার ভয় কর এবং তোমাদের বাসস্থান_-ঘাকে তোমরা পছন্দ কর 
-আল্লাহ্‌, তীর রসুল ও তাঁর রাহে জিহাদ করা থেকে অধিক প্রি হয়, তবে অপেক্ষা 
কর, আল্লাহর বিধান আসা পর্যন্ত, আর আল্লাহ, ফাসেক সম্প্রদায়কে হিদায়ত করেন না। 








তফসীরের সার-সংক্ষেপ 

(এ আয়াতে পূর্ববর্তী বিষয়ের তফসীর দেয়া হচ্ছে যে, হে মুহাম্মদ! তাদের ) 
বল, তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের 
পত্নী, তোমাদের পরিবার, তোমাদের অর্জিত ধনসম্পদ, তোমাদের ব্যবসায়--যা বন্ধ 
হওয়ার ভয় কর এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা (বসবাস করা ) পছন্দ কর 
' (যদি এ সকল বস্তু) আল্লাহ্‌ তীর রসূল ও তীর রাহে জিহাদ করার চেয়ে অধিক প্রয় 
হয়, তবে অপেক্ষা কর আল্লাহ্র বিধান (হিজরত না করার শাস্তি) আসা পর্যন্ত (যেমন 
সুরা নিসা ৯৭ আয়াতে ব্যক্ত করা হয় 8) 


৯5150৩০9255 (53 21 SW prey ald 

আর আল্লাহ তীর বিধান লংঘনকারীদের মনোবান্ছা পূরণ করেন না। এদের 
মনোবান্ছা হল উপরোক্ত সহায়-সম্পদ দ্বারা আরাম-আয়েশ লাভ। কিন্তু অতিসত্বর 
তাদের আশার বিপরীত মৃত্য সবকিছু তছনছ করে দেয় । 


৩৮২ তফ্সীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুথ খণ্ড 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

সা তওবার এ আলা নাহি হয় মুত ভাদের ব্যাপারে যারা হিজরত 
ফরয হওয়াকালে মক্কা থেকে হিজরত করেনি। মাতাপিতা, ভাইবোন, সন্তান-সন্ততি, 
স্ত্রী-পরিবার ও অর্থ সম্পদের মায়া হিজরতের ফরয আদায়ে এদের বিরত রাখে। এদের 
সম্পর্কে আল্লাহ্‌ তা'আলা রসুূলে করীম (সা)-কে নির্দেশ দেন যে, আপনি তাদের বলে 
দিন £ যদি তোমাদের নিকট তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের 
পত্নী, তোমাদের গোল্র, তোমাদের অর্জিত ধনসম্পদ, তোমাদের ব্যবসায়, যা বন্ধ হয়ে 
যাওয়ার ভয় কর এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ কর, আল্লাহ্‌ তার রসূল 
ও তাঁর রাহে জিহাদ করা থেকে তোমাদের নিকট অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা কর 
আল্লাহর বিধান আসা পর্যন্ত, আল্লাহ্‌ নাফরমানীদের কৃতকার্য করেন না। 


এ আয়াতে আল্লাহ্‌ তা'জালার বিধান আসা গর্যন্ত অপেক্ষা করার যে কথা আছে. 
তৎসম্পর্কে তফসীর শাস্ত্রের ইমাম হযরত মুজাহিদ (র) বলেন, এখানে ‘বিধান’ অর্থে যুদ্ধ- 
বিগ্রহ ও মক্কা জয়ের আদেশ। বাক্যের মর্ম হল, যারা পাথিব সম্পর্কের জন্য আল্লাহ্‌ 
ও তাঁর রসলের সম্পর্ককে জলাঞ্জলি দিচ্ছে, তাদের করুণ পরিণতির দিন সমাগত 
মক্কা যখন বিজিত হবে আর সব নাফরমানরা জান্ছিত ও অপদস্থ হবে, তখন পাথিব 
সম্পর্ক তাদের কোন কাজে আসবে না। 


হযরত হাসান বসরী (র) বলেন, এখানে বিধান অর্থ আল্লাহ্‌র আযাবের বিধান 
এ EAA LE প্রাধান্য দিয়ে হিজরত 
থেকে বিরত রয়েছে, আল্লাহর আযাব অতি শীঘ্র তাদের গ্রাস করবে। দুনিয়ার মধ্যেই 
এ আযাব আসতে পারে। অন্যথায় আখিরাতের আযাব তো আছেই। এখানে হুশিয়ারি 
উচ্চারণটি মূলত হিজরত না করার প্রেক্ষিতে । কিন্তু তদস্থলে উল্লেখ করা হয় জিহা- 
দের-_-যা হল হিজরতের পরবর্তী পদক্ষেপ । এই বর্ণনাভঙ্গির দ্বারা ইঙ্গিত দেয়া হয় 
যে, সবৈমান্র হিজরতের আদেশ দেয়া হল। এতেই অনেকের হাঁপ ছেড়ে বসার অবস্থা। 
কিন্ত অচিরেই আসবে জিহাদের আদেশ, এ আদেশ পালনে আল্লাহ্‌ ও রসুলের জন্য সকল 
বস্তুর মায়া এমন কি প্রাণের মায়া পর্যন্ত ত্যাগ করতে হবে। 


এও হতে পারে যে, এখানে “জিহাদ” বলে হিজরতকে উদ্দেশ্য করা হয়েছে। কারণ, 
হিজরত মূলত জিহাদেরই অন্যতম অংশ। 


আয়াতের শেষ বাক্য হলঃ ৩৯৪০৪) 1 ৮5801 ও ১৪৭৮ 8015 “আর 


আল্লাহ্‌ ফাসেক সম্প্রদায়কে হিদায়ত করবেন না” এতে বলা হয় যে, যারা হিজরতের 
আদেশ আসা সত্ত্বেও দুনিয়াবী সম্পর্ককে প্রাধান্য দিয়ে আত্মীয়-স্বজন এবং অর্থ-সম্পদকে 
বুকে জড়িয়ে বসে. আছে, তাদের এ আচরণ দুনিয়াতেও কোন কাজ দেবে না এবং তারা 
আত্মীয়-স্বজন পরিবেষ্টিত অবস্থায় স্বগৃহে আরাম-আয়েশ ভোগের যে আশা পোষণ করে 
আছে, তা পূরণ হওয়ার নয়; বরং জিহাদের দামামা বেজে ওঠার পর সকল সহায়- 


সূরা তওবা ৩৮৩ 


সম্পত্তি তাদের জন্য অভিশাপ হয়ে দীড়াবে। কারণ, আল্লাহ্‌র রীতি হল তিনি নাফর- 
মান লোকদের উদ্দেশ্য পূরণ করেন না। 


হিজরতের মাসায়েল £ প্রথম, মক্কা থেকে মদীনায় হিজরতের ফরয হুকুম যখন 
আসে, তখন এ হুকুম পালন শুধু কর্তব্য আদায় করাই ছিল না, বরং তা ছিল 
মুসলমান হওয়ার আলামতও। তাই যারা সামর্থ্য থাকা সত্ত্বেও হিজরত থেকে বিরত 
ছিল তাদের মুসলমান বলা যেত না। মন্কা বিজয়ের পর এ আদেশ রহিত হয়। 
তবে আদেশের মূল বক্তব্য এখনো বলবৎ আছে যে, যে দেশে আল্লাহ্‌র আদেশ তথা 
নামাষ-রোযা প্রভূতি পালন সম্ভব না হয়, সামর্থ্য থাকলে সে দেশ ত্যাগ করা মুসল- 
মানদের পক্ষে সবসময়ের জন্য ফরয । 


দ্বিতীয় 8 গোনাহ্‌ ও পাপাচার যে দেশে প্রবল, সে দেশত্যাগ করা মুসলমানদের 
পক্ষে সবসময়ের জন্য মুস্তাহাব। (বিস্তারিত অবগতির জন্য “ফাত্হলবারী” দ্রষ্টব্য) 


উল্লিখিত আয়াতে সরাসরি সম্বোধন রয়েছে তাদের প্রতি, যারা হিজরত ফরয 
হওয়াকালে দুনিয়াবী সম্পর্কের মোহে মোহিত হয়ে হিজরত করেনি। তবে আয়াতটির 
সংশ্লিষ্ট শব্দের ব্যাপক অর্থে সকল মুসলমানের প্রতি এ আদেশ রয়েছে যে, আল্লাহ্‌ ও 
তাঁর রসুলের ভালবাসাকে এমন উন্নত স্তরে রাখা ওয়াজিব, যে স্তর অন্য কারো ভালবাসা 
অতিক্রম করবে না। ফলে যার ভালবাসা এ স্তরে নয়, সে আযাবের যোগ্য, তাকে আল্লাহ্‌র 
আযাবের অপেক্ষায় থাকা চাই। 


পূর্ণতর ঈমানের পরিচয় £ এ জন্য বুখারী ও মুসলিম শরীফের হাদীসে হযরত 
আনাস (রো) থেকে বণিত আছেঃ “রসূলুল্লাহ সো) ইরশাদ করেছেন, কোন ব্যক্তি মু'মিন 
হতে পারে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, সন্তানসন্ততি ও ততক্ষণ অন্য 
সকল লোক থেকে অধিক প্রিয় হই।” আবু দাউদ ও তিরমিযী শরীফে আবু উমামা 
(রা) থেকে বণিত আছে 8 “রসূলে করীম (সা) ইরশাদ করেছেন, যে ব্যক্তি কারো সাথে 
বন্ধুত্ব রেখেছে শুধু আল্লাহ্‌র জন্য, শন্তু তা রেখেছে শুধু আল্লাহ্‌র জন্য, অর্থ ব্যয় করে 
আল্লাহ্‌র জন্য, অর্থ ব্যয় থেকে বিরত রয়েছে আল্লাহ্‌র জন্য, সে নিজের ঈমানকে পরিপূর্ণ 
করেছে।” 


হাদীসের এ বর্ণনা থেকে বোঝা যায় যে, রসূলুল্লাহ (সা)-র ভালবাসাকে অপরাপর 
ভালবাসার উর্ধ্বে স্থান দেওয়া এবং শন্নুতা ও মিন্্রতায় আল্লাহ্‌-রসূলের হুকুমের অনুগত 
থাকা পূর্ণ তর ঈমান লাভের পূর্বশর্ত । 


ইমামে তফসীর কাষী বায়যাবী রে) বলেন, অল্পসংখ্যক লোকই আয়াতে উল্লিখিত 
শান্তি থেকে রেহাই পাবে। কারণ, অনেক বড় বড় আলিম ও পরহিষগার লোককেও 
স্রী-পরিজন এবং অর্থ-সস্পদের মোহে মত্ত দেখা যায়, তবে আল্লাহ্‌ যাদের হিফাষত 
_ করেন। কিন্তু কাষী বায়যাবী প্রসঙ্গত একথাও বলেন যে, এখানে ভালবাস। অর্থ 
অনিচ্ছাকৃত ভালবাসা উদ্দেশ্য নয়। কারণ, আল্লাহ্‌ কোন মানুষকে তার শক্তি সামর্থ্যের 


৩৮৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


বাইরে কষ্ট দেন না। তাই কারো অন্তরে যদি দুনিয়াবী সম্পর্কের স্বাভাবিক আকর্ষণ 
বিদ্যমান থাকে, কিন্তু এ আকর্ষণ আল্লাহ্‌-রসূলের ভালবাসাকে প্রভাবিত এবং বিরুদ্ধা- 
চরণে প্ররোচিত না করে, তবে তার এ দুনিয়াবী আকর্ষণ উপরোক্ত দণ্ডবিধির আওতায় 
আসে না। যেমন কোন অসুস্থ লোক ওষধের তিক্ততা বা অস্ত্রোপচারকে ভয় করে, 
কিন্তু তার বিবেক একে শান্তি ও তারোগ্যের মাধ্যম মনে করে। এখানে যেমন তার 
অপারেশন-ভীতি স্বাভাবিক এবং এর জন্য কেউ তাকে তিরস্কারও করে না, তেমনি 
স্ত্রী-পরিজন ও অর্থ-সম্পদের মোহে কারো অন্তর যদি শরীয়তের কোন কোন হুকুম 
পালনে অনিচ্ছাকুতরূপে ভার বোধ করে এবং এ সত্ত্বেও সে শরীয়তের হুকুম পালন করে 
চলে, তবে তার পক্ষে দুনিয়ার এ আকর্ষণ দুষণীয় নয়; বরং সে প্রশংসার পাত্র এবং 
তার আল্লাহ্‌-রসূলের এ ভালবাসাকে এ আয়াত অনুসারে সবার উর্ধ্রে স্থান প্রাপ্তদের 
কাতারে শামিল রাখা হবে। 


সন্দেহ নেই, ভালবাসার উন্নত স্তর হল, স্বাভাবিক চাহিদার পরাজয় বরণ। যার 
ফলে প্রিয়জনের হুকুম তামিল তিক্ত বস্তকেও মিম্ট করে তোলে। যেমন, দুনিয়ার 
অস্থায়ী আরাম-আয়েশের অভিলাষীদের দেখা যায়, অসহ্য পরিশ্রম ও দুঃখ-কম্টকে 
হাসিমুখে স্বীকার করে নেয়। মাস শেষে কতিপয় রৌপ্য মুদ্রা লাভের আশায় চাকরিজীবীরা 
নিরন্তর পরিশ্রম থেকে আরম্ভ করে তোষামোদ ও উৎকোচ পর্যন্ত কোন্‌ কর্মটি বাদ রাখে 
এটি এজন্য যে, দুনিয়ার ভালবাসাকে সে সবার উধ্রে স্থান দিয়েছে। 


৫১0 ১০৪ lhe pr bce) 
৮৫) ৯৯০ SUS HLS SS 


তেমনি আল্লাহ্‌, রসূল ও আখিরাতের প্রেমে যাঁরা পাগল তাদেরও এ অবস্থা 
সৃষ্টি হয়। তাঁরা ইবাদত-বন্দেগীতে কম্টবোধ করার পরিবর্তে এক অবর্ণনীয় আস্বাদ 
লাভ করেন। তাই শরীয়তের যে কোন হুকুম পালনে তাদের কোন কম্টবোধ হয় না। 
বুখারী ও মুসলিম শরীফের হাদীসে আছেঃ রসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেছেন, “যার 
মধ্যে তিনটি লক্ষণ একত্র হয়, সে ঈমানের আস্বাদ পায়। তাহল, ১. আল্লাহ্‌ ও তার 
রসুল তার কাছে সকল বস্তু থেকে অধিক প্রিয় হয়। ২. সে কোন মানুষকে ভালবাসে 
শুধু আল্লাহ্র ওয়াস্তে । ৩, কুফর ও শিরক্‌ তাকে আগুনে নিক্ষেপ করার মত মনে 
হয় । 


হাদীসে উল্লিখিত ঈমানের আস্বাদ বলতে বোঝায়, ভালবাসার সেই স্তর, যেখানে 
পৌছে দুঃখ ও পরিশ্রমকে সুমিষ্ট মনে হয়। ১৪০ ৪742 ৮৫৯4১ ০০০০০ ]1 
জনৈক আরবী কবি বলেনঃ 


০৪৪815০৮148 ০৪০৩ _ 3 8523 14৯11) 


সূরা তওবা ৩৮৫ 


__ যখন কোন অন্তর ঈমানের স্বাদ পায়, তখন অঙ্গগুলো ইবাদতের দ্বারা লঙ্জিত 
বোধ করে।” আর একেই কোন কোন হাদীসে “ইবাদতের প্রফুল্পতা” বলে অভিহিত করা 
হয়। হযরত সো) একথাও বলেন, “আমার চোখের প্রশান্তি হল নামাযের মাঝে।” 


কাষী সানাউল্লাহ পানিপথী রে) তফসীরে মাযহারীতে বলেন, আল্লাহ্‌ ও রসুলের 
ভালবাসার এ স্তরে উপনীত হওয়া এক বিরাট নিয়ামত। কিন্তু এ নিয়ামত লাভ 
করা যায় আল্লাহ্‌র ওলীগণের সংসর্গে থেকে। এজন্য সুফিয়ায়ে কিরাম তা হাসিলের 
জন্য মাশায়েখদের পদসেবাকে আবশ্যকীয় মনে করেন। তফসীরে “রুহুল বয়ান” প্রণেতা 
বলেন, ‘বন্ধুত্বের এই মাকাম হাসিল হয় তাদের, যারা ইব্রাহীম খলীলুল্লাহ (আ)-এর 
মত নিজের জানমাল ও সন্তানের কোরবানী দিয়েছে আল্লাহ্‌র পথে, তাঁরই প্রেমে 
উদ্ধ দ্ধ হয়ে ৷’ 


কাষী বায়যাবী (র) স্বীয় তফসীরে বলেন, রসূলুল্লাহ, (সা)-র সুন্নত ও শরীয়তের 
হিফাযত এবং এতে ছিদ্র সৃষ্টিকারী লোকদের প্রতিরোধ আল্লাহ্‌ এবং তার রসূলের 
ভালবাসার স্পষ্ট প্রমাণ। ্‌ 


পপ 7 পারার 


টে রর রতি ক ১2৮৮১ 
উট 3 
2৮15৮ ৫পাও ৩৭১ GTS EG 
Bo DAIS ১ £৮ 028 তিনি বি 
তই BIDE EI ৮220৩ 








(২৫) আল্লাহ্‌ তোমাদের সাহায্য করেছেন অনেক ক্ষেত্রে এবং হোনাইনের দিনে, 
যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের প্রফুল্ল করেছিল, কিন্তু তা তোমাদের কোন কাজে 
আসেনি এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্তেও তোমাদের জন্য সংকুচিত হয়েছিল । অতপর 
পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে। (২৬) তারপর আল্লাহ নীখিল করেন নিজের পক্ষ 
থেকে সান্ত্বনা তার রসুল ও মুমিনদের প্রতি এবং অবতীর্ণ করেন এমন সেনাবাহিনী, যাদের 
তোমরা দেখতে পাওনি। আর শাস্তি প্রদান করেন কাফিরদের এবং এটি হল কাফিরদের 


৩৮৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


কর্মফল। (২৭) এরপর আল্লাহ্‌ যাদের প্রতি ইচ্ছা তওবার তওফীক দেবেন, আর 
আল্লাহ. অতীব ক্ষমাশীল, পর দয়ালু। 


০০০০, ৯৬ পপ tm ILD CE TET Tritt CES TOE 0 OEE EET OO EEE OTE ra OEE tment ent tama AO OD 


তফসীরের সার-সংক্ষেপ 

(২৫) আল্লাহ তোমাদের সাহায্য করেছেন (যুদ্ধের) অনেক ক্ষেত্রে (কাফিরদের 
বিরুদ্ধে। যেমন বদর যুদ্ধ প্রভৃতি) এবং হোনাইন (যুদ্ধ )-এর দিনেও € তোমাদের 
সাহায্য করেন যার কাহিনী বড় অদ্ভুত, চমকপ্রদ ), যখন € এ অবস্থা হয় যে,) তোমাদের 
সংখ্যাধিকা তোমাদের প্রফুল্ল করেছিল, কিন্তু তা তোমাদের কোন কাজে আসেনি এবং 
পৃথিবী প্রশস্ত হওয়া সত্তেও ( কাফিরদের বাণ নিক্ষেপের ফলে) তোমাদের জন্য সংকুচিত 
হয়ে পড়েছিল। অতপর (পরিশেষে ) তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে 
(২৬) তারপর আল্লাহ্‌ নাযিল করেন তাঁর পক্ষ থেকে সান্ত্বনা তাঁর রস্ল ও মু’'মিনদের 
(অন্তরগুলোর) প্রতি এবং (সাহায্যের জন্য) অবতীর্ণ করেন (আসমান থেকে) এমন 
সেনাবাহিনী যাদের তোমরা দেখতে পাওনি তের্থাৎ ফেরেশতাগণ। এতে তোমাদের মনোবল 
ফিরে আসে এবং জয়ী হও)। আর (আল্লাহ্‌) শাস্তি প্রদান করেন কাফিরদের € তারা 
নিহত ও বন্দী হয়. এবং অবশিষ্টরা পলায়ন করে)। আর এটি হল কাফিরদের জন্য 
(দুনিয়ার) সাজা। (২৭) এরপর আল্লাহ্‌ (এ কাফিরদের মধ্য হতে) যাদের প্রতি 
ইচ্ছা করেন তওবার তওফীক দেন (ফলে অনেকে মুসলমান হয় ) আর আল্লাহ্‌ অতীব 
ক্ষমাশীল, পরম দয়ালু € যে, যারা মুসলমান হয় তাদের সকল অতীত অপরাধ ক্ষমা 
করে জান্নাতের উপযুক্ত করে দিয়েছেন )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

উল্লিখিত আয়াতসমূহে হোনাইন যুদ্ধের জয়-পরাজয় এবং এ প্রসঙ্গে অনেকগুলো 
মৌলিক ও আনুষঙ্গিক মাসায়েল এবং কিছু দরকারী বিষয়ের বর্ণনা রয়েছে, যেমন 
ইতিপূর্বের সূরায় মন্কা বিজয় ও তৎসংক্রান্ত বিষয়াদির বিবরণ ছিল। 

আয়াতের শুরুতে আল্লাহ্‌র সেই দয়া ও দানের উল্লেখ রয়েছে যা প্রতিক্ষেত্রে 
মুসলমানেরা লাভ করে। বলা হয় ঃ 8৮5 5৮165 Ss abl (৮) ৬৪১ 
“আল্লাহ তোমাদের সাহায্য করেছেন অনেক ক্ষেত্রে” এরপর বিশেষভাবে উল্লেখ 
করা হয় হোনাইন যুদ্ধের কথা। কারণ, সে যুদ্ধে এমন সব ধারণাতীত অদ্ভুত ঘটনার 
প্রকাশ ঘটেছে, যেগুলো নিয়ে চিন্তা করলে মানুষেয় ঈমানী শক্তি প্রবল ও কর্মপ্রেরণা 
বৃদ্ধি পায়। সেজন্য আয়াতের শাব্দক তফসীরের আগে হাদীস ও নির্ভরযোগ্য ইতিহাস 
গ্রন্থে উল্লিখিত এ যুদ্ধের কতিপয় উল্লেখযোগ্য ঘটনার বিবরণ দেওয়া সমীচীন মনে করি। 
এতে আয়াতের তফসীর অনুধাবন হবে সহজ এবং যে সকল হিতকর বিষয়ের উদ্দেশ্য 
ঘটনার বর্ণনা দেয়া হয় তা সামনে এসে যাবে। এ বিবরণের অধিকাংশ তথ্য তফসীরে 
মাযহারী থেকে নেয়া হয়েছে, যাতে হাদীস ও ইতিহাস গ্রন্থের উদ্ধতি রয়েছে। 


সূরা তওবা ৩৮৭ 


“হোনাইন' মক্কা ও তায়েফের মধ্যবতীঁ একটি জায়গার নাম, যা মন্ধা শরীফ 
থেকে প্রায় দশ মাইল তফাতে অবস্থিত। অষ্টম হিজরীর রমযান মাসে যখন মক্কা 
বিজিত হয় আর মক্কার কুরাইশরা অস্ত্র সমর্পণ করে, তখন আরবের বিখ্যাত ধনী 
ও যৃদ্ধবাজ হাওয়াজিন গোত্রে---যার একটি শাখা তায়েফের বনু সাকীফ নামে পরিচিত, 
হৈ চৈ পড়ে যায়। ফলে তারা একত্রিত হয়ে আশংকা প্রকাশ করতে থাকে যে, মস্কা 
বিজয়ের পর মুসলমানদের বিপুল শক্তি সঞ্চিত হয়েছে, তখন পরবর্তী আক্রমণের শিকার 
হব আমরা। তাই তাদের আগে আমাদের আক্রমণ পরিচালনা হবে বুদ্ধিমানের কাজ । 
পরামর্শ মতে এ উদ্দেশ্যে হাওয়াজিন গোন্্র মন্কা থেকে তায়েফ পর্যন্ত বিস্তৃত তার শাখা- 
গোত্রগুলোকে একন্র করে। আর সে গোত্রের মুষ্টিমেয় শ' খানেক লোক ছাড়া বাকি সবাই 
যুদ্ধের জন্য সমবেত হয়। 


এখানে আন্দোলনের নেতা ছিলেন মালিক বিন আউফ । অবশ্য পরে তিনি 
মুসলমান হয়ে ইসলামের অন্যতম ঝাণ্ডাবাহী হন। তবে প্রথমে মুসলমানদের বিরুদ্ধে 
যুদ্ধ করার তীব্র প্রেরণা ছিল তাঁর মনে। তাই স্বগোত্রের সংখ্যাগুরু অংশ তার সাথে 
একাত্মতা ঘোষণা করে যুদ্ধের প্রস্ততি নিতে আরম্ভ করে। কিন্তু এ গোন্রের অপর দু"টি 
ছোট শাখা--বনু কাআব ও বনু কিলাব মতানৈক্য প্রকাশ করে। আল্লাহ্‌ তাদের কিছু 
দিব্যদৃষ্টি দান করেছিলেন। এজন্য তারা বলে “পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র দুনিয়াও 
যদি মুহাম্মদ (সা)-এর বিরুদ্ধে একভ্র হয়, তথাপি তিনি সকলের ওপর জয়ী হবেন, 
আমরা খোদায়ী শক্তির সাথে যুদ্ধ করতে পারব না।” 


যা হোক এই দুই গোত্ৰ ছাড়া বাকি সবাই যুদ্ধ তালিকার অন্তভূক্ত হয়। সেনানায়ক 
মালেক বিন আউফ পূর্ণ শক্তির সাথে রণাঙ্গনে তাদের সুদৃঢ় রাখার জন্য এ কৌশল 
অবলম্বন করেন যে, হুদ্ধক্ষেত্রে সকলের পরিবার-পরিজনও উপস্থিত থাকবে এবং যার 
যার সহায়-সম্পর্তিও সাথে রাখবে । উদ্দেশ্য, কেউ যেন পরিবার-পরিজন ও সহায়- 
সম্পদের টানে রণক্ষেত্র ত্যাগ না করে। এ কোশলের ফলে যেন কারো পক্ষে পলায়নের 
_ জুযোগ না থাকে। তাদের সংখ্যা সম্পর্কে গ্রতিহাসিকদের বিভিন্ন মত রয়েছে। হাফেজুল- 
হাদীস আল্লামা ইবনে হাজর রো) চব্বিশ বা আটাশ হাজারের সংখ্যাকে সঠিক মনে 
করেন। আর কেউ বলেন, এদের সংখ্যা চার হাজার ছিল। তবে এও হতে পারে যে, 
পরিবার-পরিজনসহ ছিল তারা চব্বিশ বা আটাশ হাজার, আর যোদ্ধা ছিল চার হাজার । 


মোট কথা, এদের দুরভিসন্ধি সম্পর্কে রসূলুল্লাহ (সা) মক্কা শরীফে অবহিত 
হন এবং তিনিও এদের বিরুদ্ধে যুদ্ধ করার সংকল্প নেন। মন্কায় হযরত আত্তাব বিন 
আসাদ রো)-কে আমীর নিয়োগ করেন এবং মোআয বিন জাবাল রো)-কে লোকদের 
ইসলামী তালিম দানের জন্য তাঁর সাথে রাখেন । অতপর মঙ্কার কুরাইশদের থেকে 
অস্ত্রশস্ত্র ধার স্বরূপ সংগ্রহ করেন। কুরাইশের সরদার সাফওয়ান বিন উমাইয়াহ এতে 
ক্ষেপে উঠে বলে, আমাদের অস্ত্রশস্ত্র কি আপনি জোর করে নিয়ে যেতে চান? হযরত 
(সা) বলেন, না, না, বরং ধার স্বরূপ নিচ্ছি, যুদ্ধ শেষে ফিরিয়ে দেব। একথা শুনে 


৩৮৮ তফসীরে মাআরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


সে একশ লৌহবর্ম এবং নওফেল বিন হারিস তিন হাজার বর্শা তাঁর হাতে তুলে দেয়। 
ইমাম জুহরী রে)-র বর্ণনা মতে চৌদ্দ হাজার মুসলিম সেনা নিয়ে হযরত সো) এ যুদ্ধের 
প্রস্ততি নেন। এতে ছিলেন মদীনার বার হাজার আনসার যাঁরা মক্কা বিজয়ের জন্য 
তাঁর সাথে এসেছিলেন । বাকি দু'হাজার ছিলেন আশেপাশের অধিবাসী, যাঁরা মন্কা 
বিজয়ের দিন মুসলমান হয়েছিলেন এবং যাঁদের বলা হত ‘তোলাকা’। ৬ই শাওয়াল 
শুক্রবার হযরতের নেতৃত্বে মুসলমান সেনাদলের যুদ্ধযান্রা শুরু হয়। হযরত (সা) বলেন, 
ইনশাআল্লাহ্‌, আগামীকাল আমাদের অবস্থান হবে খায়ফে বনি কিনানা'র সে স্থানে, 
যেখানে মক্কার কুরাইশরা ইতিপূর্বে মুসলমানদের সাথে সামাজিক বয়কটের চুক্তি পত্র 
সই করেছিল। 


চৌদ্দ হাজারের এই বিরাট সেনাদল জিহাদ-উদ্দেশ্যে বের হয়ে পড়ে, তাদের 
সাথে মক্কার অসংখ্য নারী-পুরুষ রণদৃশ্য উপভোগের জন্য বের হয়ে আসে। 
তাদের সাধারণ মনোভাব ছিল, এ যুদ্ধে মুসলিম সেনারা হেরে গেলে আমাদের পক্ষে 
প্রতিশোধ নেওয়ার একটা ভাল সুযোগ হবে। আর তারা জয়ী হলেও আমাদের অবশ্য 
ক্ষতি নেই। 

এ মনোভাব সম্পন্ন লোকদের মধ্যে শায়বা বিন উসমানও ছিলেন, যিনি পরে 
মুসলমান হয়ে নিজের ইতির্ত্ত শোনান। তিনি বলেন, বদর যুদ্ধে আমার পিতা হযরত 
হামযা (রা)-র হাতে এবং আমার চাচা হযরত আলী (া)-র হাতে মারা পড়েন। 
ফলে অন্তরে প্রতিশোধের যে আগুন স্বলছিল, তা বর্ণনার বাইরে। আমি এটাকে অপূর্ব 
সুযোগ মনে করে মুসলমানদের সহযাত্রী হলাম। যেন মওকা পেলেই রসূলুল্লাহ. সো)-কে 
আক্রমণ করতে পারি। তাই আমি তাঁদের সাথে থেকে সদা সুযোগের সন্ধানে 
রইলাম। এক-সময় যখন পরস্পরের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং যুদ্ধের সূচনায় দেখা 
যায়, মুসলমানরা হতোদ্যম হয়ে পালাতে শুরু করেছে ঃ আমি এ সুযোগে ত্বরিতবেগে 
হযরত (সা)-এর কাছে পৌছি। কিন্তু দেখি যে ডান দিকে হযরত আব্বাস, বাম দিকে 
আবু সুফিয়ান বিন হারিস হযরত (সা)-এর হিফাষতে আছেন। এজন্য পশ্চাৎ দিকে 
অগ্রসর হয়ে তার কাছে পৌঁছি এবং সংকল্প নিই যে, তরবারির অতর্কিত আঘাত 
হেনে তাঁর আয়ু শেষ করব। ঠিক এ সময় আমার প্রতি তাঁর দৃষ্টি নিবদ্ধ হয় এবং 
আমাকে ডাক দিয়ে বলেন, শায়বা, এদিকে এস। আমি তার পাশে গেলে তাঁর পবিত্র 
হাত আমার বক্ষের উপর রাখেন আর দু'আ করেন, “হে আল্লাহ্‌! এর থেকে শয়তানকে 
দূর করে দাও।” অতপর আমি যখন দৃষ্টি ওঠাই, আমার চোখ, কান ও প্রাণ থেকেও 
হযরত (সা)-কে অধিক প্রিয় মনে হচ্ছিল। তারপর তিনি আদেশ দেন, যাও কাফির- 
দের সাথে যুদ্ধ কর! আমার তখন এ অবস্থা যে, হযরত (সা)-এর জন্য প্রাণ বিসজন 
দিতেও আমি প্রস্তত। তাই কাফিরদের সাথে সর্বশক্তি দিয়ে যৃদ্ধ করি। যুদ্ধ শেষে হযরত 
(সা) মন্কায় প্রত্যাবর্তন করলে তার খিদমতে হাযির হই। তিনি আমার মনের গোপন 
দুরভিসন্ধিকে প্রকাশ করে বলেন, মক্কা থেকে মন্দ উদ্দেশ্য নিয়ে চলেছিলে আর আমাকে 


সূরা তওবা ৩৮৯ 


হত্যার জন্যে আশেপাশে ঘুরছিলে। কিন্তু আল্লাহ্‌র hl ছিল তোমার দ্বারা সৎ কাজ 
করানো। পরিশেষে তাই হল! 


এ ধরনের ঘটনা ঘটে নযর বিন হারেসের সাথে । তিনিও এ উদ্দেশ্যে হোনাইন 
গিয়েছিলেন। কিন্তু সেখানে আল্লাহ তাঁর অন্তরে হযরত (সা)-এর ভালবাসা প্রবিষ্ট 
করান। ফলে একজন মুসলিম যোদ্ধারূপে কাফিরদের মুকাবিলা করে চলেন। 


তেমনি ঘটনা ঘটে আবু বৃূর্দা বিন নায়ার (রা)-এর সাথে । তিনি “আউতাস? 
নামক স্থানে পৌছে দেখেন যে, রসূলুল্লাহ সো) এক রৃক্ষের নিচে উপবিষ্ট আছেন। 
তাঁর পাশে অন্য একজন লোক । ঘটনার বর্ণনা দিয়ে হযরত সো) বলেন, এক সময় 
আমার তন্দ্রা এসে যায়। এ সুযোগে লোকটি আমার তরবারিটি হাতে নিয়ে আমার শির 
পাশে এসে বলে, হে মুহাম্মদ ! এবার বল, আমার হাত থেকে ' তোমায় কে রক্ষা করবে £ 
বললাম, আল্লাহ্‌ আমার হিফাযতকারী। একথা শুনে তরবারিটি তার হাত থেকে খসে পড়ে । 
আবু বুরদা (রা) বলেন, ইয়া রাসূলাল্লাহ! অনুমতি দিন, আল্লাহ্‌র এই শন্রর গর্দান 
বিচ্ছিন্ন করে দিই। একে শন্ত্রদলের গোয়েন্দা মনে' হচ্ছে । হযরত (সা) বলেন, চুপ 
কর, আমার দীন অপরাপর দীনকে পরাজিত না করা অবধি আল্লাহ আমার হিফাযত 
করে যাবেন। এই বলে লোকটিকে বিনা তিরস্কারে মুক্তি দিলেন। সে যা হোক, মুসলিম 
সেনাদল হোনাইন নামক স্থানে পৌছে শিবির স্থাপন করে। এ সময় হযরত সুহাইল 
বিন হানযালা (রো) রসূলুল্লাহ, সো)-কে এসে বলেন, জনৈক অশ্বারোহী এসে শন্রুদলের 
সংবাদ দিয়েছে যে, তারা পরিবার-পরিজন ও সহায়-সম্পদসহ রণাজনে জমায়েত হয়েছে। 
স্মিত হাস্যে হযরত সো) বললেন, চিন্তা করো না ! ওদের সবকিছু গনীমতের মালামাল 

হিসাবে মুসলমানদের হস্তগত হবে। 


রসলুল্লাহ্‌ সো) হোনাইনে অবস্থান নিয়ে হযরত আবদুল্লাহ, বিন হাদ্দাদ রো)-কে 
শত্রদলের অবস্থান পর্যবেক্ষণের জন্য গোয়েন্দা রূপে পাঠান। তিনি দু'দিন তাদের 
সাথে অবস্থান করে তাদের সকল যুদ্ধপ্রস্তুতি অবলোকন করেন। এক সময় শত্রু সেনা- 
নায়ক মালিক বিন আউফকে স্বীয় লোকদের একথা বলতে শোনেন, “মুহাশ্মদ এখনো : 
কোন সাহসী ষুদ্ধবাজ জাতির পাল্লায় পড়েনি । মক্কার নিরীহ কুরাইশদের দমন 
করে তিনি বেশ দার্তিক হয়ে উঠেছেন। কিন্তু এখন বুঝতে পারবেন কার সাথে তার 
মুকাবিলা। আমরা তার সকল দম্ভ চূর্ণ করে দেব। তোমরা কাল ভোরেই রণাঙ্গনে 
এরূপ সারিবদ্ধ হয়ে দীড়াবে যে, প্রত্যেকের পেছনে তার স্ত্রী-পরিজন ও মালামাল উপস্থিত 
থাকবে। তরবারির কোষ ভেঙে ফেলবে এবং সকলে এক সাথে আক্রমণ করবে৷” বস্তুত 
এদের ছিল প্রচুর যুদ্ধ-অভিজ্ঞতা । তাই তারা বিভিন্ন ঘাঁটিতে কয়েকটি সেনাদল লুক্কায়িত 
রেখে দেয় । 


এ হল শন্রুদের রণপ-্রস্ততির একটি চিন্র। কিন্তু অন্যদিকে এক হিসাবে এটি ছিল 
মুসলমানদের প্রথম যুদ্ধ, যাতে অংশ নিয়েছে চৌদ্দ হাজারের এক বিরাট বাহিনী! 
এছাড়া অস্ত্রশস্্রও ছিল আগের তুলনায় প্রচুর। ইতিপূর্বের ওহোদ ও বদর যুদ্ধে মুসলমানদের 


৩৯০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


এ অভিজ্ঞতা হয় যে, মান্ত্র তিন শ তেরজন প্রায় নিরস্ত্র লোকের হাতে পরাজয় বরণ 
করেছে এক হাজার কাফির সেনা। তাই হোনাইনের বিরাট যুদ্ধ-প্রস্ততির প্রেক্ষিতে 
‘হাকিম’ ও “বাজ্জার-এর বর্ণনা মতে কতিপয় মুসলিম সেনা উৎসাহের আতিশয্যে এ 
দাবি করে বসে যে, আজকের জয় অনিবার্ষ, পরাজয় অসম্ভব । .যুদ্ধের প্রথম ধাল্কায়ই 
শলুদল পালাতে বাধ্য হবে । 


কিন্তু সর্বশক্তিমান আল্লাহ্‌র না-পছন্দ যে, কোন মানুষ নিজের শক্তি-সামথোর 
ওপর ভরসা করে থাকুক । ত)ই মুসলমানদের আল্লাহ্‌ এ কথাটি বুঝিয়ে দিতে চান । 


হাওয়ািন গোত্র পূর্ব পরিকল্পনা মতে মুসলমানদের প্রতি সম্মিলিত আক্রমণ 
পরিচালনা করে। একই সাথে বিভিন্ন ঘাঁটিতে লু্কায়িত কাফির সেনারা চতুর্দিক থেকে 
মুসলমানদের ঘিরে ফেলে । এ সময় আবার ধূুলি-ঝড় উঠে স্বত্ত অন্ধকারাচ্ছন্ন করে 
ফেলে। এতে সাহাবীদের পক্ষে স্ব স্ব অবস্থানে টিকে থাকা সম্ভব হল না। ফলে তারা 
পালাতে শুরু করেন। কিন্তু রসূলুল্লাহ্‌ সো) শুধু অশ্ব চালিয়ে সামনের দিকে বাড়তে 
থাকেন। আর তাঁর সাথে ছিলেন অল্প সংখ্যক সাহাবী, যাঁদের সংখ্যা ছিল মাত্র তিনশ, 
অন্য রেওয়ায়েত মতে একশ কিংবা তারও কম, যারা হযরত (সা)-এর সাথে অটল 
রইলেন। কিন্তু এদের মনোবান্ছা ছিল যে, রসূলুল্লাহ্‌ সো) যেন আর অগ্রসর না হন। 


এ অবস্থা দেখে রসূলুল্লাহ সো) হযরত আব্বাস রো)-কে বলেন, উচ্চস্বরে ডাক 
দাও, বৃক্ষের নিচে জিহাদের বায়াত গ্রহণকারী সাহাবীগণ কোথায় £ সুরা বাকারা 
ওয়ালারা কোথায় £ জান কোরবানের প্রতিশ্ুতিদানকারী আনসাররাই বা কোথায় ? 
সবাই ফিরে এস, রসূলুল্লাহ সো) এখানে আছেন। 


হযরত আব্বাস রা)-এর এ আওয়াজ রণাঙ্গনকে প্রকম্পিত করে তোলে । পলা- 
মনরত সাহাবীরা ফিরে দাঁড়ান এবং প্রবল সাহসিকতার সাথে বীরবিক্রমে যুদ্ধ করে 
চলেন। ঠিক এ সময় আল্লাহ্‌ এদের সাহায্যে ফেরেশতা দল পাঠিয়ে দেন। এর পর 
যুদ্ধের মোড় ঘুরে যায়, কাফির সেনানায়ক মালিক বিন আউফ পরিবার-পরিজন ও 
মালামালের মায়া ত্যাগ করে পালিয়ে যায় এবং তায়েফ দুর্গে আত্মগোপন করে। এর 
পর গোটা শত্রুদল পালাতে শুরু করে। এ যুদ্ধে সত্তর জন কাফির নেতা মারা পড়ে। 
কতিপয় মুসলমানের হাতে কিছু শিশু আহত হয়। কিন্তু রসূলুল্লাহ (সা) এটাকে শক্ত 
ভাষায় নিষেধ করেন। যুদ্ধ শেষে মুসলমানদের হাতে আসে তাদের সকল মালামাল, 
ছয় হাজার যুদ্ধবন্দী, চব্বিশ হাজার উন্্র, চব্বিশ হাজার বকরী এবং চার হাজার 
উকিয়া রোপ্য। 


আলোচ্য প্রথম ও দ্বিতীয় আয়াতে যুদ্ধের এদিকটি তুলে ধরে বলা হয় যে, 
তোমরা নিজেদের সংখ্যাধিক্যে বেশ আত্মপ্রসাদ লাভ করেছিলে । কিন্তু সেই সংখ্যাধিক্য 
তোমাদের কাজে এল না। প্রশস্ত হওয়া সত্ত্বেও পৃথিবী তোমাদের জন্য সঙ্কুচিত হয়ে গল, 
তারপর তোমরা পালিয়ে গিয়েছিলে। অতপর আল্লাহ্‌ সান্ত্বনা নাযিল করলেন আপন 


সরা তওুব। ৬১৯১ 


রসূলের উপর ও মুসলমানদের উপর এবং ফেরেশতাদের এমন টৈন্যদল প্রেরণ করলেন, 
যাদের তোমরা দেখনি । তারপর তোমাদের হাতে কাফিরদের শাস্তি দিলেন। দ্বিতীয় 
আয়াতে বলেনঃ এক বি ৩ 2 ৬) ৪৯ 9 ৬০ 82789 4) 1 dy তি 
“অতপর আল্লাহ সান্ত্বনা নাযিল করলেন আপন রসূলের উপর ও মুসলমানদের উপর” 
এ বাক্যের অর্থ হল হোনাইন যুদ্ধের প্রথম আক্রমণে যেসব সাহাবী আপন স্থান ত্যাগ 
করতে বাধ্য হয়েছিলেন, তাঁরা আল্লাহ্র সান্ত্রনা লাভের পর স্বস্থ অবস্থানে ফিরে আসেন 
আর রসূলুল্লাহ, (সা)-ও আপন অবস্থানে সুদৃঢ় হন। সাহাবীদের প্রতি সান্ত্বনা প্রেরণের 
অর্থ হল, তাঁরা বিজয়কে খুব নিকটে দেখেছিলেন। এতে বোঝা গেল, আল্লাহ্র সান্ত্বনা 
ছিল দুই প্রকার। এক প্রকার পলায়নরত সাহাবীদের জন্য, অন্য প্রকার হযরত (সা)-এর 
সাথে যারা সুদৃঢ় রয়েছেন, তাঁদের জন্য। এ কথার ইঙ্জিত দানের জন্য উপর? শব্দটি 
দু'বার ব্যবহার করা হয়। যেমন, “অতপর আল্লাহ্‌ সান্ত্বনা নাযিল করলেন তাঁর 
রসূলের উপর ও মুসলমানদের উপর ।” 


অতপর বলা হয় 550) 1) 15$এ 40১15 এবং প্রেরণ করলেন এমন 
সৈন্যদল, যাদের তোমরা দেখনি । এটি হল সাধারণ লোকের ব্যাপারে । তাই কেউ কেউ 
দেখেছেন বলে কতিপয় রেওয়ায়েতে যে বর্ণনা আছে, তা উপরোক্ত উক্তির বিরোধী নয়। এ 
আয়াতের শেষ বাক্য হলঃ ৪১৯৪1 ০ 077 ৮1091508505 ৩) | ৩০925 
“আর শাস্তি দিলেন কাফিরদের এবং এটি হল কাফিরদের পরিণাম |” এ শাস্তি বলতে 
বোঝায় মুসলমানদের হাতে পরাস্ত ও বিজিত হওয়া, যা স্প্ট প্রতিভাত হল। আর এটি 


ছিল পার্থিব শাস্তি, যা দ্র্ত কার্যকর হল। পরবতী আয়াতে আখিরাতের ব্যাপারে উল্লেখ 
হয় নিম্নরূপে ৪ 


৮৮৯১০৮24013 08০০ Se BMS ই ৩০ 41 ৮4283 

“অতপর আল্লাহ্‌ যার প্রতি ইচ্ছা তওবা নসীব করবেন। আল্লাহ্‌ অতীব মার্জনা- 
কারী, পরম দয়াল্‌।” এ আয়াতে ইঙ্গিত রয়েছে যারা মুসলমানদের হাতে পরাস্ত ও 
বিজিত হওয়ার শাস্তি পেয়েছে এবং এখনো কুফরী আদর্শের উপর অটল রয়েছে, তাদের 
কিছু সংখ্যক লোককে আল্লাহ্‌ ঈমানের তওফীক দেবেন। নিম্নে এ ধরনের ঘটনার 
বিবরণ দেওয়া হল। 


হোনাইন যৃদ্ধে হাওয়াঘিন ও সাকীফ গোত্রের কতিপয় সরদার মারা পড়ে; কিছু 
পালিয়ে যায়। তাদের পরিবার-পরিজন বন্দীরূপে এবং মালামাল গনীমত রূপে 
মুসলমানদের আয়ত্তে আসে । এর মধ্যে ছিল ছু" হাজার বন্দী, চব্বিশ হাজার উট, 
চল্লিশ হাজারেরও অধিক বকরী এবং চার হাজার উকিয়া রূপা যা ওজনে চার মণের 
সমান। রসূলুল্লাহ (সা) হযরত আবূ সুফিয়ান বিন হারবকে গনীমতের এসব মালামালের 
তত্বাবধায়ক নিয়োগ করেন । 


৩৯২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতর্থ খণ্ড 


অতপর পরাজিত হাওয়াষিন ও সাকীফ গোন্দ্বয় বিভিন্ন স্থানে মুসলমানদের 
বিরুদ্ধে সম্মিলিত হয়, কিন্তু প্রত্যেক স্থানে তারা পরাজিত হয়। শেষ পযন্ত তারা 
তায়েফের এক মজবুত দুর্গে আশ্রয় গ্রহণ করে। রসুলে করীম (সা) পনের-বিশ দিন ' 
পর্যন্ত এই দুর্গ অবরোধ করে থাকেন। ওরা দুর্গ থেকে ঝাঁকে ঝাঁকে বাণ নিক্ষেপ 
করতে থাকে । কিন্তু সম্মুখ মুদ্ধে অবতীর্ণ হওয়ার সাহস তাদের কারো ছিল না। 
সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলাল্লাহ! এদের বদদোয়া দিন। কিন্তু তিনি এদের 
জন্য হিদায়তের দোয়া করেন। অতপর সাহাবায়ে কিরামের সাথে পরামর্শ করে 
সেখান থেকে প্রত্যাবর্তনের উদ্যোগ গ্রহণ করেন। জি'ইররানা নামক স্থানে পৌছে প্রথমে 
মক্কা গিয়ে ওমরা আদায় ও পরে মদীনা প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। অপর দিকে 
মক্কাবাসীদের যারা মুসলমানদের শেষ পরিণতি দেখার উদ্দেশ্যে দর্শকরাপে যুদ্ধ প্রাণে 
এসেছিল, তাদের অনেকে ইসলামের সত্যতা প্রত্যক্ষ করে উক্ত জি'ইররানা নামক স্থানে ইসলাম 
গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা করেন। 


এখানে মালে-গনীমত রূপে প্রাপ্ত শত্রুর পরিত্যক্ত সম্পদের ভাগ-বাটোয়ারার 
বাবস্থা নেওয়া হয়! ঠিক ভাগ-বাটোয়ারার সময় হাওয়াঘিন গোত্রের চৌদ্দ সদস্যের এক 
প্রতিনিধি যোহাইর বিন ছরদের নেতৃত্বে হযরত (সো)-এর [খিদমতে উপস্থিত হয়। এদের 
মধ্যে হযরত (সা)-এর দুধ সম্পকাঁয় চাচা আবু ইয়ারকানও ছিলেন। তারা এসে বলেন 
__ ইয়া রাস্লাল্লাহ, আমরা ইসলাম গ্রহণ করেছি। আমাদের অনুরোধ, আমাদের পরিবার- 
পরিজন ও অর্থ-সম্পদ আমাদের ফিরিয়ে দিন। আমরা আবু ইয়ারকান সুত্রে আপনার 
আত্মীয়ও হই। আমরা যে দুর্দশায় পতিত হয়েছি, তা আপনার অজানা নয়। আমাদের 
প্রতি অনুগ্রহশীল হোন । প্রতিনিধিদলের নেতা ছিলেন একজন খ্যাতিমান কবি । তিনি 
বলেন, ইয়া রাসূলাল্লাহ . এমনি দুর্দশার পরিপ্রেক্ষিতে যদি আমরা রোমান বা ইরাক 
সম্রাটের কাছে কোন অনুরোধ পেশ করি, তবে আশা যে তাঁরা প্রত্যাখ্যান করবেন না। 
কিন্তু আল্লাহ, আপনার আদর্শ চরিত্রকে সবার উধ্বে রেখেছেন। তাই আপনার কাছে 
আমরা বিশেষভাবে আশান্বিত । 


রাহমাতুললিল আলামীনের জন্য এ অনুরোধ ছিল উভয় সঙ্কটের কারণ । তার 
দয়া ও উদার নীতির দাবি ছিল ওদের সকল বন্দী ও মালামাল ফিরিয়ে দেওয়া। অপর 
দিকে শন্ুর পরিত্যক্ত সম্পদের উপর রয়েছে মুজাহিদদের ন্যায্য দাবি। তাদের সে দাবি 
থেকে বঞ্চিত করা অন্যায় । তাই বুখারী শরীফের বর্ণনা মতে হযরত সে!) যে জবাব 
দিয়েছিলেন তা হল ঃ 


“আমার সাথে আছে অসংখ্য মুসলিম সেনা, এরা এ সকল মালামালের দাবিদার 
আমি সত্য ও স্পষ্ট কথা পছন্দ করি। তাই তোমাদের ইচ্ছার উপর ছেড়ে দিচ্ছি দু'টির 
একটি; হয় বন্দীদের ফেরত নাও, নয়তো মালামাল নিয়ে যাও।” ফে'টি চাইবে তোমাদের 
দিয়ে দেওয়া হবে। তারা বন্দী মুক্তি গ্রহণ করল। এতে রস্লুলাহ্‌ (সা) সকল সাহাবীকে 
একত্র করে একটি খুৎবা পাঠ করেন। খুৎবায় আল্লাহ্‌র প্রশংসা করার পর বলেন $ 


সূরা তওবা ৩৯৩ 


“তোমাদের এই ভাইয়েরা তওবা করে এখানে এসেছে । তাদের বন্দীদের মুক্তিদান 
সঙ্গত মনে করছি । তোমাদের যারা সন্ভম্ট মনে নিজেদের অংশ ফিরিয়ে দিতে প্রস্তুত 
হতে পার, তারা যেন এদের প্রতি দয়াবান হয়। আর যারা প্রস্তুত হতে না পার, ভবিষ্যতের 
“মালে ফাই” থেকে তাদের উপযুক্ত বদলা দেব ।” 


হযরত (সা)-এর এ খুতবার পর সর্বস্তর থেকে আওয়াজ আসে $ ‘বন্দী প্রত্যপণে 
আমরা সন্তষ্টচিত্তে রাষী।॥ কিন্তু রসূলুল্লাহ সো) ন্যায়নীতি ও পরের হকের ক্ষেত্রে 
যথাযথ সতর্কতা অবলম্বনের আবশ্যক আছে বিধায় সমস্বরে তাদের এ সন্তুষ্টি প্রকাশকে 
যথেষ্ট মনে করলেন না। তাই বলেন, আমি বৃঝতে পারছি না তোমাদের কে সন্তষ্ট- 
চিত্তে নিজের প্রাপ্য ত্যাগ করতে রাষী হয়েছ, কে লজ্জার খাতিরে নীরব রয়েছ। এটি 
মানুষের পারস্পরিক হক। সুতরাং প্রত্যেক গোত্র ও দলের সরদারগণ আপন লোকদের 
সঠিক রায় নিয়ে আমাকে যেন অবহিত করেন । 


সেমতে তারা নিজ লোকদের ব্যক্তিগত মতামত নিয়ে হযরত (সা)-কে জানান 
যে, প্রত্যেকে নিজেদের অধিকার ছাড়তে রাষী আছে। একথা জানার পরই রস্লুজাহ 
সো) হোনাইন যুদ্ধবন্দীদের মুক্তিদান করেন । 


এই লোকদের কথাই আলোচ্য তৃতীয় আয়াতে বলা হয়েছে £ 
| I রি 
৮৮৯ ৩১০ ভোট ভগ 9 রাঃ ও 48 | ০০537 ৮১ 


অর্থাৎ এরপর আল্লাহ্‌ যাদের প্রতি ইচ্ছা তওবার তওফীক দেবেন। হোনাইন 
যুদ্ধের যে বিস্তারিত বিবরণ এখানে দেওয়া হল, তার কিছু অংশ কোরআন থেকে এবং 
বাকি অংশ নির্ভরযোগ্য হাদীস থেকে নেওয়া হয়েছে।-€ মাযহারী, ইবনে কাসীর ) 


আহকাম ও মাসায়েল 
উপরোক্ত ঘটনাবলী থেকে প্রমাণিত হয় বিভিন্ন আহকাম ও মাসায়েল এবং 
প্রাসঙ্গিক কিছু জরুরী বিষয় । মূলত এগুলোর বর্ণনার জন্য ঘটনাগুলোর উল্লেখ করা হল । 


আত্মপ্রসাদ পরিত্যাজ্য 8 উন্নিখিত আয়াতগুলোর প্রথম হিদায়েত হল মুসলমানদের 
কোন অবস্থায় শক্তি-সামর্থ্য ও সংখ্যাধিক্যর উপর আত্মপ্রসাদ করা উচিত নয়। সম্পূর্ণ 
নিঃস্ব অবস্থায় যেমন তাদের দৃষ্টি আল্লাহ্র সাহায্যের প্রতি নিবদ্ধ থাকে, তেমন সকল 
শক্তি-সামর্থ্য থাকাবস্থায়ও আল্লাহর উপর ভরসা রাখতে হবে। 


হোনাইন যুদ্ধে পর্যাপ্ত পরিমাণ সাজ-সরঞ্জাম ও মুসলিম সেনাদের সংখ্যাধিক্য 
দেখে কতিপয় সাহাবী যে আত্মগর্বের সাথে বলেছিলেন, আজকের যুদ্ধে কেউ আমাদের 
পরাস্ত করতে পারবে না, তা আল্লাহ্‌র নিকট তাঁর প্রিয় বান্দাদের মুখ থেকে এ ধরনের 
কথা পছন্দ হচ্ছিল না। যার ফলে রণাঙ্গনে কাফিরদের প্রথম ধাক্কা সামলাতে না 


৩৯৪ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


পেরে তাঁরা পলায়নপর হয়েছিলেন। অতপর আল্লাহ্‌র গায়েবী সাহায্য পেয়ে তারা এ যুদ্ধে 
জয়ী হন। 


বিজিত শত্রুর মালামাল গ্রহণে ন্যায়নীতি বিসর্জন না দেওয়া ঃ দ্বিতীয় হিদায়ত 
যা এই ঘটনা থেকে হাসিল হয়, তা হল এই যে, রসূলুল্লাহ্‌ সো) ছ্ুনাইন যুদ্ধের প্রস্তুতি- 
পর্বে মক্কার বিজিত কাফিরদের থেকে যে যুদ্ধ-সরঞ্জাম নিয়েছিলেন তা ধারস্বরূপ এবং 
প্রত্যর্পণ করার প্রতিশ্রুতি দিয়ে এবং পরে এ প্রতিশ্তি রক্ষাও করেছিলেন । অথচ 
এরা ছিল বিজিত ও ভীত-সন্ত্রপ্ভ। তাই জোর করেও সমর্থন আদায় করা যেত। কিন্তু 
হযরত (সো) তা করেননি। এতে রয়েছে শন্রুর সাথে পূর্ণ সদ্বাবহারের হিদায়ত। 


তৃতীয় £ রসূলুল্লাহ (সা) হুনাইন গমনকালে “খাইফে বনী কেনানা” নামক স্থান 
সম্পর্কে বলেছিলেন, আগামীকালের অবস্থান হবে আমাদের সেখানে, যেখানে মক্কার 
কুরাইশরা মুসলমানদের একঘরে করে রাখার প্রস্তাবে স্বাক্ষর করোছল। এতে মুসল- 
মানদের প্রতি যে হিদায়ত আছে, তাহল, আল্লাহ্‌ তাদের শক্তি-সামর্থ্য ও বিজয় দান করলে 
বিগত বিপদের কথা যেন ভুলে না যায় এবং যাতে আল্লাহ্‌র শোকর আদায় করে। 
দুর্গে আশ্রয় নেওয়া হাওয়াধিন গোত্রের বাণ নিক্ষেপের জবাবে বদ-দু'আর পরিবর্তে হিদায়ত 
লাভের যে দু'আ হযরত সো) করেছেন---তাতে রয়েছে এই শিক্ষা যে, মুসলমানের 
যুদ্ধ-বিগ্রহের উদ্দেশ্য শতকে নিছক পরাভূত করা নয়; বরং উদ্দেশ্য হল হিদায়তের 
পথে তাদের নিয়ে আসা । তাই এ চেস্টা থেকে বিরত থাকা উচিত নয়। 


চতুর্থঃ পরাজিত শন্নুদের থেকেও নিরাশ হওয়া উচিত নয়। আল্লাহ্‌ ইসলাম ও 
ঈমানের হিদায়ত তাদেরও দিতে পারেন। যেমন হাওয়াধিন গোত্রের লোকদের ইসলাম 
গ্রহণের তওফীক দিয়েছিলেন । 


হাওয়াধিন গোত্রের যুদ্ধবন্দী মুক্তির আবেদনের প্রেক্ষিতে রসূলুল্লাহ্‌ (সা) সাহাবীদের 
মতামত জানতে চেয়েছিলেন এবং তাঁরা আনন্দের সাথে রাযীও হয়েছিলেন। কিন্তু এ 
সত্বেও সকলের ব্যক্তিগত মত্তামত যাচাইয়ের ব্যবস্থা নেওয়া হয়। এ থেকে বোঝা 
যায় যে, হকদারের পূর্ণ সন্তুষ্টি ছাড়া কেউ তার অধিকারে হত্তক্ষেপ করতে পারেবে না। 
লজ্জা বা জনগণের চাপে কেউ নীরব থাকলে তা সন্তষ্টি বলে ধর্তব্য হবে না। আমা- 
দের মাননীয় ফিকাহ্‌ শাপ্রবিদরা এ থেকে এই মাসআলা বের করেন যে, ব্যক্তিগত 
প্রভাব দেখিয়ে কারো থেকে ধর্মীয় প্রয়োজনের চাঁদা আদায় করাও জায়েয নয়। কারণ 
অবস্থার চাপে পড়ে বা লজ্জা রক্ষার খাতিরে অনেক ভদ্রলোকই অনেক সময় কিছু না 
কিছু দিয়ে থাকে অথচ, অন্তর এতে পূর্ণ সায় দেয় না। এ ধরনের অর্থকড়িতে বরকতও 
পাওয়া যায় না। 


ভিডি রর ডি 
2 ‘3 শে A I রে 
aed ED AS CE CG NGG 


সুরা তওবা ৩৯৫ 


৯24. পর্ণ 2 পাবার a 25 2 
3 রঙ Us ৬ ৬৬ ৪ & ৬ 


22 





রা: বিবি 
১১০1০১৮৮০৬০ 21 
G2 921. MEE. 9 
© mE LEAD ET LI 
(২৮) “হে ঈমানদারগণ ! মুশরিকরা তো অপবিত্র । সুতরাং এ বছরের পর 
তারা খেন মসজিদুল-হারামের নিকট না আসে । আর ঘদি তোমরা দারিদ্র্যের আশংকা 


কর, তবে আল্লাহ চাইলে নিজ করুণায় ভবিষ্যতে তোমাদের অভাবমুক্ত করে দেবেন। 
নিঃসন্দেহে আল্লাহ্‌ সর্বজ, প্রজ্ঞাময় । 





তফসীরের সার-সংক্ষেপ 


ঈমানদারগণ! মুশরিকরা তো ( কদর্য আকীদার ফলে) অপবিত্র, সুতরাং 
(এই অপবিভ্রতার প্রেক্ষিতে তাদের জন্য যে হুকুমআহকাম তার একটি হল) এ 
বছরের পর তারা যেমন মসজিদুল হারামের (€ অর্থাৎ হেরেম শরীফের) নিকট (ও) না 
আসে. ( অর্থাৎ হেরেম শরীফের ব্রিসীমানায় যেন ঢুকতে না পারে)। আর যদি তোমরা 
(এ আদেশ বলবত হওয়ার ফলে) দারিদ্র্যের আশঙ্কা কর (অর্থাৎ কায়-কারবার প্রায় 
এদের হাতে । এরা চলে গেলে কিরূপে চলা যাবে--যদি এরাপ মনে কর) তবে (ভরসা 
রাখ আল্লাহ্‌র উপর) আল্লাহ্‌ চাইলে নিজ করুণায় ভবিষ্যতে তোমাদের অভাবমুক্ত করে 
দেবেন, নিঃসন্দেহে আল্লাহ্‌ (স্বীয় আহকামের রহস্য সম্পর্কে) সবক্ঞ, €এ সকল এবং 
রহস্যের পূর্ণতা বিধানে) প্রক্তাময় (তাই এই আদেশ জারি করলেন ) এবং তিনি তোমাদের 
আজাব মোচনের ব্যবস্থাও করে দেবেন। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

সূরা বরাআতের শুরুতে কাফির মুশরিকদের সাথে সম্পকছেদের কথা ঘোষণা 
করা হয়। আলোচ্য আয়াতে সম্পর্ছেদ জম্পকিত বিধিবিধানের উল্লেখ করা হয়। 
সম্পর্ছেদের সারকথা ছিল বছরকালের মধ্যে কাফিরদের সাথে কৃত চুক্তিসমূহ বাতিল 
বা পূর্ণ করে দেওয়া হোক এবং এ ঘোষণার এক বছর পর কোন মুশরিক যেন হেরেমের 
সীমানায় না থাকে। ্‌ 


আলোচ্য আয়াতে এক বিশেষ কায়দায় বিষয়টির বিবরণ দেওয়া হয়। এতে রয়েছে 
উপরোক্ত আদেশের হিকমত ও রহস্য এবং তজ্জনিত কতিপয় মুসলমানের অহেতুক 
আশংকার জবাব। আয়াতে উল্লিখিত /৯) (নাজাস) শব্দের অর্থ অপবিভ্রতা, 
ব্যাপক অর্থে পঞ্কিলতা যার প্রতি মানুষের ঘৃণাবোধ থাকে; ইমাম রাগিব ইস্পাহানী 
(র) বলেন, 'নাজাস” বলতে চোখ, নাক ও হাত দ্বারা অনুভূত বন্তুসমূহের যেমন, তেমনি 
ড্লান ও বিবেক দ্বারা অনুভূত বস্তুসমূহেরও অপবিদ্রতা বোঝানো হয়। তাই 'নাজাস” 


৩৯৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


বলতে দৃশ্যমান ঘৃণিত বস্তকেও বোঝায় এবং অদৃশ্য অপবিভ্রতা যার ফলে শরীয়তে 
ওযু বা গোসল ওয়াজিব হয় তাও বোঝায়। যেমন জামাবত, হায়েয, নেফাস পরবর্তী 
অবস্থা এবং এ সকল বাতেনী নাজাসত যার সম্পর্ক অন্তরের সাথে রয়েছে যেমন ভ্রান্ত 
আকীদা-বিশ্বাস ও মন্দ ঘৃণিত স্বভাব । 


উল্লিখিত আয়াতের শুরুতে ৩১ | শব্দটি ব্যবহৃত হয়েছে। এর দ্বারা )- বা 
কোন বস্তর সাবিক মর্মকে সীমিত করা হয়। তাই ৮৯১ এ 10৭ 10১1 এর মর্ম 
হবে মুশরিকরা সঠিক অর্থেই অপবিভ্র। কারণ, এদের মধ্যে সাধারণত তিন ধরনের 
অপবিভ্রতা থাকে । তারা অনেকগুলো দৃশ্যমান অপবিভ্র বস্তকেও অপবিভ্র মনে করে 
না। যেমন মদ ও মাদক দ্রব্যাদি। আর অদৃশ্য অপবিভ্রতা কিছু আছে বলে তারা 
বিশ্বাসও করে না। যেমন স্ত্রীসঙ্গম ও হায়েয-নেফাস পরবতাঁ অবস্থা । সেজন্য এ 
সকল অবস্থায় তারা গোসলকে আবশ্যক মনে করে না। অনুরূপ ভ্রান্ত আকীদা-বিশ্বাস ও 
মন্দ স্বভাবগুলোকেও তারা দৃষণীয় মনে করে না। 


তাই আযম্মাতে মুশরিকদের প্রকৃত খাঁটি অপবিভ্র রূপে চিহিতি করে আদেশ দেওয়া 
হয়ঃ 71101 ১০০] 193৯8 £-১ সুতরাং তারা এ বছরের পর যেন মসজিদুল 
'হারামের নিকটবর্তী না হয়। 

“মসজিদুল-হারাম” বলতে সাধারণত বোঝায় বায়তুল্লাহ্‌ শরীফের চতুদিকের 
আঙিনাকে যা দেয়াল দ্বারা পরিবেম্টিত। তবে কোরআন ও. হাদীসের কোন কোন 
স্থানে তা মঙ্কার পূর্ণ হেরেম শরীফ অর্থেও ব্যবহাত হয়, যা কয়েক বর্গমাইল এলাকা 
ব্যাপী, যার সীমানা চিহিগ্ত করেছেন হযরত ইব্রাহীম (আট, যেমন মে’রাজের ঘটনায় 
মসজিদুল হারাম উল্লেখ রয়েছে। ইমামদের এ্রকমত্যে এখানে মসজিদুল হারাম অর্থ, 
বায়তুল্লাহ্‌র আঙিনা নয়। কারণ মে"রাজের শুরু হয় হযরত উম্মে হানী রো)-র গুহ 
থেকে, যা ছিল বায়তুল্পহ্র আঙিনার বাইরে অবস্থিত। অনুরূপ সুরা তওবার শুরুতে যে 
মসজিদুল হারাম-এর উল্লেখ রয়েছে £ (1 7০01 ১৯৯০) Me (0 ১৫৫ ৭ ১৪ 
তার অর্থও পূর্ণ হারাম শরীফ। কারণ এখানে উল্লিখিত সন্ধির স্থান হল ‘হোদায়বিয়া’ 
যা হারাম শরীফের সীমানার বাইরে এর সন্নিকটে অবস্থিত--€ জাস্সাস )। এ বছরের 
পর মুশরিকদের জন্য পূর্ণ হেরেম শরীফে প্রবেশ নিষিদ্ধ করা হল। 


তবে এ বছর বলতে কোন্টি বোঝায় তা নিয়ে মুফাসসিরদের মধ্যে মতভেদ 
রয়েছে। কেউ বলেন, দশম হিজরী । তবে অধিকাংশ মুফাসসিরের মতে তা হল নবম 
হিজরী। কারণ, নবী করীম (সো) নবম হিজরীর হজ্জের মৌসুমে হযরত আলী ও 
আবু বকর সিদ্দিক রো)-এর দ্বারা কাফিরদের সাথে সম্পর্ছেদের কথা ঘোষণা করান, 
তাই নবম হিজরী থেকে দশম হিজরী পর্যন্ত ছিল অবকাশের বছর। দশম হিজরীর 
পর থেকেই এ নিষেধাজ্ঞা জারি হয় । 


সূরা তওবা ৩৯৭ 


কতিপয় প্রশ্ন ৪ উল্লিখিত আয়াত দ্বারা দশম হিজরীর পর মসজিদুল হারামে 
মুশরিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এতে তিনটি প্রশ্ন আসে। প্রথম, এ নিষেধাজ্ঞা কি 
শুধু মসজিদুল হারামের জন্য, না অন্যান্য মসজিদের জন্যও £ দ্বিতীয়, মসজিদুল হারামের 
জন্য হয়ে থাকলে তাকি সর্বাবস্থার জন্য, না শুধু হজ্জ ও ওমরার জন্যঃ তৃতীয়, 
এ নিষেধাজ্তা কি শুধু মুশরিকদের জন্য, না আহলে-কিতাব কাফিরদের জন্যও ? 


এ সকল প্রশ্নের উত্তরে কোরআন নীরব, তাই ইজতিহাদকারী ইমামগণ কোরআনের 
ইশারা-ইঙন্গিত ও হযরত (সা)-এর হাদীস সামনে রেখে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। 


এ প্রসঙ্গে প্রথমে আলোচনা করতে হয়, কোরআন মজীদ মুশরিকদের যে 
অপবিত্র ঘোষণা করেছে, তা কোন্‌ দৃষ্টিতে? যদি প্রকাশ্য বা অপ্রকাশ্য জানাবত 
ইত্যাদি অপবিভ্রতা হেতু বলা হয়ে থাকে, তবে তর্কের কিছুই নেই। কারণ দৃশ্যমান 
অপবিভ্র বন্ত সাথে রেখে কিংবা গোসল ফরয হয়েছে এরূপ নারী-পুরুষের মসজিদে 
প্রবেশ জায়েষ নয়। পক্ষান্তরে কথাটি যদি কুফর-শিরকের বাতেনী অপবিভ্রতার দৃষ্টিকোণে 
বলা হয়ে থাকে, তবে সম্ভবত এর হুকুম হবে ভিন্ন। 


তফসীরে কুরতুবীতে বলা হয়েছে ঃ$ মদীনার ফিকাহশান্ত্রবিদরা তথা ইমাম মালিক 
রে) ও অন্য ইমামদের মতে মুশরিকরা যে কোন দুষ্টিকোণে অপবিভ্র। কারণ, তারা 
প্রকাশ্য অপবিভ্তরতা থেকে সতর্কতা অবলম্বন করে না। তেমনি জানাবতের গোসলেরও 
ধার ধারে না। তদুপরি কুফর-শিরকের বাতেনী অপবিব্রতা তো তাদের আছেই। সুতরাং 
সকল মুশরিক এবং সকল মসজিদের জন্যই হুকুমটি সাধারণভাবে প্রযোজ্য। 


এ মতের সমর্থনে তাঁরা হযরত উমর বিন আবদুল আজিজ রে)-এর একটি 
ফরমানকে দলীলরূপে পেশ করেন, ঘা তিনি বিভিন্ন রাজ্যের প্রশাসকদের লিখেছিলেন । 
এতে লেখা ছিলি, “মসজিদসমূহে কাফিরদের প্রবেশ করতে দেবে না।” এ ফরমানে তিনি 
উপরোক্ত আয়াতটির কথা উল্লেখ করেছিলেন। তাঁদের দ্বিতীয় দলীল হল নবী করীম 
(সা)-এর এই হাদীস ঃ$ 


কোন খতুবতী মহিলা বাজানাবত যার জন্য গোসল ফরয হয়েছে, তার পক্ষে 
মসজিদে প্রবেশ করাকে আমি জায়েয মনে করি না।” আর এ কথা সত্য যে, কাফির-মুশ- 
রিকরা জানাবতের গোসল সাধারণত করে না। তাই তাদের জন্য মসজিদে প্রবেশ নিষিদ্ধ । 


ইমাম শাফেয়ী (র) বলেন, হুকুমটি কাফির-মুশরিক এবং আহলে-কিতাব সকলের 
জন্য প্রযোজ্য, কিন্তু তা শুধু মসজিদুল হারামের জন্য নিদিস্ট। অপরাপর মসজিদে 
তাদের প্রবেশাদি নিষিদ্ধ নয়।-_-(কুরতুবী)। ইমাম শাফেয়ী রে)-র দলীল হল ছুমামা 
বিন উছালের ঘটনাটি। তিনি ইসলাম গ্রহণের আগে এক স্থানে মুসলমানদের হাতে বন্দী 
হলে নবী করীম সো) তাকে মসজিদে নববীর এক খুঁটির সাথে বেঁধে রাখেন। 


হযরত ইমাম আবৃ হানীফা রে)-র মতে, উপরোক্ত আয়াতে মসজিদুল হারামের 
নিকটবর্তা না হওয়ার জন্য মুশরিকদের প্রতি যে আদেশ রয়েছে, তার অর্থ হল, আগামী 


৩৯৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


বছর থেকে মুশরিকদের স্বীয় রীতি অনুযায়ী হজ্জ ও ওমরা আদায়ের অনুমতি দেওয়া যাবে 
না। তাঁর দলীল হল, হজ্জের যে মৌসুমে হযরত আলী রো)-র দ্বারা কাফিরদের সাথে 


সম্পর্কছেদের কথা ঘোষণা করা হয় তাতে এ কথা ছিল ৪ 4 J) * ১1১৪ ০2৮৯৭ 8 
অর্থাৎ ‘এ বছর পর কোন মুশরিক হজ্জ করতে পারবে না।” তাই এ ঘোষণার আলোকে 
আয়াতঃ 177) 1 ১৯৯০১ 1158 0৯১ অর্থাৎ “মুশরিকগণ মসজিদুল হারামের 
নিকটবর্তী হবে না।’ এর অর্থ হবে আগামী বছর থেকে মুশরিকদের জন্য হজ্জ ও ওমরা 
নিষিদ্ধ করা হল। ইমাম আবূ হানীফা রে) অতপর বলেন, হজ্জ ও ওমরা ছাড়া 


মুশরিকরা অন্য কোন প্রয়োজনে আমীরুল মু’মিনীনের অনুমতিক্ৰমে মসজিদুল হারামে 
প্রবেশ করতে পারবে । 


এ মতের সমর্থনে তাঁর দলীল হলো, মক্কা বিজয়ের পর সাকীফ গোত্রের প্রতিনিধি- 
বৃন্দ নবী করীম (সা)-এর খিদমতে হাযির হলে মসজিদে তাদের অবস্থান করানো হয়। 
অথচ এরা তখনও অমুসলমান ছিল এবং সাহাবায়ে কিরামও আপত্তি তুলেছিলেন, 
ইয়া রাসূলাল্লাহ, এরা তো অপবিত্র । হযরত (সা) তখন বলেছিলেন, “মসজিদের মাটি 
এদের অপবিত্রতায় প্রভাবিত হবে না”।--(জাসসাস ) 


এ হাদীস দ্বারা একথাও স্পষ্ট হয় যে, কোরআন মজীদে মুশরিকদের যে 
অপবিত্র বলা হয়েছে তা তাদের কুফর ও শিরকজনিত বাতেনী অপবিভ্রতার কারণে। 
ইমাম আবূ হানীফা (র) এ মতেরই অনুসারী। অনুরূপ হযরত জাবের বিন আবদুল্লাহ্‌ 
(রা) থেকে বণিত আছে, নবী করীম (সা) ইরশাদ করেছেন, “কোন মুশরিক মসজিদের 
'নিকটবতী হবে না।” তবে সে কোন মুসলমানের দাস বা দাসী হলে প্রয়োজন বোধে 
প্রবেশ করতে পারে ।---€( কুরতুবী ) 


এ হাদীস থেকেও বোঝা যায় যে, প্রকাশ্য অপবিভ্রতার কারণে মসজিদুল হারাম 
থেকে মুশরিকদের বারণ করা হয়নি। নতুবা দাস-দাসীকে পৃথক করা যেত না, বরং 
আসল কারণ হল কুফর ও শিরক এবং এ দুয়ের প্রভাব-প্রতিপত্তির আশংকা । এ 
আশংকা দাস-দাসীর মধ্যে না.থাকায় তাদের অনুমতি দেওয়া হল । এছাড়া প্রকাশ্য 
অপবিভ্রতার দুষ্টিকোণে কাফির-মুশরিক-মুসলমান সমান। অপবিভ্র বা গোসল ফরয 
হওয়া অবস্থায় তো মুসলমানরাও মসজিদুল হারামে প্রবেশ করতে পারবে না। 


তদুপরি, অধিকাংশ মুফাস্সিরের মতে এখানে মসজিদুল হারাম বলতে যখন 
পূর্ণ হেরেম শরীফ উদ্দেশ্য, তখন এ নিষেধাক্তা প্রকাশ্য অপবিভ্রতার কারণে না হয়ে 
কুফর-শির্কজনিত অপবিভ্রতার কারণে হওয়া অধিকতর সঙ্গত । এজন্য শুধু 
মসজিদুল হারামের নয় বরং পূর্ণ হেরেম শরীফে মুশরিকদের প্রবেশও নিষিদ্ধ কর! 
 হয়। কারণ, এটি হল ইসলামের দুর্গ। কোন অমুসলিম থাকতে পারে না। 


ইমাম আবূ হানীফা রে)-র উপরোক্ত তত্ত্বের সারকথা হল, কোরআন ও 
হাদীস মতে মসজিদসমূহকে অপবিব্রতা থেকে বিশুদ্ধ রাখা আবশ্যক এবং এটি জরুরী 


সূরা তওবা ৩৯৯ 


বিষয় কিন্তু আমাদের আলোচ্য আয়াতটি এ বিষটির সাথে সংশ্লিষ্ট নয়, বরং তা 
ইসলামের সেই বুনিয়াদি হুকুমের সাথে সংশ্লিষ্ট, যার ঘোষণা রয়েছে সুরা বরাআতের 
শুরুতে । অর্থাৎ অচিরেই হেরেম শরীফকে সকল মুশরিক থেকে পবিত্র করে নিতে 
হবে। কিন্তু আদর্শ ও ন্যায়নীতি এবং দয়া ও অনুকম্পার প্রেক্ষিতে মক্কা বিজয়ের সাথে 
সাথেই তাদের হেরেম শরীফ তাযাগের আদেশ দেওয়া হয়নি; বরং যাদের সাথে নিদিষ্ট 
সময় পর্যন্ত চুক্তি ছিল এবং যারা চুক্তির শর্তসমূহ পালন করে যাচ্ছিল, তাদের 
মেয়াদ শেষ হওয়ার পর এবং অন্যদের কিছু দিনের সযোগ দিয়ে চলতি সালের 
মধ্যেই এই আদেশ কার্যকরী হওয়ার প্রয়োজনীয়তা ছিল। আলোচ্য আয়াতে তাই বলা 
হয়, “এ বছরের পর-- পূর্ণ হেরেম শরীফে মুশরিকদের প্রবেশাধিকার থাকবে না।” তারা 
শিরকী প্রথামতে হজ্জ ও ওমরা আদায় করতে পারবে না। সুরা তওবার আয়াতে 
যেমন পরিক্ষার ঘোষণা দেওয়া হয় যে, নবম হিজরীর পর কোন মুশরিক হেরেমের 
সীমানায় প্রবেশ করতে পারবে না। রাসূলে করীম সো) এ আদেশকে আরও ব্যাপক 
করে হুকুম দেন যে, গোটা আরব উপদ্বীপে কোন কাফির-মুশরিক থাকতে পারবে না। 
কিন্তু হযরত (সা) নিজে এ আদেশ কার্ধকর করতে পারেন নি। অতপর হযরত আবু বকর 
সিদ্দীক রো)-এর পক্ষেও বিভিন্ন রান্ত্রীয় সমস্যায় জড়িত থাকার ফলে তা সম্ভব হয়নি। 
তবে হযরত উমর ফারুক রো)-এর শাসনামলে আদেশটি যথাযথভাবে প্রয়োগ করেন। 


বাকি থাকল কাফিরদের অপবিভ্রতা এবং মসজিদগুলোকে নাপাকী থেকে পবিভ্র 
করার মাস'আলা। এ সম্পর্কে ফিকাহ শাস্ত্রের কিতাবসমূহে বিস্তারিত আলোচনা রয়েছে। 
তবে সংক্ষেপে এতটুকু বলা যায় যে, কোন মুসলমান প্রকাশ্য নাপাকী নিয়ে এবং গোসল : 
ফরয হওয়া অবস্থায় কোন মসজিদে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে কাফির-মুশরিক 
হোক বা আহলে-কিতাব, তারাও সাধারণত উল্লিখিত নাপাকী থেকে পবিভ্র নয়, তাই 
বিশেষ প্রয়োজন না হলে তাদের জন্যও কোন মসজিদে প্রবেশ জায়েয নয়। 


উক্ত আয়াত মতে, হেরেম শরীফে কাফির-মুশরিকদের প্রবেশ নিষিদ্ধ হওয়ার ফলে 
মুসলমানদের জন্য এক নতুন অর্থনৈতিক সমস্যার সূম্টি হল। কারণ, মক্কা হল অনুর্বর 
জায়গা । খাদ্যশস্যের উৎপাদন এখানে হয় না। বহিরাগত লোকেরা এখানে খাদ্যের 
চালান নিয়ে আসতো । এভাবে হজ্জের মৌস্মে মক্কাবাসীদের জন্য জীবিকার প্রয়োজনীয় 
জিনিসপত্র যোগাড় হয়ে যেত । কিন্তু হেরেম শরীফে ওদের প্রবেশ নিষিদ্ধ হলে পূর্বাবস্থা 
আর বাকি থাকবে না। এ প্রশ্নের উত্তর আয়াতের এ বাক্যে আল্লাহ্‌ সান্ত্বনা দিচ্ছেন $ 
0 ৯৫৬০ ৮২১ ডা 5. অর্থাৎ “তোমরা যদি অভাব-অনটনের ভয় কর তবে মনে 


রেখ যে, রিযিকের সকল ব্যবস্থা আল্লাহ্‌র হাতে। তিনি ইচ্ছা করলে কাফিরদের থেকে 
তোমাদের বেনিয়াজ করে দেবেন। “আল্লাহ্‌ ইচ্ছা করলে বাক্য দ্বারা সন্দেহের উদ্রেক 
করা উদ্দেশ্য নয়। বরং বাক্যটি এ কথার ইঙ্গিতবহ যে, পাথিব উপায়-উপকরণের 
প্রতি যাদের দৃষ্টি, তারা যদিও মনে করবে যে, কাফিরদের হরম শরীফে আসতে না 
দেওয়ার ফলে আথিক সঙ্কট অনিবার্য কিন্তু আল্লাহ্‌ তাআলা উপকরণের মোহতাজ নন? 


৪০০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


বরং বিলম্ব তাঁর ইচ্ছার। তিনি ইচ্ছা করলেই সবকিছু অনায়াসে হয়ে যায় । তাই বলা 
হয়েছে, “আল্লাহ্‌ যদি ইচ্ছা করেন তোমাদের অভাব দূর করে দেবেন।” 


2435 ৯৯২12 YS BEG HEIN 
2.2 £ রা wrt, পাঠ পাঠিতঠ পাছা read ৩৫6 পাপ 
1৯5 ০৪4 55 টে! ০9055 5 4. 2/5401 ০%০৩৩ 
AES O20 25 Ks GF Gil ৩৩ SI 
28552 লু পি ১5 5585525255৫ 


5 ১9৫৮ ৮5 * পা গহে পঠ পা 5 7/280 ৫ 
১০১৫৪ ৪13৮ ০:9০ ০৯ Gla rep SAS 


A 3g. LIP we F323 









2% 9 





(২৯) “তোমরা যুদ্ধ কর আহলে-কিতাবের এ লোকদের সাথে, যারা আল্লাহ্‌ ও 
রোজ হাশরে ঈমান রাখে না, আল্লাহ্‌ ও তার রসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম 
করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম, ঘতক্ষণ না করজোড়ে তারা জিষিয়া প্রদান করে। 
(৩০) ইহুদীরা বলে “ওথাইর আল্লাহ্‌র পুন্র এবং নাসারারা বলে ‘মসীহ আল্লাহ্র পুত্র ৷’ 
এ হচ্ছে তাদের মুখের কথা । এরা পূর্ববর্তী কাফিরদের মত কথা বলে। আল্লাহ্‌ এদের 
ধ্বংস করুন, এরা কোন উল্টাপথে চলে যাচ্ছে ।” 


তফসীরের সার-সংক্ষেপ 


(২৯) তোমরা যুদ্ধ কর আহলে-কিতাবের এ লোকদের সাথে, যারা আল্লাহ্‌ ও 
রোজ হাশরে (পরিপূর্ণ) ঈমান রাখে না। আল্লাহ্‌ তার রসুল (সা) যা হারাম করে 
দিয়েছেন, তা হারাম মনে করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম (ইসলাম ), 
যতক্ষণ 'না করজোড়ে তারা (অধীন ও প্রজা রূপে) জিষিয়া প্রদান করে। (৩০) আর 
ইহুদী--দের কেহ কেহ) বলে (নাউযুবিল্লাহ) ওযাইর (আট) আল্লাহ্‌র পুন্র এবং খুক্টান 
দের অনেক) বলে মসীহ (আট) আল্লাহ্‌র পুন্ধ। এ হচ্ছে তাদের মুখের কথা (যার 
সাথে বাস্তবতার কোন সম্পর্ক নেই) এরা পূর্ববর্তী কাফিরদের মত কথা বলে (ওরা হল 
আরবের মুশরিক সম্পুদায়। ওরা ফেরেশতাদের আল্লাহ্‌র কন্যারূপে অভিহিত করে। 
সেজন্য ইহুদী খস্টানেরাও ওদের কাফির বলে। অথচ তারাও সেই কুফরী উক্তির 
পুনরারৃত্তি করে চলেছে। “পূর্ববর্তী কাফির'-বলা এজন্য যে, মুশরিকরা গোমরাহীর 
অতি প্রাচীন স্তরের ছিল) আল্লাহ্‌ এদের ধ্বংস করুন, এরা কোন উলটা পথে চলে 
যাচ্ছে (অর্থাৎ আল্লাহ্‌র ব্যাপারে কত জঘন্য মিথ্যার বেশাতি চালিয়ে যাচ্ছে । এ হল 
তাদের কুফরী বাক্যসমূহ )। ্‌ 


সূরা তওবা | ৪০১ 


আনুষলিক জাতব্য বিষয় 

আলোচ্য আয়াতদ্বয়ের পূর্ব আয়াতে মক্কার মুশরিকদের সাথে যুদ্ধ করার আদেশ 
ছিল। আর এ আয়াতদ্বয়ে আহলে-কিতাবের সাথে যুদ্ধ করার নির্দেশ রয়েছে । তাবুকে 
আহ্লে-কিতাবের সাথে মুসলমানদের যে যুদ্ধ-অভিযান সংঘটিত হয়েছিল, আয়াত দুটি 
তারই পটভূমি । “তফসীরে-দুররে মনসূরে” মুফাসসিরে-কোরআন হযরত মুজাহিদ (র) 
থেকে বর্ণিত আছে যে, উক্ত আয়াত দু’টি তাবুক যুদ্ধ প্রসঙ্গে অবতীর্ণ হয়েছিল। 


আভিধানিক অর্থে 'আহ্লে-কিতাব বলতে যদিও সেই কাফির দলসমূহকে 
বোঝায়, যারা কোন-না-কোন আসমানী কিতাবের প্রতি বিশ্বাসী; কিন্তু কোরআনের 
পরিভাষায় আহ্লে-কিতাব বলতে বোঝায় শুধু ইহুদী ও খুস্টানদের। কারণ আরবের 
আশেপাশে এই দু-সম্প্রদায়ই আহলে-কিতাব নামে সমধিক পরিচিত ছিল। এজন্যে 


“AS পারে ASAI A. 


কোরআনে আরবের মুশরিকদের সম্বোধন করে বলা হয়ঃ 939৮5115১5৯) তা 


IS A শা 


54৪৪ ৪৮৮1) ০ ৩ US... 515 ০৯ ০৫৩৪ w le i 


অর্থাৎ তোমরা হয়ত বলতে পার যে, কিতাব তো শুধু আমাদের পূর্বে দুম্প্রদায়ের প্রতিই 
নাযিল হয়েছিল, আর আমরা তো এর পঠন ও পাঠন থেকে সম্পূর্ণ বেখবর ছিলাম--" 
(আন‘আম 8 ১৫৬)। 


আহলে- কিতাবের উল্লেখ করে অন্তর আয়াতদ্বয়ে তাদের সাথে যুদ্ধ করার যে নির্দেশ 
রয়েছে, তা শুধু আহ্লে-কিতাবের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এ আদেশ রয়েছে সকল 
কাফির সম্প্রদায়ের জন্যেই। কারণ, যুদ্ধ করার যে সকল হেতু সামনে বর্ণিত হয়েছে, 
তা, সকল কাফিরদের মধ্যে সমভাবে বিদ্যমান । সুতরাং এ আদেশ সকলের জন্যই 
প্রযোজ্য । তবে বিশেষভাবে আহ্লে-কিতাবের উল্লেখ করা হয় মুসলমানদের এ দ্বিধা 
নিবারণ-উদ্দেশ্যে যে, ইহুদী-খুস্টানেরা অন্তত তাওরাত-ইঞ্জিল এবং হযরত মুসা আট) ও 
ঈসা (আ)-র প্রতি তো ঈমান রাখে। অতএব পূর্বের আগ্থিয়া (আট ও কিতাবের সাথে 
তাদের সম্পর্ক থেকে মুসলমানের জিহাদী মনোভাবের জন্য বাধা হওয়ার সম্ভাবনা ছিল, 
তাই বিশেষভাবে তাদের উল্লেখ করা হয়। 


দ্বিতীয়তঃ বিশেষভাবে আহ্লে-কিতাবের উল্লেখ করার মাঝে এ ইঙ্গিতও রয়েছে 
যে, তারা এক দুম্টিকোণে অধিক শান্তির যোগ্য । কারণ, এরা অপেক্ষারুত জ্ঞানী। . 
এদের কাছে আছে তাওরাত-ইঞ্জিলের জ্ঞান, যে তাওরাত ও ইঞ্জিলের রয়েছে রসূলে 
করীম. সো) সম্পর্কিত ভবিষ্যদ্বাণী, এমনকি তাঁর দৈহিক আকৃতির বর্ণনা । এ সত্ত্বেও. 
তাদের সাথে যুদ্ধের আদেশ দেওয়া হয়। 


৪০২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


৬ পা ডিও ০0 


প্রথম আয়াতে যুদ্ধের চারটি হেতুর বর্ণনা রয়েছে। প্রথমত 400৩১ 2 


ALA পা 


তারা আল্লাহুর প্রতি বিশ্বাস রাখে না। দ্বিতীয়তঃ 7৯১1 15 325: রোজ 


হাশরের প্রতিও তাদের বিশ্বাস নেই। তৃতীয়তঃ UEC আল্লাহ্‌র 


NA A LAMA পালি 


হারামরুত বস্তকে তারা হারাম মনে করে না। চতুথতঃ টষ্31 ৩৪১ ৩১৭ ০২ 
সতা ধর্ম গ্রহণে তারা অনিচ্ছক। 


এখানে প্রশ্ন জাগে, ইহুদী খুস্টানেরা তো বাহ্যত আল্লাহ্‌, পরকাল ও রোজ 
কিয়ামতের প্রতি বিশ্বাসী নয়। যে ঈর্মান বিশ্বাস আল্লাহ্‌র অভিপ্রেত, তা না হলে তার 
কোন মূল্য নেই। ইহুদী খুজ্টানেরা যদিও প্রকাশ্যে আল্লাহ্‌র একত্বকে অস্বীকার করে 
না, কিন্ত পরবর্তাঁ আয়াতের বর্ণনা মতে ইহুদী কতৃক হযরত ওযাইর ও খুস্টান কর্তৃক 
হযরত ঈসা আ)-কে আল্লাহর পুন্র সাব্যস্ত করে প্রকারান্তরে শিরক তথা অংশীবাদকে 
স্বীকার করে নিয়েছে । তাই তাদের তাওহীদ ও ঈমানের দাবি হল অসার । 


অনুরূপ, আখিরাতের প্রতি যে ঈমান বিশ্বাস রাখা আবশ্যক তা আহ্লে-কিতাবের 
অধিকাংশের মধ্যে নেই। তাদের অনেকের ধারণা হল, রোজ কিয়ামতে মানুষ জড়দেহ 
নিয়ে উঠবে নাঃ বরং তা হবে মানুষের এক ধরনের রূহানী জিন্দেগী। তারা এ ধারণাও 
পোষণ করে যে, জান্নাত ও জাহান্নাম বিশেষ কোন স্থানের নাম নয়ন; বরং আত্মার 
শান্তি হল জান্নাত আর অশান্তি হল জাহান্নাম। তাদের এ বিশ্বাস কোরআনের পেশকৃত 
ধ্যান-ধারণার বরখেলাফ । সুতরাং আখিরাতের প্রতি ঈমানও তাদের যথাযোগ্য নয় । 


তৃতীয় হেতুর উল্লেখ করে বলা হয় যে, ইহদী-খুস্টানেরা আল্লাহ্‌র হারামরুত 
বস্তুকে হারাম মনে করে না। এ কথার অর্থ হলঃ তাওরাত ও ইঞ্জিলের যে সকল 
বস্তুকে হারাম করে দেয়া হয়, তা তারা হারাম বলে গণ্য করে না। যেমন, সূদ ও 
কতিপয় খাদ্যদ্রব্য যা তাওরাত ও ইঞ্জিলে হারাম ছিল কিন্ত্র তারা সেগুলোকে হারাম মনে 
করত না। 


এ থেকে একটি মাস'আলা পরিক্ষার হয় যে, আল্লাহ্‌র নিষিদ্ধ বস্তুকে হালাল মনে 
করা যে শুধু পাপ তা’ নয় বরং কুফরীও বটে। অনুরূপ কোন হালাল বস্তুকে হারাম 
সাব্যস্ত করাও কুফরী । তবে হারামকে হারাম মনে করে কেউ যদি ভুলে অসতক 
পদক্ষেপ নেয়, তবে তা কুফরী নয়, বরং তা গুনাহ্‌ ও ফাসিকী। 


স্রা তওবা ৪০৩ 


AAS ৯১ ও এপ ॥ ॥ 953 Wr 


আয়াতে উল্লিখিত চি ৩০ 80 2 SS ‘যতক্ষণ 


জা দ্ব-বিগ্রহের একটি সীমা ঠিক করে 
দেয়া হয়। অর্থাৎ তাবেদার প্রজারূপে জিযিয়া প্রদান না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে 
যুদ্ধ চালিয়ে যাবে। 

“জিযিয়া'র শাব্দিক অর্থ, “বিনিময়” প্ররস্কার ৷ শরীয়তের পরিভাষায় জিযিয়া বলা 
হয় কাফিরদের প্রাণের বিনিময় গৃহীত অর্থকে। 

জিষিয়ার তাৎপর্য £ কুফর ও শিরক হল আল্লাহ্‌ ও তাঁর রসূলের সাথে বিদ্রোহ। 
এই বিদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড । কিন্তু আল্লাহ্‌ নিজের অসীম রহমতগুণে শাস্তির এই 
কঠোরতা হাস করে ঘোষণা করেন যে, তারা যদি ইসলামী রাষ্ট্রের অনুগত প্রজারূপে 
ইসলামী আইন-কানুনকে মেনে নিয়ে থাকতে চায় তবে তাদের থেকে সামানা জিযিয়া 
কর নিয়ে মৃত্যুদণ্ড থেকে তাদের অব্যাহতি দেয়া হবে এবং ইসলামী রান্ট্রের নাগরিক 
হিসেবে তাদের জান-মালের নিরাপত্তা বিধান করবে স্বয়ং সরকার । অন্যদিকে তারা 
নিজেদের ধর্মীয় ব্যাপারে স্বাধীন থাকবে । কেউ হস্তক্ষেপ করতে পারবে না। শরীয়তের 
পরিভাষায় এ হল জিযিয়া কর। 

. দুপক্ষের সম্মতিক্রমে জিযিয়ার যে হার ধার্য হবে তাতে শরীয়তের পক্ষ থেকে 
কোন বাধ্যবাধকতা নেই। ধার্যরুত হারে জিযিয়া নেয়া হবে। যেমন, নাজরান গোত্রের 
সাথে হযরত রসুলে করীম (সা)-এর চুক্তি হয় যে, তারা সকলের পক্ষ থেকে বার্ষিক 
দু'হাজার জোড়া বস্ত্র প্রদান করবে। প্রতি জোড়ায় থাকবে একটা লুঙ্গি ও একটা চাদর। 
প্রতি জোড়ার মূল্যও ধার্য হয় এক উকিয়া রূপার সমমূল্য। চল্লিশ দিরহামে হয় এক 
উকিয়া, যা আমাদের দেশের প্রায় সাড়ে এগার তোলা রূপার সমপরিমাণ । 

অনুরূপ তাগুলিব গোত্রীয় খুন্টানদের সাথে হযরত উমর (রা)-এর চুক্তি হয় 
যে, তারা যাকাতের নিসাবের দ্বিগুণ পরিমাণে জিযিয়া কর প্রদান করবে। 


মুসলমানরা যদি কোন দেশ যুদ্ধ করে জয় করে নেয় এবং সে দেশের অধিবাসী- 
দের তাদের সহায়-সম্পত্তির মালিকানা স্বত্বের উপর বহাল রাখে এবং তারাও ইসলামী 
রাক্ট্রের অনুগত নাগরিক হিসাবে থাকতে চায়, তবে তাদের জিহিয়ার হার হবে যা হযরত 
উমর ফারুক রো) আপন শাসনকালে ধার্য করেছিলেন । তাহল, উচ্চ বিস্তের জন্য 
চার দিরহাম, মধ্যবিত্তের জন্য দু'দিরহাম এবং স্বাস্থ্যবান শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ী প্রভৃতি 
নিম্ন বিত্তের জন্য মাত্র এক দিরহাম। অর্থাৎ সাড়ে তিন মাশা রূপা অথবা তার সম- 
মূল্যের অর্থ। গরীব-দুঃখী, বিকলাঙ্গ, মহিলা, শিশু, বৃদ্ধ এবং সংসারত্যাগী ধর্ম যাজক- 
দের এই জিযিয়া কর থেকে অব্যাহতি দেয়া হয়। | 

কিন্তু এই স্বল্প পরিমাণ জিযিয়া আদায়ের বেলায় রসূলে করীম (সা)-এর তাগিদ 
ছিল যে, কারো সাধ্যের বাইরে কোনরূপ জোর-জবরদস্তি যেন করা না হয়। হযরত 


808 তফসীরে মা“আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


(সা) হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “যে বক্তি কোন অমুসলিম নাগরিকের উপর 
করব।”-_(মাযহারী ) ্‌ 

উপরোক্ত রিওয়ায়েতসমূহের প্রেক্ষিতে কতিপয় ইমাম এ মত পোষণ করেন যে, 
শরীয়ত জিযিয়ার বিশেষ কোন হার নির্দিষ্ট করে দেয়নি, বরং তা ইসলামী শাসকের 
সুবিবেচনার উপর নির্ভরশীল । তিনি অমুসলিমদের অবস্থা পর্যালোচনা করে যা সঙ্গত 
মনে হয়, ধার্য করবেন । ৃ 

আমাদের এ পর্যন্ত আলোচনা থেকে একটি বিষয় পরিক্ষার হল যে, জিযিয়া প্রথা 
ইসলামের বিনিময় নয়’ বরং তা আদায় করা হয় কাফিরদের মৃত্যুদণ্ড মওকুফের বিনি- 
ময়ে । সুতরাং এ সন্দেহ যেন নাহয় যে, অল্প মূল্যের বিনিময়ে ওদের কুফরী অবস্থায় 
বহাল থাকার অনুমতি কেমন করে দেয়া হল? কারণ এমন অনেক লোক আছে, যাদের 
স্বধর্মে অবিচল থেকে. বিনা জিযিয়ায় ইসলামী রান্ট্রের বসবাসের অনুমতি দেয়া হয়। 
যেমন মহিলা, শিশু, রুদ্ধ, বিকর্লা্জ এবং যাজক সম্প্রদায় । ৮... 


১ Mw : 


আলোচ্য আয়াতে ১2 5-* শব্দ দু’টি ব্যবহাত হয়েছে। এ অর্থ এখানে কারণ, 
£ 


০3 অর্থ শক্তি ও বিজয় । তাই জিষিয়া যেন খয়রাতি চাদা প্রদানের মত না হয় বরং 
তা হবে ইসলামের বিজয়কে মেনে নিয়ে একান্ত অনুগত নাগরিক হিসেবে ।-_ _রূহল-মা”- 


পা কট টি AS 


আনী )। এর পরের বাক্য হল-__ 575 ৮০ (৯ ১ ইমাম শাক্ষেয়ী (র)-র তফসীর 


অনুযায়ী এর অর্থ হল-তারা যেন ইসলামের সাধারণ আইন-কানুনের আনুগত্যকে 
নিজেদের কর্তব্য রূপে গ্রহণ করে নেয়-€ রাহুল-মা'আনী তফসীরে-মাযহারী )। 
জিষিয়া প্রদানে স্বীকৃত হলে ওদের সাথে যুদ্ধ বন্ধ করার যে আদেশ আয়াতে 
হয়েছে তা অধিকাংশ ইমামের মতে সকল অমুসলিমের বেলায়ই প্রযোজ্য । তারা 
আহ্লে-কিতাব হোক বা অন্য কেউ। তবে আরবের মুশরিকরা এ আদেশের অন্তর্ভূক্ত 
নয়, তাদের থেকে জিষিয়া গৃহীত হয়নি । 
দ্বিতীয় আয়াত হল প্রথম আয়াতের ব্যাথ্যা। প্রথম আয়াতে মোটামুটিভাবে বলা 
হয় যে, আহ্লে-কিতাবগণ আল্লাহ্‌র প্রতি ঈমান রাখে না। দ্বিতীয় আয়াতে তারা ব্যাখ্যা 
দিয়ে বলা হয় যে, ইহুদীরা হযরত ওযাইর (আ) ও খুস্টানরা হযরত ঈসা (আ)-কে 
আল্লাহ্‌র পুন্র সাব্যস্ত করে। তাই তাদের ঈমান ও তাওহীদের দাবি নিরর্থক । এরপর 
A LAS 955৫ রা ! 
বলা হয়_-(৪৯ 19৯৮১ (৪) ১ ‘এটি তাদের মুখের কথা । এ বাক্যের 
দুটি অর্থ হতে পারে। প্রথম, তারা নিজেদের ভ্রান্ত আকীদার কথা নিজ মুখেও 
স্বীকার করে। এতে গোপনীয়তা কিছুই নেই। দুই, তারা মুখে যে কুফরী উক্তি 


সুরা তওবা ৪০৫ 


বিড হও হা নন অতপর বলা 


পা 8৮539 ৮৮০ 9িটিপাপা তা AAT তা AS পান্টি 


হয় 8০১59 4 ০০ 1 19332 ০৯ ৩০15০৫৩৪31০ ০5৮৪ 
“এরা পূর্ববর্তী কাফিরদের মত কথা বলে, আল্লাহ্‌ এদের ধ্বংস করুন। ওরা কোন 
উদ্টা পথে চলে যাচ্ছে।” এতে অর্থ হল ইহুদী ও খুস্টানরা নবীদের আল্লাহ্‌র পুত্র 
বলে পূর্ববর্তী কাফির ও মুশরিকদের মতই হয়ে গেল, তারা ফেরেশতা ও লাত-মানাত 
মূর্তিদ্বয়কে আল্লাহ্র কন্যা সাব্যস্ত করেছিল। 


41 ৬৬১১ 05 (0৮8 ১ 5 সিহত [১25] 


1৮150291120 311722 


2 2 তার পাঠ পণ ৩ তি 
এটা. 


cr! ri! ও 
টাটা ররর না 
| 9২৫): CS SA TSE বন 
এ ১১৪৯৭৯৩৩৫১০ ৬4৮০০-০৩০১, 
| 9) ০ ৫ ্ টে ৫০225 ঠ ৮১ ও ৩৩৪ 
৩ ত নি এছ 
2০3 














LS 3S B39 8 wr 

155309 ৮০৮০৭ ০665 ৮১৯৪৮, 

চিলি নিলি রি ol} 
গু ৬১১ 





(৩১) তারা তাদের পণ্ডিত ও সংসার-বিরাগীদের তাদের পালনকর্তারগে গ্রহণ 
করেছে আল্লাহ্‌ ব্যতীত এবং মরিয়মের পুত্রকেও। অথচ তারা আদিষ্ট ছিল একমাত্র 
মাবুদের ইবাদতের জন্য। তিনি ছাড়া কোন মাবুদ নেই, তারা তার শরীক সাব্যস্ত করে, 
তার থেকে তিনি পবিত্র! (৩২) তারা তাদের মুখের ফুকারে আল্লাহ্‌র নুরকে 


৪০৬ তফসীরে মা'আরেফুল কোরআন 11 চতু খণ্ড 


নির্বাপিত করতে চায়। কিন্তু আল্লাহ, অবশ্যই তার নূরের পূর্ণতা বিধান করবেন--ঘদিও 
কাফিররা তা অপ্রীতিকর মনে করে। (৩৩) তিনিই প্রেরণ করেছেন আপন রসুলকে 
হেদায়েত ও সত্য দীন সহকারে যেন এ দ্বীনকে অপরাপর দ্বীনের উপর জয়যুক্ত করেন 
যদিও মুশরিকরা তা অপ্রীতিকর সনে করে। (৩৪) হে ঈমানদারগণ ! পণ্ডিত ও 
সংসার বিরাপীদের অনেকে লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলছে এবং 
আল্লাহ্‌র পথ থেকে লোকদের নিরত্ত রাখছে। আর যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখে 
এবং তা ব্যয় করে না আল্লাহ্‌র পথে, তাদের কঠোর আযাবের সুসংবাদ শুনিয়ে দিন। 
(৩৫) নে দিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের ললাট, 
পাশ্ম ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে (সেদিন বলা হবে) এগুলো যা তোমরা নিজেদের 
জন্য জমা রেখেছিলে, সুতরাং এক্ষণে আস্।দ গ্রহণ কর জমা করে রাখার ।” 
Ll — — ——— 
তফসীরের সার-সংক্ষেপ 

(কুফরী আচরণের বিবরণ দিয়ে বলা হচ্ছে) তারা (ইহুদী ও খুস্টানরা তাদের 
পণ্ডিত ও সংসার-বিরাগীদের আনুগত্যের দিক দিয়ে ) তাদের পালনকর্তারূপে গ্রহণ 
করেছে (এই রূপে যে, তারা হালাল ও হারামের ক্ষেত্রে আল্লাহ্র আনুগত্যের মত এদের 
আনুগত্য করে। এমন কি অনেক ক্ষেত্রে আল্লাহ্র আদেশের উপর এদের আদেশকে প্রাধান্য 
দেয়। এ ধরনের আনুগত্যই হল ইবাদত । এ দৃষ্টিকোণে তারা পীর পুরোহিতদের 
ইবাদত করে চলছে) এবং মরিয়মের পুত্র ঈসাকেও €এক হিসেবে মাবুদ সাব্যস্ত করে 
রেখেছে । করণ, তাদের দৃষ্টিতে তিনি আল্লাহ্‌র পুল্র। পুত্র হলে আল্লাহ্‌ তাঁর মাঝেও সঞ্চারিত 
হওয়া আবশ্যক ) অথচ তারা € আসমানী কিতাব দ্বারা) আদিষ্ট ছিলেন একমাত্র 
মাবুদ (বরহক)-এর ইবাদত করবে, তিনি ছাড়া আর কেউ মাবুদ নেই। তিনি তাদের 
শির্ক থেকে কতই না পবিত্র ! (এ হল তাদের বাতিল পথ অবলম্বনের বিবরণ। সামনে 
তাদের আরেক কুফরীর বর্ণনা দেওয়া হচ্ছে যে, তারা সত্য দীনকে নিশ্চিহদ করতে 
চায়। বলা হয়,) তার মুখের ফুকারে আল্লাহ্‌র নূর (দীন-ইসলাম )-কে নির্বাপিত 
করতে চায় (অর্থাৎ নানা আপত্তি ও ব্যন্গোক্তি দ্বারা ইসলামের প্রসার রোধ করতে 
চায়) কিন্তু আল্লাহ্‌ অবশ্যই তাঁর নুরের পূর্ণ বিকাশ ব্যতীত নিরস্ত হবেন না। যদিও 
কাফিররা (এতে কিতাবীগণও এসে গেল) তা অপ্রীতিকর মনে করুক । তিনিই প্রেরণ 
করেছেন আপন রসূল (মুহাম্মদ )-কে হিদায়ত (এর উপকরণ অর্থাৎ কোরআন ) 
ও সত্য দীন (ইসলাম) সহকারে, যাতে তিনি এই দীনকে অপরাপর (সকল ) দীনের 
উপর জয়যুক্ত করেন। (এ হল আপন নুরের পূর্ণ বিকাশ ) যদিও মুশরিকরা (ইহুদী 
খুস্টানসহ ) তা অগ্রীতিকর মনে করুক। হে ঈমানদারগণ, € ইহুদী-খুস্টানেরা পণ্ডিত 
ও সংসার বিরাগীদের অনেক লোকদের মালামাল অন্যায়ভাবে ভোগ করে চলছে (অর্থাৎ 
শরীয়তের প্রকৃত হুকুমকে গোপন করে সাধারণ লোকের মর্জিমত ফতোয়া দিয়ে ওরা 
পয়সা রোজগারে ব্যস্ত) এবং এর দ্বারা তারা আল্লাহর পথ (ইসলাম) থেকে লোকদের 
নিরত রাখছে (অর্থাৎ তাদের মিথ্যা ফতোয়ার ধোঁকায় পড়ে মানুষ অধিকতর বিদ্রান্ত 


সূরা তওবা ৪০৭ 


হচ্ছে যার ফলে সত্য গ্রহণ এমনকি সত্যের অন্বেষণেও নিষস্পৃহ)। আর (তারা কঠিন 
লোভে পড়ে অর্থ জমা করতেও ব্যস্ত। যার সাজা হল) যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে 
এবং তা ব্যয় করে না আল্লাহ্‌র পথ (অর্থাৎ যাকাত আদায় করে না । হে রসূল, 
আপনি) তাদের কঠোর আযাবের সুসংবাদ দিন। (সে আযাব ভোগ করতে হবে 
সেদিন) তা জাহান্নামের আগুনে (প্রথমে উত্তপ্ত করা হবে এবং (পরে) তার দ্বারা 
তাদের ললাট, পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে € এবং বলা হবে) এগুলো তাই যা 
তোমরা নিজেদের জন্য জমা রেখেছিলে সুতরাং এক্ষণে আস্বাদ গ্রহণ কর যা জমা করে 
রেখেছিলে । 
আন্ষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

উপরোক্ত আয়াত চতুষ্টয়ে ইহুদী-খুস্টান আলিম ও পীর-পুরোহিতদের কুফরী 
উত্তি ও আমলের বিবরণ রয়েছে। $ ৮৫৯1 -)4৯ এর এবং ৬১ ৮১৯) _ 13 এ 
বহুবচন । )%৮ ইহুদী ও খুস্টানদের আলিমকে এবং এ 1) তাদের সংসার রিবাগী- 
দেরকে বলা হয়। 


প্রথম আয়াতে বলা হয় যে, ইহুদী খুস্টানরা তাদের আলিম ও যাজক শ্রেণীকে 
আল্লাহ্‌র পরিবর্তে প্রতিপালক ও মাবুদ সাব্যস্ত করে রেখেছে । অনুরূপ হযরত ঈসা 
(আ)-কেও মাবুদ মনে করে। তাঁকে আল্লাহ্‌র পুব্ন মনে করায় তাকে মাবুদ বানানোর 
বিষয়টি তো পরিষ্কার, তবে আলিম ও যাজক শ্রেণীকে মাবৃদ সাব্যস্ত করার দোষে যে 
দোষী করা হয়, তার কারণ হল, তারা পরিক্ষার ভাষায় ওদের মাবুদ না বললেও পূর্ণ 
আনুগত্যের যে হক বান্দার প্রতি আল্লাহ্‌র রয়েছে, তাকে তারা যাজক শ্রেণীর জন্য 
উৎসর্গ রাখে । অর্থাৎ তারা সর্বাবস্থায় যাজক শ্রেণীর আনুগত্য করে চলে; তা আল্লাহ্‌ 
রসুলের যতই বরখেলাফ হোক না কেন? বলা বাহুল্য, পীর পুরোহিতগণের আল্লাহ 
রসূল বিরোধী উক্তি ও আমলের আনুগত্য করা তাদেরকে মাবুদ সাব্যস্ত করার নামা- 
স্তর। আর এটি হল প্রকাশ্য কুফরী । 


প্রসঙ্গত উল্লেখ্য যে, শরীয়তের মাসায়েল সম্পর্কে অক্ত জনসাধারণের পক্ষে 
_ ওলামায়ে-কিরামের ফতোয়ার অনুসরণ বা ইজতিহাদী মাসায়েলের ক্ষেত্রে মুজতাহির 
ইমামদের মতামতের অনুসরণ-এর সাথে অন্তর আয়াতের কোন সম্পর্ক নেই। কারণ, 
এদের অনুসরণ হল প্রকৃতপক্ষে আল্লাহ্‌-রসুলেরই আনুগত্য । এর তাৎপর্য হল, 
ইমাম ও আলিমরা আল্লাহ্‌-রসুলের আদেশ নির্দেশকে সরাসরি বিশ্লেষণ করে তার 
উপর আমল করেন। আনু জনসাধারণ আলিমদের জিক্তেস করে--তারপর সেমতে 
আমল করেন। যে ওলামায়ে কিরামের ইজতিহাদী ক্ষমতা নেই তারাও ইজতিহাদী 
মাসায়েলের ক্ষেত্রে মুজতাহিদ ইমামদের পায়রবী করেন । এই পায়রবী হল কোরআনের 
নির্দেশক্রমে, কাজেই তা মূলত আল্লাহরই পায়রবী । কোরআনে ইরশাদ হয়ঃ 


৪০৮ তফসীরে মাআরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


প্র A 46 পচতে 


৩ 175১0৩১115০ অর্থাৎ তোমরা যদি আল্লাহ্‌ ও রসুলের 


পা ভি তত পক 4১০৪ 
৬ 
হুকুম-আহ্কাম সম্পর্কে ওয়াকিফহাল না হও তবে বিজ্ত আলিমদের কাছে জিজ্তেস কর। 


পক্ষান্তরে ইহুদী খুস্টানরা আল্লাহ্‌র কিতাব এবং আল্লাহ্‌র রসূলের আদেশ নিষে- 
ধকে সম্পূর্ণ উপেক্ষা করে স্বার্থপর আলিম এবং অজ্ঞ পুরোহিতদের কথা ও কর্মকে যে 
নিজেদের ধর্ম বানিয়ে নিয়েছে, তারই নিন্দা জাপন করা হয় অন্তর আয়াতে । অতপর 
বলা হয়, এই গোমরাহী অবলম্বন করেছে বটে কিন্তু আল্লাহ্‌র আদেশ হল একমাত্র তার 
ইবদত করার এবং তিনি তাদের শিরকী কার্যকলাপ থেকে সম্পূর্ণ পবিভ্র”। 


ইহুদী খ্ুস্টানদের এহেন বাতিল পথের অনুসরণ এবং গায়্রুল্াহ্‌র . অবৈধ 
আনুগত্যের বিবরণ দিয়ে এ আয়াতটি শেষ করা হয়'। পরবতাঁ আয়াতে বলা হয় যে, 
তারা গোমরাহী করেই ক্ষান্ত হচ্ছে না বরং আল্লাহর সত্য দীনকে নিশ্চিহণ করারও 
ব্যর্থ প্রয়াস চালাচ্ছে। আয্মাতে উপমা দিয়ে বলা হচ্ছে ঘষে, এরা মুখের ফুৎকারে আল্লাহ্‌র 
নূরকে নিভিয়ে দিতে চায়। অথচ এটি তাদের জন্য অসস্তব। বরং আল্লাহ্‌র অমোঘ 
ফয়সালা যে, তিনি নিজের নূর তথা দীনে ইসলামকে পূর্ণরূপে উদ্ভাসিত করবেন, তা 
কাফির ও মুশরিকদের যতই মর্মপীড়ার কারণ হোক না কেন? ৃ 

এরপর তৃতীয় আয়াতের সারকথাও এটাই যে, আল্লাহ. আপন রসূলকে হিদা- 
য়েতের উপকরণ- কোরআন এবং সত্য দীন-ইসলাম সহকারে এজন্য প্রেরণ করেছেন, 
যাতে অপরাপর ধর্মের উপর ইসলাম ধর্মের বিজয় সূচীত হয়। এ মর্মে আরও কতিপয় 
আয়াত কোরআনে রয়েছে যাতে সকল ধর্মের উপর ইসলাম ধর্মের বিজয় লাভের প্রতিশ্চৃতি 
রয়েছে। 

তফসীরে মাযহারীতে উল্লেখ আছে যে, অন্যান্য দীনের উপর দীনে-ইসলামের 
বিজয় লাভের সুসংবাদগ্ডলো অধিকাংশ অবস্তা ও কালানুপাতি যেমন, হযরত মিক্দাদ 
(রা) কর্তৃক বণিত হাদীসে রসূলুল্লাহ সো) ইরশাদ করেছেনঃ “এমন কোন কাঁচা ও 
পাকা ঘর দুনিয়ার বুকে থাকবে না, যেখানে ইসলামের প্রবেশ ঘটবে না। সম্মানীদের 
সম্মানের সাথে এবং লান্ছিতদের লান্ছনার সাথে, আল্লাহ্‌ যাদের সম্মানিত করবেন 
তারা ইসলাম কবুল করবে এবং যাদের লান্ছিত করবেন তারা ইসলাম গ্রহণে বিমুখ 
থাকবে, কিন্তু ইসলামী রান্ট্রের অনুগত প্রজায় পরিণত হবে।” আল্লাহ্‌র এই প্রতিশ্ুততি 
অচিরেই পূর্ণ হয়। বরকে গোটা ভুমি ১ তা এর হারার বহর রত 
ইসলামের প্রভূত্ব বিস্তৃত থাকে। 


রসুলে-করীম সো) ও সলফে-সালেহীনের পবিভ্ত্র যুগে আল্লাহ্‌র নূরের পূর্ণ বিকাশের 
দৃশ্য গোটা দুনিয়া প্রত্যক্ষ করেছে। ভবিষ্যতের জন্যও দীন-ইসলাম দলীল-প্রমাণ ও 
মৌলিকতার দিক দিয়ে এমন এক পূর্ণাঙ্গ ধর্ম যার খুঁত ধরার সুযোগ কোন বিবেকবান 
মানুষের হবে না। তাই কাফিরদের শত বিরোধিতা সত্ত্বেও এই দীন দলীল-প্রমাণে 
চির ভাস্বর। এ জন্য মুসলমানরা যতদিন ইসলামের পুর্ণ অনুগত থাকবে, ততদিন 


সরা তওবা ৪০৯ 


তাদের শৌর্ষ বীর্য ও রান্ত্রীয় ক্ষমতা অক্ষর থাকবে। ইতিহাসের সাক্ষ্যও তাই। মুসল- 
মানরা যতদিন কোরআন ও হাদীসের পূর্ণ অনুগত ছিল, ততদিন পাহাড় কি সমুদ্র 
কোনটাই তাদের অগ্রযান্্রাকে ব্যাহত করতে পারেনি। এভাবে গোটা দুনিয়ার কর্তৃত্ব একদিন 
তাদের হাতে এসে গিয়েছিল। কিন্তু যেখানে মুসলমানরা পরাভূত ও হীনবল হয়ে পড়েছিল, 
অনুসন্ধান করলে দেখা যাবে যে, সেই বিপর্যয়ের মূলে ছিল কোরআন-হাদীসের বিরুদ্ধাচরণ 
এবং তণ্প্রতি অবহেলা। কিন্তু এ দুর্গতি মুসলমানদের, ইসলামের নয়। ইসলাম আপন 
. জ্যোতিতে সদা ভাস্বর । 

চতুর্থ আয়াতে মুসলমানদের সম্বোধন করে ইহুদী-খুস্টান পীর-পুরোহিতদের 
এমন কুকীতির বর্ণনা দেওয়া হয়, যা লোকসমাজে গোমরাহী প্রসারের অন্যতম কারণ। 
ইহুদী-খুদ্টানের আলোচনায় মুসলমানদের হয়ত এ উদ্দেশ্যে সম্বোধন করা হয় যে, 
তাদের অবস্থাও যেন ওদের মত না হয় আয়াতে ইহুদী খৃষ্টান পীর-পুরোহিতদের 
অধিকাংশ সম্পর্কে বলা হয় যে, তারা গহিত পন্থায় লোকদের মালামাল গলধঃকরণ 

করে চলছে এবং আল্লাহ্‌র সরল পথ থেকে মানুষকে নিরত্ত রাখছে। 

অধিকাংশ পীর-পুরোহিতের যেখানে এ অবস্থা সেখানে সাধারণত সমকালীন 
সবাইকে দোষী সাব্যস্ত করা হয়। কিন্ত কোরআন মজীদ তা তানাকরে 1085 (অধিকাংশ ) 


শব্দ প্রয়োগ করেছে। এর দ্বারা মুসলমানদের শিক্ষা দেওয়া উদ্দেশ্য যে, তারা যেন শুর 
বেলায়ও কোনরূপ বাড়াবাড়ির আশ্রয় নানেয়।, 

গহিত পন্থায় মানুষের সম্পদ ভোগের অর্থ হল, অনেক সময় তারা পয়সা নিয়ে 
তাওরাতের শিক্ষাবিরোধী ফতোয়া দান করত। আবার কখনো তাওরাতের বিধি-নিষেধকে 
গোপন রেখে কিংবা তাতে নানা হীলা-বাহানা সৃজ্টি করে জ্ঞানপাপীর ভূমিকায় অবতীর্ণ 
হতো । তাদের বড় অপরাধ হল যে, তারা নিজেরাই শুধু : পথভ্রষ্ট নয়, বরং সত্যপথ 
অন্বেষণকারীদের বিভ্রান্ত হওয়ারও কারণ হয়ে দাড়াতো । কেননা, যেখানে নেতাদের এ 
অবস্থা, সেখানে অনুসারীদের সত্য সন্ধানের স্পুহাও আর বাকী থাকে না। তাছাড়া, পীর- 
পুরোহিতদের বাতিল ফতোয়ার দরুন সরল জনগণ মিথ্যাকেও সত্যরপে বিশ্বাস করে নেয়। 


ইহুদী-খুস্টান আলিম সম্পূদায়ের মিথ্যা ফতোম্না দানের ব্যাধি সৃষ্টি হয় অর্থের 
লোভ-লালসা থেকে । এ জন্য আয়াতে বণিত অর্থ লিপ্সার করুণ পরিণতি ও কঠোর 
সাজা এবং এ ব্যাধি থেকে রা বণিত হয়। ইরশাদ হয়েছে ঃ 


XAOS KE ডে “পণড় + ৯১২৪ পপ এ 


পার্ল 


"dl ০1৯১৯ অর্থাৎ যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে, তা খরচ করে না আল্লাহ্র 


পথে, তাদের কঠোর আযাবের সুসংবাদ দিন 1” 


৪১০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


“আর তা খরচ করে না আল্লাহ্‌র পথে” বাক্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, 
যারা বিধান মতে আল্লাহ্‌র ওয়াস্তে খরচ করে, তাদের পক্ষে তাদের অবশিষ্ট অর্থসম্পদ 
ক্ষতিকর নয়। হাদীস শরীফে রসূলে করীম সো) ইরশাদ করেছেন £ “যে মালামালের 
যাকাত দেওয়া হয়, তা জমা রাখা সঞ্চিত ধনরত্বের শামিল নয়।” _-€ আবূ দাউদ, আহ- 
মদ)। এ থেকে বোঝা যায় যে, যাকাত আদায়ের পর যা অবশিষ্ট থাকে, তা জমা 
রাখা গুনাহ নয়। অধিকাংশ ফকীহ ও ইমাম এ মতের অনুসারী। 

8) 85958 0 2 “আর তা খরচ করে না” বাক্যের “তা” সর্বনামের উদ্দিষ্ট বস্ত হল 
রৌপ্য। অথচ, আয়াতে স্বর্ণ ও রৌপ্য উভয়েরই উল্লেখ রয়েছে । তফসীরে মাযহারীর মতে এ 
বর্ণনাভজিতে এ ইঙ্গিত রয়েছে যে, যার অল্প পরিমাণ স্বর্ণ ও রৌপ্য রয়েছে, সে যাকাত প্রদানের 
বেলায় স্বর্ণকে রূপার মূল্যের সাথে যোগ করে রূপার হিসাব মতে যাকাত প্রদান করবে। 


শেষের আয়াতে জমাকৃত স্বর্ণ ও রৌপ্যকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে ললাট, 
পার্খ ও পুষ্ঠদেশ দগ্ধ করার যে কঠোর সাজার উল্লেখ রয়েছে, তা থেকে প্রতীয়মান হয় 
যে, স্বয়ংক্ৃত আমলই সে আমলের সাজা ৷ 


অর্থাৎ যে অর্থসম্পদ অবৈধ পন্থায় জমা করা হয়, কিংবা বৈধ পন্থায় জমা করলেও 
তার যাকাত আদায় করা না হয়, সে সম্পদই তার জন্য আযাবের রূপ ধারণ করে। 


এ আয়াতে যে ললাট, পাশ্ব' ও পৃষ্ঠদেশ দণ্ধ করার উল্লেখ রয়েছে, তার অর্থ 
সমগ্র শরীরও হতে পারে। কিংবা এই তিন অঙ্গের উল্লেখ এজন্য করা হয়েছে যে, যে 
কৃপণ ব্যক্তি আল্লাহর রাহে খরচ করতে চায় না, তার কাছে যখন কোন ভিক্ষুক কিছু 
চায়, কিংবা যাকাত তলব করে, তখন সে প্রথমে ভ্রাকুঞ্চন করে, তারপর পাশ কাটিয়ে 
তাকে এড়িয়ে যেতে চায়। এতেও সে ক্ষান্ত না হলে তাকে পৃষ্ঠ দেখিয়ে চলে যায়। 
এজন্য বিশেষ করে এ তিন অঙ্গে আযাব দানের উল্লেখ করা হয়। 


হু 5৪১125555 ভা এ) ৩১৯)১৪৯।৪5 & 


ভি ৫ 
51958 2 27595152655 275 
SURE GNC SERIE CEASE 
উরি EG 
তি 


Ph 









সূরা তওবা 8১১ 


(৩৬) নিশ্চয় আল্লাহ্‌র বিধান ও গণমায় মাস বারটি, আসমানসমূহ ও পৃথিবী সূষ্টির 
দিন থেকে । তন্মধ্যে চারটি সম্মানিত । এটিই সুপ্রতিন্ঠিত বিধান; সুতরাং এর মধ্যে 
তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না। আর মুশরিকদের সাথে তোমরা যুদ্ধ কর 
সমবেতভাবে, যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেতভাবে । আর মনে 
রেখ, আল্লাহ মুভ্তাকীদের সাথে রয়েছেন। (৩৭) এই মাস পিছিয়ে দেওয়ার কাজ 
কেবল কুফরীর মাত্রা ব্বদ্ধি করে, যার ফলে কাফিরগণ গোমরাহীতে পতিত হয়। এরা 
হালাল করে নেয় একে এক বছর এবং হারাম করে নেয় অন্য বছর, যাতে তারা গণনা 
পূর্ণ করে নেয় আল্লাহ্‌র নিষিদ্ধ মাসগুলোর। অতপর হালাল করে নেয় আল্লাহ্‌র হারাম- 
ক্লুত মাসগুলোকে। তাদের মন্দ কাজগুলো তাদের জন্য শোভনীয় করে দেওয়া হল। 
আর আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়েত করেন না। 








তফ্সীরের সার-সংক্ষেপ 


নিশ্চয় আল্লাহ্‌র বিধানে (শরীয়তে) আল্লাহ্‌র নিকট মাস গণনায় (গ্রহণযোগ্য 
চান্দ্রমাস হল) বারটি---€ এ হিসাব আজ থেকে নয়, বরং) আসমানসমূহ ও পৃথিবী 
সৃষ্টির দিন থেকে (চলে আসছে)। তন্মধ্যে বিশেষভাবে) চারটি মাস সম্মানিত--- 
(তা’ হল জিলকদ, জিলহজ, মূহাররম ও রজব), এটিই প্রতিষ্ঠিত ধর্ম বিধান। 
(অর্থাৎ মাস বারটি হওয়া এবং তন্মধ্যে চারটি বিশেষ মাস নিষিদ্ধ হওয়া ৷ পক্ষান্তরে 
জাহেলী প্রথা অনুসারে কখনো বর্ষ-শুমারীতে মাসের সংখ্যা বৃদ্ধি করা, আবার কখনো 
নিষিদ্ধ মাসের সম্মান পরিহার করে চলা হল আল্লাহ্‌র ধর্ম বিধানের অমান্যতা।) সুতরাং 
তোমরা এর মধ্যে আল্লাহ্‌র বিধান লংঘন করে) নিজেদের প্রতি ক্ষতি করো না। 
অর্থাৎ জাহেলী প্রথা পালন করে নিজেদের ক্ষতিগ্রস্ত করো না।) আর তোমরা যুদ্ধ 
কর মুশরিকদের সাথে (যারা কুফরীতে এ ধরনের অপকর্মে লিপ্ত রয়েছে) সমবেতভাবে 
যেমন তারাও তোমাদের সাথে (সর্ব ক্ষণ) যুদ্ধ (প্রস্তুতি) চালিয়ে যাচ্ছে। আর (যদি 
তাদের সংখ্যাধিক্য ও অস্ত্রশস্ত্রে শঙ্কিত হও, তবে) মনে রেখ, আল্লাহ্‌ মুস্তাকীদের সাথে 
রয়েছেন। (সুতরাং ঈমান ও তাক্ওয়া দৃঢ়রূপে অবলম্বন করে থাক এবং কাউকে 
ভয় করো না। সামনে মুশরিকদের জাহেলী অভ্যাসের বর্ণনা দেওয়া হচ্ছে যে,) নিষিদ্ধ 
কাল (কিংবা এর হরমতকে অন্য মাসে পিছিয়ে দেওয়া কেবল কুফরীর মান্ত্রাই বৃদ্ধি 
করে যার ফলে সোধারণ) কাফ্িরগণ (ও) গোমরাহীতে পতিত হয় (এভাবে যে) এরা 
(স্বার্থসিদ্ধির জন্য) এতে হালাল করে নেয় এক বছর এবং (কোন উদ্দেশ্য না থাকলে) 
হারাম করে নেয় অন্য বছর, যাতে গণনা পূর্ণ করে নেয় ( আল্লাহর নিদিষ্ট করণ ও 
নির্ধারণের প্রতি লক্ষ্য না করে) আল্লাহর নিষিদ্ধ মাসগুলোর। (অতপর নির্ধারণ ও 
ও নিদিস্টকরণ যখন নাই থাকল, তখন) হালাল করে নেয় আল্লাহ্‌র নিষিদ্ধ মাসগুলোকে। 
তাদের মন্দ কাজসম্হ তাদের জন্য শোভনীয় করে দেওয়া হল, আর (তাদের কুফরী 
ও হঠকারিতার জন্য দুঃখ করা বৃথা। কারণ.) আল্লাহ্‌ কাফির সম্প্রদায়কে হিদায়েত 
(-এর তওফীক দান) করেন না। কেননা, এরা স্বয়ং সরল পথে আসতে চায় না। 


৪১২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


পূর্ববর্তী আয়াতসমূহে কাফির ও মুশরিকদের কুফর ও শিরক ES 
অপকর্মসমূহের বিবরণ ছিল। আলোচ্য আয়াতদ্বয় এ প্রসঙ্গে একটি বিষয়, জাহেলী 
যুগের এক কুপ্রথার বর্ণনা এবং এর থেকে সাবধানতা অবলম্বনের জন্য মুসলমানদের 
তাগিদ দেওয়া হয়। যার বিবরণ হল এই যে, প্রাচীন কাল থেকে পূর্ববর্তী সকল 
নবীর শরীয়তসমূহে বার চান্দ্রমাসকে . এক বছর গণনা করা হত এবং তন্মধ্যে চারটি 
মাস ঘিলকদ, যিলহজ্জ, মুহররম ও রজব মাসকে বড়ই বরকতময় ও সম্মানিত মনে 
করা হত। 

সকল নবীর শরীয়ত এ ব্যাপারে একমত যে, এ চার মাসে যেকোন ইবাদতের 
সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়। তেমনি এ সময়ে পাপাচার করলে তার পরিণাম এবং 
আযাবও কঠোরভাবে ভোগ করতে হবে। পূর্ববর্তী শরীয়তসমূহে এ চার মাসে হুদ্ধ- 
বিগ্রহও নিষিদ্ধ ছিল। 


মক্কার অধিবাসী আরবগণ হিল হযরত ইসমাঈল (আ)-এর মাধ্যমে হযরত 
ইব্রাহীম (আ)-এর নবুয়তের প্রতি বিশ্বাসী ও তাঁর শরীয়ত অনুসরণের দাবীদার । 
বলা বাহল্য, ইব্রাহীমী শরীয়ত মতেও এ মাসগুলোতে যুদ্ধ-বিগ্রহ এমনকি জন্ত শিকারও 
ছিল নিষিদ্ধ। কিন্তু যুদ্ধ-বিগ্রহ ও দাঙ্গা-হাঙ্গামা জাহেলী যুগে আরববাসীদের স্বভাবে 
পরিণত হওয়ার উপরোক্ত হুকুম তামিল করা ছিল তাদের জন্য বড়ই দুক্ধর। তাই 
তার স্থার্থসিদ্ধির জন্য নানা টালবাহানার আশ্রয় নিত। কখনো এ মাসগুলোতে যুদ্ধ- 
বিগ্রহের মনস্থ করলে, কিংবা যুদ্ধের সিলসিলা নিষিদ্ধ মাসেও প্রসারিত হলে তারা বলত, 
বর্তমান বছরে এ মাস নিষিদ্ধ নয়, আগামী মাস থেকেই নিষিদ্ধ মাসের শুরু। যেমন, 
যুদ্ধ চলাকালে মুহররম মাস এসে পড়লে বলত, এ বছরের মুহররম নিষিদ্ধ মাস নয়, 
বরং তা" হবে সফর বা রবিউল আউয়াল মাস। অথবা বলত, এ বছরের প্রথম মাস 
হল সফর, মুহররম হবে দ্বিতীয়। সারকথা, আল্লাহ্‌র চিরাচরিত নিয়মের বিরুদ্ধে 
বছরের যে কোন চার মাঁসকে তাদের সুবিধা মত নিষিদ্ধরূপে গণ্য করে নিত। যে মাসকে 
ইচ্ছা, যিলহত্ত বা রমযান নামে অভিহিত করত। এমনকি অনেক সময় যুদ্ধ-বিগ্রহে 
দশটি মাস অতিবাহিত হলে বর্ষপৃতির জন্য আরও কয়টি মাস বাড়িয়ে দিয়ে বলত--এ - 
বছরটি হবে চৌদ্দ মাস সম্বলিত । অতপর অতিরিক্ত চার মাসকে সে বছরের নিষিদ্ধ 
মাসরূপে গণ্য করত। 


সারকথা, দীনে ইব্রাহীমীর প্রতি তাদের এতটুকু শ্রদ্ধাবোধ ছিল যে, বছরের 
চারটি মাসের হুরমত অনুধাবন করে তাতে যুদ্ধ-বিগ্রহ থেকে বিরত থাকত কিন্ত 
আল্লাহ্‌ মাসের যে ধারাবাহিকতা নির্ধারিত রেখেছেন এবং সে মতে যে চার মাসকে নিষিদ্ধ 
করেছেন, তাতে নানা হেরফের. করে তারা নিজেদের স্বার্থ পূরণ করে নিত। ফলে সে. 
সময় কোন্‌ মাস প্রকৃত রমযান বা শাওয়ালের এবং কোন্‌ মাস জিলকদ বা রজবের 
তা নির্ধারণ করা দুক্ষর হয়ে পড়েছিল। অস্টম হিজরী সালে যখন মক্কা বিজিত হয় 
এবং নবম সালে রসুলে করীম সো) হযরত আবুবকর সিদ্দীক রো)-কে হজ্জের মৌসুমে 


সূরা তওবা ৪১৩ 


কাফিরদের সাথে সম্পর্কছেদ ঘোষণার জন্য প্রেরণ করছিলেন, সে মাসটি প্রকৃত 
প্রস্তাবে যদিও ছিল যিলহক্কের কিন্তু জাহেলী যুগের সেই পুরাতন প্রথানুসারে তা 
জিলকদই সাব্যস্ত হল এবং সে মতে তাদের কাছে সে বছরের হত্বের মাস ছিল যিল- 
হজ্জের স্থলে জিলকদ। অতপর দশম হিজরী সালে যখন নবী করীম (সো) বিদায় 
_ হজ্জের জন্য মন্কায় আগমন করেন, তখন অবলীলাক্রমে এমন ব্যবস্থাও হয়ে যায় যে, 
প্রকৃত ঘিলহভ্ব জাহেলী হিসাব মতেও ঘিলহত্বেই সাব্যস্ত নয়। সেজন্য রসুলে. করীম 


সো) মিনা প্রান্তরে প্রদত্ত খুতবায় ইরশাদ করেছিলেন ঃ ৮০০ এ 


৬) 19 ৩1৮০৭ 1 19৮৯7 37 ৪৫৫5) অর্থাৎ “কালের চক্র ঘুরে- 
ফিরে সেই নিয়মের উপর এসে গেল, যার উপর আল্লাহ্‌ আসমান ও যমীনের সুষ্টি 
করেছিলেন।” অর্থাৎ প্রকৃতপক্ষে যে মাসটি ঘিলহত্ব, তা জাহেলী প্রথানুসারেও ঘিলহজ্বই 
সাব্যস্ত হল। 

জাহেলী প্রথায় মাস গণনার এই রদবদল ও বিনিময়, তার ফলে কোন মাস 
বা দিন বিশেষের সাথে সম্পৃক্ত ইবাদত ও শরীয়তের হুকুম-আহকাম পালনেও বিস্তর 
জটিলতা সৃষ্টি হত। যেমন, যিলহজ্বের প্রথম দশকে রয়েছে হজ্জের আহকাম, দশই 
মুহররমের রোঘা এবং বছরের শেষে যাকাত আদায়ের হুকুম প্রভূতি। 

মাসের নাম পরিবর্তন ও অদল বদল---যথা, মুহররমের সফর ও সফরের মুহাররম 
নামকরণ প্রভূতি বাহ্যত বড় কিছু নয়; কিন্তু এর ফলে শরীয়তের অসংখ্য হুকুমের 
বিরৃতি ঘটে আমল যে নম্ট হয়ে যায় তা বলার অপেক্ষা রাখে না। তাই আলোচ্য 
প্রথম দু'আয়াতে সেই জাহেলী প্রথার মন্দ দিকের উল্লেখ করে ত্প্রতি মুসলমানদেরকে 
সাবধানতা অবলম্বনের তাগিদ করা হয়। 


AA পে 
2A” we 


প্রথম আয়াতে ইরশাদ হয়েছেঃ 1485 1০০ 031 41 55) ৪ ৩] 


“নিশ্চয় আল্লাহ্‌র নিকট মাস-গণনায় মাস হল বারটি।” এখানে উল্লিখিত ১১৪ অর্থ 
গণনা। 5 5 হল 4৮" -এর বহবচন। অর্থাৎ মাস। বাক্যের সারমর্ম হল আল্লাহ্‌র 
কাছে মাসের সংখ্যা বারটি নির্ধারিত এতে কম বেশি কারো ক্ষমতা নেই। 


অতঙগর 4) 1৬১5 বলে স্পষ্ট করা হয় যে, বিষয়টি রোজে আযল অর্থাৎ 


Ia পাপা পানা 


সৃষ্টির প্রথম দিনেই লাউহে-মাহফুষে লিখিত রয়েছে। এরপর ৩০ 67 722 


শর্পি ৬ তা পণ 
৩১১ 13 বলে ইঙ্গিত করা হয় যে, রোজে আযলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হলেও 
মাসগুলোরও ধারাবাহিকতা নির্ধারণ হয়। আসমান ও যমীনের সৃষ্টি পরবর্তী মুহূর্তে 


এ 99 Bor Ar পাকি 


তারপর বলা হয় (.)৯ ৪০১) অর্থাৎ তন্মধ্যে চার মাস হল নিষিদ্ধ। 


৪৯৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


সেহেতু এ চার মাস হুদ্ধ-বিগ্রহ ও রক্তপাত হারাম। অর্থ হল, এই চারটি মাস সম্মানিত, 
যেহেতু মাসগুলো অতীব বরকতময় । এতে ইবাদতের সওয়াব বহুগুণে বৃদ্ধি পায়। 
প্রথম অর্থ মতে যে হুকুম, তা’ ইসলামী শরীয়তে রহিত। তবে দ্বিতীয় অর্থ মতে আদব 
ও জম্মান প্রদর্শন এবং ইবাদতে যত্রবান হওয়ার হকুমটি ইসলামেও বাকী রয়েছে। 


বিদায় হজ্বের সময় মিনা প্রান্তরে প্রদত্ত খুতবায় নবী করীম (সো) সম্মানিত 
মাসগুলোকে চিহি'ত করে বলেন, “তিনটি মাস হল ধারাবাহিক-জিলকদ, যিলহত্ত ও 
মুহররম, অপরটি হল রজব। তবে রজব সম্পর্কে আরববাসীদের দ্বিমত রয়েছে। কতিপয় 
গোত্রের মতে রজব হল রমযান। আর মুযার গোত্রের ধারণা মতে রজব হল জ্মাদিউস- 
সানী ও শা'বানের মধ্যবর্তী মাসটি। তাই নবী করীম (সো) খুতবায় মুযার গোত্রের 
রজব বলে বিষয়টি পরিক্ষার করে দেন। 


প9৬৪ পালি FA 


md fot 9৩ “এটিই হল সুপ্রতিষ্ঠিত বিধান।” অর্থাৎ মাসগুলোর 


ধারাবাহিকতা নির্ধারণ এবং সম্মানিত মাসগুলোর সাথে সম্পৃক্ত হকুম-আহকামকে 
সৃষ্টির প্রথম পর্বের এলাহী নিয়মের সাথে সঙ্গতিশীল রাখাই হল দীনে-মুসতাকীম। এতে 
কোন মানুষের কম বেশী কিংবা পরিবর্তন পরিবর্ধন করার প্রয়াস অসুস্থ বিবেক ও মন্দ 
স্বভাবের আলামত। 


ASF AL A AL 


১15৪ sol “সুতরাং তোমরা এ মাসগুলোতে নিজেদের প্রতি 


অবিচার করো না” অর্থাৎ এ পবিন্র মাসগুলোর যথাযথ আদব রক্ষা না করে এবং 
ইবাদত বন্দেগীতে অলস থেকে নিজেদের ক্ষতি করো না। 


ইমাম জাস্সাস রে) “আহকামূল কোরআন’ গ্রন্থে বলেন, কোরআনের এ বাক্য 
থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, এ মাসগুলোর এমন বৈশিষ্ট্য রয়েছে, যার ফলে এতে ইবাদত 
করা হলে বাকী মাসগুলোতেও ইবাদতের তওফীক ও সাহস লাভ করা যায়। অনুরূপ 
কেউ এ মাসগুলোতে পাপাচার থেকে নিজেকে দূরে রাখতে পারলে বছরের বাকী মাসগুলো- 
তেও গাপাচার থেকে দূরে থাকা সহজ হয়। তাই এ সুযোগের সদ্ব্যবহার থেকে বিরত 
থাকা হবে অপূরণীয় ক্ষতি। 


এ পর্যন্ত ছিল জাহেলী প্রথার বর্ণনা ও তার নিন্দাবাদ। আয়াতের শেষ বাক্যে 
সরা তওবার শুরুতে প্রদত্ত আদেশের পুনরারুত্তি করা হয় অর্থাৎ চুক্তির মেয়াদ শেষ 
হওয়ার পর সমস্ত.-কাফির ও মুশরিকের সাথে জিহাদ করাই ওয়াজিব । 


দ্বিতীয় আয়াতেও সেই জাহেলী প্রথার উল্লেখ করা হয় নিশ্নরপে ঃ ৮ | 
কি A Br 


STG 0) smd! নিষিদ্ধকাল অন্য মাসে পিছিয়ে দেওয়া কেবল কুফরীর 
মান্রাকেই বুদ্ধি করে। ৩৯) অর্থ পিছিয়ে দেওয়া এবং পরে আনা। 


সুরা তওবা ৪১৫ 


মুশরিকদের ধারণা ছিল যে, মাসের এই ওলট-পালট করার ফলে একদিকে আমাদের 
উদ্দেশ্যও সফল হবে এবং অন্যদিকে আল্লাহ্‌র হুকুমেরও তামিল হবে। কিন্তু আল্লাহ্‌ 
বলেন যে, এর ফলে তাদের কুফরীর মাত্রা বৃদ্ধি পাবে, যাতে তাদের গোমরাহী 
উত্তরোত্তর বাড়তে থাকবে অর্থাৎ Le বছরে নিষিদ্ধ বা হারাম করে এবং 


পার্ট 00 


আর কোন বছরে হালাল করে। 481 ১০৪১০ 5) “যাতে শুমার পূর্ণ 


করে নেম আল্লাহর নিষিদ্ধ মাসগুলো” বাক্যের মর্ম হল শুধু গণনা পুরণ দ্বারা হুকুমের 
তামিল হয় নাঃ বরং যে হুকুম যে মাসের সাথে নিদিষ্ট, তা সে মাসেই করতে হবে। 


আহকাম ও মাসায়েল 


উপরোক্ত আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, মাসের যে ধারাবাহিকতা এবং মাস- 
গুলোর যে নাম ইসলামী শরীয়তে প্রচলিত তা মানবরচিত পরিভাষা নয় বরং -রব্বুল 
আলামীন যেদিন আসমান ও যমীন স্ৃন্টি করেছেন, সেদিনই মাসের তরতীব, নাম ও 
বিশেষ মাসের সাথে সংশ্লিষ্ট হুকুম-আহ্কাম নির্দিষ্ট করে দিয়েছেন । আয়াত দ্বারা 
আরও প্রমাণিত হয় যে, আল্লাহ্র দৃষ্টিতে শরীয়তের আহ্কামের ক্ষেত্রে চান্দ্রমাসই 
নির্ভরযোগ্য । চান্দ্রমাসের হিসাব মতেই রোযা, হস্ত ও যাকাত প্রভৃতি আদায় করতে 
হয়। তবে কোরআন মজীদ চন্দ্রকে যেমন, তেমনি সূর্যকেও সন-তারিখ ঠিক করার 
মানদণ্ডরূপে অভিহিত করেছে--- ৬৮৭ 15 ৩৭০৭ ০ ০ 1 1৯0 € যাতে 
তোমরা বৎসর গণনা ও কাল নির্ণয়ের জ্ঞান লাভ কর)। অতএব চন্দ্র ও সূর্য এই দুয়ের 
মাধ্যমেই সন-তারিখ নির্দিষ্ট করা জায়েয । তবে চন্দ্রের হিসাব আল্লাহ্‌র অধিকতর 
পছন্দ। তাই শরীয়তের আহকামকে চন্দ্রের সাথে সংশ্লিষ্ট রেখেছেন । এজন্য চান্দ্র 
বছরের হিসাব সংরক্ষণ করা ফরযে-কিফায়াঃ সকল উম্মত এ হিসাব ভুলে গেলে সবাই 
গুনাহগার হবে। চাঁদের হিসাব ঠিক রেখে অন্যান্য সূত্রের হিসাব ব্যবহার করা জায়েয 
আছে। তবে তা আল্লাহ ও পরবতাঁদের তরীকার বরখেলাফ। সুতরাং অনাবশ্যকভাবে 
অন্য হিসাব নিয়ে মাথা ঘামানো উচিত নয় । 

মাসের হিসাব পূর্ণ করার উদ্দেশ্যে মূল মাস বাড়ানোর যে প্রথা আছে এই আয়া- 
তের প্রেক্ষিতে কেউ কেউ তাকেও নাজায়েয মনে করেন । কিন্তু এই মত ঠিক নয়। 
কেননা, এতে শরীয়তের বিধানের কোন সম্পর্ক নেই। জাহেলী যুগে চান্দ্রমাস পরিবর্তনের 
ফলে শরীয়তের হুকুম পরিবর্তিত হতো বিধায় তা থেকে নিষেধ করা হয়েছে । মুসলমানের 
দ্বারা যেহেতু কোন হুকুম পরিবর্তন হয় না, তাই তা উক্ত নিষেধাজ্ঞার অন্তভূক্তি নয়। 


জে রত তত 


55 (01 গড আও a 






৪১৬ ্‌ তফসীরে মা'আরেফুল-কোরআন। চতুর্থ খণ্ড 

২৫: Ss bs ৩ 5৫5৫৫ ৬5 5 ডি 
নন ১৩৪৫ উট 
98464 উড ও) নু রথ ) 3» Dll Se 
৪০ ৩৬৪ 54525814551 CIEE 
এ ৩০০ 415 40 928156552৫2) 


তা 529৬ 29. 2 পে 59 পার্ট 2 ত5 
64128 ৪) 405৭ ONG 


(৩৮) হে ঈমানদারগণ, তোমাদের কি হল, যখন আল্লাহর পথে বের হবার জন্য 
তোমাদের বলা হয়, তখন মাটি জড়িয়ে ধর, তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার 
জীবনে পরিতুষ্ট হয়ে গেলে? অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ 
অতি অল্প। :(৩৯) যদি বের না হও, তবে আল্লাহ. তোমাদের মর্মন্তদ আযাব দেবেন 
এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। তোমরা তার কোন ক্ষতি করতে 
পারবে না, আর আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। (8০) যদি তোমরা তাকে (রাসূলকে ) 
সাহায্য না কর, তবে মনে রেখো, আল্লাহ্‌ তার সাহায্য করেছিলেন, ঘখন তাকে কাফিররা 
বহিষ্কার করেছিল, তিনি ছিলেন দু'জনের একজন, যখন তারা গুহার মধ্যে ছিলেন। 
তখন তিনি আপন সঙ্গীকে বললেন, বিষণ্ণ হইও না, আল্লাহ. আমাদের সাথে আছেন। 
অতপর আল্লাহ, তার প্রতি স্বীয় সান্ত্বনা নাযিল করলেন এবং তার সাহায্যে এমন বাহিনী 
পাঠালেন, ঘা তোমরা দেখনি। বস্তুত আল্লাহ. কাফিরদের মাথা নীচু করে দিলেন আর 


সূরা তওবা ৪১৭ 


আল্লাহ্‌র কথাই সদা সমুন্নত এবং আলাহ. পরাক্রমশীল, প্রজ্ঞাময় (৪১) তোমরা বের 
হয়ে পড় স্বল্প বা প্রচুর সরঞ্জামের সাথে এবং জিহাদ কর আল্লাহ্‌র পথে নিজেদের মাল ও 
জান দিয়ে, এটি তোমাদের জন্য অতি উত্তম, যদি তোমরা বুঝতে পার। (৪২) ঘদি আশু 
লাভের সম্মাবনা থাকতো এবং যান্রাপথও সংক্ষিপ্ত হতো, তবে তারা অবশ্যই আপনার 
সহ্যান্রী হতো, কিছু তাদের নিকট হান্রাপথ সুদীর্ঘ মনে হল। আর তারা এখনই শপথ করে 
বলবে, আমাদের সাধ্য থাকলে অবশ্যই তোমাদের সাথে বের হতাম, এরা নিজেরাই নিজেদের 
বিনষ্ট করছে, জার আল্লাহ্‌ জানেন যে, এরা মিথ্যাবাদী । 





তফঙীরের সার-সংক্ষেপ 

হে ঈমানদারগণ, তোমাদের কি হল, যখন আল্লাহ্‌র পথে (জিহাদে ) বের হবার 
জন্য তোমাদের বলা হয়, তখন মাটি জড়িয়ে ধর, (প্রস্তুত হয়ে বের হইতে চাও না) 
তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিতুষ্ট হয়ে গেলে? অথচ, আখি- 
রাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি নগণ্য। যদি তোমরা এই (জিহাদের 
জন্য) বের না হও, তবে আল্লাহ্‌ তোমাদের কঠোর শাস্তি দেবেন (অর্থাৎ তোমাদের 
বিনাশ করে দেবেন) এবং তোমাদের স্থলে অন্য জাতির অভ্যুদয় ঘটাবেন (এবং তাদের 
দ্বারাই আল্লাহ্‌ কাজ নেবেন)। আর তোমরা তাঁর (দীনের কোন ক্ষতি সাধন করতে 
পারবে না। আল্লাহ. সর্ব ব্যাপারে শক্তিমান। যদি তোমরা তার [ রসুলের সাহায্য না কর 
(তবে) তখনই আল্লাহ্‌ও তাঁকে সাহায্য করেছিলেন যখন (তাঁর এর থেকে আরও 
বেশি দুঃসহ অবস্থা ছিল।] কাফিররা তাঁকে অতিষ্ঠ করে মক্কা থেকে) বহিষ্কার করে- 
ছিল, যখন তিনি ছিলেন দু'জনের একজন ( দ্বিতীয়জন ছিলেন হযরত আবূ বকর 
সিদ্দিক রো) তাঁর সফর সঙ্গী হিসাবে ), যখন উভয়ে (সওর) গুহার মধ্যে ছিলেন, 
তখন তিনি আপন সঙ্গীকে বললেন (এতট্ুকুও ) বিষপ্প হইও না, (নিশ্চয়) আল্লাহ্‌ 
(তা"আলার সাহায্য) আমাদের সাথে আছে। সে (সাহায্য হল) আল্লাহ্‌ তার (অন্তরের). 
প্রতি স্বীয় (পক্ষ থেকে) সান্ত্বনা নাযিল করলেন এবং (ফেরেশতাদের ) এমন বাহিনী 
দ্বারা তাঁকে শক্তি যোগালেন, যাদের তোমরা দেখনি । আর আল্লাহ কাফিরদের মাথা 
(ও কৌশল) নীচু করে দিলেন (যেন ব্যর্থ হয় ) এবং আল্লাহ্‌র কথাই সমুন্নত থাকল 
(যে তার তদবীর ও নিরাপত্তা ব্যবস্থাই সফল হল।) আর আল্লাহ্‌ পরাক্রমশালী, 
প্রজ্ঞাময় । €তাই তাঁর বাণী ও প্রজ্তা জয়ী হল)। তোমরা (জিহাদের জন্য) বের 
হয়ে পড়, সরঞ্জাম স্বল্প হোক বা প্রচুর এবং আল্লাহর পথে জিহাদ কর জান ও মাল 
দিয়ে। এটি তোমাদের জন্য উত্তম, যদি তোমরা একীন রাখ (তবে বিলম্ব করো না।) 
যদি আগু লাভের সম্ভাবনা থাকত এবং যাদ্রাপথ সংক্ষিপ্ত হত, তরে তারা অবশ্যই 
আপনার সহযাত্রী হত, কিন্তু যাত্রাপথ তাদের কাছে সুদীর্ঘ মনে হল (তাই ঘরে বসে 
থাকল )। আর যখন (তোমরা প্রত্যাবর্তন করবে,) তারা শপথ করে বলবে, আমাদের 
সাধ্য হলে অবশ্যই তোমাদের সাথে যেতাম। এরা (উপর্যুপরি মিথ্যা বলে ) নিজেদের 


৪১৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চত্র্থ খণ্ড 


বিনষ্ট (আযাবের উপযুক্ত) করেছে। আল্লাহ জানেন যে, এরা মিথ্যাবাদী (সাধ্য থাকা 
০০০ 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


উপরোক্ত আয়াতসমূহে রসূলে করীম সো) কর্তৃক পরিচালিত এক গুরুত্বপূর্ণ যুদ্ধের 
বর্ণনা এবং প্রসঙ্গে অনেকগুলো হুকুম ও পথনিরদেশ উল্লেখ করা হয়েছে । তা হল তাবুক 
যুদ্ধ, মহানবী (সা)-এর প্রায় সর্বশেষ যুদ্ধ। 


“তাবুক” মদীনার উত্তর দিকে অবস্থিত সিরিয়া সীমান্তের নিকটবতাঁ একটি জায়- 
গার নাম। সিরিয়া ছিল তৎকালে রোমান সাম্াজের একটি প্রদেশ ! রসূলে করীম (সো) 
অষ্টম হিজরীতে মঙ্কা বিজয় ও হোনাইন যুদ্ধ সমাপন করে যখন মদীনায় প্রত্যাবর্তন 
করেন, তখন আরব ব'দ্বীপের গুরুত্বপূর্ণ অংশগুলো ইসলামী রাষ্ট্রে র অন্তর্ভূক্ত হয়েছিল 
এবং মঙ্কার মুশরিকদের সাথে একটানা আট বছর যুদ্ধ চালিয়ে মুসলমানরা একটু স্বস্তির 
নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছিলেন । 


কিন্তু যে রঝুল আলামীন ইতিপূর্বে সকল দীনের উপর ইসলামের বিজয় সম্গলিত 
আয়াত ১4৬ ৪ ১4 155৩ 87388) নাযিল করে সারা বিশ্বে ইসলামের. বিজয় 
কেতন উড়ানোর সংবাদ দিয়েছেন, তাঁর পক্ষে অবসর যাপনের সময় কোথায়? মহানবী 
(সা) মদীনা পৌছা মানত সিরিয়া প্রত্যাগত যয়তুন তৈল ব্যবসায়ী দলের মুখে সংবাদ 
পেলেন যে, রোমান সম্রাট হিরাক্লিয়াস সিরিয়ার সীমান্তবতাঁ তাবুকে তার সেনাবাহিনী 
সমাবেশ করছে এবং এক বছরের অগ্রিম বেতন দিয়ে তাদের পরিতুষ্ট রেখেছে । আরও 
সংবাদ পাওয়া গেল যে, আরবের কতিপয় গোন্রের সাথেও তাদের যোগসাজশ রয়েছে । 
তাদের পরিকল্পনা হ'ল, মদীনায় অতর্কিত আক্রমণ চালিয়ে সবকিছু তছনছ করে দেবে। 


এ সংবাদ পেয়ে রসুলে করীম (সা) তাদের আক্রমণের আগে ঠিক তাদের অব- 
স্থান ক্ষেত্রে অভিযান পরিচালনার সংকল্প নিলেন।--€( তফসীরে মাযহারী, মুহাম্মদ বিন 
ইউসুফ-এর সৌজন্যে ) 

ঘটনাচক্রে তখন ছিল গ্রীষ্মকাল । মদীনার অধিবাসীরা সাধারণ কৃষিজীবী । 
তখন তাদের ফসল কাটার সময় --যা ছিল তাদের গোটা বছরের জীবিকা । বলা 
বাহুল্য, চাকুরীজীবীদের অর্থকড়ি যেমন মাস শেষে ফুরিয়ে আসে, তেমনি নতুন মৌসু- 
মের আগে ক্ষিজীবীদের গোলাও খালি হয়ে যায়! তাই একদিকে অভাব-অনটন ; 
অন্যদিকে ঘরে ফসল তোলার আশা, তদুপরি গ্রীষ্মের প্রচণ্ড খরা-দীর্ঘ ‘আট বছরের 
রণক্লান্ত মুসলমানদের জন্য ছিল এক বিরাট পরীক্ষার বিষয় । 


কিন্তু সময়ের দাবি উপেক্ষা করা যায় না। বিশেষত এ যুদ্ধ হল সম্পূর্ণ স্বতন্ত্র 
ধরনের । আগেকার যুদ্ধগুলো সংঘটিত হয়েছিল নিজেদের সাধারণ মানুষের সাথে, 
কিন্তু বর্তমান ুদ্ধটি হবে রোমান সম্রাটের সুশিক্ষিত সেনাবাহিনীর সাথে । তাই রসূলু- 
ল্লাহ, সো) মদীনার সকল মুসলমানকে যুদ্ধে বের হবার আদেশ দেন এবং. আশপাশের 
অন্যান্য গোন্্গুলোকেও এতে অংশ নেওয়ার আহবান জানান। 


সূরা তওবা | 8১৯ 


যুদ্ধে অংশগ্রহণের এ সাধারণ আহবান ছিল মুসলমানদের জন্য অগ্নি-পরীক্ষা 
এবং ইসলামের মৌখিক দাবীদার মুনাফিকদের সনাক্ত করার মোক্ষম উপায় । তাই এদের 
কথা বাদ দিলেও খোদ মুসলমানরাও অবস্থা বিশেষে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছিল । 

একদল হল যারা কোনরূপ দ্বিধাদ্বন্ব ছাড়াই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। 
অপর দল কিছু দ্বিধা-সঙ্কোচের মধ্যে প্রথম দলের সাথে শামিল হয়। এ দু'দল সম্পর্কে . 
কোরআন বলে ঃ 


শি % IA পা rr wr ALA ASIA পা ১৭৬০৪ পাজি ডেল 
৮০১০ &78 ০৬৮০ ০০৪ ৩০ ৪01 উ০ ৪৭ 5 ৪ ও [০৪ ৭৪ 1 
ATA W Ae 


a 5 J* অর্থাৎ “তা প্রশংসার যোগ্য, যারা তীব্র সঙ্কটকালে তাঁর আনুগত্য করেছে 


তাদের একদলের অন্তরসমূহ বিচ্যুতির কাছাকাছি হওয়ার পরেও ।” 
তৃতীয় দল যারা প্রকৃত কোন ওযরের ফলে ঘুদ্ধে শরীক হতে পারেনি। কোর- 


আন তাদের সম্পর্কে বলেঃ ৪) 1 5 £ ৮৬৪ 1 ৩ ০০ অর্থাৎ 


দুর্বল ও পীড়িত লোকদের জন্য গুনাহর কিছু নেই। একথা বলে তাদের ওষর কবুল 
হওয়ার কথা প্রকাশ করা হয়। | 

চতুর্থ দল হল, রা TE TE NETTIE EE 
থেকে বিরত থাকে | এদের ব্যাপারে কয়েকটি আয়াত নাযিল হয়েছে। যেমন-__ 


A AS 3 এ পান পক এপাশ 


১১ ৬৪1১) ১4৯5 যারা নিজেদের অপরাধ স্বীকার করেছে__- 


॥ 5৮5 A ০ 


1১৯ ৩৭ ঠা ৪ es &1 ০ _ ৯০ ০১১৯ 


আয়াতগুলোতে উক্ত দলের অলসতার দরুন শাস্তির হুমকি এবং পরিশেষে তাদের 
তওবা কবুল হওয়ার সুসংবাদ রয়েছে। 

পঞ্চম দল হল মুনাফিকদের | এরা পরীক্ষার এই কঠিন মুহূর্তে নিজেদের আর 
লুকিয়ে রাখতে পারেনি । এরা যুদ্ধ থেকে দূরে সরে থাকে । কোরআনের অনেকগুলো 
আয়াতে এদের বর্ণনা রয়েছে। 

ষ্ঠ দল হল মুনাফিকদের সেই উপদল, যারা গোয়েন্দা ব্ত্তি ও বিভেদ সৃম্টির 


ASS পান 3০৭5৭ লা 


উদ্দেশ্যে মুসলমানদের কাতারে শামিল হয়ে যায়। রিনি (আয়াত 


ডে 94 -9 পাপা এত পার 2 পা পাতা AB Aad AB লা লা 


৪৭) ৩১৯) ৯৪০০ ৩০5 (আয়াত ৬৫) এবং LE ” 19০১5 (8) 


আয়াতসমূহে এ মুনাফিকদের বর্ণনা দেওয়া হয় । 


৪২০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


কিন্তু এ সকল প্রতিকূলতা সত্বেও যুদ্ধে অনিচ্ছুক ব্যক্তিদের সংখ্যা ছিল নিতান্ত 
নগণ্য। বিপুল সেই মুসলমানদের সংখ্যায় ছিল, যারা সর্বস্থ বিসর্জন দিয়ে আল্লাহ্‌র রাহে 
যুদ্ধ করতে প্রস্তত। তাই এ যুদ্ধে ইসলামী সৈন্যের সংখ্যা ছিল ত্রিশ হাজার, যা ইতিপূর্বে- 
কার কোন যুদ্ধে দেখা যায়নি । | 


এত বিপুল সংখ্যক মুসলমানের হুদ্ধযান্ত্রর সংবাদ রোম সম্রাটের কানে গেলে 
সে ভীষণভাবে সন্ত্রস্ত হয় এবং যুদ্ধ থেকে বিরত থাকে । রসুলে করীম সো) সাহাবীদের 
নিয়ে কয়েক দিন রণক্ষেত্র অবস্থান করার পর তাদের মুকাবিলার ব্যাপারে নিরাশ হয়ে 
মদীনায় প্রত্যাবর্তন করলেন। 


উল্লিখিত আয়াতগুলোর সম্পর্ক বাহ্যত সেই চতুর্থ দলের সাথে, যারা ওযর-আপত্তি 
ছাড়া শুধু অলসতার দরুন হুদ্ধযান্রা থেকে বিরত ছিল। প্রথম আয়াতে অলসতার জন্য 
সাজার হুমকি, তৎসঙ্জে অলসতার মূল কারণ এবং পরে তার প্রতিকারের উপায় কি, তা’ 
বর্ণিত হয়। এ বর্ণনা থেকে যে বিষয়টি বিশেষভাবে পরিক্ষার হয়েছে তা হল ঃ 


দুনিয়ার সমোহ ও আখিরাতের প্রতি উদাসীনতা সকল অপরাধের মুল £ অলসতার 
যে কারণ ও প্রতিকারের উপায় এখানে বর্নিত হয়েছে, তা’ এক বিশেষ ঘটনার সাথে 
সংশ্লিষ্ট হলেও চিন্তা করলে বোঝা যাবে যে, দীনের ব্যাপারে সকল আলস্য ও নিচ্ক্রিয়তা 
ও সকল অপরাধ এবং গুনাহ্‌্র মূলে রয়েছে দুনিয়ার প্রীতি ও আখিরাতের প্রতি উদা- 


সীনতা। হাদীস শরীফে আছে £ ৪৫৯৮৯ 0-5 ১৮1) ৮৯ ৬) 1 ৮৯ অর্থাৎ দুনিয়ার 
মোহ সকল গুনাহের মূল । সেজন্য আয়াতে বলা হয় ঃ 


“হে ঈমানদারগণ, তোমাদের কি হল, আল্লাহ্‌র পথে বের হওয়ার জন্য বলা হলে 
তোমরা মাটি জড়িয়ে ধর (চলাফেরা করতে চাও না)। আখিরাতের পরিবর্তে দুনিয়ার 
জীবন নিয়েই কি পরিতুষ্ট হয়ে গেলে ।” 


রোগ নির্ণয়ের পর পরবর্তী আয়াতে তার প্রতিকার এই বলে উল্লেখ করা হয় 8 
দুনিয়াবী জিন্দেগীর ভোগের উপকরণ আখিরাতের তুলনায় অতি নগণ্য ।” 

যার সারকথা হল, আখিরাতের স্থায়ী জীবনের চিন্তা-ভাবনাই মানুষের করা 
উচিত । বস্তুত আখিরাতের চিন্তাফিকিরই সকল রোগের একমাত্র প্রতিকার এবং 
অপরাধ দমনের সার্থক উপায়। 


ইসলামী আকীদার. মৌলিক বিষয় তিনটি 8 তাওহীদ, রিসালত ও পরকালে 
বিশ্বাস। তন্মধ্যে পরকালের বিশ্বাস হল বিশুদ্ধ আমলের রূহ এবং গোনাহ ও অপরাধের 
ক্ষেত্রে এক দুর্ভেদ্য প্রাচীর । চিন্তা করলে পরিষ্কার হবে যে, দুনিয়ার শান্তি-শুংখলা 
আখিরাতের আকীদা ব্যতীত প্রতিষ্ঠিত হতে পারে না। বস্তবাদী উন্নতির এখন যৌবন 
কাল। অপরাধ দমনে সকল জাতি ও দেশের চেস্টা-তদবীরের অন্ত নেই। আইন- 
আর্দালত ও অপরাধ দমনকারী সংস্থাসমূহের উন্নত ব্যবস্থাপনা সবই আছে। কিন্তু তা? 
সত্বেও আমরা প্রত্যক্ষ করছি যে, প্রত্যেক দেশ ও জাতির মধ্যে অপরাধপ্রবণতা দৈনি- 
ন্দিন বেড়েই চলছে। আমাদের দুম্টিতে সঠিক রোগ নির্ণয় ও তার সঠিক প্রতিকারের 


সূরা তওবা 8২১ 


ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই আজকের এ অস্থিরতা । বস্তুত এ সকল রোগের মূলে 
রয়েছে বস্তুবাদী ধ্যান-ধারণা, দুনিয়াবী ব্যস্ততা এবং আখিরাতের প্রতি উদাসীনতা । 
আমাদের বিশ্বাস, এর একমাত্র প্রতিকার হল, আল্লাহর যিকির ও স্মরণ এবং আখি- 
রাতের চিন্তা-ভাবনা। যে দেশে যখন এই অমোঘ প্রতিকার প্রয়োগ করা হয়, সে দেশ 
ও সমাজ মানবতার মূর্ত প্রতীক হয়ে ফেরেশতাদেরও ঈষার পাত্র হয়। নবী ও সাহাবা 
কিরামের স্বর্ণ-যুগ তার জলত্ত প্রমাণ । 


আজকের বিশ্ব অপরাধপ্রবণতার উচ্ছেদ চায়, কিন্তু আল্লাহ্‌ ও আখিরাত থেকে 
উদাসীন হয়ে পদে পদে এমন ব্যবস্থাও করে রাখছে, যার ফলে আল্লাহ্‌ ও আখিরাতের 
প্রতি মনোযোগ আসে না। তাই এর অবশ্যস্তাবী পরিণতি আমরা প্রত্যক্ষ করছি যে, 
অপরাধ দমনের সকল উন্নত ব্যবস্থাপনাই ব্যর্থ হয়ে পড়ছে । অপরাধ দমন তো দূরের 
কথা, ঝড়ের বেগে যেন তা" বৃদ্ধি পাচ্ছে। হায়! আজকের চিন্তাশীল মহল যদি উপরোক্ত 
কোরআনী প্রতিকার প্রয়োগ করে দেখত, তবে বুঝতে পারত, কত সহজে অপরাধপ্রবণ- 
তার উচ্ছেদ সাধন করা যায়। 


দ্বিতীয় আয়াতে অলস ও নিষ্ক্রিয় লোকদের ব্যাধি ও তার প্রতিকারের উল্লেখ 
করে সর্বশেষ ফয়সালা জানিয়ে দেওয়া হয় যে, “তোমরা জিহাদে বের না হলে আল্লাহ্‌ 
তোমাদের মর্মস্তদ শাস্তি দেবেন এবং তোমাদের স্থলে অন্য জাতির উত্থান ঘটাবেন। 
আর দীনের আমল থেকে বিরত হয়ে তোমরা আল্লাহ্‌ ও তার রসূলের বিন্দুমান্ত ক্ষতি করতে 
পারবে না। কেননা আল্লাহ্‌ সর্ব বিষয়ে শক্তিমান । 


ততীয় আয্মাতে রসূলে করীম সো)-এর হিজরতের ঘটনা উল্লেখ করে দেখিয়ে 
দেয়া হয় যে, আল্লাহর রসূল কোন মানুষের সাহায্য-সহযোগিতার মোহতাজ নন। আল্লাহ্‌ 
প্রত্যক্ষভাবে গায়েব থেকে ভার সাহায্য করতে সক্ষম। যেমন, হিজরতের সময় করা 
হয়, যখন তাঁর আপন গোত্র ও দেশবাসী তাঁকে দেশ ত্যাগ করতে বাধ্য করে। সফর- 
সঙ্গী হিসাবে একমান্ত্র সিদ্দীকে আকবর (রা) ছাড়া আর কেউ ছিল না। পদব্রজী ও 
অশ্বারোহী শত্ররা সবত্র তাঁর খোজ করে ফিরছে। অথচ আশ্রয়স্থল কোন মজবুত দুর্গ 
ছিল নাঃ ধরং তা ছিল এক গিরিগুহা, যার দ্বারপ্রাপ্ত পর্যন্ত পৌছেছিল তার শন্ুরা। 
তখন গুহা সঙ্গী হযরত আবু বকর (রা)-এর চিন্তা নিজের জন্য ছল মনা, বরং তিনি এই 
ভেবে সন্তস্ত হয়েছিলেন ঘে, হয়ত শন্ররা তাঁর বন্ধুর জীবন নাশ করে দেবে কিন্তু এ 
সময়েও রসূলুল্লাহ ছিলেন পাহাড়ের মত অনড়, অটল ও নিশ্চিন্ত। শুধু যে নিজে, তা 
নয়, বরং সফর সঙ্গীকেও অভয় দিয়ে বলছিলেন, চিন্তিত হইও না, আল্লাহ্‌ আমাদের 
সাথে আছেন ।” দু'শব্দের এ বাক্যটি বলা মুশকিল কিছু নয়। কিন্তু শ্রোত্রন্দ এ 
নাক দৃশ্য সামনে রেখে চিন্তা করলে বুঝতে দেরী হবে না যে, নিছক দুনিয়াবী উপায় 
উপকরণের প্রতি ভরসা হলে মনের এই নিশ্চিন্ত ভাব সম্ভব নয়। তবুও যে সম্ভব হল 
আয়াতের পরবর্তী বাক্যে তার রহস্য বলে দেওয়া হল। ইরশাদ হয় ২ “আল্লাহ্‌ তার 
কলব মুবারকে সান্তনা নাধিল করেন এবং এমন বাহিনী দ্বারা তাঁর সাহায্য করেন, 
যা তোমাদের দৃষ্টিগোচর হয়নি 1” অদৃশ্য বাহিনী বলতে ফেরেশতারাও হতে পারেন 


৪২২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


এবং জগতের গোপন শক্তিসমূহও হতে পারে। কারণ, এগুলোও আল্লাহ্‌র সৈন্যদল। 
সারকথা, এর ফলে কুফরীর পতাকা অবনমিত হয় এবং আল্লাহ্‌র ঝাণ্ডা মাথা তুলে দীঁড়ায়। 


চতুর্থ আয়াতে তাগিদদানের উদ্দেশ্যে পুনরুল্লেখ করা হয়েছে যে, জিহাদে বের 
হবার জন্য রসূলুল্লাহ সো) যখন তোমাদের আদেশ করেন, তখন সর্বাবস্থায় তা তোমাদের 
জন্য ফরয হয়ে গেল। আর. এ আদেশ পালনের মাঝেই নিহিত রয়েছে তোমাদের 
সমুদয় কল্যাণ । 

পঞ্চম আয়াতে অলসতার দরুন জিহাদ থেকে বিরত রয়েছে এমন লোকদের . 
একটি ওষরকে প্রত্যাখ্যান করে বলা হয় যে, এ ওষর গ্রহণযোগ্য নয়। কারণ আল্লাহ্‌ 
যে শক্তি-সামথ্য তাদের দান করেছেন, তা আল্লাহ্র রাহে সাধ্যমত ব্যক্স করেনি। 
তাই তাদের অসমর্থ থাকার ওষর গ্রহণযোগ্য নয়। 


222 
al শত (5-৯ 





OX 0201 4850 4৫5 ৫55৬5 ণ রর ০15৩০ 
0৩ ৪ ০৯৮4: dl 


০38 সদ রর 2 ey ৫775 ১9 
পে ES Et 
১ ৬৮৪০৯ ৩0105528258 a 
রি ৮1১22১98 ৫৬ 
১৮5৩০ রা ৩০৩ 
578৮5৮৩৪০০৬ 22 

(০৫1৫ ৩৫৮৩ ০১৯১৭ ১১2412526৮5 
ALLS AEE 55 Bhi IA 2 8৬ 55 80৩5 

৩2 85201 5 ০224 4 026৩9 A ৩) নি 


















সূরা তওবা ৪২৩ 





রত 2 


BE ES TEI EAL 
03) Cy 47 JS Boda SHS 
5৩1৩ BALAN AO CBT LET LL 
০৮ দিত ৮ তত 


rR 

(৪৩) আল্লাহ, আপনাকে ক্ষমা করুন, আপনি কেন তাদের অব্যাহতি দিলেন, 
ঘে পর্যন্ত না আপনার কাছে পরিক্ষার হয়ে যেত কারা সত্যবাদী এবং জেনে নিতেন মিথ্যা- 
বাদীদের। (88৪) আল্লাহ্‌ ও রোজ কিয়ামতের প্রতি যাদের ঈমান রয়েছে, তারা মাল ও 
জান দ্বারা জিহাদ করা থেকে আপনার কাছে অব্যাহতি কামনা করবে না, আর আল্লাহ্‌ 
সাবধানীদের ভাল জানেন । (8৫) নিঃসন্দেহ তারাই আপনার কাছে অব্যাহতি চায়, 
যারা আল্লাহ. ও রোজ কিয়ামতে ঈমান রাখে না এবং তাদের অন্তর সন্দেহগ্রস্ত হয়ে পড়েছে, 
সুতরাং সন্দেহের আবর্তে তারা ঘুরপাক খেয়ে চলছে । (৪৬) আর যদি তারা বের 
হবার সংকফল নিত, তবে অবশ্যই কিছু সরঞ্জাম প্রস্তুত করতো। কিন্তু তাদের উত্থান 
আল্লাহর ছন্দ নয়, তাই তাদের নিরৃত্ত রাখলেন এবং আদেশ হল উপবিষ্ট লোকদের 
' সাথে তোমরা বসে থাক । (8৪৭) ঘদি তোমাদের সাথে তারা বের হত, তবে তোমাদের 
অনিষ্ট ছাড়া আর কিছু বৃদ্ধি করতো না, আর অশ্ব ছুটাত তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টির 
উদ্দেশ্যে। আর তোমাদের মাঝে রয়েছে তাদের গুপ্তচর । বস্তুত আল্লাহ, জালিমদের 
ভালভাবেই জানেন। (৪৮) তারা পূর্ব থেকেই বিভেদ সৃচ্টির সুযোগ সন্ধানে ছিল এবং 
আপনার কার্ধসমূহ ওলট পালট করে দিচ্ছিল। শেষ পর্যন্ত সত্য প্রতিশ্মতি এসে গেল 
এবং জয়ী হল আল্লাহ্র হুকুম, যে অবস্থায় তারা মন্দ বোধ করল । (৪৯) আর তাদের 
কেউ বলে, আমাকে অব্যাহতি দিন এবং পথভ্রষ্ট করবেন না। শুনে রাখ, তারা তো 
পূর্ব থেকেই পথভ্রষ্ট এবং নিঃসন্দেহে জাহান্নাম এই কাফিরদের পরিবেস্টন করে রয়েছে। 


পাট 29 0৪ পার 29 2 


© marie 








' (৫০) আপনার কোন কল্যাণ হলে তারা মন্দবোধ করে এবং কোন বিপদ উপস্থিত 


হলে তারা বলে, আমরা পূর্ব থেকেই নিজেদের কাজ সামলে নিয়েছি এবং ফিরে যায় 
উল্লসিত মনে । ৫৫১) আপনি বলুন, আমাদের কাছে কিছুই পৌছবে না, কিন্তু যা 
আল্লাহ আমাদের জন্য রেখেছেন। তিনি আমাদের কার্য নির্বাহক। আল্লাহর উপরই মুমিনদের 
ভরসা করা উচিত। (৫২) আপনি বলুন, তোমরা তো আমাদের জন্য দু'কল্যাণের একটি 
প্রত্যাশা কর; আর আমর প্রত্যাশায় আছি তোমাদের জন্য যে, আল্লাহ, তোমাদের 
আযাব দান করুক নিজের পক্ষ থেকে অথবা আমাদের হস্তে। সুতরাং তোমরা অপেক্ষা 
কর, আমরাও তোমাদের সাথে অপেক্ষমান । 


৪২৪ তফসীরে মা'আরেফুল কোরআন .॥ চতুর্থ খণ্ড 


তফসীরের সার-সংক্ষেপ 


আল্লাহ আপনাকে ক্ষমা (তো) করে দিলেন, (কিন্তু) আপনি তাদের (এত শীঘ) 
কেন অব্যাহতি দিলেন, যে পর্যন্ত না স্পষ্ট হয়ে যেত আপনার সামনে সত্যবাদীরা এবং 
(যে পর্যন্ত না) জেনে নিতেন মিথ্যাবাদীদের (এতে তারা আপনাকে প্রতারিত করে 
উল্লসিত হতে পারত না)। নিঃসন্দেহে আল্লাহ. ও রোজ কিয়ামতের প্রতি যাদের ঈমান 
রয়েছে, তারা নিজেদের মাল ও জান দ্বারা জিহাদ করা থেকে € এবং তাতে শরীক 
না হওয়ার জন্য) আপনার কাছে অব্যাহতি কামনা করবে না (বরং আদেশ পাওয়ার 
সাথে সাথে দ্রুত এগিয়ে যাবে) আর আল্লাহ্‌ (সেই) মুত্তাকীদের ভাল করে জানেন 
€ তাদের উপযুক্ত প্রতিদান ও সওয়াব দেবেন)। তবে তারাই € জিহাদে যাওয়া 
থেকে) আপনার কাছে অব্যাহতি চায়, যারা আল্লাহ্‌ ও রোজ কিয়ামতের প্রতি ঈশান 
রাখে না এবং € ইসলামের ব্যাপারে) তাদের অন্তর সন্দেহে পতিত, সুতরাং তারা 
নিজেদের সন্দেহের আবর্তে ঘুরপাক খেয়ে চলছে---( কখনো সহযোগিতার খেয়াল, কখনো 
বিরোধিতার মনোভাব)। আর যদি তারা ( যুদ্ধে বের হবার সংকল্প নিত ( যেমন 
ওযর পেশ করাকালে বলেছিল, যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অস্গুবিধা হেতু পারছি না। 
একথা সত্যি হলে) তবে চলার) কিছু সরঞ্জাম সংগ্রহ করত ( যেমন, সফরকালে 
সংগ্রহ করা হয়.) কিন্তু ( আদতেই তাদের ইচ্ছা ছিল না। ফলে বিলম্ব হয়ে গেল। 


যেমন কা | $5১,৭০J আয়াতে তার বর্ণনা আসছে। আর এই বিলম্ব হেতু) আল্লাহ 


তাদের যাওয়া পছন্দ করেন না, €( তাই তাদের তওফীক দিলেন না এবং সুষ্টিগত রীতি 
মতে) তাদের বলা হল, বিকলাঙ্গ লোকদের সাথে তোমরাও বসে থাক। € আর তাদের 
যাওয়া শুভ না হওয়ার কারণ হল যে,) তারা তোমাদের সাথে শামিল থাকলে অধিক 
হারে ফাসাদ করা ছাড়া আর কিছুই করত না। €( সেই ফাসাদ হল) তোমাদের মধ্যে 
বিভেদ সুম্টির সুযোগ খুঁজে বেড়াত (অর্থাৎ লাগানো-বাজানোর দ্বারা বিভেদ সুষ্টি 
করত, মিথ্যা গুজব ছড়িয়ে অস্থির করে তুলত এবং শন্রর ভয় দেখিয়ে তোমাদের 
হীনবল করত । তাই তাদের না যাওয়াটা ভালই হল) এবং (এখনো) তোমাদের মাঝে 
রয়েছে তাদের গুপ্তচর। আর আল্লাহ্‌ এই জালিমদের ভাল করেই জেনে নেবেন। 
(তাদের এই দুষ্টুমি নতুন কিছু নয়---) তারা ইতিপূর্বেও € ওহদ যুদ্ধ প্রভূতিতে ) 
ফাসাদ সুষ্টির চেস্টা করেছিল (অর্থাৎ প্রথমে যুদ্ধে শরীক হয়ে পরে মুসলমানদের 
হীনবল করার জন্য সরে যায়) এবং (এছাড়া, আপনার ক্ষতি সাধনের উদ্দেশ্যে) আপনার 
কাজগুলোকে ওলট-পালট করার প্রয়াস পায়। এমতাবস্থায় (আল্লাহ্‌র) সত্য প্রতিশ্রতি 
এমন অবস্থায় এসে যায় যখন তারা মন্দবোধ করছিল। (তা'হল) আল্লাহর হুকুম 
বিজয়ী থাকল। (অনুরূপ ভবিষ্যতেও কোন চিন্তা নেই) আর তাদের € মুনাফিকদের ) 
কেউ কেউ আপনাকে বলে, আমাকে ( যুদ্ধে না গিয়ে ঘরে থাকার) অনুমতি দিন এবং 
ক্ষতিগ্রস্ত করবেন না। ভাল করে শুনে নাও, তারা তো ক্ষতির মধ্যে পূর্ব থেকেই 
পতিত [ কারণ, হযরত (সা)-এর অবাধ্যতা ও কুফরীর চেয়ে বড় ক্ষতি আর কি 


সূরা তওবা ৪২৫ 


হতে পারে?] আর নিঃসন্দেহে (পরকালে) জাহান্নাম এই কাফিরদের ঘিরে রাখবে। 
আপনার কোন কল্যাণ হলে তারা মন্দ বোধ করে এবং আপনার কোন বিপদ উপস্থিত 
হলে তারা ( আনন্দের সাথে) বলে, আমরা (এজন্যই) পূর্ব থেকে নিজেদের জন্য 
সাবধানতার পথ অবলম্বন করেছিলাম। (অর্থাৎ যুদ্ধে শরীক হই নি।) আর (একথা 
বলে) উল্লসিত মনে ফিরে যায়। € হে রসুল+) আপনি € তাদের দু'টি কথা) বলুন, 
(প্রথমত) আমাদের কাছে কোন বিপদ আসবে না কিন্তু যা আল্লাহ্‌ আমাদের ভাগ্যে 
লিখে রেখেছেন তিনিই আমাদের প্রভূ (সুতরাং প্রভু যা সাব্যস্ত করে, খাদিমের পক্ষে তার 
উপরই সন্তুষ্ট থাকা জরুরী।) আর € আমাদেরই বা বৈশিষ্ট্য কি) সমস্ত মুসলমানের 
যাবতীয় বিষয় আল্লাহর জন্য সোপর্দ করা উচিত। (দ্বিতীয়ত) বলুন ( যে, আমাদের 
জনা উত্তম অবস্থা যেমন উত্তম, সৃপরিণতির প্রেক্ষিতে বালা-মুসীবতও উত্তম। কেননা 
এর দ্বারা পাপ মোচন হয় এবং মর্ধাদা বৃদ্ধি পায়। সুতরাং) তোমরা তো আমাদের 
জন্য দু'টি কল্যাণের একটির প্রত্যাশায় রয়েছ, (অর্থাৎ তোমরা তো অপেক্ষায় রয়েছ 
যে, দেখা যাক কি হয়। তাভাল হোক বা মন্দ, উভয়ই আমাদের জন্য কল্যাণকর )। 
আর আমরা প্রত্যাশায় আছি আল্লাহ তোমাদের কোন্‌ আঘাবে পতিত করবেন (তা) 
নিজের পক্ষ থেকে হোক, দুনিয়া বা আখিরাতের ) কিংবা আমাদের দ্বারা (তোমরা 
নিজেদের কুফরী প্রকাশ করলে অন্য কাফিরদের মত তোমাদেরও হত্যা করা হবে।) 
অতএব তোমরা অপেক্ষা কর ফ্ব-অবস্থায় ) আমরাও তোমাদের সাথে (স্ব-অবস্থায় ) 
অপেক্ষা করব। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


এ রুকর সতেরটি আয়াতের অধিকাংশ স্থান জুড়ে সেই মুনাফিকদের আলোচনা 
রয়েছে, যারা মিথ্যা বাহানা দাড় করে তাবুক যুদ্ধে অংশ না নেয়ার জন্য রসলে করীম 
(সা)-এর অনুমতি নিয়েছিল। এ প্রসঙ্গে অনেকগুলো মাসায়েল, আহকাম ও হিদায়তের 
সমাবেশ রয়েছে। 


প্রথম আগ্নাতে এক অপূর্ব সুম্ম ভঙ্গিতে হযরতের প্রতি অভিযোগ করা হয় যে, 
মুনাফিকরা মিথ্যা ওযর দেখিয়ে নিজেদের মা*যূর প্রকাশ করেছিল বটে, কিন্তু তাদের 
সত্য-মিথ্যা যাচাইয়ের আগে যুদ্ধ থেকে অব্যাহতি দেয়া হল কেন? যাতে এরা উল্লাস 
প্রকাশ করে বলছে ঘে, আল্লাহ্‌র রসূলকে সহজে প্রতারিত করতে সক্ষম হয়েছে। যদিও 
পরবর্তী আয়াতে স্পষ্ট করে দেন যে, নিছক বাহানা তালাশের জন্যই তাদের ওষর 
প্রকাশ, নতুবা অব্যাহতি না পেলেও তারা যুদ্ধে শরীক হত না। আলোচ্য আয়াতে 
একথাও পরিষ্কার করে দেওয়া হয় যে, তারা যুদ্ধে শরীক হলেও মুসলমানদের ক্ষতি 
ছাড়া লাভ কিছুই হত না। তবে একথার উদ্দেশ্য হল, যৃদ্ধ থেকে তাদের অব্যাহতি 
না দিলেও তারা অবশ্য যেত না, কিন্তু এতে তাদের মনের কুটিলতা প্রকাশ হয়ে পড়ত 
এবং মুসলমানদের প্রতারিত করে উল্লাস প্রকাশের সুযোগ পেত না। আয়াতের শুরুতে 


৪২৬ তফদীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


অভিযোগের যে ভাব, তার উদ্দেশ্য তিরস্কার করা নয়; বরং ভবিষ্যতের জন্য সতকাঁকরণ । 
বাহ্যত এক প্রকারের তিরস্কার মনে হলেও. কত স্লেহমমত্ের সাথে তার প্রকাশ ঘটে। 


AM A 


কি সুন্দর বাচনভঙ্গি? (9) ৩০১ ১ ৰ ১ “কেন আপনি অনুমতি প্রদান করলেন” 


“Ay 


এর আগেই বলে দেওয়া হয় ০১-৫ & 1৬০ “আল্লাহ আপনাকে ক্ষমা করুন।” 
অর্থাৎ তিনি ক্ষমা করে দিয়েছেন। . 


রস্লে করীম (সা)-এর স্উচ্চ মর্যাদা ও শান এবং আল্লাহ্‌র পথে তাঁর গভীর 
সম্পর্কের প্রতি যাদের দৃষ্টি, তারা বলেন যে, আল্লাহ্‌র সাথে তাঁর সুগভীর সম্পর্কের প্রেক্ষতে 
কোন কাজের জবাব তলব ছিল তার বরদাশতের বাইরে। প্রথমেই যদি “কেন অব্যাহতি 
দিলেন” বলা হত, তবে রসুল সো)-এর কলব মোবারকের পক্ষে তা সহ্য করা দুক্ষর হত। 
তাই প্রথমেই “আল্লাহ্‌ আপনাকে ক্ষমা করুন” বলে একদিকে ইঙ্গিত দেয়া হল যে, এমন 
কিছু হয়ে গেল যা আল্লাহ্‌র অপছন্দ। অন্যদিকে ক্ষমা করার আশ্বাসবাণী শোনানো হয়, 
যাতে তার কলব মোবারক ভারাক্রান্ত হয়ে না পড়ে । 


প্রশ্ন আসতে পারে, রসুলে করীম (সা) ছিলেন নিষ্পাপ। অতএব এখানে ক্ষমা”; 
শব্দের ব্যবহার কেন? ক্ষমা তো গুনাহ ও অপরাধের জন্য হয়ে থাকে । এর উত্তর 
হল, ক্ষমা’ শব্দটির প্রয়োগ যেমন গুনাহের জন্য, তেমনি অপছন্দ ও উত্তম নয় এমন 
ব্যাপারেও করা যেতে পারে। আর এটি নিষ্পাপ হওয়ার পরিপন্থী নয়। 


দ্বিতীয় ও তৃতীয় আয়াতে ম্‌’মিন ও মুনাফিকের পার্থক্য দেখানো হয়েছে যে, 
মু’মিনগণ জান ও মালের মোহে পড়ে জিহাদ থেকে বাঁচার জন্য আপনার কাছে অব্যাহতি 
কামনা করে না, বরং এ হল তাদের কাজ, আল্লাহ্‌ ও রোজ কিয়ামতের প্রতি যাদের 
ঈমান বিশুদ্ধ নয়। আঁর আল্লাহ মুত্তাকী লোকদের ভাল করে জানেন। 
চতুর্থ আয়াতে মুনাফিকদের পেশকৃত যে EL তার একটি আলামত 
06৫৮ AB A UAT 
দেখিয়ে বলা হয়েছে ঃ fet, “জিহাদের জন্য 
বের হবার সংকল্প এদের থাকলে নিশ্চয় এর কিছু প্রস্তুতিও নিত” কিন্তু দেখা যায় যে, 
তাদের কোন প্রস্তুতিই নেই। এ থেকে বোঝা যায় যে, তাদের ওযর মিথ্যা বাহানা ছাড়া 
কিছুই নয়। বস্তুত জিহাদে বের হবার কোন হচ্ছাই তাদের ছিল না। 


গ্রহণযোগ্য ওষর ও জিহাদে বাহানার পার্থক্য 8 এ আয়াত থেকে একটি মূলনীতির 
সন্ধান পাওয়া যায়, যার দ্বারা প্ররুত ওযর ও বাহানার মধ্যে পার্থক্য করা যাবে । তা হল 
সেই' লোকদের ওযর প্ররুত গ্রহণযোগ্য, যারা আদেশ পালনে প্রস্তত, কিন্তু কোন আকস্মিক 
দূর্ঘটনার কবলে পড়ে অসমর্থ হয়ে পড়ে। মাযুরগণের সকল বিষয় এ নিরিখে যাচাই 
করা যাবে কিন্তু আদেশ পালনে যার কোন ইচ্ছা ও প্রস্তুতি নেই, পরে তার যদি কোন 
ওষরও উপস্থিত হয়, তবে গুনাহের এ ওযর হবে গুনাহের চাইতে নিরুষ্ট। সুতরাং এ 


সূরা তওবা ৪২৭ 


ওযর গ্রহণযোগ্য নয়। কেউ জুম'আর নামাযে শরীক হওয়ার প্রস্ততি নিয়েছে। কিন্তু 
যেইমান্র চলার ইচ্ছা করল, হঠাৎ এক ঘটনায় তার গতি স্তব্ধ হয়ে গেল। এ ধরনের 
ওষর গ্রহণযোগ্য এবং এতে আল্লাহ্‌ মা'যুর লোকের পূর্ণ সওয়াব দান করেন। কিন্তু যে 
' জুম'আর কোন প্রস্তুতিহ নেয় নি, তার কোন ওযর উপস্থিত হলে তা হবে বাহানার 
নামাস্তর ॥ 


. উদাহরণত দেখা যায়, ভোরে ফজরের জামা'আতে শরীক হওয়ার প্রস্তুতি স্বরূপ 
ঘড়িতে এলার্ম দিয়ে রাখে, কিংবা সময় মত জাগাবার জন্য কাউকে নিয়োজিত রাখে, 
কিন্তু পরে দেখা যায়, ঘটনাচক্রে সকল চেস্টাই ব্যর্থ। ফলে নামায কাযা হয়ে যায়। 
যেমন রসুলে করীম সো)-এর লায়লাতুত তা'রীতের ঘটনা । সময় মত জেগে ওঠার 
জন্য তিনি হযরত বিলাল রো)-কে নিয়োজিত রাখেন, যেন প্রত্যষে সবাইকে জাগিয়ে 
দেন। কিন্তু ঘটনাচক্রে তাঁকেও তন্দ্রায় পেয়ে বসে। ফলে সূর্যোদয়ের পর সকলে চোখ 
খোলে---এ ওষর প্রকৃত ও গ্রহণযোগ্য । যে কারণে রসূলুল্লাহ (সা) সাহাবা কিরামকে 
সান্তনা দিয়ে বলেন 5 85৯৪) 59১ ৮8৯০ | ১1 ১591০ ৪৪০৯ ৪ অর্থাৎ 
“ঘুমের মধ্যে মানুষ মাযুর। তাই এটি হল যা মানুষ জাগ্রত অবস্থায় করে।” সান্ত্বনার 
কারণ হল, ময় মত জেগে ওনার সম্ভাব্য ব্যবস্থা নেওয়া হয়েছিল। সারকথা এই যে, 
আদেশ পালনের প্রস্তুতি ও অপ্রস্ততির মাধ্যমে কোন ওষর গ্রহণযোগ্য কিনা তা জানা 
যাবে । নিছক মৌখিক জমাখরচ দিয়ে কিছু লাভ হবে না। 


. পঞ্চম আয্মাতে মিথ্যা ওযর দেখিয়ে অব্যাহতি লাভকারী মুনাফিকদের প্রসঙ্গে বলা হয় 
যে, জিহাদ থেকে এদের নিরত্ত থাকাই উত্তম। কারণ, ওখানে গেলে নানা ষড়যন্ত্র ও 


ar পা ঠ৬পাস ১৬৩ 


গুজবের মাধ্যমে সর্বন্ন ফাসাদ সৃষ্টি করত। অতপর বলা হয় ঃ (৮৪) ১৮০ 19১ 


অর্থাৎ তোমাদের মাঝে আছে এমন এক সরলপ্রাণ মুসলমান, যারা তাদের মিথ্যা গুজবে 
বিভ্রান্ত হত। 
চা 


১ ৩০৪১০০ ৯5321 ১৪ অৰ্থাৎ 'ইতিপূর্বেও তারা ফাসাদ সৃষ্টির প্রয়াস 


“AS. টে JAS Ae 


পেয়েছিল।’ যেমন ওহুদ যুদ্ধ প্রভূতিতে। ys ৭21০1), 


অর্থাৎ “আল্লাহ্‌র বিজয় হল, যাতে মুনাফিকরা মর্মপীড়া বোধ করছিল।” এর দ্বারা 
ইঙ্গিত দেয়া হয় যে, জয়-বিজয় সবই আল্লাহ্‌র আয়ত্তে। যেমন ইতিপূর্বের যুদ্ধসমূহে 
আপনাকে জয়ী করা হয়েছে, তেমনি এ যুদ্ধেও জয়ী হবেন এবং মুনাফিকদের সমস্ত 
_ষড়মন্ত্র ব্যর্থ হয়ে পড়বে। 

ষষ্ঠ আয়াতে জদ বিন কায়েস নামক জনৈক বিশিষ্ট মুনাফিকের এক বিশেষ 
বাহানার উল্লেখ করে তার গোমরাহীর বর্ণনা দেয়া হয়। সে জিহাদ থেকে অব্যাহতি 
লাভের জন্য ওযর পেশ করে বলেছিল, আমি এক পৌরুষদীপ্ত মুবক। রোমানদের 


৪২৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


০০০০০০০০০০০ ৪১০০ 


Ader MA 


কোরআন মজীদ তার কথার উত্তরে বলেঃ 1১৮৯০84৪1০1 ‘ভাল করে 


শোন’ এই নিবোধ এক সম্ভাব্য আশংকার বাহানা করে এক নিশ্চিত আশংকা অর্থাৎ 
79798 দিরিত্যাগর অপরাধের এখনই দণ্ডযোগ্য হয়ে গেল । 


Ion 3 ee গ 


০:38 ও Ross) (৯৩1 5. “আর নিঃসন্দেহে জাহান্নাম এই কাফিরদের 


পরিবেষ্টন করে আছে।” SEMA Ea নেই। এর এক অর্থ এই হতে 
পারে যে, আখিরাতে জাহান্নাম এদের ঘিরে রাখবে । দ্বিতীয় অর্থ হতে পারে যে, 
‘জাহান্নামে পোছার যে সকল কারণ এদেরকে বর্তমানে ঘিরে রেখেছে, সেগুলোই এখানে 
জাহান্নাম নামে অভিহিত। এ অর্থ মতে বলা যায়, এরা বর্তমানেও জাহানামের গণ্ডির 
মধ্যে রয়েছে। 


সপ্তম আয়াতে এদের এক হীন স্বভাবের বর্ণনা দেয়ে বলা হয় যে, এরা যদিও 
ARS AIA Rrr টি % 


বাহ্যত মুসলমানদের সাথে উঠাবসা রাখে, কিন্তু ৮০7১ Ha LS 


LAE) AAS OA 


“আপনার কোন মঙ্গল দেখলে তাদের মুখ কাল হয়ে যায়|” ৪৮% 4০১ ৩! 9 
AS er AS রি রঃ 
০ ’*' '’* এবং কোন বিপদ উপস্থিত হলে উল্লাস করে বলে যে, আমরা 
আগেভাগেই তা জানতাম যে, মুসলমানরা বিপদগ্রস্ত হবেই, তাই আমাদের জন্য যা 
কল্যাণকর, তাই অবলম্বন করেছি। 


অষ্টম আয়াতে আল্লাহ পাক মহানবী (সো) ও মুসলমানদের মুনাফিকদের কথায় 
বিভ্রান্ত না হয়ে আসল সত্যকে সদা সামনে রাখার হিদায়ত দান করেছেন। ইরশাদ 


পাছে পাপা পাতা এ লি ০৮, ০ 


হয়েছে £ ৩১/০ 2৯ 0) এ Le Yl Urey od “আপনি ও বস্তু 


পূজারীদের বলে দিন যে, তোমরা ধোঁকায় পড়ে আছ। এ সব পাথিব উপকরণ হল 
এক যবনিকা বিশেষ । . এই যবনিকার অন্তরালে যে শক্তি সক্রিয় রয়েছে, তা আল্লাহরই । 
আমরা যে সকল অবস্থার জশ্মুখীন হই তা আগেই আল্লাহ আমাদের জন্য নির্ধারিত 
করে রেখেছেন। তিনিই আমাদের কার্ধনির্বাহক ও সাহায্যকারী । তাই মুসলমানদের 
আবশ্যক তাঁর প্রতি ভালবাসা রাখা এবং পাধিব উপায় উপকরণকে নিছক মাধ্যম মনে 
করা, আর মনে করা যে, এগুলোর উপর ভালমন্দ নির্ভরশীল নয় । 


তদবীর সহকারে তকদীরে বিশ্বাস করা কর্তব্য; বিনা তদবীরে তাওয়ান্ধুল করা 
ভূল ঃ আলোচ্য আয়াতটি তকদীর ও তাওয়ান্কুলের মূল তত্ব্কে স্পম্ট করে দিয়েছে। 
তকদীর ও তাওয়ান্তুল (আল্লাহ্‌র প্রতি ভরসা )-এর প্রতি বিশ্বাসের অর্থ এই নয় যে, 


সূরা তওবা ৪২৯ 


মানুষ হাত-পা গুটিয়ে বসে থাকবে এবং বলবে যে, ভাগ্যে যা আছে তাই হবে। বরং 
তার অর্থ হল, সম্ভাব্য সকল উপায় অবলম্বনের সাধ্যমত চেস্টা ও সাহস করে যাবে। 
এরপর ধিষয়টিকে তকদীর ও তাওয়ান্থুলের উপর অর্পণ করবে আর দৃষ্টি আল্লাহ্‌র 
প্রতি নিবদ্ধ রাখবে। কারণ, চেষ্টা ও তদবীরের ফলাফল দানের মালিক হলেন তিনি । 


তকদীর ও তাওয়াক্তুলের বিষয়টি নিয়ে যথেষ্ট বাড়াবাড়ি বিদ্যমান। ধর্মবিরোধী 
কিছু লোক আদতেই তকদীর ও তাওয়ান্ডুলে বিশ্বাসী নয়। তারা পাথিব উপায় উপ- 
করণকেই আল্লাহ্‌র স্থলাভিষিক্ত করে রেখেছে। অপর দিকে কিছু মূর্খ লোক, যারা 
নিজেদের দুর্বলতা ও অকর্মণ্যতা চাপা দেয়ার জন্য তকদীর ও তাওয়াঙ্কুলের আশ্রয় 
নেয়। জিহাদের জন্য নবী করীম (সা)-এর প্রস্ততি, অতপর অন্র আয়াতের অবতরণ 
এ সকল বাড়াবাড়ির নিরসন করে সত/ পথ কি, তা দেখিয়ে দেওয়া হয়েছে। ফাসা 
প্রবাদ আছে £ 4 8১7401৮5911 9559 02 “তাওয়াঙ্চুলের মাধমে উটের পা বেঁধে 
নাও।” অর্থাৎ দুনিয়ার উপায়-উপকরণও আল্লাহ্‌র নিয়ামত, এ নিয়ামতের সদ্যবহার 
না করা হল নাশোকরী ও মর্খতা। তবে উপায়-উপকরণকে ঠিক তাই মনে কর, ফলাফল 
তার অধীন নয় বরং আল্লাহ্র হুকুমের যে অধীন সে বিশ্বাস রাখবে। 


শেষের আয়াতে মুমিনদের এক বিরল শানের উল্লেখ করে তাদের বিপদে আনন্দ 
উপভোগকারী কাফিরদের বলা হয় যে, আমাদের যে বিপদ দেখে তোমরা এত উৎফুল্ল, 
তাকে আমরা বিপদই মনে করি নাঃ বরং তা আমাদের জন্য শান্তি ও সফলতার 
অন্যতম মাধ্যম । কারণ, মুমিন আপন চেষ্টায় বিফল হলেও স্থায়ী সওয়াব 
ও প্রতিদান লাভের যোগ্য হয়, আর এটিই সকল সফলতার মূল কথা। তাই 
তারা অরুতকার্ধ হলেও কৃতকার্য । তার ভাঙনে রয়েছে গড়ার প্রতিশ্ুতি। “এই হল 
টিউনস 15 ০৯৯ (81 0৩ ও ১0 0৯ “তোমারা কি আমাদের দু'টি মঙ্গলের 
একটির প্রতীক্ষায় আছ ?” 


অপরদিকে কাফিরদের অবস্থা হল তার বিপরীত। আযাব থেকে কোন অবস্থায়ই 
তাদের অব্যাহতি নেই। এ জীবনেই তারা মুসলমানদের মাধ্যমে আল্লাহ্‌র আযাব ভোগ 
করবে এবং এভাবে তারা দুনিয়া ও আখিরাতের লান্ছনা পোহাবে। আর যদি এ দুনি- 
য়ায় কোন প্রকারে নিঞ্চৃতি পেয়েও যায়, তবে আখিরাতের আযাব থেকে রেহাই পাওয়ার 
কোন উপায় নেই; তা অবশ্যই ভোগ করবে । 


75555557252 
HY LE sls SE ১ ৬১5১০ ৩, 


তে তি ০৪ 


ES) Ma 2992222 ৫5 028৩ Aso ৩, ১225 
অর ৩ পা 3255 Bb BS 
3৫৯১১১৪৯৩০০ এ 22 ৮৮০৮ 


৪৩০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


বু He Ob 25 3 CEL SG 
৩০৪ 0 JEG 4794) hl ১৮৬ ১১৯ ৫4 


১৪) 9৬ 3০5০2 ১8:80 G2 
95599 ৩৯১০৪ ৪5৯) 2 দত টে (2১ 
9০৫০৫554085 0৫ 
1৮5 51581 08০ NEA PH 255 2 ৮৪52 
51০ 22 ঠিঠ oO 2 ৯ 5৮89 

০3280654427 তত উর, 282772816০1 


্ 











হি EAH 
উ ৬০৯১ al! db ATT Ue $ 


(৫৩) আপনি বলুন, তোমরা ইচ্ছায় অর্থ বানর কর বা অনিচ্ছায়, তোমাদের 
থেকে তা কখনো কবুল হবে না, তোমরা নাফরমানের দল । (৫৪) তাদের অর্থ বায় 
কবুল না হওয়ার এ ছাড়া আর কোন কারণ নেই যে, তারা আল্লাহ্‌ ও তার রসুলের প্রতি 
অবিশ্বাসী, তার। নামাঘে আমে অলঙ্তার সাথে আর বায় করে সঙ্কচিত মনে। (৫৫) 
সুতরাং তাদের ধনঙসম্পদ ও সন্তান-সন্ততি যেন আপনাকে বিস্মিত না করে। আল্লাহ্‌র 
ইচ্ছা হল এগুলো দ্বারা দুনিয়ার জীবনে তাদের আযাবে নিপতিত রাখা এবং প্রাণ বিয়োগ 
হওয়া কুফরী অবস্থায় । (৫৬) তারা আল্লাহ্র নামে হলফ করে বলে যে, তারা তোমা- 
দেরই অন্তর্ভুক্ত, অথচ তারা তোমাদের অন্তর্ভুক্ত নয়, অবশ্য তারা তোমাদের ভয় করে। 
(৫৭) তারা কোন আশ্রয়স্থল, কোন গুহা বা মাথা গোজার ঠাই পেলে সেদিকে পলায়ন 
করবে দ্রুতগতিতে । (৫৮) তাদের মধ্যে এমন লোকও রয়েছে যারা সদকা বন্টনে 
আপনাকে দোষারোপ করে। এর থেকে কিছু পেলে সন্তষ্ট হয় এবং না পেলে বিক্ষুৰ্ণ 
হয় । (৫৯) কতই না ভাল হত, যদি তারা সন্তুষ্ট হত আল্লাহ্‌ ও তার রসূলের উপর 
এবং বলত, আল্লাহই আমাদের জন্য ঘথেম্ট, আল্লাহ্‌ আমাদের দেবেন নিজ করুণায় 
এবং তার রসলও, আমরা শুধু আল্লাহকেই কামনা করি । 





তফসীরের সার-সংক্ষেপ 


আপনি (সেই মুনাফিকদের ) বলুন, তোমরা ( জিহাদ প্রভূতিতে ) ইচ্ছায় ব্যয় 
কর বা অনিচ্ছা ক, তোমাদের থেকে তা কখনও (আল্লাহ্র দরবারে ) কবুল হবে না, 


সুরা তওবা ৪৩১ 


(কারণ) তোমরা নাফরমানের দল (নাফরমান বলতে এখানে কাফির) আর তাদের 
দান-খয়রাত কবুল না হওয়ার এছাড়া আর কোন কারণ নেই যে, তারা আল্লাহ্‌ ও 
তার রসূলের সাথে কুফরী করেছে (আর কাফিরের আমল কবৃল হওয়ার অযোগ্য ।) এবং 
(গোপন কুফরীর প্রকাশ্য আলামত হলো এই যে,) তারা নামায আদায় করে অলসতার 
সাথে, আর (সৎকাজে ) ব্যয় করে, কিন্তু কুন্ঠিত মনে (কারণ, তাদের অন্তরে ঈমান নেই 
--যাতে সওয়াবের আশা করা যায়, আশা থাকলেই ইবাদতের স্পৃহা জাগে )। নিছক দুর্নাম 
থেকে বাচার জন্যই তারা অগত্যা যাকিছু করে (আর যখন তারা এভাবে প্রত্যাখ্যাত ) 
তখন তাদের ধনসম্পদ ও সন্তান-সন্ততি যেন আপনাকে বিস্মিত না করে [যে, এ প্রত্যাখ্যাত 
লোকদের এত ধনসম্পদ কিরপে দেওয়া হল? কারণ, এগুলো আসলে নিয়ামত নয়; 
বরং এক ধরনের আযাব। কেননা, আল্লাহ্‌র ইচ্ছা হল এর দ্বারা দুনিয়ার জীবনে 
€(-ও) তাদের আযাবে রাখা এবং কুফরী অবস্থায় তাদের মৃত্যুবরণ করা [যাতে আখি- 
রাতেও আযাবে থাকে । সুতরাং যে ধনসম্পদের এহেন পরিণতি, তাকে নিয়ামত মনে 
করাই ভুল ]। আর এই (মুনাফিক) লোকেরা আল্লাহ্র নামে হলফ করে বলে যে, 
আমরাও তোমাদের দলের (অর্থাৎ মুসলমান ), অথচ (প্ররুত প্রস্তাবে) তারা তোমাদের 
দলের নয়, তবে (অবস্থা এই যে,) তারা ভীত-সন্ত্রস্ত (তাই মিথ্যা হলফ করে নিজে- 
দের কুফরীকে গোপন রাখছে, যেন অপরাপর কাফিরের সাথে মুসলমানদের যে আচ-.' 
রণ তা থেকে রেহাই পায়। তাদের আর কোথাও তাই পাওয়ার জায়গা নেই, যেখানে 
ইচ্ছা স্বাধীন মনে যেতে পারে । নতুবা ) কোন আশ্রয়স্থল, কোন (গিরি) গুহা যা মাথা 
 গু'জবার স্থান যদি তারা পেত, তবে অবশ্যই সেদিকে ধাবিত হত কিন্তু কোন পথ 
নেই, তাই মিথ্যা হলফ করে নিজেদের মুসলমান পরিচয় দিচ্ছে ।) আর তাদের মধ্যে 
এমন লোকও রয়েছে যারা সদূকা (বিলি-বন্টনের ) ব্যাপারে আপনাকে দোষারোপ করে 
(যে, নাউযুবিল্লাহ! ন্যায্য বন্টন হল না,) কিন্তু যদি তারা সদকা থেকে (মনমত) 
অংশ পায়, তবে সন্তস্ট হয়, আর যদি (মনমত অংশ) না পায়, তবে বিক্ষুব্ধ হয়ে 
ওঠে। (এতে বোঝা যায় যে, তাদের আপত্তির মূলে রয়েছে দুনিয়ার লোভ ও স্বার্থপরতা । ) 
আর তাদের জন্য কতইনা উত্তম হত, যদি তারা আল্লাহ্‌ ও তাঁর রসূল যা দিয়েছেন, 
তার উপর সন্তস্ট হত এবং (দে সম্পর্কে) বলত, আমাদের জন্য আল্লাহ্‌ (এর দেয়াই) 
যথেষ্ট (এ রূপে যা পেলাম তাতে বরকত হবে। এরপর আরও প্রয়োজন ও তার 
ইচ্ছা হলে) ভবিষ্যতে আল্লাহ নিজ দয়ায় আরও দেবেন এবং তীর রসুল সো)-ও দেবেন। 
আমরা (আন্তরিকভাবে ) শুধু আল্লাহ্‌কেই কামনা করি (এবং তীর কাছেই সকল 
প্রত্যাশা রাখি )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
পুর্ববী আয়াতসমূহে মুনাফিকদের কুস্বভাব ও মন্দ আচরণের আলোচনা ছিল । 


টি শে 


3. নট A 1 
আলোচ্য আয়াতসমূহের সারকথাও অনেকটা তাই । আর £ YH el 


৪৩২ তফসীরে মাআরেফুল কোরআন ॥ চতর্থ খণ্ড 


শা ০0৩ 


i "2 - at) “আল্লাহ্‌র ইচ্ছা হল, এগুলোর দ্বারা তাদের আযাবে রাখা” বাক্যে 


মুনাফিকদের জন্য তাদের ধনসম্পদ ও সন্তান-সন্ততিকে যে আযাব বলে অভিহিত 
করা হয়েছে, তার কারণ হল, দুনিয়ার মোহে উন্মত্ত থাকা মানুষের জন্য পার্থিব জীবনেও 
এক বড় আযাব ৷ প্রথমে অর্থ উপার্জনের সুতীব্র কামনা, অতপর তা হাসিলের জন্য 
নানা চেষ্টা-তদবীর, নিরস্তর দৈহিক ও মানসিক পরিশ্রম, না দিনের আরাম, না রাতের 
ঘুম, না স্বাস্থ্যের হিফাযফত আর না পরিবার-পরিজনের সাথে আমোদ-আহলাদের অব- 
কাশ। অতপর হাড়ভাঙা পরিশ্রম দ্বারা যা কিছু অর্জিত হয়, তার রক্ষণাবেক্ষণ ও তাকে 
দ্বিগুণ-চতুণ্ডণ বৃদ্ধি করার অবিশ্রান্ত চিন্তা-ভাবনা প্রভৃতি হল একেকটি স্বতন্ত্র আযাব । 
এরপর যদি কোন দুর্ঘটনা ঘটে বা রোগ-ব্যাধির কবলে পতিত হয়, তখন যেন আকাশ 
ভেঙে পড়ে । সৌভাগ্যক্রমে সবই যদি ঠিক থাকে এবং মনের চাহিদা মত অর্থকড়ি 
আসতে থাকে, তখন তার নিরাপত্তার প্রয়োজনও উত্তরোত্তর রূদ্ধি পায় এবং তখন সে 
চিন্তা ফিকির তাকে মুহর্তের জন্যও আরামে বসতে দেয় না। 


পরিশেষে এ সকল অর্থসম্পদ যখন মৃত্যুকালে বা তার আগে হাতছাড়া হতে 
দেখে, তখন দুঃখ ও অনুশোচনার অন্ত থাকে না। বস্তুত এসবই হল আযাব। অঞ্ঞ 
মানুষ একে শান্তি ও আরামের সম্বল মনে করে। কিন্তু মনের প্ররুত শান্তি ও তৃপ্তি 
কিসে, তার সন্ধান নেয় না । তাই শান্তির এই উপকরণকেই প্রকৃত শান্তি মনে করে তা : 
নিয়েই দিবানিশি ব্যস্ত থাকে । অথচ প্রকৃতপক্ষে তা দুনিয়ার জীবনে তার আরামের 
শত্রু এবং আখিরাতের আযাবের পটভূমি । 

কাফিরদের সদ্কা দেওয়া যায় কি? শেষের আয়াত থেকে প্রতীয়মান হয় যে, 
মুনাফিকরাও সদ্কার অংশ পেত। কিন্তু তাদের মনমত না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে নানা 
আপত্তি উত্থাপন করত । এখানে যদি সদ্কার সাধারণ অর্থ নেওয়া যায়, যে অর্থ অনু- 
যায়ী সকল ওয়াজিব ও নফল সদ্কা বোঝায়, তবে কোন প্রশ্ন থাকে না। কারণ, অমুস- 
লিমদের নফল সদকা দান ইমামদের এঁকমত্যে জায়েষ এবং তা হাদীস দ্বারাও 
প্রমাণিত। আর যদি সদ্কা বলতে ফরয সদ্কা যথা, যাকাত ও ওশর প্রভৃতি বোঝানো 
হয়, তবে তা থেকে মুনাফিকদেরকেও এজন্য দেয়া হত যে, তারা নিজেদের মুসলমান 
রূপেই প্রকাশ করত এবং কুফরীর কোন প্রকাশ্য প্রমাণও তাদের থেকে পাওয়া যায়নি । 
আল্লাহ বিশেষ কোন উদ্দেশ্যে আদেশ দান করেন যে, তাদের সাথে মুসলমানদের অনুরূপ 
আচরণ করা হোক 1--(বায়ানুল কোরআন ) 


AIA GD ae ASIA 


90৯58185415 1৮০ “তারা নামাযে আসে না, কিন্তু 


আলস্যভরে”- আয়াতে মুনাফিকদের দু'টি আলামত বর্ণিত হয়েছে । নামাযে আলস্য.ও দান 
খয়রাতে কুগ্ঠাবোধ। এতে মুসলমানদের প্রতি হুশিয়ারি প্রদান করা হয়েছে, যেন তারা 
মুনাফিকদের এই দুঃপ্রকার অভ্যাস থেকে দূরে থাকে। 


সুরা তওবা 8৩৩ 


26215052১17 Se 9) ৬৪৩৩০।১৪। 


5 2 শরণ 2 a 4s 
» ১৯৭25 ৪0 2 5১০০৮155885 
১০৯ ৯41 
৩ 5০০ শি 16 ৪৮6৪১ 

(৬০) যাকাত হল হল কেবল ফকীর, মিসকীন, যাকাত আদায়কারী ও যাদের চিত্ত 

আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাস-মুক্তির জন্য, খণগ্রস্তদের জন্য আল্লাহ্‌র পথে 

জিহাদকারীদের জন্য এবং মুনাফিরদের জন্য এই হল আল্লাহ্‌র নির্ধারিত বিধান । 
আল্লাহ লবজ্ঞ প্রজ্ঞাময় । 

















তফসীরের সার-সংক্ষে প 

(ফরয ) সদকা কেবল গন্বীব, মুহ্তাজ, যাকাত আদায়ের কাজে নিয়োজিত ও 
যাদের চিত্ত আকর্ষণ আবশ্যক তাদের হক এবং তা (ব্যয় করা হবে) দাস মুক্তির জন্য, 
খণগ্রভ্তদের খন আদায়ে, জিহাদকারীদের (অস্ত্রশস্ত্র সংগ্রহের ) জন্য এবং মুসাফিরের 
( সাহায্যের ) জন্য। এই হল আল্লাহ্‌র নির্ধারিত হুকুম, আর আল্লাহ সব, প্রাক্তাময়। 





আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

সদকার ব্যস খাত £ উপরোক্ত আয়াতসমূহে সদকা সম্পর্কে নবী করীম (সা)- 
এর উপর মুনাফিকদের আপত্তির বর্ণনা ও তার জবাব। মুনাফিকরা অপবাদ রটাত 
যে, রসূলুল্লাহ (সা) ( নাউযুবিল্লাহ ! ) সদ্কা বন্টনে স্বজনপ্রীতির আশ্রয় নিয়েছেন এবং 
যাকে যা ইচ্ছা দিয়ে চলেছেন। 


আলোচ্য আয়াতে আল্লাহ্‌ পাক সদ্কা ব্যয়-খাত ঠিক করে দিয়ে তাদের 
সন্দেহ নিরসন করেছেন এবং কারা সদৃকা পাওয়ার উপযুক্ত তা বাতলে দিয়েছেন। 
আর দেখিয়ে দিয়েছেন যে, রসূলুল্লাহ সো) আল্লাহ্‌র হুকুম মতেই সদ্কার বিলি-বন্টন 
করছেন; নিজের খেয়াল-খুশি মত নয় । 


হাদীস গ্রন্থ আবু দাউদ ও দারে কুতনী গ্রন্থে বর্ণিত এবং হযরত যিয়াদ বিন 
হারিছ ছদরী কর্তৃক রেওয়ায়েতরুত এক হাদীস দ্বারাও এ সতাটি প্রমাণিত হয়। রেও- 
গায়েতকারী বলেন, আমি একদা রসূলে করীম সো)-এর খিদমতে হাযির হয়ে জানতে 
পারলাম যে, তিনি তার গোত্রের সাথে যুদ্ধ করার জন্য সৈন্যের একটি দল অচিরে প্রেরণ 
করবেন। আমি আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি বিরত হোন, আমি দায়িত্ব 
নিচ্ছি যে, তারা সবাই আপনার বশ্যতা স্বীকার করে এখানে হাযির হবে। অতপর 


8৩৪ তফসারে মা'আরেফুল-কোরআন ॥ চত্খ খণ্ড 


আমি স্বগোন্রের কাছে পত্র প্রেরণ করি। পন্্ পেয়ে তারা সবাই ইসলাম গ্রহণ করে। এর 
প্রেক্ষিতে হযরত (সা) আমাকে বলেন, ৬০০ 08 5 € ৬০1 £ 114০০ ৮৪ অর্থাৎ 
“তুমি তোমার গোল্ত্রের একান্ত প্রিয় নেতা ।” আমি আরষ করলাম, এতে আমান কৃতিত্বের 
কিছুই নেই। আল্লাহর অনুগ্রহে তারা হিদায়ত লাভ করে মুসলমান হয়েছে। রেওয়ায়েত- 
কারী বলেন, আমি এই বৈঠকে থাকাবস্থায়ই এক ব্যক্তি এসে হযরত (সা)-এর কাছে কিছু 
সাহায্য প্রার্থনা করল । শুর সো) তাকে জবাব দিলেন ঃ 

“সদ্ূকার ভাগ-বাটোয়ারার দায়িত্ব আল্লাহ্‌ নবী বা অন্য কাউকে দেননি। বরং 
তিনি নিজেই সদ্কার আটটি খাত নির্দিষ্ট করে দিয়েছেন। এই আট শ্রেণীর কোন 
একটিতে তুমি শামিল থাকলে দিতে পারি ।৮--(কুরতুবী পৃঃ ১৬৮, খণ্ড--৯)1) 


এই হল আয়াতের শানে-নুযুল । এর তফসীর ও ব্যাখ্যা দানের আগে মনে 
রাখতে হবে যে, আল্লাহ পাক কোরআন মজীদে সকল প্রাণীর রিযিক সরবরাহের 
প্রতিশ্মতি দিয়েছেন 1 কিন্তু নিজের অপার হিকমতের প্রেক্ষিত ধনী-দরিদ্রের পার্থক্য 
রেখেছেন: সবাইকে সমান রিযিক দেননি । এই পার্থক্য রাখার মধ্যে রয়েছে মানুষের 
চরিত্র বিন্যাস এবং বিশ্ব পরিচালনা সম্পর্কিত বহুবিধ রহস্য । যার বিস্তারিত বর্ণনা 
এখানে তুলে ধরা সম্ভব নয়। আল্লাহ, সেই হিকমতগুণে কাউকে করেছেন ধনী এবং 
কাউকে গরীব ! কিন্তু ধনীর জাহান নির্দিষ্ট রেখেছেন গরীবের অংশ । এক আয়াতে 


£& 55. পা পে “AL A “ 


আছেঃ 15১৮৩ 46০১৩৯1৪151 5 অর্থাৎ ধনীদের সম্পদে রয়েছে 


ফকির বঞ্চিতদের অধিকার €( জুরা যারিয়াত )। এতে বলা হয়েছে যে, ধনীদের সম্পদে 
গরীবদের একটি নির্দিষ্ট অংশ রয়েছে আর এ হল তাদের হক । 


এ থেকে বোঝা যায় হে, ধনীরা যে দান-খয়রাত করে, তা তাদের ইহ্সান নয়, 
বরং এটি গরীবদের হক, যা আদায় করা তাদের কর্তব্য। দ্বিতীয়ত, এ হক আল্লাহ্‌ 
নিজেই নির্দিষ্ট করে দিয়েছেন । কেউ নিজের খেয়াল-খুশি মত তাতে কম-বেশি করতে 
পারবে না। আল্লাহ্‌ নির্দিষ্ট হকের পরিমাণ এবং তা বাতলানোর কাজটি আপন রসুলের 
ওপর সোপর্দ করেছেন। তিনিও এ কাজটিকে এত শুরুত্ব দিয়েছেন যে, তা সাহাবা কিরামকে 
মৌখিক বলেই যথেষ্ট মনে করেননি এবং এ বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা সম্বলিত ফরমান 
লিখে হযরত উমর ফারূক ও আমর বিন হাষ্ম্‌ (রা)-কে সোপর্দ করেছেন। এতে পরিষ্কার 
প্রমাণিত হয় যে, যাকাতের নিসাব এবং প্রত্যেক নিসাবে যাকাতের যে হার তা চিরদিনের 
জন্য আল্লাহ্‌ আপন রসুলের মাধ্যমে নিদিষ্ট করে দিয্নেছেন। এতে কোন যুগে বা কোন 
দেশে কম-বেশি বা রদবদল করার অধিকার কারো নেই । 


নির্ভরযোগ্য তথ্য মতে মক্কায় ইসলামের প্রাথমিক অবস্থায় যাকাত ফরয হওয়ার 
ডে SFA rr 


আদেশ নাযিল হয় । তফসীরে ইবনে কাসীর সূরা মুযযান্মিলের আয়াত ৪ সি 


1 9 


8859) 1 কা আদায় কর"): দ্বারা তাই 


সরা তওবা 8৩৫ 


প্রমাণ করা হয়। কারণ, সুরাটি ইসলামের প্রাথমিক অবস্থায় নাধিল হয়। তবে বিভিন্ন 
হাদীস থেকে প্রতীয়মান হয় যে, ইসলামের শুরুতে যাকাতের বিশেষ নিসাব বা বিশেষ হার 
নির্ধারণ করা হয়নি, বরং প্রয়োজনের অতিরিক্ত যা থাকত, তা মুসলমানগণ মুক্ত হস্তে 
আল্লাহ্‌র রাহে দান করে দিতেন। হিজরতের পরে মদীনা শরীফে যাকাতের নিসাব ও 
হার নির্ধারণ করা হয় এবং মক্কা বিজয়ের পর সদকা ও যাকাত আদায়ের সুষ্ঠু নিয়ম-নীতি 
প্রবর্তন করা হয় । | 

সাহাবা ও তাবেগ্নীগণের এঁকমত্যে অন্র আয়াতে সেই ওয়াজিব সদ্কার খাতগুলোর 
বর্ণনা দেওয়া হয়েছে, যা মুসলমানদের জন্য নামাযের মতই ফরয । কারণ, এ আয়াতে 
নির্ধারিত খাতগুলো ফরয সদ্কারই খাত । হাদীস মতে নফল সদকা আট খাতের মধ্যে 
সীমাবদ্ধ নয় বরং এর পরিসর আরও প্রশস্ত । 

ঘদিও পুর্ববতী আয়াতসমূহে সাধারণ অথেই সদকা শব্দের ব্যবহার করা হয়েছে 
যার মধ্যে ওয়াজিব ও নফল উভয় সদ্কাই শামিল রয়েছে, তবে অন্তর আয়াতে ইমাম- 
দের একমত্যে কেবল ফরম সদ্কার খাতসমহের উল্লেখ রয়েছে । তফসীরে কুরতুবীতে 
উল্লেখ আছে খে, কোরআনে যে সব স্থানে ‘সদকা’ শব্দের ব্যবহার রয়েছে, সেখানে নফল 
সদৃকার কোন আলামত না থাকলে ফরয সঙ্গকাই উদ্দেশ্য হবে । 


পাতে 


তলোচ্য আয়াতের শুরুতে ৮০1 (কেবল) শব্দ আনা হয়। তাই শুরু থেকেই 


শা 


বোঝা যাচ্ছে যে, জদৃকার যে সব খাতের বর্ণনা সাঘনে দেওয়া হচ্ছে কেবল সে খাত- 
গুলোতেই সকল ওয়াজিব সদ্কা ব্যয় করা হবে। এছাড়া অন্য কোন ভাল খাতেও 
ওয়াজিব সদকা বায় করা যাবে না। ঘেমন, জিহাদের প্রস্তুতি, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ 
কিংবা জনকল্যাণমূলক সংস্থা প্রভৃতি । এগুলোও যে ভাল ও আবশ্যকীয় এবং তাতে 
ব্যয় করা যে বড় সওয়াবের কাজ, তাতে সন্দেহ নেই, কিন্তু যে সকল সদ্কার হার 
নির্দিষ্ট, তা এ সকল কাজে ব্যয় করা যাবে না। 

আয়াতের দ্বিতীয় শব্দ ‘সাদাকাত’ হল “সদ্কা'র বহুবচন । আরবী অভিধানে 
আল্লাহ্‌র ওয়াস্তে সম্পদের যে অংশ ব্যয় করা হয়, তাকে সদৃকা বলা হয় (কামুস )। 
ইমাম রাগিব রে) “মুফরাদাতুল কোরআন’ গ্রন্থে বলেন, দানকে সদৃকা বলা হয় এজন্য 
যে, দানকারী প্রকারান্তরে দাবি করে যে, কথা ও কাজে সে সত্যবাদী এবং কোন 
পার্থিব স্থার্থে নয়, বরং আল্লাহ্‌র সন্তুষ্টির উদ্দেশ্যেই তার এই দান-খয়রাত । সুতরাং 
যে দানের সাথে দুনিয়ার স্বার্থ বা রিয়া যুক্ত থাকে, কোরআনে সে দানকে বার্থ বলে 
গণ্য করেছে । 

সদ্কা শব্দটি ব্যাপক অর্থবোধক নফল ও ফরয উভয় দানই এতে শামিল রয়েছে। 
নফলের জন্য শব্দটির প্রচুর ব্যবহার, তেমনি ফরয সদ্কার' ডি কোরআনের 


Prd A A” A 


বহুস্থানে শব্দটির ব্যবহার দেখা যায়। যেমন, Bo por ysl wre 58 এবং আলোচ্য 


৪৩৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


থপ পার পা 
৩ ৩ ০০ 1৮1 আয়াত প্রভূতি। বরং আল্লামা কুরতুবী রে)১-এর তত্ব মতে 


কোরআনে যেখানে শুধু সদ্কা শব্দের ব্যবহার রয়েছে, সেখানে ফরষ সদ্কা উদ্দেশ্য 
হয়ে থাকে । আবার কতিপয় হাদীসে সদ্কা বলতে প্রত্যেক সৎকর্মকেও বোঝানো 
হয়েছে। যেমন, হাদীস শরীফে আছে, “কোন মুসলমানের সাথে হাষ্ট চি সাক্ষাৎ 
করাও সদকা, কোন বোঝা বহনকারীর কাধে বোঝা তুলে দেওয়াও সদ্কা। কুপ থেকে 
নিজের জন্য উত্তোলিত পানির কিছু অংশ অন্যকে দান করাও সদকা ।” এ হাদীসে 
সদৃকা শব্দটি ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে। 

aA 


আলোচ্য আয়াতের তৃতীয় শব্দ হল ৪ 1744) এর শুরুতে ) (লাম) বর্ণটি 


উদ্দেশ্য নির্ধারণের জন্য ব্যবহৃত হয়েছে । তাই বাক্যের অর্থ হবে, সকল সদকা সেই 
লোকদেরই হক, যাদের উল্লেখ পরে রয়েছে । 


আট খাতের বিবরণ £ প্রথম ও দ্বিতীয় খাত হল যথাক্রমে ফকীর ও মিসকীনের | 
আসল অর্থে যদিগু পার্থক্য রয়েছে । একটির অর্থ হল যার কিছুই নেই এবং অপরটির 
অর্থ হলযে নিসাব পরিমাণ সম্পদের মালিক নয় । তবে যাকাতের হুকুমে সমান । 
মোট কথা, যার কাছে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ অর্থ নেই, তাকে যাকাত 
দেওয়া যাবে এবং সেও নিতে পারবে । প্রয়োজনীয় মালামালের মধ্যে থাকার ঘর, ব্যবহৃত 
বাসন-পেয়ালা, পোশা ক-পরিচ্ছদ ও আসবাবগন্ প্রভূতি শামিল রয়েছে ! 


সাড়ে সাত তোলা স্বর্ণ কিংবা সাড়ে বায়ান্ন তোলা রূপা বা তার মূল্য যার কাছে 
রয়েছে এবং যে খণগস্ত নয়, সে নিসাবের মালিক । তাকে যাকাত দেয়া ও তার পক্ষে 
যাকাত নেয়া জায়েষ নয়। অনুরূপ, যার কাছে কিছু রূপা বা নগদ কিছু টাকা এবং কিছু 
স্বর্ণ আছে---সব মিলে যদি সাড়ে বায়ান্ন তোলা রূপার সমমূল্য হয়, তবে সেও নিসাবের 
মালিক, তাকেও যাকাত দেয়া ও তার নেয়া জায়েয নয়। তবে এ হিসাবে যে নিসাবের 
মালিক নয়, কিন্তু স্বাস্থ্যবান, উপার্জনক্ষম এবং একদিনের খাবার সংস্থানও তার রয়েছে, 
তাকে যাকাত দেয়া অবশ্য জায়েয, কিন্তু ভিক্ষাবৃত্তি তার জন্য জায়েয নয়। এ ধরনের 
লোকের পক্ষে মানুষের কাছে হাত পাতা হারাম। এব্যাপারে অনেকের অসাবধানতা 
রয়েছে। এ ধরনের লোকেরা হাত পেতে যা লাভ করে, তাকে রসূলুল্লাহ (সা) জাহান্নামের 
অঙ্গার বলে অভিহিত করেছেন।-_[ আবূ দাউদ, আলী (রা) হতে কুরতুবী ] 

সারকথা, যাকাতের বেলায় ফকীর-মিসকীনের কোন প্রভেদ নেই। তবে অসিয়তের 
বেলায় প্রডেদ রয়েছে। অর্থাৎ কেউ ষদি মিসকীনদের জন্য কিছু অসিয়ত করে, তবে 
কোন্‌ ধরনের লোকদের দেওয়া যাবে এবং ফকীরদের জন্য অসিয়ত করলে কোন্‌ 
শ্রেণীকে দিতে হবে, এখানে তার উল্লেখের প্রয়োজন নেই। তবে ফকীর বা মিসকীন 
যাকেই যাকাত দেয়া হোক, লক্ষ্য রাখতে হবে, সে যেন মুসলমান হয় এবং প্রয়োজনের 
অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক যেন না হয়। 


সরা তওবা ৪৩৭ 


অবশ্য সাধারণ সদৃকা অমুসলিমদেরও দেওয়া যায়। হাদীস শরীফে আছে 8 
এও) 5 ০1051] ০158 এ “যে কোন ধর্মের লোককে দান কর!” 
কিন্তু যাকাত সম্পর্কে রসূল করীম সো) হযরত মুআয (ো)-কে ইয়ামেন প্রেরণকালে 
হিদায়ত দিয়েছিলেন যে, যাকাতের অর্থ শুধু মুসলিম ধনীদের থেকে নেয়া হবে এবং 
মুসলিম গরীবদেরকে দেয়া হবে । তাই যাকাতের অর্থ শুধু মুসলমান ফকীর-মিসকীনদের 
মধ্যে বন্টন করতে হবে। যাকাত ব্যতীত অন্যান্য সদ্কা-খয়রাত জরি সদকায়ে 
ফিতরও অমুসলিমদের দেওয়া জায়েষ রয়েছে । »(হেদায়াহ্‌) 


দ্বিতীয় শর্ত নিসাবের মালিক না হওয়া । আর তার ফকীর বা মিসকীন শব্দের 
অর্থের দ্বারাই প্রকাশ পায় । কেননা, তার নিকট হয় কিছুই থাকবে না অথবা নিসাবের 
পরিমাণ থেকে কম থাকবে! সুতরাং ফকীর ও মিসকীনের মধ্যে নিসাব পরিমাণ মালের 
মালিক না হওয়ার ব্যাপারে কোন পার্থক্য নেই। যাই হোক, এই খাতের পর আরো 
ছয়ট খাতের বর্ণনা রয়েছে যার প্রথমটি হল “আমেলীনে সদ্কা” অর্থাৎ সদকা আদায়কারী । 
এরা ইসলামী সরকারের পক্ষ হতে লোকদের কাছ থেকে যাকাত ও ওশর প্রভৃতি আদায় 
করে বায়তুলমালে জমা দেয়ার কাজে নিয়োজিত থাকে। এরা যেহেতু এ কাজে 
নিজেদের সময় ব্যয় করে, সেহেতু তাদের জীবিকা নির্বাহের দায়িত্ব ইসলামী সরকারের 
উপর বর্তায়। কোরআন মজীদের উপরোক্ত আয়াত যাকাতের একাংশ তাদের জন্য 
রেখে এ কথা পরিক্ষার করে দিয়েছে যে, তাদের পারিশ্রমিক যাকাতের খাত থেকেই 
আদায় করা হবে। 


এর মূল রহস্য হল এই যে, আল্লাহ্‌, পাক মুসলমানদের থেকে যাকাত ও অপরাপর 
সদকা আদায়ের দায়িত্ব দিয়েছেন রসূলুল্লাহ. পিঠে অন্র সুরার শেষের দিকে এক 


ধরণ তা লাজ “A A 


আয়াতে বলা হয়েছে ঃ 86 ১০7৪) 1০1 ০ ১৯ “হে রসুল, আপনি তাদের মালামাল 


থেকে সদৃকা আদায় করুন।” এ সম্পর্কে বিস্তারিত আলোচনা পরে আসবে। এখানে 
এতটুকু বলে রাখি যে, উক্ত আয়াত মতে আমীরুল মুমিনীনের উপর যাকাত ও সদকা 
আদায়ের দায়িত্ব বর্তায়। বলা বাহুল্য, সহকারী ব্যতীত আমীরের পক্ষে এ দায়িত্ব 
সম্পাদন করা সম্ভব নয়। আলোচ্য আয়াতে যাকাত আদায়কারী তথা সেই সহকারীদের 
কথাই বলা হয়েছে। 


এ আয়াত মতে নবী করীম সো) অনেক সাহাবীকে বিভিন্ন স্থানে যাকাত আদায়ের 
জন্য প্রেরণ করেছিলেন এবং আদায়কৃত যাকাত থেকেই তাদের পারিশ্রমিক দিতেন। 
এ সকল সাহাবার মধ্যে অনেকে ধনীও ছিলেন। হাদীস শরীফে আছেঃ ধনীদের জন্য 
সদৃকার অর্থ হালাল নয়, তবে পাঁচ ব্যক্তির জন্য হালাল। প্রথমত, যে জিহাদের উদ্দেশ্যে 
বের হয়েছে কিন্তু সেখানে প্রয়োজনীয় অর্থ তার নেই, যদিও সে স্বদেশে ধনী। দ্বিতীয়ত, 
সদ্কা আদায়ের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিৎ। তৃতীয়ত, সৈই অর্থশালী ব্যক্তি, যার মওজুদ 
অর্থের তুলনায় খণ অধিক। চতুর্থত, যে ব্যক্তি মূল্য আদায় করে গরীব-মিসকীন থেকে 


৪৩৮ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


সদ্কার মালামাল ক্রয় করে। পঞ্চমত, যাকে গরীব লোকেরা সদ্কার প্রাপ্ত মাল 
হাদিয়াস্বরাপ প্রদান করে। 


সদৃকা আদায়কারীদের কি পরিমাণ পারিশ্রমিক দেয়া হবে সে প্রশ্ন আসা 
স্বাভাবিক। এ ব্যাপারে হুকুম হল, তাদের কাজ ও পরিশ্রম অনুসারে পারিশ্রমিক দেয়া 
হবে।--€আহকামুল কোরআন-_জাস্সাস, কুরতুবা) তবে তাদের পারিশ্রমিক আদায়রুত 
যাকাতের অর্ধাংশের বেশি দেয়া যাবে না। যাকাতের আদায়কৃত অর্থ যদি এত অঙ্গ 
হয় যে, আদায়কারীদের বেতন দিয়ে তার অর্ধেকও বাকি থাকে না, তবে বেতনের হার 
হ্রাস করতে হবে। অর্ধেকের বেশি বেতন খাতে ব্যয় করা যাবে না--(তফসীরে মাযহারী, 
যহীরিয়া )। 


উপরোত্ত আলোচনা থেকে বোঝা গেল যে, যাকাত তহবীল থেকে আদায়কারীদের 
যে বেতন দেয়া হয়, তা সদৃকা হিসেবে নয়, বরং পরিশ্রমের বিনিময় হিসেবেই দেয়া 
হয়। তাই তারা ধনী হলেও এ অর্থের উপযুক্ত এবং যাকাত থেকে তাদের দেয়া 
জাঁয়েয। আট প্রকারের ব্যয়খাতের মধ্যে এই একটি খাতই এমন যে, সেখানে স্বয়ং 
যাকাতের অর্থ পারিশ্রমিক রূপে দেয়া যায়। অথচ, যাকাত সে দানকেই বলা হয়, যা 
কোন বিনিময় ছাড়াই গরীবদের প্রদান করা হয়। সুতরাং কোন গরীবকে কাজের 
বিনিময়ে যাকাতের অর্থ দিলে মাকাত আদায় হবে না। 


এখানে দু'টি প্রশ্ন উঠতে পারে। প্রথমত, যাকাত আদাম্মকারীদের কাজের 
বিনিময়ে কিরপে যাকাতের অর্থ দেয়া যাবে। দ্বিতীয়ত, ধনীর জন্য যাকাতের অর্থ 
কিভাবে হালাল হবে। উভয় প্রশ্নের উত্তর একটিই । তাহল এই যে, সদ্কা আদায়- 
কারীদের আসল পরিচয় জেনে নিতে হবে। তারা আসলে গরীবদেরই উকীলস্বরূপ। 
বলা বাহুল্য, উকীল কিছু গ্রহণ করলে তা মঙ্কেলের গ্রহণ বলেই গণ্য হয়। কেউ ষদি 
অন্য লোককে কারো থেকে কর্জ আদায়ের জন্য উকীল নিযুক্ত করে তবে কর্জের টাকা 
উকীলের হাতে অর্পণ করলেও যেমন কর্জদার দায়িত্ব মুক্ত হয়, তেমনি গরীবদের উকীল 
হিসেবে আদায়কারীর মাধ্যমে সদ্কা আদায় করলেও ধনীদের যাকাত আদায় হয়ে 
যাবে। অতপর উকীল হিসেবে সদৃকার যে অর্থ তারা সংগ্রহ করবে, গরীবরাই তার 
মালিক হবে। এরপর যাকাতের অর্থ থেকে আদায়কারীর যে বেতন দেয়া হয়, তা আসলে 
গরীবদের পক্ষ থেকেই ধনীদের পক্ষ থেকে নয় । গরীবরা যাকাতের অর্থ দিয়ে যা ইচ্ছা 
করতে পারে। সুতরাং যাকাতের অর্থ দ্বারা তাদের উকীলদের পারিশ্রমিক দেয়ার 
অধিকারও তাদের থাকবে । 


অতপর প্রশ্ন আসে যে, সদকা আদায়কারীদের তো গরীবরা উকীল নিযুক্ত 
করেনি, তারা কেমন করে উকীল সেজে বসল? জবাব হল যে, ইসলামী রাষ্ট্রের আমীর 
স্থাভাবিকভাবেই আল্লাহ্র পক্ষ থেকে সে দেশের সকল গরীব-মিসকীনের উকীল। কারণ, 
এদের ভরণ-পোষণের সমুদয় দায়িত্ব তার। তিনি সদৃকা আদায়ের জন্য যাদের নিযুক্ত 
করেন, তারা তাঁর প্রতিনিধি হিসেবে গরীবদেরও উকীল সাব্যস্ত হয়। 


সূরা তওবা ৪৩৯ 


এ থেকে বোঝা যায় যে, সদ্‌কা আদায়কারীদের বেতন হিসেবে হা দেয়া হয় 
তা মুলত যাকাতের টাকা নয়, বরং যাকাত যে গরীবদের হক, সেই গরীবদের পক্ষ 
থেকে তা কাজের বিনিময় মায়। যেমন? কোন গরীব লোক যদি কাউকে তার মামলা 
পরিচালনার জন্য উকী্দ নিযুক্ত করে এবং তাকে এ কাজের জন্য যাকাতের টাকা 
থেকে মজুরি দেয়, এখানে এ মজুরি যাকাত হিসেবে দেয্াও হচ্ছে না আর যাকাত 
হিসেবে নেয়াও হচ্ছে নী। 

বিশেষ জ্ঞাতবা 8৪ এখানে উল্লেখযোগ্য যে, বর্তমান যুগে ইসলামী মাদ্রাসা এবং 
সে জাতীয় প্রতিষ্ঠানগুলোর পরিচালক খা তাদের প্রতিনিধিরা সদকা ও যাকাত যে ধনীদের 
পেকে আদায় করেন, তারা উপরোক্ত ভকুমের অভুক্ত নন। তাই যাকাত সদ্কা "থকে 
তাদের বেতন-ভাতা আদায় করা যানে না; বরং ভিন্ন খাত থেকে তার ব্যবস্থা করতে 
হবে। কারণ, তারা ধনীদের উকীল, গরীবদের নয়। ধনীদের পক্ষ থেকেই যাকাতের 
টাকা উপগরন্ত খাতে ব্যয় করার অধিকার তাদের দেয়া হটটেছে। সুতরাং যাকাতের 
টাকা তাদের হস্তগত হওয়ার পর সঙিক স্থানে ব্যয় না করা পর্যন্ত দাতাদের যাকাত 
আদায় হবে না। 

তালা থে গরীবদের উকীল নয়, তা সুস্পম্ট । কারণ, কোন গরীব তাদের উকীল 
নিযুক্ত করেননি এবং আমীরুল মু’মিনীনের প্রতিনিধিত্বও তারা করে না! তাই তাদের 
পক্ষে ধনীদের উকীল হওয়া ব্যতীত আর কোন পথ খোলা নেই। সুতরাং যাকাত খাতে 
ব্যয় হওয়ার পূর্ব পর্যন্ত যাকাতের টাকা তাদের হাতে থাকা ও মালিকের হাতে থাকার 
মধ্যে কোন পার্থক্য নেই। 


এ ব্যাপারে সাধারণত সাবধানতা অবলম্বন করা হয় না। বহু প্রতিষ্ঠান যাকাতের 
বিস্তর টাকা সংগ্রহ করে বছরের পর বছর সিহ্ধুকে তালাবদ্ধ করে রাখে । আর যাকাত- 
দাতারা মনে করে যে, যাকাত আদায় হয়ে গেল। অথচ তাদের যাকাত আদায় হবে 
তখনই, যখন তা যাকাতের খাতসম্হে ব্যয়িত হবে। 


অনুরূপ অনেকে বর্তমান যুগের যাকাত আদায়কারীদের আমীরুল মু'মিনীনের 
প্রতিনিধিবগের সাথে তুলনা করে যাকাতের অর্থ থেকে তাদের বেতন আদায় করে। একান্ত" 
5 পক্ষেই তা জায়েয নয়। 


ইবাদতের পারিশ্মিক গ্রহণ? এখানে আর একটি প্রশ্ন আসে। কোরআনের 
ইশারা-ইঙ্গিত এবং হাদীসের স্পষ্ট উক্তি দ্বারা প্রমাণিত হয়েছে যে, কোন ইবাদতের 
বিনিময়ও মজুরি নেয়া হারাম। মসনদে আহমদে বগিত এক হাদীজে ইরশাদ হয়েছে 8 
881 945083 ১) { 7 }3' অৰ্থাৎ “কোরআন পাঠ কর, কিন্ত কোরআনকে 
উপার্জনের মাধ্যমে পরিণত করো না।” অপর হাদীসে কোরআন দ্বারা উপার্জিত বস্তুকে 
জাহান্নামের অংশ বলা হয়েছে। এসব হাদীসের প্রেক্ষিতে ফেকাহ্‌ শাস্ত্রবিদরা একমত 
যে, ইবাদত-বন্দেণীর পারিশ্রমিক নেয়া জারেষ লয়। সুতরাং বলা যায়, সদৃকা-খয়রাত 


88০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


আদায় করাও. ইবাদত ও দীনের একটি সেবা। রসুলে করীম সো) একে এক প্রকারের 
জিহাদ বলে অভিহিত করেছেন। তাই এ ইবাদতের মজুর গ্রহণ করাও হারাম হওয়া 
সঙ্গত। অথচ কোরআনের আলোচ্য আয়াতটি তা স্পম্টরপে জায়েয করে দিয়েছে 
এবং যাকাতের আট খাতের মধ্যে একেও শামিল করেছে। 


ইমাম কুরতুবী €র) তাঁর তফসীরে বলেন, যে ইবাদত ফরযে আইন বা ওয়াজেবে 
আইন, তার পারিশ্রমিক নেয়া সর্বাবস্থায় হারাম। কিন্তু যে ইবাদত ফরষে কেফায়াহ্‌, 
তার বিনিময় নেয়া এ আয়াত মতে জায়েষ। ফরযে ফেকায়াহ হল, যা সকল উম্মত 
বা শহরের সকল বাসিন্দার জন্য ফরষ, কিন্তু সকলের আদায় করা জরুরী নয়; কিছু 
লোক আদায় করলে সবাই দায়িত্ব মুক্ত হয়। কিন্তু কেউ আদায় না করলে সবাই 
গুনাহগার হয়। 


ইমাম কুরতুবী রে) বলেন, “এ আয়াত মতে ইমামতি ও ওয়াঘ-নসীহতের পারি- 
শ্রমিক নেয়াও জায়েয রয়েছে। কারণ, এগুলো ওয়াজেবে আইন নয়; বরং ওয়াজেবে 
কেফায়াহ। অনুরূপ কোরআন-হাদীস ও অপরাপর দীনী ইলমের তালীম ও প্রচার 
সকল উম্মতের জন্যই ফরষে কেফায়াহ। কতিপয় লোক তা আদায় করলে সকলেই 
দায়িত্ব মুক্ত হয়ে যায়। তাই এ সব ইবাদতের বিনিময় নেয়া জায়েষ। 


যাকাতের চতুর্থ ব্যয়খাত হল '“মুআল্লাফাতুল কুলুব'।. সাধারণত তারা তিনচার 
শ্রেণীর বলে উল্লেখ করা হয়। এদের কিছু মুসলমান, কিছু অমুসলমান। মুসলমানদের 
মধ্যে কেউ ছিল পরম অভাবগ্রস্ত এবং নওমুসলিম, এদের চিত্তাকর্ষণের ব্যবস্থা এজন্যে 
নেয়া হয়, যেন তাদের ইসলামী বিশ্বাস পরিপক্ক হয়। আর কেউ ছিল ধনী, কিন্ত 
তাদের অন্তর তখনো ইসলামে রঞ্জিত হয়নি। আর কেউ কেউ ছিল পরিপক্ক মুসলমান, 
কিন্ত তার গোন্রকে এর দ্বারা হিদায়তের পথে আনা উদ্দেশ্য ছিল। অমুসলমানদের 
মধ্যেও এমন অনেকে রয়েছে, যাদের শন্রুতা থেকে বাঁচার জন্য তাদের পরিতস্ট রাখার 
প্রয়োজন ছিল। আর কেউ ছিল, যারা ওয়়ায-নসীহত কিংবা যুদ্ধ ও শক্তি প্রয়োগ দ্বারাও 
ইসলামে প্রভাবিত হচ্ছে না, বরং অভিজ্ঞতার আলোকে দেখা যাচ্ছে যে, তারা দয়া, 
দান ও সদ্যবহারে ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। রসলে করীম (সা)-এর সমগ্র 
জীবনের ব্রত ছিল কুফরীর অন্ধকার থেকে আল্লাহ্‌র বান্দাদের ঈমানের আলোকে নিয়ে 
আসা। তাই এ ধরনের লোকদের প্রভাবিত করার জন্য যে কোন বৈধ পন্থা অবলম্বন 
করতেন। এরা সবাই মুআল্লাফাতুল কুলুবের অন্তভূক্ত এবং আলোচ্য আয়াতে এদেরকে 
সদ্কার চতুর্থ ব্যয়খাত রূপে অভিহিত করা হয়। 


ইতিপূর্বে বলা হয়েছে যে, এদের চিন্তাকর্ষণের জন্য সদূকার অংশ দেয়া হত। ' 
সাধারণ ধারণা মতে মুসলিম-অমুসলিম উভয় শ্রেণীই এতে রয়েছে। অমুসলিমদের 
চিত্তাকর্ষণ করা হয় ইসলামের প্রতি উৎসাহিত করার জন্য, আর নওমুসলিমদের 
পরিতুষ্ট করা হয় ইসলামের উপর অবিচল রাখার জন্য। জনশ্্নতি রয়েছে যে, নবী 
যুগে উল্লিখিত বিশেষ কারণে এদের সদৃকা দান করা হত। কিন্ত হযরত (সা)-এর 


সুরা তওবা ৪৪১ 


ওফাতের পর যখন ইসলামের শক্তি বুদ্ধি পায় এবং কাফিরদের শন্দুতা থেকে বাঁচা ও 
নও-মুসলিমদের আকীদা পোক্ত করার জন্য এ সকল পন্থা অবলম্বনের প্রয়োজন তিরোহিত 
হয়ে যায়, তখন সেই কারণ ও উদ্দেশাও আর বাকি থাকেনি। তাই তাদের সদ্কা 
দানও বন্ধ করে দেয়া হয়। কতিপয় ফিকাহশান্ত্রবিদ এ অবস্থার প্রেক্ষিতে হুকুমটি বহিত 
বলে মন্তব্য করেন। তাঁদের মধ্যে রয়েছেন হযরত উমর ফারূক রো), হযরত হাসান বসরী, 
শা'বী, ইমাম আবু হানীফা ও ইমাম মালেক বিন আনাস রো)। ্‌ 


তবে অপরাপর ইমাম ও ফিকাহশাঞ্রবিদদের মতে হুকুমটি রহিত নয়। বরং 
হযরত আবু বকর সিদ্দীক ও উমর ফারূক (রা)-এর যুগে প্রয়োজন ছিল না বলে তা 
বন্ধ করে দেয়া হয়েছিল। কিন্তু ভবিষ্যতে পুনরায় প্রয়োজন দেখা দিলে এই শ্রেণীর 
লোকদের যাকাতের অংশ দেয়া যাবে । এ মতের অনুসারী হলেন ইমাম যুহরী, কাষী 
আবদুল ওহাব ইবনে আরাবী, ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ বিন হাম্বল রো)। 


প্রকৃত সত্য হল এই যে, কোন যুগেই সদকা প্রভৃতি থেকে অমুসলিমদের অংশ 
দেয়া হয়নি এবং তারা যাকাতের চতুর্থ ব্যয়খাত “মৃআল্লা-ফাতুলকুলুবে' শামিল ছিল না। 


ইমাম কুরতুবী রে) স্বীয় তফসীর গ্রন্থে রসূলে করীম সো) যাদের চিত্তাকর্ষণের 
জন্য সদ্কার খাত থেকে দান করেছিলেন, সবিস্তারে তাদের নামধামসহ উল্লেখ করে 
বলেছেন £ 7১ ৬ ৮৪4১ এ (১5 ৬০ কি ৯855 8৩০ ৪ 3 অর্থাৎ তারাই ছিল 
মুসলমান, তাদের মধ্যে অমুসলমান বলতে কেউ ছিল না। 

অনুরূপ তফসীরে মাযহারীতে আছে ঃ 

| 4 চং ১78 
3891৮101৬৯০ phew আত 4) 1০০ -5539 1 ানি পি 
৪557) 1 ৮০ (৯, 5 ঠ৪ 85 অর্থাৎ কোন রেওয়ায়েত থেকে একথা প্রমানিত নেই 
যে, রসুলুল্লাহ সো) কোন কাফিরের চিত্তাকর্ষণের জন্য যাকাতের অংশ দিয়েছিলেন। এ 
কথার সমর্থনে তফসীরে কাশ্শাফের একটি উক্তি পেশ করা যায়। তাতে উল্লেখ আছে 
যে, “কোরআন এ স্তানে যাকাতের ব্যয়খাতের বর্ণনার উদ্দেশ্য হল কাফির-মুনাফিকদের 
অপবাদ খণ্ডন করা যে, রসূলুল্লাহ সো) সদকার অংশ থেকে তাদের বঞ্চিত করেছেন। 
আয়াতে এই ব্যয়-খাতসমৃহের বিবরণ দিয়ে জানিয়ে দেয়া হচ্ছে যে, সদকায় কাফিরদের 


কোন অধিকার নেই। মুআল্লাফাতুল কুলুবে কাফিররা শামিল থাকলে একথা বলার 
প্রয়োজন ছিল না। 


্‌ তফসীরে মাযহারীতে সে ভ্রমটিকেও অত্যন্ত সুস্পষ্ট ব্যাখ্যা "করে দেয়া হয়েছে, 
যা কোন কোন হাদীসের রেওয়ায়েতের দরুন ম।নুষের মনে সৃষ্টি হয়েছে। সেসব রেওয়া- 
যেতে দ্বারা প্রমাণিত হয় যে, রসূলুল্লাহ সো) কোন কোন অমুসলিমকে কিছু উপটোকন 
দিয়েছেন। সুতরাং সহীহ মুসলিম ও তিরমিযীর রেওয়ায়েতে সে কথার উল্লেখ রয়েছে 


৪৪২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


যে, মহানবী সো) সফওয়ান ইবনে উমাইয্ন্যাকে তার কাফির থাকাকালে কিছু উপ- 
ঢৌকন দান করেছেন। সে সম্পর্কে ইমাম নবভী রে)-র উদ্ৃতিক্রমে লেখা হয়েছে যে, 
এসব দান যাকাতের মালের মধ্য থেকে ছিল না, বরং হুনাইন যুদ্ধের গনীমতের মালের 
যে পঞ্চমাংশ বায়তুলমালের অন্তর্ভুক্ত হয়েছিল, তার মধ্য থেকেই দেয়া হয়েছিল। আর 
এ কথা বলাই বাহুল্য যে, বায়তুলমালের এই খাত থেকে মুসলিম অমুসলিম উভয়ের 
জন্য ব্যয় করা সমস্ত ফেকাহবিদের একমতোই জায়েয । অতপর বলা হয়েছে, ইমাম 
বায়হাকী রে), ইবনে সাইয্ম্যেদুল্লাস, ইমাম ইবনে কাসীর প্রমুখ একথাই বলেছেন যে, 
এ দান যাকাতের মাল থেকে ছিল না, বরং গনীমতের পঞ্চমাংশ থেকে ছিল। 


বিশেষ জ্ঞাতব্য ঃ এতে বোঝা গেল যে, স্বয়ং রসুলে মকবুল (সা)-এর পবিত্র যুগে 
সদকার মালামাল যদিও বায়তুলমালে জমা করা হত, কিন্ত তার হিসাব সম্পূর্ণভাবে 
পৃথক ছিল এবং বায়তুলমালের অন্যান্য খাত--যেমন গনীমতের পঞ্চমাংশ প্রভৃতির 
হিসাব ছিল আলাদা। তেমনি প্রত্যেক খাতের ব্য়ক্ষেত্রও ছিল আলাদা! যেমন ফিকাহ- 
বিদরা বিষয়টি বিশ্লেষণ করেছেন যে, ইসলামী রাষ্ট্রের বায়তুলমালে পৃথক পৃথক চারটি 
খাত থাকা আবশ্যক । এর প্রকৃত হুকুম হচ্ছে এই যে, শুধু চারটি খাত পৃথক রাখলেই 
চলবে না বরং প্রতিটি খাতের জন্য বায়তুলমালও পৃথক থাকতে হবে, যাতে প্রতিটি 
খাত তার নির্ধারিত ব্যয় করার পুরোপুরি সতর্কতা বজায় থাকতে পারে। অবশ্য যদি 
কোন সময় কোন বিশেষ খাতে কমতি দেখা দেয়, তবে অন্য খাত থেকে খণ হিসেবে 
নিয়ে ব্যয় করা যেতে পারে। বায়তুলমালের এই খাতগুলো নিম্নরূপ £ 


এক £ গনীমতসমূহের পঞ্চমাংশ। অর্থাৎ যে সব মালামাল কাফিরদের থেকে 
যুদ্ধের মাধ্যমে অজিত হয়, তার চার ভাগ মুজাহেদীনের মাঝে বন্টন করে দিয়ে অবশিষ্ট 
পঞ্চমাংশ যা থাকে তা বায়তুলমালের প্রাপ্য । এবং খনিজ দ্রব্যসমূহের পঞ্চমাংশ। 
অর্থাৎ বিভিন্ন প্রকার খনি থেকে নির্গত বস্ত-সামগ্রীর এক-পঞ্চমাংশ বায়তুলমালের 
প্রাপ্য। রেকাযের পঞ্চমাংশ। অর্থাৎ যে প্রাচীন গুপ্তধন কোন যমীন থেকে বের হয়, 
তারও পঞ্চমাংশ বাগ্নতুলমালের' হক । এ তিন প্রকার অর্থসম্পদের পঞ্চমাংশ বায়তুল- 
মালের একই খাতের অন্তর্ভুক্ত । 


দ্বিতীয় খাত হল সদকার খাত-_-যাতে মুসলমানদের যাকাত সদকায়ে ফিতর ও 
যমীনের ওশর অন্তভূক্ত। 


তৃতীয় খাত "েরাজ ও ফাই”-এর মালামালের জন্য। এতে অমুসলমানদের 
যমীন থেকে লব্ধ কর, তাদের জিযিয়া এবং তাদের কাছ থেকে প্রাপ্ত বাণিজ্যিক ট্যান্স 
এবং সে মস্ত মালামাল যা অমুসলমানদের নিকট থেকে তাদের জম্মমতিক্রমে সমঝোতার 
ভিত্তিতে অজিত হয়! 

চতুর্থ খাত হল ফৌতী মালের জন্য। যাতে লা-ওয়ারিস মাল, লা-ওয়ারিস ব্যক্তির 
মীরাস প্রভৃতি অন্তর্ভূক্ত। এই চার প্রকার খাতের ব্যয়ক্ষেত্র যদিও পৃথক পৃথক, কিন্তু 
এই চার খাতেই ফকীর-মিসকীনদের হক সংরক্ষিত করা হয়েছে। এতে অনুমান করা 


সূরা তওবা 8৪৩ 


যায় যে, ইসলামী রান্ট্রে এই দূর্বল শ্রেণীকে সবল করে তোলার প্রতি কতটা গুরুত্ব 
দেয়া হয়েছে, সা প্রকৃতপক্ষেই ইসলামী শাসনের স্বাতন্ত্যের পরিচায়ক। অন্যথায় পৃথিবীর 
যাবতীয় ব্যবস্থার একটা বিশেষে শ্রেণীই বড় হতে থাকে; গরীবরা বড় হবার কোন 
অূধোগই পায় না । ফলে এরই প্রতিক্রিয়া সমাজতন্ত্র ও কুম্যনিজমের জন্ম দিয়েছে। অথচ 
সেগুলো একান্তই একটি অপ্রারুতিক ও অস্বাভাবিক ব্যবস্থা এবং বচ্টি থেকে আত্মরক্ষার 
জন্য ঝর্ণার নিচে গিয়ে দীড়িয়ে থাকার মত এবং মানব চরিব্রের জন্য হলাহলস্বরাপ। 

সারকথা এই যে, ইসলামী সরকারের চারটি বায়তুলমাল চারটি খাতের জন্য 
পৃথক পৃথকভাবে নির্ধারিত রয়েছে এবং চারটিতে ফকীর-মিসকীনদের হক সংরক্ষণ 
করা হয়েছে। এগুলোর মধ্যে প্রথম তিনটি খাতের ব্যয়ক্ষেন্ত্র স্বয়ং কোরআনে করীমই 
নির্ধারণ করে অতি পরিক্ষারভাবে বর্ণনা করে দিয়েছে । প্রথম খাত অর্থাৎ গনীমতের 
মালামালের এক-পঞ্চমাংশের ব্য়ক্ষেন্র সম্পকিত বিবরণ সুরা আন্ফালে দশম পারার 
শুরুতে উল্লেখ রয়েছে । দ্বিতীয় খাতের অর্থাৎ সদ্কা-খয্মরাতের ব্যয় ক্ষেত্রের বিবরণ সুরা 
তওবার আলোচ্য ষষ্ঠতমম আয়াতে এসেছে । এখানে তারই বিস্তারিত ব্যাখ্যা করা হচ্ছে। 
আর তৃতীয় খাতকে পরিভাষাগতভাবে "মালেফাই, বলে অভিহিত করা হয়। এর 
বিবরণ সুরা হাশরে বিস্তারিতভাবে এসেছে । ইসলামী সরকারের অধিকাংশ ব্যয়, সাম- 
রিক ব্যয় ও সরকারী কর্মচারীদের বেতন-ভাতা প্রভৃতি এ খাত থেকেই নির্বাহ করা হয়। 
চতুর্থ খাত, অর্থাৎ লা-ওয়ারিস মালামাল রসূলে করীম (সা)-এর নির্দেশ ও খুলাফায়ে 
রাশেদীনের কর্মপন্থা অনুযায়ী অভাবী, পঙ্গু ও লা-ওয়ারিস শিশুদের জন্য নির্ধারিত 1" 
( শামী-কিতাবৃয্‌ যাকাত ) 


সারকথা এই যে, ফিকাহ্শাস্্রবিদরা বায়তুলমালের চারটি খাতকে পৃথক প্ৃথক- 
ভাবে সংরক্ষণ করার এবং তার নির্ধারিত ক্ষেত্র অনুযায়ী ব্যয় করার নির্দেশ দিয়েছেন। 
কোরআনের এসব বাণীও রসুলে করীম (সো) এবং খুলাফায়ে রাশেদীনের কর্মপন্থা 
দ্বারাও সুস্পস্টভাবে তাই প্রমাণিত হয় । | 


প্রাসঙ্গিক এই আলোচনার পর মূল বিষয়---এ১ 51831 ৪৪১ %-এর মাস"'আলাটি 


লক্ষ্য করুন। উল্লিখিত বর্ণনায় বিজ্ঞ মুহাদ্দিসীন ও ফিকাহবিদদের ব্যাখ্যায় একথা 
প্রমাণিত হয়ে গেছে যে, ৮১ 91১ | ৪৪) %5-এর কোন অংশ কোন কাফিরকে কখনও 
দেয়া হয়নি। না রসূলে করীম সো)-এর আমলে এবং না খুলাফায়ে রাশেদীনের যুগে। 
আর যে সমস্ত অমুসলমানকে দেয়ার বিষয় প্রমাণিত রয়েছে, তা সদ্কা-যাকাতের খাত 
থেকে দেয়া হয়নি £ বরং গনীমতের পঞ্চমাংশ থেকে দেয়া হয়েছে, যা মুসলমান-অমুসলমান 
নির্বিশেষে যে কোন হাজতমন্দকেই দেয়া যেতে পারে। কাজেই ৬১ 24) | 8৪) $০ 


বলতে থাকে শুধুমান্র মুসলমান। বস্তুত এদের মাঝে যারা ফকীর তাদের অংশ যথাপূর্ব 
থাকার ব্যাপারে সমগ্র উম্মতের এ্কমত্য রয়েছে । মতবিরোধ শুধু এ অবস্থার ক্ষেব্রে 
রয়ে গেছে যে, এরা যদি সাহেবে-নিসাব, ধনীও হয় তবু ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ 


888 তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


রে)এর মতে যেহেতু যাকাতের সমস্ত ব্যয়ক্ষেত্রেই ফকীর হওয়া শর্ত নয়, তাই তাঁরা 
৬১318018৪১৮ এ এমন ধরনের লোকদেরকেও অন্তর্ভুক্ত করেন, যারা ধনী ও 


সাহেবে-নিসাব। ইমাম আ'যম আবু হানীফা ও ইমাম মালেক রে)-এর মতে সদকা 
উসুলকারী “আমিলীন'দের ছাড়া বাকি সমস্ত ব্যয়ক্ষেত্রে গরীব ও অসহায়ত্ব যেহেতু শৰ্ত, 


কাজেই ৮১ 440 1 8০:৫০. -এর অংশও তাদেরকে এ শর্ত-সাপেক্ষেই দেয়া হবে যে, 
তারা ফকীর ও হাজতমন্দ হবে। যেমন, %০)৩ UU ও 0০1 5১1 


প্রভৃতিকে এ শর্তেই যাকাত দেয়া হয় যে, এরা হাজতমন্দ £ অভাবী । তা নিজেদের 
এলাকায় এরা মালদার, ধনীও হতে পারে। 


এ ব্যাখ্যায় দেখা যায়, চার ইমামের মধ্যে কারো মতেই ৮০501 8৪) 


_এর অংশ বাতিল হয়ে যায় না, তবে পার্থক্য হল শুধু এতটুকু যে, কেউ ফকীর- 
মিসকীন ব্যতীত অন্য-.কোন ব্যয়ক্ষেব্রে দৈন্য ও অভাবপ্রস্ততার শর্ত আরোপ করেন নি, 
আর কেউ এই শর্ত আরোপ করেছেন। যারা এই শর্ত আরোপ করেছেন, তারা 


2 JU Ba) Fe -এর মধ্যেও শুধুমান্র সেই সব লোককেই অংশ দান করেন 


যারা গরীব ও অভাবগ্রস্ত। যা হোক, এ অংশ যথাযথ বিদ্যমান রয়েছে ।--(তফসীরে- 
মাযহারী ) 
এ পর্যন্ত সদৃকার আটটি ব্যয়ক্ষেত্রের চারটির বিবরণ দান করা হল । এ চারটির 


পানে পা পটে 


অধিকার ‘লাম’ বর্ণের আওতায় বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে ৪ ত), প 84) 
পরবর্তীতে টি চারটি সর হারান? করা হয়েছে, সেগুলোর মধ্যে শিরোনাম 


পরিবর্তন করে ‘লাম’-এর পরিবর্তে একে) ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে $ 


৯০) ৬১! ৯৮) ০ 2 ইমাম যাম্াখুশারী তার “কাশৃশাফ" গছে এর 


কারণ বর্ণনা প্রসঙ্গে বলেছেন যে, এতে এ বিষয়ের প্রতি ইঙ্গিত করা উদ্দেশ্য যে, শেষের 


A 


এ চারটি ব্যয়খাত প্রথম চারটি ব্যয়খাতের তুলনায় বেশি হকদার । কারণ; 


হরফটি পান্রকে বোঝাবার জন্য বলা হয়। ফলে তার অর্থ দাড়ায় এই যে, সদ্কাসমূহ 
সেসব লোকের মাঝে রেখে দেয়া উচিত। তাদের অধিকতর হকদার হওয়ার কারণ 
এই ষে, প্রয়োজনীয়তা তাদেরই বেশি। কেননা, যে লোক কারো মালিকানাধীন দাস- 
ত্বের শুংখলে আবদ্ধ, সে সাধারণ ফকীর-মিসকীনদের তুলনায় বেশি কম্টে রয়েছে। 
তেমনিভাবে যে লোক কারো কাছে খণী এবং পাওনাদাররা তার উপর থাকে, সে সাধারণ 
গরীব-মিসকীনের চেয়ে বেশি অভাবে থাকে । কারণ, নিজের দৈনন্দিন ব্যয়ভারের 
চাইতেও বেশি চিন্তা থাকে তার পাওনাদারদের জন্যে । 


সুরা তওবা 88৫ 


শি 


বাকি এই চারটি ব্যয়খাতের মধ্যে সর্বপ্রথম 2৬s) উল্লেখ করা 


হয়েছে। ৩; হল 843 )-এর বহুবচন প্রকৃতপক্ষে 4১ ) বলা হয় গ্দান, গ্রীবা 
তথা ঘাড়কে । আর প্রচলিত অর্থে এমন লোককে £5 , বলা হয় যার গর্দান অন্য 
কারো গোলামিতে আবদ্ধ থাকে । 


এতে ফিকাহ্বিদদের মতবিরোধ রয়েছে যে, এ আয়াতে ৮০ )--এর মর্ম কি? 


অধিকাংশ ফিকাহ্বিদ ও হাদীসবিদের মতে এর মর্ম এমন গোলাম বা ক্রীতদাস 
যাদের মনিব কোন সম্পদ বা অর্থের পরিমাণ নির্ধারণ করে বলে দিয়েছে যে, এ পরি- 
মাণ অর্থ বা সম্পদ রোজগার করে দিয়ে দিলে তৃূমি আযাদ বা মুক্ত। একে কোরআন 
ও জুন্নাহর পরিভাষায় “মুকাতাব' বলা হয়। এমন লোককে মনিব এ অনুমতি দিয়ে 
দেয় যে, সে ব্যবসা-বানিজ্য কিংবা শ্রমের মাধ্যমে অর্থ উপার্জন করবে এবং তা মনি- 


বকে এনে দেবে। উল্লিখিত আয়াতে ৮ }-এর মর্ম এই যে, সে লোককে যাকাতের 
অর্থ থেকে অংশ বিশেষ দিয়ে তার মুক্তি লাভে যেন সাহায্য করা হয়। 


৬5) 2 বলতে যে এ ধরনের গোলাম বা ক্রীতদাসকেই বোঝানো 


হয়েছে, সে ব্যাপারে তফসীরবিদ ও ফিকাহবিদ ইমামের একমত যে, তাদেরকে যাকাতের 
অর্থ দান করে তাদের মুক্তিলাভে সাহায্য করা উচিত। এদের ছাড়া অন্য গোলামদের 
খরিদ করে মুক্তি দান কিংবা তাদের মনিবদের যাকাতের অর্থ দিয়ে এমন চুক্তি সম্পাদন 
করা যাতে তারা এদের মক্ত করে দেয়---এ ব্যাপারে ফিকাহ্বিদদের মধ্যে মতবিরোধ 
রয়েছে । অধিকাংশ ইমাক্-ইমাম আল্‌ হানীফা, ইমাম শাফেয়ী, ইমাম আহমদ ইবনে 
হান্গল রে) প্রমূখ একে জায়েষ মনে করেন না। আর হযরত ইমাম মালেক রে)-এর 
এক রিওগ্ায়েতও অধিকাংশ ইন্সামদেরই সাথে রয়েছে । অর্থাৎ 0 0) 1 কে 
শুধুমাত্র গুধ্কাতাব গোলামদের সাথে নির্দিগ ট করেছেন অপর এক রেওয়ায়েত মতে 
ইমাম মলেক রে) থেকে বর্ণিত রয়েছে যে, তিনি এ ৩5) 1 ৮$--এ সাধারণ গোলা- 
মদের অন্তর্ভূক্ত করে এ অনুমতিও দিয়েছেন খে, যাকাতের অর্থের দ্বারা গোলামকে খরিদ 
করে নিয়ে মুক্ত করা যেতে পারে ।-_-€ আহকামুল কোরআন, ইবনে আরাবী মালেকী ) 

অধিকাংশ ইমাম ও ফিকাহবিদ যারা একে জায়েয বলেন না তাঁদের সামনে 
একটি ফিকাহ্‌ সংক্রান্ত আপত্তি রয়েছে যে, মাক তের অর্থে ঘদি গোলাম খরিদ করে মুক্ত 
করা হয়, তাহলে এর উপর সদ্কার সংজ্ঞাই প্রযোজ্য হয় না। কারণ, যাকাত সে অর্থ- 
সম্পদকে বলা হয় যা কোন রকম বিনিময় ব্যতিরেকে দান করা হয়। সুতরাং যাকাতের 
অর্থ যদি মনিবকে দেয়া হয়, তবে বলাই বাহুল্য যে, সে না যাকাত পাবার যোগ্য 
এবং না তাকে এ অর্থ বিনিময় ব্যতীত দেয়া হচ্ছে। বস্তুত গোলাম যে, এ অর্থ পাবার 
যোগ্য, তাকে দেয়া হয়নি। অবশ্য এ কথা আলাদা যে, এ অর্থ দেয়ার উপকারিতা গোলাম 


৪৪৬ তফসারে মা'আরেফুল কোরআন ॥ চতর্থ খণ্ড 


পেয়ে গেছে--কেননা দাতা তাকে খরিদ করে মুত্ত করে দিয়েছে। কিন্তু মুক্ত করা 
সদ্কার সংজ্ঞায় অন্তর্ভূক্ত হয় না এবং অকারণে প্রকৃত অর্থকে পরিহার করে 
সদ্‌কার রূপক অর্থ অর্থাৎ সাধারণ মর্ম গ্রহণ করা বিনা প্রয়োজনে জায়েয হবার কোন 
কারণ নেই। আর একথাও পরিষ্কার যে, উল্লিখিত আয়াতে সদ্কারই ব্যয়খাতসমূহ 
বর্ণনা করা হচ্ছে। কাজেই ০০৮) 1 ৬৬১ -এর মর্ম এমন কোন বস্তু হতেই পারে 
না, যার উপর সদ্কার সংজ্ঞা প্রযোজ্য হয় না। যাকাতের এ অর্থ যদি গোলামকে 
দেয়া হয়, তবে যেহেতু গোলামের ব্যক্তিগত কোন মালিকানা অধিকার নেই, কাজেই 


তা আপনা-আপনিই মনিবের সম্পদ হযে যাবে । তখনও আযাদ করা না করা তারই 
ইখতিয়ারে থাকবে ৷ 


এই ফিকাহ্‌ সংক্রান্ত আপত্তির কারণে অধিকাংশ ইমাম ও ফিকাহ্বিদ বলেছেন 
যে,_৬2 ৩ 1)1--এর দারা শুধুমান্র "মুকাতাব' গোলামকে বোঝানোই উদ্দেশ্য। 
এতে এ কথাও বোঝা গেল যে, সদ্কা আদায় হওয়ার জন্য পাওয়ার যোগ্য কাউকে 
সে সম্পদের মালিক বানিয়ে দিতে হবে । যতক্ষণ তাতে তার মালিকানাসুলভ অধিকার 
প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত যাকাত আদায় হবে না। 


A AT A a 


ষষ্ঠ ব্যয়খাত হল ৬%” ১ 1! য।  ) ৮. -এর বহুবচন। এর অথ দেনাদার, 


খণী। এ কথা পূর্বেই বলা হয়েছে যে, পঞ্চম ও ষষ্ঠ ব্যয়খাত যা _$-এর সহযোগে 
বর্ণনা করা হয়েছে, তা প্রাপ্যতার অধিকারে প্রথম চারটি ব্যয়খাত অপেক্ষা অগ্রগণ্য । 
সেজন্য গোলামকে তার মুক্তির জন্য কিংবা খণগ্রস্তকে তার খণ মুক্তির জন্য দান করা 
সাধারণ ফকীর-মিসকীনকে দান করার চাইতে উত্তম তবে শর্ত হচ্ছে এই যে, সে 
খণগ্রস্তের কাছে এ পরিমাণ সম্পদ থাকবে না, যাতে সে খণ পরিশোধ করতে পারে। 


কারণ, অভিধানে এমন খণী ব্যক্তিকেই 74 ৮ (গারেম) বলা হয়। আবার কোন 


কোন ইমাম এ শর্তও আরোপ করেছেন যে, সে খণ যেন কোন অবৈধ কাজের জন্য না 
করে থাকে । কোন পাপ কাজের জন্য যদি খন করে থাকে--যেমন, মদ কিংবা বিয়ে- 
শাদীর নাজায়েয প্রথা-অনুষ্ঠান প্রভৃতি, তবে এমন খণপগ্রস্তকে যাকাতের অর্থ থেকে দান করা 
যাবে না, যাতে তার পাপ কাজ ও অপব্যয়ে অনর্থক উৎসাহ দান করা হয়। 


বু os Ea . 
সপ্তম খাত Al S54 SF এখানে আবারো ৬ হরফের পুনরারত্তি করা 


হয়েছে । তফসীরে-কাশ্শাফে বর্ণিত রয়েছে যে, এই পুনরারৃত্তিতে ইঙ্গিত করা উদ্দেশ্য 
যে, এ খাতটি পূর্বোল্পিখিত সব খাত অপেক্ষা উত্তম। তার কারণ এই যে, এতে দু'টি ফায়দা 
রয়েছে । (১) গরীব-নিঃস্বের সাহায্য এবং (২) একটি ধর্মীয় সেবায় সহায়তা করা। 


কারণ 4 | 4৮৮৯ Sf -এর মর্ম সেসব গাষী ও মুজাহিদ যাদের অস্ত্র ও জিহাদের 


সুরা তওবা 8৪৭ 


উপকরণ ক্রয় করার ক্ষমতা নেই অথবা এ ব্যক্তি যার উপর হজ্জ করা ফরয হয়ে গেছে, 
কিন্তু এখন আর তার কাছে এমন অর্থ নেই যাতে সে ফরয হজ্জ আদায় করতে পারে। 
এ দুটি কাজই নির্ভেজাল ধমীয় খিদমত ও ইবাদত । কাজেই যাকাতের মাল এতে 
ব্যয় করায় একজন নিঃস্ব লোকের সাহায্য হয় এবং একটি ইবাদত আদায়ের সহযো- 
গিতাও হয়। এমনিভাবে ফিকাহ্বিদগণ ছান্নদেরকেও এর অন্তভূক্তি করেছেন। কারণ, 
তারাও একটি ইবাদত আদায় করার জন্যই এ ব্রত গ্রহণ করে থাকে 1৮ যাহেরিক্নার 
হাওয়ালায় রূহল মা'আনী ) 


বাদায়ে” প্রণেতা বলেছেন যে, এমন প্রত্যেক লোকই “ফী-সাবীলিল্লাহ” খাতের 
আওতাভুক্ত, যেকোন সৎকাজ কিংবা ইবাদত করতে চায় যাতে অথের প্রয়োজন । 
অবশ্য এতে শর্ত এই যে, তার কাছে এমন অর্থ-সম্পদ থাকবে না, যদ্দ্বারা সে কাজ সম্পাদন 
করতে পারে। যেমন, ধর্মীয় শিক্ষা ও তবলীগ এবং সে জন্য প্রচার-প্রকাশনা প্রভৃতি । 
কোন যাকাতের হকদার লোক যদি এ কাজ করতে চায়, তবে তাকে যাকাতের মাল দিয়ে 
সাহায্য করা যেতে পারে, কিন্তু কোন মালদার লোককে তা দেয়া যায় না। 


রা 
উল্লিখিত বিশ্লেষণে বোঝা যায় যে, এ সমস্ত অবস্থাতেই যা 41 ০৮০০ ৮$৯--এর 


এ eu পণ 


তফসীরে বর্ণনা করা হলো, দারিদ্র্য ও অভাবগ্রস্ততার শর্তটির প্রতি লক্ষ্য রাখা হয়েছে। 
কোন ধনী সাহেবে নিসাবের কোন অংশ এতে নেই। অবশ্য যদি তার বর্তমান মালা- 
মাল তার সে প্রয়োজন মেটাতে না পারে, যা জিহাদ কিংবা হজ্জের জন্য প্রয়োজন, তবে 
যদিও নিসাব পরিমান মালামাল বর্তমান থাকার কারণে তাকে ধনী বলা ঘেতে পাকে” 
মেমন এক হাদীসেও তাকে ০5৫ (ধনী) বলা হয়েছে, কিন্তু দেও এ হিসাবে ফকীর 
ও অভাবগ্রস্ত বলে গণা হবে । যে পরিশাগ অর্থ-সম্পদ জিতাদ অথবা হজ্জের জন্য 
প্রয়োজন ভা তার কাছে বর্তমান ময়। ফতহুল-কাদীর’ গ্রন্থে শায়খ ইবনে হমাম রে) 
বলেছেন, সদ্কাসংক্রান্ত আয়াতসম্হে যেসব বায়খাতের কথা বলা হয়েছে তার প্রত্যেক" 
টির শব্দ স্বয়ং এর প্রমাণ বহন করে যে, সে তার দৈন্য ও অভাবের ভিত্তিতেই হকদার । 
ফকীর ও মিসকীন শব্দে তো তা সুষ্পষ্ট রয়েছে; রেকাব, গারেমীন, ফী-সাবীলিল্লাহ, 
উবনৃূস সাবীল প্রভৃতি শস্দও এরই ইঙ্গিতবহ যে, তাদের অভাব দৃর করার ভিত্তিতেই 
তাদেরকে দান বরা হগ্র । অবশ্য যারা ৬৪০৮ ( আমেলীন ) যাকাত উসুলকারী--- 
তাদেরকে দেঠা হয় তাদের সেবার বিনিষয়ে । সুতরাং এতে আমীর-ফকীর সমান । 
যেমন, (০৭০৪ ৬৮ এর খাত সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে, যে লোকের উপর 
দশ হাজার টাকার খণ রয়েছে এবং পাঁচ হাজার টাকা তার কাছে রয়েছে, তাকে 
পাচ হাজার টাকার যাকাত দেয়া যেতে পারে। কারণ, যে মাল তার কাছে মওজুদ রয়েছে, 
তা তার খণের দরুন না থাকারই শামিল। 


88৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


জ্ঞাতব্য ঃ 48 1 ০৯১১ ৮$ শব্দের শাব্দিক অর্থ অতি ব্যাপক । যেসব কাজ 
আল্লাহ তা'আলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করা হয়, সে সবই এই ব্যাপক মর্মীনুযায্ী 
4) 1 (14 তি -এর অন্তর্ভূক্ত । যেসব লোক রসুলে করীম সো)-এর ব্যাখ্যা ও 


বর্ণনা এবং তফসীরশাসত্রের ইমামদের বক্তব্য থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে শুধুমাত্র শাব্দিক 
অর্থের মাধ্যমে কোরআনকে বোঝাতে চায়, এখানে তাদের এ বিভ্রান্তির সম্মুখীন হতে 


হয়েছে যে, তারা 4 1 0৯ ৯" শব্দটি দেখেই সে সমস্ত কাজকেও যাকাতের ব্যয় 
খাতের অন্তর্ভুক্ত করে নিয়েছে, যা কোন কোন দিক দিয়ে সৎকাজ কিংবা ইবাদত বলে 
গণ্য । মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, সরাইখানা প্রভৃতি নির্মাণ, কপ খনন, পুল ও 
সড়ক তৈরী করা এবং সেসব জনকল্যাণমূলক সংস্থার কর্মচারীদের বেতন ও যাবতীয় 


ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাকে তাঁরা 481 4৮০ ৬১ -এর অন্তভূক্তি করে নিয়ে যাকা- 


তের ব্যয়খাত সাব্যস্ত করে দিয়েছেন, যা একান্তই ভুল এবং সমগ্র উম্মতের ইজমার 
পরিপন্থী । সাহাবায়ে কিরাম, ধারা কোরআনকে সরাসরি রসূলে করীম (সা)-এর কাছে 
অধ্যয়ন করেছেন ও বুঝেছেন, তাঁদের এবং তাবেয়ীন ইমামগণের যত রকম তফসীর 
এ শব্দটির ব্যাপারে উদ্ধৃত রয়েছে তাতে এ শব্দটিকে হজ্জব্রতী ও মুজাহিদীনের জন্য নির্দিষ্ট 
বলে সাব্যস্ত করা হয়েছে । ্‌ 

এক হাদীসে বর্ণিত রয়েছে যে, এক ব্যক্তি তীর একটি উট 


(ফী-সাবীলিল্লাহ্‌ ) ওয়াকফ্ক করে দিয়েছিল। তখন মহানবী সো) সে লোকটিকে বলে 
দেন যে, একে হাজীদের সফরের কাজে ব্যবহার করো।---( 'মবস্ত ৩, পৃঃ--১০) : 


ইমাম ইবনে জরীর ইবনে কাসীর প্রমূখ হাদীসের রেওয়ায়েতের দ্বারাই কোর- 
| 4 
আনের তফসীর করেন। তাঁদের সবাই 4১ { 4% $- শব্দকে এমন মুজাহিদীন ও 


হজ্জব্রতীদের জন্য নির্দিষ্ট করেছেন, যাদের কাছে জিহাদ কিংবা হজ্জ করার উপকরণ 
নেই। আর যেসব ফিকাহবিদ মনীষী তালেবে-ইলম কিংবা অন্যান্য সৎকর্মীকে এর 
অন্তর্ভূক্ত করেছেন, তাঁরাও এ শর্তেই তা করেছেন যে, তাদেরকে ফকীর ও অভাবগ্রস্ত 
হতে হবে। * আর একথা বলাই বাহুল্য যে, ফকীর অভাবপগ্রস্তরা নিজেই যাকাতের সর্ব- 
প্রথম ব্যয়খাত। এদেরকে ফী-সাবীলিল্লাহর অন্তভূক্ত করা না হলেও এরা যাকাতের 
হকদার ছিল। কিন্তু চার ইমাম ও উম্মতের ফিকাহ্বিদদের কেউই একথা বলেন নি 
যে, জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ও মসজিদ-মাদ্রাসা নির্মাণে এবং সে সমস্তের যাবতীয় 
প্রয়োজন যাকাতের ব্যয়খাতের অন্তর্ভূক্ত । বরং তারা এর বিরুদ্ধে বস্তব্য রেখে বলেছেন 
যে, যাকাতের মালামাল এসব বিষয়ে ব্যয় করা না-জায়েষ। হানাফী ফিকাহ্বিদ ইমাম- 
দের মধ্যে শামসুল আয়েম্মা সারাখুসী মবসূত দ্বিতীয় খণ্ড, ২০২ পৃষ্ঠায় এবং শরহেসিয়ার 
চতুর্থ খণ্ড, ২৪৪ পৃষ্ঠায় শাফেয়ী ফিকাহ্বিদদের মধ্যে আবূ ওবায়েদ “কিতাবুল-আমওয়াল 
গ্রন্থে, মালেকী ফিকাহবিদদের 'দার্দেজ শরহে মুখতাসারুল খলীল” প্রথম খণ্ড, ১৬১ পৃষ্ঠায় 
এবং হাম্থলী ফিকাহবিদদের মধ্যে “মুস্তাফিক মুগনী” গ্রন্থে এ বিষয়টি সবিস্তারে লিখেছেন। 


সূরা তওবা 88৯ 


তফসীরশাস্ত্রের ইমাম ও ফিকাহ্‌বিদদের উল্লিখিত এই বিশ্লেষণ ছাড়াও যদি 
একটি বিষয় লক্ষ্য করা যায়, তবে এ বিষয়টি বোঝার জন্য যথেস্ট। তাহল এই যে, 
যাকাতের মাস'আলার ক্ষেত্রে যদি এতই ব্যাপকতা থাকত যে, সমস্ত ইবাদত-উপাসনা 
ও যাবতীয় সৎ্কাজে বায় করাই এর অন্তভূক্তি, তাহলে আর কোরআনে এই আটটি 
খাতের আলোচনা ( নাউযুবিল্লাহ ) একেবারেই বেকার হয়ে যেত । তাছাড়া এ ব্যাপারে 
রসূলুল্লাহ (সা)-র সে বাণীই যথেষ্ট যাতে ইতিপূর্বে বলা হয়েছে যে, তিনি বলেন, 
আল্লাহ্‌ তা“আলা সদৃকার ব্যয়খাত নির্ধারণের বিষয়টি নবীগণকে সমর্পণ করেননি ; 
বরং তিনি নিজেই এর আটটি খাত নির্দিষ্ট করে দিয়েছেন। 


অতএব, সমস্ত ইবাদত-উপাসনা ও সৎকর্মই যদি dh 1 dui ৮৮ -এর মর্ম- 
ভক্ত হতো এবং এর যে কোনটিতে যাকাতের মালামাল ব্যয় করা যেত, তবে নোউযু- 
বিল্লাহ) নবী সো)-র বাণীও সম্পূর্ণভাবে ভুল প্রতিপন্ন হয়ে যেত। কাজেই বোঝা 
যাচ্ছে 4) 1 0৮৮০৮ | -এর আভিধানিক অর্থ দেখেই অক্তজনের নিকট যে ব্যাপক 


বলে মনে হয় তা কিন্তু আল্লাহ তা'আলার উদ্দেশ নয়। বরং প্ররুত মর্ম হল তাই, যা 
রসূলে করীম সো), সাহাবায়ে কিরাম ও তাবেয়ীন রে) গণের ব্যাখ্যা-বিশ্লেষণে প্রমাণিত । 

অষ্টম খাত হল ০০০01 ৬৪1 (ইবনুস সাবীল )। ০১৫৮ অর্থ পথ । আর 
52 1 অর্থ মুলত পুর্ন হলেও আরবী পরিভাষায় 91 ৮৮1 ও ₹1 প্রভৃতি 
সেসমস্ত বিষয়ের জন্যও ধলা হয়, যার গভীর ও নিবিড় সম্পর্ক কারো সাথে থাকে। 
এই পরিভাষা অনুযায়ীই 44০৭1 এ | বলা হয় পথিক ও মুসাফিরকে। কারণ, 
পথ অতিক্রম করা এবং গন্তব্য স্থানের সন্ধান করার সাথে তাদের সম্পর্কও অতি নিবিড়। 
আর যাকাতের ব্যয়খাতের ক্ষেত্রে এমন মুসাফির বা পথিককে বোঝানোই উদ্দেশ্য খার 
কাছে সফরকালে প্রয়োজনীয় অর্থ-সম্পদ নেই, স্বদেশে তার যত অর্থ-সম্পদই থাক না 
কেন! এমন মুসাফিরকে যাকাতের মাল দেয়া যেতে পারে যাতে করে সে তার সফরের 
প্রয়োজনাদি সম্মাধা করতে পারবে এবং স্বদেশে ফিরে যেতে সমর্থ হবে। 


এ পর্যন্ত যাকাতের সে আটটি খাতের বিবরণ সমাপ্ত হল, যা উল্লিখিত আয়াতে 
সদকা ও যাকাত সম্পর্কে বলা হয়েছে । এবার এমন কিছু মাস'আলা বর্ণনা করা যাচ্ছে 
যেগুলো একইভাবে সে সমস্ত খাতের সাথে সম্পকযুক্ত। 


মালিকানা $ অধিকাংশ ফিকাহ্বিদ এ ব্যাপারে একমত যে, যাকাতের নির্ধারিত 
আটটি খাতে ব্যয় করার ব্যাপারেও যাকাত আদায় হওয়ার জন্য শর্ত রয়েছে যে, এ 
সব খাতের কোন হকদারকে যাকাতের মালের উপর মালিকানা স্বত্ব বা অধিকার দিয়ে 
দিতে হবে। মালিকানা অধিকার দেয়া ছাড়া যদি কোন মাল তাদেরই উপকারকল্সে ব্যয় 
করা হয়, তবুও যাকাত আদায় হবে না। সে কারণেই চার ইমামসহ উম্মাহর অধিকাংশ 


৪৫০ তক্ষসীরে মাণআরেফুল কোরআন ॥ চতুর খণ্ড 


ফিকাহ্বিদ এ ব্যাপারে একমত যে, যাকাতের অর্থ মসজিদ-মাদ্রাসা কিংবা হাসপাত।ল- 
এতীমখানা নির্মাণ অথবা তাদের অন্যান্য প্রয়োজনে ব্যয় করা জায়েয নয় । যদিও এসব 
বিষয়ের উপকারিতা সেই ফকীর-মিসকীন ও অন্যরা প্রাপ্ত হয়, যারা যাকাতের 
খাত হিসাবে গণ্য, কিন্তু তাদের মালিকানা-স্বত্ব এসব বিষয়ের উপর প্রতিষ্ঠিত না 
হওয়ার দরুন এতে যাকাত আদায় হবে না। 


অবশ্য এতীম্বখানাগুলোতে যদি মালিকানা-স্বত্ব হিসাবে এতীমদের খাওয়া-পরা 
দেয়া হয়, তবে সে ব্যয়ের অনুপাতে যাকাতের অর্থ ব্যয় করা যেতে পারে। তেমনি- 
ভাবে হাসপাতালসমূহে যেসব ওষুধ অভাবী গরীবদেরকে মালিকানা অধিকার মুতাবিক 
দিয়ে দেয়া হয়, তার মুল্যও যাকাতের অর্থে পরিশোধ করা যেতে পারে। এমনিভাবে 
উম্মাহর ফিকাহবিদদের ব্যাখ্যা অনুযায়ী লা-ওয়ারিস মৃতের কাফন যাকাতের অর্থ 
থেকে দেয়া যেতে পারে না। কারণ, মৃতের মালিক হওয়ার যোগ্যতা থাকে না। তবে 
যাকাতের অর্থ যদি কোন গরীব হকদার লোককে দিয়ে দেয়া হয় এবং সে শ্বেচ্ছায় 
সে অর্থ লা-ওয়ারিস মৃতের কাফনে ব্যয় করে, তাহলে তা জায়েয । তেমনিভাবে যদি 
সে মৃতের উপর খণ থাকে, তবে সে খণ সরাসরি যাকাতের অর্থের দ্বারা আদায় করা 
যায় না। তবে তার কোন ওয়ারিস যদি গরীব ও যাকাতের হকদার হয়, তবে তাকে 
মালিকানার ভিত্তিতে তা দেয়া যেতে পারে। তখন সে সে অর্থের মালিক হয়ে নিজের 
ইচ্ছায় তা দ্বারা মুতের খণ পরিশোধ করতে পারে। এমনিভাবে জনকল্যাণমূলক যাবতীয় 
কাজকর্ম যেমন কুপ খনন, পুল নির্মাণ কিংবা সড়ক তৈরি প্রভৃতি---যদিও এসবের 
মাধ্যমে যাকাত পাবার যোগ্য লোকেরাও উপকৃত হয়, কিন্তু এতে তাদের মালিকানা 
অধিকার প্রতিষ্ঠিত না হওয়ার দরুন এতে যাকাত আদায় হবে না। 


এই মাস'আলার ব্যাপারে চার 'ইমামে-মুজতাহিদীন'--ইম্মাম আবু হানীফা, ইমাম 
শাফেয়ী, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রে) এবং মুসলিম ফিকাহ্‌- 
বিদগণ সবাই একমত । শামসুল আক্িশ্মা সারাখূসী এ বিষয়টিকে ইমাম মুহাম্মদ 
রে)-এর গ্রন্থরাজির ব্যাখ্যা বা শরাহ্‌ “মবসূত” ও "শরহে সিয়ারে' পূর্ণ গবেষণাসহ সবি- 
স্তারে লিখেছেন এবং শাফেয়ী, মালিকী ও হাম্বলী ফিকাহবিদগণের সাধারণ কিতাব- 
সমূহে এর. বিশ্লেষণ বিদ্যমান রয়েছে। 


শাফেয়ী ফিকাহ্‌বিদ ইমাম আবূ ওবাইদাহ্‌ “কিতাবুল আমওয়াল’ গ্রন্থে বলেছেন 
যে, মুত ব্যক্তির পক্ষ থেকে তার খণ পরিশোধ করা কিংবা তাকে দাফন-কাফন করার 
ব্যয় বাবদ এবং মসজিদ নির্মাণ ও নহর-খাল খনন প্রভৃতি কাজে যাকাতের মাল ব্যয় 
করা জায়েয নয়। সুফিয়ান সওরী (র)-সহ সমস্ত ইমাম এ ব্যাপারে একমত যে, এসব 
বাবদে ব্যয় করাতে যাকাত আদায় হয় না। কেননা, এগুলো সে আটটি খাতের অন্ত- 
ভুক্ত নয়, যার উল্লেখ কোরআনে করীমে এসেছে । 


তেমনিভাবে হাম্থলী ফিকাহ্বিদ মুওয়াফফিক রে) “মুগনী” গ্রন্থে লিখেছেন, 
সেসমস্ত খাত ব্যতীত যা কোরআন করীমে উল্লেখ রয়েছে অন্য কোন সৎকাজেই 


সরা তওবা ৪৫১ 


যাকাতের মাল ব্যয় করা জায়েয নয়। যেমন মসজিদ, পুল, পানির ব্যবস্থা করা কিংবা 
সড়ক মেরামত অথবা মৃতের্‌ কাফন-দাফন বা মেহমানদের খানা খাওয়ানো প্রভৃতি 
যা সন্দেহাতীতভাবেই সওয়াবের কাজ বটে, কিন্তু যাকাতের খাতসমূহের অন্তভূস্ত নয় । 


মালিকুল-ওলামা তাঁর “বেদায়া” গ্রন্থে যাকাত আদায় হওয়ার জন্য মালিকানা 
সাব্যস্ত হওয়ার শর্তের, পক্ষে দলীল দিয়েছেন যে, কোরআনে সাধারণত যাকাত ও 
ওয়াজিব সদকার ক্ষেত্রে = ৮৪1 শব্দ প্রয়োগ করা হয়েছে । বলা হয়েছে ঃ 


Ale আগ EIA ০ 


৪১১১ 1201, fp BDSG ৯1 


wr PACH AY 


৯/১)। 55155500110 ৯০ জিলিঠঠা প্রভৃতি 


আর ৮ 11] শব্দটি অভিধানে দান করা অর্থে ব্যবহাত হয়। ইমাম রাগিব ইসফাহানী 
রে) 'মুফরাদাতে কোরআন" গ্রন্থে বলেছেন £ ৮৮55 ০০৯১ ৪৮৮০ ৮৩৪15 
7 অর্থাৎ ঈতা' অর্থ দান করা! আর কোর- 
আনে ওয়াজিব সদকা আদায় করাকে উঈতা শব্দের সাথে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। 


আর একথা বলাই বাহুল্য যে, কাউকে কোন কিছু দান করার মর্ম এটাই যে, তাকে 
সে বস্তুর মালিক বানিয়ে দেয়া হবে। 


তাছাড়া যাকাত ছাড়াও £ 1481 তির নিজ 
| 2৮৩৮৪ 


জন্য ব্যবহাত হয়েছে । যেমন, ৩৪) ৬০০০০) 191 অর্থাৎ স্ত্রীদেরকে তাদের 


মোহরানা দিয়ে দাও । আর একথা সুস্পষ্ট যে, মোহরানা পরিশোধ করা হয়েছে বলে তখনই 
স্বীকৃত হবে যখন মোহরের অর্থের উপর স্ত্রীর মালিকানা স্বত্ব দিয়ে দেওয়া হবে। 


০27 ‘সদকা’ শব্দে উল্লেখ করা হয়েছে। 


শালা (5 


বলা হয়েছে £ ০1088) ৬৩ ০০) ৩1 -আর ৪ ০ (সদকাহ্‌ )-এর প্রকৃত 
অর্থ তাই যে, কোন ফকীর অভাবগ্রস্তকে তার মালিক বানিয়ে দেয়া হবে। 


কাউকে খাবার খাইয়ে দেয়া কিংবা জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দেয়াকে প্ররূত 
অর্থের দিক দিয়ে “সদ্কা' বলা হয় না। শায়খ ইবনে হুমাম “ফাতহুল কাদীর' গ্রন্থে 
বলেছেন, সদ্কার তাৎপর্যও তাই যে, কোন কাফিরকে সে মালের মালিক বানিয়ে দেওয়া 
হবে। এমনিভাবে ইমাম জাসসাস ‘আহ্‌কামুল কোরআনে” বলেছেন, “সদ্কা” শব্দটি 
হল. মালিক করে দেয়ার নাম । (জাসসাস ২য় খঃ, ১৫২ পৃঃ) 

যাকাত পরিশোধ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপর্ণ মার্সআলা £ হাদীসে আছে যে, 
মহানবী সো) হযরত মুআয রো)-কে সদ্কা আদায় করার ব্যাপারে এই হিদায়ত 


৫৫২ তফরসারে শ্বাআরেফুল কোরআন ॥ চতুর খণ্ড 


ঞঁ ৪৮ ৪ ক ৬ ° & ৪ 
দিয়েছিলেন যে, (৪15১ ৮55 ১০ ১5765 09 1 ১ জো ০৯ অর্থাৎ 
সদৃকা মুসলমানদের ধনী, মালদার লোকদের কাছ থেকে নিয়ে তাদেরই ফকীর-মিস- 
কীনদের মাঝে ব্যয় কর। এ হাদীসের ভিত্তিতে ফিকাহবিদগণ বলেছেন যে, প্রয়োজন 
ব্যতীত এক শহর বা জনপদের যাকাত অন্য শহর বা জনপদে যেন পাঠানো না হয়, 
বরং সে শহর ও জনপদের ফকীর-মিসকীনরাই তার বেশি হকদার। অবশ্য কারো 
কোন নিকটাত্মীয় যদি গরীব হয় এবং সে অন্য কোন শহর বা জনপদে থাকে, তবে 
স্বীয় যাকাত তার জন্য পাঠাতে পারে। কারণ, রসুলে করীম (সা) এতে দ্বিগুণ সওয়াবের 
সুসংবাদ দিয়েছেন। 


লিভার ভিন বান দির কিনে নানি 
নিজের শহর অপেক্ষা বেশি প্রয়োজনীয়তার কথা জানা যায়, তাহলে সেখানেও পাতানো 
যেতে পারে। কারণ, যাকাত দানের আসল উদ্দেশ্য হল ফরকীর-মিসকীনদের অভাব 
দূর করা। এজন্যই হযরত মুআয রো) ইয়ামেনের সদ্কার মধ্যে বেশির ভাগ কাপড় 
নিতেন, যাতে গরীব মুহাজিরদের জন্য তা মদীনায় পাঠাতে পারেন। (দারে কুতনীর 
উদ্ধৃতিতে কুরতুবী ) 


যদি কোন একটি লোৌক এক শহরে থাকে, কিন্ত তার মালামাল থাকে. অন্য 
শহরে তবে যে শহরে সে নিজে থাকে তারই হিসাব করতে হবে। কারণ, যাকাত দেয়ার 
জন্য এ লোকটিকেই সম্বোধন করা হয়েছে ।---( কুরতুবী ) 


মাস'আলা £ যে মালের যাকাত ওয়াজিব তা আদায় করার জন্য এমন করাও 
জায়েয যে, সে মালের চল্লিশ ভাগের একভাগ তা থেকে পৃথক করে যাকাতের হকদারকে 
দিয়ে দেবে । যেন ব্যবসায়ের কাপড়, বাসন-কোসন, আসবাবগন্জ প্রভৃতি । আবার 
এও হতে পারে যে, যাকাতের পরিমাণ মালের মূল্য বের করে নিয়ে তা হকদারদের 
মাঝে বন্টন করে দেবে । সহীহ্‌. হাদীসসমূহের দ্বারা এমন করার প্রমাণ পাওয়া যায়। 
--(কুরতুবা )। আর কোন কোন ফিকাহবিদ বলেছেন যে, বর্তমান যুগে নগদ মূল্য দান 
করাই উত্তম। তার কারণ, ফকীর-মিসকীনদের বিভিন্ন রকমের প্রচুর প্রয়োজনয়ীতা 
রয়েছে, নগদ পয়সা পেলে সে যে কোন প্রয়োজনে ব্যবহার করতে পারে। 


মাস'আলা £ যদি যাকাতের হকদার আপনজন হয়, তবে তাদেরকে যাকাত সদ্কা 
দান করা অধিকতর উত্তম এবং তাতে দ্বিগুণ সওয়াব হয়। একটি সওয়াব সদ্কার 
এবং অপরটি আত্মীয় বৎসলতার। এতে এমন কোন আবশ্যকতাও নেই যে, তাদেরকে 
একথা জানিয়ে দেবে যে, এদেরকে যাকাত সদৃকা দেয়া হচ্ছে। কোন উপহার-উপঢৌকন 
হিসেবেও দেওয়া যেতে পারে, যাতে গ্রহীতা ভদ্রলোক নিজের হীনতা অনুভব করতে 
না পারে। | 


মাস‘আলা £ যে লোক নিজেকে নিজের কথ: ও কার্যকলাপের মাধ্যমে যাকাত 
পাবার যোগ্য অভাবী বলে প্রকাশ করে এবং সদকা প্রভূতি চায়, তবে দাতার জন্য কি 


সূরা তওবা 8৫৩ 


তার প্রকৃত অবস্থা যাচাই করা প্রয়োজন? আর যাচাই না করে কি সদ্কা দেবেনা? 
এ প্রশ্নে হাদীসের রেওয়ায়েত ও ফিকাহ্বিদগণের বস্তব্য এই যে, এর কোন প্রয়োজন 
নেই। বরং বাহ্যিক অবস্থার দ্বারা যদি এ ধারণা প্রবল হয় যে, এ লোকটি প্রকৃতই 
ফকীর ও অভাবগ্রস্ত, তবে তাকে যাকাত দেয়া যেতে পারে। যেমন, হাদীসে রয়েছে যে, 
রসলে করীশ (সা)-এর খিদমতে অত্যন্ত দুরবস্থায় কিছু লোক এসে উপস্তিত হল। তিনি 
তাদের জন্য লোকদের কাছ থেকে সদ্কা সংগ্রহ করতে বললেন এবং যথেষ্ট পরিমাণ 
সংগহীত হওয়ার পর সেগুলো তাদের দিয়ে দেয়া হয়। মহানবী (সা) সেসব লোকের 
অভ্যন্তরীণ অবস্থা যাচাই করার কোন প্রয়োজনয়ীতা অনুভব করেননি ।--(কুরতুবী ) 


অবশ্য কুরতুবী আহকামূল কোরআন গ্রন্থে বলেছেন, সদ্কা-যাকাতের ব্যয়খাত- 
গুলোর মধ্যে একটি রয়েছে খ্গগ্রস্ত ব্যক্তি । সুতরাং যদি কেউ বলে যে, আমার উপর 
এত বিপুল গণ, যাকাতের অর্থ দিন তবে এই খণের প্রমাণ তার কাছে দাবি করা উচিত। 
(কুরতুবী )। আর একথা বলাই বাহুল্য যে, খণগ্রস্ত, বিদেশী মুসাফির, ফী-সাবীলিল্লাহ্‌, 
প্রভৃতির ক্ষেত্রেও এ ধরনের যাচাই করে নেয়া-কোন কঠিন ব্যাপার নয়। বরং এসব 
ব্যয়ন্ষেন্র সম্পর্কে সযোগমত যাচাই অনুসন্ধান করে নেয়া বাল্ছনীয়। 


মাসআলা £ যাকাতের মাল নিজের আত্মীয়-আপনজনদের দেয়া সবচেয়ে উত্তম ! 
কিন্ত স্বামী-স্ত্রী এবং পিতামাতা ও সন্তান-সন্ততির মধ্যে পারস্পরিকভাবে একে অপরকে 
দিতে পারে না। কারণ, এদেরকে দেয়া একদিক দিয়ে নিজের কাছেই রেখে দেয়ার শাঙ্কিল। 
কারণ, এসব লোকের খাত সাধারণত যৌথই থাকে । স্বামী যদি স্ত্রীকে কিংবা স্ত্রী যদি 
স্বামীকে নিজের যাকাত দান করে, তবে প্রকৃতপক্ষে তা নিজেরই ব্যবহারে রয়ে গেল । 
তেমনিভাবে পিতামাতা ও সন্তান-সন্ততির ব্যাপার। সন্তানের সন্তান এবং দাদা-পরদাদারও 
একই হুকুম; তাদেরকে যাকাত দেয়া জায়েয নয়। | 


মাসআলা ৪ যদি কোন লোক কাউকে নিজের ধারণা অনুযায়ী হকদার ও যাকাতের 
ব্য়খাত মনে করে যাকাত দিয়ে দেয় এবং পরে জানা যায় যে, লোকটি তারই ব্রীত- 
দাস ছিল কিংবা কাফির ছিল, তবে এ যাকাত আদায় হবে না। পুনরায় দিতে হবে। 
কারণ, ক্লীতদাসের মালিকানা ম্লত তার মনিবেরই মালিকানায় । কাজেই তা তার 
নিজের মালিকানা থেকেই পুথক হয়নি । তাই এ যাকাতও আদায় হলো না। আর 
কাফিরকে সদ্কা-যাকাত দেয়া পুণ্যের বিষয় নয়। 


এছাড়া পরে যদি জানা যায় যে, যাকে যাকাত দেয়া হয়েছে সে সম্পদশালী, 
সৈয়াদ বা হাশেমী বংশোভ্ভত ছিল কিংবা নিজেরই পিতা, পুর, স্বামী অথবা স্ত্রী ছিল, 
তবে সে ক্ষেত্রে পুনরায় যাকাত দানের প্রয়োজন নেই। কারণ, যাকাতের অর্থ তার 
মালিকানা থেকে বেরিয়ে গিয়ে সওয়াবের স্থানে পৌছেছে। তবে খাত নির্ধারণে সন্দেহের 
কারণে যে ভুল সিদ্ধান্ত হয়ে গেছে, তা মাফ 1--€ দুররে মুখতার ১। সদৃকার আয়াতের 
তফসীর এবং তার প্রাসঙ্গিক মাস'আলা-মাসায়েলের প্রয়োজনীয় বিবরণ সমাপ্ত হল। 


8৫৪ _ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


LIT ee 5) 2s 


রি পা ৫ ডে পে নর 27 


Whi Is 22 রী 25915 0৫ 2 B25 20 2 
23000 ne ob es 

























2৬ LO 2 পা পা 
০024৫ ৬ ১১০ 201 31552) 8৫০1 0$, 0 
406 ১০৩৮5 YB EES Us 


574705; eI 1 2৫ ছক 2 5 2টি পারত 1 1. ৪ 
A ৩৩ 219 ৩১১৪০ 
: 

















ঃ 


৭৯৭ 54৩৩12 








(৬১৯) আর তাদের মধ্যে কেউ কেউ নবীকে ক্লেশ দেয়, এবং বলে, এলোকটি 
তো কানসর্বপ্ব। আপনি বলে দিন, কান হলেও তোমাদেরই মঙ্গলের জন্য, আল্লাহর উপর 
বিশ্বাস রাখে এবং বিশ্নাস রাখে মুসলমানদের কথার উপর। বস্তুত তোমাদের মধ্যে 
যারা ঈমানদার তাদের জন্য তিনি রহমতবিশেষ। আর যারা আল্লাহর রসূলের প্রতি 
কুৎসা রটনা করে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। (৬২) তোমাদের সামনে 
আল্লাহ্‌র কসম খায় যাতে তোমাদের রাযী করতে পারে। অবশ্য তারা যদি ঈমানদার 
হয়ে থাকে, তবে আল্লাহকে এবং তার রসূলকে রাধী করা অত্যন্ত জরুরী। (৬৩) 
তারা কি একথা জেনে নেয়নি যে, আল্লাহ্‌র সাথে এবং তার রসূলের সাথে যে মুকা- 
বিলা করে তার জন্য নির্ধারিত রয়েছে দোষখ ঃ তাতে সবসময় থাকবে । এটিই হল 
মহা-অপমান। (৬৪) মুনাফিকরা এ ব্যাপারে ভয় করে যে, মুসলমানদের উপর না 
এমন কোন সুরা নাযিল হয়, যাতে তাদের অন্তরের গোপন বিষয় অবহিত করা হবে। 


সুরা তওবা 8৫৫ 


স্ৃতরাং আপনি বলে দিন, ঠাট্টা-বিদ্রপ করতে থাক; আল্লাহ্‌. তা অবশ্যই প্রকাশ করবেন 
যার ব্যাপারে তোমরা ভয় করছ। (৬৫) আর খাদি তুমি তাদের কাছে জিজ্ঞেস কর, 
তবে তায়া বলবে, আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক করছিলাম । আপনি 
বলুন, তোমরা কি আল্লাহর সাথে, তার হুকুম"আহকামের সাথে এবং তার রসূলের 
সাথে ঠাট্টা করছিলে? (৬৬) ছলনা করো না; তোমরা যে কাফির হয়ে গেছ ঈমান 
প্রকাশ করার পর। তোমাদের মধ্যে কোন কোন লোককে ঘদি আমি ক্ষমা করে দেইও 
তবে অবশ্য কিছু লৌককে আঘাবও দেব। কারণ, তারা ছিল গোনাহ্গার। 





তফসীরের সার-সংক্ষেপ ্‌ 

সেসব মুনাফিকের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা নবী করীম সো)-কে কষ্ট 
দান করে। (অর্থাৎ তাঁর ব্যাপারে এমন সব কথা বলে যা শুনে তিনি কষ্ট পান।) 
আর (এ ব্যাপারে যখন কেউ বাধা দেয় কিংবা বারণ করে, তখন) বলে, তিনি সব 
কথাই কান লাগিয়ে শুনে নেন। (তাঁকে মিথ্যা কথা বলে ধোঁকা দেয়া সহজ ব্যাপার। 
কাজেই কোন ভাবনা নেই। উত্তরে) আপনি বলে দিন,[ তোমরা নিজেরাই প্রতারিত হয়েছ 
-রস্লের কোন কথা শুনে নেয়া দু'রকম হয়ে থাকে। (১) সত্য হিসাবে--যাকে মনে 
মনেও যথার্থ বলে জানেন এবং ৫) সদাচার ও মহত স্বভাবের তাগিদ হিসাবে অর্থাৎ এ 
কথা জানা সত্ত্বেও যে, কথাটি একান্তই ভূল স্বীয় মহত স্বভাবের দরুন তা প্রত্যাখ্যান 
করেন না কিংবা বক্তার প্রতি কটাক্ষও করেন না এবং সরাসরি মিথ্যাও বলেন না। বস্তত] 
সে নবী কান দিয়ে (মনোযোগের সাথে) তো সেসব কথাই শুনেন যা তোমাদের পক্ষে 
(কল্যাণই) কল্যাণকর। (সারমর্ম হচ্ছে এই যে,) তিনি আল্লাহ্‌র (কথা ওহীর মাধ্যমে 
জেনে নিয়ে তাঁর) উপর ঈমান আনেন (যার সত্যতা স্বীকার করার কল্যাণ, সমগ্র বিশ্বের 
জন্যই সুবিদিত। কারণ, শিক্ষা ও ন্যায়বিচার সত্যতার স্বীকৃতির উপরই নির্ভরশীল ।) 
আর ( তিনি নিষ্ঠাবান) মু’মিনদের (ঈমান ও নিষ্ঠাভিত্তিক ) কথায় বিশ্বাস করেন। 
(বস্তুত এ বিষয়টির কল্যাণকারিতাও স্পষ্ট । কারণ, সাধারণ ন্যায়বিচার ঘটনার 
যথাযথ সংবাদ ও অবগতির উপরই নির্ভরশীল। আর [এর মাধ্যম হচ্ছেন এই নিষ্ঠাবান 
মুমিনরন্দ। যা হোক, কান দিয়ে মনোযোগ সহকারে এবং সত্য বিবেচনায় তো শুধু সত্য 
ও নিষ্াবানদের কথাই শুনেন) তবে (তোমাদের কটু কথাও যে তিনি শুনেন), তার 
কারণ হলো এই যে, তিনি সেসব লোকের অবস্থার উপর করুণা করেন, যারা তোমাদের 
মধ্যে ঈমান প্রকাশ করে (যদিও তাদের অন্তরে ঈমান থাকে না। সুতরাং এই করুণা 
ও সদাচারের কারণেই তোমাদের কথাও শুনে নেন। আর এই বাস্তব সত্যটি জানা 
সত্ত্বেও তিনি ক্ষমাসুন্দর আচরণ করেন। কাজেই এই শোনা অন্যরকম। তোমরা 
নিজেদের নির্বুদ্ধিতার দরুন এ শ্রবণকেও প্রথম প্রকারের শ্রবণ বলেই মনে কর। 
সার কথা এই যে, তোমরা মনে কর যে, প্রকৃত সত্যটি হুযুর বোঝেন না অথচ আসলে 
সত্য বিষয়টি তোমরাই বুঝতে পার না।) আর যারা রসূল (সা)কে কস্ট দেয় তো 


৪৫৬ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


ৃ * ১5 
সেসব কথার দ্বারাই হোক যা বলার পর ৮১1 বলেছিল কিংবা ১ ১15৯ 
বলেই হোক-_(হুযুরকে ৬4 বা কালা বলে হেয় প্রতিপন্ন করা উদ্দেশ্য ছিল যে, 
মাআযাল্লাহ__্তার কোন বুঝ নেই, যা কিছু শুনেন, তাই মেনে নেন)। তাদের বেদনা” 
দায়ক শাস্তি হবে। এসব লোক তোমাদের (মুসলমানদের ) সামনে (মিথ্যা ) কসম 
খায় (যে, আমরা অমুক কথা বলিনি কিংবা আমরা অমুক অসুবিধার কারণে যুদ্ধে 
যেতে পারিনি --) যাতে তোমাদের রাষী করাতে পারে যোতে তাদের জানমাল নিরাপদ 
থাকে )। অথচ আল্লাহ্‌ ও তার রসুল এ ব্যাপারে বেশি অধিকার রাখেন যে, এরা যদি 
সত্যিকার মুসলমান হয়, তবে তাঁকে রাধী করবে (যো নিষ্ঠা ও ঈমানের উপর নির্ভরশীল ) 
তাদের কি এ বিষয় জানা নেই যে, যে লোক আল্লাহ্‌ এবং তার রসূলের বিরুদ্ধাচরণ 
করবে, (যেমন এরা করছে) একথা স্থিরীরৃত হয়ে আছে যে, এমন সব লোকের 
ভাগ্যে দোযখের আগুন এমনভাবে ঘটবে যে, তাতে তারা চিরকালই বাস করবে। 
(বস্তুত ) এটি হল বড়ই অপমানজনক (বিষয় )। যারা মুনাফিক তারা স্বেভাবতই ) 
এ ব্যাপারে আশঙ্কা করে যে, মুসলমানদের উপর (ওহীর মাধ্যমে ) এমন কোন সুরা 
নাধিল হয়ে যায় যা তাদেরকে মুনাফিকদের অন্তরের গোপন তথ্য অবহিত করে দেবে। 
(অর্থাৎ তারা যে ঠাট্রা-বিদ্রপাত্ক কথা গোপনে বলেছে মুসলমানদের হিসাবে সেগুলো 
মনের গোপন রহস্যেরই অন্রূপ--এবং তাদের ভয়, সেগুলো না মুসলমানদের নিকট 
ফাঁস হয়ে যায়!) আপনি বলে দিন, যাই হোক, তোমরা ঠাট্টা-বিদ্রপ করতে থাক। 
(এতে তাদের ঠাট্টা-বিদ্রপ সম্পর্কে অবগতির বিষয় জানিয়ে দেয়া হয়েছে। অতএব 
পরে বলা হচ্ছে --- ) নিঃসন্দেহে আল্লাহ, তা'আলা সে বিষয়টি প্রকাশ করবেনই, যার 
(ফাঁস হয়ে যাবার ) ব্যাপারে তোমরা আশঙ্কা করছিলে। বস্তুত আমি প্রকাশ করে 
দিয়েছি যে, তোমরা াট্রা-বিদ্রপ করছিলে। আর (তা ফস হয়ে যাবার পর) আপনি 
যদি তাদের কাছে (এই ঠাট্টা-বিদ্রপের ) কারণ জিক্তেস করেন, তবে বলে দেবে, আমরা 
তো এমনিতেই হাসি-কৌতুক করছিলাম। (এর বাস্তব অর্থ আমাদের উদ্দেশ্য ছিল 
না। শুধু স্ফরটা যাতে সহজ হয়, সে জন্য কেবলমাত্র মনে আনন্দলাভের জন্য এসব 
কথা মুখে মুখে বলছিলাম ।) আপনি (তাদের ) বলে দিন যে, তোমরা কি তাহলে আল্লাহ্‌র 
সাথে, তার আয়াতসমূহের সাথে এবং তার রসূলের সাথে হাসি-তামাশা করছিলে £ 
(অর্থাৎ উদ্দেশ্য যাই থাকুক, কিন্তু লক্ষ্য করে দেখ, তোমরা ঠাট্টা কার প্রতি করছ! 
এ ধরনের ঠাট্টা-কিদ্রপ কোন উদ্দেশ্যেই জায়েয নয়। কাজেই) এখন আর তোমরা 
(নিরর্থক) ওযর করো না। তর্থাৎ কোন ওষর-আপত্তিই কবুল হবে না। আর এত- 
দ্বয়ের দরুন ঠাট্টা করা বৈধ হয়ে যাবে না।) তোমরা তো নিজেদের মুমিন বলে পরিচয় 
দিয়ে কুফরী করতে শুরু করেছ। (কারণ, দীনের ব্যাপারে ঠাট্টা-বিদ্রপ করা একান্তই 
কুফরী, যদিও তাদের অন্তরে পূর্ব থেকেই ঈমান বিদ্যমান ছিল না। অবশ্য কেউ যদি 
অন্তরের সাথে তওবা করে নেয় এবং প্রকৃতি মুমিন হয়ে যায়, তবে অবশ্য কুফরী ও 
কুফরীর আযাব হতে অব্যাহতি লাভ করবে। কিন্তু সে তওফীকও সবার হবে না। 


সুরা তওবা ৪৫৭ 


অবশ্য কেউ কেউ মুসলমান হয়ে যাবে এবং ক্ষমাপ্রাপ্ত হবে। সুভরাঃ সারমর্ম দীড়ায় 
এই যে,) তোমাদের মধ্যে কালো কারোকে সি ছেড়েও দেই (যেহেতু তারা মুসলমান 
হযক়ে গেছে) তবু আমি কারো কারোকে (অবশ্যই ) শাস্তি দান করব এ কারণে যে, তারা 
(খোদায়ী জ্ঞান অনুযায়ী) ছিল পাপী তের্থাৎ তারা মুসলমান হয়নি )। 


উল্লিখিত আয়াতসমূহেও পূর্ববর্তী আয়াতসমৃহের মত মুনাফিকদের নিরর্থক আপত্তি 
প্রদর্শন ও রস্লে করীম সো)-কে কষ্ট দান এবং অতপর মিথ্যা কসম খেয়ে নিজেদের 
ঈমান সম্পর্কে অন্যের বিশ্বাস স্বজ্টির ঘটনা এবং সে ব্যাপারে সতর্কতা সম্পর্কিত আলো- 
চনা করা হগ্েছে। 

প্রথম আয়াতে বলা হয়েছে যে, এরা রসুলুল্লাহ সো) সম্পর্কে ঠাট্টাস্বরূপ বলে 
থাকে যে, তিনি তো কান বিশেষ মান্র। অর্থাৎ কারো কাছে কোন কিছু শুন্তে 
পারলেই তাতে বিশ্বাস করে বসেন। কাজেই আমাদের কোন চিন্তার কারণ নেই। 
আমাদের মড়যন্ত ঘাস হয়ে পড়লেও পরে আমরা কসম খেয়ে নিজেদের নির্দোষিতা সম্পর্কে 
বিশ্বাস করিয়ে দেব। তারই উত্তরে আল্লাহ্‌ তা'আলা তাদের নিবুদ্ধিতা বিধৃত করে 
বলে দিয়েছেন যে, তিনি যে মুনাফিক ও বিরোধী লোকদের ভ্রান্ত কথা শুনেও নিজের 
সৎস্থভাবের কারণে চুপ করে থাকেন, তাতে একথা বুঝো না যে, শুধু তোমাদের কথাতেই 
বিশ্বাস করে থাকেন। বরং তিনি সব বিষয়েরই যথার্থ তাৎপর্য সম্পর্কে অবহিত। 
তোমাদের ভ্রান্ত কথা গুনে তিনি তোমাদের সত্যবাদিতায় স্বীকৃত হয়ে যান না। অবশ্য 
নিজের শালীনতা ও সৎস্বভাবের কারণে তোমাদের কথা মুখের উপর প্রত্যাখ্যান 
করেন না। 


প ৪১ পৃ ৮ AJ ch 9 


৩ 5) ১০০১ & 0১2 এএ 1 1 আয়াতে এ খবর দিয়ে দেয়া হয়েছে যে, 


আল্লাহ্‌ তাআলা যে মুনাফিকদের গোপন ফড়যন্ত্র ও চক্রান্তসমূহ প্রকাশ করে থাকেন 
তারই একটি হুল গযওয়ায়ে তাবুক থেকে প্রত্যাবর্তনের ঘটনা, যখন কিছু মুনাফিক 
মহানবী সো)-কে হত্যা করার হড়যন্ত্র করেছিল। আল্লাহ্‌ তা'আলা তাকে এ বিষয়ে 
হযরত জিবরাঈল (আ)-এর মাধ্যমে অবহিত করে সে পথ থেকে সরিয়ে দেন যেখানে 
মুনাফিকরা এ কাজের উদ্দেশ্যে সমবেত হয়েছিল।--(মাযহারী) 

হযরত ইবনে আব্বাস রো) বলেন যে, আল্লাহ্‌ তাআলা রসূলুল্লাহ (সা)কে 
সত্তর জন মুনাফিকের নাম, তাদের পিতৃপরিচয় ও পূর্ণ ঠিকানা-চিহ্সহ বাতলে 
দিয়েছিলেন, কিন্তু রাহমাতুললিল্‌ আলামীন তা লোকদের সামনে প্রকাশ করেননি। 
--(মাযহারী) 


৪৫৮ তফসীরে মা'আরেফ্ুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


১151 ৫ পাঠিত ১11 


টা. ই 2 রানে ৩ 
৯৩০০8 
2248 ১1১ 5 S14 2 রি তে 
৮০১ ১2029 224415856 AL TESS 
VUES Ss ০৫4০৮ শি ১৮১৩ 
৫৮৩৩১১১৯০৮৯ এস 58৬ 2৩ 


AY পা 


তত EAT OLE TE 
৪৯৯ 2 ১ ১৯৯১ 535? ES" ৯১ lS CLANS 
755575৮7555 7 TTT TT 
৬০১১৫ পিঠ 2,22 A 2 Ss 
৬১০০৮৫১০০৪০ 55550820502 ০:০৮০০০গিপি৯)ল 
20-38-5641 উই.  NT 
ঠেপ 2০ পতিতার 2? 5 A372 st 
58 ৯১৮৬ ০৮ 5 (৮৪৯১৭, 4 ৬ 
(৬৭) মুনাফিক নর-নারী সবারই গতিবিধি এক রকম; শিখায় মন্দ কথা, ভাল 
কথা থেকে বারণ করে এবং নিজ মুঠো বন্ধ রাখে। আল্লাহকে ভুলে গেছে তারা, কাজেই 
তিনিও তাদের ভূলে গেছেন। নিঃসন্দেহে মুনাফিকরাই নাফরমান । (৬৮) ওয়াদা 
করেছেন আল্লাহ্‌ মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীদের এবং কাফিরদের জন্যে দোযখের 
আগুনের--তাতে পড়ে থাকবে সর্বদা । সেটাই তাদের জন্য যথেষ্ট । আর আল্লাহ্‌ 
তাদের প্রতি অভিসম্পাত করেছেন এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আযাব। (৬৯) যেমন 
করে তোমাদের পূর্ববর্তী লোকেরা তোমাদের চেয়ে বেশি ছিল শক্তিতে এবং ধন-সম্পদের 
ও সন্তান-সন্ততির অধিকারীও ছিল বেশি; অতপর উপকৃত হয়েছে নিজেদের ভাগের 
দ্বারা। আবার তোমরা ফায়াদা উঠিম্েছ তোমাদের ভাগের দ্বারা--যেমন করে তোমাদের 


পূর্ববর্তীরা ফায়দা উঠিয়েছিল নিজেদের ভাগের দ্বারা। আর তোমরাও চলছ তাদেরই 
চলন, অনুযায়ী । তারা ছিল সে লোক, যাদের আমলসমূহ নিঃশেষিত হয়ে গেছে দুনিয়া 





সূরা তওবা 8৫৯ 


ও আখিরাতে । আর তারাই হয়েছে ক্ষতির সম্মুখীন । (৭০) তাদের সংবাদ কি 
এদের কানে এসে পোছায়নি, যারা ছিল তাদের পূর্বে; নূহের, আ’দের ও সামূদের 
সম্প্রদায় এবং ইবরাহীমের সম্প্রদায়ের এবং মাদইয়ানবাসীদের? এবং সেসব জনপদের 
যেওলোকে উল্টে দেওয়া হয়েছিল? তাদের কাছে এসেছিলেন তাদের নবী পরিক্ষার নির্দেশ 
নিয়ে। বস্তুত আল্লাহ্‌ তো এমন ছিলেন না যে, তাদের উপর জুলুম করতেন, কিন্তু তারা 
নিজেরাই নিজেদের উপর জুলুম করতো । 


ee a Geena Le anti hale lt ST te 
তফসীরের সার-সংক্ষেপ 

মুনাফিক পুরুষ ও নারীরা সবাই একই রকম। তারা খারাপ কথার (অর্থাৎ 
কুফরী ও ইসলাম বিরোধিতার) শিক্ষা দেয়, ভাল কথা (অর্থাৎ ঈমান ও নবীর আনুগত্য) 
থেকে বারণ করে এবং (আল্লাহ্‌র রাহে খরচ করতে) নিজের হাতকে বন্ধ করে রাখে। 
তারা আল্লাহ্‌র প্রতি লক্ষ্য করেনি (অর্থাৎ তার আনুগত্য করেনি) সুতরাং আল্লাহ, 
তাদের প্রতি রহমত করেননি । নিঃসন্দেহে এসব মুনাফিক অত্যন্ত উদ্ধত। আল্লাহ্‌, 
মুনাফিক পুরুষ ও নারীদেরকে এবং যারা (প্রকাশ্য) কুফরী করে তাদের জন্য দোযখের 
আগুনের ওয়াদা করেছেন, যাতে তারা চিরকাল অবস্থান করবে। এটি তাদের জন্য 
( শাস্তি হিসাবে) যথেষ্ট । আর আল্লাহ্‌ তাদেরকে স্বীয় রহমত থেকে দূর করে দেবেন 
এবং (ওয়াদা অনুযায়ী) তাদের উপর আযাব হবে চিরস্থায়ী। (হে মুনাফিককুল! 
কুফরী ও কুফরীর সাজাপ্রাগ্তির দিক দিয়ে) তোমাদের অবস্থা তাদেরই মত যারা 
তোমাদের পূর্ববতীকালে বিগত হয়ে গেছে, যারা ধন-সম্পদ, শক্তি-সামর্থ্য ও সন্তান-সন্ততির 
দিক দিয়ে তোমাদের চেয়ে বোশ ছিল। তারা নিজেদের (পাখিব) অংশের দ্বারা প্রচুর 
ফায়দা লুটেছে। তোমরাও তোমাদের পোথিব) অংশের দ্বারা ফায়দা লুটেছ। যেমন করে 
তোমাদের পূর্ববতী লোকেরা নিজেদের ( পাথিব সম্পদ ও শক্তি-সামর্ের) অংশের দ্বারা 
ফায়দা লুটেছিল। আর তোমরা খারাপ বিষয়ের ভেতরে তেমনি মজে গেছ; যেমন 
করে তারা খারাপ) বিষয়ে মজে ছিল। তাদের (সৎ) কর্মসমূহ দুনিয়া ও আখিরাত 
(সর্ব) ক্ষেত্রে বিনষ্ট হয়ে গেছে €---দ্ুনিয়াতে তাদের সেসব কাজের জন্য সওয়াবের 
কোন জুসংবদ যেমন নেই তেমনি আখিরাতে কোন সওয়াব নেই।) আর (দুনিয়া ও 
আখিরাতে এহেন বিনস্টের দরুন) তারা বড়ই ক্ষতির সম্মুখীন হয়ে আছে। ( উভয় 
জগতেই সুখ ও আনন্দ থেকে বঞ্চিত রয়েছে। তেমনি তোমরাও যখন তাদের মতই 
কুফরী কর, তখন তোমরাও তাদের মতই বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত হবে। যেমন করে তাদের 
ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তাদের কোন কাজে আসেনি। তোমাদের এসব বস্তসামগ্রীও 
কোন কাজে আসবে না।--এই তো গেল পরকালীন ক্ষতির কথা; অতপর পাথিব 
ক্ষতির কথা আলোচনা করে সতর্ক করে দিচ্ছেন যে,) এদের কাছে কি সেসব লোকের 
( আযাব ও ধ্বংসের) সংবাদ পৌঁছায়নি যারা এদের পূর্বকালে বিগত হয়েছে? যেমন, 
নূহ আ)-এর সম্পূদায়, আদ ও সামুদ জাতি এবং ইবরাহীমের সম্পুদায় ও মাদইয়ানের 
অধিবাসীরন্দ এবং উল্টে দেয়া জনপদ---€ অর্থাৎ লৃুতের জাতির জনপদ)। সুতরাং (এই 


৪৬০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


ধ্বংসের ক্ষেত্রে) আল্লাহ্‌ তা'আলা তাদের উপর জুলুম করেননি, তারা নিজেরাই নিজেদের 
উপর জুলুম করত। (কাজেই এসব মুনাফিককেও ভয় করা উচিত।) 


আনুষজিক জ্ঞাতব্য বিষয় 
আলোচ্য আয়াতের প্রথমটিতে মুনাফিকদের একটি অবস্থার আলোচনা প্রসঙ্গে 


লীলা A AS Ae 


বলা হয়েছে যে, তারা নিজেদের হাতকে বন্ধ করে রাখে £ ৫৫ ১২1! ৩ ৪44 


তফসীরে মাযহারীতে বণিত রয়েছে যে, হাত বন্ধ রাখার অর্থ জিহাদ বর্জন ও ওয়াজিব 


Adz rr & পা 


হক আদায় না করা। (৯৪৯ 4) 1 1 ১০১--এর বাহ্যিক অর্থ এই যে, তারা যখন 


আল্লাহ্‌কে ভুলে গেছে, তখন আল্লাহ্‌ও তাদেরকে ভুলে গেছেন। কিন্তু আল্লাহ্‌ ভুল বা 
বিস্মৃতির দোষ থেকে পাক। কাজেই এখানে এর মর্ম এই যে, তারা আল্লাহ্‌ তা'আলার 
হুকুম-আহ্কামকে এমনভাবে বর্জন করেছে যেন একেবারে ভুলেই গেছে, তাই আল্লাহ্‌ 
তা'আলাও আখিরাতের সওয়াবের ব্যাপারে তাদেরকে এমনভাবে ছেড়ে দিয়েছেন যে, নেকী 
ও সওয়াবের তালিকায় তাদের নাম থাকেনি। 


চা ASAT A পান GB | 
৬৯তম আয়াত £ (44 ৮০ ৪ ০১ ৮শএতে এক তফসীর অনুযায়ী মুনা- 
পরি ad Pe শী 


ফিকদের সম্বোধন করা হয়েছে যেমন পূর্ববর্তী বাখ্যায় বলা হয়েছে, আর দ্বিতীয় 
পপ ST aA 


তফসীর মতে এতে মুসলমানগণকে সম্বোধন কর। হয়েছে । ( অর্থাৎ ৩৭০১ ০০ 


AS A A 


55) সহ তোমরাও তোমাদের পূর্ববর্তী লোকদেরই মত। তারা 


যেমন পাথিব ভোগ-বিলাসে মজে গিয়ে আখিরাতকে বিজ্মৃতির অতলে তলিয়ে দিয়ে- 
ছিল এবং নানাবিধ পাপ ও অসৎকর্মে লিপ্ত 'হয়ে গিয়েছিল, তেমনিভাবে তোমরাও 
তাই করবে। 


এ আয়াতের তফসীর প্রসঙ্গেই হযরত আবু হরাম্মরা রো) রেওয়ায়েত করেছেন 
যে, রসূলে করীম (সা) বলেছেন তোমরাও সে গন্থা অবলম্বন করবে যা তোমাদের 
পূর্ববর্তী উম্মতরা করেছে-__হাতের মধ্যে হাত, বিঘতের মধ্যে বিঘত। অর্থাৎ হুবহু 
তাদের নকল করবে। এমনকি তাদের মধ্যে যদি কেউ গুইসাপের গর্তে ঢুকে থাকে, 
তবে তোমরাও ঢুকবে। হযরত. আবূ হুরায়রা রো) এ রেওয়ায়েত উদ্ধৃত করার পর 
বলেছেন যে, এই হাদীসের সত্যায়নকল্পে যদি তোমাদের মন চায়, তবে কোরআনের 


AS AT A “AU ee 


or এ৪ ৬ ৪ আয়াতটি পাঠ করে নাও। 


সূরা তওবা ৪৬১ 


একথা শুনে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রো) বলেন, G4 { le 
Pd টিলা 0 
৪৯) Ww 3 ৮৭ 1 অর্থাৎ আজকের রাতটির গত রাতের সাথে কতই না মিল 


শি তারা পণ 


রয়েছে এবং উহার সহিত কতই না সামঞ্জস্যশীল! ওরাছিল বনী ইসরাঈল, আমাদেরকে 
তাদের সাথে তুলনা করা হয়েছে । ---(কুরতুবী) 


হাদীসের উদ্দেশ্য সুস্পষ্ট যে, শেষ যমানার মুসলমানরাও ইহদী-নাসারাদেরই 
মত পথ চলতে আরম্ভ করবে। আর মুনাফিকদের আযাবের বর্ণনার পরে এ বিষয়টির 
আলোচনায় এ ইঙ্গিতও বোঝা যায় যে, ইহুদী-নাসারাদের মত ও পথের অনুসারী মুসলমান 
তারাই হবে যাদের অন্তরে পরিপূর্ণ ঈমান নেই। নেফাকের জীবাণু তাদের মধ্যে বিদ্যমান। 
উম্মতের সৎলোকদের তা থেকে বাঁচার জন্য এ আয়াতে হিদায়ত দেওয়া হয়েছে। 


(0০ ST oi Sigil GLb; 
2 5 ০৮০%+ ed 2 et 
৩5212 055 রি FTES ও টড 


০০০ রর 229 0823: 2০ ও 35522 EL 





2 G3 


"uu 


tw 


3১ Tess ৬ 2৮2 টা ০ ০৩১৯০ 
2 ১15] পা ৮৮৮ 3 € 95 £০) 
5506] ৩ রা 
বর্ণ 9৬ 

দত eg ৩০৪ সি (8 

(৭১) জার ঈঙ্গানদার পুরুষ ও নানার? নারী একে অপরের সহাম্নক। তারা 
ভাল কথার শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে! নামায প্রতিষ্ঠা করে, যাকাত 
দেয় এবং আঙ্গাহ ও তাঁর রসূলের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে। এদেরই 
উপর আল্লাহ্‌ তাআলা দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ্‌ পরাক্রমশালী, সুকৌশলী । 
(৭২) আল্লাহ্‌ ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদের প্রতিশ্চৃতি দিয়েছেন কানন-কুঞ্জের, 


মার তলদেশে প্রবাহিত হয় প্রজ্রবণ। তারা সেগুলোরই মাঝে থাকবে। আর এসব 
কানন-কুঞ্জে থাকবে পরিচ্ছন্ন থাকার ঘর। বস্তুত এ সমুদয়ের মাঝে সবচেয়ে বড় 





৪৬২ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


হল আল্লাহ্‌র সন্তষ্টি। এটিই হল মহান রুতকার্ধতা। (৭৩) হে নবী, কাফিরদের 
সাথে যুদ্ধ করুন এবং মুনাফিকদের সাথে; তাদের সাথে কঠোরতা অবলম্বন করুন । 
তাদের ঠিকানা হল দোযখ এবং তাহল নিকৃষ্ট ঠিকানা । 


তফসীরের সার-সংক্ষেপ 

আর মুসলমান পুরুষ ও মুসলমান নারীরা হল পরষ্পরের দীনী সহচর। ত তারা 
সৎ ও কল্যাণের শিক্ষা দেয় এবং অসৎ ও অকল্যাণ থেকে বারণ করে। নিয়মিত 
নামায গড়ে, যাকাত দেয় এবং আল্লাহ্‌ ও তাঁর রসুলের নির্দেশ মান্য করে। অবশ্যই 
তাদের উপর আল্লাহ তা'আলা রহমত করবেন। (--481 ১০৯ এর ব্যাখ্যা 
প্রসঙ্গে শীঘই এ বিষয়ের বিশ্লেষণ আসছে।) নিঃসন্দেহে আজাহ্‌ তা'আলা (একক) 
ক্ষমতাশীল। € তিনি পরিপূর্ণ প্রতিদান দিতে সক্ষম ।) সু-কৌশলী (তিনি যথাযথ প্রতি- 
দান দিয়ে থাকেন। অতপর সে রহমতের বর্ণনা দেয়া হচ্ছে যে,) আল্লাহ্‌ তা“আলা 
মুসলমান পুরুষ ও মুসলমান নারীদের সাথে এমন (জান্নাত বা) কানন-কুজের প্রতিশ্চতি 
দিয়ে রেখেছেন, যার তলদেশ দিয়ে প্রশ্রবণসমূহ বইতে থাকবে। তাতে তারা চিরকাল 
বাস করতে থাকবে এবং মনোরম পরিচ্ছন্ন বাসগুহের ( প্রতিশ্টতি দিয়ে রেখেছেন) 
যা সেসব চিরস্থায়ী কানন-কুঞ্জসমূহে অবস্থিত থাকবে। আর (এ সমুদয় নিয়ামতের 
সাথে সাথে জান্নাতবাসীদের প্রতি আল্লাহ্‌ তা'আলার সার্বক্ষণিক যে) সন্তুষ্টি বিরাজ 
করবে তা হবে সেসব নিয়ামত অপেক্ষা বড় বিষয়। এই (উত্ত প্রতিদানই) হল সবচেয়ে 
মহান ক্ুতকার্যতা। হে নবী সো) কাফিরদের সাথে (সশস্ত্রভাবে) এবং মুনাফিকদের 
সাথে ( মৌখিকভাবে) জিহাদ করুন। এবং তাদের উপর কঠোর হোন (দুনিয়াতে) এরা 
তারই যোগ্য । আর (আখিরাতে) তাদের ঠিকানা হল দোযখ এবং তা নিরুষ্ট স্থান। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

পূর্ববর্তী আয়াতসমূহে মুনাফিকদের অবস্থা তাদের ষড়যন্ত্র ও কষ্ট দেওয়া এবং 
সেজন্য তাঁদের আযাবের বিষয় আলোচিত হয়েছে। কোরআনের বর্ণনারীতি অনুযায়ী 
এখানে নিষ্ঠাবান মুমিনদের অবস্থা এবং তাদের সওয়াবের বিষয় আলোচিত হওয়া উচিত। 
কাজেই আলোচ্য আয়াতগুলোতে তাই বিরত হয়েছে। 


এখানে লক্ষণীয় যে, এক্ষেত্রে মুনাফিকীন ও নিষ্ঠাবান মুমিনদের অবস্থা তুলনা- 


মূলকভাবে আলোচনা করা হয়েছে । কিন্তু একটি জায়গায় মুনাফিকদের বেলায় 
AT AU ASH 


৮১ ০ (৫৮ বলা হলেও এর তুলনা করতে গিয়ে মুমিনদের আলোচনা এলে 


AT টিপা সরা কঠিঠিকশ 


সেখানে ৮ ৪ ৬১১1 ৫৩%} বলা হয়েছে। এতে ইঙ্গিত করা হয়েছে যে, মুনাফিকদের 


সূরা তওবা ৪৬৩ 


পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ শুধুমাত্র বংশগত সমস্বয় ও উদ্দেশ্যের উপর নির্ভরশীল 
হয়ে থাকে । কাজেই তার স্থায়িত্ব দীর্ঘ নয়, না তাতে সে ফল লাভ সম্ভব হতে পারে, যা 
আন্তরিক ভালবাসা ও আত্মিক সহানুভূতির মাধ্যমে হতে পারে। পক্ষান্তরে মুমিনগণ একে 
অপরের আন্তরিক বন্ধু এবং সত্যিকার মহানুভব ।--_€ কুরতুবী) 


আর তাদের এ বন্ধুত্ব ও সহানুভূতি যেহেতু একান্তভাবে আল্লাহ্‌র ওয়াস্তে হয়ে 
থাকে, কাজেই তা প্রকাশ্যে, গোপন এবং উপস্থিতি ও অনুপস্থিতিতে একই রকম হয় 
এবং চিরকাল স্থায়ী হয় । নিষ্ঠাবান মুমিনের লক্ষণও এটিই। ঈমান ও নেক আমলের 
বৈশিষ্ট্য হল এইযে, তাতে পারস্পরিক বন্ধুত্ব ও সম্পীতি সুষ্টি হয়। এ ব্যাপারেই 


5 Il টিলা এপার পাকা 


কোরআন করীম বলছে £ 1১১১৯৯১1179) 05৮৯ অর্থাৎ যারা ঈমান এনেছে 


এবং নেক আমলের পাবন্দী অবলম্বন করেছে আল্লাহ, তা'আলা তাদের মধ্যে পারস্পরিক 
আন্তরিক গভীর বন্ধুত্ব ও সম্প্রীতি সৃষ্টি করে দেন। বর্তমানকালে আমাদের ঈমান ও 
সৎকর্মের ভ্রটির কারণেই মুসলমানদের পারস্পরিক সম্পর্কে এমনটি দেখা যায় নাঃ বরং 
তা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে পড়েছে। 


A AT” AJA oe A পপ তর 534A 


pale 81515 0985 ৩৩ 3 ১341 ১৪ 2 আয়াতে কাফির ও মুনাফিক 


a 


উভয় সম্পুদায়ের সাথে জিহাদ করতে এবং তাদের ব্যাপারে কঠোর হতে রসূলুল্লাহ্‌ 
(সা)-কে নির্দেশ দেয়া হয়েছে। প্রকাশ্যভাবে যারা কাফির তাদের সাথে জিহাদ করার 
বিষয়টি তো সুস্পষ্ট, কিন্তু মুনাফিকদের সাথে জিহাদ করার অর্থ স্বয়ং রসূলুল্লাহ (সা)-র 
কর্মধারায় প্রমাণিত হয়েছে যে, তাদের সাথে জিহাদ করার মর্ম হল মৌখিক জিহাদ 
অর্থাৎ তাদেরকে ইসলামের সতাতা উপলব্ধি করার জন্য আমন্ত্রণ জানাতে হবে যাতে করে 
তারা ইসলামের দাবিতে নিষ্ঠাবান হয়ে যেতে পারে। 
(কুরতুবী, মাযহারী ) 

AAT AIA তা 


bl [এতে blz a প্রকৃত অর্থ হল এই যে, উদ্দিষ্ট ব্যক্তি যে 


a 


আচরণের যোগ্য হবে তাতে কোন রকম রেয়ায়েত বা কোমলতা যেন না করা হয়। 
এ শব্দটি ৫৮ 1 ) -এর বিপরীতে ব্যবহাত হয়, যার অর্থ হল কোমলতা ও করুণা। 


ইমাম কুরতুবী বলেছেন যে, এক্ষেত্রে 45) শব্দ ব্যবহারে বাস্তব ও কার্যকর 
কঙোরতাই বুঝাংন। হয়েছে যে, তাদের উপর শরীয়তের হুকুম জারি করতে গিয়ে কোন 
রকম দয়া বা কোমলতা করবেন না। মুখে বা কথায় কঠোরতা প্রদর্শন করা এখানে 
উদ্দেশ্য নয়। কারণ, তা নবী-রসূলগণের রীতি বিরুদ্ধ। তাঁরা কারো প্রতি কটুবাক্য 
কিংবা গালাগালি করতেন না। এক হাদীসে রসুলে করীম সো) ইরশাদ করেন $ 


(8৩ ০১02 ৬০ 1 ৩৪৩ "5১৯ ৬৭1 ৩০৯) 131 


৪৬৪ তফসীরে মা'জারেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


“যদি তোমাদের কোন ক্রীতদাসী যিনায় লিপ্ত হয়, তবে শরীয়ত অনুযায়ী 
তার উপর শাস্তি প্রয়োগ কর, কিন্তু মুখে তাকে ভর্সনা বা গালাগালি করো না। 
(কুরতুবী ) 


রসলূলরাহ্‌ সো) অবস্থা সম্পর্কে স্বয়ং আল্লাহ্‌ তা'আলা বলেছেন ॥ 


কপ Ur. টন 


৮০০৪৯ ৩ 1538. ৮491 Eels WS ১০3৬৭) 


“আগনি যাদি কটুবাক ও কঠোরমনা হতেন, তবে আপনার কাছ থেকে মানুষ 
পালিয়ে যেত।” তাছাড়া স্বয়ং রসূলুল্লাহ সো)-র রীতিনীতিতেও কোথাও একথার 
প্রমাণ পাওয়া যায় না মে, কখনো তিনি কাফির ও মুনাফিকদের সাথে কথা বলতে 
বা তাদের সম্বোধন করতে গিয়ে কঠোরতা অবলম্বন করেছেন। 


' জ্ঞাতব্য ৪ একান্ত পরিতাপের বিষয় যে, ইসলাম যেখানে কাফিরদের বিরুদ্ধে 
(৮4 বা কটুবাক্য অবলম্বন করেনি, ইদানীংকালে মুসলমান অপর মুসলমানদের 
সম্পর্কে অবলীলাক্রমে তাই ব্যবহার করে চলেছে এবং কিছু লোক তো এমনও রয়েছে 
যারা একে দীনের খিদমত বলে মনে করে আনন্দিত হয়ে থাকে। 


মা ES 
411১4 হি PEAS DIET DL 
স্ঞও 4 ১৩. J BE 398৬ 0215 $ 9৪2১0 

HE 0128 ৩৩ মাল 
রর ITH 1 ei 
৪ $ ৪৮৮95$ 25 Ls BILAN LIES | 

রা সু 
BIG Lbs HS lols) 
EET i SE EEE gs ০ 
5১৯৪ 62526 

















ত 



















সূরা তওবা ৪৬৫ 


(৭8) তারা কসম খায় যে, আমরা বলিনি, অথচ নিঃসন্দেহে তারা বলেছে 
কুফরী বাক্য এবং মুসলমান হবার পর অস্বীক্লুতি জ্ঞাপনকারী হয়েছে । আর তারা কামনা 
করেছিল এমন বস্তর যা তারা প্রাপ্ত হয়নি। আর এসব তারই পরিণতি ছিল যে, আল্লাহ্‌ 
ও তাঁর রসূল তাদেরকে সম্পদশালী করে দিয়েছিলেন নিজের অনুগ্রহের মাধ্যমে ৷ বস্তুত 
এরা যদি তওবা করে নেয়, তবে তাদের জন্য মল । আর যদি তা না মানে, তবে 
তাদেরকে আযাব দেবেন আল্লাহ, তাআলা, বেদনাদায়ক আযাব দুনিয়া ও আখিরাতে । 
অতএব, বিশ্রচরাচরে তাদের জন্য কোন সাহায্যকারী সমর্থক নেই। (৭৫) তাদের 
মধ্যে কেউ কেউ রয়েছে যারা আল্লাহ. তা'আলার সাথে ওয়াদা করেছিল যে, তিনি যদি 
আমাদের প্রতি অনুগ্রহ দান করেন, তবে অবশ্যই আমরা ব্যয় করব এবং সকর্মীদের 
অন্তর্ভূক্ত হয়ে থাকব। (৭৬) অতপর যখন তাদেরকে স্বীয় অনুগ্রহের মাধ্যমে দান 
করা হয়, তখন তাতে কার্পণ্য করেছে এবং ক্লৃত ওয়াদা থেকে ফিরে গিয়েছে তা ভেঙ্গে 
দিয়ে। (৭৭) তারপর এরই পরিণতিতে তাদের অন্তরে কপটতা স্থান করে নিয়েছে সেদিন 
পর্যন্ত, ঘেদিন তার। তাঁর সাথে গিয়ে মিলবে। তা এজন্য যে, তারা আল্লাহ্‌র সাথে কৃত 
ওয়াদা লংঘন করেছিল এবং এজন্য যে, তারা মিথ্যা কথা বলতো । (৭৮) তারা কি 
জেনে নেয়নি যে, আল্লাহ, তাদের রহস্য ও সলাপরামর্শ সম্পকে অবগত এবং আল্লাহ খুব 
ভাল করেই জানেন সমস্ত গোপন বিষয় । 





তফসীরের সার-সংক্ষেপ 


তারা কসম খেয়ে ফেলে যে, আমরা অমুক কথা [ যেমন, রসূল (সা)-কে হত্যা 
করা হোক, ] বলিনি । অথচ নিশ্চিতই তারা এ কুফরী কথা বলেছিল । [ কারণ, রসূল 
সো)-কে হত্যা করা সম্পর্কে সলাপরামর্শ করা যে কুফর তা বলাই বাহুল্য।] আর 
(সে কথা বলে তারা) নিজেদের (বাহ্যিক) ইসলামের পর (প্রকাশ্যতও ) কাফির 
হয়ে গেছে । (যদিও তারা তা নিজেদের সমাবেশেই বলেছিল, কিন্তু মুসলমানরাও তা 
জেনে ফেলে এবং এতে সাধারণের সামনেও তাদের এ কুফরী প্রকাশ হয়ে পড়ে।) 
আর তারা এমন বিষয়ে ইচ্ছা করেছিল যা তাদের হাতে এলো না। [ অর্থাৎ রসূল 
(সা)-কে হত্যার ইচ্ছা তারা করেছিল, কিন্তু তাতে বিফল হয়।] আর এমন করে 
তারা সে বিষয়েই বদলা দিয়েছে যে, আল্লাহ, ও তাঁর রসূল তাদেরকে আল্লাহ্‌র রিয়ি- 
কের মাধ্যমে সম্পদশালী করেছিলেন। €তাদের কাছেও এ অনুগ্রহেরই হয়তো বদলা ছিল 
মন্দ করা ।) সুতরাং (তারপরেও ) যদি তারা তওবা করে নেয়, তবে তাদের জন্য 
(উভয় জগতে) কল্যাণ (ও মঙ্গল) হবে। [বস্তুত জাল্লাস (রা)-এর তওবা করার তৌফিক 
লাভ হয়ে যায়।] আর যদি (তওবা করতে ) অসম্মত হয় (এবং কুফরীতে অটল 
থাকে), তবে আল্লাহ্‌ তা'আলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে (উভয় কুলে ১ বেদনা- 
দায়ক শাস্তি দান করবেন। (সুতরাং সারা জীবন বদনাম, পেরেশান ও ভীত-সন্তস্ত 
“কা এবং মৃত্যুকালে কঠিন বিপদ প্রত্যক্ষ করা প্রভৃতিই হচ্ছে পার্থিব আযাব। 


৪৬৬ _ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


আর আখিরাতে দোষখ বাস তো আছেই ।) তাছাড়া দুনিম়্াতে তাদের জন্য না আছে কোন 
বন্ধু, না আছে কোন সহায় (যে আযাব থেকে রক্ষা করবে। বস্তুত দুনিয়াতে যখন 
কোন সমর্থক, সাহায্যকারী নেই যেখানে সাধারণত কেউ না রেউ সাহায্যে এগিয়ে আসেই, 
সুতরাং আখিরাতে সাহায্য লাভের তো কোন প্রশ্নই উঠে না।) আর এ সব (মুনাফিক ) 
লোকদের মধ্যে কেউ কেউ রয়েছে, যারা আল্লাহ, তা'আলার সাথে প্রতিজ্তা করে-_ 
[ কারণ, রসূল (সা)-এর সাথে ওয়াদা করাই আল্লাহ্‌র সাথে ওয়াদা করার শামিল। 
আর সে ওয়াদা এই যে, ] যদি আল্লাহ্‌ তাআলা আমাদেরকে স্বীয় অনুগ্রহে (অনেক 
ধনসম্পদ) দান করেন, তাহলে আমরা (তা থেকে) যথেষ্ট (পরিমাণে) দান-খয়রাত 
করব এবং (তার মাধ্যমে) আমরা প্রচুর সৎ কাজ সম্পাদন করব। পক্ষান্তরে আল্লাহ্‌ 
তা'আলা স্বীয় অনুগ্রহে (বিপুল সম্পদ) দান করেন, তখন তাতে কাপণ্য করতে শুর 
করে --(তার যাকাত দানে বিরত থাকে) এবং (আনুগত্যে ) বিমুখতা করতে থাকে। 
তারা যে (পর্ব থেকেই ) বিমুখতায় অভ্যন্ত। স.তরাং আল্লাহ্‌ তা'আলা তাদেরকে (এ 
কাজের) শৃস্তিস্বরূপ তাদের অন্তরে কুটিলতা বদ্ধমূল করে দেন, যা আল্লাহ্‌ তা'আলার 
নিকট প্রত্যাবর্তনের দিন পর্যন্ত তের্থাৎ মৃত্যু পর্যন্ত) বলবত থাকবে । তা একারণে যে, 
তারা আল্লাহ্‌ তাআলার সাথে কৃত ওয়াদার বিরুদ্ধাচরণ করেছে এবং এ কারণে যে, 
(তারা এই ওয়াদার ক্ষেত্রে প্রথম থেকেই ) মিথ্যা বলছিল (অর্থাৎ তখনও এ ওয়াদা 
পূরণের নিয়ত ছিল না। কাজেই তখনও তাদের মনে কুটিলতা ও মুনাফিকীই বিদ্যমান 
ছিল। আর তারই শাখা হল মিথ্যাচরণ ও ওয়াদা ভঙ্গ করা । অতপর এই মিথ্যা ও 
ওয়াদা ভঙ্গের কারণে তারা অধিকতর গযবের যোগ্য হয়ে পড়ে এবং এই গযবের 
আধিক্যের পরিণতি হয়েছে এই যে, পূর্ববর্তী কুটিলতাই এখন স্থায়ী হয়ে যায়, যাতে 
তাদের ভাগ্যে তওবাও জুটবে না এবং এ অবস্থায় মুত্যুবরণ করে অনন্তকাল যাবত জাহা- 
নামবাসী হবে। আর গোপন কুফরী সত্তেও যে তারা ইসলাম প্রকাশ করে তবে) কি 
সে মুনাফিকরা এ খবর জানে না যে, আল্লাহ্‌ তাআলা তাদের অন্তরের গোপন রহস্য 
ও তাদের গোপন সলাপরামর্শ সবই জানেন । এবং তোরা কি জানে না যে,) গায়েবের 
যাবতীয় বিষয় সম্পর্কে আল্লাহ্‌ তাআলা সম্যক অবগত? সুতরাং তাদের বাহ্যিক ইসলাম 
ও আনুগত্য তাদের কোন কাজেই লাগতে পারে না ধিশেষত আখিরাতে । অতএব, 
জাহান্নামের শাস্তি তাদের জন্য অবধারিত । ্‌ 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
AS AMA 


উল্লিখিত আয়াতগুলোর মধ্যে প্রথম আয়াত এ ৬ ০ 54০-তে মুনাফিক- 


চে 


দের আলোচনা করা হয়েছে যে, তারা নিজেদের বৈঠক-সমাবেশে কুফরী জব কথাবার্তা 
বলতে থাকে এবং তা যখন মুসলমানরা জেনে ফেলে, তখন মিথ্যা কসম খেয়ে খেয়ে 
নিজেদের শুচিতা প্রমাণ করতে প্রয়াসী হয়। ইমাম বগভী রে) এ আয়াতের শানে- 
নুযূল বর্ণনা প্রসঙ্গে এ ঘটনা উদ্ধৃত করেছেন যে, রসুলে করীম (সা) গযওয়ায়ে তাবুকের 


সূরা তওবা ৪৬৭ 


ক্ষেত্রে এক ভাষণ দান করেন, যাতে মুনাফিকদের অশুভ পরিণতি ও দ্ুরবস্থার কথা 
বলা হয়। উপস্তিত শ্রোতাদের মধ্যে জুল্লসাস নামক এক মৃনাফিকও ছিল। সে নিজে 
বৈঠকে গিয়ে বলল, মুহাম্মদ (সো) যা কিছু বলেন তা যদি সত্যি হয়, তবে আমরা (মুনা- 
ফিকরা ) গাধার চাইতেও নিকৃষ্ট । তার এ বাক্যটি আমের ইবনে কায়েস রো) নামক 
এক সাহাবী শুনে ফেলেন এবং বলেন, রসূলুল্লাহ, (সা) যা কিছু বলেন নিঃসন্দেহে তা 
সত্য এবং তোমরা গাধা অপেক্ষাও নিকৃষ্ট । 


রসূলুল্লাহ সো) যখন তাবুকের সফর থেকে মদীনা মুনাওয়ারায় ফিরে আসেন, 
তখন আমের ইবনে কায়েস (রা) এ ঘটনা মহানবী সো)-কে বলেন। জুল্লাস নিজের 
কথা ঘুরিয়ে বলতে শুরু করে যে, আমের ইবনে কায়েস রো) আমার উপর মিথ্যা 
অপবাদ আরোপ করছে (আমি এমন কথা বলিনি )। এতে রসূলুল্লাহ্‌ (সা) উভয়কে 
মিম্বরে নববী"র পাশে দাঁড়িয়ে কসম খাবার নির্দেশ দেন। জুল্লাস অবলীলাক্রমে কসম 
খেয়ে নেয় যে, আমি এমন কথা. বলিনি, আমের মিথ্যা কথা বলছে! হযরত আমের 
(রা)-এর পালা এলে তিনিও (নিজের বক্তব্য সম্পর্কে) কসম খান এবং পরে হাত উঠিয়ে 
দোয়া করেন যে, আযম আল্লাহ! আপনি ওহীর মাধ্যমে স্বীয় রসূলের উপর এ ঘটনার 
তাৎপর্য প্রকাশ করে দিন। ভূর প্রার্থনায় স্বয়ং রসূলুল্লাহ এবং সমস্ত মুসলমান “আমীন' 
বলেন। অতপর সেখান থেকে ভাঁদের সরে আসার পূর্বেই জিবরীল আমীন ওহী নিয়ে 
হাযির হন, যাতে উল্লেখিত আয়াতখানি নাযিল হয় । | 


জল্লাস আয়াতের পাঠ শুনে সঙ্গে সঙ্গে দাড়িয়ে বলতে আরম্ভ করে, ইয়া রাসূলাল্লাহ! 
এখন আমি স্বীকার করছি যে এ ভুলটি আমার দ্বারা হয়ে গিয়েছিল। আমের ইবনে 
কায়েস (রা) যা কিছু বলেছেন তা সবই সত্য। তবে এ আয়াতে আল্লাহ্‌, তা'আলা আমাকে 
তওধা করার অবকাশ দান করেছেন। কাজেই এখনই আমি আল্লাহ্‌ তা'আলার নিকট 
মাগফিরাত তথা ক্ষমা প্রার্থনা করহি এবং সাথে সাথে তওবা করছি। রসুলুল্লাহ্‌ (সা)-ও 
তার তওবা কবুল করে নেন এবং অতপর তিনি নিজ তওবায় অটল থাকেন। তাতে 
তার অবস্থাও. শুধরে যায় ।--(মোখহারী ) 


কোন কোন তফসীরবিদ মনীষী এ আয়াতের শানে নুষূল প্রসঙ্গে এমনি ধরনের 
অন্যান্য ঘটনার বর্ণনা করেছেন। বিশেষত এজন্য যে, আয়াতে এ বাক্যটিও রয়েছে 


nS পাপা ছি পা তা AB 


যে, ! 91 2 15০৯3 অর্থাৎ তারা এমন এক কাজের চিন্তা করল, যাতে 


তারা কৃতকার্য হতে পারেনি । এতে প্রতীয়মান হয় যে, এ আয়াতটি এমন কোন ঘটনার 
সাথে সম্পৃক্ত, যাতে মুনাফিকরা মহানবী (সো) ও মুসলমানদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র 
করেছিল যাতে তারা কুতকার্য হতে পারেনি । যেমন, উক্ত গযওয়ায়ে তাবুক খেকে 
প্রত্যাবর্তনের বিখ্যাত ঘটনা যে, মুনাফিকদের বারজন লোক পাহাড়ী এক ঘাঁটিতে এমন 
উদ্দেশ্যে লুকিয়ে বসে ছিল যে, মহানবা (সা) যখন এখানে এসে পৌছবেন, তখন আক- 
স্মিক আক্রমণ চালিয়ে তাঁকে হত্যা করে ফেলবে। এ ব্যাপারে হযরত জিবরীল আমীন 


৪৬৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চত্থ খণ্ড 


তাকে খবর দিয়ে দিলে তিনি এ পথ থেকে সরে যান এবং এতে করে রনির বীর রিও 
ধুলিসাৎ হয়ে যায় । 


এছাড়া মুনাফিকদের দ্বারা এ চির ররর সংঘটিত হয়। তবে 
এসবের মধ্যে কোন বৈপরীত্য কিংবা বিরোধ নেই। এ সমুদয় ঘটনাই উক্ত আয়াতের 
দ্বারা উদ্দেশ্য হতে পারে। 


Al AG A JA পা 


দ্বিতীয় আয়াত £ 4) { ১৪4 ০” ৪৮ ১ এটিও এক বিশেষ ঘটনার সাথে 


সম্পৃক্ত । ইবনে জরীর, ইবনে আবী হাতেম, ইবনে মারদুবিয়া, তাবারানী ও বায়হাকী 
প্রমুখ হযরত আবু উমামাহ বাহেলী (রা)-এর রিওয়ায়েতক্রমে ঘটনাটি এভাবে উদ্ধৃত 
করেছেন যে, জনৈক সা’লাবাহ, ইবনে হাতেব আনসারী রসূলে করীম (সা)-এর খিদমতে 
হাযির হয়ে নিবেদন করল যে, হুযুর দোয়া করে দিন যাতে আমি মালদার ধনী হয়ে 
যাই। তিনি বললেন, তাহলে কি তোমার কাছে আমার তরীকা পছন্দ নয়? সে সভার 
কসম, যার হাতে আমার জীবন, যদি আমি ইচ্ছা করতাম, তবে মদীনার পাহাড় সোনা 
হয়ে গিয়ে আমার সাথে সাথে ঘুরত। কিন্তু এমন ধনী হওয়া পছন্দ নয়। তখন 
লোকটি ফিরে গেল। কিন্তু আবার ফিরে এল এবং আবারো একই নিবেদন করল এ 
চুক্তির ভিত্তিতে যে, যদি আমি সম্পদপ্রাপ্ত হয়ে যাই, তবে আমি প্রত্যেক হকদারকে 
তার হক বা প্রাপ্য পৌছে দেব। এতে রসূলুল্লাহ (সা) দোয়া করে দিলেন, যার ফল 
এই দীড়ায় যে, তার ছাগল-ভেড়ায় অসাধারণ প্রর্দ্ধি আরম্ভ হয়। এমনকি মদীনায় 
বসবাসের জায়গাটি যখন তার জন্য সংকীর্ণ হয়ে পড়ে, তখন সে বাইরে চলে যায়। 
তবে যোহর ও আসরের নামায মদীনায় এসে মহানবী সো)-র সঙ্গে আদায় করতো 
এবং অন্যান্য নামায সেখানেই পড়ে নিত, যেখানে তার মালামাল ছিল । 


অতপর এ সমস্ত ছাগল-ভেড়ার আরো প্রর্দ্ধি ঘটে, যার ফলে সে জায়গাটিতেও 
তার সংকুলান হয় না। সুতরাং মদীনা শহর থেকে আরো দূরে গিয়ে কোন একটি 
জায়গা নিয়ে নেয়। সেখান থেকে শুধু জুমআর নামাযের জন্য সে মদীনায় আসত এবং 
অন্যান্য পাঞ্জেগানা নামায সেখানেই পড়ে নিত। তারপর এসব মালামাল আরো 
বেড়ে গেলে সে জায়গাও তাকে ছাড়তে হয় এবং মদীনা থেকে বহু দুরে চলে যায়। 
সেখানে ভূম্‌আ ও জামাআত সব কিছু থেকেই তাকে বঞ্চিত হতে হয়। 

কিছুদিন পর রসূলুল্লাহ (সা) লোকদের কাছে সে লোকটির অবস্থা জানতে চাইলে 
লোকেরা বলল যে, তার মালামাল এত বেশি বেড়ে গেছে যে, শহরের কাছাকাছি কোথাও 
তার সংকুলান হয় না। ফলে বহু দূরে কোথাও গিয়ে সে বসবাস করছে । এখন আর 
তাকে এখানে দেখা যায় না। রসূলে করীম (সা) একথা শুনে তিনবার বললেন--- 
852 6১ ২ অর্থাৎ সা'লাবাহর প্রতি আফসোস ! সা*লাবাহর প্রতি আফসোস! 
সা'লাবাহ্‌র প্রতি আফসোস | 


সরা তওবা ৪৬৯ 


ছটনাক্রমে সে সময়েই সদ্কার আয়াত নাযিল হয়, যাতে রসূলে করীম সো)-কে 
eAr A AJ 


মুসলমানদের কাছ থেকে সদৃকা আদায় করার নির্দেশ দেয়া হয়। 19 | ৩৮০১৯ 


Pree 


8১০০ ) তিনি পালিত পশুর জদ্কার যথাযথ আইন প্রণয়ন করিয়ে দু'জন 


লোককে সদ্কা উসুলকারী বানিয়ে মুসলমানদের পালিত পশুর সদকা আদায় করার 
জন্য পাঠালেন এবং তাদের প্রতি নির্দেশ দিয়ে দিলেন, যেন তারা সা'লাবাহ্র কাছে যান। 
এছাড়া বনী সুলাইমের আরো এক লোকের কাছে যাবার হুকুমও করলেন। 


এরা উভয়ে যখন সা'লাবাহ্র কাছে গিয়ে পৌছাল এবং রসুলুল্লাহ, (সো)-র লিখিত 
ফরমান দেখাল, তখন সা'লাবাহ্‌ বলতে লাগল, এ তো '“জিযিয়া” কর হয়ে গেল যা 
অমুসলমানদের কাছ থেকে আদায় করা হয়! তারপর বলল, এখন আপনারা যান, 
ফেরার পথে এখানে হয়ে যাবেন। এ রা চলে যান। | 


আর সুলাইম গোন্রের অপর লোকটি যখন মহানবী সো)-র ফরমান শুনল, 
তখন নিজের পালিত পশু উট-বকরীসমূহের মধ্যে যেগুলো সবচেয়ে উৎকৃষ্ট ছিল তা 
থেকে সদৃকার নিসাব অনুযায়ী সে পশু নিয়ে স্বয়ং রসূল (সা)-এর সে দুই কর্মকর্তার 
কাছে হাযির হলেন। তাঁরা বললেন, আমাদের প্রতি যে নির্দেশ রয়েছে, পশুসমূহের মধ্যে 
যেটি উৎকৃষ্ট সেটি যেন নানেই। কাজেই আমরা তো এগুলো নিতে পারি না। সুলাইমী 
লোকটি বারবার বিনয় করে বললেন, আমি নিজের খুশিতে এগুলো দিতে চাই; আপনারা 
দয়া করে কবুল করে নিন । 


অতপর এ দুই কর্মকর্তা অন্যান্য মুসলমানের সদ্‌্কা আদায় করে সা'লাবাহ্‌্র 
কাছে এলে সে বলল, দাও দেখি সদ্ূকার আইনগুলো আমাকে দেখাও । তারপর তা 
দেখে সে কথাই বলতে লাগল যে, এতো এক রকম জিহিয়া করই হয়ে গেল যা মুসলমান- 
দের কাছ থেকে নেয়া উচিত নয়। যাহোক, এখন আপনারা যান, আমি পরে চিন্তা করে 
একটা সিদ্ধান্ত নেব। 


যখন এরা মদীনায় ফিরে রসূলুল্লাহ সো)-এর খিদমতে হাযির হলেন, তখন 
তিনি তাদের কুশল জিজ্ঞেস করার পূর্বে আবার সে বাক্যটিই পুনরারভি করলেন যা 
পূর্বে বলেছিলেন। অর্থাৎ pled ৫85 ৭ ২০ 250 841০ 082৮ (অর্থাৎ 
সা'লাবাহ্‌্র উপর আফসোস!) কথাটি তিন তিন বার বললেন । তারপর সুলাইমীর 
ব্যাপারে খুশি হয়ে তাঁর জন্য দোয়া করলেন । এ ঘটনারই প্রেক্ষিতে এ আয়াত নাযিল 


শা পাপা Ar জিত ৩ 


হয় 8 481 4৫5 cy ৪০০ 5 অর্থাৎ তাদের মধ্যে কোন কোন লোক এমনও রয়েছে, যারা 


আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে, আল্লাহ্‌ যদি তাদের ধনসম্পদ দান করেন, তবে তারা 
দান-খয়রাত করবে এবং উম্মতের সৎকর্মশীলদের মত সমস্ত হকদার, আত্মীয়-স্বজন 


৪৭০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুথ খণ্ড 


ও গরীব-মিসকীনের প্রাপ্য আদায় করবে। অতপর যখন আল্লাহ্‌ তা'আলা তাদেরকে 
স্বীয় অনুগ্রহে সম্পদ দান করলেন তখন কার্পণ্য করতে আরম্ভ করেছে এবং আল্লাহ্‌ ও 
রসলের আনুগত্য বিমুখ হয়ে গেছে। 
A AIS A Fox ASrrheoe 
২-9 95 ক ও ১ ০৪৫৪০ ১ অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা তাদের অপকর্ম ও 
অঙ্গীকার লংঘনের ফলে তাদের অস্তরসমূহে মুনাফিকী বা কুটিলতাকে আরো পাকাপোক্ত 
করে বসিয়ে দেন যাতে তওবা করার ভাগ্যও হবে না। 


জ্ঞাতব্য 8 এতে বোঝা যায় যে, কোন কোন অসৎ কর্মের এমন অশুভ পরিণতি 
ঘটে যে, তাতে তওবা করার ক্ষমতাও নম্ট হয়ে মায়। “নাউযুবিললাহি মিনহ' (এহেন 
অবস্থা থেকে আল্লাহ্‌র নিকট পানাহ চাই )। 


হযরত আবু উমামাহ্‌ রো)-র সে বিস্তারিত রিওয়ায়েতের পর--যা এইমাত্র 
উল্লেখ করা হল, ইবনে জরীর লিখেছেন যে, রসুলুল্লাহ, (সা) যখন সা'লাবাহ্‌্র 
৪44 ৫82৩ তিন তিন বার বলেন, তখন সে মজলিসে সা'লাবাহ্‌্র কতিপয় আত্মীয়- 


আপনজনও উপস্থিত ছিল । হুযূর (সা)-এর এ বাক্যটি শুনে তাদের মধ্য থেকে একজন 
সঙ্গে সঙ্গে রওয়ানা হয়ে সা'লাবাহ্‌র কাছে গিয়ে পৌছল এবং তাকে ভৎসনা করে 
বলল, তোমার সম্পকে কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে। এ কথা শুনে সালাবাহ, 
ঘাবড়ে গেল এবং মদীনায় হাযির হয়ে নিবেদন করল, হুযূর । আমার সদ্কা কবূল করে 
নিন। নবী করীম সো) বললেন, আল্লাহ্‌ তাআলা আমাকে তোমার সদ্কা কবুল 
করতে বারণ করে দিয়েছেন । একথা শুনে সা"লাধাহ, নিজের মাথায় মাটি নিক্ষেপ করতে 
লাগল । 


হুযূর সো) বললেন, এটা তো তোমার নিজেরই র্ুতকর্ম। আমি তোমাকে হুকুম 
করেছিলাম, কিন্তু তুমি তা মান্য করনি। এখন আর তোমার সদকা কবুল হতে পারে 
না। তখন সা'লাবাহ অকৃতকার্য হয়ে ফিরে গেল এবং এর কিছুদিন পরই মহানবী সো)-র 
ওফাত হয়ে যায়। অতপর হযরত আবু বকর (রা) খলীফা হলে সা*লাবাহ্‌ সিদ্দীকে 
আকবর রো)-এর খিদমতে হাযির হয়ে তার সদ্কা কবুল করার আবেদন জানাল । 
সিদ্দীকে আকবর (রা) উত্তর দিলেন, যখন স্বয়ং রসুলুল্লাহ সো)-ই কবুল করেন নি, 
তখন আমি কেমন করে কবুল করব ! 


তারপর হযরত সিদ্দীকে আকবর রো)-এর ওফাতের পর সা'লাবাহ্‌ ফারূকে 
আযম রো)-এর খিদমতে হাযির হয় এবং সে আবেদন জানায় এবং একই উত্তর পায়, 
যা সিদ্দীকে আকবর রো) দিয়েছিলেন । এরপর হযরত উসমান (রা)-এর খিলাফত 
আমলেও সে এ নিবেদন করে। কিন্তু তিনিও অস্বীকার করেন। হযরত উসমান (রা)-এর 
খিলাফতকালেই সা*লাবাহ্‌র মৃত্যু হয় ।---( মাযহারী ) 


সূরা তওবা ৪৭১ 


মাস'আলা £ এখানে প্রশ্ন উঠে যে, সা'লাবাহ্‌ যখন তওবা করে উপস্থিত হয়েছিল 
তখন তার তওবাটি কবুল হল না কেন। এর কারণ, অতি পরিক্ষার; রসূলুল্লাহ (সা) 
ওহীর মাধ্যমে জানতে পেরেছিলেন যে, গে এখনও নিষ্ঠার সাথে তওবা করেনি । তার 
মনে এখনও নেফাক তথা কুটিলতা রয়ে গেছে। শুধু সাময়িক কল্যাণ কামনায় মুসল- 
মানগণকে প্রতারিত করে রাষী করতে চাইছে মান্্র । কাজেই এ তওবা কবৃলযোগ্য নয়। 
পক্ষান্তরে স্বয়ং রসূলে করীম সো)-ই যখন তাকে মুনাফিক সাব্যস্ত করে দিয়েছেন, তখন 
পরবতী খলীফাগণের পক্ষে তার সদৃকা কবুল করার কোন অধিকারই অবশিষ্ট থাকেনি । 
কারণ, যাকাতের জন্য মুসলমান হওয়া শর্ত। অবশ্য রসূলুল্লাহ সো)-র পর যেহেতু 
কারো অন্তরে নেফাক বা কুটিলতা নিশ্চিতভাবে কেউ জানতে পারে না, কাজেই পরবর্তী 
কালের জন্য হুকুম এই যে, যে ব্যক্তি তওবা করে নেবে এবং ইসলাম ও ঈমান স্বীকার 
করে নেবে তার সাথে মুসলমানদের মতই আচরণ করতে হবে, তার মনে যাই কিছু থাক 
না কেন। ---( বয়ানুল কোরআন ) 


Aid bey * পঃ 32304 18 9 পাও 
LMS GS Gnas GCs SEDC} রর 
2 a 2232 পতি ঠ 2 24 ডি 5 -$ 2 2 
201 ১৭ ৬৮৪৮০ ০)১১৮৯৬ ৯১০৪৯ টু 
22 58224 5 ‘Tel? Gs * 
30 Hala) 0 md! Cll PES; 
4 
58 21 ডে 226 চিত: 2 
৬ তব 2 sw 28 পাতা ৪ 5:54 টু 
দ্যা NAG ৮৯৪ 9০৬ বিগ, 
tes at 
5 Cdl 
(৭৯) সে সমস্ত লোক যারা ভৎ্সনা-বিদ্রপ করে সেসব মুসলমানদের প্রতি 
যারা মন খুলে দান-খয়রাত করে এবং তাদের প্রতি যাদের কিছুই নেই শুধুমান্তর নিজের 
পরিশ্রমলব্ধ বস্তু ছাড়া। অতপর তাদের প্রতি ঠাটা করে। আল্লাহ্‌ তাদের প্রতি ঠাট্টা 
করেছেন এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব । (৮০) তুমি তাদের জন্য 
ক্ষমা প্রার্থনা কর জার না কর। যদি তুমি তাদের জন্য সত্তর বারও ক্ষমা প্রার্থনা কর, 


তথাপি কখনোই তাদেরকে আল্লাহ, ক্ষমা করবেন না। তা এজন্য যে, তারা আল্লাহ্‌কে 
এবং তার রসূলকে অস্বীকার করেছে। বস্তুত আল্লাহ্‌, না-ফরমানদেরকে পথ দেখান না। 

















তফসীরের সার-সংক্ষেপ 


এসব (মুনাফিক ) লোকগুলো এমন যে, নফল সদৃকা দানকারী মুসলমানদের 
প্রতি সদৃকার পরিমাণের স্বল্পতার ব্যাপারে বিদ্রপ-ভতসনা করে । ( বিশেষত ) সেসব 


৪৭২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


লোকদের প্রতি (আরো বেশি) বিদ্রপ করে যাদের কাছে শুধুমান্্ মেহনত-মযদুরী 
(আয়) ব্যতীত আর কোন কিছুই থাকে না। (আর যে বেচারীরা এরই মধ্য থেকে 
সাহস করে কিছু সদ্কা-খয়রাত করে ) তাদের প্রতি বিদ্র.পও করে । € অর্থাৎ 
সাধারণ বিদ্রপ-ভত্সনা তো সবার প্রতিই করে যে, সামান্য বস্ত খয়রাত করতে নিয়ে 
এসেছে । তদুপরি এসব মেহনতী গরীবদের প্রতি ঠাট্টাও করে যে, এটাও কি একটা 
খয়রাত করার মত জিনিস হলো নাকি? আল্লাহ্‌ তা'আলা তাদেরকে এসব ঠাট্টা- 
বিদ্রপের (বিশেষ ধরনের ) বদলা তো দেবেনই, তদুপরি (সাধারণ ঠাট্টা-বিদ্রপের জন্য 
এই বদলা পাবে যে.) তাদের জন্য (আখিরাতে ) হবে বেদনাদায়ক শাস্তি। আপনি 
সেসব মুনাফিকের জন্য ক্ষমা প্রার্থনা করুন আর না করুন (দুইই সমান--এতে তাদের 
এতটুকু লাভ হবে না। তারা ক্ষমা পাবে না। এমনকি ) আপনি যদি তাদের জন্য সত্তর 
বারও (অর্থাৎ অনেক করেও ) ক্ষমা প্রার্থনা করেন, তবুও আল্লাহ্‌ তাআলা তাদেরকে 
ক্ষমা করবেন না। তা এজন্য যে, তারা আল্লাহ্‌ ও তাঁর রসুলের সাথে কুফরী করেছে। 
বন্তত আল্লাহ্‌ তা'আলা এহেন উদ্ধত লোকদেরকে হিদায়ত দান করেন না, যারা 
কখনো ঈমান ও সৎপথের অন্বেষণ করে না (কাজেই সারা জীবনই এরা কুফরীতে 
থেকে মরে যায় )। | 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

প্রথম আয়াতটিতে নফল সদকা দানকারী মুসলমানদের প্রতি মুনাফিকদের ঠাট্টা- 
বিদ্রপের আলোচনা করা হয়েছে । সহীহ মুসলিম শরীফে বর্ণিত আছে যে, হযরত আবু 
মাসউদ রো) বলেছেন, আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে আমাদের প্রতি এমন অবস্থায় 
সদ্কার নির্দেশ দেয়া হয়েছে যখন আমরা মেহনতী-মযদুরী করতাম । ( অতিরিক্ত 
কোন সম্পদ আমাদের কাছে ছিল না; সেশ্রমের কামাই থেকেই যা আমরা পেতাম 
তারই মধ্য থেকে সদ্কা-খয়রাতের জন্যও কিছু বের করে নিতাম ।) সুতরাং আবু 
আকীল (রো) অর্ধ সা” প্রোয় পৌনে দুই সের) সদকা হিসাবে পেশ করেন। অপর 
এক লোক এসে কিছু বেশি পরিমাণ সদকা দেয়। এরই উপর মুনাফিকরা ঠাট্টা-বিদ্র.প 
করতে আরম্ভ করে যে, কি সামান্য ও নিকৃষ্ট বস্তু সদকা করতে নিয়ে এসেছে দেখ! 
এমন বস্তুতে আল্লাহ্‌র কোন প্রয়োজন নেই। আর যে লোক কিছুটা বেশি সদ্‌কা 
করেছিল, তার উপর এ অপবাদ আরোপ করল যে, সে লোক দেখানোর উদ্দেশ্যে সদকা 
করেছে। তারই প্রেক্ষিতে এ আয়াতটি নাযিল হয়। 


AJA 


ae dh আয়াতে ঠাট্টার পরিণতিকে ঠাট্টা বলেই বোঝানো হয়েছে। 


দ্বিতীয় আয়াতে মুনাফিকদের সম্পর্কে মহানবী (সা)-কে বলা হয়েছে যে, আপনি 
তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন বানা করুন, উভয়ই সমীন। তাছাড়া ক্ষমা প্রার্থনা 


সূরা তওবা ৪৭৩ 


যতই করুন না কেন, তাদের ক্ষমা হবে না। এর বিস্তারিত বর্ণনা পরবর্তী আয়াত $ 


79549 পাতা 1০ পঠিত 


৮৪ ১ 1৮55 ০১ & 2 -এর আওতায় আসবে । 


7759205262৬ 2১487028440 29 
0১65 %1 ৫৮০ ০২৬ ১১৫৪৪ ০৯০৬০। 
৮ 214৯ a )122013৩৬ 










19545 ৩ ০১2 2 8৫ ররর 


2) 2925, EE OC 29 2 ৬৯৯ রা 62 
ই ০2654 9/5৩2 
3৮, স৩ 3751482৮৯৩২ 
০৬৯১৯০%৫1১ 2645 ৯৯৪৬ 


(৮১) পেছনে থেকে যাওয়া লোকেরা আল্লাহ্র রসূল থেকে বিচ্ছিন্ন হয়ে বসে 
থাকতে পেরে আনন্দ লাভ করেছে; আর জান ও মালের দ্বারা আল্লাহর রাহে জিহাদ 
করতে অপছন্দ করেছে এবং বলেছে, এই গরমের মধ্যে অভিযানে বের হয়ো না।--বলে 
দাও উত্তাপে জাহান্নামের আগুন প্রচণ্ততম। যদি তাদের বিবেচনাশক্তি থাকত। (৮২) 
অতএব, তারা সামান্য হেসে নিক এবং তারা তাদের ক্লুতকর্মের বদলাতে অনেক বেশি 
কাঁদবে । (৮৩) বস্তুত আল্লাহ্‌ যদি তোমাকে তাদের মধ্য থেকে কোন শ্ৰেণীবিশেষের 
দিকে ফিরিয়ে নিয়ে যান এবং অতপর তারা তোমার কাছে অভিযানে বেরোবার অনুমতি 
কামনা করে, তবে তুমি বলো যে, তোমরা কখনো আমার সাথে বেরোবে না এবং আমার 
পক্ষ হয়ে কোন শহর সাথে যুদ্ধ করবে না, তোমরা তো প্রথমবারে বসে থাকা গছন্দ করেছ, 
কাজেই পেছনে পড়ে থাকা লোকদের সাথে বসেই থাক । 

CO ——— 
তফসীরের সার-সংক্ষেপ 

পেছনে পড়ে থাকা লোকগুলোও রসূলুল্লাহ (সা)-র €চলে যাবার) পর নিজে- 

দের (যুদ্ধ থেকে বিরত হয়ে) বসে থাকার জন্য আনন্দিত হয়েছে এবং তারা নিজেদের 
25 জিহাদ করতে পছন্দ করেনি (দু'টি কারণে_- 
তার একটি হল কুফরী এবং অপরটি আরামপ্রিয়তা)। আর € তারা অন্ঠদেরও ) 







278 


৯৯ 95 





“০ 












৪৭৪ তফসীরে মা'আরেফুল কোরআন ॥। চতুর্থ খণ্ড 


বলতে শুরু করেছে যে, তোমরা (এহেন কঠিন ) গরমে (ঘর ছেড়ে) বেরিয়ো না। 
আপনি (উত্তরে) বলে দিন যে, জাহান্নামের আগুন (এর চেয়েও অনেক ) বেশি গরম 
(ও তীব্র। সতরাং আশ্চর্যের বিষয় যে, তোমরা এই গরম থেকে বাঁচার চেষ্টা করছ 
অথচ জাহান্নামে যাবার ব্যবস্থাও নিজেরাই করছ; কুফরী ও বিরোধিতা পরিহার করছ 
না।) কতই না ভাল ছিল যদি তারা বুঝত! বস্তুত (উল্লিখিত বিষয়টির পরিণতি 
হল এই যে, দুনিয়ায় ) এরা সামান্য সময় হেসে (খেলে) নিক, (পরবর্তীতে ) বহুদিন 
ধরে (অর্থাৎ চিরকাল ) কাঁদতে থাকবে! (অর্থাৎ তাদের হাসি-আনন্দ অল্পকালের 
আর কান্না হল চিরদিনের জন্য। তা তাদের) সেসব কাজেরই পরিণতি হিসাবে (পাবে) 
যা তারা কুফরী, মুনাফিকী ও বিরোধিতা প্রভৃতির মাধ্যমে) অর্জন করেছে। (তাদের 
অবস্থার বিষয় যখন জানা .হুয়ে গেল,) তখন আল্লাহ্‌ তা'আলা যদি আপনাকে (এ 
সফর থেকে মঙজলমত মদীনায় )এদের কোন দলের নিকট ফিরিয়ে আনেন--( এখানে 
কোন দলের নিকট কথাটি এজন্য বলা হয়েছে যে, হয়তো বা তখনো পর্যন্ত তাদের 
কেউ কেউ মরেও যেতে পারে কিংবা অন্য কোথাও চলে যেতে পারে ।) আর তখন 
এরা (আপনার মনস্তম্টি ও অপরাধ স্খলনের জন্য অন্য কোন জিহাদে আপনার সাথে) 
যাবার অনুমতি প্রার্থনা করে যেহেতু তখনো তাদের মনে এই ইচ্ছাই থাকবে যে, 
ঠিক কাজের সময়ে কোন ছলছু'তা করবে । কাজেই,) তখন আপনি তাদেরকে একথা 
বলে দিন যে, (যদিওবা এখন তোমরা পার্থিব লাভের ভিত্তিতে বানিয়ে কথা বলছ, 
কিন্ত) আল্লাহ্‌ তা'আলা তোমাদের অন্তরের গোপন কথা বাতলে দিয়েছেন। (কাজেই 
আমি একান্ত দৃঢ়তার সাথে বলছি যে ), তোমরা আর কখনোই আমার সাথে জিহাদে 
যেতে পারবে না। আর নাইবা অমার সঙ্গী হয়ে (দীনের) কোন শত্রুর বিরুদ্ধে লড়াই 
করবে € আর এই হলো যাবার আসল উদ্দেশ্য। কারণ,) তোমরা পূর্বেও বসে থাকা 
পছন্দ করেছিলে (এবং এখনোও তোমাদের তাই সংকল্প) সুতরাং (অনর্থক মিথ্যা কথা 
কেন বানাচ্ছ। বরং আগের মত এখনো) তাদের সাথেই বসে থাক (যারা বন্ততই ) পেছনে 
থাকার যোগ্য (কোন ওযর অপারকতার দরুন ৷ যেমন, বুদ্ধ, শিশু ও নারী প্রভৃতি )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
এখানে উপর থেকেই মুনাফিকদের অবস্থার বর্ণনা ধারাবাহিকভাবে চলে আসছে, 

যারা সাধারণ নির্দেশ আসার পরেও তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেনি। আলোচ্য আয়াত- 
গুলোতেও তাদেরই এক বিশেষ অবস্থার কথা বলা হয়েছে এবং এ কারণে তাদের প্রতি 
আখিরাতের শাস্তি, দুনিয়াতে ভবিষ্যতের জন্য তাদের নাম মুজাহিদীনের তালিকা থেকে 
কেটে দেয়া এবং পরবর্তী কোন জিহাদে তাদেরকে অংশগ্রহণ করতে না দেয়ার বিষয় 
আলোচনা করা হয়েছে । 

পা 49075 পটেল 3 

৬) 8৯42 শব্দটি ৯/৩-এর বহুবচন। অর্থ ‘পরিত্যক্ত*। অর্থাৎ যাকে 
পরিহার করা বা ছেড়ে দেয়া হয়েছে। এতে ইঙ্গিত করা হয়েছে যে, এরা নিজেরা একথ 


সূরা তওবা 8৭৫ 


মনে করে আনন্দিত হচ্ছে যে, আমরা নিজেদেরকে বিপদের হাত থেকে বাঁচিয়ে নিতে 
পেরেছি এবং জিহাদে শামিল হতে হয়নি, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ্‌ তা'আলা তাদের 
এহেন সম্মান পাবার যোগ্য মনে করেননি । কাজেই এরা জিহাদ “বর্জনকারী” নয়ঃ বরং 
জিহাদ থেকে ‘বর্জিত’ । কারণ, রসূলুল্লাহ (সা)-ই তাদেরকে বর্জনযোগ্য মনে করেছেন। 


4 AS 
4911545০385 এতে ০ ৯ অর্থাৎ * ‘পেছনে’ বা ‘পরে’। আবু ওবায়দা 


(র) এ অর্থই গ্রহণ করেছেন। তাতে এর মর্মার্থ দীড়ায় এই যে, এরা রসূলুল্লাহ (সা)-র 
জিহাদে চলে যাবার পর তাঁর পেছনে রয়ে যেতে পারল বলে আনন্দিত হচ্ছে যা 


পা লা 


বাস্তবিকপক্ষে আনন্দের বিষয়ই নয়। নত ১৯১০) শব্দটি এখানে ১ ৪৯ (বসে থাকা ) 
এর ধাতুগত অর্থে ব্যবহৃত হয়েছে। 


দ্বিতীয় অর্থে এক্ষেত্রে ৮১ /৯ অর্থ ৮৪) ১ তথা বিরোধিতাও হতে পারে। 


অর্থাৎ এরা রসূলে করীম সো)-এর নির্দেশের বিরোধিতা করে ঘরে বসে রইল। 
আর শুধু নিজেরাই বসে রইল না; বরং অন্য লোকদেরকেও এ কথাই বোঝাল যে, 


$/ শালি ॥ AS he 


31915 0৯৭ ॥ অর্থাৎ (এমন ) গরমের সময়ে জিহাদে বেরিয়ো না! 


একথা পূর্বেই জানা গেছে যে, তাবুক যুদ্ধের অভিযান এমন এক সময়ে সংঘটিত 
হয়েছিল, যখন প্রচণ্ড গরম পড়ছিল। আল্লাহ্‌ তা'আলা তাদের এ কথার উত্তর দান 


চল ঢপ পে পর পপ 5 ৮:৪১ 
প্রসঙ্গে বলেছেন ঃ 11৯ ১০1] ৮৫৯ 5005 অর্থাৎ এই হতভাগারা এ সময়ের উত্তাপ 
তো দেখছে এবং তা থেকে বাঁচার চিন্তা করছে । বস্তত এর ফলে আল্লাহ্‌ ও তার রঙ্গলের 
নাফরমানীর দরুন যে জাহান্নামের আগুনের সম্মুখীন হতে হবে সে কথা ভাবছেই না। 
তাহলে কি মওসুমের এ উল্ভাপ জাহান্নামের উত্তাপ অপেক্ষা বেশি £ অতপর বলেন ঃ 


চা 


রি {S544 - ----এর শাব্দিক অর্থ এই যে, হাসো. কম, কীদো বেশি? । 


শব্দটি দিও নির্দেশবাচক পদ আকারে ব্যবহার করা হয়েছে, কিন্তু তফসীরবিদ মনীষী- 
বন্দ একে সংবাদবাচক সাব্যস্ত করেছেন এবং নিদেশবাচক পদ ব্যবহারের এই তাৎপর্য 
বর্ণনা করেছেন যে, এমনি ঘটা অবধারিত ও নিশ্চিত। অর্থাৎ নিশ্চিতই এমনটি ঘটবে 
যে, তাদের এ আনন্দ ও হাসি হবে অতি সাময়িক। এরপর আখিরাতে তাদেরকে চিরকাল 
কাদতে হবে। এ আয়াতের তফসীর প্রসঙ্গে ইবনে আবী হাতেম রে) হযরত ইবনে 
আব্বাস রো)-এর রিওয়ায়েত উদ্ধৃত করেছেন যে, 


তে ১১ 1 ১০৭৮০ 105  ত্রি ৬ ও 2 085 ৮8 এএ 
151] &০%৭৪ এ ৪09950৮9115 ৮০৮১ এ ৮115) ৬53 


৪৭৬ _. তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


অর্থাৎ দুনিয়া সামান্য কয়েকদিনের অবস্থান স্থল, এতে যত ইচ্ছা হেসে নাও। 
অতপর দুনিয়া যখন শেষ হয়ে যাবে এবং আল্লাহ্র সান্নিধ্যে উপস্থিত হবে, তখনই কান্নার 
পালা শুরু হবে যা আর নিরত্ত হবে না।-_(মাযহারী ) | 

AS ক A 

দ্বিতীয় আয়াতে | ৭ )-১ ১) বলা হয়েছে। তফসীরের সার-সংক্ষেপে এর 
মর্মাথ নেয়া হয়েছে যে, এরা যদি ভবিষ্যতে কোন জিহাদে অংশগ্রহণের ইচ্ছা বা আগ্রহ 
প্রকাশ করে, তাহলে যেহেতু তাদের অন্তরে ঈমান নেই, সেহেতু এদের সে ইচ্ছাও নিষ্ভাপুর্ণ 
হবে নাঃ যখন রওয়ানা হবার সময় হবে, পূর্বেকার মতই নানা রকম ছলছু'তার আশ্রয় 
নেবে। সুতরাং মহানবী (সা)-র প্রতি নির্দেশ হল যে, তারা নিজেরাও যখন কোন জিহাদে 
অংশগ্রহণের কথা বলবে, তখন আপনি প্রকৃত বিষয়টি তাদেরকে বাতলে দিন যে, তোমাদের 
কোন কথা বা কাজে বিশ্বাস নেই । তোমরা না যাবে জিহাদে, না আমার পক্ষ হয়ে 
ইসলামের কোন শন্ত্রর বিরুদ্ধে যুদ্ধ করবে । 


অধিকাংশ তফসীরবিদ বলেছেন যে, এ হুকুমটি তাদের জন্য পার্থিব শাস্তি হিসাবে 
প্রবর্তন করা হয় যে, সত্যিকারভাবে তারা কোন জিহাদে অংশগ্রহণ করতে চাইলেও 
যেন তাদেরকে অংশগ্রহণ করতে দেয়া না হয়। 


গুন দহ শর নত তত রণ 
১৯4565147০5 ০৬ এ 4০১১ 
0 4 BI BUT G53 Ab Hb 


(৮৪) আর তাদের মধ্য থেকে কারো শ্বত্য হলে তার উপর কখনও নামায পড়বেন 
না এবং তার কবরে দীড়াবেন না। তারা তো জাল্লাহর প্রতি অস্ীুতি ভাগন করেছে এবং 
রসূলের প্রতিও। বস্তুত তারা না-ফরমান অবস্থায় স্বত্যু বরণ করেছে। 








তফসীরের সার-সংক্ষেপ 

আর যদি তাদের মধ্য থেকে কেউ মরে যায়, তবে তার উপর কখনও (জানাযার ) 
নামায পড়বেন না (এবং তাদেরকে দাফন করার জন্য) তার কবরেও দাঁড়াবেন না। 
(কারণ,) তারা আল্লাহ তা'আলা ও রসুলের প্রতি কুফরী করেছে এবং তারা সেই কুফরী 
অবস্থায়ই মারা গেছে। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

গোটা উম্মতের এঁকমত্যে সহীহ্‌ হাদীসসমূহের মাধ্যমে প্রমাণিত রয়েছে যে, 
এ আয়াতটি মুনাফিক আবদুল্লাহ্‌ ইবনে উবাইয়ের মৃত্যু ও তার জানাযা সম্পর্কে নাযিল 
হয়েছে। সহীহাইন (অধাৎ বুখারী ও মুসলিম )-এর রেওয়ায়েতের দ্বারা প্রমাণিত 


সূরা তওবা . ৪8৭৭ 


রয়েছে যে, তার জানাযায় রসূলুল্লাহ্‌ (সা) নামায পড়েন। নামায পড়ার পরই এ আয়াত 
নাযিল হয় এবং এরপর আব কখনো তিনি কোন মুনাফিকের জানাযার নামায পড়েননি। 


সহীহ্‌ মুসলিমে হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা)-এর বর্ণনায় এ আয়াত 
নাঘিলের ঘটনাটি সবিষ্তারে উল্লেখ রয়েছে। তাহল এই যে, আবদুল্লাহ ইবনে উবাই 
ইবনে সালুল যখন মারা যায়, তখন তার পুন্র আবদুল্লাহ্‌ ঘিনি একজন নিষ্ঠাবান মুসল- 
মান ও সাহাবী ছিলেন হুযূর (সা)-এর নিকট এসে নিবেদন করলেন যে, হুযুর! আপনি 
আপনার জামাটি দান করুন যাতে আমি তা আমার পিতার কাফনে পরাতে পারি। 
রসূলে করীম (সো) নিজের জামা মুবারক দিয়ে দিলেন। তারপর আবদুল্লাহ্‌ নিবেদন 
করেন যে, আপনি তার জানাযার নামাযও পড়াবেন। হুযূর সো) তাও কবল করেন। 
জানাযার নামাযে দীড়ালে হযরত উমর ইবনে খাত্তাব রো) হুযর সো)-এর কাপড় আক- 
রণ করে নিবেদন করলেন, আপনি এ মুনাফিকের জানাযা গড়ছেন, অথচ আল্লাহ্‌ 
আপনাকে মুনাফিকের নামায পড়তে বারণ করেছেন। রসূলুল্লাহ (সা) বললেন, আল্লাহ্‌ 
আমাকে এ ব্যাপারে এখতিয়ার দিয়েছেন---মাগফিরাতের দোয়া করব অথবা করব 
না। আর সে আয়াতে যাতে সত্তর বার মাগফিরাতের দোয়া করলেও ক্ষমা হবে না 
বলে উল্লেখ রয়েছে, তা আমি সত্তর বারের বেশিও ইস্তেগফার করতে পারি । সে 
আয়াতের দ্বারা উদ্দেশ্য হল সুরা তওবার এ আয়াত যা এইমাত্র পূর্বে বর্ণিত হয়েছে । 

“AB Arde ANS AITA ALATA IA ALAS LAL ABo A Ne 
অথাৎ} or Bye crite pO) LS ul po Jl Y ১৫৪1 
ASTI 
(৪) 41 অতপর রসুলুলাহ্‌ (সা) তার জানাযার নামায পড়েন এবং নামাযের পরেই এ 


পর্ণ 255 


আয়াত অবতীর্ণ হয় ৮৯ 1 ৮55 043 তত ****(স্তরাং এরপর খকনও তিনি 
কোন মুনাফিকের জানাযা পড়েননি ।) 


উল্লেখিত ঘটনা সম্পর্কে কয়েকটি প্রশ্ন ও তার উত্তর $ এখানে প্রথমত প্রশ্ন উঠে 
এই যে, আবদুল্লাহ্‌ ইবনে উবাই এমন এক মুনাফিক ছিল যার মুনাফিকী বিভিন্ন সময়ে 
প্রকাশও পেয়েছিল এবং সে ছিল সব মুনাফিকের সর্দার। কাজেই এর সাথে রসুলুল্লাহ 
(সো) এমন বৈশিষ্ট্যপূর্ণ ব্যবহার করলেন কেমন করে যে, তার কাফনের জন্য নিজের 
পবিত্র জামা মুবারক পর্যন্ত দিয়ে দিলেন? 


উত্তর এই যে, এর দু'টি কারণ থাকতে পারে ঃ এক. তার পূত্র যিনি একজন 
নিষ্ঠাবান সাহাবী ছিলেন তাঁর আবেদন । অর্থাৎ শুধুমাত্র তাঁর মনস্তষ্টির জন্য তিনি 
এমনটি করেছিলেন। দুই. অপর একটি কারণ এও হতে পারে, যা বুখারীর হাদীসে 
হযরত জাবের (রা)-এর রেওয়ায়েতক্রমে উদ্ধত রয়েছে যে, গঘওয়ায়ে বদরের সময় 
যখন কিছু কুরাইশ সর্দার বন্দী হয়ে আসে, তাদের মধ্যে মহানবী সো)-র চাচা 
আব্বাসও ছিলেন। হুযুর (সা) দেখলেন, তীর গায়ে কোর্তা নেই। তখন সাহাবীদেরকে 


৪৭৮ তফসীরে মাআরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


বললেন, তাকে একটি কোর্তা পরিয়ে দেয়া হোক । হযরত আব্বাস ছিলেন দীর্ঘদেহী 
লোক। আবদুল্লাহ্‌, ইবনে উবাই ছাড়া অন্য কারো কোর্তা তাঁর গায়ে ঠিক মত লাগছিল 
না। ফলে আবদুল্লাহ্‌ ইবনে উবাইর কোর্তা বা কামীস নিয়েই রসুলুল্লাহ, সো) নিজের 
চাচা আব্বাসকে পরিয়ে দিয়েছিলেন । তাঁর সে এহসানের বদলা হিসেবেই মহানবী (সা) 
নিজের জামা মুবারকখানা তাকে দিয়ে দেন।--( কুরতুবী ) 


দ্বিতীয় প্রশ্ন 8 এখানে আরো একটি প্রশ্ন এই যে, ফারকে আযম (রো)-যে 
মহানবী (সা)-কে বললেন, আল্লাহ্‌ তা'আলা আপনাকে মুনাফিকদের নামায পড়তে 
বারণ করেছেন, তা কিসের ভিত্তিতে বলেছিলেন £ কারণ, ইতিপূর্বে কোন আয়াতে 
পরিষ্কারভাবে তাঁকে মুনাফিকের জানাষা পড়তে বারণ করা হয়নি। এতে একথাই 
প্রতীয়মান হয় যে, হযরত উমর বারণের বিষয়টি উত্ত সুরা তওবার সাবেক আয়াত 


৮৪) ১৯০০ 1---2থেকেই বুঝতে পেরেছিলেন । এক্ষেত্রে আবারো প্রশ্ন দেখা দেয় 
যে, এ আয়াতটি যদি জানাযার নামাযের বারণের প্রতি ইঙ্গিত করে থাকে, তবে মহানবী 


(সা) এতে বারণ হওয়া সাব্যস্ত করলেন না কেন; বরং তিনি বললেন যে, এ আয়াতে 
আমাকে অধিকার দেয়া হয়েছে। 


উত্তর £৪ প্রকৃতপক্ষে আয়াতের শন্দাবলীর বাহ্যিক মর্ম হচ্ছে এখতিয়ার দান । 
তাছাড়া একথাও সুস্পস্ট. যে, সত্তর বারের উল্লেখ নির্দিষ্টতা বোঝাবার জন্য নয়, বরং 
আধিক্য বোঝাবার জন্য। সুতরাং উক্ত আয়াতের সারমর্ম এর বাহ্যিক অর্থ অনুযায়ী 
এই হবে যে, মুনাফিকদের মাগফিরাত হবে নাঃ যতবারই তাদের জন্য আপনি ক্ষমা 
প্রার্থনা করুন না কেন। কিন্তু এখানে পরিষ্কারভাবে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে 
হুযূরকে বারণও করা হয়নি। কোরআন করীমের অপর এক আয্মাতে যা সূরা ইয়াসীনে 
উক্ত হয়েছে তাতে এর উদাহরণও রয়েছে । তাতে বলা হয়েছে ঃ 


তি টি ASA 42 AT “পণ 8. পাবা হালি রা 


পর দীনের তবলীগ Sf an বারণ করা 


হয়নি, বরং অন্যান্য আগ্নাতের দ্বারা তবলীগ ও দাওয়াতের কাজ তাদের জন্যও 
- wig A Ar e“ AJ তা “A ew 


অব্যাহত রাখা প্রমাণিত হয় ঃ ৪7০33 ৩০ ০ 071 চ 8$অথবা ০০১1 ৬০1 


AL ud WS AS 


রর ১55 45 ১৬০ প্রভৃতি । 


AS A AIM ArT AST Ee 


সারকথা এই যে, ১১১৪১ ১1 (৪১) ১১ 1 [আয়াতের দ্বারা তো মহানবী 
(সা)-কে ভীতি প্রদর্শন ব্যাপারে স্বাধীনতা দেয়া হয়েছেই, তদুপরি বর্তমান আলোচ্য 


সূরা তওবা ৪৭৯ 


আয়াতে নির্দিষ্ট দলীলের মাধ্যমে ভীতি-প্রদর্শনের ধারাকে অব্যাহত রাখা প্রমাণিত হয়ে 
গেল। মহানবী (সা) উল্লিখিত আয়াতের মাধ্যমে একথা বুঝে নিতে পেরেছিলেন যে, 
তাঁদের মাগফিরাত হবে না! কিন্তু অপর কোন আয়াতের মাধ্যমে এ পর্যন্ত তাঁকে ভীতি 
প্রদর্শনে বাধাও দেয়া হয়নি । 


আর মহানবী (সো) জানতেন যে, আমার কামীসের কারণে কিংবা জানাযা পড়ার 
দরুন তার মাগফিরাত তো হবে না, কিন্ত এতে অন্যান্য দীনী কল্যাণ সাধিত হওয়ার আশা 
করা যায়। এতে হয়তো তার পরিবারের লোক ও অন্য কাফিরগণ যখন হুযুর (সা)-এর 
এহেন সৌজন্যমূলক আচরণ লক্ষ্য করবে, তখন তারাও ইসলামের নিকটবর্তী হবে এবং 
মুসলমান হয়ে যাবে। তাছাড়া তখনো পর্যন্ত যেহেতু (মুনাফিকের) জানাযা পড়ার 
সরাসরি নিষেধাজ্ঞা ছিল না, সেহেতু তিনি তার জানাযা পড়ে নেন। 


এ উত্তরের সমর্থন হয়তো সহীহ্‌, বুখারীর বাক্যেও পাওয়া যাবে, যা হযরত ইবনে 
আব্বাস (রা) থেকে বর্ণিত হয়েছে যে, আমি যদি জানতে পারতাম, সত্তর বারের 
বেশি দোয়া ও মাগফিরাত কামনায় তার মাগফিরাত হয়ে যাবে, তাহলে মামি তাও 
করতাম ।----(কুরতুবী ) 


দ্বিতীয় প্রমাণ হল, সে হাদীস যাতে মহানবী (সা) বলেছেন, আমার জামা তাকে 
আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। তবে আমি এ কাজটি এ জন্য করেছি যে, 
আমার আশা, এ কাজের ফলে তার সম্পুদায়ের হাজারো লোক মুসলমান হয়ে যাবে। 
সুতরাং মাগাযী এবং কোন কোন তফসীর গ্রন্থে উদ্ধৃত রয়েছে যে, এ ঘটনাটি প্রত্যক্ষ 
করে খাযরাজ গোত্রের এক হাজার লোক মুসলমান হয়ে যায়। 


মোটকথা, পূর্ববর্তী আয়াতসমৃহের মাধ্যমে স্বয়ং হুযুর (সা)-এরও এ বিশ্বাস 
হয়ে গিয়েছিল যে, আমাদের এ কাজের দরুন এই মুনাফিকের মাগফিরাত তথা পাপ 
মুক্তি হবে না, কিন্তু যেহেতু আয়াতের শব্দাবলীতে বাহ্যত এই অধিকার দেয়া হয়েছিল; 
অন্য কোন আয়াতের মাধ্যমে নিষেধও করা হয়নি এবং যেহেতু অপরদিকে একজন 
কাফিরের প্রতি ইহসান করার মধ্যে পৃথিবীর কল্যাণের আশাও বিদ্যমান ছিল এবং এ 
ব্যবহারের দ্বারাও অন্য কাফিরদের মুসলমান হওয়ার আশা ছিল, কাজেই তিনি নামায 
পড়াকেই অগ্রাধিকার দান করেছিলেন। আর ফারূুকে আযম রো) বুঝেছিলেন যে, এ 
আয়াতের দ্বারা যখন প্রমাণিত হয়ে গেছে যে, মাগফিরাত হবে না, তখন তার জন্য 
নামাযে জানাযা পড়ে মাগফিরাত প্রার্থনা করাটা একটা অহেতুক কাজ, যা নবুয়তের 
শানের খেলাফ। আর একেই তিনি নিষেধাজ্ঞা হিসাবে প্রকাশ করেছেন। পক্ষান্তরে রসলে 
মকবুল (সা) যদিও এ কাজটিকে মূলত কল্যাণকর মনে করতেন না, কিন্তু অন্যদের 
ইসলাম গ্রহণের পক্ষে সহায়ক হওয়ার প্রেক্ষিতে তা অহেতুক ছিল না। এভাবে না রসূলে 
করীম (সা)-এর কাজের উপর কোন আপত্তি থাকে, না ফারুকে আযম (রা)-এর কথায় 
কোন প্রশ্ন উঠতে পারে ।-_-(বয়ান্ল কোরআন) 


৪৮০ তফসীরে মা“আরেফ্ুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


পাটি তা 


অবশ্য পরিষ্কারভাবে যখন ০০১ y আয়াত অবতীর্ণ হয়ে গেল, তখন প্রতীয়মান 


হল যে, যদিও জানাযার নামায পড়ার পেছনে একটি দীনী কল্যাণ নিহিত ছিল' কিন্তু 
এতে একটি অপকারিতাও বিদ্যমান ছিল। সেদিকে মহানবী (সো)-র খেয়াল হয়নি। 
তা ছিল এই যে, গুয়ং নিষ্ঠাবান মুসলমানদের মনে এ কাজের দরুন উৎসাহহীনতা 
সৃষ্টির আশংকা ছিল যে, তার নিকট নিষ্ঠাবান মুসলমান ও মুনাফিক সবাইকে একই 
পাঞ্জায় মাপা হয়। এ আশংকার প্রেক্ষিতে কোরআনে এই নিষেধাজ্ঞা নাযিল হয়। 
অতপর মহানবী (সা) কোন মুনাফিকের জানাযার নামায পড়েননি । 


মাঙ্গআলা 3 এ আয়াতের দ্বারা বোঝা যায় যে, কোন কাফিরের জানাযার নামায 
পড়া এবং তার জন্য মাগফিরাতের দোয়া করা জায়েখ নযর। 


মাস‘আলা ৪ এ আয়াতের দ্বারা একথাও প্রমাণিত হয় যে, কোন কাফিরের প্রতি 
সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্যে তার সমাধিতে দাড়ানো কিংবা তা ঘিয়ারত করতে 
যাওয়া জায়েয নয়। অবশ্য শিক্ষা গ্রহণের জন্য অথবা কোন বাধ্যবাধকতার কারণে 
হলে তা এর পরিপন্থী নয়। যেমন হেদায়া গ্রন্থে বণিত রয়েছে যে, যদি কোন মুসল- 
মানের কোন কাফির আত্মীয় মারা যায় এবং তার কোন ওলী-ওয়ারিস না থাকে, তবে 


মুসলমান আত্মীয় সুন্নত নিয়মের প্রতি লক্ষ্য না করে তাকে সাধারণভাবে মাটিতে পু ততে 
পারে।--(বয়ানুল কোরআন ) 


ae ee ae EE 
w 2/ { >» 8 9 Aad 29 ন পা 2 2 Ai 
১৪১ 1 এ ১৩ ৬১)১১১১ oil NE” ১, 


5৫০67 CAA ৫5551 259৫255582৫ ৫ পি ১৮৫৭) ৬ (১৫ 
EINES © OAS ps dl OPS ৫৩ ১ 


JON ০৯১০০১১৩৮৮৪ OS 
3 2 78 ০5 AG 258 2 
উর 55 ০৫৮৪2৩৫৬০৮৩ 5৪ 

26 পা পণ 5 2 28৫ 2৪8৫, ৮৮15৩500৫৫1) 
05491 ৪৫ ০০৯৪৯৮১ 859৯ 22355০80125 
















মগ কহ 5 222d 0 ৮০5৮5 ত) 
We 28434, পৰ At 221 A 9৫552 
EAE LAE SCA Ltt 


কিউ 3৯৮ rn Ee রিল 






সরা তওবা ৪৮১ 


tw 


(৮৫) আর বিস্মিত হয়ো না তাঁদের ধনসম্পদ ও সম্ভান-সন্ততির দরুন । আল্লাহ্‌ 
তো এই চান শে, এ সবের কারণে তাদেরকে আযাবের ভেতরে রাখবেন দুনিয়ায় এবং 
তাদের প্রান নির্গত হওয়া পর্যন্ত যেন তারা কাফিরই থাকে । ৮৬) আর যখন নাযিল 
হয় কোন সূরা যে, ভোমরা ঈমান আন আল্লাহ্‌র উপর, তাঁর রসুলের সাথে একাজ হয়ে, 
তখন বিদায় কামনা করে তাদের দামর্থাবান লোকেরা এবং বলে আমাদের অব্যাহতি 
দিন, খাতে আমরা (নিন্ক্রিয়ভাবে ) বসে থাকা লোকদের সাথে থেকে যেতে পারি। 
(৮৭) তারা পেছনে পড়ে থাকা লোকদের সাথে থেকে যেতে পেরে আনন্দিত হয়েছে 
এবং মোহর এ'টে দেয়া হয়েছে তাদের অন্তরসম্হের উপর । বস্তুত তারা বোঝে না। 
(৮৮) কিন্তু রসূল এবং সেসব লোক যারা ঈমান এনেছে, তার সাথে তারা হ্ুদ্ধ করেছে 
নিজেদের জান ও মালের ছ্বারা। তাদেরই জন্য নির্ধারিত রয়েছে কল্যাণসমূহ এবং তারাই 
মুক্তির লক্ষ্যে উপনীত হয়েছে ৮৯) আল্লাহ্‌ তাদের জন্য তৈরী করে রেখেছেন কানন 
কুজ, যার তলদেশে প্রবাহিত রয়েছে প্রস্বন। তারা তাতে বাস করবে অনস্তকাল । 
এটাই হল বিরাট কৃতকাখতা । 


৯০৯,৯৯১ আপ আপস 


তফসীরের সার-সংক্ষেপ 

তাদের ধ্নসম্পদ ও সন্তান-সন্ততি যেন আপনাকে (এমন) বিস্ময়ে না ফেলে 
(যে, এহেন ধিরুত ব্ক্তি এই নিয়ামতরাজি কেমন করে পেল? প্ররুতপক্ষে এগুলো 
তাদের জনা নিয়ামত নয়, বরং আযাবেরই উপকরণ বিশেষ। কারণ) আল্লাহ শুধু এ 
কথাই চান, যেন € উর্জিখিত) এসব বস্ত-সামগ্রীর কারণে দবনিয়াতেও ভাদেরকে আযাবে 
আবদ্ধ করে রাখেন এবং তাদের প্রাণ কাফির অবস্থায় নির্গত হয় (যাতে তারা আখি- 
রাতেও আমাবেই লিপ্ত থাকে)। আর কখনও কোরআনের কোন অংশ বিশেষ যখন 
এ ব্যাপারে নাধিল করা হয় যে, তোমরা (নিষ্ঠার সাথে) আল্লাহ্‌র উপর ঈমান আন 
এবং তাঁর রস্লের সাথে জিহাদে অংশগ্রহণ কর, তখন তাদের সাম্থ্যবান লোকেরা 
আপনার নিকট অব্যাহতি কামনা করে। আর এ বলে অব্যাহতি চায় যে, আমাদের 
অনুমতি দান করুন যাতে আমরা এখানে অবস্থানকারী লোকদের সাথে থেকে যেতে 
পারি। (অবশ্য ঈমান ও নিষ্ঠা দাবি করতে গিয়ে কোন কিছুই করতে হয় নাঃ শুধু 
বলে দিন যে, আমরা নিষ্ঠাবান।) এসব লোক (চরম অসহযোগী মনোভাবের দরুন) 
পুরবাসিনী নারীদের সাথে থাকতে রাষী হয়ে গেল এবং তাদের অন্তরে মোহর এ'টে 
গেল, যাতে করে তারা (সহযোগিতা ও অসহযোগিতাকে) উপলৰিই করতে পারে না। 
কিন্তু রসূলে করীম সো) এবং তাঁর সঙ্গীদের মধ্যে যারা মুসলমান, তারা (অবশ্য এ 
নির্দেশ মেনে নিলেন এবং) নিজেদের মালামাল ও জানের দ্বারা জিহাদ করলেন। বস্তত 
তাদেরই জন্য নির্ধারিত রয়েছে যাবতীয় কল্যাণ। আর এরাই হলেন পরম কৃতকার্ষ। 
আরসে কল্যাণ ও কৃতকার্ষতা এই যে,) আল্লাহ্‌ তা'আলা তাদের জন্য এমন কাননকুঞ্জ 


B৮২  তফসীরে মা'আরেফুল কোরআন 1 চতুর্থ খণ্ড 


নির্ধারিত করে রেখেছেন যার তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে প্রশ্রবণসমূহ (আর) তারাও 
অনন্তকাল সেখানে থাকবেন। এটাই হল মহান কু তকার্যতা। 


আনুষঙ্গিক জাতব্য বিষয় 

উল্লিখিত আযমাতগুলোতেও সেসব মুনাফিকের কথাই বর্ণনা করা হয়েছে যারা 
তাবুক যৃদ্ধে অংশগ্রহণে নানা রকম ছলনার আশ্রয়ে বিরত থেকে ছিল। সেসব মুনা- 
ফিকের মাঝে কেউ কেউ সম্পদশালী লোকও ছিল। তাদের অবস্থা থেকে মুসলমানদের 
ধারণা হতে পারত যে, এরা যখন আল্লাহর নিকট ধিক্ৃত, তখন দুনিয়াতে এরা কেন 
এসব নিয়ামত পাবে £ 


এর উত্তরে প্রথম আয়াতে বলা হয়েছে যে, যদি লক্ষ্য করে দেখা যায়, তবে 
দেখা যাবে, তাদের এ ধনসম্পদ ও সন্তান-সন্ততি কোন রহমত ও নিয়ামত নগ্ন ঃ বরং 
পাথিব জীবনেও এগুলো তাদের জন্য আযাববিশেষ। আখিরাতের আযাব তো এর বাইরে 
আছেই। দুনিয়াতে আযাব হওয়ার ব্যাপারটি এভাবে যে, ধনসম্পদের মহব্মত, তার 
রক্ষণাবেক্ষণ ও বৃদ্ধির চিন্তা-ভাবনা তাদেরকে এমন কঠিনভাবে পেয়ে বসে যে, কোন 
সময় কোন অবস্থাতেই স্বস্তি পেতে দেয় না। আরাম-আয়েশের যত উপকরণই তাদের 
কাছে থাক না কেন, তাদের ভাগ্যে সে আরাম জুটে না যা মনের শান্তি ও স্বস্তি হিসেবে 
গণ্য হতে পারে। এছাড়া দুনিয়ার এসব ধনসম্পদ যেহেতু তাদেরকে আখিরাত সম্পর্কে 
গাফিল করে দিয়ে কুফর ও পাপে নিমজ্জিত করে রাখার কারণ হয়ে থাকে, 
সেহেতু আযাবের কারণ হিসেবেও এগুলোকে আযাব বলা যেতে পারে। এ কারণেই 


কপ AdYe3 


কোরআনের ভাষায় ৪9 (৪১ 4০) বলা হয়েছে। আল্লাহ তা'আলা এ সমস্ত ধন- 
সম্পদের মাধ্যমেই তাদেরকে শাস্তি দিতে চান। 


AG 5 ন্ট 
৭55 1521 শব্দটি সম্পন্ন লোকদের নিদিষ্ট করার জন্য ব্যবহাত হয়নি, 


বরং এর দ্বারা যারা সম্পন্ন নয় অর্থাৎ যারা অসম্পন্ন এতে তাদের অবস্থা সুস্পষ্টভাবে 
বোঝা গেল যে, তাদের কাছে একটা বাহ্যিক ওযরও ছিল (যার ভিত্তিতে তারা যুদ্ধে 
অংশগ্রহণে অব্যাহতি কামনা করতে পারত )। 





323 


Gh ES 938 ৮১) G2 Dia ES 


Hels BDLLE Gf Las » 3 ht ‘HE 


ও ৩15 





সূরা তওবা ৪৮৩ 


(৯০) আর ছলনাকারী বেদুইন লোকেরা এলো, যাতে তাদের অব্যাহতি লাভ হতে 
পারে এবং নিব থাকতে পারে তাদেরই খারা আল্লাহ ও রসূলের সাথে মিথ্যা বলেছিল । 
এবার তাদের উপর শীঘুই আসবে বেদনাদায়ক আযাব খারা কাফির । 





তফসীরের সারসংক্ষেপ 

আর কিছু ছলনাকারী বেদুইন লোক গ্রাম থেকে এলো (যাতে তারা বাড়িতে 
থেকে যাবার) অন্মতি লাভ করতে পারে এবং (সেসব গ্রাম্য লোকদের মাঝে) যারা 
আল্লাহ ও তার রসূলের সাথে (ঈমানের দাবির ব্যাপারে) সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলেছিল, 
তারা, একেবারেই বসে রইল মিথ্যা ওযর দশাতেও এলো না), তাদের মধ্যে যারা 
( শেষ পর্যন্ত) কাফিরই থেকে যাবে, তাদেরকে আখিরাতে ) বেদনাদায়ক আযাব দেয়া 
হবে (এবং যারা তওবা করে নেবে ভারা আযাব থেকে বেঁচে যাবে )। 


আন্ষঙ্জিক জ্ঞাতব্য বিষয় 

বিশ্লেষণের দারা প্রতীয়মান হয় যে, এসব গ্রামবাসীর মধ্যে দু'রকম লোক ছিল। 
এক---যারা ছলচছু তা পেশ করার জনা মহানবী (সা)-র খিদমতে হাষযীর হয় যাতে 
তাদেরকে জিহাদে যাওয়ার ব্যাপারে অব্যাহতি দান করা হয়। আর কিছু লোক ছিল 
এমন উদ্ধত খারা অব্যাহতি লাভের তোয়ান্ধা না করেই নিজ নিজ অবস্থানে নিজের 
মতেই বস থাকে। 

হযরত জাবের ইবনে আবদুল্লাহ্‌ রো) যখন বলেন, রসুলুল্লাহ সো) জাদইবনে 
কায়েসকে জিহাদে না যাবার অনুষতি দিয়ে দেন, তখন কতিপগ্ন মুনাফিক খিদখতে 
উপস্থিত হয়ে কিছু কিছু ছলছু'তা পেশ করে জিহাদ বর্জনের অনুমতি প্রাথনা করে। 
এতে তিনি অনুমতি অবশ্য দিয়ে দেন, কিন্তু একথাও বুঝতে পারেন যে, এরা মিথ্যা 
ওযর পেশ করছে। কাজেই তাদের ব্যাপারে অমনোযোগিতা প্রদর্শন করেন । এরই 
প্রেক্ষিতে আয়াতটি নাখিল হয়। এতে বাতলে দেয়া হয়েছে যে, তাদের ওঘর গ্রহণযোগ্য 


নয়। ফলে তাদেরকে বেদনাদায়ক আযাবের দুঃসংবাদ শুনিয়ে দেয়া হয়। অবশ্য এরই 
ASA SFr লা নে Fr 


সঙ্গে 9৮ 3 4 ০3 1! বলে ইঙ্গিত করে দিয়েছেন যে, এদের মধ্যে কারো 


কারো ওর কুফরী ও মুনাফিকীর কারণে ছিল না; বরং স্বভাবগত আলস্যের কারণে 
ছিল। এরা এই কাফিরদের আযাবের আওতাভুক্ত নয়। 


595 05055545501 4১ 96০8।452 
লা ৩৩ ৬৮৮০5291৮45) ৮৮ ৩৯৪ 
ডি1$) Gd BNE ৫ 9১৯42 2০5,০০৩ 
eal EL Eat fn ET AU et eh en aot OE NE 


৪৮৪ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ চতুর্থ খন্ড 


প্লে ৮৮ শপ রহ রে 
4 ov ৬৩ 
| Se Kl EE ৮৯ ৮ Sil E> 
সি 


$ 0585৫ 515৩৩ $1 SE NU 3 

ঠি পে ভি ১১০53 5৮ রিকি ৮ ০ ০৮১৩০) 

2 20155? 8 2 ১%$ ১১1১2 ১2) | 
oe OAL শিব / »$ 


(৯১) দুর্বল, রুগ্ন, ব্যয়ভার বহনে অসমর্থ লোকদের জন্য কোন অপরাধ নেই 
যখন তারা মনের দিক থেকে পবিত্র হবে আল্লাহ ও রসূলের সাথে। নেককারদের উপর 
অভিযোগের কোন পথ নেই। আর আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী দয়ালু । (৯২) আর না 
আছে তাদের উপর যারা এসেছে তোমার নিকট যেন তুমি তাদের বাহন দান কর এবং 
তুমি বলেছ, আমার কাছে এমন কোন বস্তু নেই খে, তার উপর তোমাদের সওয়ার 
করাব তখন তারা ফিরে গেছে অথচ তখন তাদের চোখ দিয়ে অশ্ব বইঁতেছিল এ দুঃখে 
যে, তারা এমন কোন বস্তু পাচ্ছে না ঘা ব্যয্ন করবে। (৯৩) অভিযোগের পথ তো তাদের 
ব্যাপারে রয়েছে, যারা তোমার নিকট অব্যাহতি কামনা করে অথচ তারা সম্পদশালী । 
যারা পেছনে পড়ে থাকা লোকদেয় সাথে থাকতে পেরে আনন্দিত হয়েছে। আর আল্লাহ্‌ 
মোহর এটে দিয়েছেন তাদের অন্তরসম্হে। বস্তুত তারা জানতেও পারেনি। 











তফলসীরের দার-সংক্ষেপ 


স্বপ্পক্ষম লোকদের উপর কোন গোনাহ, নেই, রুগ্ন লোকদের উপরও কোন গোনাহ 
নেই এবং সেসব লোকদের উপরও কোন গোনাহ নেই যাদের কাছে (জিহাদের উপকরণ 
প্রস্তুতি বাবদ ব্যয় করার মত কোন সাম্য নেই--যখন এরা আল্লাহ্‌ ও রসূলের সাথে 
(এবং তাঁদের হুকুম-আহ্‌্কামের ব্যাপারে) নিষ্ঠা অবলম্বন করে (এবং অন্তরে আনুগত্য 
পোষণ করে---) এমন নেককারদের উপর কোন রকম অভিযোগ € আরোপিত) 
হবে না। কারণ, (8০, 5 1 0৮৪১ 401 ৮৯৫৪ 8 আর আল্লাহ তা'আলা 


বড়ই ক্ষমাশীল, মেহেরবান। (যদি এরা নিজেদের জ্তানমতে অপারক হয়ে থাকে এবং 
নিজেদের দিক থেকে নিষ্ঠা ও আনুগত্যের চেষ্টাও করে, কিন্তু বাস্তবে তাতে সামান্য 
কমতি থেকে যায়, তবে তিনি তা ক্ষমা করে দেবেন।) আর না সে সমস্ত লোকের 
উপর € কোন পাপ ও অভিযোগ আছে---) যারা আপনার নিকট আসে, যাতে আপনি 
তাদের জন্য কোন বাহন ব্যবস্থা করেন; অথচ আপনি (তাদের) বলে দেন যে, আমার 
কাছে যে তোমাদের সওয়ার করাবার মত কোন বাহনই নেই। তখন তারা. (ব্যর্থ 


সুরা তওবা ৪৮৫ 


মনোরথ হয়ে) ফিরে যায় এমুন অবস্থায় যে, তাদের চোখে অশ্রধারা বইতে থাকে 
এই দুঃখে যে, আফসোস 1) তাদের কাছে (জিহাদের উপকরণ সংগ্রহ) ব্যয় করার 
গত কিছু লই । (না আছে নিজের কাছে, না পাওয়া গেল অন্য কোনখান থেকে। 
বস্তুত এহেন অপারক লোকদের কোন রকম জওয়াবদিহির সম্মুখীন হতে হবে না।) 
বস্তুত অপরাধ ( ও a তো শুধু তাদের উপর আরোপ করা হয়, যার ধন- 
সম্পদে সম্পন্ন হওয়া সত্তেও (ঘরে বসে থাকার) অনুমতি কামনা করে। তারা (চরম 
অসহখোগী মনোভাবের দরুন ) পুরবাসিনীদের সাথে এমতাবস্থায় রয়ে যেতে সম্মত হয়ে 
গেছে। আর আল্লাহ্‌ তাঙ্সালা তাদের অন্তরসমহের উপর মোহর এটে দিয়েছেন যাতে 
তারা ( পাপ-পূণোর বিষয়) জানতেই পারে না। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


বগত আয়াতসম্‌হে এমন সব লোকের অবস্থা বণিত হয়েছিল যারা প্রকৃতপক্ষে 
অংশগ্রহণে অপারক ছিল না, কিন্তু শৈখিল্যবশত অডুহাত দশিয়ে তা থেকে বিরত 
রয়েছে কিংবা এমন সব মুনাফিক বিরত থেকেছে, যারা নিজেদের কুফরী ও কুটিলতা হেতু 
নানারকম ছলছু তার আশ্রয়ে রসূলে করীম সো)-এর কাছ থেকে অনুমতি নিয়ে নিয়েছিল। 
তাছাড়া এতে এমন কিছু উদ্ধত লোকও ছিল যারা অজ্হাত দশিয়েও অনুমতি গ্রহণের 
কোন প্রয়োজনবোধ করেনি, এমনিতেই বিরত থেকে গেছে। এদের অপারক না হওয়া 
এবং তাদের মধ্যে যারা কুফরীতে লিপ্ত ছিল, তাদের বেদনাদায়ক আযাব হওয়ার 
ব্যাপারটি বিগত আয়়াতসমূহে বিরত হয়েছে। 


উপরোল্লিখিত আয়াতসমহে যে সমস্ত নিঙ্জাবান মুসলমানের কথা আলোচনা 
করা হচ্ছে, যারা প্রকৃতই অপারকতার দরুন জিহাদে অংশগ্রহণে অসমর্থ ছিল। এদের 
মধ্যে কিছু লোক ছিল অন্ধ বা অসুস্থতার কারণে অপারক এবং যাদের অপারকতা ছিল 
একান্ত সুস্পষ্ট। আর কিছু লোক ছিল যারা জিহাদে অংশগ্রহণের জন্য প্রস্তুত ছিল, 
বরং জিহাদে যাবার জন্য ব্যাকুল হয়েছিল, কিন্তু তাদের কাছে সফর করার জন্য 
সওয়ারীর কোন জীব ছিল না। বস্তুত সফর ছিল সুদীর্ঘ এবং মওসুমটি ছিল গরমের । 
তারা নিজেদের জিহাদী উদ্দীপনা এবং সওয়ারীর অভাবে তাতে অংশগ্রহণে অপারকতার 
কথা জানিয়ে রসূলে করীম সো)-এর নিকট আবেদন করে যে, আমাদের জন্য সওয়ারীর 
কোন ব্যবস্থা করা হোক। 


তফসীরের গ্রহ্থছসমূহে এ ধরনের একাধিক ঘটনার কথা লেখা হয়েছে। কোন 
কোন ক্ষেত্রে এমন হয়েছে যে, প্রথমে রসূলে করীম সো) তাদের কাছে নিজের অপারকতা 
জানিয়ে দেন যে, আমাদের কাছে সওয়ারী বা যানবাহনের কোন ব্যবস্থা নেই । তাতে. 
তারা অশ্চুসিক্ত অবস্থায় ফিরে যায় এবং কেঁদেই সময় কাটাতে থাকে। অতপর 
আল্লাহ্‌ তা'আলা তাদের জন্য এ ব্যবস্থা করেন যে, তখনই হুযূর (সো)-এর নিকট ছয়টি 
উট এনে যায় এবং তিনি সেগুলো তাদের দিয়ে দেন।---€ মাযহারী) তাদের মধ্যে তিন 


৪৮৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতর্থ খণ্ড 


জনের সওয়ারীর ব্যবস্থা করেন হযরত ওসমান গনী রো)। অথচ ইতিপূর্বে তিনি বিপুল 
পরিমাণ ব্যবস্থা নিজ খরচে করেছিলেন। 


আবার অনেক এমন লোকও থেকে যায়, যাদের জন্য শেষ পর্যন্তও কোন সওয়ারীর 
ব্যবস্থা হয়নি এবং বাধ্য হয়ে তারা জিহাদে বিরত থাকে। আলোচঢা আয়াতগুলোতে তাদের 
কথাই বলা হয়েছে, যাদের অপারকতা আল্লাহ্‌ কবুল করে নিয়েছেন। আয়াতের শেষাংশে 
এ ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে যে, বিপদ শুধু তাদের ক্ষেত্রে যারা সামথ্য ও 
শক্তি থাকা জন্ত্বেও জিহাদে অনুপস্থিত থাকাকে নারীদের মত পছন্দ করে নিয়েছে । 


পি পান্তা টিপা পাপা ও ৪৮5 পা 


2৬4 ০৯১১০99১30০ ৩৭৩১ 1০০ ৫৭1 ৩1-ও মর তাই। 


28) 4444 ভি চট ৫০ 35 


UE OR 
ঠ ১৬০15 Sleds cal যা 4S 55 ৫ + 
13) ৪৩ 42৮ ০১৬৩০৩০১৮০৩ এজি 
০ চর | 32.8 ৯৮৪০12১5652 22 22) 5 051 
রে ০%5012৮ 8দ ৫24 
৬৯ 1১] ৫5৮51581০০৮ 20 68855 15৫ রঃ তা 282 


(৯8) তুমি যখন তাদের কাছে ফিরে আসবে, তখন তারা তোমাদের নিকট ছল- 
ছুঁতা নিয়ে উপস্থিত হবে; তুমি বলো, ছল করো না, আমি কখনো তোমাদের কথা শুনব 
নাঃ আমাকে আল্লাহ, তা'আলা তোমাদের অবস্থা সম্পর্কে অবহিত করে দিয়েছেন । 
আর এখন তোমাদের কর্ম আল্লাহই দেখবেন এবং তাঁর রস্ল। তারপর তোমরা প্রত্যাল- 
তিত হবে সেই গোপন ও অগোপন বিষয়ে অবগত সত্তার নিকট। তিনিই তোমাদের 
বাতলে দেবেন যা তোমরা করছিলে । (৯৫) এখন তারা তোমার সামনে আল্লাহ্‌র . 
কসম খাবে, ঘখন তুমি তাদের কাছে ফিরে যাবে যেন তুমি তাদের ক্ষমা করে দাও। 
সুতরাং তুমি তাদের ক্ষমা কর--নিঃসন্দেহে এরা অপবিদ্র এবং তাদের রুতকর্মের বদলা 
হিসাবে তাদের ঠিকানা হলো দোষখ। (৯৬) তারা তোমার সামনে কসম খাবে যাতে 
তুমি তাদের প্রতি রাষী হয়ে যাও। অতএব, তুমি যদি রাষী হয়ে যাও তাদের প্রতি তবু 


আল্লাহ, তা'আলা রাঘী হবেন না, এ নাফরমান লোকদের প্রতি । 
সপ শা শী শশী টা) 88 























সুরা তওবা ৪৮৭ 


তক্ষসীরের সার-সংক্ষেপ 


এসব লোক তোমাদের (সবার ) সামনে অপারকতা পেশ করবে যখন তোমরা 
তাদের কাছে ফিরে যাবে । 'অতএব, হে মুহাম্মদ সো)। আপনি (সবার পক্ষ থেকে পরি- 
দ্কাল্ভাবে ) বলে দিন গে, (থাক, ) এ ওযর পেশ করো না, আমব্রা কক্ষণো ভোখাদেরকে 
সত্যবাদী বলে মনে করব না। োরণ,) আল্লাহ তা'আলা জঅমাদেরকে তোমাদের 
(প্ৰকৃত অবস্থা সম্পর্কে ) সংবাদ দিয়ে দিয়েছেন যে, তোমাদের সত্যিকার কোন ওষযরই 
ছিল না)। আর (সে যাহোক,) আগামীতেও আল্লাহ তা'আলা ও তাঁর রসূল তোমাদের 
কার্যকলাপ দেখে নেবেন (তখনই দেখা যাবে তোমাদের ধারণাষতে তোমরা কতটা 
অনুগত ও নিষাবান 1) অতপর এমন সম্ভার নিকট তোমাদেরকে প্রত্যাবর্তিত করা 
হবে যিনি গোপন ও প্রকাশ্য সমুদয় বিষয় সম্পর্কে অবগত । (তাঁর সামনে তোমাদের 
কোন বিশ্বাস এবং কোন কার্যকলাপই গোপন নয়।) তারপর তিনি তোমাদের (সেজসবই ) 
বাতলে দেবেন যা তোমরা করছিলে । (আর তার বদলাও দেবেন ।) তবে হ্যা, তারা 
এখন তোমাদের সামনে আল্লাহর কসম খেয়ে যাবে (যে, আমরা অপারক ছিলাম )--- 
যখন তোমরা তাদেরকে নিজ অবস্থায় থাকতে দাও (এবং ভৎ"সনা প্রভৃতি না কর)। 
কাজেই তোমরা তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দাও (এবং) তাদেরকে তাদের অবস্থাতেই 
থাকতে দাও। এই ক্ষণস্থায়ী উদ্দেশ্য হাসিলে তাদের কোন কল্যাণই সাধিত হবে না। 
কারণ, ) সেসব লোক একেবারেই অপবিত্র । (আর শেষ পর্যন্ত) তাদের ঠিকানা হল 
দোযখ--সে সমস্ত কাজের পরিণতি হিসেবে যা তারা কেটিলতা ও বিরোধিতার মাধ্যমে ) 
করছিল। (তাছাড়া এর তাকাদাও এই যে, তাদেরকে স্বীয় অবস্থায় ছেড়ে দেয়া হোক। 
কারণ, উপেক্ষা করার উদ্দেশ্য হল সংশোধন । অবশ্য তাদের এহেন দ্বুর্মতিতে তারও 
কোন সস্ভাবনা নেই। আর) এরা এ কারণেও কসম খাবে যাতে তুমি তাদের উপর 
সন্তম্ট বা রাযী হয়ে যাও। (বস্তুত একে তো তুমি আল্লাহর শজুদের প্রতি রাষী 
হতে যাবেই বা কেন। তবে) যদি (মনে করা হয় যে,) তুমি তাদের প্রতি রাষী হয়েই 
গেলে কিন্তু তাতে তাদের কিই লাভ ,) আল্লাহ্‌ তা'আলা যে এমন (দুষ্ট) লোকদের 
প্রতি রাষী হচ্ছেন না। (অথচ অমষ্টার সন্তষ্টি ছাড়া সৃষ্টির সন্তম্টি একান্তই অর্থহীন ।) 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

পরবতী আয়়াতসমূহে সেসব ম্নাফিকের আলোচনা ছিল যারা গযওয়ায়ে তাবুকে 
রওয়ানা হওয়ার প্রাঙ্কালে মিথ্যা অজুহাত দর্শিয়ে জিহাদে যাওয়া থেকে অপারকতা প্রকাশ 
করেছিল । উপরোগ্লিখিত আয্লাতগুলোতে আলোচনা করা হচ্ছে সেসব লোকদের, যারা 
জিহাদ থেকে ফিরে আসার পর রসূলে করীম (সো)-এর খিদমতে উপস্থিত হয়ে নিজেদের 
জিহাদে অংশগ্রহণ না করার পক্ষে মিথ্যা ওযর-আপত্তি পেশ করছিল। এ আয়াতগুলো 
মদীনায় তাইয়্যেবায় ফিরে আসার পূর্বেই অবতীর্ণ হয়ে গিয়েছিল এবং তাতে পরবতী সময়ে 
সংঘটিতব্য ঘটনার সংবাদ দিয়ে দেয়া হয়েছিল যে, আপনি যখন মদীনায় ফিরে যাবেন, তখন 
মুনাফিকরা ওষর-আপত্তি নিয়ে আপনার নিকট আসবে । বস্তত ঘটনাও তাই ঘটে। 


৮৮৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


উল্লিখিত: আয়্াতগুলোতে তাদের সম্পর্কে রসুলুল্লাহ সো)কে তিনটি নির্দেশ 
দেয়া হয়েছে_-(এক) যখন এরা আপনার কাছে ওষর-আপত্তি পেশ করার জন্য আসে 
আপনি তাদেরকে বলে দিন যে, খামাথা মিথ্যা ওযর পেশ করো না। আমরা তোমা 
কথাকে সত্য বলে স্বীকার করব না। কারণ, আল্লাহ্‌ তা'আলা ওহীর মাধ্যমে আমাদেরকে 
তোমাদের দুষ্টুমি এবং তোমাদের মনের গোপন ইচ্ছা প্রভৃতি সবই বাতলে দিয়েছেন । 
ফলে তোমাদের মিথ্যাবাদিতা আমাদের কাছে প্ররুষ্ট হয়ে গেছে। কাজেই কোন রকম 


ABT 3 শত রগ শি 

ওযর-আপত্ি বর্ণনা করা অর্থহীন! তারপর বলা হয়েছে ঃ (৩০ 48 1 LS JE 9. 
এতে তাদেরকে অবকাশ দেয়া হয়েছে, এখনও যেন তারা মুনাফিকী পরিহার করে 
সত্যিকার মুসলমান হয়ে যায় । কারণ, এতে বলা হয়েছে মে, পরবর্তী পর্যায়ে আল্লাহ্‌ 
তা'আলা এবং তাঁর রসূল তোমাদের কার্যকলাপ দেখবেন যে, তা কি এবং কোন্‌ ধরনের 
হয়। যদি তোমরা তওবা করে নিয়ে সত্যিকার মূসলমান হয়ে যাও, তবে সে অন্যায়ীই 
ব্যবস্থা করা হবে; তোমাদের পাপ মাফ হয়ে যাবে। অন্যথায় তা তোমাদের কোন 
উপকারই সাধন করবে না। 


(দুই) দ্বিতীয় আম্নাতে বর্ণিত হয়েছে যে, এসব লোক আপনার ফিরে আসার 


পর মিথ্যা কসম খেয়ে খেয়ে আপনাকে আশ্বস্ত করতে চাইবে এবং তাতে তাদের 
ASAT £ ০9 £ 


উদ্দেশ্য হবে, 7৪০ ্ 1৯9 অর্থাৎ আপনি যেন তাদের জিহাদের অনুপস্থিতির 


বিষয়টি উপেক্ষা করেন এবং সে জন্য যেন কোন ভৎসনা না করেন। এরই প্রেক্ষিতে 


ASA a A 


ইরশাদ হয়েছে যে, আপনি তাদের এই বাসনা পূরণ করে দিন। 6৪১৩ 1420৮ ৩ 


অর্থাৎ আপনি তাদের বিষয় উপেক্ষা করুন। তাদের প্রতি ভৎসনাও করবেন নাকিংবা 
তাদের সাথে উৎ€ফুল্প সম্পর্কও রাখবেন না। কারণ, ভৎসনা করে কোন ফায়দা নেই। 
তাদের মনে যখন ঈমান নেই এবং তার বাসনাও নেই, তখন ভৎ সনা করেই বাকি 
হবে। খামাখা কেন নিজের সময় নম্ট করা। 


(তিন) তৃতীয় আয়াতে নির্দেশ দেয়া হয়েছে যে, এরা কসম খেয়ে খেয়ে আপনাকে 
এবং মুসলমানদেরকে রাষী করাতে চাইবে । এ ব্যাপারে আল্লাহ্‌ তা'আলা হিদায়ত 
দান করেছেন যে, তাদের প্রতি রাষী হবেন না। সাথে সাথে একথাও বলে দিয়েছেন 
যে, আপনি রাষী হয়ে গেলেন বলে যদি ধরেও নেয়া যায়, তবুও তাতে তাদের কোন 
লাভ হবে না এ কারণে যে, আল্লাহ তাদের প্রতি রাধী নন। তাছাড়াও তারা যখন 
নিজেদের কুফরী ও মুনাফিকীর উপরই অটল থাকল, তখন আল্লাহ তা'আলা কেমন 
করে রাষী হবেন! 


ও... 
৫9৬৬০ সরতে $৬$ (৫৩০ 


সুরা তওবা ৪৮৯ 
হত তা 


রঃ 24 2 
he, (8 ০০1০ গাও (59 9 নি 


৯9) ৩০১। 
শো এ ৮৮ রা চি গাগা 
১8৫ 6৮11৮৫০৮254) রি ৫: 08 


2, 92৬৬০9৩০০৭2 205 


51৯৫০ ৫) ১25 9 105৪ 9৩ ৬৬৪ ৩ ভি | 


2০৮০ Ean ET Rd fs 


| TT ssn 9 এ টি সী ৬ 5 2০15 ৫১১০৭ কুছ 2 
০৯৪৯ ৪01 05 ৯ 2৮ 4০1 lS ৫ ৩ 


হ্রদ 








2 


























(৯৭) বেদুইনরা কুফর ও মুনাফ্িকীতে অত্যন্ত কঠোর হয়ে থাকে এবং এরা 
সেসব নীতি-কানুন না শেখারই যোগ্য যা আল্লাহ, তাঁআলা তার রসুলের উপর নাধিল 
করেছেন । বস্তুত আল্লাহ্‌ সবকিছুই জানেন এবং তিনি অত্যন্ত কুশলী । (৯৮) আবার 
কোন কোন বেদুঈন এমনও রয়েছে যারা নিজেদের ব্যয় করাকে জরিমানা বলে গণ্য করে 
এবং তোমার উপর কোন দুর্দিন আসে কিনা সে অপেক্ষায় থাকে । তাদেরই উপর দুর্দিন 
আসুক ! আর আল্লাহ. হচ্ছেন শ্রবণকারী, পরিজ্ঞাত । (৯৯) আর কোন কোন বেদুইন 
হল তার।, যারা ঈমান আনে আল্লাহ্‌র উপর, কিয়ামত দিনের উপর এবং নিজেদের ব্যয়কে 
আল্লাহ্‌র নৈকট্য এবং রসগলের দোয়া লাভের উপায় বলে গণ্য করে। জেনো! তাই হল 
- তাদের ক্ষেত্রে নৈকট্য । আল্লাহ্‌ তাদেরকে নিজের রহম্মতের অন্তর্ভূক্ত করবেন । নিশ্চয়ই 
আল্লাহ ক্ষমাশীল, করুণাময় । 





তফসীরের সার-সংক্ষেপ 


(এই মুনাফিকদের মধ্যে যারা )বেদুইন তারা (স্বভাবজাত কঠোরতার কারণে ) 
কুফরী ও মুনাফিকীর ক্ষেত্রেও অত্যন্ত কঠোর এবং (জ্ঞানী ও বুদ্ধিজীবী লোকদের থেকে 
দূরত্বের কারণে ) তাদের এমনটিই হওয়া উচিত যে, তাদের সেসমস্ত হুকুম-আহকামের 
জ্ঞান থাকবে না, যা আল্লাহ্‌ তাআলা তার রসল (সা)-এর উপর নাধিল করেন। (কারণ, 
জ্ঞানী লোকদের কাছ থেকে দূরে থাকার অবশ্যস্তাবী পরিণতিই হচ্ছে মুখবতা। আর 
সে কারণেই শুভাবে কঠোরতা এবং এ সমুদয়ের ফলে কুফরী ও মুনাফিকীতে প্রবলতা 
সুচ্টি হবে ।) আর আল্লাহ তা'আলা হচ্ছেন বড়ই জ্ঞানী, বড়ই কুশলী। তিনি এ 
সমুদয় বিষয়েই অবগত । (ফলে তিনি কুশলতার দ্বারা যথার্থ শাস্তি প্রদান করবেন ।) 
আর (উল্লিখিত মুনাফিক ) বেদুইনদের মত এমনও কেউ কেউ রয়েছে (যারা কুফরী, 


৪৯০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতর্থ খণ্ড 


মুনাফিকী ও মুখতার সাথে সাথে কুপণতা ও হিংসার দে'ষেও দুষ্ট ।) তারা (জিহাদ 
ও যাকাত প্রভৃতি উপলক্ষে মুসলমানদের দেখাদেখি লজ্জাবশত ) যা কিছু ব্যয় করে, 
তাকে (একান্ত) জরিমানা (বা অর্থদণ্ডের মতই) মনে করে। (এই তো গেল কার্প- 
ণ্যের দিক।) আর হিংসা ও বিদ্বেষের দিক হল এই যে, তারা) তোমাদের মুসল- 
মানদের জন্য মুগচক্রান্তের অপেক্ষায় থাকে । তেন তাদের উপর কোন আকস্মিক 
দুর্ঘটনা-দুর্বিপাক এসে তারা ধ্বংস হয়ে যায়। বস্তুত ) দুঃসময় এসব মুনাফিকদের 
উপরই আসবে । (সুতরাং বিজয়ের বিস্তৃতি ঘটলে কাফিররা অপদস্থ হয় এবং তাদের 
সমস্ত আকাংক্ষা মনেই থেকে যায়। এদের সারা জীবন দুঃখ-বেদনায় কেটে যায়।) 
আর আল্লাহ, তা“আলা (তাদের কুফরী ও মুনাফিকীপূর্ণ কথাবার্তা) শুনেন (এবং তাদের 
মনের কঠোরতা ও যুগচক্রান্তের সুযোগ প্রহণ সংক্রান্ত কামনা-বাসনা সম্পর্কে) অবগত । 
(সুতরাং এসবের শাস্তিই তিনি দেবেন। ) আর কোন কোন বেদুইন এমনও রয়েছে 
যারা আল্লাহ্‌র উপর ও কিয়ামত দিবসের উপর বিশ্বাস রাখে এবং (নেক কাজে) যা 
কিছু ব্যয় করে সেগুলোকে আল্লাহ্‌ তা'আলার নৈকট্য লাভের উপায় এবং রসূল করীম 
(সা)-এর দোয়াপ্রাগ্তির অবলম্বন বলে গণ্য করে। [ কারণ, মহানবী (সা)-এর মহত 
অভ্যাস ছিল যে, তিনি উল্লিখিত ক্ষেত্র সমূহে ব্যয়কারীদের জন্য দোয়া করতেন। যেমন, 
হাদীসে বর্ণিত রয়েছে । ] “মনে রেখো, তাদের এই ব্যয় নিঃসন্দেহে তাদের জন্য 
আল্লাহ্‌র নৈকট্য লাভের. কারণ। (আর দোয়ার বিষয় তো তারা নিজেরাই দেখেশুনে 
নিতে পারে-_তা বলা নিম্প্রয়োজন। আর নৈকট্য হলো এই যে,) আল্লাহ্‌ তাণআলা 
অবশ্যই তাদেরকে স্বীয় (বিশেষ) রহমতের অন্তর্ভূক্ত করে নেবেন। (কারণ,) আল্লাহ 
তাআলা বড়ই ক্ষমাশীল, করুণাময় । (সুতরাং তাদের সাধারণ ভ্রটি-বিচ্যুতি ক্ষমা করে 
তাদেরকে স্বীয় রহমতের অন্তর্ভুক্ত করে নেবেন।) 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
বিগত আগ্াতগুলোতে মদীনার মুনাফিকদের আলোচনা ছিল । আর বর্তমান 
আলোচ্য আয়াতসমূহে সেসমস্ত মুনাফিকের কথা বলা হচ্ছে যারা মদীনার উপকণ্ঠে এবং 
গ্রামাঞ্চলে বসবাস করত । 
৩1 ০০ শিটি ০১ শব্দের বহবচন নয়, বরং এটি একটি পদবিশেষ যা 
শহরের বাইরের অধিবাসীদের বোঝাবার জন্য ব্যবহার করা হয়। এর একক করতে হলে 


টু A AT 


১90 বলা হয়। যেমন, ১১|এর এক বচন ৩5)! হয়ে থাকে। 


তাদের অবস্থা আলোচ্য আয়াতসমূহে বলা হয়েছে যে, এরা কুফরী ও মুনাফিকীর 
ব্যাপারে শহরবাসী অপেক্ষাও বেশি কঠোর। এর কারণ বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে 
যে, এরা ইলম ও আলিম তথা জ্ঞান ও জ্ঞানী লোকদের থেকে দূরে থাকার কারণে 
মুরখখতা কঠোরতায় ভুগতে থাকার দরুন মনের দিক দিয়েও কঠোর হয়ে পড়ে। 


সুরা তওবা ৪৯১ 


৬ রি পাক পা কি শা ছে BFF AS AT BA লাজ | 
(Gps tied yt) অর্থাৎ এসব লোকের পরিবেশই 
অনেকটা এমন যে, এরা আল্লাহ্‌ কর্তৃক নাযিলকৃত সীমা সম্পর্কে অক্ত থাকে । কারণ, 
মা কোনআন তাদের সামনে আসে, না তার অর্থ-মর্ম ও বিধি-বিপ্লান সম্পর্কে জান লাভ 
স্হাতি পাত । 


দ্বিতীয় আয়াতেও এ সম্মস্ত বেদুইনেরই একটি অবস্থা বর্ণনা করা হয়েছে। বলা 
হয়েছে যে, এরা যাকাত প্রভৃতিতে যে অর্থ বায় করে, তাকে এক প্রকার জরিমানা বলে 
মনে করে। তার কারণ, তাদের অন্তরে তো ঈমান নেই, শুধু নিজেদের কুফরীকে 
লুকাবার জন্য নামাযও পড়ে নেম এবং ফরধ যাকাতও দিয়ে দেয় । কিন্তু মনে এ 
কালিমা থেকেই যায় যে, এ অর্থ অনর্থক খরচ হয়ে গেল । আর সেজন্য অপেক্ষায় 
থাকে যে, কোন রকমে মুসলমানদের উপর কোন বিপদ নেমে আসুক এবং তারা 
০1 যাক ; রি আমাদের এহেন অর্থদণ্ড থেকে মুক্তিলাভ হবে । 


17০) 


3 এ ০৭ শব্দটি ৪1 1১-এর বহুবচন । আরবী অভিধান অনুযায়ী 809) দোয়েরাহ্‌) 


এমন পরিবর্তনশীল অবস্থাকে বলা হয়, বিন ইহ OR পরিণত হয়ে 


AOA AT 


যায়। সেজন্যই কোরআন করীম তাদের উত্তরে বলেছে ঃ 34) 1 838 19 


অর্থাৎ তাদেরই উপর মন্দ অবস্থা আসবে। আর এরা নিজেদের সেসব কাজকর্ম ও 
কথাবার্তার কারণে অধিকতর অপমানিত | 


বেদুইন মুনাফিকদের অবস্থা বর্ণনার কোরআনী বর্ণনারীতি অনুযায়ী তৃতীয় 
আয়াতে সেসব বেদুইনের আলোচনা সংগত মনে করা হয়েছে যারা সত্যিকার ও পাকা 
মুসলমান। আর তা এজন্য যাতে একথা প্রতীয্সমান হয়ে যায় যে, সব বেদুইনই এক 
রকম নয়। তাদের মধ্যেও নিঃস্বার্থ, নিষ্ভাবান ও জ্তানী লোক আছে, তাদের অবস্থা হল 
এই যে, তারা যে সদকা-যাকাত দেয়, তাকে তারা আল্লাহ্‌ তা'আলার নৈকট্য লাভের উপায় 
এবং রসূলুলাহ্‌ সো)-র দোয়াপ্রাস্তির আশায় দিয়ে থাকে। 


সদৃকা যে আল্লাহ্‌ তাআলার নৈকট্য লাভের উপায় তা সুস্পষ্ট । তবে রসূলুল্লাহ্‌ 
(সা)-র দোয়া লাভের আশা এভাবে ষে, কোরআন-করীমে যেখানে রসূলুল্লাহ্‌ সো)-কে 
মুসলমানদের কাছ থেকে যাকাতের মালামাল আদায় করার নির্দেশ দেয়া হয়েছে, 
সেখানে একথাও বলে দেয়া হয়েছে যে, যাকাত দানকারীদের জন্য আপনি দোয়াও করতে 


Gere A AT A 


থাকুন। যেমন, পরবর্তা এক আয়াতে ইরশাদ হয়েছে ঃ 8 ০০0৪) শা ৩০ ২৪ 


A Ar Wee A AWrd রি নু 


৮০ ০০2 ও 85012 ৯7৪৮১ এ আয়াতে রসূলুল্লাহ, (সা)-কে সদৃকা উসূল 


৪৯২ তফসীরে মা'জরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


করার সাথে সাথে নির্দেশ দেয়া হয়েছে যে, তাদের জন্য দোয়াও করুন । এ নির্দেশটি এসেছে 


A Awe ভি পা লগ 


8১০ শব্দের মাধ্যমে । বলা হয়েছে, (8৮০ ০৪ এ কারণেই উল্লিখিত আয়াতে 
রসূলে করীম সো)-এর দোয়াকে £ 54৩ শব্দে ব্যক্ত করা হয়েছে। 


OL SNS Sets CHINA 


৬১৮৪ ০৩ 2351১০2৮2৯8 4 ০ 
Sob ঠা 920 ৫1১৫5 ৬$ ১১১৪১ 





(১০০) আর যারা সবপ্রথম হিজরতকারী ও আনসারদের মাঝে পুরাতন, এবং 
যারা তাদের অনুসরণ করেছে, আল্লাহ, সেসমস্ত লোকের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং 
তারাও তাঁর প্রতি সন্তুষ্ট হয়েছে। আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন কাননকুঞ্জ, যার 
তলদেশ দিয়ে প্রবাহিত প্রস্রবণসমূহ। সেখানে তারা থাকবে চিরকাল । এটাই হল মহান 
ক্বতকাষঁতা । 





তফসীরের সার-সংক্ষেপ 

আর যেসব মুহাজির ও আনসার (ঈমান আনার ক্ষেত্রে সমস্ত উম্মতের মাঝে) 
অগ্রবর্তী এবং (বাকি উম্মতের মধ্যে) যারা নিষ্ঠার সাথে € ঈমান গ্রহণে ) তাদের অনু- 
সারী, আল্লাহ, সেসমস্ত লোকের প্রতিই সন্তভষ্ট। (তিনি তাদের ঈমান কবূল করেছেন। ) 
সেজন্য তারা তার সুফলপ্রাপ্ত হবে। আর তাদের সবাই আল্লাহ্‌র প্রতি সন্তুষ্ট হয়েছে 
(এবং আনুগত্য করেছে । যার ফলে এই সন্তুষ্টিতে অধিকতর প্ররদ্ধি হবে)। তাছাড়া 
আল্লাহ তাদের জন্য এমন কাননকুঞ্জ তৈরী করে রেখেছেন যেগুলোর তলদেশ দিয়ে 
নহরসম্হ প্রবাহিত থাকবে । তাতে তারা সদা-সর্বদা বসবাস করবে । (আর) এটাই 
হল মহা কৃতকাধতা। ্‌ ! 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

এর পরবর্তী আয়াতে নিষ্ঠাবান বেদুইন মুমিনদের আলোচনা ছিল। এ আয়াতে 
সাধারণ নিষ্ঠাবান মুমিনদের আলোচনা হচ্ছে, যাতে তাঁদের মর্যাদা ও ফযীলতেরও 
বিবরণ রয়েছে । 


LAMA পা পা রি AF DG AA 


JUST, on ed Le CD31 3588 ৩০ $বাকাটিতে ব্যবহৃত 
৬ অব্য়কে অধিকাংশ তফসীরবিদগণ ৮/১৪৯৯১-এর জন্য সাব্যস্ত করে মুহাজিরীন 


সরা তওবা ৪৯৩ 


ও আনসারদের দু'টি শ্রেণীতে বিভক্ত করেছেন। (১) ঈমান গ্রহণে ও হিজরতে যারা 
অগ্রবর্তী এবং (২) অন্যান্য সাহাবায়ে কিরাম। 

এমন করার ক্ষেত্রেও মতবিরোধ রয়েছে। কোন কোন মনীষী সাহাবায়ে কিরামদের 
মধ্যে ৬০৮১ 51 5%৫১ ৮০ তাদেরকেই সাব্যস্ত করেছেন, যারা উভয় কেব্লা (অর্থাৎ 
বায়তুল মুকাদ্দাস ও বায়তুল্লাহ.)-এর দিকে মুখ করে নামায পড়েছেন। অর্থাৎ যারা 
কেবলা পরিবর্তনের পূর্বে মুসলমান হয়েছেন তাদেরকে ৯) 1 0৯৯১ ৮5 গণ্য 
করেছেন । এমনটি হল সাঈদ ইবনে মুসাইয়্যেব ও কাতাদাহ (রা)-এর । হযরত আ’তা 
ইবনে আবী রাবাহ্‌ বলেছেন যে, “সাবেকীনে আওয়ালীন” হলেন সেমস্ত সাহাবায়ে 
কিরাম, ষারা গযওয়ায়ে বদরে অংশগ্রহণ করেছেন। আর ইমাম শা"বী রে)-র মতে 
যেসব সাহাবী হদায়বিয়ার বাইআতে-রেদওয়ানে অংশগ্রহণ করেছিলেন, তাঁরাই “সাবেকীনে 
আওয়ালীন” ৷ বস্তত প্রতিটি মতানুষায়ী অন্যান্য সাহাবা মুহাজির হোক বা আনসার-_- 
সাবেকীনে আওয়ালীনের পর দ্বিতীয় শ্রেণীভূত্ত ।---€ কুরতুবী, মাযহারী ) 


তফসীরে-মাযহারীতে আরো একটি মত উদ্ধৃত করা হয়েছে যে, এ আয়াতে ১ 
অব্যয়টি আংশিককে বোঝাবার উদ্দেশ্যে বাবহৃত হয়নি ; বরং বিবরণের উদ্দেশ্যে ব্যবহৃত 
হয়েছে! তখন এর মর্ম হবে এই যে, সমস্ত সাহাবায়ে কিরাম অন্য সমস্ত উম্মতের 
তুলনায় সাবেকীনে আওয়ালীন। আর (%&) 5 1 ৩৪4 ৮৯ হল তার বিবরণ। বয্নানুল 


কোরআন থেকে তফসীরের যে সার-সংক্ষেপ উপরে উদ্ধৃত করা হয়েছে তাতেও এ ব্যাখ্যাই 
গ্রহণ করা হয়েছে। 


প্ৰথন তফসীর অনুযায়ী সাহাবায়ে কিরামের দু’টি শ্রেণী সাব্যস্ত হয়েছে । একটি 
হল সাবেকীনে তাওয়ালীনের, আর দ্বিতীয়টি কেবলা পরিবর্তন কিংবা গথওয়ায়ে বদর 
অথবা বাইআতে রেদওয়ানের পরে যারা মুসলমান হয়েছেন তাদের? আর দ্বিতীয় 
তফসীরের হর্দ হল এই যে, সাহাবায়ে কিরামই হলেন মুসলমানদের মধ সাবেকীনে 
আওয়ালীন। কারণ, ঈমান আনার ক্ষেত্রে তারাই সমগ্র উম্মতের অগ্রবর্তী ও প্রথম। 


A AS ASF eA ল 
2. গর ৫ 
১২ 8৮৫৯ ALS 1 এ 
= ও ০৯০৬1 ০/3431 অথাৎ যারা আমল ও চরিত্রের ক্ষেত্রে 


ঝা 


প্রথম পর্যায়ের অগ্রবর্তী শসলমানদের অনুসরণ করেছে পরিপূর্ণভাবে । প্রথম বাক্যের 
প্রথম তফসীর অনুযায়ী তাদের মধ্যে প্রথম শ্রেণীতে রয়েছে সেসমস্ত সাহাবায়ে 
কিরাম, যারা কেবলা পরিবর্তন কিংবা গযওয়ায়ে বদর অথবা বাইআতে হদায়বিয়ার 
পর মুসলমান হয়ে সাহাবায়ে কিরামের অন্তর্ভুক্ত হয়েছেন। দ্বিতীয় শ্রেণী হল তাঁদের 
পরবতী৷ সেসমস্ত মুসলমানদের, যারা কিয়ামত অবধি ঈমান গ্রহণ, সৎকর্ম ও সঙ্চারিন্রি- 
কতার ক্ষেত্রে সাহাবায়ে কিরামের আদর্শের উপর চলবে এবং পরিপূর্ণভাবে তাদের 
অনুসরণ করবে। 


৪৯৪ তকফ্ষসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


“ 


- AJ A WT | 
আর দ্বিতীয় তফসীর অনুযায়ী ! 5491 ৬? এ | বাক্যে সাহাবায়ে কিরামের 


পরবর্তী মুসলমানগণ অন্তু, যাদেরকে পরিভাষাগতভাবে ৮৯৪ (তাবেয়ী) বলা 
হয়। এরপর পরিভাষাগত এই তাবেয়ীগণের পর কিয়ামত অবধি আগত সে সমস্ত 
মুসলমানও এর অন্তর্ভুক্ত যারা ঈমান ও সৎকর্মের ক্ষেত্রে পরিপূর্ণভাবে সাহাবায়ে কিরা- 
মের আনুগত্য ও অনুসরণ করবে। 


সাহাবায়ে কিরাম জান্নাতী ও আল্লাহর সন্তভ্টপ্রাপ্ত ৪ মুহাম্মদ ইবনে 
কা'আব কুরবী রো)কে কোন এক ব্যক্তি জিজক্তেস করেছিলেন যে, রসুনুলাহ্‌ (সা)-র 
সাহাবীগণ সম্পর্কে আপনি কি বলেন? তিনি বলেন, সাহাবায়ে কিরামের সবাই 
জান্নাতবাসী হবেন-_যদি দুনিয়াতে তাঁদের কারো দ্বারা কোন ভ্ুটিবিচ্যুতি হয়েও থাকে 
তবুও। সে লোকটি জিড্েস করল, একথা আপনি কোথেকে বলছেন এর প্রমাণ কি)? 


পল 8 ০ টে পা A A 


3 টে 
তিনি বললেন, কোরআন করীমের আয়াত পড়ে দেখ। ৩১ $72 1৩) ৯৯ এতে 


i - ৯৬৮ হও “AIAN Cd oe 
শর্তহীনভাবে সমস্ত সাহাবা সম্পর্কেই বলা হয়েছে 8 ১০০ (85 3 ৮৪০ SS) 
অবশ্য তাবেয়ীনদের ব্যাপারে ৬ ৮» ৮ € ৮ এর শর্ত আরোপ করা হয়েছে। এতে 
প্রতীয়মান হয় যে, সাহাবায়ে কিরামের সবাই কোনরকম শর্তাশর্ত ছাড়াই আল্লাহ্‌ তা'আলার 
সন্তস্টিধন্য হবেন। | 
তফসীরে মাযহারীতে এ বস্তব্যটি উদ্ধৃত করার পর বলা হয়েছে যে, আমার মতে 
সমস্ত সাহাবায়ে কেরামের জান্নাতী হওয়ার ব্যাপারে এর চাইতেও প্ররুম্ট প্রমাণ হল ঃ 


কপ পাপা পাসে পা ১1ক2 পাপা পাতা ATA দলা aA AAA Td AGA A LAT 

i> yo pel OIG FD LOG re FST re Fie STR 
IA IA 5১. পলা এ ১, EEE i A LAA Bw 

এতে বিস্তারিতভাবে বলে দেয়া হয়েছে যে, সাহাবায়ে কিরাম প্রাথমিক পর্যায়ের হন 

কি পরবর্তী পর্যায়ের, আল্লাহ্‌ তা*আলা তাঁদের সবার জন্যই জান্নাতের ওয়াদা করেছেন। 


তাছাড়া রসূলুল্লাহ (সা) এক হাদীসে ইরশাদ করেছেন যে, জাহান্নামের আগুন 
সে মুসলমানকে স্পর্শ করতে পারে না যে আমাকে দেখেছে কিংবা আমাকে যারা দেখেছে 
তাদেরকে দেখেছে।---€ তিরমিযী ) 


জ্ঞাতব্য £ যেসব লোক সাহাবায়ে কিরামের পারস্পরিক মতবিরোধ এবং তাঁদের 
মাঝে সংঘটিত ঘটনাবলীর ভিত্তিতে কোন কোন সাহাবী সম্পর্কে এমন সমালোচনা করে, 


সুরা তওবা ৪৯৫ 


যার ফলে মানুষের মন তাঁদের উপর কুধারণায় লিপ্ত হতে পারে, তারা নিজেদেরকে 
এক আশংকাজনক পথে নিয়ে ফেলছে ।--আল্লাহ্‌ রক্ষা করুন। 








2টি 25:25 তত পারছি তি #32 25৫. 
৮5০52 ১11১৮ ৮১৩১৪ ৬১1 IE LS 


22225252553 


5৫5 HEL ee [LM রা 
তি ৮:৮১ ৫০০ ৬ ৯৪2 ০০ ৬৮৪০৫950120) 
€ । পাঠ 
৪,2১০ 51554 Oy 
(১০১) আর কিছু কিছু তোমার আশপাশের মুনাফিক এবং কিছু লোক মদীনা- 
বাসী কঠোর মুনাফিকীতে অনঢু। তুমি তাদের জান না; আমি তাদের জানি। আমি 


তাদেরকে আযাব দান করব দু'বার, তারপর তাদেরকে নিয়ে যাওয়া হবে মহা আযা- 
বের দিকে। 





তফসীরের সার-সংক্ষেপ 

আর আপনার আশপাশের লোকদের মধ্যে কিছু এবং মদীনাবাসীদের মধ্যে কিছু 
এমন মুনাফিক রয়েছে যারা মুনাফিকীর চরম শিখরে (এমনভাবে) পৌছে আছে (ষে,) 
আপনি (-ও) তাদেরকে জানেন না (যে, এরা মুনাফিক। বস্তুত ) তাদেরকে আমি 
জানি। আমি তাদেরকে অন্য মুনাফিকদের তুলনায় আখিরাতের পর্বে) দ্বিবিধ শাস্তি দেব । 
(একটি মুনাফিকীর জন্য এবং তাপরটি মুনাফ্রিকীতে পরিপর্ণতার কারণে। আর) 
অতপর €(আখিরাভেও ) তারা অতিকঠোর ও মহাআযাব (অর্থাৎ অনন্তকাল যাবত 
জাহানামবাস )-এর জন্য প্রেরিত হবে। 


আন্ষর্জক জ্ঞাতব্য বিনয় ্‌ 

বিগত অনেক আয়াতে সেসব শ্ুনাফিকেত্র বিষয় উল্লেখ করা হয়েছে, যাদের 
নেফাক তথা মুনাফিকী তাদের কথা ও কাজে প্রকাশ পেয়েছিল এবং রসূলুল্লাহ সো) 
নিজেও জানতেন যে, এরা মুনাফিক। এ আয়াতে এমন সব মুনাফিকের কথা আলোচনা 
করা হচ্ছে, যাদের মুনাফিকী অত্যন্ত চরম পর্যায়ের হওয়ার দরুন এখনও রসূলুল্লাহ 
(সা)-র নিকট গোপন রয়ে গেছে । এ আয়াতে এহেন কঠিন মুনাফ্রিকদের উপর 
আখিরাতের পৰেই দু’'রকম আমার দানের কথা উল্লেখ করা হয়েছে। একটি হল দুনিয়াতে 
প্রতি মুহুূতে নিজেদের মুমাফিকী গোপন রাখার চিন্তা এবং তা প্রকাশ হয়ে পড়ার ভয়ে 
পতিত থাকা এবং ইসলাম ও মুসলমানদের সাথে চরম বিদ্বেষ ও শ্রুতা পোষণ করা 
সত্ত্বেও প্রকাশ্যে তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন। আর তাদের অনুসরণে বাধ্য 
থাকাটাও কোন অংশে কম আযাব নয়। দ্বিতীয়ত, কবরও বরযখ-এর আযাব বা 


কিয়ামত ও আখিরাতের পূর্বে তারা ভোগ করবে । 


৪৯৬ তফষসীরে মাণআরেফুল-কোরআন ॥ চতুখ খণ্ড 








45515000238 ৫৫1, 126 ENS 8 135 OE 


G33 


el oie BED 245 2 ৪০ 


রা ১১46৮০১৩০৪৮ ৬৮ 4০৭ 


21 পরত ত পাট ৮1 


০৬2 21 ঠা মি 92552 205৮৫ 
92%910%1 shall SEE) ৬ 12৩ 


রত PET ৪27 ১2014. 2 পাপা 220 এতো এপ প£ 


১১১৮4 ১৯৪ 1৯৮৪) 8 ০3142 2 NE 5 


(84756025748 522 97758155559 
uy ae B38 3 ৫ 33 
hs, Fe RUS FAIA AOS 


6 EE AME 


(১০২) আর কোন কোন লোক রয়েছে হারা নিজেদের পাপ স্বীকার করেছে, 
তারা মিশ্রত করেছে একটি নেককাজ ও অন্য একটি বদকাজ। শীঘুই আল্লাহ্‌ হয়ত 
তাদেরকে ক্ষমা কৰে দেবেন । নিঃসন্দেহে আল্লাহ, ক্ষমাশীল, করুণাময় ! (১০৩) 
তাদের মালামাল থেকে যাকাত গ্রহণ কন যাতে তুমি সেগুলোকে পবিত্র করতে এবং 
সেগুলোকে বরকতময় করতে পার এর মাধ্যমে । আর তুমি তাদের জন্য দোয়া কর, 
নিঃসন্দেহে তোমার দোয়া তাদের জন্য সান্ত্বনাস্বরূপ। বস্তত আল্লাহ. সবকিছুই 
শোনেন, জানেন। (১০৪) তারা কি একথা জানতে পারেননি যে, আল্লাহ, নিজেই স্বীয় 
বান্দাদের তওবা কবল করেন এবং যাকাত গ্রহণ করেন? বস্তুত আল্লাহই তওবা কব্ল- 
কারী, করুণাময় । (১০৫) আর তুমি বলে দাও , তোমরা আমল করে যাও, তার 
পরবতীতে আল্লাহ, দেখবেন তোমাদের কাজ এবং দেখবেন রসূল ও মুসলমানগণ । 
তাছাড়া তোমরা শীঘুই প্রত্যাবর্তিত হবে তার সান্নিধ্যে যিনি গোপন ও প্রকাশ্য বিষয়ে 
অবগত । তারপর তিনি জানিয়ে দেবেন তোমাদেরকে যা করতে । (১০৬) আবার 
অনেক লোক রয়েছে যাদের কাজকর্ম আল্লাহ্‌র নির্দেশের উপর স্থগিত রয়েছে; তিনি হয় 
তাদের আথাব দেবেন না হয় তাদের ক্ষমা করে দেবেন। বস্তুত আল্লাহ্‌, সব কিছুই জ্ঞাত, 


























বিজ্ঞতাসম্পন্ন । 


সুরা তওবা 8৯৭ 


তফসাীরের সার-সংক্ষেপ 


আর কিছু লোক রয়েছে যারা নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছে, যারা 
মিশ্র কাজ করেছিল; কিছু ছিল ভাল কাজ ( যেমন স্বীকারোক্তি যার উদ্দেশ্য ছিল 
অনুতাপ। আর এটাই হল তওবা এবং যেমন ধর্মহুদ্ধে অংশগ্রহণ যা পূর্বে সংঘটিত 
হয়ে গেছে। যাহোক, এসব তো ছিল ভাল কাজ।) কিন্তু কিছু মন্দ (কাজও করেছে। 
যেমন, কোন রকম ওযর-আপত্তি ছাড়াই হুকুম অমান্য করা। সুতরাং) আল্লাহ্‌ 
তাআলার প্রতি এই আশা (অর্থাৎ তাঁর ওয়াদাও ) রয়েছে যে, তাদের (অবস্থার) প্রতি 
(তিনি রহমতের) দৃষ্টি দেবেন (অর্থাৎ তাদের তওবা কবূল করে নেবেন)। নিঃসন্দেহে 
আল্লাহ্‌ বড় ক্ষমাশীল, বড়ই দয়ালু। [এ আয়াতের মাধ্যমে যখন তাদের তওবা কবুল 
হয়ে যায় এবং তাঁরা খুঁটির বাঁধন থেকে মুক্ত হয়ে যান, তখন নিজেদের মালামালসহ 
মহানবী সো)-র খিদমতে উপস্থিত হয়ে নিবেদন করেন, এগুলো যেন আল্লাহ্‌র রাহে 
ব্যয় করা হয়। তখন ইরশাদ হল] আপনি তাঁদের মালামাল থেকে (যা তারা নিয়ে 
এসেছে) সদ্কা গ্রহণ করে নিন, যা গ্রহণ করার মাধ্যমে আপনি তাদেরকে (পাপের 
প্রতিক্রিয়া থেকে) মুক্ত ও পরিক্ষার করে দেবেন। আর (আপনি যখন এগুলো নেবেন, 
তখন) তাদের জন্য দোয়া করুন। নিঃসন্দেহে আপনার দোয়া তাদের জন্য (তাদের) 
আত্মার প্রশান্তিস্বরূপ। বস্তুত আল্লাহ্‌ তা'আলা (তাদের স্বীকারোক্তি) যথাযথ শুনেন 
(এবং তাদের অনুতাপ সম্পর্কে) যথার্থই জানেন। (কাজেই তাদের আত্মার বিশুদ্ধতার 
প্রতি লক্ষ্য রেখেই আপনাকে এ নির্দেশ দেয়া হয়েছে। উল্লিখিত এই সৎকর্ম অর্থাৎ 
তওবা ও অনুতাপ এবং সপথে ব্যয় করার প্রতি উৎসাহ দান আর মন্দ কাজ অর্থাৎ 
হুকুম লংঘন প্রভূতিতে ভবিষ্যতের জন্য ভীতি প্রদর্শনের হুকুম বিদ্যমান রয়েছে। অতএব, 
প্রথমে উৎসাহ দান করা হয়েছে যে,) তাদের কি এ খবরও নেই যে, আল্লাহ্‌ তা'আলাই 
তাঁর বান্দাদের তওবা কবল করে থাকেন, এবং তিনিই সদৃকাসমূহ কবুল করেন? এবং 
(তোদের কি) এ কথাও জানা নেই যে, আল্লাহ্‌ তা'আলাই এই তওবা কবুল করার (গুণের) 
ক্ষেত্রে এবং রহমত করার (গুণের) ক্ষেত্রে পরিপূর্ণ? € সে কারণেই তাঁদের কবুল করেছেন 
এবং স্বীয় রহমতে তাদের মাল গ্রহণ করার এবং তাদের জন্য দোয়া করার নির্দেশ 
দিয়েছেন। সুতরাং ভবিষ্যতের ভুল-্ত্ুটি ও পাপ কাজ হয়ে গেলে তওবা করে নেবে। 
আর যদি সামর্থ্য থাকে তবে খয়রাত করবে।) অতপর উৎসাহদানের পর (োৌতি 
প্রদর্শন করা হচ্ছে যে, আপনি তাদেরকে একথাও ) বলে দিন যে, ( তোমরা যা খুশী) 
আমল করে যাও। বস্তুত (প্রথমে তো) তোমাদের কার্যকলাপ এখনই (অর্থাৎ 
দুনিয়াতেই) আল্লাহ্‌ তা'আলা, তাঁর রসূল ও ঈমানদারগণ দেখে নিচ্ছেন ( ফলে মন্দ 
কর্মের জন্য দুনিয়াতেই অপমান-অপদস্থতার সম্মুখীন হচ্ছ) এবং অতপর € আখি- 
রাতে) অবশ্যই তোমাদেরকে এমন সত্তার (অর্থাৎ আল্লাহ্র) নিকট উপস্থিত হতে হবে, 
যিনি সমস্ত গোপন ও প্রকাশ্য বিষয়ে অবগত। সুতরাং তিনি তোমাদেরকে তোমাদের 


যাবতীয় কৃতকর্ম সম্পর্কে বাতলে দেবেন। (অতএব, 2443 প্রভৃতি মন্দ কর্ম সম্পর্কে 


৪৯৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যাও। এই ছিল প্রথম প্রকার লোকের বিবরণ। পরবতাঁতে 
দ্বিতীয় প্রকার লোকের উল্লেখ প্রসঙ্গে বলা হচ্ছে---) আর কিছু লোক রয়েছে, যাদের বিষয় 
আল্লাহ, তা“আলার নির্দেশ আদা পর্যন্ত মুলতবি রয়েছে যে, (তওবায় তাদের মনের বিশ্ু- 
দ্ধতা না থাকার দরুন) তাদেরকে শাস্তি দেয়া হবে কি (ইখলাস-এর কারণে) তাদের 
তওবা কবৃল করে নেবেন। আর আল্লাহ্‌ তাআলা ( মনের অশ্ুদ্ধতা ও বিশুদ্ধতার 
অবস্থা খুব ভাল করেই) অবগত ( এবং তিনি) বড়ই হিকমতের অধিকারী । (সুতরাং 
হিকমতের চাহিদা অনুযায়ী বিশুদ্ধ মনের তওবা কবুল করেন এবং বিশ্ুদ্ধতাহীন তওবা 
কবুল করেন না। আর যদি কখনও তওবা ছাড়াই ক্ষমা করে দেয়ার মধ্যে হিকমত 
থাকে, তবে তাও করেন |) 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

গযওয়ায়ে তাবুকের জন্য যখন রসূলুল্লাহ, (সা)-র পক্ষ থেকে সাধারণ ঘোষণা 
প্রচার করা হল এবং মুসলমানদেরকে যুদ্ধযান্ত্রার নির্দেশ দেয়া হল, তখন ছিল প্রচণ্ড 
গরমের সময়। গন্তব্ও ছিল দুর-দূরাত্তের, আর মুকাবিলা ছিল একটি বৃহৎ রাষ্ট্রের 
নিয়মিত প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনীর সাথে যা ছিল ইসলামী ইতিহাসের প্রথম ঘটনা । 
এসব কারণেই এ নির্দেশ সম্পর্কে জনগণের অবস্থায় বিভিন্নতা দেখা দেয় এবং তাদের 
দলগুলো কয়েক শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে। 


এক শ্রেণী ছিল নিষ্ঠাবান ও নিঃস্বার্থ লোকদের যারা প্রথম নির্দেশ শোনার সঙ্গে 
সঙ্গে নিদ্বিধায় জিহাদের জন্য তৈরী হয়ে যান । দ্বিতীয় শ্রেণীর ছিলেন সেসব লোক 
যারা প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেও পরক্ষণেই সঙ্গী হয়ে যান। আয়াতে 


AJAY AT JF AISI ১57 পাশা প কি AeA AAJA পারা নব JAS HA 


৮৪০ 58১ 23 8808 ১ ও ৮৩ ৬৯ আচ সা ৮ ত ও চট fort 
বলে এসব লোকেরই উল্লেখ করা হয়েছে । 


তৃতীয় শ্রেণী সেসব লোকের যারা প্রকৃতই মা'যুর বা অক্ষম ছিলেন বলে 


পাপ হি Ae eA 


যুদ্ধে যেতে পারেননি। তাদের উল্লেখ করা হয়েছে ০ 


অংশে। চতুরখত্রেণী সেসব নিষ্ঠাবান মুমিনের যারা কোন রকম ওষর না থাকা 
সত্বেও আলস্যের দরুন জিহাদে অংশগ্রহণ করেননি। এদের আলোচনা উল্লিখিত 


০ AS eA পাঠা 

৬১১ ১)৯১12 ও 5 0 1১) 12 অংশে এসেছে। আর পঞ্চম 
শ্রেণীটি ছিল মুনাফিকদের যারা কুটিলতা ও মুনাফেকীর কারণে জিহাদে শরীক হয়নি। 
এদের আলোচনা কোরআনের বহু আয়াতে এসেছে। সারকথা, বিগত আয়াতসমূহে 
বেশির ভাগই পঞ্চম শ্রেণীভূক্ত মুনাফিকদের আলোচনা হয়েছে। উল্লিখিত আয়াতে চতুর্থ 


সুরা তওবা ৪৯৯ 


শ্রেণীর লোকদের কথা বলা হচ্ছে যারা মু'মিন হওয়া সত্ত্বেও শুধু আলস্যের কারণে 
জিহাদে অংশগ্রহণ করেননি। 


প্রথম আয়াতে বলা হয়েছে যে, কিছু লোক এমনও রয়েছে যারা নিজেদের পাপের 
কথা স্বীকার করে নিয়েছে। তাদের আমল ও কাজকর্ম সংমিশ্রিত-_কিছু ভাল, কিছু 
মন্দ। আশা করা যায়, আল্লাহ, তা'আলা তাদের তওবা কবুল করে নেবেন। হযরত 
আবদুল্লাহ, ইবনে আব্বাস (রা) বলেন, এমন দশ ব্যক্তি ছিল যারা কোন রকম যথার্থ 
ওষর-আপত্তি ছাড়াই গযওয়ায়ে তাবুকে যান্‌নি। তারপর তাদের সাতজন নিজেদেরকে 
মসজিদে নববীর খু'টির সাথে বেঁধে নেন এবং প্রতিজ্ঞা করেন যে, যতক্ষণ পর্যন্ত আমা- 
দের তওবা কবুল করে নিয়ে স্বয়ং রসূলুল্লাহ, সো) আমাদেরকে না খুলবেন, আমরা 
এভাবেই আবদ্ধ কয়েদী হয়ে থাকব। এদের মধ্যে আবূ লুবাবাহ্র নামের ব্যাপারে 
হাদীসের সমস্ত রেওয়ায়েতকারী একমত। অন্যান্য নামের ব্যাপারে বিভিন্ন রকম 
রেওয়ায়েত রয়েছে। 


রসূলুল্লাহ, সো) যখন তাদেরকে এভাবে বাঁধা অবস্থায় দেখলেন এবং জানতে 

পারলেন যে, যতক্ষণ পর্যন্ত রসূলুল্লাহ, (সা) স্বয়ং তাদেরকে না খুলবেন, ততক্ষণ পর্যন্ত 

এ অবস্থায়ই থাকবেন বলে প্রতিজ্ঞা করেছেন, তখন তিনি বললেন, আমিও আল্লাহ্‌র 

কসম খাচ্ছি যে, ততক্ষণ পর্যন্ত আমি এদেরকে খুলব না, যে পর্যন্ত না আল্লাহ্‌ তাআলা 

বং আমাকে এদের খোলার নির্দেশ দান করেন। এদের অপরাধ বড়ই মারাত্মক। 

এরই প্রেক্ষিতে উল্লিখিত আয়াতটি নাযিল হয় এবং রসুলুল্লাহ সো) এদের খুজে দেবার 
নির্দেশ দান করেন। অতপর তাঁদের খুলে দেয়া হয়।---(কুরতুবী) 


সাঈদ ইবনে মুসাইয়্যেব (র) থেকে বণিত রয়েছে যে, আবু লুবাবাহ্‌কে বাঁধন- 
যুক্ত করার যখন সংকল্প প্রকাশ করা হয়, তখন তিনি অস্বীকার করেন এবং বলেন, 
যতক্ষণ স্বয়ং রস্লুল্লাহ্‌ (সা) রাযী হয়ে নিজের হাতে না খুলবেন, আমি বাঁধাই থাকব। 
সুতরাং ভোরে যখন তিনি নামায পড়তে আসেন, তখন পবিত্র হস্তে তাঁকে খুলে দেন। 


সদাসৎ মিশ্রিত আমল কি? £ আয়াতে বলা হয়েছে, তাদের কিছু আমল ছিল 
নেক, কিছু ছিল মন্দ। তাদের নেক আমল তো ছিল তাদের ঈমান, নামায, রোযার 
অনুবতিতা এবং উজ্ত জিহাদের পর্বব্তী গঘওয়াসমূহে মহানবী (সা)-র সাথে অংশ- 
গ্রহণ, স্বয়ং এই তাবুকের ঘটনায় নিজেদের অপরাধ স্বীকার করে নেয়া এবং এ কারণে 
লঙ্ঞিত ও অনুতপ্ত হয়ে তওবা করা প্রভৃতি । আর মন্দ আমল হল গযওয়ায়ে তাবুকে 
অংশগ্রহণ না করা এবং নিজেদের কার্ধকলাপের দ্বারা মুনাফিকের সামঞ্জস্য বিধান করা। 


যেসব মুসলমানের আমল মিশ্রিত হবে কিয়ামত পর্যন্ত তারাও এ হুকুমেরই 
অন্তভূক্তঃ তফচসীরে কুরতুবীতে উল্লেখ রয়েছে যে, এ আয়াতটি যদিও একটি বিশেষ 
জামাআত তথা দলের ব্যাপারে অবতীর্ণ হয়েছে, কিন্তু এর হুকুম কিয়ামত পর্যন্ত 
ব্যাপক। যে সমস্ত মুসলমানের আমল ভাল ও মন্দে মিশ্রিত হবে, তারা .যদি নিজেদের 


৫০০ .. তফসীরে মাঁআরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


পাপের জন্য তওবা করে নেয়, তবে তাদের জন্যও মাগফিরাত ও ক্ষমাপ্রাগ্তির আশা 
করা যায়। 


আবু ওসমান রর) বলেছেন, কোরআন করীমের এ আয়াতটি উম্মতের জন্য 
বড়ই আশাব্যঞ্রক। সামুরাহ ইবনে জুনদুব রো)-এর রেওয়ায়েতক্রমে বুখারী শরীফে 
মি'রাজ সম্পকিত এক বিস্তারিত হাদীসে বগিত রয়েছে যে, সপ্তম আকাশে হযরত 
ইবরাহীম (আ)-এর সাথে যখন মহানবী (সা)-এর সাক্ষাত হয়, তখন তিনি তাঁর কাছে 
এমন কিছু লোককে দেখতে পান যাদের চেহারা ছিল সাদা । আর কিছু লোক 
যাদের চেহারা ছিল কিছু দাগ-ধাববাযুক্ত। : দ্বিতীয় শ্রেণীর এ লোকগুলো একটি নহরে 
প্রবেশ করল এবং তাতে গোসল করে বেরিয়ে এল । আর তাতে করে তাদের চেহারার 
দাগগুলোও সম্পূর্ণ পরিচ্ছন্ন হয়ে সাদা হয়ে গেল। হযরত জিবরাঈল (আ) তাঁকে জানা- 
লেন যে, স্বচ্ছ চেহারার এ নিচ হলো যারা এ রি এবং পাপতাপ থেকেও 


AS AT পান lA 


মুক্ত থেকেছে +5 ০% 1 1 p24 p03 1 3 | 3 আর দ্বিতীয় শ্রেণীর 


লোকগুলো হলো যারা ভালমন্দ সব রকম কাজই মিশিয়ে করেছে এবং পরে তওবা 
করে নিয়েছে। আল্লাহ: তাদের তওবা কবুল করে নিয়েছেন এবং তাদের পাপ মোচন 
হয়ে গেছে।---(কুরতুবী ) 


Bree A eA A 


১১০০৪) 155 | uy $2 আয়াতের ঘটনা হল এই যে, উপরে যাদের কথা 


বলা হয়েছে অর্থাৎ যারা কোন রকম ওযর-আপত্তি ছাড়াই তাবুক যুদ্ধে অংশগ্রহণে 
বিরত থাকেন এবং পরে অনুতপ্ত হয়ে নিজেদেরকে মসজিদের খু'টির সাথে আবদ্ধ 
করে নেন। অতপর উল্লিখিত আয়াতে তাদের তওবা কবৃল হওয়ার বিষয় নাহিল হয় 
এবং বন্ধনমুক্তির পর তাঁরা শুকরিয্সাস্বরূপ নিজেদের সমস্ত ধন সম্পদ সদৃকা করে 
দেয়ার জন্য পেশ করেন । তাতে রসূলে করীম (সা) এই বলে তা গ্রহণে অস্বীকৃতি 
জানান যে, এসব মালামাল , গ্রহণের নির্দেশ আমাকে দেয়া হয়নি। এরই প্রেক্ষিতে 


af A Ad 


এ আয়াত নামিল হয় ছে. (1০1 ০৯,১২২ (অর্থাৎ এদের মাল থেকে গ্রহণ 


করুন।) ফলে তিনি সমগ্র মালামালের পরিবর্তে এক-তৃতীয়াংশ মালের সদৃকা গ্রহণ 
করতে সম্মত হন। কারণ, আয়াতে ইঙ্গিত করা হয়েছে যেন সমগ্র মাল নেয়া না হয়ঃ 
বরং তার অংশবিশেষ যেন নেয়া হয়। ১ অব্যয়টিই এর প্রমাণ । 


মুসলমানদের সদকা-যাকাত আদায় করে তা যথাযথ খাতে ব্যয় করা ইসলামী 
রান্ট্রের দায়িত্ব 8 এ আয়াতের শানে-নুযুল অনুযায়ী যদিও বিশেষ একটি শ্রেণী বা দলের 
সদৃকা বা দান গ্রহণ করার নির্দেশ হয়েছে, কিন্তু তা নিজ মর্ম অনুযায়ী ব্যাপক । 


তফসীরে কুরতুবী, আহ্‌ কামুল কোরআন জাস্সাস, মাষহারী প্রভূতি গ্রন্থে একেই 
অগ্রাধিকার দেয়া হয়েছে। তাছাড়া কুরতুবী ও জাস্সাস, একথাও পরিষ্কার করে দিয়েছেন 


সূরা তওবা ৫০১ 


যে, এ আয়াতের শানে-নূযুল অনুযায়ী যদি সেই বিশেষ ঘটনাকেই নিদিষ্ট করে দেয়া 
হয় যা উপরে উল্লেখ করা হয়েছে, তবুও কোরআনী মূলনীতির ভিত্তিতে এ হুকুমটি ব্যাপক 
ও সাধারণই থাকবে এবং কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের জন্য বলবৎ থাকবে। 
কারণ, কোরআনের অধিকাংশ বিশেষ বিশেষ হকুম-আহ্কাম বিশেষ ঘটনাকে কেন্দ্র 
করেই নাযিল হয়েছে, কিন্তু তার কার্যকারিতা পরিধি কারো মতেই সেই বিশেষ ঘটনা 
পর্যন্তই সীমাবদ্ধ থাকে না, বরং যে পর্যন্ত নিদিষ্টতার কোন দলীল না থাকবে, এই 
হুকুম সমস্ত মুসলমানের জন্য ব্যাপক বলেই গণ্য হবে এবং সবাইকে এর অন্তক্ত 
করা হবে। ্‌ ্‌ 


এমনকি সমগ্র মুসলিম সম্পূদায় এ ব্যাপারে একমত যে, এ আয়াতে যদিও 
নিদিষ্টভাবে নবী করীম সো)-কে সম্বোধন করা হয়েছে, কিন্তু এ হুকুমটি না তার জন্য 
নিদিষ্ট এবং না তার যুগ পর্যন্ত সীমাবন্ধ। বরং এমন প্রতিটি 'লোক, যিনি হুযুরে আকরাম 
(সা)-এর নায়েব হিসেবে মুসলমানদের নেতা হবেন, তিনিই এ হুকুমের লক্ষ্য ও উদ্দেশ্য 
হবেন। মুসলমানদের যাকাত-সদ্কাসমূহ আদায় করা এবং তা যথাযথ খাত অনুযায়ী 
ব্যয় করার ব্যবস্থা করা তাঁর দায়িত্বসমূহের অন্তর্ভূক্ত হয়ে যাবে। 


হযরত সিদ্দীকে আকবর (রা)-এর খিলাফতের প্রাথমিক আমলে যাকাত দানে 
বিরত লোকদের বিরুদ্ধে জিহাদ করার যে ঘটনাটি সংঘটিত হয়েছিল, তাতে যাকাত 
দানে বিরত লোকদের মধ্যে এমন কিছু লোক ছিল যারা প্রকাশ্যভাবে ইসলামের বিদ্রোহী 
ও মুরতাদ। আর কিছু লোক এমনও ছিল যারা নিজেদের মুসলমান বলত সত্য, কিন্তু 
যাকাত নাদেয়ার জন্য এমন হলছু'তা অবলম্থন করত যে, 'এ আয়াতে মহানবী সো)-র 
প্রতি আমাদের কাছ থেকে সদ্কা-যাকতি উসুল করার নির্দেশ ছিল, তাঁর জীবদ্দশা 
পর্যস্তই। বস্তুত আমরা তা মান্যও করেছি। তাঁর ওফাতের পর আবূ বকর (রা)-এর 
এমন কি অধিকার থাকতে পারে যে, তিনি আমাদের কাছ থেকে যাকাত দাবি করতে 
পারেন !’ তাছাড়া প্রথম দিকে এ বিষয়ে জিহাদ করার ব্যাপারে হযরত উমর (রা)-এর 
মনেও এ কারণেই দ্বিধা সৃষ্টি হয়েছিল যে, যতই হোক, এরা মুসলমান এবং একটি 
আয়াতের আশ্রয় নিয়ে যাকাত থেকে বিরত থাকতে চাইছে । কাজেই এদের সাথে এমন 
আচরণ করা বাল্ছনীয় হবে না, যা সাধারণ মুরতাদদের সাথে করা যায়। কিন্তু হযরত 
সিদ্দীকে আকবর (রা) পূর্ণ দৃঢ়তা ও সংকল্পের সাথে বললেন, যে ব্যক্তি নামায ও যাকাতের 
ব্যাপারে ব্যতিক্রম করবে তার বিরুদ্ধে আমি জিহাদ করবই। 


এতে এ ইঙ্গিতই ছিল যে, যারা যাকাতের হুকুমকে শুধুমাত্র মহানবী (সা)-র 
' সাথে নির্দিষ্ট করত এবং তাঁর অবর্তমানে তা রহিত হয়ে যাওয়ার পক্ষে ছিল, তারা 
অদূর ভবিষ্যতে এমনও বলতে পারে যে, নামাঘও মহানবী (সা)-র সাথেই নির্দিষ্ট 


ASB 85 5 fs “ 
ছিল। কারণ, কোরআন করীমে ৮৮০০৭ 1৮5 5) ৩) ৪ 5101 ৮51 আয়াতও এসেছে, 


যাতে নামায কায়েমের জন্য নবী করীম (সো)-কে সম্বোধন করা হয়েছে। পক্ষান্তরে 


৫০২ তফসীরে মাআরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


নামায সংক্রান্ত আয়াতের হুকুম যেভাবে গোটা উন্মতের জন্য ব্যাপক এবং একে মহা- 
নবী সো)-র সাথে নির্দিষ্ট হওয়ার মত রি ও  কাযাদাবরা ফারাক কুফরী থেকে 


PAM 


বাঁচানো যায় না, তেমনিভাবে 18) 1 9+ 1 ৬০ তারের ক্ষেত্রে এমন ব্যাখ্যাদান 


করাও তাদেরকে কুফরী ও ইসলামদোহিতা থেকে অব্যাহতি দিতে পারে না। এ কথার 
পর হযরত ফারূুকে আযম রো)-এর দ্বিধানদ্বন্দ্বও ঘুচে যায় এবং সমগ্র উম্মতের এঁক- 
মত্যে তাদের বিরুদ্ধে জিহাদ করা হয় । 


যাকাত রা কর নয়; বরং ইবাদত £ কোরআন মজীদের আয়াত 


পানে পানে এপ জপঠীল কপিল রশ 


“15০1৩ ৬৪ এর পর le res J DS & 5 ১০ বলা হয়েছে 


এতে ইঙ্গিত গাওয়া যায় যে, যাকাত ও সদ্কা রাষ্ট্রীয় কোন কর নয়, যা সরকার পরিচালনার 
উদ্দেশ্যে রাষ্ট্র গ্রহণ করে থাকে; বরং এর উদ্দেশ্য হলো, গুনাহ্‌ থেকে ধনী লোকদের 
পবিল্ন ও বিশুদ্ধ করা। 


এখানে উল্লেখ্য, যাকাত-সদ্কা উসূলে দু'ধরনের উপকার পাওয়া যায়। প্রথমত, 
এক উপকার স্বয়ং ধনী লোকদের জন্য । কারণ, এর দ্বারা ধনী লোকরা গুনাহ্‌ ও 
অর্থ-সম্পদের মোহজাত স্থভাব রোগের বিষাক্ত . জীবাণু থেকে পাকসাফ হয়ে যায়। 
দ্বিতীয়ত, এর দ্বারা সমাজের সেই দুর্বল শ্রেণীর লালন-পালনের ব্যবস্থা হয়, যারা 
নিজেদের জীবিকা আহরণে অসমর্থ ও অপারক'। যেমন এতীম, বিধবা, বিকলাঙ্গ, ছিন্নমূল, 
মিসকীন ও গরীব প্রভৃতি । 


কিন্তু কোরআনের এ আয়াতে শুধু প্রথমোক্ত উপকারিতার উল্লেখ রয়েছে । এতে 
ইঙ্গিত রয়েছে যে, সেটিই হল যাকাত ও সদ্কা উসুলের মুখ্য উদ্দেশ্য। দ্বিতীয় পর্যায়ের 
উপকারিতাগুলো হল আনুষঙ্গিক। সুতরাং কোথাও এতীম, বিধবা ও গরীব-মিসকীন 
না থাকলেও ধনী লোকদের পক্ষে যাকাতের হুকুম রহিত হয়ে যাবে না। 


পূর্ববর্তী উম্মতগণের দান-খয়রাতের রীতিনীতি থেকেও এ কথার সমর্থন পাওয়া 
যায়। সেকালে দান-খয়রাত ভোগ করা কারো পক্ষেই জায়েয ছিল না। বরং নিয়ম 
ছিল যে, কোন পৃথক স্থানে সেগুলো রেখে দেয়া হতো এবং আকাশ থেকে আগুন নেমে 
এসে তা পুড়িয়ে ভস্ম করে দিয়ে যেত। এছিল কবুল হওয়ার আলামত। কিন্তু যেখানে 
আগুন দ্বারা ভঙ্গম হতো না, সেখানে তা অগ্রাহ্য হওয়ার আলামত মনে করা হতো । 
অতপর এই অপয়া মালামাল কেউ স্পর্শ পর্যন্ত করতো না। এ থেকে পরিক্ষার হলো 
যে, যাকাত ও সদ্‌্কার আয়াতের হুকুম মুলত কারো অভাব মোচনের জন্য নয়ঃ বরং 
তা মালের হক ও ইবাদত। যেমন, নামায-রোযষা হলো শারীরিক ইবাদত । : তবে 
উম্মতে মুহাম্মদী (সো)-র এক বৈশিষ্ট্য এই যে, যে মালামাল আল্লাহ্‌র জন্য নির্দিষ্ট 
করা হয় তার ভোগ-ব্যবহার সে উম্মতের ফকীর-মিসকীনদের জন্য জায়েয করে দেয়া 
হয়েছে। মুসলিম শরীফে বর্ণিত এক সহী হাদীসে এ বিষয়টি সুস্পষ্ট বর্ণিত রয়েছে । 


সুরা তওবা ৫০৩ 


একটি প্রশ্ন £ এখানে প্রশ্ন উঠে যে, উপরোক্ত ঘটনায় তাঁদের তওবা যখন কবুল 
হয়েছে বলে আয়াতে বলা হল, তখন বোঝা গেল যে, তওবার ফলেই গুনাহর মার্জনা 
ও পরিগুদ্ধি হয়ে গেল। এরপরও সদৃকা উস্লকে পরিশুদ্ধির মাধ্যম বলা হলো কেন £ 
জবাব এই যে, তওবা দ্বারা যদিও গুনাহ মাফ হলো, কিন্তু তার পরেও গুনাহর কিছু 
কালিমা, মলিনতা থাকা সম্ভব, যা পরবতাঁকালে গুনাহর কারণ হতে পারে। সদৃকা 
আদায়ে সে মলিনতা দুর হয়ে পুর্ণতর বিশুদ্ধ হয়ে উঠতে পারবে। 

A Ade 


(৪৮1০ 05 এ বাকো 8 8145 অর্থ তাদের জন্য রহমতের দোয়া করা। হযুরে 


আকরাম সো) থেকে বর্ণিত আছে যে, তিনি কারো কারোর জন্য 89৫ (সালাত ) শব্দ দ্বারা 
1 * ৪ Wr GFN er 
দোয়া করেছিলেন। যেমন, হাদীস শরীফে £ ৬91 Jl se Jee! 
কিন্তু পরবর্তীকালে ৪ 7০ শব্দটি নবীগণের বিশেষ আলামতে পরিণত হয়। সে জন্য 
অধিকাংশ ফিকাহবিদের মতে অন্য কারো জন্য 8 ০ শন্দ দ্বারা দোয়া করা যাবে না। 


বরং শব্দটি নবীগণের জন্য নির্দিষ্ট থাকবে, যাতে কোন সন্দেহের উদ্দেক না হয়। 
--€ বয়ানল কোরআন প্রভৃতি ) 


এ আম্নাতে মহানবী (সো)-র প্রতি সদ্কা আদায়কারীদের জন্য দোয়া করার 
আদেশ হয়। এ কারণে কতিপয় ফিকাহবিদ বলেন, ইমাম ও আমীরদের পক্ষে সদকা 
দাতাগণের জন্য দোয়া করা ওয়াজিব। আর কেউ কেউ এ নির্দেশকে মুস্তাহাবও মনে 
করেন ।---( কুরতুবী ) 


দিপা শাসন পানিকে কত 


| 48 10৭৮ ৩ 5৯০ ০০৯1 সির EE SHA BE 


অংশগ্রহণে বিরত ছিলেন তাঁদের সাত জন মসজিদের খুঁটির সাথে নিজেদের বেধে নিয়ে 


দি 
মনের অনুতাপ-অনুশোচনার প্রকাশ ঘটিয়েছেন। এদের উল্লেখ রয়েছে ১ 5)৯ 1 5 
8 পালার আট CRT 


155 251 আয়াতে । বাকি তিন জনের হুকুম রয়েছে ৫3 6৯ 7০ 597 2 আয়াতে, 
যারা প্রকাশ্যে এভাবে নিজেদের অপরাধ স্বীকার করেননি । রঙ্গুলে করীম সো) তাদের 
সমাজচ্যুত করার, এমনকি তাঁদের সাথে সালাম-দোয়ার আদান-প্রদান পর্যন্থ বন্ধ রাখার 
নির্দেশ দেন। এ ব্যবস্থা নেয়ার পর তাদের অবস্থা শোধরে যায় এবং ইখলাসের সাথে 
অপরাধ স্বীকার করে তওবা করে নেন। ফলে তাদের জন্য ক্ষমার আদেশ দেওয়া হয়। 
-€ বুখারী, মুসলিম ) 


বি sb, 51121] 195 ৩ 21১৩৬ CY 


৫০৪ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


৪৯9৩2 
১ ১৩ ০৮4৫ 4৮ পু 441 ১103 


330 2 বা 


সত 
AS এ 93105 45814 | নিত 
০ ৬) ey ls CH ০৯ UE Sods 45 2 


wie 


Sr EI A UE hi ol 
শিক উবার কবিগান REET 
ধন 3৩23৬ BELLE BU Y msl 
Gl নি 065 ০592 ১48 
রি ভোরে 155০৫1৯১22৫ 914 78 2° 0 


(১০৭) আর হারা নির্মাণ পপ 
মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং এ লোকের জন্য ঘাঁটিহবরূপ যে পূর্ব থেকে 
আল্লাহ্‌ ও তাঁর রসূলের সাথে যুদ্ধ করে আসছে, আর তারা অবশ্যই শপথ করবে যে, 
আমরা কেবল কল্যাণই চেয়েছি। পক্ষান্তরে আল্লাহ্‌ সাক্ষী যে, তারা সবাই মিথ্যুক । 
(১০৮) তুমি কখনো সেখানে দাঁড়াবে না, তবে ঘে মসজিদের ভিত্তি রাখা হয়েছে তাকওয়ার 
উপর প্রথম দিন থেকে, সেটিই তোমার দীঁড়াবার যোগ্য স্থান। সেখানে রয়েছে এমন 
লোক হারা পবিভ্রতাকে ভালবাসে । আর আল্লাহ্‌ পবিত্র লোকদের ভালবাসেন । (১০৯) 
যে ব্যক্তি স্বীয় গৃহের ভিত্তি রেখেছে আল্লাহ্‌র ভয় ও তার সন্ত্টির উপর সে উত্তম; না 
লে ব্যক্তি উত্তম, যে স্বীয় গৃহের ভিত্তি রেখেছে কোন গর্তের কিনারাগ্ যা ধসে পড়ার 
নিকটবতী এবং অতপর তা ওকে নিয়ে দোযখের আগুনে পতিত হয়? আর আল্লাহ্‌ 
জালিমদের পথ দেখান না। (১১০) তাদের নির্মিত গৃহটি তাদের অন্তরে সদা সন্দেহের 
উদ্রেক করে যাবে ঘে পর্যন্ত না তাদের অন্তরগুলো চৌচির হয়ে ঘায়। আর আল্লাহ্‌ 
সবজ-_প্রজাময় । 








তশসীরের সার-সংক্ষেপ 

আর কিছু লোক এমন রয়েছে যারা (ইসলামের ) ক্ষতিসাধনের উদ্দেশ্যে মসজিদ 
নির্মাণ করেছে আর (এতে বসে বসে) কুফর (রসূলের শন্ত্রতা )-এর আলোচনা করবে 
এবং (এর দ্বারা) মুমিনদের (জামা'আতের মধ্যে) বিভেদ সৃষ্টি করবে (কেননা, 


সুরা তওবা ৫০৫ 


যখন অন্য একটি মসজিদ নির্মিত হবে এবং বাহ্যত সদিচ্ছা প্রকাশ করবে, তখন অবশ্যই 
প্রথম মসজিদের জামা“আতে কিছু নাকিছু বিভক্তি আসবে ) আর (মসজিদ নির্মাণের 
এও একটি উদ্দেশ্য ষে,) যাতে সেই ব্যক্তির আবাসের ব্যবস্থা হয়, যে (মসজিদ নির্মা- 
ণের) পূর্ব থেকে আল্লাহ্‌ ও রসুলের বিরোধী (অর্থাৎ আবু আমের পাদ্রী) আর 
(জিজ্ঞেস করলে) শপথ করবে, (যেমন ইতিপূর্বে এক জিজ্ঞাসার উত্তরে শপথ করে- 
ছিল) যে কল্যাণ ব্যতীত আর কোন নিয্নতই আমাদের নেই। (কল্যাণ অর্থ আরাম 
ও সুবিধা ), আর আল্লাহ্‌ সাক্ষী যে, তারা (এ দাবিতে ) সম্পূর্ণ মিথ্যুক । (এ মসজিদ 
যখন প্রকৃত মসজিদ নয়; বরং ইসলামের ক্ষতিসাধনের মাধ্যম, তখন ) আপনি এতে 
কখনো (নামাঘের উদ্দেশ্যে) দীড়াবেন না। তবে যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকে 
€ অর্থাৎ প্রস্তাবের দিন থেকে) তাকওয়া (ও ইখলাস )-র উপর রাখা হয় (অর্থাৎ 
মসজিদে কোবা) তা (প্রকৃতই) উপযুক্ত যে, আপনি তথায় (নামাযে) খাড়া হবেন। 
[ সুতরাং মহানবী (সা) সময় সময় সেখানে যেতেন ও নামায আদায় করতেন।] 
এতে (মসজিদে কোবায়) এমন (পুণ্যবান) লোকেরা আছে যারা পবিত্রতা অর্জনকারীদের 
পছন্দ করেন। (উভয় মসজিদের নির্মাতাগণের অবস্থা যখন জানা গেল। তথখন চিন্তা 
যে), সেই ব্যক্তি কি উত্তম যে নিজের ইমারত (মসজিদ )-এর ভিত্তি রেখেছে আল্লাহ্‌র 
ভয় ও তাঁর সন্তুষ্টির উপর, নাসে ব্যক্তি (উত্তম) যে নিজের ইমারত (মসজিদ )-এর 
ভিত্তি রেখেছে কোন ঘাঁটি (গর্ত )-এর কিনারায়, যা পতনোন্মুখ £ (অর্থাৎ বাতিল ও 
কুফরী উদ্দেশ্যে, যাকে অস্থায়িত্বের দিক দিয়ে পতনোন্মুখ গৃহের সাথেই তুলনা করা 
হয়েছে )। অতপর এটি (এ ইমারতটি ) তাকে (নির্মাতাকে) নিয়ে দোযখের আগুনে পতিত 
হয় (অর্থাৎ গর্তের মুখে হওয়ায় সে ইমারত তো পতিত হলোই, সাথে সাথে নির্মাতাও 
পতিত হলো। কারণ, সেও সে ইমারতে ছিল। আর যেহেতু তাদের কুফরী উদ্দেশ্যা- 
বলী জাহান্নামে পৌছার সহায়ক, সেহেতু বলা হলো, ইমারতটি তাকে নিয়ে জাহান্নামে 
পতিত হলো।) আর আল্লাহ্‌ এমন জালিমদের (দীনের) জ্ঞান দেন না। (ফলে তারা 
নির্মাণ তো করলো মসজিদ যা দীনের মহৎ আলামত, কিন্তু উদ্দেশ্য রাখলো মন্দ।) 
তারা যে গুহ (মসজিদ) নির্মাণ করলো, তা তাদের অন্তরে (কাঁটার মত) বিধতে 
থাকবে । ( কারণ, তাদের উদ্দেশ্য বানচাল হয়ে গেল এবং গোপনীয়তা ফাঁস হলো, 
তদুপরি মসজিদটিকে ধ্বংস করে দেয়া হলো। মোটকথা, কোন আশাই পুরণ হলো 
না। তাই) সারা জীবন তাদের অন্তরে হাহুতাশ থাকবে । অবশ্য তাদের (সে আশা- 
ভরা) অন্তর যদি লয়প্রাপ্ত হয়, তবে ভিন্ন কথা (সে হাহতাশও আর থাকবে না)। 
আর আল্লাহ্‌ বড় জ্ঞানী, বড় প্রক্তাময় (তাদের অবস্থা সম্পর্কে অবহিত, সে মতে উপযুক্ত 
সাজা দেবেন )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


মুনাফিকদের অবস্থা ও তাদের ইসলাম বিরোধী তৎপরতার কথা উপরের অনেক 
আয়াতে উল্লেখিত হয়েছে। আলোচ্য আয়াতগুলোতে রয়েছে তাদের এক ষড়যান্ত্রর বর্ণনা । 


us এলজি 


৫০৬ তফসীরে মা'আরেফ্রুল কোরআন ॥ চত্র্থ খণ্ড 


তাহলো £ মদীনায় আবু আমের নামের এক ব্যক্তি জাহেল যুগে---খৃস্টধর্ম গ্রহণ 
করেছিল এবং আবু আমের 'পাী' নামে খ্যাত হলো। তার পুত্র ছিলেন বিখ্যাত সাহাবী 
হযরত হানযালা (রা), ধার মরদেহকে ফেরেশতাগণ গোসল দিয়েছিলেন । কিন্তু পিতা 
নিজের গোমরাহী ও খুস্টবাদের উপর অবিচল ছিল। 


হযরত নবী করীম (সা) হিজরত করে মদীনায় উপস্থিত হলে আবু আমের তাঁর 
সমীপে উপস্থিত হয় এবং ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করে । মহানবী 
(সা) তার অভিযোগের জবাব দান করেন । কিন্তু তাতে সেই হতভাগার সান্তনা আসলো 
না। অধিকন্তু সে বলল, “আমরা দু'জনের মধ্যে যে মিথ্যক সে যেন অভিশপ্ত ও 
আত্মীয়-স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে মবত্যুবরণ করে।” সে একথা বলল যে, আপনার যে 
কোন প্রতিপক্ষের সাহায্য আমি করে যাবো। সে মতে হোনাইন যুদ্ধ পর্যন্ত সকল রণা- 
জনে সে মুসলমানদের বিপরীতে অংশ নেয়। হাওয়াযিনের মত সুরৃহৎ শক্তিশালী 
গোত্রও যখন মুসলমানদের কাছে পরাজিত হলো, তখন সে নিরাশ হয়ে সিরিয়ায় চলে 
গেল। কারণ, তখন এটি ছিল খুস্টানদের কেন্দ্রস্থল । আর সেখানে সে আত্মীয়-স্বজন 
থেকে বিচ্ছিন্ন অবস্থায় মৃত্যুবরণ করল। সে যে দোয়া করেছিল, তা ভোগ করলো। 
আসলে লান্ছনা ভোগ কারো অদুম্টে থাকন্ধে সে এমনই করে এবং নিজের দোয়ায় 
নিজেই লান্ছিত হয়। 


তবে আজীবন সে ইসলাম বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকে । সে রোমান সমাটকে 
মদীনায় অভিযান চালিয়ে মুসলমানদের দেশান্তরিত করার প্ররোচণাও দিয়েছিল। 


এ ষড়যন্ত্রের শুরুতে সে মদীনার পরিচিত মুনাফিকদের কাছে চিঠি লিখে যে, 
“রোমান সম্রাট কর্তৃক মদীনা অভিযানের চেষ্টায় আমি আছি। কিন্তু যথাসময় সম্সাটের 
সাহায্য হয় মত কোন সম্মিলিত শক্তি তোমার থাকা চাই। এর পন্থ হলো এই যে, 
তোমরা মদীনার মসজিদের নাম দিয়ে একটি গৃহ নির্মাণ কর, যাতে মুসলমানদের 
অন্তরে কোন সন্দেহ না আসে। অতপর সে গুহে নিজেদের সংগঠিত কর এবং ঘতটুকু 
সম্ভব যুদ্ধের সাজ-সরঞ্জাম সংগ্রহ করে সেখানে রাখ এবং পারস্পরিক আলোচনা ও 
পরামর্শের পর মুসলমানদের বিরুদ্ধে কর্মপন্থা গ্রহণ কর।” 


তার এ পত্রের ভিত্তিতে বারজন মুনাফিক মদীনার কোবা মহল্লায়, যেখানে হুযূর 
আকরাম সো) হিজরত করে এসে অবস্থান নিয়েছিলেন এবং একটি মসজিদ নির্মাণ 
করেছিলেন-_তথায় অপর একটি মসজিদের ভিত্তি রাখল। ইবনে ইসহাক রে) প্রমুখ 
এতিহাসিক এ বারজনের নাম উল্লেখ করেছেন। সে যা হোক, অতপর তারা মুসল- 
মানদের প্রতারিত করার উদেশ্যে সিদ্ধান্ত নিল যে, স্বয়ং রসূলে করীম (সা)-এর দ্বারা এক 
ওয়াক্ত নামায সেখানে পড়াবে। এতে মুসলমানগণ নিশ্চিত হবে যে, পৃবনির্মিত মসজি- 
দের মত এটিও একটি মসজিদ। 


এ সিদ্ধান্ত মতে তাদের এক প্রতিনিপ্রিদল মহানবী সো)-র খিদমতে হাযির ূ 
হয়ে আরয করে যে, কোবার বর্তমান মসজিদটি অনেক ব্যবধানে রয়েছে । দুর্বল ও 


সরা তওবা ৫০৭ 


অসুস্থ লোকদের সে গক্ষন্ত যাওয়া দুক্ষর । এছাড়া মসজিদটি এত প্রশস্তও নয় যে, 


অপর একটি মসজিদ নিঙ্দাপ করেছি । আপনি যদি তাতে এক ওয়াক্ত নামায আদায় 
করেন, তবে আমরা বরকত লাভে ধন্য হব। 


রসুলে করীম সো) তখন তাবুক যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। তিনি প্রতিশ্*তি 
দিলেন যে, এখন সফরের প্রস্তুতিতে আছি । ফিরে এসে নামায আদায় করব । কিন্তু 
তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে যখন তিনি মদীনার নিকটবতা' এক স্থানে বিশ্রাম নিচ্ছি- 
লেন, তখন উপন্োত্র আয়াতগুলো নাখিল হল । এতে মুনাফিকদের ষড়যন্ত্র ফাঁস করে 
দেয়া হল। আয়াতগুলো নাযিল হওয়ার পর তিনি কতিপয় সাহাবীকে-যাদের মধ্যে 
আমের বিন সকস্‌ এবং হযরত হামযা রো)-র হস্তা ‘ওয়াহশী’ও উপস্থিত ছিলেন 
--এ হুকুম দিয়ে পাঠালেন যে, একনি গিয়ে মসজিদটি ধ্বংস কর এবং আগুন লাগিয়ে 
এসো । আদেশ্মতে তারা গিয়ে মসজিদটি সমূলে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিয়ে 
আসলেন । এ সব ঘটনা তফসীরে কুরতুবী ও মাযহারী থেকে উদ্ধৃত করা হলো । 


তফসীরে মাযহারীতে ইউসুফ বিন সালেহীর বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে 
যে, নবী করীম (সো) মদীনা পৌছে দেখেন যে, সে মসজিদের জায়গাটি ফাকা পড়ে 
আছে। তিনি আসেম বিন আ"দীকে সেখানে গুহ নির্মাণের অনুমতি দান করেন । তিনি 
বললেন, ইয়া রসূলুল্লাহ, যে জায়গা সম্পর্কে কোরআনের আয়াত নাযিল হয়েছে, সেই 
অভিশপ্ত স্থানে গৃহ নিৰ্মাণ আমার পছ্ছন্দ নয়। তবে সাবেত বিন আকরামের ভোগ- 
দখলে জায়গাটি দিয়ে দিন। কিন্তু পরে দেখা যায় যে, সে ঘরে তারও কোন সন্তান-সন্ততি 
হয়নি কিংবা জীবিত থাকেনি । oo 

এতিহাসিকগণ লিখেছেন, সে জায়গায় মানুষ তো দূরের কথা, পাথিকুল পর্যন্ত 
ডিম ও বাচ্চা দেয়ার যোগ্যতা হারিয়ে ফেলে । তাই সেই থেকে আজ পর্যন্ত মসজিদে 
কোবা থেকে কিছু দূরত্বে অবস্থিত সে জায়গাটি বিরান পড়ে আছে। 


ঘটনার বিবরণ জানার পর এবার আয়াতের প্রতি দৃষ্টিপাত করুন । প্রথম আয়াতে 


র্গে A পা ASF পা ডে A , 00 শে 
বলা হয় 81 ১০৯০০ 13 ১০ আই ০০ 2অর্থাৎ উপরে অপরাপর মুনাফিকের 
আযাব ও লাঞ্ছনার বর্ণনা দেয়া হয়েছে । আলোচ্য মুনাফিকরাও ওদের অন্তভূক্ত, যারা 
মুসলমানদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে মসজিদের নামে গৃহ নির্মাণ করেছে । 


এ আয়াতে উক্ত মসজিদ নির্মাণের তিনটি উদ্দেশ্য উল্লেখিত হয়েছে। প্রথমত, 


ক পা Tar 


Fe 
| ls অর্থাৎ মুসলমানদের ক্ষতিসাধন । ) 10৩ ও 904 শব্দের অর্থ ক্ষতিসাধন। 


তবে কতিপয় অভিধান প্রণেতা এ দু'টির মধ্যে কিছু পার্থক্য রেখেছেন । তারা বলেন, 
} J}? সেই ক্ষতিকে বলা হয়, যা ক্ষতি সাধনকারীর পক্ষে হয় লাভজনক, আর তার 


৫০৮ | তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


প্রতিপক্ষের জন্য হয় ক্ষতিকারক; আর 11 হলো যা ক্ষতি সাধনকারীর পক্ষেও 
মঙ্গলজনক হয় না। সেহেতু উক্ত মসজিদ নির্মাতাদের মঙ্গলের পরিবর্তে একই 
পরিণতি ভোগ করতে হয়েছে, তাই আয়াতে ) 12 শব্দটি ব্যবহাত হয়েছে। 


পাও ASA eae PA Ar 


দ্বিতীয় উদ্দেশ্য হলো, ০৯১০3 { #১ ৮2৪ 7৯১ অর্থাৎ অপর মসজিদ নির্মাণ 


দ্বারা মুসলমানদেরকে দ্বিধাবিভক্ত করা। একটি দল সে মসজিদে নামায আদায়ের জন্য 
পৃথক হয়ে যাবে, যার ফলে কোবার পুরাতন মসজিদের মুসল্লী হ্রাস পাবে। 


তৃতীয় উদ্দেশ্য, | ৮১৬৯ ৬০)1০ ৮০০1 অর্থাৎ সেখানে আল্লাহ্‌ ও রসূলের 
শনুদের আশ্রয় মিলবে এবং তারা বসে বসে ষড়যন্ত্র পাকাতে পারবে। 


এ আলোচনা থেকে প্রতীয়মান হলো যে, যে মসজিদকে কোরআন মজীদ “মসজিদে 
[যরার' নামে অভিহিত করেছে এবং যাকে মহানবী সো)-র আদেশে ধ্বংস ও ভস্ম 
করা হয়েছে তা মূলত মসজিদই ছিল না, নামায আদায়ের জন্য নিমিত হয়নি বরং 
তার উদ্দেশ্য ছিল ভিন্ন, যা কোরআন চিহ্নত করে দিয়েছে। এ থেকে বোঝা গেল 
যে, বর্তমান যুগে কোন মসজিদের মুকাবিলায় তার কাছাকাছি অন্য মসজিদ নির্মাণ 
করা হলে এবং এর পেছনে যদি মুসলমানদের বিভক্তকরণ ও পূর্বতন মসজিদের মুসল্লী 
হাস প্রভৃতি অসৎ নিয়ত থাকে, তবে এতে মসজিদ নির্মাতার সওয়াব তো হবেই 
না, বরং বিভেদ সুষ্টির অপরাধে সে গুনাহগার হবে। কিন্তু এ সত্ত্বেও শরীয়ত মতে 
সে জায়গাটিকে মস্জিদই বলা হবে এবং মসজিদের আদব ও হকুমগুলো এখানেও 
প্রযোজ্য হবে! একে ধ্বংস করা কিংবা আগুন লাগিয়ে ভস্ম করা জায়েয হবে না। 
এ ধরনের মসজিদ নির্মাণ মূলত গুনাহর কাজ হলেও যারা এতে নামায আদায় করবে, 
তাদের নামাষকে অশুদ্ধ বলা যাবে না। এথেকে অপর একটি বিষয় পরিক্ষার হয়ে 
যায় যে, কেউ যদি জিদের বশে বা লোক দেখানোর উদ্দেশ্যে কোন মসজিদ নির্মাণ করে, 
তবে যদিও মসজিদ নির্মাণের সওয়াব সে পাবে না বরং গুনাহগার হবে; কিন্ত একে 
আয়াতে উল্লিখিত “মসজিদে যিরার বলা যাবে না। অনেকে এ ধরনের মসজিদকে 
“মসজিদে যিরার” নামে অভিহিত করে থাকে । কিন্তু তাঠিক নয়। তবে একে “মসজিদে 
যিরার'-এর মত বলা যায়। তাই এর নির্মাতাকে এ প্রচেষ্টা থেকে নিবৃত্ত রাখা যেতে 
পারে। যেমন, হযরত উমর ফারাক রো) এক আদেশ জারি করেছিলেন যে, এক মসজিদের 
পার্কে অন্য মসজিদ নির্মাণ করবে না, যাতে পূর্বতন মসজিদের জামাত ও সৌন্দর্য হ্রাস 
পায়।---(কাশ্শাফ ) 


সূরা তওবা ৫০৯ 


উপরোক্ত মসজিদে যিরার সম্পর্কে দ্বিতীয় আয়াতে মহানবী (ো)-কে হুকুম করা 
এ 
হয় যে, 951 ৮০ ৮৪ এখানে দাঁড়ানো অর্থ নামাযের উদ্দেশ্যে দীঁড়ানো। অর্থাৎ 
আপনি এই তথাকথিত মসজিদে কখনো নামা অদায় করবেন না। 
মাসআলা ঃ এ বাক্য থেকে জানা যায় যে, বর্তমানকালেও যদি কেউ পূর্বতন 
মসজিদের নিকটে নিছক লোক. দেখানোর উদ্দেশ্যে বাজিদের বশে কোন মসজিদ নির্মাণ 
করে, তবে সেখানে নামায শুদ্ধ হলেও নামায পড়া ভাল নয়। 


এ আয়াতে মহানবী (সা)-কে হিদায়েত দেওয়া হয়েছে যে, আপনার নামায সে 
মসজিদেই দুরস্ত হবে, যার ভিত্তি রাখা হয় প্রথম দিন থেকে তাকওয়া বা আল্লাহ্ভীতির 
উপর । আর সেখানে এমন লোকেরা নামায আদায় করে, যারা পাক-পবিভ্রতায় পূর্ণ 
সতকতা অবলম্বনে উদগ্রীব। বস্তুত আল্লাহ নিজেও এমনিতর পবিত্রতা অর্জনকারীদের 
ভালবাসেন। 


আয়াতের বর্ণনাধারা থেকে বোঝা যায় যে, সে মসজিদটি হলো মসজিদে 
কোবা, যেখানে মহানবী সো) তখন নামায় আদায় করতেন। হাদীসের কতিপয় 


রেওয়ায়েত থেকেও এর সমর্থন পাওয়া যায়। ৯ তল চে ৯3৩০ ৩? ১91) ০১ 
we Ee ও Kal jh 12 ১৪) ৩৩ 911 08০ ৬০ SAG NII 
৮:১০ (০ 7০8 5৮€তফসীরে মাযহারী ) ্‌ 


অপর কতিপয় রেওয়ায়েত মতে এর অর্থ যে মসজিদে নববী নেওয়া হয়েছে, তা, 
আয়াতের মর্মের পরিপন্থী নয়। কেননা, মসজিদে নববীর ভিত্তি মহানবী (সা) নিজ 
দত্তে মুবারকে ওহীর আদেশ মতে রেখেছিলেন। সুতরাং এর ভিত্তি যে তাকওয়ার 
উপর প্রতিষ্ঠিত, তা” বলাই বাহল্য। কেননা তাঁর চেয়ে অধিক পবিত্র আর কে হতে 
পারে? অতএব এ মসজিদটিও আয়াতের উদ্দেশ্য ।-_-(তিরমিষী, কুরতুবী) 


2928 51 ৩ ৯8 ৯) এ আয়াতে সেই মসজিদকে মহানবী 


a 


(সা)-এর নামাযের অধিকতর হকদার বলে অভিহিত করা হয়, যার ভিত্তি শুরু থেকেই 
তাকওয়ার উপর রাখা হয়েছে। সে হিসাবে মসজিদে কোবা ও মসজিদে নববী উভয়টিই 
এ মর্যাদায় অভিষিক্ত । সে মসজিদেরই ফযীলত বর্ণনা প্রসঙ্গে. বলা হয়েছে যে, 'তথা- 
কার মুসল্লিগণ পাক-পবিত্রতা অর্জনে সবিশেষ যত্ববান। পাক-পবিত্রতা বলতে এখানে 
সাধারণ না-পাকী ও ময়লা থেকে পাক-পরিচ্ছন্ন হওয়া এবং তৎসঙ্গে গুনাহ্‌ ও অশ্লীলতা 
' থেকে পবিত্র থাকা বোঝায় । আর মসজিদে নববীর মুসল্লিগণ সাধারণত এ সব গুণেই 

গুণান্বিত ছিলেন। : 


৫১০ তফসীরে ম'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


ফায়দা £ উক্ত আয়াত থেকে এ কথাও বোঝা গেল যে, কোন মসজিদের মর্যাদা 
সম্পন্ন হওয়ার পূর্বশর্ত হলো, তা ইখলাসের সাথে শুধু আল্লাহর ওয়াস্তে নিমিত হওয়া 
এবং তাতে কোন লোক দেখানো মনোবুত্তি ও মন্দ উদ্দেশ্যের সামান্যতম দখলও না 
থাকা । আর একথাও জানা গেল যে, নেককার, পরহিযগার এবং, আলিম ও আবিদ 
মুসল্লীর গুণেও মসজিদের মর্যাদা বৃদ্ধি পায়। তাই যে মসজিদের মুসল্লিগণ আলিম, 
আবিদ ও পরহিযগার হবে, সে মসজিদে নামায আদায়ে অধিক ফযীলত লাভ করা যাবে। 


তৃতীয় ও চতুর্থ আয়াতে সেই মকবুল মসজিদের মুকাবিলায় মুনাফিকদের 
নিমিত মসজিদে যিরারের নিন্দা করে বলা হয়েছে, তার তুলনা নদীর তীরবর্তী এমন 
মাটির সাথেই করা যায়, যাকে পানির ঢেউ নিচের দিকে সরিয়ে দেয়, কিন্তু উপর থেকে 
মনে হয় যেন সমতল ভুমি। এর উপর কোন গুহ নির্মাণ করলে যেমন অচিরেই তা' 
ধসে যাবে, মসজিদে যিরার-এর ভিত্তিও ছিল তেমনি নড়বড়ে । জুতরাং অচিরেই 
সেটি ধসে গেল এবং জাহান্নামে পতিত হলো । জাহান্নামে পতিত হওয়ার কথাটি রূপক 
অর্থেও নেওয়া যায় এ হিসেবে যে, এর নির্মাতারা যেন জাহান্নামে পৌছার পথ পরিক্ষার 
করলো। তধে কতিপয় মুফাসসির এর আক্ষরিক অর্থও নিয়েছেন। অর্থাৎ মসজিদটিকে 
ধ্বংস করার পর তা" প্ররুত প্রস্তাবেই জাহান্নামে চলে গেল। আল্লাহ্‌ সর্বজ। 


শেষের আয়াতে বলা. হয়েছে, তাদের এই নির্মাণ কর্ম সর্বদা তাদের সন্দেহ ও 
মুনাফেকীকে উত্তরোস্তর বৃদ্ধি করে চলবে, যতক্ষণ না তাদের অন্তরগুলো ফেটে চৌচির 
হয়ে যায়। অর্থাৎ তাদের জীবন শেষ না হওয়া অবধি তাদের সন্দেহ, কপটতা, হিংসা 
ও বিদ্বেষ সমানভাবে বুদ্ধি পেতে থাকবে। 


Ob I Gls « cl Bl Gy 
23,7 AE £ পরি ত পাঠক পারা পা তাত 
hb OE Osa os Ge 4 


le Iw 3H 


Host FS EH Tat Ald ES 


530 2১ 22 YS 54 LY C ও: SA ১ 120 

GMELIN Os LC ৬ 

3 ১৯ ৫৯৪৫1? 225 
9১55] ১৮5, ১৪) ৯১০০ 95825 












সূরা তওবা ৫১১ 


(১১১) আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুসলমানদের থেকে তাদের জান ও মাল এই 
মূল্যে যে, তাদের অন্য রয়েছে জামাত। তারা যুদ্ধ করে আল্লাহর রাহে; অতঃপর মারে ও 
মরে। তাওরাত, ইজীল ও কোরআন তিনি এ সত্য প্রতিশ্র্মতিতে অবিচল। আর আল্লা- 
হর চেয়ে প্রতিশুনতি রক্ষায় কে অধিক । সুতরাং তোমরা আনন্দিত হও সে লেন-দেনের 
উপর, যা তোমরা করছ তার সাথে । আর এ’ হল মহান সাফল্য। (১১২) তারা তওবা- 
কারী, ইবাদতকারী, শোকরগোঘার, (দুনিয়ার সাথে) সম্পকছেদকারী, রুকু ও সিজদা 
আদায়কারী, সৎকাজের আদেশ দানকারী ও মন্দ কাজ থেকে নিবৃত্তকারী এবং আল্লাহর 
দেয়া সীমাসমূহের হেফাযতকারী । বস্তুত সুসংবাদ দাও ঈমানদারদেরকে । 





তফসীরের সার-সংক্ষেপ 


নিঃসন্দেহে আল্লাহ মুসলমানদের জান ও মালামালকে এ ওয়াদার বিনিময়ে ক্রয় 
করে নিয়েছেন যে, তাদের জান্নাত লাভ হবে। ( আল্লাহ্র কাছে জান-মাল বিক্রির অর্থ 
হল এই যে,) তারা আল্লাহর রাহে যুদ্ধ জিহাদ) করে, এতে তারা (কখনো শক্ুকে) 
হত্য। করে এবং (কখনো নিজে) নিহত হয়। (অথাৎ এ বেচা-কেনা জিহাদের জন্য। 
চাই অন্যকে হত্যা করুক বা নিজে নিহত হোক ।) এ ( যুদ্ধ) প্রসঙ্গে (তাদের সাথে) 
সত্য অঙ্গীকার কর। হয়েছে তাওরাতে॥ ইঞ্জিলে এবং কোরআনে (ও)। আর (একথা 
সর্বজনস্বীরুত ধে,) আল্লাহ্‌র চেয়ে অধিক প্রতিশ্র্তি রক্ষাকারী আছে? € তিনি এই 
লেন-দেনের ভিভিতে জান্নাতের প্রতিশ্চতি দিয়েছেন।) সুতরাং (এ অবস্থায়) তোমরা 
€ খে জ্হাদে লিপ্ত রয়েছ) নিজেদের এই লেন-দেনের উপর যো আল্লাহ্‌র সাথে হয়েছে ) 
আনন্দ প্রকাশ কর। (কেননা প্রতিশর্মত মতে তোমরা অবশ্যই জান্নাত লাভ করবে ।) 
আর এ (জান্নাত লাভই) হল মহান সাক্ষল্য। (তাই এ বেচা-কেনা অবশ্যই তে।মাদের 
করা উচিত।) তারা ( সে মুজাহিদগণ) এমন যে, তারা জিহাদ করা ছাড়াও আরো 
কিছু গুণে গুণান্বিত। তা হলো এই যে, তারা গুনাহ থেকে তওবাকারী, আল্লাহ্‌র ইবাদত- 
কারী, আগ্লাহ্র) প্রশংসাকারী, রোষা পালনকারী, রুকু ও সিজদাকারী (অর্থাৎ নামায 
আদায়কারী,) সৎকাজের আদেশদানকারী, মন্দ কাজ থেকে নিরুত্তকারী এবং আল্লাহ্‌র 
নির্ধারিত সীমাগুলোর (অর্থাৎ হকুম-আহকামের রক্ষণাবেক্ষণ) ব্যাপারে যত্ববান। 
আর আপনি এমন মুমিনদের সুসংবাদ দান করুন (যারা জিহাদ ও এসব গুণে গুণান্বিত 
যে, তাদের জন্য জান্নাতের প্রতিশ্ঠতি রয়েছে )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
পূর্বাপর সম্পর্ক ঃ পুর্ববতাঁ আয়াতসমূহে বিনা ওযরে জিহাদ থেকে বিরত থাকার 
নিন্দা করা হয়েছে। আলোচ্য আয়াতে রয়েছে মুজাহিদগণের ফযীলতের বর্ণনা । 


শানে নুযূলঃ; অধিকাংশ মুফাসসিরের ভাষ্যমতে এ আগ্নাতগুলে নাধিল হয়েছে 
বায়আতে আকাবায়” অংশে গ্রহণকারী লোকদের ব্যাপারে । এ বায়'আত নেওয়া 


৫১২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


হয়েছিল মক্কায় মদীনার আনসারদের থেকে। তাই সূরাটি মদনী হওয়া সত্ত্বেও এ 
আয়াতগুলোকে মক্কী বলা হয়েছে । র 

“আকাবা' বলা হয় পর্বতাংশকে। এখানে আকাবা বলতে বোঝায় “মিনার জমরায়ে 
আকাবার সাথে মিলিত পর্বতাংশকে। বর্তমানে হাজীদের সংখ্যাধিকোর দরুন পর্বতের 
এ অংশটিকে শুধু জমরা বাদ দিয়ে মাঠের সমান করে দেয়া হয়েছে। এখানে মর্দীনা 
থেকে আগত আনসারগণের তিন দফে বায়'আত নেওয়া হয়। প্রথম দফে নেওয়া হয় 
নবুয়তের একাদশ বর্ষে। তখন মোট ছয়জন লোক ইসলাম গ্রহণ করে বায়'আত 
নিয়ে মদীনা ফিরে যান। এতে মদীনার ঘরে ঘরে ইসলাম ও নবী করীম (সা)-এর 
চর্চা শুরু হয়। পরবর্তী বছর হজ্জের মৌসুমে বার জন লোক সেখানে একন্রিত হন। 
এদের পাঁচ জন ছিলেন পূর্বের এবং সাত জন ছিলেন নতুন। তাঁরা সবাই মহানবী 
সো)-র হাতে বায়'আত নেন। এর ফলে মদীনায় মুসলমানদের সংখ্যা উল্লেখযোগ্য 
হারে বৃদ্ধি পায়। অর্থাৎ চল্লিশ জনেরও বেশি। তারা নবী করীম (সা)-এর কাছে 
আবেদন জানান যে, তাঁদেরকে কোরআনের তালীম দানের উদ্দেশ্যে সেখানে কাউকে 
প্রেরণ করা হোক। তিনি হযরত মোসআব বিন উমাইর রো)-কে প্রেরণ করেন, যিনি 
তথাকার মুসলমানদের কোরআন পড়ান ও ইসলামের তবলীগ করেন। ফলে মদীনার 
বিরাট অংশ ইসলামের ছায়াতলে এসে যায় । 


অতপর নবুয়তের ভ্রয়োদশ বর্ষে সত্তর জন পুরুষ ও দু'জন মহিলা সেখানে 
একব্লিত হন। এ হলো তৃতীয় ও সর্বশেষ বায়'আতে আকাবা। সাধারণত বায়'আতে 
আকাবা বলতে একেই বোঝানো হয়। এ বায়'আতটি ইসলামের মৌল আকীদা ও আমল, 
বিশেষত কাফিরদের সাথে জিহাদ এবং মহানবী (সা) হিজরত করে মদীনা গেলে 
তাঁর হিফাযত ও সাহায্য-সহযোগিতার জন্য নেওয়া হয়। বায়'আত গ্রহণকালে সাহাবী 
হযরত আবদুল্লাহ্‌ বিন রাওয়াহা (রো) বলেছিলেন, ইয়া রসূলাল্লাহ! এখন অঙ্গীকার নেয়া 
হচ্ছেঃ আপনার রব কিংবা আপনার সম্পর্কে কোন শর্তারোপ করার থাকলে তা পরিক্ষার 
বলে দেওয়া হোক। হুযুর (সা) বলেন, আল্লাহ্‌র ব্যাপারে শর্তারোপ করছি যে, তোমরা 
সবাই তারই ইবাদত করবে; তাঁকে ছাড়া কারো ইবাদত করবে না। আর আমার 
নিজের ব্যাপারে শর্ত হলো যে, তোমরা আমার হিফাযত করবে যেমন নিজের জান-মাল 
ও সন্তানদের হিফাযত কর। তারা আরয করলেন, এ শর্ত দু'টি পুরণ করলে এর 
বিনিময়ে আমরা কি পাব? তিনি বললেন, জান্নাত তাঁরা পুলকিত হয়ে বললেন, 
আমরা এর জন্য রাষী, এমন রাষী যে, নিজেদের পক্ষ থেকে এ চুক্তি রহিত করার 
আবেদন কোনদিনই পেশ করব না এবং রহিতকরণকে পছন্দও করব না। 


বাম্মআতে আকাবা'র ব্যাপারটি দৃশ্যত লেন-দেনের মত বিধায় এ সম্পর্কে 
a | 


অবতীর্ণ আয়াতে ক্রয়-বিক্রয় সংক্রান্ত শব্দ ব্যবহাত হয়েছে। ০১৪12 ৩1 


টী 


সূরা তওবা ৫১৩ 


AaB পাস তর্পা কে টিপি শি শান ASA 


RY gels rest tie পা আয়াত শুনে সর্বপ্রথম হযরত বরা বিন মা'রুর, 


আবুল হায়স্ম ও আসআদ রো) মিজেদের হাত মহানবী সো)-র হস্ত মুবারকের উপর রেখে 
বললেন, এ অঙ্গীকার পালনে আমরা দুঁপ্রতিজ্ঞ। আপনার হিফাযত করব নিজের 
পরিবার-পরিজন ও সন্তানদের মত। আর আপনার বিরুদ্ধে সমগ্র দুনিয়ার সাদা-কালো 
সবাই সমবেত হলেও আমরা সবার সাথে যুদ্ধ করে যাব। 


জিহাদের সবপ্রথম আয়াত ৪ মহানবী সো)-র মক্কা শরীফে অবস্থানকালে এ 
পর্যন্ত যুদ্ধ-বিগ্রহ সম্পকিত কোন হুকুম নাযিল হয়নি। এটিই সর্বপ্রথম জিহাদ 
সংক্রান্ত আয়াত, যা মন্ধা শরীফে অবতীর্ণ হয়। তবে এর উপর আমল টি হ্যা 2 


শা নট পাটি পাও 


রতের পরে। এরপর দ্বিতীয় আয়াত নাযিল হয় ঃ 5১ ৰ bus 


(সুরা হজ্জঃ ৩৯)। মক্কার কুরাইশ বংশীয় কাফিরদের অগোচরে মখন বায়'আতে 
আকাবা সম্পাদিত হয় আর তখনই মহানবী সো) মক্কার মুসলমানদের মদীনায় হিজরতের 
আদেশ দিয়ে দেন। অতপর ক্রমশ সাহাবায়ে কিরামের হিজরতের ধারা শুরু হয়ে 
যায়। কিন্তু নবী করীম (সা) নিজে আল্লাহ্‌র অনুমতির অপেক্ষায় থাকেন। হযরত 
আবু বকর সিদ্দীক বো) হিজরতের ইচ্ছা ব্যক্ত করলে তাকে নিজের সহখান্রী করার 
মানসে তখনকার মত নিবৃত্ত রাখেন ।--( মাযহারী) 


বর্গ AS “5 | £ 2 


410৮ ৩25 ৪ থেকে sl As: ১০০ 2 


আয়াত থেকে বোঝা যায় যে, জিহাদের হুকুম পূর্ববর্তী উম্মতগণের জন্যও সকল কিতাবে 
নাধিল হয়েছিল। ইঞ্জিলে (বাইবেলে) জিহাদের হুকুম নেই বলে যে কথা প্রচলিত 
রয়েছে, তা সম্ভবত এজন্য যে, পরবতী খুস্টানরা ইঞ্জিলের যে বিরুতি ঘটিয়েছে তার 
ফলে 0 হুকুম 9 আয়াতগুলো খারিজ হয়ে যায়--আল্লাহ্‌ সর্বক্ত। 


চে 


et [5 5 rH  বায়'আতে আকাবায় রসূলুল্লাহ সো)-র সাথে 


যে অঙ্গীকার করা হয়, তা দৃশ্যত ক্রয্ন-বিক্রয়ের মত। তাই আয়াতের শুরুতে “ক্রয়” 
শব্দের ব্যবহার করা হয়। উপরোক্ত বাক্যে মুসলমানদের বলা হচ্ছে যে, ক্রয়-বিক্রয়ের 
এই সওদা তোমাদের জন্য লাভজনক ও বরকতময়। কেননা এর দ্বারা অস্থায়ী 
জান-মালের বিনিময়ে স্থায়ী জান্নাত পাওয়া গেল। চিন্তা করার ব্যাপার যে, এখানে 
ব্যয় হলো শুধু মাল। কিন্তু আত্মা মৃত্যুর পরও বাকী থাকবে। চিন্তা করলে আরো 
দেখা যায় যে, মালামাল হলো আল্লাহরই দান। মানুষ শূন্য হাতেই জন্ম নেয়। অতপর 
আল্লাহ্‌ তাকে অর্থ-সম্পদের মালিক করেন এবং নিজের দেয়া সে অর্থের বিনিময়েই 


৫১৪  তযসীরে মাআরেফুল কোরআন ॥ চতুথ খণ্ড 


বান্দাকে জান্নাত দান করবেন । তাই হযরত উমর ফারাক (রা) বলেন, “এ এক 
অভিনব বেঢা-কেনা, মাল ও মূল্য উভয়ই তোমাদিগকে দিয়ে দিলেন আল্লাহ্‌।” হযরত 
হাসান বসরী রো) বলেন, “লক্ষ্য কর, এ কেমন লাভজনক সওদা, যা আল্লাহ্‌ সকল 
মুমিনের জন্য সুযোগ করে দিয়েছেন।” তিনি আরো বলেন, “আল্লাহ তোমাদের যে সম্পদ 
দান করেছেন, তাথেকে কিছু ব্যয় করে জান্নাত ক্রয় করে নাও।” 


“AS Pe 


++ ৩ ৯ টো ওঠ তি গপাবলী হলো সেসব মুমিনের, যাদের সম্পর্কে 


পূর্বের আয়াতে বলা হয়েছে---' ‘আল্লাহ জামাতের বিনিময়ে. তাদের জান-মাল খরিদ করে 
নিয়েছেন”। আয়াতটি নাযিল হয়েছিল বায়‘'আতে আকাবায় অংশগ্রহণকারী একটি 
বিশেষ জামাত সম্পর্কে। তবে আল্লাহ্‌র রাহে জিহাদকারী সবাই এ আয়াতের মর্মভুক্ত। 


Ay ৮ 


আর ৬ 44৭ ৮০1 থেকে শেষ পর্যন্ত যে গুণাবলীর উল্লেখ হয়েছে, তা শর্তরূপে নয়। কারণ, 


আল্লাহর রাহে কেবল জিহাদের বিনিময়েই জান্নাতের প্রতিশ্মতি দেয়া হয়েছে। তবে 
এ গুণাবলী উল্লেখের উদ্দেশ্য এই যে, যারা.জানাতের উপযুক্ত, তারা এ সকল গুণেরও 
অধিকারী হয়। বিশেষত বায়'আতে আকাবায় অংশ গ্রহণকারী সাহাবাদের এ সকল 
শুণ ছিল। 


ৃ “AS ডে we AS, Or 
র 
অধিকাংশ মুফাসসিরের মতে ০১ 5০১ ৮-এর অর্থ  $৬$ ৮০ অর্থাৎ রোযা- 


XC Sc i 
পালনকারী। শব্দটি ৩:4৯ 4% (দেশ ভ্রমণ) থেকে উদ্ভৃত। ইসলামপূর্ব যুগে খৃস্ট 
ধর্মে দেশ ভ্রমণকে ইবাদত মনে করা হতো। অর্ধাৎ মানুষ পরিবার পরিজন ও ঘর- 
বাড়ি ত্যাগ করে ধর্ম প্রচার করার উদ্দেশ্যে দেশ-দেশান্তরে ঘুরে বেড়াত। ইসলাম ধর্মে 
একে বৈরাগ্যবাদ বলে অভিহিত করে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এর পরিবর্তে 
রোযা পালনের ইবাদতকে এর স্থলাভিষিক্ত করা হয়েছে। কারণ দেশ ভ্রমণের উদ্দেশ্যে 
সংসার ত্যাগ। অথচ রোযা এমন এক ইবাদত, যা পালন করতে গিয়ে যাবতীয় 
পাধিব বাসনা ত্যাগ করতে হয় এবং এরই ভিত্তিতে কতিপয় রেওয়ায়েত জিহাদকেও 
দেশ ভ্রমণের অনুরূপ বলা হয়। এ হাদীসটি ইবনে মাজা, হাকেম ও বায়হাকী প্রমুখ 
ভি করছে এ ইরশাদ করেছেন, “আমার 


2৩৩ শে ও 


সাবীলিল্লাহ ৷” 


£ 
হযরত আব্দুল্লা বিন আব্বাস রো) বলেন, কোরআন মজীদে ব্যবহাত 1১৯১৮ : 
এ বর 
শব্দের অর্থ রোযাদার। হযরত ইকরিমা রো) ws শব্দের ব্যাখ্যায় বলেন যে, 


সুরা তওবা ্‌ ৫১৫ 
এরা হলো ইলমে দীনের শিক্ষার্থী, মারা ইলম হাসিলের জনা ঘর-্বাত়ি ছেড়ে বের 
হয়ে গড়ে। 


AS তা পা ৫ রা 


আলোচ্য আয়াতে মু'নিন-মুজাহিদের সাতটি গুণ, যথাঃ এ ১৪৮ wr ্ 


০টি & পা লা 8০9 ee AS AJ “AIS লা “AY পা 
৮১১০৮ ৪ ০১১০1 usa wy wi ws ile 
AS A | 


yh ur ১215 উক্লেখ করে অষ্টম গুণ হিসাবে বলা হয়েছে 


8 টি এ ‘AS FAV 


41৩, রি ৩৬১ ৩1 এতে রয়েছে উপরোক্ত সাতটি গুণের সমাবেশ। অর্থাৎ 


সাতটি গুণের মধ্যে যে তফসীল রয়েছে, তার সংক্ষিগ্ত সার হলো এই যে, এ রা নিজেদের 
প্রতিটি কর্ম ও কথায় আল্লাহ্‌ কর্ত.ক নির্ধারিত সীমা তথা শরীয়তের হুকুমের অনুগত ও ট তার 
হিফাযতকারী। 


ASA ue 


আয়াতের শেষে বলা হয় wie fo) 1১৯৭ অর্থাৎ যে সকল মুমিনের উপরোক্ত 


গুণাবলী রয়েছে, তাদের এমন নিয়ামতের সুসংবাদ দান করুন, যা ধারণার অতীত, খা ভাষায় 
ব্যক্ত করা যাবে না এবং যা এ পর্যন্ত কেউ শোনেওনি অর্থাৎ জান্নাতের নিয়ামত । 


SHE ৪5০2 20195219150 894৬ ৬ 
Gali Fd CEU ys bs 0B 0) 
5 উড ০০০ ১12 5 oe 
i ৪ নি 

(১১৩) নবী এবং মুমিনের উচিত নয় মুশরিকদের মাগফিরাত কামনা করা, যদিও 

তারা আত্মীয় হোক---একথা সুস্পঙ্ট হওয়ার পর যে তারা দোষখী। ১১৪) আর 


ইব্রাহীম কর্তৃক স্বীয় পিতার মাগফিরাত কামনা ছিল কেবল সেই প্রতিশ্গতির কারণে, 
যা তিনি তার সাথে করেছিলেন। অতপর যখন তার কাছে একথা প্রকাশ পেল যে, 











৫১৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


সে আল্লাহর শত, তখন তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিলেন। নিঃসন্দেহে ইব্রাহীম 


ছিলেন বড় কোমলহাদয়, সহনশীল । 
শী শর শশী লা 


তফসীরের সার-সংক্ষেপ 


পয়গম্ধর সো) ও অপরাপর মুসলমানের পক্ষে মুশরিকদের মাগফিরাত কামনা 
করা জায়েষ নয় যদি সে আত্মীয়ও হয়, একথা পরিক্ষার হওয়ার পর যে, তারা দোযখী 
(কারণ, তারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে।) আর [ হযরত ইব্রাহীম আ)-এর 
ঘটনা থেকে যদি সন্দেহ হয়, তবে তার উত্তর হলো এই যে,] ইবরাহীম আআ) কর্তক 
স্বীয় পিতার মাগফিরাত কামনা ছিল € পিতার দোযখী হওয়ার ব্যাপারটি পরিক্ষার 
হওয়ার আগে এবং তাও) সেই প্রতিশ্ণ্তির দরুন যা তিনি তার সাথে করেছিলেন। . 


Ayer ee ATA 


(তিনি বলেছিলেন ঃ 23 0 pails bs মোটকথা, তাঁর মাগফিরাত কামনা 


জায়েয হওয়ার কারণ ছিল পিতার দোযখী হওয়ার ব্যাপারটি স্পষ্ট না হওয়া। আর সে 
মাগফিরাতও চেয়েছিলেন প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বিধায়। নতুবা মাগফিরাত কামনা 
জায়েয থাকলেও তিনি তা করতেন না) অতপর যখন তাঁর কাছে স্পষ্ট হয়ে গেল যে, 
সে আল্লাহর শত্র, ( অর্থাৎ কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছে) তখন সম্পর্ক ছিন্ন করে 
নিলেন। ( এবং মাগফিরাত কামনাও পরিহার করলেন। কেননা, এমতাবস্থায় দোয়া করা 
নিরথঁক। কারণ, কাফিরের মাগফিরাতের আদৌ সম্ভাবনা নেই। তবে জীবিত অবস্থার 
কথা ভিন্ন। তখন মাগফিরাতের অর্থ হতে পারে হিদায়ত লাভের তওফীক কামনা 
করা। কারণ, হিদায়তের তওফীকপ্রাপ্ত হলে মাগফিরাত অবশ্যস্তাবী হতো। আর 
অঙ্গীকার করার কারণ হলো) ইবরাহীম (আ) ছিলেন বড় কোমলহাদয়, সহনশীল 
(তিনি পিতার অত্যাচার-উৎপীড়ন নীরবে সহ্য করে গেছেন। অধিকন্তু পিত.ভক্তির 
দরুন মাগফিরাত কামনার অঙ্গীকার করেছেন এবং দোয়ার সুফল লাভের সম্ভাবনা 
তিরোহিত না হওয়া পর্যন্ত সে অঙ্গীকার পালনও করে গেছেন। কিন্তু পিতা থেকে 
যখন নিরাশ হয়ে পড়লেন, তখন মাগফিরাত কামনাও পরিহার করলেন! কিন্তু 
মুশরিকদের জন্য তোমাদের যে মাগফিরাত কামনা, তা হল তাদের মৃত্যুর পর। তখচ 
জানা কথা যে, শিরক অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। তাই ইবরাহীম আ)-এর ঘটনার 
সাথে একে তুলনা করা ঠিক নয়)। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় | 
গোটা সুরা তওবাই কাফির ও মুশরিকদের সাথে সম্পর্ক ছিন্ন করার হুকুম- 


শর 08 ও কা চি 


আহ্কাম সম্বলিত । সৃরাটি শর হয় Hl ৪৮10 বাক্য দিয়ে। এজন্য 


এটি সুরা “বরাআত' নামেও খ্যাত। এ পর্যন্ত যতগুলো হুকুম বণিত হয়েছে তা ছিল 


সুরা তওবা ৫১৭ 


পাথিব জীবনে কাফির ও মুশরিকদের সাথে সম্পকছেদ সম্পকিত । কিন্তু আলোচ্য 
আয়াতে বণিত সম্পর্কছেদের হুকুম হলো পরজীবন সংক্রান্ত । তা হল এই যে, মৃত্যুর 
পর কাফির ও মুশরিকদের জন্য মাগফিরাত কামনাও জায়েয নেই। যেমন, পূর্ববর্তী 
এক আয়াতে নবী করীম (সা)-কে মুনাফিকদের জানাযার নামায় পড়তে বারণ করা 
হয়েছে। 


বুখারী ও মুসলিম শরীফের রেওয়ায়েত অনুযায়ী আলোচ্য আয়াত অবতরণের 
পটভূমি হলো, হুযুরে আকরাম (সা)-এর চাচা আবু তালিব যদিও ইসলাম গ্রহণ 
করেন নি, তথাপি তিনি আজীবন ভ্ররাতুষ্পত্রের হিক্ষাঘত ও সাহায্যকারী ছিলেন এবং . 
এ ব্যাপারে স্বণোন্ত্রের কারো এতটুকু তোয়াঙ্কা করেন নি। এজন্য মহানবী (সা) তার 
দ্বারা অন্তত কলেমাটি পাঠ করিয়ে নেবার চেষ্টায় ছিলেন। কারণ, ঈমান আনলে 
রোজ হাশরে সুপারিশ করার একটা সুযোগ হবে এবং দোখখের আযাব থেকে রেহাই 
পাওয়া যাবে। অতপর চাচা যখন মৃত্যুশষ্যায় জীবনের শেষ প্রান্তে উপনীত, তখন 
তাঁর চেষ্টা ছিল যদি শেষ মূহ তেঁও কোন উপায়ে কলেমাটি পাত করিয়ে নেওয়া মায়, 
তবে একটা সদগতি হয়। তাই তিনি চাচার শয্যাপাশে গিয়ে দীঁড়ালেন। কিন্তু দেখ- 
লেন, আবু জাহল ও আবদুলাহ্‌ বিন উমাইয়া পূর্ব থেকেই সেখানে উপস্থিত। তবুও 
তিনি বললেন, চাচাজান, কলেমা 'লাইলাহা ইল্লাক্লাহঃ পাঠ করুন। আমি আপনার মাগ- 
ফিরাতের জন্য চেষ্টা করবো । তখন আবু জাহ্ল, বলে উঠল, আপনি কি আব্দুল 
মুস্তালিবের ধর্ম ত্যাগ করবেন? রসূলুল্লাহ, সো) নিজের কথাটি আ"রা কয়েকবার বলেন। 
কিন্তু প্রত্যেকবারই আবু জাহ্ল নিজের বক্তব্য পেশ করতে থাকে । শেষ পর্যন্ত আবু 
তালিব একথা বলেই মৃত্যুবরণ করে যে, “আমি আবদুল মুত্তালিবের ধর্মের উপর 
আছি।” পরে রসূলে করীম সো) শপথ করে বলেন, কোনরূপ নিষেধাজ্ঞা না আসা 
পর্যন্ত আমি তোমার জন্য নিয়মিত মাগফিরাত কামনা করবো । এ ঘটনার প্রেক্ষিতেই 
উক্ত আয়াতটি নাযিল হয়। এ আয়াতে রসূলে করীম (সা) ও সকল মুসলমানকে 
কাফির ও মুশরিকদের জন্য মাগফিরাতের দু'আ করতে বারণ করা হয়েছে ---যদিও 
তারা ঘনিষ্ঠ আত্মীয় হয়! 


এতে কোন কোন মুসলমানের মনে প্রশ্ন জাগে যে, তাহলে ইবরাহীম (আ) নিজের 
কাফির পিতার জন্য দু'আ ক হলেন কেন ? এ প্রশ্নের উত্তরস্বরূপ পরবতী আয়াতটি 


A A পরা শিরা 


নাযিল হয় ৪ ১১১৭ )3০1 ৩৫ তে অর্থাৎ ইবরাহীম আ) পিতার জন্য 


যে দু'আ করেছিলেন, তা ছিল এ কারণে যে, পিতা শেষ মুহূর্ত পর্যন্ত কুফরের 
উপর যে অটল থাকবে এবং কুফরী অবস্থায়ই যে মৃত্যুবরণ করবে, সেকথা তার জানা 
ছিল না। তাই তিনি বলেছিলেন, আমি আপনার জন্য মাগফিরাতের দু'আ করবো-- 


Wi led ATA 


১4} ০ কিন্তু শেষ পৰ্যন্ত যখন তাঁর কাছে স্পষ্ট হয়ে গেল যে, 


৫১৮ তফসীরে মা'আরেফুশকোরআন ॥ চতুর্থ খণ্ড 


তার পিতা আল্লাহর শন, অর্থাৎ কুফরী অবস্থায় মৃত্যুবরণ করেছে, তখন তিমিও সম্পর্ক 
ছিম বারে নিলেন এবং মাগফিরাতের দু'আও ত্যাগ করেন। 


কোরআনে যে সকল আয়াতে হযরত ইবরাহীম (আঁ) কর্তৃক স্বীয় পিতার 
জন্য দু'আ করার উল্লেখ রয়েছে, তা' সবই ছিল উপরোজ্ কারণের প্রেক্ষিতে অর্থাৎ, 
তাঁর দু'আর উদ্দেশ্য ছিল যাতে পিতা ঈমান ও ইসলামের তওফীক ল্লাভ করে, এবং 
তাতে তাঁর মাগফিয়াত হতে পারে । 


ওহদ যুদ্ধে যখন কাফ্িররা' মহানবী (সা)-র চেহারা মুবারকে আঘাত কারে 
তখন তিনি নিজ হাতে গগুদেশের রজ মুছতে মুছতে দু'আ করেছিলেন ৪ 


“ ৩১০৪৪ “কা 
১০৬৭ 2 ০1 ৬ ১১87৯ 1৮451 
অর্থাৎ 'হে আল্লাহ, আমার জাতিকে ক্ষমা কর, তারা অবুঝ। কাফিরদের 


জন্য মহানবী (সা)-র উক্ত দু'আর উদ্দেশ্য হলো, তাদের যেন ঈমান ও ইসলামের 
তওফীক লাভ হয় এবং তার ফলে যেন তারা মাগফিরাতের যোগ্য হয়। 


ইমাম কুরতুবী (র) বলেন, এ আয্লাত থেকে বোঝা গেল যে, জীবিত কাফিরের 


জন্য ঈমানের তওফীক লাভের মিয়তে দু'আ করা জায়েয নিছে সি সে মাগ- 
es ge 


ফিরাতের যোগ্য হতে পারে। me sy nly ৮৮ [31শব্দটি বহু 


অর্থে ব্যবহাত হয়। আল্লামা বুরতুবী রে)-র ১৫টি অর্থ উল্লেখ করেছেন, তবে সবই 
সমার্থবোধক ৷ প্রকৃতপক্ষে তাতে তেমন ব্যবধান নেই। তম্মধ্যে কয়েকটি অর্থ এই 
সঅতিশয় হা-হুতাশকারী, অত্যধিক প্রার্থনাকারী, মানুষের প্রতি দয়াশীল। হযরত 
আবদুল্লাহ বিন মসউদ কো) থেকে শেষোজ অর্থ বণিত রয়েছে । 


এন ৭ ৪০৮৬১, LU dl? 2168 
গন 4 রি &$)9 2১580 এ 2 ৫1 ৮০ IE রুনি 


5 পা 2৬5 


ভ2৬৯৩১০৪৬9 


(১১৫) আর আল্লাহ, কোন জাতিকে হিদায়ত করার পর পথস্রচ্ট করেন না 
-শ্যতক্ষণ না তাদের জন্য পরিষ্কারভাবে বলে দেন সেসব বিষয় যা’ থেকে তাদের 
বেঁচে থাকা দরকার। নিঃসন্দেহে আল্লাহ, সব বিষয়ে ওয়াকিফহাল। (১১৬) নিশ্চয় 
আল্লাহ্‌ রই জন্য আসমানসমূহ ও যমীনের সান্সাজ্য। তিনিই জিন্দা করেন ও ম্বত্যু ঘটান, 
আর আল্লাহ, ব্যতীত তোমাদের জন্য কোন সহায়ও নেই, কোন সাহায্যকারীও নেই। 





সুষ্না তওবা ৫১৯ 


তযাসীয়ের গারন্সংদ্ষেণ 

আর আল্লাহ্‌ এমন নন যে, কোন জাতিকে হিদায়ত দান কর্পার পর গোমরাহ 
করবেন, ঘতক্ষণ মা পরিক্ষার ভাষায় বাজ কয়ে দেন, যা থেকে তাদের বাঁচতে হবে। 
[ (অতএব) আমি যখন তোশ্রাদের (মুসলমানদের) হিদায়ত করেছি এবং এর পূর্বাহে 
মুশরিকদের জন্য মাগফ্রিরাত কামনার নিষেধাজা আরোপ করিনি, তখন এজন্য ভোন্মান 
দের এমন সাজা দেওয়া হবে না, যাতে তোমাদের মধ্যে গোমরাহী সংক্লামিত হতে 
পারে। ] নিঃসন্দেহে আল্লাহ্‌ সর্ববিখয়ে সবিশেষ অবগত । (তাই এ বিষয়েও তিনি 
তাধগত যে, তার বলা ছাড়া এমন হকুম-আহকাম কেউ জানতে পারবে না। অতএব, 
এ সকলা কাজের ক্ষতিকর দিক তোমাদের স্পর্শ করতে দেবেন না । আর) নিঃসন্দেহে 
আসমানসমূহ ও যর্মীমে আল্লাহরই সান্রাজ্য বিদ্যমান। তিনিই জীবন দাম করেন ও 
মত্যু ঘটান। (অর্থাৎ সমস্ত ক্তৃত ও প্ৰভূত্ব একমান্ন তীঁরই। তাই তিনি যেমন 
ইচ্হা আদেশ করেন এবং যে অনিষ্ট থেকে বাঁচাবার ইচ্ছা বাঁচান ।) আর আল্লাহ্‌ 
ব্যতীত তোগাদের না কোন সহায়ক আছে, আর মা কোন সাহায্যকারী । (তিনিই 
সহায়ক কাজেই নিষেধাজার আগে অনিষ্ট থেকে তোমাদের বাঁচান। কিন্ত নিষেধাড়ার 
পর তা তোমারা মান্য না করলে তোমাদের জন্য সাহায্যকারী আর কেউ নেই। ) 


TB Hs STH SEU be 
১১৬৩০ ES 55 ৮০১৮০০4 
2 99 ০০৮ এ ? রি 0509 (৪৬ 
৮৫ ০ এ একতা 


£প॥ পট 


শা দাও লা পর্ণ 9 পে টি 25 
। ৯2০ 211 1৯৩। (৩৮৬ মা বর নি ৮1554, 
পা 11722 


(১১৭) ০ আনসারদের প্রতি, যারা 
কঠিন মুহূর্তে নবীর সঙ্গে ছিল, যখন তাদের এক দলের অন্তর ফিরে যাওয়ার উপক্রম 
হয়েছিল । অতপর তিনি দয়াপরবশ হন তাদের প্রতি । নিঃসন্দেহে তিনি তাদের প্রতি 
দয়াশীল ও করুণাময় । (১১৮) এবং অপর তিন জনকে ঘাদেরকে পেছনে রাখা হয়ে” 
ছিল, যখন পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাদের জন্য সঙ্কুচিত হয়ে গেল এবং তাদের 


















তারার 











৫২০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


জীবন দুর্বিষহ হয়ে উঠলো; আর তারা বুঝতে পারল যে, আল্লাহ ব্যতীত আর কোন 
আশ্রশ্নস্থল নেই--অতপর তিনি দয হলেন তাদের প্রতি, যাতে তারা ফিরে আঙ্গে। 
নিঃসন্দেহে আল্লাহ দয়াময় করুণাশীল। (১১৯) হে ঈমানদারগণ, আল্লাহকে ভদ্ কর 
এবং সত্যবাদীদের সাথে থাক। 


তফলীরের সার-সংক্ষেপ 

আল্লাহ্‌ পয়গম্বর (সা)-এর অবস্থার প্রতি শুভদৃষ্টি রেখেছেন (যে, তাঁকে 
নবুয়ত, জিহাদের নেতৃত্ব ও অপরাপর গুণাবলী দান করেছেন) এবং মুহাজির ও 
আনসারের প্রতি (দুষ্টি রেখেছেন যে, এমন কঠিন যুদ্ধেও তাদের সুদুত রেখেছেন ) 
যারা এমন সংকটকালে নবীর অনুগামী হয়েছেন যখন তাদের এক দলের অন্তর বিচলিত 
হয়ে উঠেছিল € এবং যুদ্ধে গমনের সাহস প্রায্ন হারিয়ে বসেছিল )। অতপর 
আল্লাহ এই দলের অবস্থার প্রতি দৃষ্টিপাত করেন, (সাহস যোগান। ফলে তারাও 
জিহাদে শরীক হন।) নিঃসন্দেহে আল্লাহ্‌ সকলের প্রতি দয়াবান ও অতিশয় করুণাময় । 
(অবস্থানুসারে প্রত্যেকের প্রতি দয়ার দৃষ্টি রেখেছেন) আর অপর তিন জনের প্রতিও 
(দয়ার দৃষ্টি রেখেছেন) যাদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল---এমনকি (তাদের 
দুরবস্থা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে,) পৃথিবী (এত) বিশাল হওয়া সত্ত্বেও তাদের 
জন্য সংকুচিত হয়ে গেল এবং তারা নিজেদের জীবনের প্রতি বিতুষ্ণ হয়ে উঠলো, আর 
বুঝতে পারল যে, আল্লাহ্‌ (-র ধরপাকড় ১ থেকে কোথাও আশ্রয় পাওয়া যাবে না 
তারই কাছে প্রত্যাবর্তন করা ছাড়া। (এ সময় তারা বিশেষ দুণ্টি লান্তের উপযুক্ত হয় ।) 
তিনি তাদের অবস্থার প্রতি (বিশেষ) দৃষ্টিপাত করেন, যাতে তারা ভবিষ্যতেও (এমন 
বিপদ ও নাফরমানীকালে আল্লাহর দিকে ) প্রত্যাবর্তনকারী হয়। নিঃসন্দেহে আল্লাহ 
বড়ই দয়!লু, করুণাময় । হে ঈম।নদারগণ আল্লাহকে ভয় কর এবং কোজ-কর্মে ) 
সত্যবাদীদের সাথে থাক (অর্থাৎ যারা নিয়ত ও কথায় সৎ তাদের পথে চল, যাতে 
তোমরাও সততা অবলম্ধন করতে পার )। ্‌ 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
ASA পাবি I 


পূর্ববর্তী আয়াত 15১11 ০৪7৯ 1 ৪-এর ব্যাখ্যায় বলা হয়েছিল যে, তাবুক 


যুদ্ধের আদেশ ঘোষিত হলে মদীনাবাসীরা পাচ দলে বিভক্ত হয়ে পড়ে। দু'দল ছিল 
মুনাফিকের, যাদের বর্ণনা পূর্ববতী আয়াতসমূহে সবিস্তারে এসেছে । আলোচ্য আয়াত- 
সমূহে রয়েছে নিষ্ঠাবান স্ুুমিনের তিনটি দলের বর্ণনা । প্রথম দল ছিল তাদের, যারা 


হদ্ধের আদেশ হয়া মান প্রস্তুত হয়ে দিয়েছিল । তাদের আলোচনা রয়েছে প্রথম 
পাঠে পিন A FAITH 


আমাতের ৪ 7০) | ৪০ Ey ৮ | বাকো। দ্বিতীয় দল যার! প্রথম দিকে 


সরা তওবা ৃ ৫২১ 


চল টড a A I i AL ও 


অভীক দল হলো তাদের, যারা সাময়িক অলসতার দরুন | জিহাদ থেকে বিরত 
থাকে, কিন্তু পরে তনুতাপ ও অনুশোচনার সাথে তওবা করে নেয় এবং শেষ পযন্ত 
তাদের তওবা কবূলও হয়। কিন্তু পরে তারা আবার দু’দলে বিভক্ত হয়ে যায়। সর্ব 
সাকুল্যে তাদের সংখ্যা ছিল দশজন। তাদের সাত জন জিহাদ থেকে রসলে করীম 
(সা)-এর প্রত্যাবতনের পর নিজেদের মনস্তাপ ও তওঁবাকে এভাবে প্রকাশ করেছেন 
ষে, তারা মসজিদে নববীর খঁটির সাথে নিজেদের বেঁধে নেন এবং প্রতিজ্ঞা করেন 
বে, তওবা কবুল না হওয়া পর্যন্ত এভাংবই থাকবেন। তখনই তাদের তওবা কবুল হওয়া 
সম্পর্কিত আয়াত নাযিল হয়, যার বিবরণ ইতিপূর্বে এসেছে। তাঁদের বাকী তিন জন 
নিজেদের মনস্তাপ সেভাবে প্রকাশ করেন নি। রসলে করীম সো) তাদের সাথে 
সম্পর্কচ্ছেদ করা ও সালামের আদান-প্রদান থেকে বিরত থাকার আদেশ দান করেন । 
ফলে তারা এন টি হয়ে পড়েন । আলোচ্য দ্বিতীয় আয়াতের শুরুতে 


899 5 পান ০ I 


| pS ys ১১1 8 ৯০০০০ ভাত এ বাক্যে তাদের বিষয় উল্লেখ করা হয়েছে এবং 


অবশেষে তাদের তওবা কবুল হওয়ার বিষয়ও জানিয়ে দেওয়া হয়েছে । ফলে তাদের 
সমাজচ্যুত করার হুকুম রহিত হয়ে যায়। বলা হয় 8 


ডা পা পাও) রশ 
০৪১1) ১013 ও) 0৯1 ১ 9০1 ৩৪০ 
৮42 FAI 


Ey be be G03 1 


অর্থাৎ আল্লাহ্‌ তওবা কবুল করেছেন নবীর এবং সেসব মুহাজির ও আনসারগণের 
যারা একান্ত সংকটকালে নবীর অনুগমন করেছে । 


প্রশ্ন আসে, তওবা করতে হয় পাপাচার ও নাফরমানীর কারণে । অথচ রসুলে 
করীম (সা) হলেন নিষ্পাপ; তীর তওবা কবুলের অর্থ কি? এছাড়া মুহাজির ও আনসার- 
গণের মধ্যে যারা শুরুতেই জিহাদের জন্য প্রস্তুত ছিলেন, তাঁদের তো কোন দোষ ছিল না। 
এ সত্তেও তাদের তওবা কোন্‌ অপরাধে ছিল --যা কবুল হর £ 


এ প্রশ্নের উত্তরে বলা যায় যে, আল্লাহ গোনাহ থেকে তাঁদের রক্ষা করেছেন, যাকে 
তওবা নামে অভিহিত করা হয়েছে । কিংবা এর, অর্থ এও হতে পারে যে, আল্লাহ্‌ 
তাঁদেরকে তওবাকারীতে পরিণত করেছেন । এতে ইঙ্গিত রয়েছে য়ে, কোন মানুষ 
তওবার প্রয়োজনীয়তাকে অস্বীকার করতে পারে না, তা স্বয়ং রসূলে করীম (সো) 


ঢেই২ তফলীরে মাআরেগুকস-কোরজআন ॥ চতুর্থ ঘণ্ড 


AS ad 
কিংবা তাঁর বিশিষ্ট সাহাবা যেই হোন না কেন? যেমন, অপর আয়নাতে আছে| % 
রি ৪ রা 

৮০৯ 41 1 “তোমরা সবাই আল্লাহর কাছে তওবা কর ।”" এর তাৎপর্য এই 


যে, আল্লাহর নৈকট্টের অনেকগুলো স্তর রয়েছে । ?ম যেখানেই পৌছাক বা কেন, 
তারপরেও অন্য স্তর থেকে হায় ৷ তাই বর্তমান স্তরে স্থির থাকা অলসতার নামান্তর । 
মাওলানা রুমী (র) বিষয়টিকে এভাবে ব্যক্ত করেছেন £ 


০০০৮ (৫55 ১০৭০ ০১১1) ef 
০০০০৪০4578৮ ৩ ও)? উন 0৯ 


অর্থাৎ “হে আমার ডাই, আল্লাহর দরবার বছ উচ্চ, তাই যেখানে পৌঁছাবে, 
সেখানেই স্থির হয়ে থেকো না।” অতএব আল্লাহর মা'রেফতে বর্তমান স্তরে থেকে 
AS 


A 


যাওয়া হতে তওবার আবশ্যক আছে, যাতে পরবর্তী স্তরে পৌছা যায় । 8৭51 8৮০ 


কোরআন মজীদ জিহাদের এ মুহ,্তকে সংকটময় মুহর্তবলে অভিহিত করেছে । কারণ 
সেসময় মুসলমানগণ বড় অভাব অনটনে ছিলেন। হযরত হাসান বসরী রে) সে অবস্থার 
বর্ণনা দিতে গিয়ে বলেছেন, সে সময় দশ জনের জন্য ছি একটি মান বাহন, যার উপর 
পাল্লাবদল করে তাঁরা আরোহণ করতেন। তদুপরি সফরের সম্ঘও ছিল নিতান্ত অপ্রতুল । 
অন্যদিকে ছিল গ্রীষ্ম কাল, পানিও ছিল পথের মাত্র কয়েকটি স্থানে এবং তাও অতি অল্প 
পরিমাণে | 


5০5 & A JS AIST HA de eee AT A 


rele wid &8 00 9 ৩৮৩ ১০ ০৭ আয়াতের এ বাক্যে যে কিছু 


লোকের অন্তরের প্রিচ্যতির কথা উল্লেখ করা হয়েছে, তার অর্থ ধর্মান্তর নয়, বরং এর অর্থ 
হলো, কড়া গ্রীক্ম ও সঘলের স্বল্পতা হেতু সাহস হারিয়ে ফেলা এবং জিহাদ থেকে গা বাঁচিয়ে 
চলা । হাদীসের রেওয়ায়েতগুলোও এ অর্থেরই সমর্থক । এই ছিল তাঁদের অপরাধ, 
যেজন্য তাঁরা তওবা করেন এবং তা কবুল হয়। 


8597 A “ লা লা 

125১8818301 4০) এখানে 198 অথ যাদের পেছনে রাখা 
হয়েছে। তবে মর্মার্থ হলো, যাঁদের সম্পর্কে সিদ্ধান্ত স্থগিত রাখা হল । এরা তিনজন হলেন 
হযরত কা'আব বিন মালেক, শা-এর মুরারা বিন রবি এবং হেলাল বিন উমাইয়া (রা), 
তাঁরা তিনজনই ছিলেন আনসারের শ্রদ্ধাভাজন ব্যক্তি । যারা ইতিপূর্বে বায়'আতে 
আ'কাবা ও মহানবী (সা)-র সাথে বিভিন্ন জিহাদে শরীক হয়েছিলেন । কিন্তু এসময় 
ঘটনাচক্রে তাঁদের বিচ্যুতি ঘটে যায়। অন্যদিকে যে মুনাফিকরা কপটতার দরুন 
এ যুদ্ধে শরীক হয়নি, তারা তাদের কুপরামর্শ দিয়ে দুর্বল করে তুললো। অতপর 


সম্বা তওবা ৫২৩ 


যখন হ্যুরে আকরাম (গা) জিহাদ থেকে ফির আসলেন, তখন মুমাফিফরা নানা অজুহাত 
দেখ্িক্লে ও মিথ্যা শপথ করে তাঁকে সপ্রহ্ট করতে চাইল আর মহানবী (সা)-ও তাদের 
গোপন অবস্থাকে আগ্লাহর সোপর্দ করে তাদের মিথ্যা শপথেই আশ্বস্ত হলেন। ফলে তারা 
লিপ্রি আরামে সময় অতিসাহত করে ঢলে আর গু তিম বুমুগগ সাহাবীকে পরামর্শ দিতে 
লাগল যে, আপনারাও গিথ্াা অজুহাত দেখিয়ে হয়ুর সো)কে আশ্বস্ত করুন । কিন্ত 
তাঁদের ধিবধেক সায় দিঙ্গ না। কারণ প্রথম অপরাধ ছিলা জিহাদ থেকে বিরত থাকা, 
দ্বিতীয় অপরাধ আল্লাহর নবীর সাগনে মিথ্যা বলা, ঘা কিছুতেই সম্ভব নয়। তাই তারা 
পরিচ্ছার ভাষায় নিজেদের তাপরাধ স্বীকার করে নিল্লেন, যে অপরাধের সাজাস্তরাপ তাদের 
সম্মাজহ্যতির আদেশ দেওয়া হয় । আর এদিকে কোরআন মজীদ সকল গোপন রহস্য 
উদদাটঈন এবং মিথা শপথ কক অভুহাত স্ুষ্টিকারীদের প্রকৃত অবঙ্থাও pd করে 


At AACE Adar A AL 


দেয়। অন্ন সূরার ৯৪ থেকে ৯৮ আগ্নাত টা ০) 1০1 পা, ৩১) ) ০ 


A A 


AW পি | 
2 তা ৪02 la og - ৮ পর্যন্ত রয়েছে এদের অবস্থা ও নির্মম পরিণতির বণনা । 


কিন্ত যে তিনজন সাহাবী মিথ্যার আশ্রয় না নিয়ে অপরাধ স্বীকার করেছেন, অন্তর 
আয়াতটি নাযিল হয় তাঁদের তওবা কবুল হওয়ার ব্যাপারে । ফলে দীর্ঘ পঞ্চাশ দিন 
এহেন দুবিষহ অবস্থা ভোগের পর তারা আবার আনন্দিত মনে রাসূলে করীম সো) ও 
সাহাবায়ে কিরামের সাথে মিলিত হন । 


সহী হাদীসের আ/লাকে ঘটমার বিবরণ 

বুখারী, মুসলিম ও অন্যান্য হাদীসের কিতাবে হযরত কা'আব বিন মালিক 
রো)-এর এ ঘটনার এক দীর্ঘ বর্ণনা উদ্ধৃত হয়েছে, যা বহ ফায়দা ও মাসায়েল সম্বলিত 
এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ । সে জন্য পুরা হাদীসের তরজমা এখানে পেশ করা সমীচীন 
মনে করছি। সে বিদ্ধ তিন শ্রদ্ধেয়জনের একজন ছিলেন কা'আব বিন মালিক 
(রা)। তিনি ঘটনার নিম্ন বিবরণ পেশ করেন ৪ 


“রসূলে করীম সো) যতগুলো যুদ্ধে অংশ নিয়েছেন, একমাল্ল তাবুক যুদ্ধ ছাড়া 
বাকী সবগুলোতেই আমি তাঁর সাথে যোগদান করি। তবে বদর যুদ্ধ যেহেতু আকগ্গিমক- 
ভাবে সংঘটিত হয় এবং এতে যোগ না দেওয়ায় কেউ হযরত (সা)-এর বিরাগভাজন 
হয়নি তাই এযুদ্ধেও আমি শরীক হতে পারিনি । অবশ্য আমি বায়'আতে আকাবার 
রাতে সেখানেও উপস্থিত ছিলাম এবং আমরা ইসলামের সাহায্য ও হিফাযতের 
অঙ্গীকার করেছিলাম । বদর যুদ্ধের খ্যাতি যদিও সবন্প, তথাপি বায়'আতে আকাবার 
মর্যাদা আমার কাছে অধিক। তবে তাবুক যুদ্ধে শরীক না হওয়ার কারণ হলো এই 
যে, তখনকার মত এত প্রাচুর্ঘ ও সচ্ছলতা পরবর্তী কোন কালেই আমার ছিল না।--- 
আল্লাহর কসম করে বলছি, বর্তমানের মত দু'টি বাহন ইতিপূর্বে কখনো একক্রে 
আমার ছিল না! 


৫২৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতর্থ খণ্ড 


“যুদ্ধের ব্যাপারে হুযূরে আকরাম (সা)-এর অভ্যাস ছিল এই যে, মদীনা থেকে 
বের হবার সময় গোপনীয়তা রক্ষার জন্য তিনি রণাঙ্গনে বিপরীত দিকে যাত্রা শুর 
করতেন, যাতে মুনাফিক গুপ্তচরেরা সঠিক গন্তব্য সম্পর্কে শন্রুপক্ষকে হ' শিয়ার করতে 
না পারে । আর প্রায়ই তিনি বলতেন, যুদ্ধে (এ ধরনের ) ধোকা জায়েষ আছে। 


“এমতাবস্থায় তাবুক যুদ্ধের দামামা বেজে উঠে। (এমুদ্ধটি কয়েকটি কারণে 
বৈশিষ্ট্যমণ্ডিত ) মহানবী সো) প্রকট গ্ৰীষ্ম ও দারুণ অভাব-অনটের মধ্যে এ যুদ্ধের 
সংকল্প গ্রহণ করেন। সফরও ছিল বহু দূরের । শন্ুসেনার সংখ্যা ছিল বহুগুণ বেশি । 
তাই তিনি যুদ্ধের ব্যাপক ও সাধারণ ঘোষণা দিলেন যাতে মুসলমানরা যথাযথ প্রস্তুতি 
নিতে পারে।” | 


মুসলিম শরীফের রেওয়ায়েতমতে এ জিহাদে যোগদানকারী মুসলমানের সংখ্যা 
ছিল দশ হাজারেরও বেশি। আর হাকেম কতৃক বণিত রেওয়ায়েতে হযরত মু'আমষ 
রো) বলেন, ‘নবী করীম (সা)-এর সাথে এ যুদ্ধে রওয়ানা হওয়ার সময় আমাদের 
সংখ্যা ছিল ভ্তিশ হাজারেরও বেশি । 


“এ যুদ্ধে অংশগ্রহণকারীদের কোন তালিকা প্রস্তুত করা হয়নি। ফলে জিহাদে 
যেতে যারা অনিচ্ছুক, তাদের এ সুযোগ হলো যে, তাদের অনুপস্থিতির কথা কেউ 
জানবে না। যখন রসুলে করীম (সা) জিহাদে রওয়ানা হলেন, তখন ছিল খেজুর 
পাকার মওসুম। তাই খেজুর বাগানের মালিকেরা এ নিয়ে মহাব্যস্ত ছিল। ঠিক এ 
সময় নবী করীম সো) ও সাধারণ মুসলমানগণ এ যুদ্ধের প্রস্ততি শুরু করলেন। 
রৃহস্পতিবার তিনি যুদ্ধে যাত্রা করেন। যেকোন দিকের সফরে তা যুদ্ধের হোক বা 
অন্য কোন উদ্দেশ্যে রওয়ানা হওয়ার জন্য রুহস্পতিবার দিনটিকেই মহানবী (সো) পছন্দ 
করতেন । ্‌ 


“এদিকে আতখার অবস্থা ছিল এই যে, প্রতিদিন সকালে জিহাদের প্রস্তুতির ইচ্ছা 
পোষণ করতাম, কিন্তু কোনরূপ প্রস্তুতি ছাড়াই ঘরে ফিরে আসতাম । মনে মনে 
বলতাম জিহাদের সামর্থ্য আমার আছে, বের হয়ে পড়াই আবশ্যক । কিন্তু ‘আজ, 
না কালে'র চন্ধরে পড়ে থাকলাম। এমতাবস্থায়' নবী করীম (সা) ও অপরাপর মুসল- 
মানগণ জিহাদের উদ্দেশে যান্্রা করেন। তবুও মনে আসতো, এন্ষুণি রওয়ানা হয়ে যাই, 
পরে কোনখানে তাদের সাথে মিলিত হব। হায়! যদি তাই করতাম, কতইনা ভাল 
হত ! কিন্তু শেষ পর্যন্ত যাওয়া আর হলো না। 


“রসুলে করীম (সো)-এর জিহাদে চলে যাওয়ার পর মদীনার যেকোন পথে চলতে 
গিয়ে একটি কথা আমাকে পীড়া দিত। আমি দেখতাম, মদীনায় রয়েছে মুনাফিক, 
সফরের অযোগ্য অসুস্থ কিংবা মা'যুর লোকেরা । অপরদিকে চলার পথে মহানবী 
কখনো আমাকে স্মরণ করেন নি, অবশেষে তাবুক পৌছে তিনি বললেন, কা'আব বিন 
মালিকের কি হলো? (সে কোথায়? ) 


সুরা তওবা ৫২৫ 


“উত্তরে বন্‌ সালমা গোত্রের এক ব্যক্তি জানালেন, “ইয়া রসূলাল্লাহ, উত্তম পোশাক 
ও তত্প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখার দরুন জিহাদ থেকে নিরত রয়েছে। হযরত মু'আম 
বিন জাবাল (রা) ওকে উদ্দেশ্য করে বললেন, “তুমি মন্দ কথা বললে । ইয়া রসূলাল্লাহ 
তার মাঝে ভাল ব্যতীত আমি আর কিছুই পাইনি ।' এ কথা শুনে নবী করীম সো) 
নীরব হয়ে গেলেন |” 


হযরত কাআব রো) বলেন, “যখন শুনতে পেলাম যে, হযুরে আকরাম সো) 
জিহাদ শেষে প্রত্যাবর্তন করেছেন, তখন বড়ই চিন্তিত হয়ে পরলাম এবং তাঁর বিরাগ- 
ভাজন না হওয়ার জন্য যুদ্ধে না যাওয়ার কোন একটি বাহানা দাঁড় করবার ইচ্ছাও 
করছিলাম এবং প্রয়োজনবোধে বন্ধুদের সাহায্যও নিতাম । কিন্তু (এ জল্সনা-কল্পনায় 
কিছু সময় অতিবাহিত করার পর ) যখন শুনলাম, নবী করীম (সা) মদীনায় ফিরে 
এসেছেন, তখন মনের জল্পনা-কল্পনা সব তিরোহিত হয়ে গেল। আমি উপলব্ধি 
করলাম যে, কোন মিথ্যা বাহানার আশ্রয় নিয়েই হযরত সো)-এর রোষানল থেকে 
বাঁচা যাবে না। তাই সত্য বলার সংকল্প গ্রহণ করি। কারণ, সত্য কখন আমাকে 
বাচাতে পারে । 


“সর্য কিছু উপরে উঠলে হুযূরে আকরাম সো) মদীনায় প্রবেশ করেন। ঠিক 
এমনি সময় যেকোন সফর থেকে ফিরে আসা ছিল তাঁর অভ্যাস। আরেকটি তভ্যাস 
ছিল এই যে, কোনখান থেকে ফিরে আসার পর প্রথমে মসজিদে গিয়ে দু'রাকআত নামায 
আদায় করতেন । অতগর হযরত ফাতেমা (রা)-এর সাথে দেখা করতে যেতেন । 
তারপর স্রীগণের সাথে সাক্ষাত করতেন ! 


“এ অভ্যাস মতে তিনি প্রথমে মসজিদে গমন করেন এবং দু'রাকআত নামায 
আদায় করেন, অতপর মসজিদেই বসে পড়েন। যখন যুদ্ধে যেতে অনিচ্ছক মুনা- 
ফিকের দল---যাদের সংখ্যা ছিল আশিজনের কিছু অধিক---হুধূর সো)-এর খিদমতে 
হাষির হয়ে মিথ্যা বাহানা গড়ে, মিথ্যা শপথ করতে থাকে । রসূলে করীম সো) তাদের 
এই বাহ্যিক অজুহাত ও মৌখিক শপথকে কবুল করে নিয়ে তাদের বায়'আত গ্রহণ 
করেন । তাদের জন্য দোয়া করেন এবং তাদের গোপন বিষয়কে আল্লাহ্‌র হাতে 
সমর্পণ করেন । 


“ঠিক এ সময় আমিও তাঁর খিদমতে হাযির হই এবং তাঁর সামনে গিয়ে বসে 
পড়ি। আমি যখন তাঁকে সালাম দেই, তখন তিনি এমন ভঙ্গিতে একটু হাসলেন 
যেমন অসন্তস্ট লোকেরা হাসে ।” কতিপয় রেওয়ায়েতমতে তিনি মুখ ফিরিয়ে নিলেন, 
আমি আরয করলাম, ইয়া রসলাল্লাহ্‌ মুখ ফিরিয়ে নিচ্ছেন কেন? আল্লাহ্‌র কসম 
আমি মুনাফেকী করিনি । আমার মনে দীনের ব্যাপারে কোন সন্দেহ নেই এবং 
দীনের মধ্যে কোন পরিবর্তনও আনিনি। এবার তিনি বললেন, তা’হলে জিহাদে 
গেলে না কেন? তুমি কি সওয়ারী খরিদ করনি ? 


৫২৬  তফসীরে মাআরেঙ্ষুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


“আরয করলাম, অবশ্যই, ইয়া রসুলাল্লাহ্‌ দুনিয়ার আর কোন মানুষের সামনে 
যদি বসতাম, তবে নিশ্চয় কোন অভ্ুহাত দীড় করিয়ে বিরাগভাজন হওয়া থেকে 
বাচতাম। কেননা বাহানা গড়ার ব্যাপারে আমি সিদ্ধহস্তজ। কিন্ত আল্লাহ্‌র কসম | 
আমার বুঝতে ধাকি নেই যে, কোন মিথ্যা অঞ্জুহাত দেখিয়ে হয়ত আপনার সাময়িক 
সন্তষ্টি লাভ করতে পারব, কিন্তু বিচিন্্ নয় যে. আল্লাহ্‌ আমার প্ররুত অবস্থার কথা 
আপনাকে জানিয়ে দিয়ে আমার প্রতি অসন্তষ্ট করে দেবেন। আর যদি আমি সত্য 
কথা বলি, তবে আপনি সাময়িকভাবে অসন্ত্ট হলেও আশা করি আল্লাহ আমাকে 
ক্ষমা করবেন। সুতরাং সত্য কথা হলো এই যে, জিহাদ থেকে পিছিয়ে থাকার যথার্থ 
কোন ওযর আমার ছিল না এবং এমনকি সে সময় যে আর্থিক ও শারীরিক শস্তিঃ 
সামর্থ্য আমার ছিল, তা" অন্য কোন সময় ছিল না। 


“রসূলে করীম সো) বললেন, এ সত্য কথা বলেছে। অতপর বললেন, এখন 
যাও, দেখি আল্লাহ, তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করেন। আমি চলে আসলাম । 
চলার পথে বনু সালমার কিছু লোক আমাকে বলল, “আমাদের জানামতে ইতিপূর্বে 
তুমি কোন অপরাধ করনি। এ কেমন নির্বদ্ধিতা? অন্যান্য লোকের মত তুমিও 
তো কোন একটি বাহানা গড়ে নিলে পারতে এবং তোমার অপরাধের জন্য রসুলুল্লাহ 
(সা) মাগফিরাত কামনা করলে যথেষ্ট হতো ।' আল্লাহ্‌র কসম তারা আমার এই 
সত্যবাদিতার বারংবার নিন্দা করেছে। এমনকি আমারও মনে হয়েছে, আবার গিক্সে 
নবী করীম (সা)-কে বলে আসি যে, আমার পূর্ব বক্তব্য মিথ্যা; আমার যথার্থ ওযর 
রয়েছে । 


“কিন্তু পরক্ষণেই মনে মনে বলেছি, অপরাধের উপর অপরাধ কেন করব £ 
এক অপরাধ করেছি জিহাদে না গিয়ে। দ্বিতীয় অপরাধ হবে মিথ্যা কথা বলে। কাজেই 
আমি তাদের বললাম, আমার মত আর কি কেউ আছে, যারা নিজের অপরাধ স্বীকার 
করেছে £ তারা বলল, হ্যা দু'জন আরো আছে; একজন মুরারা বিন রবি আল আমেরী 
অপরজন হেলাল বিন উমাইয়া ওয়াকেফী ৷” 


ইবনে আবী হাতেম (র)-এর রেওয়ায়েতমতে হযরত মুরারা রো)-র জিহাদ 
থেকে বিরত থাকার কারণ ছিল এইযে, তাঁর বাগানের ফল তখন পাকছিল। মনে 
মনে ভাবলেন, ইতিপূর্বে অনেক জিহাদেই তো শরীক হয়েছি। এ বছর বিরত থাকলে 
কি আর হবে? কিন্তু পরে যখন নিজের অপরাধ বুঝতে পারলেন, তখন আল্লাহ্‌র 
সাথে অঙ্গীকার করে বললেন, এই বাগান আল্লাহ্‌র রাহে সদকা করে দিলাম। 


হযরত হেলাল বিন উমাইয়া রো)-র ব্যাপার ছিল এই যে, তার পরিবারবর্গ 
ছিল দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন । এ সময় তাঁরা পরস্পর মিলিত হন। তখন তিনি চিন্তা 
করলেন, এ বছর জিহাদ থেকে বিরত থেকে পরিবার-পরিজনের সাথে কাটিয়ে নিই। 
কিন্ত পরে যখন অপরাধ বুঝতে পারলেন, তখন প্রতিক্তা করলেন, এখন থেকে 
পরিবারবর্গ থেকে বিচ্ছিন্ন থাকবো । 


সুরা তওবা ৫২৭ 


হযরত কা'আব দিন মালিক রো) বলেন, “লোকেরা এমন দু'জন সম্মানী 
ব্যক্তির নাম উল্লেখ করল, ধারা বপর যুদ্ধের মুজাহিদ । তাই আমি একথা বলে 
তাদের ত্যাগ করলাম যে, এ দু'জন ভ্রদ্ধেয়জনের আমলই আমার অনুসরনীয় । 


“এদিকে রসুলে করীম সো) সাহাবায়ে কিরামকে আমাদের তিনজনের সাথে 
সালাম-কালাম বঙ্গ করার নির্দেশ দিয়ে দিলেন। অথচ, পূর্বের মতই আমাদের অন্তরে 
মুসলমানদের ভালবাসা ছিল। কিন্তু তারা সবাই আমাদের থেকে মুখ ফিরিয়ে নিজেন। 


“ইবনে আবি স্কবার রেওয়ায়েতে আছে---এখন আমাদের অবস্থা এমন হলো যে, 
আমরা লোকদের কাছে যেতাম, কিন্তু কেউ আমাদের সাথে না কথা বলতো, না সালাম 
দিত, আর না সালামের জবাব দিত 1” 


মসনাদে আবদুর রাযাকে বণিত আছে, কাগআব বিন মালিক রো) বলেন, 
তখন দুনিয়াই যেন আমাদের জন্য বদলে গেল। মনে হচ্ছিল যেন এক অচেনা 
জগতে বাস করছি। নিজের ঘর-বাড়ী, উদ্যান, পরিচিত লোকজন বলতে কিছুই যেন 
আমাদের নেই। সর্বাধিক চিন্তার বিষয় ছল যে, এ অবস্থায় যদি মৃত্যুবরণ করি তবে 
নবী করীম সো) আমার জানাঘায় নামায আদায় করবেন না । কিংবা আল্লাহ না করুন 
যদি ইতিমধ্যে হযরত (স)-এর ইন্তেকাল হয়ে যায়, তবে সারা জীবন এ লান্ছনার 
মধ্যেই ঘুরে ফিরতে হবে । এ চিন্তায় আমি বড় কাহিল হয়ে পড়লাম । এমনি অবস্থায় 
আমাদের পঞ্চাশ রাত কেটে গেল। আম্মার অপর দু'সঙ্গী (মুরারা ও হেলাল) এ অবস্থায় 
ভগ্হাদয়ে ঘরে বসে দিবা-রানি কাম়া-ক্যর্টতে মত্ত থাকে । তবে আমি ছিলাম যুবক, 
বাইরে ঘূুরাফেরা করতাম, নামাযের জমাআতে শরীক হতাম এবং বাজারেও যেতাম, 
কিন্ত কেউ আমার সাথে কথা বলতো না, সাঙ্গামের জওয়াব দিত না। নামাষের 
পর হুযূর (সা)-এর মজলিসে বসতাম এবং সালাম দিয়ে দেখতাম জবাবে তার 
ওষ্কদ্বয় নড়ছে কিনা । অতপর তার পাশেই নামাষ আদায় করতাম এবং আড় চোখে 
তাকে দেখতাম, ঘখন আমি নামাষে মশগুল তখন তিনি আমার প্রতি সময় সময় দৃষ্টি 
রাখতেন, কিন্তু আমি তীর দিকে তাকালে চোখ ফিরিয়ে নিতেন। 


“মুসলমানদের এই বয়কট দীঘতর হয়ে উঠ্ঠলে একদিন চাচাত ডাই কাতাদাহ 
(রা)-এর কাছে যাই. তিনি ছিলেন আমার বড় আপনজন। আমি তাঁর বাগানের দেয়াল 
টপকিয়ে ভেতরে প্রবেশ করি এবং তাকে সালাম দেই। আল্লাহর কসম, তিনি সালা- 
মের উত্তর দিলেন না। বললাম, কাতাদাহু তোমার কি জানা নেই, আমি নবী করীম 
সো)-কে কত ভালবাসি? কাতাদাহ্‌ তখানা নিশ্চুপ। কথটি আরো কয়েকবার বললাম, 
অবশেষে ভূতীয় কি চতুথবারে তিনি শুধু এতটুকু বললেন, আল্লাহ ও তাঁর রসলই 
ভাল জানেন। আমি ডুকরে কেঁদে উঠলাম আর দেয়াল টপকে বাইরে চলে এল/ম। 
একদিন মদীনার বাজারে ঘুরে বেড়াচ্ছিলাম হঠাৎ সিরিয়া থেকে আগত জনৈক ব্যব- 
সায়ীর প্রতি আমার নজর পড়ল। সে লোকদের জিক্তেস করছিল, কাআব ইবনে 
মালিকের ঠিকানা কেউ দিতে পার? লোকেরা জমার দিকে ইশারা করলে সে আমার 


৫২৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুথ খণ্ড 


কাছে এসে গাসসানের রাজার একটি পত্র আমার হাতে দেয়। পল্রটি রেশম বস্তের 
উপর লিখিত ছিল। বিষয়বস্তু ছিল এই ঃ 


“অতপর জানতে পারলাম যে, আপনার নবী আপনার সাথে বিশ্বাসঘাতকতা 
করেছেন এবং আপনাকে দূরে ঠেলে দিয়েছেন, অথচ আল্লাহ আপনাদের এহেন লাল্ছনাও 
ধ্বংসের স্তানে রাখেননি । আমার এখানে আসা যদি ভাল মনে করেন চলে আজুন। 
আমরা আপনাদের সাহায্যে থাকবো |” 


“পন্নুটি পাঠ করে বললাম, হায়! এতো আরেক পরীক্ষা । কাফিররা আমার 
প্রতি আশাবাদী হয়ে উঠেছে (যাতে তাদের সাথে একাত্ম হই)। পন্রটি হাতে নিয়ে 
এগিয়ে চলি। কিছুদূর গিয়ে রুটির এক ছুলোয় তা নিক্ষেপ করলাম ।” 


হযরত কা'আব (রা) বলেন, “পঞ্চাশ রাতের মধ্যে যখন চল্লিশ রাত অতিবাহিত 
হল তখন হঠাৎ নবী করীম সো)-এর জনৈক দূত খোযাইমা বিন সাবিত রো) আমার 
কাছে এসে বললেন, রসূলুল্লাহ. (সা)-এর আদেশ, নিজ স্ত্রী থেকেও দুরে সরে থাক । 
আমি বললাম তাকে তালাক দিয়ে দেব, না অন্য কিছু £ তিনি বলেন, না। তবে কার্ধত 
তার থেকে দূরে থাকবে; নিকটে যাবে না। এ ধরনের আদেশ অপর সঙ্গীদ্ধয়ের কাছে 
পৌঁছে। আমি ভ্রীকে বললাম, পিতুগৃহে চলে যাও, সেখানে থাক এবং আল্লাহ্‌র 
ফয়সালার অপেক্ষা কর। 


ওদিকে হেলাল বিন উমাইয়ার স্ত্রী খাওলা বিনতে আদেম এ আদেশ শুনে সোজা 
হুযূর (সা)-র খিদমতে উপস্থিত হয়ে বললেন, আমার স্বামী হেলাল বিন উমাইয়া বদ্ধ ও 
দুর্বল তার সেবা করার কেউ নেই। ইবনে আবি শায়বার রেওয়ায়েত মতে তিনি 
চোখেও কম দেখতেন । আসেম আরো বললেন, ইয়া রসূলুল্লাহ, তার খিদমত করা 
কি আপনার পছন্দ নয়£ তিনি বলেন, থিদমতে আপত্তি নেই, তবে সে যেন তোমার 
কাছে না যায়। আমি আরয করি, সে তো বার্ধক্যের এমন স্তরে পৌছেছে যে, নড়া 
চড়ার শক্তি নেই+ আল্লাহ্‌র কসম, সে তো দিন-রাত শুধু কেদে চলেছে। 


কা'আব বিন মালিক পো) বলেন, ‘বন্ধুজনেরা আমাকেও পরামর্শ দিয়েছিল যেন 
রসূলুল্লাহ (সা)-র কাছে গিয়ে স-পরিবারে থাকার অনুমতি চেয়ে নেই, যেমন তিনি 
হেলালকে অনুমতি দিয়েছেন। কিন্তু আমি তাদেরকে বললাম, আমি ত। পারব না। 
জানিনা নবী করীম সো) কি জবাব দেবেন। তা*ছাড়া আমি তো যুবক স্ত্রী সাথে রাখা 
সতর্কতার পরিচায়ক নয় )। এমনিভাবে আরো দশটি রাত কাটিয়ে দিলাম। এতে 
মোট পঞ্চাশ রাত পূর্ণ হলো। মোসনাদে আবদুর রাযযাকের রেওয়ায়েতে বণিত 
আছে ষে,) সে সময়ই রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পর আমাদের তওবা 
কবুল হওয়ার আয়াতটি নাযিল হয়। উম্মুল মু'মিনীন হযরত উম্মে সালমা (রা) 
সেখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, অনুমতি থাকলে এ সময় কা'আব বিন 
মালিক রো)-কে সংবাদটি দেওয়ার ব্যবস্থা করি £ হযুর রো) বললেন না। লোকেরা 
ভীড় জমাবে, ঘুমানো দুক্ষর হবে ।, 


সুরা তওবা ৫২৯ 


কা'আব বিন মালিক রো) বলেন, 'পঞ্চাশতম রাত অতিক্রান্ত হওয়ার পর ফজরের 
নামায আদায় করার পর "ঘরের ছাদে বসেছিলাম আর কোরআনের ভাষায় অবস্থা 
ছিল এই £ “পৃথিবী এত বিশাল হওয়া সত্বেও আমার জন্য সংকুচিত হয়ে গেল।” 


হঠাৎ সিলা ( 4% ) পর্বতের চূড়া থেকে একটি আওয়াষ শুনতে পেলাম--কে 
যেন বলছে, ‘কা‘আব বিন মালিকের জন্য সু-সংবাদ । 


মুহাম্মদ বিন আমর (রা) থেকে বণিত রয়েছে যে, হযরত আবূ বকর সিদ্দীক 
(রা)-ই সেই পর্বতের চূড়ায় উঠে চীৎকার করে বলছিলেন, আল্লাহ কা'আবের তওবা 
কবুল করেছেন, তার জন্য সুসংবাদ। হযরত ওকবার রেওয়ায়েত মতে কা'আবকে 
এ সংবাদ দেওয়ার জন্য দু'জন সাহাবী দ্চতপদে এগিয়ে যাচ্ছিলেন । তাদের একজন 
আগে চলে গেলেন। কিন্তু পেছনে যিনি ছিলেন তিনি “সিলা” পর্বতের চূড়ায় উঠে 
সজোরে চীৎকার করে সংবাদটি প্রচার করে দিলেন। কথিত আছে, তারা দুজন 
হলেন হযরত আবূ বকর সিদ্দীক ও উমর ফারুক রো)। কা'আব বিন মালিক 
বলেন, “আমি এ চীৎকার শুনে সিজদায় চলে গেলাম । আনন্দাশ্য দু'গণ্ড বেয়ে 
প্রবাহিত হচ্ছিল। বুঝতে পারলাম, সংকট কেটে গেছে। রসুলে করীম সো) ফজরের 
নামাযের পর আমাদের তওবা কবুল হওয়ার সংবাদটি সাহাবাগণকেও দিলেন । 
তখন সবাই মোবারকবাদ জানাবার উদ্দেশ্যে ভ্রস্তপদে আমাদের তিনজনের দিকে ছুটে 
আসেন। কেউ ঘোড়া নিয়ে আমার দিকে ছুটলেন। তবে পাহাড়ে চীৎকারকারী ব্যক্তির 
আওয়াযও সবার আগে আমার কানেই পৌছেছিল।” 


কা'আব বিন মালিক বলেন, ‘আমি রসূলে করীম সো)-এর খিদমতে হাযির 
হওয়ার জন্য বাইরে এসে দেখি, লোকেরা দলে দলে মোবারকবাদ জানাতে আসছেন । 
অতপর মসজিদে নববীতে প্রবেশ করে দেখি, মহানবী (সা) সেখানেই অবস্থান কর- 
ছেন আর তার চারদিকে সাহাবায়ে কিরামের ভীড়। আমাকে দেখে সবার আগে 
তালহা বিন ওবায়দুল্লাহ আমার কাছে এসে করমর্দন করলেন এবং তওবা কবুল 
হওয়ার জন্য মোবারকবাদ জ্ঞাপন করলেন। আমি তালহার এই দয়া কখনো ভুলব 
না। অতপর যখন আমি রসুলুল্লাহ সো)-কে সালাম জানাই, তখন তাঁর পবিভ্র 
চেহারা আনন্দে ঝলমল করছিল। তিনি বললেন, কা'আব, তোমার সুসংবাদ আজকের 
এই মোবারক দিনের জন্য, যা তোমার গোটা জীবনের দিনগুলো অপেক্ষা বহুগুণে 
উত্তম। আর্য করলাম, ইয়া রসূলাল্লাহ্‌ এ সংবাদ কি আপনার পক্ষ থেকে, না আল্লা- 
হর পক্ষ থেকে? ইরশাদ হল, আল্লাহ্‌র পক্ষ থেকে । তুমি সত্য কথা বলেছ -বলে 
আল্লাহ্‌ তোমার সততা প্রকাশ করে দিলেন। 


“আমি তাঁর সামনে বসে নিবেদন করলাম, আমার তওবা হলো, অর্থ-সম্পদ যা 
আছে সমুদয় ত্যাগ করব, সবই আল্লাহ্‌র রাহে করে দেব। তিনি বলেন, না, নিজের 
জন্যও কিছু রেখো, এটিই উত্তম। আর্য করলাম, অর্ধেক সম্পদ দান করে দেব? 


৫৩০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চত্র্থ খণ্ড 


তিনি এতেও বারণ করলেন । অতপর এক-তৃতীয়াংশ সদকার অনুমতি প্রার্থনা করলে 
তিনি তাতে সম্মত হলেন। অতপর আমি বললাম, ইয়া রসূলাল্লাহ্‌ (সা) সত্য বলায় 
আল্লাহ্‌ আমাকে নাজাত দিয়েছেন, তাই আমার প্রতিজ্ঞা হল এই যে, আমি জীবনে 
সত্য ছাড়া টু শব্দটিও করব না। হযরত কা'আব (রা) বলেন, ‘আল্লাহ্র একান্ত 
শুকরিয়া যে, রসূলুল্লাহ. সো)-র সাথে প্রতিজ্ঞা করার পর থেকে এ পর্যন্ত একটি 
কথাও মিথ্যা বলিনি” তিনি আরো বলেন, আল্লাহ্‌র কসম ইসলাম গ্রহণের পর এর 
চাইতে বড় নিয়ামত আর একটিও লাভ করিনি যে রসূলুল্লাহ (সা)-এর সামনে সত্য 
কথা বলেছি, মিথ্যাকে ত্যাগ করেছি । কারণ, যদি মিথ্যা বলতাম, তবে সেই মিথ্যা 
শপথকারী লোকদের মতই আমিও ধ্বংস হয়ে যেতাম, যাদের সম্পর্কে কোরআনে 
ঘোষণা করা হয়েছে £ 

eb 9 EX পাপা ও A AS “AS কর্ণ 


49 1. ED ৮5580101৮53 এ 59 


“A ATA tad 


Se 1038S bi কোন কোন মুফাসজির বজেন, দির 


তাঁদের বয়কট অব্যাহত থাকার মাঝে হয়ত এ রহস্য রয়েছে যে, তাবুক যুদ্ধের ক্ষেত্রে 
রসূলুল্লাহ (সা)-র পঞ্চাশ দিন অতিবাহিত হয়েছিল । 


পূর্ণ রেওয়ায়েত ও বিস্তারিত ঘটনা তফসীরে মাযহারী থেকে উদ্ধৃত) 


উল্লিখিত হাদীসের তাৎপর্য 

সাহাবী হযরত কা'আব বিন মালিক রো) সবিস্তারে নিজের যে ইতিরত্তান্ত পেশ 
করেছেন, তাতে মুসলমানদের জন্য অগণিত ফায়দা ও হিদায়ত নিহিত রয়েছে । 
তাই উপরে পূর্ণ হাদীসটি উদ্ধৃত করা হলো। এখানে কতিপয় ফায়দা ও হিদায়তের 
উল্লেখ করা হচ্ছে। 


(১) এ হাদীসে বণিত হয়েছে যে, সাধারণত যুদ্ধের ব্যাপারে হুযুরে আকরাম 
(সা)-এর অভ্যাস ছিল, প্রকৃতপক্ষে তিনি যেদিকে যাওয়ার ইচ্ছা করতেন, মদীনা থেকে 
তার বিপরীত দিকে যাত্রা শুরু করতেন, যাতে শত্রুরা কোন জাতি বা গোল্লের সাথে 


Sr A SF Aare AT 


মুকাবিলা হবে তা টের না পায়। একেই তিনি বলেছেনঃ &৪ ১১ 23 1 অর্থাৎ 


যুদ্ধে ধোকা দেওয়া জায়েয আছে। এ থেকে অনেকের ভুল ধারণা সৃষ্টি হয়েছে যে, 
যুদ্ধে মিথ্যা কথা বলে শন্ুদের প্রতারিত করা জায়েয। অথচ, এটা যথার্থ নয়। বরং 
হুযূর সো)-এর বলার উদ্দেশ্য ছিল, কাজেকর্মে এমন ভাব দেখানো যাতে শব্রুরা ধোঁকায় 
পড়ে। যেমন, যুদ্ধের জন্য বিপরীত দিক থেকে যাত্রা করা। কিন্তু পরিক্ষার মিথ্যা বলে 
ধোকা দেওয়া যুদ্ধের বেলায়ও জায়েয নেই। তেমনিভাবে একথা জানা থাকা দরকার 


সুরা তওবা ৫৩১ 


যে, এমন ক্ষেত্রে কাজেকর্মে যে ধোকা দেওয়া জায়েয তা যেন কোন চুক্তি বা 
অঙ্গীকারের সাথে সম্পৃক্ত না হয়। কারণ, অঙ্গীকার বা ঢুক্তিভঙ্গ করা যুদ্ধ বা শাস্তি 
কোন অবস্থাতেই জায়েয নয়। 


(২) সফর তথা বিদেশ গমনের জন্য মহানবী সো)-র পছন্দের দিন ছিল 
রুহস্পতিবার। তা সে সফর জিহাদের জন্যই হোক বা অন্য কোন উদ্দেশ্যে। 


(৩) নিজের কোন সম্মানিত ব্যক্তি, পীর, ওস্তাদ বা পিতাকে রাষী করার 
জন্য মিথ্যার আশ্রয় নেওয়া জায়েয নয় এবং এর পরিণতি ভালও হবে না। ওহীর 
দ্বারা হুযূর পাক (সা) প্রকৃত অবস্থা সম্পর্কে অবহিত হতেন বিধায় মিথ্যার পরিণতি 
অবশ্যই মন্দ হতো। কা‘আব বিন মালিক (রা) ও তাঁর সঙ্গীদের ঘটনা থেকে বিষয়টি 
পরিষ্কার হলো। কিন্ত মহানবী সো)-র পরে অপরাপর বুযুর্গ ব্যক্তির কাছে ওহী না 
এলেও কিংবা ইলহাম ও কাশফের মাধ্যমে অবগত হওয়ার কোন নিশ্চয়তা না থাকলেও 
একথা পরীক্ষিত সত্য যে, মিথ্যার মন্দ প্রভাবে অবলীলাক্রমে এমন অবস্থা সৃষ্টি হয়, 
যাতে উক্ত বুযুর্গ শেষ পর্যন্ত নারায হয়ে উঠেন। 


(8) এ ঘটনা থেকে জানা গেল যে, কোন গুনাহর শাস্তিস্বরূপ সালাম-কালাম 
বন্ধ করে দেওয়ার অধিকার মুসলিম নেত্বর্গের রয়েছে। 


(৫) নবী করীম সে)-এর সাথে সাহাবায়ে কিরামের ভালবাসা যে কত গভীর 
ছিল তাও এ ঘটনা থেকে বোঝা গেল। তাঁদের সাথে সালাম-কালাম সবই বন্ধ হওয়া 
সত্ত্বেও তাঁরা কিন্তু হুযূর সো)-এর কাছে নিয়মিত হাযিরা দিয়ে যেতেন এবং নানা কৌশলে 
তার মনোভাব যাচাই করতে থাকতেন। 


(৬) কা‘আব বিন মালিক (রা)-এর একান্ত আপনজন কাতাদাহ (রা)-এর 
অবস্থা লক্ষ্য করা যাক, তিনিও যে সালাম-কালাম থেকে বিরত ছিলেন, তা কোন 
শন্রতা কিংবা বিদ্বেষের কারণে ছিল না বরং তা যে একান্তই নবী করীম সো)-এর 
আনুগত্যের কারণেই ছিল, সেকথা বলাই বাহুল্য। সুতরাং বোঝা যাচ্ছে যে, মহানবী 
সো)-র আইন-কানুন শুধু মানুষের বাহ্যিক দিককেই নয়, বরং তাদের অন্তরকেও 
ভেদ করে যেত। ফলে যেমন চোখের সামনে এবং অন্তরালেও তেমনিভাবে আইন 
মেনে চলতেন, তা একান্ত আপনজনের স্বার্থের যতই বিরোধী হোক না কেন। 


৭) গাস্সান রাজার পন্ত্রকে আগুনে পুড়ে ভস্ম করার ব্যাপার থেকে সাহাবায়ে 
কিরামের ঈমান যে কতখানি পরিক্ষার ছিল, তা স্প্ট প্রতীয়মান হচ্ছে। রসুলে করীম 
(সা) ও সকল মুসলমান সমাজচ্যুত থাকার অসহ্য-গ্লানি সত্বেও একজন রাজার প্রলোভন 
বিন্দুমাত্র বিচ্যুত করতে পারেনি । 


(৮) তওবা কবুল হওয়ার আয়াত নাযিলের পর কা'আব বিন মালিক রো)-কে এই 
সুসংবাদ দেওয়ার জন্য হযরত আবু বকর সিদ্দীক, হযরত উমর ফারুক সহ অন্যান্য 


৫৩২ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


সাহাবায়ে কিরাম (রা)-এর দৌড়ে যাওয়া এবং আয়াত নাযিলের পূর্ব মুহূর্ত পর্যন্ত সালাম- 
কালাম ইত্যাদি বন্ধ রাখার বিষয়টি থেকে একথাই প্রমাণিত হয় যে, এ সময়েও তাদের 
অন্তরে হযরত কা‘আব (রা)-এর যথেষ্ট দরদ ছিল, কিন্তু নবীর হকুমের সামনে তা 
গৌণ হয়ে যায়। বস্তুত আয়াত নাযিলের পরে বোঝা গেল তাঁদের পরস্পর সম্পর্ক 
কত গভীর। 


(৯) সাহাবায়ে কিরাম কর্তৃক হযরত কাআব (র$ঃ)-কে*সুসংবাদ ও মোবারক- 
বাদ দানের উদ্দেশ্যে তাঁর গৃহে গমন থেকে জানা শ্বায়, কোন আনন্দঘন মুহূর্তে বন্ধু 
বান্ধবকে মোবারকবাদ দেওয়া সুলাহ্‌ দ্বারা প্রমাণিত। 


(১০) কোন গুনাহের তওবাকালে মালামাল সদকা করা গুনাহের দোষ নিবারণের 
জন্য উত্তম। কিন্তু সমুদয় মাল সদকা করা ভাল নয়। এক-তৃতীয়াংশের অধিক সদকা 
করা রসূলে করীম (সা)-এর অপছন্দ ছিল। 


9 পট 


০ ১০)1 2 ০193 569 1 ৯1 1941 ০431 6 পূর্ববর্তী 


আয়াতসমূহে জিহাদ থেকে বিরত থাকার যে শ্রুটি কতিপয় নিষ্ঠাবান সাহাবীর দ্বারাও 
সংঘটিত হয়ে গেল এবং পরে তাঁদের তওবা কবুল হলো, এ ছিল তাঁদের তাকওয়া 
ও আল্লাহ্‌ ভীতিরই ফল:গুতি। তাই এ আয়াতের El সমস্ত মুসলমানকে তাকওয়ার 


পারা নু 


হিদায়ত দান করা হয়েছে । আর ৩০৬৯) ০০15১555 তোমরা 


সবাই সত্যবাদীদের সাথে থাক) বাক্যে ইঙ্গিত করা হয়েছে যে, সত্যবাদীদের সাহচর্য 
এবং তাদের অনুরূপ আমলের মাধ্যমেই তাকওয়া লাভ হয়। এখানে এমনও ইঙ্গিত 
থাকতে পারে যে, এ সকল সাহাবীর পদস্থলনের মধ্যে মুনাফিকদের সাথে উঠাবসা ও 
তাদের পরামর্শেরও একটা দখল ছিল। তাই নাফরমানদের সাহচর্য ত্যাগ করে 
সত্যবাদীদের সাহচর্য অবলম্বন করা প্রয়োজন। কোরআনের এ আয়াতে আলিম ও 
সালেহ্গণের পরিবর্তে “সাদেকীন' শব্দ ব্যবহার করে আলিম ও সালেহ্‌-এর প্রক্কত 
পরিচয় দেয়া হচ্ছে। অর্থাৎ সেই ব্যক্তিই যথার্থ সালেহ বা নেককার যে ভিতরে ও 
বাইরে সমান এবং নিয়ত ও ইচ্ছায় এবং কথা ও কর্মে সমান সত্য হয়। 


বাইরে সদান এবং নিয়ত ও ইচ্ছার এবং কথা ও কাব সমান সাথ 
15196278৮৩5 ১21৬৮৩৮৩ 
৮০৪ YS tb oF rel 5৫1 ০৮৪৩ 


(LS, 


2 ৫ / 33232 
CHS S52 ১ নি ৯] প্র ও 2 ১৪) 4৮ 
9৬:58) ০৯৮ 2 সপ ১১ ক আল 22 4 ভনে 


প্রিিত ০৫ 


০8৭৮০43০088 ৬ 
০৮9684০8৮৬৮ 


পি 





সুরা তওবা ৫৩৩ 








95551 রিও তি Hp. টিপি EA 
৫১০১০০55415 LS rd 

EE 2 2 রদ 5 পা ৪224৫ 

রে 6915 ০৯০৮ 5 82৫ ১5 ৯১ ৯১৯৭০ 2৪৪) 


পপ ৯৭৪৪ EY BEE 3 


AFA ০ঠি 
U৭! BEV! all ৯১১৭ 


(১২০) মদীনাবাী ও পাশ্থবতী পল্লীবাসীদের উচিত নয় রসূলুল্লাহর সঙ্গ ত্যাগ 
করে পেছনে থেকে যাওয়া এবং রসূলের প্রাণ থেকে নিজেদের প্রাণকে অধিক প্রিয় মনে 
করা। এটি এজন্য যে, আল্লাহ্‌র পথে যে তৃষা, ক্লান্তি ও ক্ষুধা তাদের স্পর্শ করে এবং 
তাদের এমন পদক্ষেপ যা কাফিরদের মনে ক্রোধের কারণ হয় আর শত্রুদের পক্ষ থেকে 
তারা যা কিছু প্রাপ্ত হয়---তার প্রত্যেকটির পরিবর্তে তাদের জন্য লিখিত হয় নেক জামজ। 
নিঃসন্দেহে আল্লাহ সৎকর্মশীল লোকদের হক ন্ট করেল না। (১২১) আরে ভারা 
অল্প-বিস্তর ঘা কিছু ব্যয় করে, যত প্রান্তর তারা অতিক্রম করে, তা সবই তাদের নামে 
লেখা হয়, যেন আল্লাহ তাদের ক্লুতকর্মসমূহের উত্তম বিনিময় প্রদান করেন। 


সপ 

















তকফলসীরের সার-সংক্ষেপ 

গদীনার অধিবাসী ও আশেপাশের বাসিন্দাদের উচিত ছিল না রসুলুল্লাহ (সা)-র 
সঙ্গ ত্যাগ কর? কিংবা নিজেদের প্রাণকে তার সদ অপেক্ষা অধিক প্রিয় মনে করাও 
(উচিত ছিল না যে, তিনি কষ্টভোগ করবেন আর তারা দিব্যি আরামে বসে থাকবে; 
বরং ভাঁর সাথে যাওয়াই ছিল কর্তব্য) আর (এ আবশ্যকতা ) এ জন্য যে, (এতে 
নবীর প্রতি ভালবাসার দাবি পূরণ হওয়া ছাড়াও প্রতি পদক্ষেপে মুজাহিদগণের 
সওয়াব হাসিল হতো । তাই এরাও যদি নিষ্ঠার সাথে তার সহযাঙ্লী হতো, তবে এ 
প্রতিদান পেত। সৃতরাং আল্লাহ্‌র রাহে জিহাদ করতে গিয়ে) তাদের যে তৃষ্ণা ক্রান্তি 
ও ক্ষুধা গেয়েছে এবং তাদের যে পদক্ষেপ শব্দের ক্রোধের কারণ হয়েছে এবং তারা 
শত পক্ষের উপর খে আঘাত হেনেছে, তার প্রতিটির বিনিময়ে তাদের জন্য একেকটি নেক 
আমল লেখা হয়েছে । (যদিও এর কয়েকটি বিষয় মানুষের ইখতিয়ারভুক্ত, নম্ম, তা 
সত্বেও মকবুল ও শ্রীত হওয়ার দাবি মতে ইখতিয়ার বহিভূত আমলের জন্যও ইখ- 
তিয়ারী আমলের মতই সওয়াব দেওয়া হয়েছে। আর এ অঙ্গীকারের সিদ্ধান্ত মুলতবী 
রাখার সম্ভাবনা নেই। কেননা) আল্লাহ্‌ নিষ্ঠাবান মুমিনদের প্রাপ্য বিনষ্ট করেন না। 
(এ প্রতিশ্রুতি তো দেওয়া হলোই) তদুপরি (এ কথাও নিশ্চিত যে,) তারা ছোট-বড় 
যা ব্যয় করেছে এবং যত প্রান্তর তাদের অতিক্রম করতে হয়েছে, সে সবই তাদের 
নামে (নেক আমল হিসাবে ) লিখিত হয়েছে, যাতে আল্লাহ, (এসব) নেক আমলের 
সর্বোত্তম বিনিময় তাদের দান করেন। (কেননা সওয়াব যখন লিখিত হলো, বিনিময় 
অবশ্যই পাবে )1 ্‌ 


৫৩৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

আলোচ্য দুটি আয়াতে জিহাদ থেকে পেছনে পড়ে থাকার নিন্দা, জিহাদকারী- 
দের ফযীলত এবং জিহাদের ব্যাপারে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা ও কর্মে এবং 
যাবতীয় পরিশ্রমের সর্বোত্তম বিনিময়ের উল্লেখ রয়েছে । ফলে জিহাদকালে শজ্ুর 
প্রতি কোন আঘাত হানা এবং শন্রুকে ক্রোধান্বিত করার ভঙ্গিতে চলা প্রভৃতি সব 
বিষয়েই নেক আমলের সওয়াব হয় । 





Ss HS Bs SILAS GEES 


33rd 


2525151222551579422 9৫৩০) ৪৮ রি 2 


iy oF or 
AISI ১৩ a 8 
৩ /১)৮) 82 
(১২২) আর সমস্ত মুমিনদের অভিযানে বের হওয়া সঙ্গত নয় । তাই তাদের 
প্রত্যেক দলের একটি অংশ কেন বের হলো না, যাতে দ্বীনের জান লাভ করে এবং সংবাদ 


দান করে স্বজাতিকে, যখন তারা তাদের কাছে প্রত্যাবর্তন করবে, যেন তারা বাঁচতে 
পারে ? 





তঞ্চসীরের সার-সংক্ষেপ 

আর (সার্বক্ষণিকভাবে ) মুসলমানদের সকলের (সেমবেতভাবে জিহাদের ) বের 
হয়ে পড়া সঙ্গত নয়। (কারণ, এতে অন্যান্য ধর্মীয় কার্যাদি বিদ্িত হয়।) কাজেই তাদের 
প্রত্যেক বড় দল থেকে একেকটি ছোট দলের (জিহাদে) গমন করা (এবং কিছু লোকের 
দেশে থাকাই ) সমীচীন, যাতে অবশিষ্ট লোকেরা [ মহানবী (সা)-এর জীবদ্দশায় তার 
কাছ থেকে এবং তাঁর পর স্থানীয় ওলামায়ে কিরামের কাছ থেকে ] দীনের জ্ঞান লাভ 
করতে পারে এবং যাতে তারা স্বজাতিকে (যারা যুদ্ধে গমন করেছে দীনের কথা 
শুনিয়ে আল্লাহ্‌র নাফরমানী থেকে ) ভীতি প্রদর্শন করতে পারে, যখন তারা যুদ্ধচ্ষেত্র 
থেকে তাদের কাছে প্রত্যাবর্তন করবে, যেন তারা (দীনের কথা শুনে পাপাচার থেকে ) 
বাঁচতে পারে। 


আনুষঙ্গিক জাতব্য বিষয় 

সূরা তওবায় অত্যন্ত গুরুত্বের সাথে তাবুক যুদ্ধের ধারাবাহিক আলোচনা করা 
হয়েছে। এ যুদ্ধে শরীক হওয়ার জন্য নবী করীম (সা)-এর পক্ষ থেকে সাধারণ 
ঘোষণা দেওয়া হয়। বিনা ওযরে এ আদেশের বিরুদ্ধাচরণ জায়েয ছিল না। যারা 
আদেশ লংঘন করেছে তাদের অধিকাংশই ছিল মুনাফিক । এ সুরার অনেক আয়াতে 


সূরা তওবা ৫৩৫ 


তাদের আলোচনা এসেছে। আর কিছু নিষ্ঠাবান মুগমিনও ছিলেন, যারা সাময়িক অল- 
সতার দরুন জিহাদ থেকে বিরত ছিলেন। আল্লাহ্‌. তাদের তওবা কবুল করেছেন। 
এ সমস্ত ঘটনা থেকে বাহ্যত বোঝা যেতে পারে যে, প্রত্যেক জিহাদে গমন করাই 
প্রত্যেকটি মুসলমানের জন্য ফর এবং জিহাদ থেকে বিরত থাকা হারাম অথচ 
শরীয়তের হুকুম তা নয়। বরং শরীয়ত মতে সাধারণ অবস্থায় জিহাদ “ফরযে কিফায়া’। 
অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যক মুসলমান জিহাদে অংশ নিলেই অবশিষ্ট মুসলমানদের 
পক্ষ থেকেও এ ফরয আদায় হয়ে যায়। কিন্তু জিহাদকারী যদি যথেষ্ট সংখ্যক না 
হয় এবং যদি তাদের পরাজিত হওয়ার আশংকা দেখা দেয়, তবে আশপাশের মুসল- 
মানদের জিহাদে যোগ দেওয়া এবং দলের শক্তি বৃদ্ধি করা ফরয হয়ে দীঁড়ায়। তারাও 
যদি যথেষ্ট না হয়, তবে তাদের পার্খবর্তী লোকদের এবং তারাও যথেষ্ট না হলে 
তাদের পার্খবতাঁ মুসলমানগণ এমনকি প্রয়োজনবোধে সমগ্র বিশ্বের মুসলমানের পক্ষে 
জিহাদে ঝাঁপিয়ে পড়া ফরযে আইন” হয়ে পড়ে । এমতাবস্থায় জিহাদ থেকে বিরত 
থাকা হারাম । তেমনিভাবে মুসলমানদের আমীর যদি প্রয়োজন বোধে সকল মুসল- 
মানকেই জিহাদে যোগ দেওয়ার সাধারণ আদেশ জারি করেন, তবুও জিহাদ সবার 
উপরে ফরয হয়ে যায়। তখনও জিহাদ থেকে বিরত থাকা হারাম। যেমন তাবুক 
যুদ্ধে যোগ দেওয়ার জন্য সকলের প্রতি আদেশ জারি হয়েছিল । আলোচ্য আয়াতে এ 
বিষয়টি পরিক্ষার করে দেওয়া হয়েছে । তাবুক যুদ্ধে সাধারণ যুদ্ধের ঘোষণা ছিল এক 
বিশেষ অবস্থার প্রেক্ষিতে, অথচ সাধারণ অবস্থায় জিহাদ “ফরঘে আইন” নয় এবং 
এতে সকলের সমবেতভাবে যোগ দেওয়াও ফরয নয়। কেননা, জিহাদের মত ইসলাম 
ও মুসলমানদের আরো অনেক সমস্টিগত সমস্যা রয়েছে, যার সমাধান জিহাদের মতই 
ফরযে কিফায়া। আর তা হবে দায়িত্ব বন্টনের নীতিমালার ভিত্তিতে অর্থাৎ মুসলমান- 
দের বিভিন্ন দল ও বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকবে । তাই সকল মুসলমানের পক্ষে 
প্রকই সময়ে জিহাদে যোগ দেওয়া বান্ছনীয় নয় । 


এ আলোচনা থেকে “ফরযে কিফায্া'র পরিচয় জানা গেল। অর্থাৎ যে কাজ 
ব্যক্তিগত নয় বরং সমষ্টিগত এবং সকল মুসলমানের পক্ষে তা সমাধা করা করতব্য, 
শরীয়তের দৃষ্টিতে তাকেই ফরষে কিফায়া বলে সাব্যস্ত করা হয়েছে, যাতে দায়িত্ব 
বন্টনের নীতি অনুসারে যাবতীয় কার্য স্ব-স্ব গতিতে চলতে পারে এবং সমঞ্টিগত 
দায়িত্ব গুলোও আদায় হয়ে যায়। মুসলমান পুরুষের পক্ষে জানাযার নামায, কাফন- 
দাফন, মসজিদ নির্মাণ, তার হিফাষত ও সীমান্ত রক্ষা প্রভৃতি হলো ফরযে কিফায়া। 
সাধারণত বিশ্বের সকল মুসলমানের উপরই এ দায়িত্ব বর্তীয়। কিন্ত যদি কিছুসংখ্যক 
লোক তা আদায় করে তবে সবাই দায়িত্বমুক্ত হয়ে যায় । 

ফরযে কিফায়ার মধ্যে দীনের তা'লীম সবিশেষ শুরুত্বপূর্ণ। আলোচ্য আয়নাতে 


তালীমে-দীনের গুরুত বর্ণনা করা হচ্ছে যে, জিহাদের মত গুরুত্বপূর্ণ কাজ চলাকালেও 
যেন দীনের তা'লীম স্থগিত না হয়। সে জন্য প্রত্যেক বড় দল থেকে একেকটি ছোট 


৫৩৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


দল জিহাদে বের হবে এবং অবশিষ্ট লোকেরা দীনী ইলম হাসিলে নিয়োজিত থাকবে। 
অতপর তারা ইলম হাসিল করে মুজাহিদ ও অপরাপর লোককে দীনী তা'লীম দেবে। 


দীনের ইলম হাসিল ও সংশ্লিষ্ট নীতি-নিয়ম 

ইমাম কুরতুবী (র) বলেন, এ আয়াতটি দীনের ইলম হাসিলের মৌলিক দলীল। 
চিন্তা করলে বোঝা যাবে যে, এতে দ্বীনী ইলমের এক সংক্ষিপ্ত পাঠ্যসূচী এবং ইলম 
হাসিলের পর আলিমদের দায়িত্ব ও কর্তব্য কি হবে তাও বলে দেওয়া হয়েছে। এখানে 
বিষয়টির কিছু বিস্তারিত আলোচনা করা প্রয়োজন । 


দীনী ইলমের ফমীলত £ দীনী ইলমের অগণিত ফযীলত ও সওয়াব সম্পর্কে 
ওলামায়ে কিরাম ছোট-বড় অনেক কিতাব লিখেছেন । এখানে কয়েকটি সংক্ষিপ্ত 
হাদীস পেশ করা হলো। তিরমিযী শরীফে আবুদ্দারদা রো) রেওয়ায়েত করেছেন যে, 
রসুলে করীম (সা)-কে বলতে শুনেছি £ যে ব্যক্তি ইল্ম হাসিল করার উদ্দেশ্যে কোন 
পথ দিয়ে চলে, আল্লাহ. এই চলার সওয়াব হিসাবে তার রাস্তাকে জাম্নাতমুখী করে 
দেবেন। আল্লাহ্‌র ফেরেশতাগণ দীনী জ্ঞান আহরণকারীর জন্য নিজেদের পালক বিছিয়ে 
রাখেন। আলিমের জন্য আসমান-যমীনের সমস্ত সৃচ্টি এবং পানির মৎস্যকুল দোয়া ও 
মাগফিরাত কামনা করে। অধিক হারে নফল ইবাদতকারী লোকের উপর আলিমের 
ফযীলত অপরাপর তারকারাজির উপর পুণিমা চীদেরই অনুরূপ। আলিম সমাজ 
নবীগণের ওয়ারিস। নবীগণ সোনা রূপার মীরাস রেখে যান না। তবে ইলমের মীরাস 
রেখে যান। তাই যে ব্যক্তি ইল্মের মীরাস পায়, সে যেন মহা সম্পদ লাড করলো । 
---€ কুরতুবী ) 


ইমাম দারেমী (র) স্বীয় ‘মাসনাদ’ গ্রন্থে এ হাদীসটি রেওয়ায়েত করেছেন যে, 
জনৈক সাহাবী নবী করীম (সা)-কে জিজ্েস করেন £ বনী ইসরাইলের দু'জন লোক 
ছিলেন, যাদের একজন ছিলেন আলিম। তিনি শুধু নামায ও লোকদের দীনী তা’লীম দানে 
ব্যস্ত থাকতেন। অপরজন সারাদিন রোযা রাখতেন এবং সারারাত ইবাদতে নিয়োজিত 
থাকতেন । এ দু'জনের মধ্যে কার ফযীলত বেশি £ হুযূর সো) বলেন, সেই আলিমের 
ফযীলত আবেদের উপর এমন, যেমন আমার ফযীলত তোমাদের সাধারণ মানুষের 
উপর ।-_ক্রতুবী) রসুলে করীম (সো) ইরশাদ করেন, শয়তানের মুকাবিলায় একজন 
ফিকাহবিদ একা হাজার আবেদের চাইতেও শক্তিশালী ও ভারী ।-_-€( তিরমিযী, মাযহারী ) 
তিনি আরে বলেন, মানুষের মৃত্যু হলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি 
আমলের সওয়াব মৃত্যুর পরেও অব্যাহত থাকে । এক. সদকায়ে জারিয়া--( যেমন 
মসজিদ, মাদ্রাসা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান )। দুই. ইলম-_-যার দ্বারা লোকেরা উপরুত 
হয়। (যেমন, শাগরিদ রেখে গিয়ে ইল্‌মে দীনের চর্চা জারি রাখা বা কোন কিতাব 
লিখে যাওয়া ।) তিন. নেককার সন্তান-__যে তার পিতার জন্য দোয়া করে এবং সওয়াব 
পাঠাতে থাকে ।---( কুরতুবী )। 


সূরা তওবা ৫৩৭ 


দীনী ইলম ফরঘে-আইন অথবা ফরষে-কিফায়া হওয়ার বিবরণ 
ইবনে আশ্দী ও বায়হাকী বিশুদ্ধ সনদে হযরত আনাস রো) কর্তৃক বণিত এ 


5৮ ie Boa OA A Fr 


হাদীসটি উদ্ধৃত করেছেন 8 ১৯০ 055৮ 8৮58 05 (৮150 1 পাও “প্রত্যেক মুসলমানের 
তি পা লা 


উপর ইল্ম শিক্ষা করা ফরয ।” বলা বাহুল্য, এ হাদীস ও উপরোক্ত অপরাপর হাদীসে 
উল্লিখিত “ইল্ম” শব্দের অর্থ দীনের ইল্ম। তবে অন্যান্য বিষয়ের মত দুনিয়াবী 
জ্তান-বিজ্তানও মানুষের জন্য জরুরী । কিন্তু হাদীসসমূহে সে সবের ফযীলত বণিত 
হয়নি। অতপর দীনী ইল্ম বলতে একটি মাদ্ধ বিষয়ই বোঝায় না; বরং তা বহু 
বিষয়েরই উপর পরিব্যাপ্ত এক বিরাট ব্যবস্থা । সুতরাং সমস্ত বিষয়ই একা আয়ত্ত 
করা প্রত্যেক মুসলমান নরনারীর পক্ষ সম্ভব নয়। কাজেই উল্লিখিত হাদীসে 
প্রত্যেক মুসলমানের উপরই যে ইলম তলব ফরয করা হয়েছে, তার অর্থ হবে এই 
যে, সমস্ত মুসলমানের জন্য দীনী ইল্মের শুধু সে অংশটি আয়ত্ত করাই ফরয করা 
হয়েছে, যা ঈমান ও ইসলামের জন্য জরুরী এবং যার অবর্তমানে মানুষ না পারে 
ফরযসমূহ আদায় করতে, আর না পারে হারাম বিষয় থেকে বাঁচতে । এ ছাড়া 
অন্যান্য ধিষয়, কোরআন-হাদীসের মাসআলা মাসায়েল, কোরআন-হাদীস থেকে 
আহরিত শরীয়তের হুকুম-আহকাম ও তার অসংখ্য শাখা-প্রশাখা আয়ন্তে আনা সকল 
মুসলমানের পক্ষে সম্ভব নয় এবং ফরযে-আইনও নয়। তবে গোটা মুসলিম বিশ্বের 
জন্য তা ফরযষে কিফায়া। তাই প্রত্যেকটি শহরেই যদি শরীয়তের উপরোক্ত ইলম ও 
আইন-কানুনের একজন সুদক্ষ আলিম থাকেন, তবে অন্যান্য মুসলমান এ ফরযের 
দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করতে পারে। কিন্তু যে শহর বা পল্লীতে একজনও অভিজ্ঞ 
আলিম না থাকেন, তবে তাদের কাউকেই আলিম বানানো বা অন্যখান থেকে কোন 
আলিমকে ডেকে এনে এখানে রাখার ব্যবস্থা করা স্থানীয় লোকের পক্ষে ফরয, যাতে 
করে যে কোন প্রয়োজনীয় মাস“*আলা-মাসায়েন সম্পকে তার কাছ থেকে ফতোয়া 
নিয়ে সেমত আমল করা যায়। দীনী ইলম সম্পর্কে ফরধে আইন ও ফরঘে কিফায়ার 
তফসীল নিম্নরূপ £ 


ফরঘে আইন ৫ ইসলামের বিশুদ্ধ আকীদাসমহের জান হাসিল করা, পাকী-নাপাকীর 
হুকুম-আহকাম জানা, নামায-রোযা ও অন্যান্য ইবাদত বা শরীয়ত যেসব বিষয় ফরয 
বা ওয়াজিব করে দিয়েছে, সেগুলোর জ্ঞান রাখা এবং যেসব বিষয় হারাম বা মকরাহ 
করে দিয়েছে, সেগুলো সম্পর্কে ওয়াকিফহাল হওয়া প্রত্যেক মুসলমান নর-নারীর 
উপর ফরয। অন্রূপভাবে ষে ব্যক্তি নেসাবের মালিক, তার জন্য যাকাতের মাস'আলা- 
মাসায়েল জানা, যে হজ্জ আদায় করতে সমর্থ তা পক্ষে তার আহকাম ও মাসায়েল 
জেনে নেয়া, যে ব্যরসা-বাণিজা, কেনাবেচা বা শিল্প কারখানায় নিয়োজিত, তার পক্ষে 
সংশ্লিষ্ট হুকুম-আহকাম জেনে রাখা এবং যে বিয়ের উদ্যোগ নিচ্ছে, তার পক্ষে বিয়ে ও 
তালাকের মাস‘আলা-মাসায়েল সম্পর্কে অবগত হওয়া ফরয। এক কথায় শরীয়ত 


৫৩৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


মানুষের উপর যেসব কাজ ফরয বা ওয়াজিব করে দিয়েছে, সেগুলোর হুকুম-আহকাম ও 
মাস'আলা-মাসায়েল সম্পর্কে জ্ঞান হাসিল করা প্রত্যেক নর-নারীর জন্য ফরয ৷ 


ইল্‌মে তাসাউফও ফরযে-আইনের অন্তভূক্তিঃ শরীয়তের জাহিরী হুকুম তথা 
নামাষ-রোঘা প্রভৃতি যে ফরযে-আইন তা সর্বজনবিদিত। তাই সেগুলোর ইলম রাখাও 
ফরযে-আইন । হযরত কাজী সানাউল্লাহ্‌ পানিপথী রে) তফসীরে মাযহারীতে এ আয়াতের 
টীকায় লিখেছেন যে, যেহেতু বাতেনী আমলও সকলের জন্য ফরযে আইন, তাই বতেনী 
আমল ও বাতেনী হারাম বস্তর ইলম--যাকে পরিভাষায় "ইলমে তাসাউফ’ বলা হয়, 
তা হাসিল করাও ফরযে-আইন । 


অধ্না বিভিন্ন ইল্ম, তত্ত্বজ্ঞান, কাশ্‌ফ ও আত্মোপলব্ধির সম্মিলিত রূপকে ইল্মে 
তাসাউফ বলা হয়। তবে এখানে ফরযে-আইন বলতে বাতেনী আমলের শুধু সে 
অংশকেই বোঝায়, যা ফরয-ওয়াজিবের তফ্সীল। যেমন, বিশুদ্ধ আকীদা, যার সম্পর্ক 
বাতেন তথা অন্তরের সাথে অথবা সবর, শোকর ও তাওয়াক্কুল প্রভৃতি এক বিশেষ স্তর 
পর্যন্ত ফরয, কিংবা গর্ব-অহঙ্কার, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, কৃপণতা ও দুনিয়ার মোহ প্রভৃতি 
কোরআন ও হাদীস মতে হারাম। এগুলোর গতি-প্রকৃতি, অথবা সেগুলো হাসিল করার 
কিংবা হারাম থেকে বেঁচে থাকার নিয়ম-নীতি জেনে রাখাও সকল মুসলমান নর-নারীর 
জন্য ফরয। এ সকল বিষয়ের উপরই হল ইলমে তাসাউফের আসল ভিত্তি, যা ফরযে 
‘আইন! 


ফরখে কিফায়া £ পুর্ণ কোরআন মজীদের অর্থ ও মাস‘আলা-মাসায়েল সম্পর্কে 
অবহিত হওয়া, সমুদয় হাদীসের মর্ম বোঝা, বিশুদ্ধ ও দূর্বল হাদীস সম্পর্কে ওয়াকিফ- 
হাল থাকা, কোরআন ও হাদীস থেকে নির্গত আহকাম ও মাসায়েলের জ্ঞান অর্জন 
এবং এ সমস্ত ব্যাপারে সাহাবা, তাবেয়ীন ও মুজতাহিদ ইমামগণের ভাষ্য ও আমল 
সম্পর্কে অবগত হওয়া। বস্তত এটি এত বড় কাজ যে, গোটা জীবন এতে নিয়োজিত 
থেকেও এ সম্পর্কিত পূর্ণ জ্তান হাসিল করা দুঃসাধ্য। তাই শরীয়ত একে ফরযে-কিফায়া 
রূপে সাব্যস্ত করেছে অর্থাৎ কিছু লোক যদি প্রয়োজনমত এগুলোর জ্ঞান হাসিল করে 
নেয়, তবে অন্যরাও দায়িত্বমুক্ত হয়ে যাবে। 


দীনী ইলমের সিলেবাস ঃ৪ কোরআন মজীদ আলোচ্য আয়াতের একটি মান্ত্র শব্দে 
দীনী ইল্মের প্রকৃতি ও তার পাঠ্যক্রম কি হবে তা ব্যক্ত করে দিয়েছে৷ বলা হয়েছে ঃ 


ASDA Pad ANG পালা 


2) 1 চিত অথচ এই 1৩ 128 (যেন দীনের জ্ঞান হাসিল 


ঠর্ট তা AU 


০৬ ৫২ 


করে)-ও বলা যেত। কিন্তু কোরআন এখানে ০০ -এর স্থলে ৯৯৪০ শব্দ ব্যবহার 


করে ইঙ্গিত করেছে যে, নিছক দীনের ইল্ম “পাঠ করাই যথেষ্ট নয়। কারণ, ইহুদী 
ও খুস্টানেরাও তা” পাঠ করে, আর শয়তান তো এক্ষেত্রে তাদের সকলের আগে; 


সূরা তওবা ৫৩৯ 


বরং ইল্মে দীনের উদ্দেশ্য হলো দীনকে অনুধাবন করা কিংবা তাতে বিজ্ততা অর্জন 
চট পে GA 5A 
করা। 8৯৫% শব্দের অর্থও তাই । এটি 8&১ থেকে উদ্ভূত । 8৪১ অর্থ বোঝা, অনু- 


ধাবন করা। উল্লেখ্য যে, কোরআন মজীদ এ আয়াতে ১ 3০ ৫০ ব্যবহার করে 
Aw AS TAT 
2 17155) (যেন তারা দীনকে বুঝে নেয় ) বলেনি বরং একে ০৯৪) ১৯ 0 


AIG পাত 


এ নিয়ে ০২০০ ৩৯ বলেছে । ফলে এতে পরিশ্রম ও সাধনাও শামিল 


হয়ে গেছে। সেমতে বাক্যের মর্ম হবে “তারা যেন দীন অনুধাবনের জন্য কঠোর পরি- 
শ্রমের মাধ্যমে তাতে দক্ষতা হাসিল করে ।” বলা বাহুল্য, পাকী-নাপাকী, নামায-রোযা, 
হজ্জ-যাকাতের মাস"'আলা-মাসায়েল জানাকেই দীনকে অনুধাবন করা বলা যাবে না। 
বরং দীনের সত্যিকার অনুধাবন হলো, তাকে বৃঝে, তার প্রতিটি কথা ও কর্ম এবং 
যাবতীয় গতিবিধির হিসাব দিতে হবে রোজ হাশরে। দুনিয়ার এ জীবন তাকে কিরূপে 
অতিবাহিত করতে হবে--সুলত এ চিন্তাই হলো দীন অনুধাবন । এজন্য ইমাম আবু 
হানীফা রে) ‘ফিকহ’-এর যে সংজ্ঞা নিরূপণ করেছেন তা হলো এই যে, “ফিকাহ 
সেই শাপ্রকে বলা হয়, যাতে মানুষ নিজের করণীয় কাজকে বুঝে নেয় এবং সে সকল 
কাজকেও বুঝে নেয়, যা থেকে বেঁচে থাকা তার জন্য জরুরী ।” অধুনা মাস'আলা- 
মাসায়েলের বিস্তারিত জ্ঞানকেই যে ‘ইলমে-ফিকহ্‌’ বলা হয় তা পরবর্তী যুগের 
পরিভাষা । কোরআন ও হাদীস অনুযায়ী ফিকহর তাৎপর্য তা-ই, যা ইমাম আবু হানীফা 
(র) বর্ণনা করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি দীনের সমস্ত কিতাব পাঠ করে নিল, 
কিন্তু দীনকে পুরোপুরি বুঝতে পারল না, সে কোরআন ও হাদীসের পরিভাষায় আদৌ 
আলিম নয় । ্‌ 


এ তত্ব থেকে বোঝা গেল যে, কোরআনের পরিভাষায় দীনের ইল্ম হাসিল করার 
অর্থ হলো, দীন সম্পর্কে প্রজা অর্জন করা। তা কিতাবের মাধ্যমে বা আলিমগণের 
সাহায্যে যে কোন উপায়েই হোক--সব একই সিলেবাসের অন্তভূক্ত। 


ওলামায়ে কিরামের দায়িত্ব £ দীনের জ্ঞান হাসিলের পর ওলামায়ে কিরামের 
Ade Ar AS 


AS 
দায়িত্ব কি হবে তার পূর্ণ বিবরণ রয়েছে আলোচ্য আয়াতে ৪০55 123 4, (যেন 
তারা জাতিকে আল্লাহ্‌র নাফরমানী থেকে ভয় প্রদর্শন করে) বাক্যটিতে। উল্লেখ্য, 
এখানে আলিমগণের দায়িত্ব বলা হয়েছে 915১] বা ভয় প্রদর্শন। এটি) 1১১1-এর 


শাব্দিক তরজমা, যথাযথ মর্মার্থ নয়। বস্তুত ভয় প্রদর্শন বিভিন্ন ধরনের হয়ে থাকে । 
এক ধরনের ভীতি প্রদর্শন হলো, চোর-ডাকাত শন্তু, হিংস্র জন্ত ও বিষাক্ত প্রাণী থেকে 
ভূয় প্রদর্শন করা। অন্য ধরনের হলো পিতা স্মেহবশে আপন ছেলেকে আগুন, বিষাক্ত 


৫89 তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুথ খণ্ড 


প্রাণী ও অন্যান্য কষ্টদায়ক বস্তু থেকে যে ভয় প্রদর্শন করে। এর মূলে থাকে প্রগাঢ় 
মমতা, স্েহবোধ । এ ভয় প্রদর্শনের কলাকৌশলও ভিন্ন । আরবীতে একেই বলা হয় 


319) 1 _-এজন্য নবী-রসূলগণ 72% 5 উপাধিতে ভূষিত । আলিমগণের উপর জাতিকে 


ভয় প্রদর্শনের যে দায়িত্ব রয়েছে, তা মূলত নবীগণের আংশিক মীরাস--যা হাদীসমতে 
ওলামায়ে কিরাম লাভ করেছেন । 


FAT 5A 


তবে এখানে উল্লেখ্য, নবীগণ 3893 ও 7০১ উভয় উপাধিতেই ভূষিত । 


7 ০ ডর তা 


gr ১১-এর অর্থ উপরে জানা গেল। আর {8 অর্থ সুসংবাদ দানকারী। সুতরাং 


নবীগণের উপর দায়িত্ব হলো সৎকর্মশীলদের সুসংবাদ দান করা। আলোচ্য আয়াতে 
যদিও শুধু ভয় প্রদর্শনের উল্লেখ করা হয়েছে, কিন্তু অন্য দলীলের দ্বারা একথাত বোঝা 
যায় যে, আলিমগণের অন্যতম দায়িত্ব হলো নেক্কার বান্দাদিগকে সুসংবাদ দেওয়া । 
তবে এখানে শুধু ভয় প্রদর্শনের উল্লেখ থেকে এ ইঙ্গিত পাওয়া যায় যে, মানুষের আসল 
কাজ দু'টি । (এক) দুনিয়া ও আখিরাতে যা কল্যাণকর, তা অবলম্বন করা এবং 
(দুই) অকল্যাণ ও অনিষ্টকর কাজ থেকে বেঁচে থাকা । আলিম ও দার্শনিকদের এঁকমত্যে 
শেষোক্ত কাজটিই গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার পাওয়ার যোগ্য । ফিকাহ্বিদগণের পরিভাষায় 


একে ০০০৫০ ৮৮৫ (উপকার লাভ) ৩৬) &১৩ (লোকসান পরিহার ) নামে 


অভিহিত করে দ্বিতীয়টিকে প্রথমটির উপর প্রাধান্য দেওয়া হয়েছে । তাছাড়া অন্য 
দুষ্টিকোণ থেকে লোকসান পরিহারেও উপকার লাভের উদ্দেশ; সিদ্ধ হয়। কেননা, যে 
কাজ মানুষের জন্য কল্যাণকর ও বাল্ছনীয় তা ত্যাগ করা বড়ই ক্ষতিকর। সুতরাং 
ক্ষতিকর বিষয়াদি থেকে যে বাঁচতে চায়, সে করণীয় কর্মে অলসতা থেকেও দূরে থাকবে । 


এ আলোচনা থেকে আরও একটি কথা জানা যায়। বর্তমান যুগে ওয়ায ও 
নসীহতের কার্ধকারিতা যে খুব কম পরিলক্ষিত হয়, তার প্রধান কারণ হলো, ভয় 
প্রদর্শনের নিয়ম-পদ্ধতির প্রতি লক্ষ্য না রাখা । যে ওয়ায়েষের কথা ও ভাবভঙ্গি থেকে 
দয়া-গ্রীতি ও কল্যাণ কামনা পরিস্ফুট হবে, শ্রোতার নিশ্চিত বিশ্বাস থাকবে যে, এ 
ওয়াষের উদ্দেশ্য তাকে নিন্দা ও খাটো করাও নয় এবং মনের রোষ মেটানোও নয়; 
বরং তার পক্ষে যা কল্যাণকর ও আবশ্যকীয় তাই বলা হচ্ছে পরম স্েহভরে। শরীয়- 
তের প্রতি অমনোযোগী লোকদের সংশোধন এবং দীন প্রচারে যদি উপরোক্ত নীতি 
অবলম্বিত হয়, তবে কখনো শ্রোতার্ন্দ জেদের বশবর্তী হবে না। তারা তর্কে অবতীর্ণ 
হওয়ার পরিবর্তে নিজেদের আমলের বিচার-বিশ্লেষণ ও পরিণাম চিন্তায় নিয়োজিত হবে 
এবং এ ধারা অব্যাহত থাকলে একদিন ওয়া-নসীহত কবুল করে বিশুদ্ধ হয়ে উঠবে। 


সুরা তওবা ৫৪১ 


দ্বিতীয়ত আর কিছু না হলেও অন্তত পরস্পরের মধ্যে দ্বিধা-দ্বন্্ব বা হিংসা-বিদ্বেষ সৃষ্টি 
হবে না, যার অভিশাপে আজ গোটা জাতি জজরিত। 


পা AS AT | 280 পাতা 


আয়াতের শেষে ৩) 90 ১০৪ 7৪০ বলে ইঙ্গিত দেয়া হয়েছে যে, আলিম 


সমাজের দায়িত্ব শুধু ভয় প্রদর্শন করাই নয়» বরং ওয়াষ-নসীহতের ক্রিয়া হচ্ছে কিনা 
সে বিষয়েও তাঁদের লক্ষ্য রাখতে হবে। একবার ক্রিয়া না হলে বারংবার তাকে প্রচেষ্টা 


পা তি পানি 


চালিয়ে যেতে হবে, যেন ১ 5 0 4*% -এর সুফল লাভ হয়। আর তা হলো পাপ ও 
নাফরমানী থেকে জাতির বেঁচে থাকা । 


১25০৫6032৫7 40 29৬25 এ ৫ 
4451 125 03651222161 চি ৪ 
Er EE BUS DEIN EROS 80৮ 
282 GH Se SI 259 ৬)1755 55 
ধান ৮৪১ 919025 ৮৪৮৯৪ রি 2 NE (82৮2 
TE SES HBG I ৬৩৫৬ 
eb 84 AHL 14159 05 ১8১5 
855 201 /555/4। রি এপ ০৩৮০৬, 
SOAS Y 23 ০৪ 








(১২৩) হে ঈমানদারগণ, তোমাদের নিকটবতাঁ কাফিরদের সাথে যুদ্ধ চালিয়ে 
যাও এবং তারা তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করুক। আর জেনে রাখ, আল্লাহ্‌ 
মুস্তাকীদের সাথে রয়েছেন। (১২৪) আর যখন কোন সূরা অবতীর্ণ হয়, তখন তাদের 
কেউ কেউ বলে, এ সূরা তোমাদের মধ্যে কার ঈমান কতটা ন্বদ্ধি করলো£ অতএব 
যারা ঈমানদার, এ সূরা তাদের ঈমান ব্দ্ধি করেছে এবং তারা আনন্দিত হয়েছে। 
(১২৫) বস্তুত যাদের অন্তরে ব্যাধি রয়েছে এটি তাদের কলুষের সাথে আরো কলুষ 
বৃদ্ধি করেছে এবং তারা কাফির অবস্থায়ই মৃত্যুবরণ করলো । (১২৬) তারা কি লক্ষ্য 
করে না, প্রতিবছর তারা, দু'একবার বিপর্যস্ত হচ্ছে, অথচ তারা এন্পরও তওবা করে 


৫৪২ তফসীরে মাঁআরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


না কিংবা উপদেশ গ্রহণ করে না। (১২৭) আর যখনই কোন সূরা অবতীর্ণ হয়, 
তখন তারা একে অন্যের দিকে তাকায় যে, কোন মুসলমান তোমাদের দেখছে কি-না 
অতপর সরে পড়ে। আল্লাহ্‌ ওদের অন্তরকে সত্য বিমুখ করে দিয়েছেন। নিশ্চয়ই 


তারা নিবোধ সম্প্রদায় । 
পাস 


তফসীরের সার-সংক্ষেপ 


হে ঈমানদারগণ, তোমাদের আশপাশে বসবাসকারী কাফিরদের সাথে যুদ্ধ কর 
এবং (এমন ব্যবস্থা কর, যাতে ) অবশ্যই তোমাদের মধ্যে তারা কঠোরতা অনুভব 
করে। € অতএব, জিহাদ চলাকালে তোমাদের শক্ত থাকা উচিত। এছাড়া সন্ধিবিহীন 
কালেও যেন তারা কোনরপ প্রশ্রয় না পায়) আর বিশ্বাস রাখ যে, আল্লাহ্‌ (-এর 
সাহায্য ) মুত্তাকীদের সাথে রয়েছে। (সুতরাং তাদের ভয় করো না।) আর যখন কোন 
(নতুন) সূরা নাযিল হয়, তখন কতিপয় মুনাফিক (গরীব মুসলমানদের প্রতি বিদ্র.প 
করে) বলে (বলতো দেখি) এইসূরা তোমাদের কার ঈমান ব্দ্ধি করেছে? (আল্লাহ্‌ 
পাক বলেন, তোমরা কি জবাব চাও?) তাহলে (শোন) যারা ঈমানদার, এই সূরা 
তাদের ঈমানকে (তো) উন্নত করেছে এবং তারা (এ উন্নতি উপলব্ধি করে ) আনন্দিত 
(-ও বটে। কিন্তু এ হলো অন্তরের অনুভূতি, যা থেকে তোমরা বঞ্চিত বিধায় হাসি-বিদ্রপ 
করছ।) আর যাদের অন্তরে (মুনাফিকীর ) ব্যাধি বিদ্যমান, এ সুরা তাদের (পূর্ব) 
কলুষতার সাথে আরো (নতুন) কলুষতা বৃদ্ধি করেছে। (পর্ব কলুষতা হলো কোরআনের 
এক অংশের প্রতি অস্বীকৃতি আর নতুন কল্ুষতা হলো, সদ্য অবতীর্ণ অংশের অস্বীকার । ) 
এবং তারা কুফরী অবস্থায় মৃত্যুবরণ করেছে। (অর্থাৎ তাদের এ পর্যন্ত যারা মরেছে 
এবং যারা কুফরীর উপর অবিচল থাকবে, তারাও কাফ্রির অবস্থায়ই মৃত্যুবরণ করবে। 
সারকথা, ঈমান বর্ধনের গুণাবলী-_অবশ্যই কোরআনে রয়েছে, কিন্তু সেজন্য চাই পাত্রের 
যোগ্যতা । অন্যথায় পূর্ব থেকেই যদি কলুষতা পাকাপোক্ত থাকে, তবে তা আরো অধিক 
পোক্ত হয়ে উঠবে। যেমন, পলিমাটিতে হয় ফুলের বাগান আর লোনা মাটিতে হয় আগাছা )। 
তারা কি লক্ষ্য করে না যে, প্রতিবছরই তারা দু'একবার কোন-না-কোনভাবে বিপদগ্রস্ত 
হচ্ছে (অথচ) তারপরও তারা (পাপাচার থেকে ) ফিরে আসে না এবং তারা একথাও 
বোঝে না [যাতে ভবিষ্যতে ফিরে আসার আশা করা যায়। অর্থাৎ এ সকল বিপদাপদ 
থেকে উপদেশ গ্রহণ করে নিজেদের সংশোধন করা আবশ্যক ছিল। এ হচ্ছে তাদের 
বিদ্রপের বিবরণ। পরবর্তী আয়াতে স্বয়ং নবী করীম (সা)-এর মজলিসে তাদের ঘ্বণা 
প্রকাশের বর্ণনা দেয়া হচ্ছে--] আর যখন কোন (নতুন) সুরা নাযিল হয়, তখন তারা 
একে অন্যের (মুখের ) দিকে তাকায় (এবং ইশারা-ইঙ্গিতে বলে,) তোমাদেরকে . কোন 
মুসলমান দেখছে না তো [যেউঠে গিয়ে, নবী (সা)-কে তা বলে,] অতপর €(আকার- 
ইঙ্গিতে যা বলার, তা বলে সেখান থেকে) প্রস্থান করে। তারা যে মসজিদে নববী থেকে 
ফিরে গেল, তার ফলে ) আল্লাহ্‌ তাদের অন্তরকে (ঈমান থেকে) ফিরিয়ে রেখেছেন এজন্য 
যে, তারা নির্বোধ সম্প্রদায় (ফলে নিজের কল্যাণ থেকেও পলায়নপর থাকে )। 


স্রা তওবা ৫৪৩ 


আনুষজিক জ্ঞাতব্য বিষয় 
পন রাত হয নিহত I CAN প্রথম আয়াতে 


পটে তা 


159 15:০1 8 31 19 -এর বিজারিত বিবরণ দেয়া হচ্ছে যে, কাফিররা 


দুনিয়ার সর্বত্রই রয়েছে। তবে কোন্‌ নিয়মে তাদের সাথে জিহাদ করা হবে? এ 
আয়াতে বলা হচ্ছে যে, কাফিরদের মধ্যে যারা তোমাদের নিকটবর্তী, প্রথমে তাদের 
সাথে জিহাদ করবে। নিকটবতা দ্লু'রকমের হতে পারে। (এক) অবস্থানের দিক দিয়ে 
অর্থাৎ যারা তোমাদের নিকটে অবস্থানকারী, প্রথমে তাদের সাথে জিহাদ কর। (দুই ) 
গোত্র, আত্মীয়তা ও সম্পর্কের দিক দিয়ে নিকটবর্তী অন্যদের আগে তাদের সাথে 
জিহাদ চালিয়ে যাও। কারণ, ওদের কল্যাণ সাধনই ইসলামী জিহাদের উদ্দেশ্য । আর 
কল্যাণ সাধনের বেলায় আত্মীয়-স্বজন অগ্রগণ্য । যেমন, কোরআনে রসূলে করীম 


AA HATA শর্ট তি পি ঞে A Ar 


(সো)-কে আদেশ দেয়া হয়েছে-- ১%? $3 1০৮8৯৮১4১15 অর্থাৎ “হে 'রসল, 


নিজের নিকটাআ্ীয়গণকে আল্লাহ্‌র আযাবের ভয় প্রদশন করুন।” তাই তিনি এ আদেশ 
পালনে সর্বাগ্রে স্বগোত্রীয়দের সমবেত করে আল্লাহ্‌র বাণী শুনিয়ে দেন। অনুরূপ, তিনি 
স্থান হিসাবে প্রথমে মদীনার আশপাশের কাফির তথা বনূ-কুরায়যা, বন্নযীর ও 
খায়বরবাসীদের সাথে বোঝাপড়া করেন। তারপর দৃরবতী লোকদের সাথে জিহাদ 
করেন এবং সবশেষে রোমানদের সাথে জিহাদের আদেশ আসে, যার ফলে তা বুক যুদ্ধ 
সংঘটিত হয়। 


6 প% ASIA AS ene 


85 (চি 15 কক) 883 অর্থ কঠোরতা, শক্তিমন্তা। বাক্যের মর্ম হলো 
দাদির হাসিনা যাতে তোমাদের কোন দুর্বলতা তাদের চোখে 


AA ঠা ও তরি 


ধরা না গড়ে। ও ০178217 বাক্য থেকে বোঝা যায়, কোরআনের আয়াতের 


তিলাওয়াত, চিন্তা-ভাবনা এবং সে অনুযায়ী আমল করার ফলে ঈমানের উন্নতি ও 
প্ররদ্ধি ঘটে। অর্থাৎ ঈমানের নূর ও আস্বাদ বৃদ্ধি পায়। ফলে আল্লাহ্‌ ও তাঁর রসূলের 
ফরমাবরদারী সহজ হয়ে উঠে। ইবাদতে স্বাদ পায়, শুনাহের প্রতি স্বাভাবিক দ্বুণা 
জন্মে ও কম্টবোধ হয়। 

হযরত আলী (রো) বলেন, ঈমান যখন অন্তরে প্রবেশ করে, তখন একটি নূরের 
শ্বেতবিন্দুর মত দেখায়। অতপর যতই ঈমানের উন্নতি. হয়, সেই শ্বেতবিন্দু সম্প্রসারিত 
হয়ে উঠে। এমনকি শেষ পর্যন্ত গোটা অন্তর নূরে ভরপুর হয়ে যায়। তেমনি গুনাহ্‌ ও 
মুনাফিকীর ফলে প্রথমে অন্তরে একটি কাল দাগ পড়ে। অতপর পাপাচার ও কুফরীর 
তীব্রতার সাথে সাথে সে কাল দাগটিও বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত গোটা অন্তর 
কাল হয়ে যায়।---(মাযহারী ) এজন্য সাহাবায়ে কিরাম একে অন্যকে বলতেন £$ আস, 


৫88 তফসীরে মা‘আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


কিছুক্ষণ একত্রে বসি এবং দীন ও পরকাল সম্পর্কে আলোচনা করি, যাতে আমাদের ঈমান 
বৃদ্ধি পায়। 


45 ১৬:25 
৩৬১৮০ ৬85 বাক্যে মুনাফিকদের সতর্ক 


করা হয়েছে যে, তাদের কপটতা ও প্রতিশ্রুতি ভঙ্গ প্রভৃতি অপরাধের পরিণতিতে প্রতি 
বছরই তারা কখনো একবার, কখনো দু'বার নানা ধরনের বিপদে পতিত হয়। যেমন, 
কখনো তাদের কাফির মিন্ত্ররা পরাজিত হয়, কখনো তাদের গোপন অভিসন্ধি ফাঁস 
হয়ে যাওয়ার ফলে তারা দিবানিশি--মর্মপীড়া ভোগ করে । এখানে এক বা দু'বার 
বলতে কোন বিশেষ সংখ্যা উদ্দেশ্য নয়, বরং বলা হচ্ছে যে, তাদের এই দুর্ভোগের 
পালা শেষ হওয়ার নয়। এ সত্ত্বেও কি তারা উপদেশ গ্রহণ করবে না? 


95৮ চি রর গপুর্ণ তা $ 27 33 25৯ পা 246 2970 290 ww পা 5 পর 
০০৮০৩ 45 ৮৮১৩2 Ur SIE ৩৪ 
পরত 2 


পে? পা 122; NK 52 4% 92 L/? 3 dd 
৫40 CLS LDS Bakes 5345 Coil 
t 24 220 $444 10 Lr li, 
nba 5585 ০4৮25৮5১১৮৯ 


(১২৮) তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রূসুল। তোমাদের 
দুঃখ-কষ্ট তার পক্ষে দুঃসহ। তিনি তোমাদের মজলকামী, মুমিনদের প্রতি স্লেহশীল, 
দয়াময় । এ সত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে, তবে বলে দাও, আল্লাহই আমার জন্য 
যথেষ্ট, তিনি ব্যতীত আর কারো বন্দেগী নেই। আমি তারই উপর ভরসা করি এবং 
তিনিই মহান আরশের . অধিপতি । | 


















তক্লীরের সার-সংক্ষেপ . 

(হে মানবকুল!) তোমাদের কাছে এমন এক রসূল আগমন করেছেন তোমাদের 
(নিজ সম্প্রদায়ের ) মধ্য থেকেই (যাতে তোমাদের" পক্ষে উপকার লাভ করা সহজ হয় )। 
তাঁর কাছেও তোমাদের দুঃখ-কষ্ট (বড়ই) দুঃসহ। (তোমরা কোনো ক্ষতির সম্মুখীন 
না হও তা-ই তারও কাম্য ।) যিনি তোমাদের কল্যাণ কামনায় নিয়োজিত । ( তবে 
বিশেষভাবে ) মুমিনদের প্রতি বড় স্লেহশীল (এবং) দয়াময়। (তাই এমন রসুল থেকে 
উপকৃত না হওয়া সত্যই দুর্ভাগ্যজনক ।) এ সত্বেও যদি তারা আপনাকে স্বীকার করা 
কিংবা আপনার আনুগত্য থেকে) বিমুখ হয়ে থাকে, তবে বলে দিন, (আমার এতে কোন 
পরোয়া নেই) আমার জন্য (হিফাযতকর্তা ও সাহায্যকারী হিসাবে) আল্লাহই যথেম্ট। 
তিনি ব্যতীত আর কেউ মাপ্ব্দ হওয়ার যোগ্য নেই। (সুতরাং সমস্ত ইবাদত-বন্দেগী 


যখন একমাত্র তাঁরই প্রাপ্য এবং তিনি যখন জ্ঞান ও শক্তিতে অদ্বিতীয়, তখন কারো 


সূরা তওবা ৫8৫ 


শল্রতার পরোয়া নেই।) আমার ভরসা তারই উপর। তিনি মহা আরশের অধিপতি। 
(সুতরাং সকল সৃষ্ট বস্তুরও যে তিনিই মালিক, তা বলাই বাহুল্য। অতএব তার প্রতি 
ভরসা করার পর আমি আশঙ্কামুক্ত। কিন্তু সত্যকে অস্বীকার করে তোমাদের ঠিকানা 
কোথায় হবে তাও একবার চিন্তা করে নাও ৷) 


আন্ষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


এ দুটি আয়াত সরা তওবার সর্বশেষ আয়াত। তাতে বলা হয়েছে যে, রসূলে 
করীম (সা) সকল সৃম্টির উপর, বিশেষত মুসলমানদের উপর বড় দয়াবান ও স্রেহশীল । 
সর্বশেষ আয়াতে তাঁকে সম্বোধন করে বলা হয়েছে যে, আপনার যাবতীয় চেস্টা-তদবীরের 
"পরও যদি কিছু লোক ঈমান গ্রহণে বিরত থাকে, তবে ধৈর্য ধরুন এবং আল্লাহ্‌র উপর 
ভরসা রাখুন। 


সূরা তওবার শেষে একথা বলার সঙ্গত কারণ হলো এই যে, এর সর্বত্র রয়েছে 
কাফিরদের সাথে সম্পর্কছেদ ও যুদ্ধ-জিহাদের বর্ণনা, যা আল্লাহ্র প্রতি আহবানের 
সবশেষ পন্থা রূপে বিবেচিত । আর এ পন্থা তখনই অবলম্বন করা হয়, যখন মৌখিক 
দাওয়াত ও ওয়াজ-তবলীগে হিদায়তের সকল আশা তিরোহিত হয়। তবে নবীগণের 
সমস্ত কাজ হলো স্নেহ-মমতা ও হামদর্দির সাথে আল্লাহ্‌র পথে মানুষকে ডাকা, তাদের 
পক্ষ থেকে অবজ্ঞা ও যাতনার সম্মুখীন হলে তা আল্লাহ্‌র প্রতি সোপর্দ করা এবং তাঁরই 
উপর ভরসা রাখা । এখানে “আরশে আযীমের অধিপতি” বলার উদ্দেশ্য একথা বোঝানো 
যে, তার অনন্ত কুদরত সমগ্র জগতের উপর পরিব্যাপ্ত। হযরত উবাই বিন কা'আব 
(রা)-এর মতে এ দু'টি আয়াত হলো কোরআন মজীদের সর্বশেষ আয়াত। এর পর আর 
কোন আয়াত অবতীর্ণ হয়নি। এ অবস্থায় নবী করীম (সা)-এর ইন্তিকাল হয়। হযরত 
ইবনে আব্বাস রো)-ও এ মতই পোষণ করেন। -_( কুরতুবী ) 


হাদীস শরীফে আয্নাত দুর্টর অনেক ফযীলত বর্ণিত আছে। হযরত আবুদ দারদা 
(রা) বলেন, যে ব্যক্তি সকাল-সন্ধ্যা সাত বার করে আয়াত দুটি পাঠ করবে, আল্লাহ্‌ 
পাক তার সমস্ত কাজ সহজ করে দেবেন।---( কুরতুবী ) আল্লাহ মহান, পবিভ্ত্, সর্বজ্ঞ। 


৬5১4০৪০০545 5 7৪0 1 বন ৮০০০ শি ০৩ ০৮০ ০৪১ 
লি দল 05 সক ও উ 0 05 স্কট ১ 0৪ ৮৯৬০ 15 ভে 0) 2 পশম 
0 yh} 


০] ৪3১৭ 
সর হল 
মস্কায় অবতীর্ণ ॥ আয়াত সংখ্যা ১০৯ ॥ রুকু সংখ্যা ১১ 
রা 

ESS EE 06 140০৮ 
SIE 5৮1 ৯৪৮ টি ৬ ০21 
৩৩-৪১-৯৫১৫ /9206৮5 
252 ৫১৫ 98:01 859 20161 6) 
রা LS GS) 7 EN IASA 






টা রি 
290 ৫) 505 ie BEE \ NLS) রি 48102 

2 পা 2৬ 2 £7 

id EAS 065055595 


পু 9 ALANS 


পরম করুণাময় ও অসীম দয়।লু আল্লাহ্‌র নামে শুরু। 
০ 
(১) 791 এগুলো হিকমতপূর্ণ কিতাবের আয়াত । (২) মানুষের কাছে কি 
আশ্চর্য লাগছে যে, আমি ওহী পাঠিয়েছি তাদেরই মধ্য থেকে একজনের কাছে যেন 
তিনি মানুষকে ভয়ের কথা শুনিয়ে দেন এবং সুসংবাদ শুনিয়ে দেন উঈমানদারকে যে, 
তাদের জন্য সত্য মর্যাদা রয়েছে তাদের পরওয়ারদিগারের কাছে । কাফিররা বলতে 
লাগল, নিঃসন্দেহে এ লোক প্রকাশ্য যাদুকর। (৩) নিশ্চয়ই তোমাদের পালনকর্তা আল্লাহ 
যিনি তৈরি করেছেন আসমান ও যমীনকে ছয় দিনে, অতপর তিনি আরশের উপর 
অধিজ্ঠিত হয়েছেন। তিনি পরিচালনা করেন কাজের। কেউ সুপারিশ করতে পারবে না 


সুরা ইউনুস ৫৪৭ 


তবে তাঁর অনুমতির পর। আল্লাহ, হচ্ছেন তোমাদের পালনকর্তা । অতএব, তোমরা 
তাঁরই ইবাদত কর। তোমরা কি কিছুই চিন্তা কর না? (8) তার কাছেই ফিরে যেতে 
হবে তোমাদের সবাইকে, আলাহর ওয়াদা সত্য, তিনিই সৃষ্টি করেন প্রথমবার, 
পুনর্বার তৈরি করবেন তাদেরকে বদলা দেওয়ার জন্য, যারা ঈমান এনেছে এবং নেক 
কাজ করেছে ইনসাফের সাথে । আর যারা কাফির হয়েছে, তাদের পান করতে হবে ফুটন্ত 
পানি এবং ভোগ করতে হবে হন্ত্রণাদায়ক আযাব এ জন্য ষে, তারা কুফরী করছিল। 





তফদীরের সার-সংক্ষেপ 
আলিফ-লাম-রা (এর অর্থ তো আল্লাহই জানেন)। এগুলো (যা একটু পরেই 
পরিবেশিত হবে) হিকমতপূর্ণ কিতাবের (অর্থাৎ কোরআন মজীদের ) আয়াত (যা সত্য 
হওয়ার কারণে জানবার এবং মানবার উপযৃক্ত। আর যেহেতু এই কোরআন যার উপর 
অবতীর্ণ হয়েছে তাঁর নবুয়তকে কাফিররা অস্বীকার করছিল তাই আল্লাহ্‌ পাক তাদেরই 
উত্তর প্রসঙ্গে বলেছেন যে, মক্কার) এসব লোকদের কি আশ্চর্য লেগেছে যে, আমি তাদেরই 
মধ্য থেকে (তাদেরই মতো) একজন মানুষের কাছে ওহী পাঠিয়েছি--( যার সারমর্ম 
হলো এই ) যে, (সাধারণভাবে ) তিনি সব মানুষকে ( আল্লাহ্‌ পাকের হুকুম পালনের 
বরখেলাফ করার ব্যাপারে) ভীতি প্রদর্শন করবেন এবং যারা ঈমান আনবে তাদেরকে 
এই সুসংবাদ দেবেন যে, তারা তাদের পরওয়ারদিগারের কাছে (গিয়ে ) পূর্ণ মর্যাদা 
পাবে। (অর্থাৎ এ ধরনের কোন বিষয় যদি ওহীর মাধ্যমে কোন মানুষের কাছে নাধিল 
হয়ে যায়, তবে তাতে আশ্চর্য হবার কিছু নেই। কিন্তু) কাফিররা [এতে এতো 
বেশি আশ্চর্যান্বিত হয়েছে যে, হুযরে পাক সো) সম্পর্কে ] বলতে আরম্ভ করেছে যে, 
(নাউযুবিল্লাহ ) এ ব্যক্তি তো নিঃসন্দেহে প্রকাশ্য যাদুকর (তিনি) নবী নন; কেননা 
নবুয়ত মানুষের জন্য হতে পারে না। (নিঃসন্দেহে ) আল্লাহ্‌ তা‘আলাই তোমাদের 
(সত্যিকার) পালনকর্তা, যিনি সমস্ত আসমান ও যমীনকে (মান্র) ছয় দিনে (সময়ে) 
তৈরি করেছেন। (এ থেকে বোঝা গেলো যে, আল্লাহ্‌ সর্বোচ্চ শক্তির অধিকারী ৷) 
অতপর আরশের উপর যাকে রাজসিংহাসনের সাথে তুলনা করা যায় এমনভাবে ১ 
অধিষ্ঠিত হয়েছেন যেভাবে আরোহণ করা তাঁর শাসনের উপযুক্ত । যাতে করে সেই 
আরশ থেকে যমীন এবং আসমানে হুকুম জারি করতে পারেন। (যেমন একটু পরেই 
ইরশাদ করেছেন ঃ) তিনি প্রত্যেকটি বিষয়ের (উপরুক্ত ) ব্যবস্থা করে থাকেন। (সুতরাং 
আল্লাহ্‌ পাক অত্যন্ত জ্ঞানীও বটেন। তাঁর সামনে ) তাঁর অনুমতি ছাড়া কোন সুপারিশ- 
কারীর (সুপারিশ করার) ক্ষমতা নেই। (সুতরাং তিনি সুমহানও বটেন।) অতএব, 
এমন আল্লাহই তোমাদের (প্রকৃত ) পালনকর্তা । কাজেই তোমরা শুধুমান্তর তারই 
ইবাদত কর। (শিরক মোটেও করো না।) তোমরা কি (এতো প্রমাণাদি শোনার পরেও ) 
বুঝতে পারছো না? তোমাদের সবাইকে আল্লাহ্‌র কাছেই ফিরে যেতে হবে। (এ ব্যাপারে 
আল্লাহ্‌ পাক সত্য ওয়াদা করে রেখেছেন।) নিশ্চয় তিনিই প্রথমবার সৃষ্টি করে থাকেন, 
( এবং কিয়ামতের সময়) তিনিই আবার পুনরুজ্জীবিত করবেন, যাতে করে যারা ঈমান 


৫৪৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


এনেছে এবং ইন্সাফের সাথে সৎকাজও করেছে তাঁদেরকে (যথাযথ) প্রতিদান দেওয়া 
যায়। (তাতে যেন একটুও কমতি না হয়, বরং কিছু বেশি বেশিই দেওয়া যায় )। 
আর যারা (আল্লাহ্‌র সাথে) কুফরী করেছে তারা €আখিরাতে ) পান করার জন্য 
পাবে ফুটন্ত পানি। আর (তাদের জন্য) যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা থাকবে; তাদেরই 


কুফরীর দরুন । 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
সূরা ইউনুস মক্কী সূরা । কেউ কেউ সূরার মাত্র তিনটি আয়াতকে .মদনী বলে 
উল্লেখ করেছেন, যা মদীনায় হিজরত করার পর নাযিল হয়েছে। এই সূরার মধ্যেও 
কোরআন পাক এবং ইসলামের মৌলিক উদ্দেশ্যাবলী --তওহীদ, রিসালত, আখিরাত 
ইত্যাদি বিষয় বিশ্বচরাচর এবং তার মধ্যকার পরিবর্তন-পরিবর্ধনবশীল ঘটনাবলীর মাধ্যমে 
প্রমাণ দেখিয়ে ভালো করে বোধগম্য করার ব্যবস্থা করা হয়েছে। সাথে সাথে কিছু 
উপদেশমূলক, এঁতিহাসিক ঘটনাবলী এবং কাহিনীর অবতারণা করে সে সমস্ত লোকদের 
প্রতি ভীতি প্রদর্শন করা হয়েছে যারা আল্লাহ্‌ তা'আলার এসব প্রকাশ্য নিদর্শনসমূহের 
উপর একটুও টিস্তা করে না। এতদসঙ্গে অংশীবাদের খণ্ডন এবং তৎসম্পকিত কিছু 
সন্দেহেরও উত্তর দেওয়া হয়েছে । এই সুরার সার বিষয়বস্তু তাই । ‘এ সূরার বিষয়বস্তুর 
প্রতি নিবিড়ভাবে চিন্তা করলে পূর্ববর্তী সূরা তওবা আর এ সূরার মধ্যে যে যোগসূত্র 
রয়েছে তাও সহজেই বোঝা যায়। সুরা তওবায় এসব উদ্দেশ্যাবলী (তওহীদ, রিসালত, 
আখিরাত ইত্যাদি) হাসিল করার জন্যই অবিশ্বাসী কাফিরদের সাথে জিহাদ করা এবং 
কুফর ও শিরকের শক্তিকে সাধারণ উপকরণের মাধ্যমে পরাস্ত করার কথা উল্লেখ করা 
হয়েছে। আর এ সূরা যেহেতু জিহাদের হুকুম নাযিল হওয়ার পূর্বে মক্কায় অবতীর্ণ হয়েছে, 
তাই উপরোল্লিখিত উদ্দেশ্যাবলীকে মক্কী ঘিন্দেগীর রীতি অনুযায়ী শুধু দলীল-প্রমাণ দ্বারা : 

ইমা 

প্রমাণ করা হয়েছে। 1১1 এগুলোকে হরফে "মুকাততাআহ্‌, বলা হয়, যা কোরআন 
[সপ || টপ টি টার টি টপ 
মজীদের অনেক স্রার প্রথমে ব্যবহাত হয়েছে । যেমন, (৮৯ ১৮ ৬ 1 
ইত্যাদি। এ সমস্ত শব্দের অর্থ সম্পর্কে বিশ্লেষণ করতে গিয়ে তফসীরকারগণ অনেক 
কিছু লিখেছেন। এ ধরনের সমস্ত হরুফে মুকাততাআহ্‌ সম্পর্কে সাহাবায়ে কিরাম, 
তাবেয়ীন এবং অধিকাংশ বুযুর্গানে কিরামের অভিমত হলো এই যে, এগুলো বিশেষ 
কিছু গুপ্ত কথা, যার অর্থ হয়তো বা হুযুর সো)-কে বলা হয়েছিল, কিন্তু তিনি 
সাধারণ উম্মতকে শুধু সে সমস্ত ক্তান জ্ঞাতব্য সম্বন্ধেই অবহিত করেছেন, যা তারা 
সহ্য করতে পারবে এবং যা না হলে তাদের কাজকর্মে অসুবিধার সৃষ্টি হতে পারত। 
আর হরুফে মুকাততাআহ্র গৃত তত্ব এমন কোন জ্ঞাতব্য বিষয় নয় যে, তা না জানলে 
উম্মতের কাজকর্ম বন্ধ হয়ে যাবে কিংবা এমনও নয় যে, এগুলোর তত্বকথা না 
জানলে উম্মতের কোন ক্ষতি হতে পারে। এ জন্যই হুযূর (সো)-ও এগুলোর অর্থ 
উম্মতের জন্য অপ্রয়োজনীয় মনে করে বর্ণনা করে শ্রাননি। অতএব আমাদের পক্ষে ও 


সরা ইউনূস ৫৪৯ 


এগুলোর অর্থ বের করার পেছনে সময় ব্যয় করা উচিত হবে না। কারণ, এটা তো 
সত্য কথা যে, এ সব শব্দের অর্থ জানার মধ্যে যদি আমাদের কোন রকম মঙ্গল নিহিত 
থাকত, তাহলে রহমতে-আলম (সা) অন্তত এগুলোর অর্থ বিশ্লেষণে কোন রকম কাপণ্য 
করতেন না। 


AA OA sil পাও J 
[৮8553 1 ৮১0৩০ [5৯1৮৩ বাক্যে এ শব্দ দ্বারা ইঙ্গিত করা হয়েছে 
এ সূরার সে সমস্ত আয়াতের প্রতি, যা একটু পরেই পরিবেশিত হতে যাচ্ছে। আর কিতাব 


অর্থ এখানে কোরআন । এর প্রশংসা এখানে শব্দ দ্বারা করা হয়েছে, যার অর্থ 
হল হিকমতপূর্ণ কিতাব । 


দ্বিতীয় আয়াতে রয়েছে মুশরিকদের একটি সন্দেহ ও প্রশ্নের উত্তর। সন্দেহটি 
ছিলো এই যে, কাফিররা তাদের মূর্খতার দরুন সাব্যস্ত করে রেখেছিল যে, আল্লাহ 
তা'আলার পক্ষ থেকে যে নবী বা রসূল আসবেন তিনি মানুষ হবেন না বরং তিনি মানুষ 
না হয়ে ফেরেশতা হওয়াটাই উচিত। কোরআন পাক বিভিন্ন জায়গায় তাদের এই ভ্রান্ত 
ধারণার উত্তর বিভিন্ন প্রকারে দিয়েছে। এক আয়াতে ইরশাদ হয়েছে ঃ 


AAT “A ঢপ LAD AAS তা NRE রর APA A AD AS 


Pas ঢু 


- ০০) ৫15 ৪ Ln) [অৰ্থাৎ যমীনের উপর যদি ফেরেশতারা বাস করতো, 


তাহলে আমি তাদের জন্য কোন ফেরেশতাকেই রসূল বানিয়ে পাতাতাম। যার মল 
কথা হলো এই যে, রিসালতের উদ্দেশ্য ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে ন, যতক্ষণ পথন্ত 
না রসূল এবং যাদের মধ্যে রসূল পাঠানো হচ্ছে এই দুয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক 
থাকে । বস্তুত ফেরেশতার সম্পর্ক থাকে ফেরেশতাদের সাথে আর মানুষের সম্পর্ক থাকে 
মানুষের সাথে। যখন মানুষের জন্য রসুল পাঠানোটাই উদ্দেশ্য, তখন কোন মানুষকেই 
রসূল বানানো উচিত ৷ 


এই আয়াতে এ বিষয়টিই অন্যভাবে বলা হয়েছে যে, এ কারণে এসব লোকের 
বিস্মিত হওয়া যে, মানুষকে কেন রসূল বানানো হলো এবং সে মানুষকেই বা কেন 
নাফরমান. ব্যক্তিদেরকে আল্লাহ্র আঘাবের ভীতি প্রদর্শন করার জন্য এবং যারা আল্লাহর 
ফরমাবরদার তাদেরকে সঙ বের সুসংবাদ শুনিয়ে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হলো? 
এই বিস্ময় প্রকাশ্যই একটা বিস্ময়ের বিষয় । কারণ, মানুষের কাছে মানুষকে রসুল করে 
পাঠানোই তো বুদ্ধিমন্তার কাজ। আশ্চর্য হওয়ার কারণ তখনই হতো যদি মানুষের 
কাছে মানুষ না পাঠিয়ে ফেরেশতা বা অন্য কাউকে পাঠানো হতো । 


৫৫০ তফসীরে মাআরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


A ur A A পণ AIT 


ডে র্প 
এ আয়াতে ঈমানদারদেরকে টি) ১০ ৬ ০-০ ১ 69) ৩ 1 শব্দের দ্বারা 
পাব OL 


Gore 
ংবাদ দেওয়া হয়েছে। এখানে ১ অর্থ পা। ঘেহেতু পা*ই মানুষের চেস্টা-তদবীর 
এবং উন্নতির চাবিকাঠি হয়ে থাকে, সেহেতু ভাবার্থ হিসাবে উচ্চমর্যাদাকে আরবীতে 
“কদম” (পদমর্যাদা ) বলে দেওয়া হয়। আর “সত্যের পা" বলে এ কথাই বোঝানো হয়েছে 
যে, এই উচ্চমর্ষাদা যা তাঁরা পাবে তা সত্য ও সুনিশ্চিত এবং তা চিরকাল থাকার মতো 
প্রতিষ্ঠিতও বটে। পৃথিবীর পদমর্যাদার মতো নয় যে, কোন কাজের বিনিময়ে প্রথমত 
সে সম্মান পাবার কোন নিশ্চয়তাই থাকে না, আর যদিও বা পাওয়া যায় তবুও তা 
চিরকাল থাকার কোন নিশ্চয়তা নেই। বরং সেই সম্মান বা পদমর্যাদা শেষ হয়ে গিয়ে 
ধূলোয় মিশে যাওয়াটাই বেশি বিশ্বাসযোগ্য । অনেক সময় দেখা যায়, তার জীবিত 
অবস্থায়ই তা শেষ হয়ে যায়, আর মৃত্যর সময় তো পৃথিবীর সমস্ত পদমর্যাদা এবং 
ধন-সম্পদ থেকে মানুষ খালি হাত হয়ে যায়ই। মোটকথা, তি ১০ শব্দ ব্যবহার করে 
এ কথাই বোঝানো হয়েছে যে, আখিরাতের পদমর্যাদা যেমন সত্য, সঠিক, তেমনি পরিপূর্ণ 
এবং চিরস্থায়ীও বটে। অতএব, বাক্যের অর্থ দীড়ালো এই যে, ঈমানদারদেরকে এ 
সুসংবাদ দিয়ে দিন যে, তীদের জন্য তাঁদের পালনকর্তার কাছে অনেক বড় সম্মানিত 
মর্যাদা রয়েছে যা তীরা নিশ্চিতই পাবে এবং পাওয়ার পর কখনো তা শেষ হয়ে যাবে 
না (অর্থাৎ চিরকালই তারা সেই সম্মানিত মর্যাদায় অধিষ্ঠিত থাকবে )। কোন 
কোন মুফাসসির বলেছেন, এক্ষেত্রে ৪ ১০ শব্দ প্রয়োগের মাঝে এমন ইশারাও করা 
উদ্দেশ্য যে, বেহেশতের এসব উচ্চমর্ষাদা একমান্র সত্যনিষ্ভা ও ইখলাসের কারণেই পেয়ে 
থাকবে, শুধু মুখের জমাথরচ এবং মুখে কলেমায়ে ঈমান পড়ে নিলেই যথেষ্ট নয়, 
যতক্ষণ পর্যন্ত না মুখ এবং অন্তর উভয়টি দিয়েই নিষ্ঠার সাথে ঈমান আনবে, যার 
অনিবার্ধ ফলাফল হলো নেক কাজের উপর পাবন্দী করা এবং মন্দ কাজ থেকে 
বিরত থাকা । 
তৃতীয় আয়াতে তওহীদকে এমন অনস্বীকার্য বাস্তবতার দ্বারা প্রমাণ করা হয়েছে 
যে, আসমান ও যমীনকে সৃষ্টি করার মধ্যে অতপর সমস্ত কাজকর্ম পরিচালনার 
মধ্যে যখন আল্লাহ্‌ তা'আলার কোন শরীক-অংশীদার নেই, তখন ইবাদত-বন্দেগী এবং 
হুকুম পালনের ক্ষেত্রে অন্য কেউ কি করে শরীক হতে পারে? বরং এতে (ইবাদতে ) 
অন্য কাউকে শরীক করা একান্তই অবিচার এবং সীম্মাল৬্ঘনের শামিল। এ আয়াতে 
ইরশাদ হয়েছে যে, আসমান ও যমীনকে (আল্লাহ্‌ পাক) মাত্র ছয় দিনে সৃষ্টি করেছেন। 
কিন্তু আমাদের পরিভাষায় সময়ের সে পরিমাণকেই দিন বলা হয়, যা সূর্যোদয় থেকে 
সূর্যাস্ত পর্যন্ত সীমিত। আর এটা প্রকাশ্য যে, আসমান-ষশীন ও তারকা-নক্ষত্তরের সৃষ্টির 
পূর্বে সূর্থের কোন অস্তিত্বই ছিল না। তাহলে সূর্য উঠা এবং সূর্য ডুবার হিসাব কি করে 
হবে? কাজেই (দিন বলতে) এথানে ওঁ পরিমাণ সময় উদ্দেশ্য যা এই পৃথিবীতে সূয 
ওঠা এবং ডুবার মাঝখানে হয়ে থাকে। 


সূরা ইউনূস ৫৫১ 


এই ছয় দিনের সামান্য সময়ে এতো বড় বিশ্ব যা আসমান, যমীন, তারা এবং এই 
বিশ্বে যত কিছু আছে সমস্তকে তৈরি করে দেওয়া একমাত্র পবিত্র ‘যাতে-খোদাওয়ান্দী’র 
পক্ষেই সম্ভব ছিল, যিনি সমস্ত কিছুর উপরে কুদরত রাখেন। তার সৃষ্টিকার্ষের জন্য 
না আগে থেকে কোন উপকরণের প্রয়োজন, না কোন কারিগর বা খাদেমের প্রয়োজন । 
বরং আল্লাহ পাকের পরিপূর্ণ কুদরতের এমনই শান যে, যখনই তিনি কোন কিছু সৃষ্টি 
করার ইচ্ছা করেন, তখন কোন বস্ত বা কারো সাহায্য ছাড়াই এক মুহ্র্তে তৈরি করে 
ফেলেন। এই ছয় দিনের অবকাশও হয়ত কোন বিশেষ হিকমত এবং মঙ্জলের জন্যই 
গ্রহণ করা হয়েছিল! না হয় তিনি এই আসমান, যমীন এবং বিশ্বের সমস্ত কিছু 


Ar A চা 


এক মুহ্র্তে তৈরি করে দিতে পারতেন। ত তারপর বলেছেন ৪ ০৪০ ০৩ ৪১০ ৮ 


অর্থাৎ আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। কোরআন এবং হাদীস দ্বারা প্রমাণ পাওয়া 
যায় যে, আল্লাহ. পাকের আরশ এমন এক সৃষ্টি যা সমস্ত আসমান, যমীন এবং সমগ্র 
বিশ্ব-জাহানকে পরিবেস্টন করে রেখেছে । গোটা বিশ্ব তারই বেম্টনীর মধ্যে আবতিত। 


এ বিষয়ে এর চাইতে বেশি কিছু তাৎপর্য জানা মানুষের ক্ষমতার মধ্যে নেই। 
যে মানুষ নিজেদের বিজ্ঞানের চরম উন্নতি-উৎকর্ষের যুগেও শুধুমান্র অতি নিম্নে অবস্থিত 
তারকাপুঞ্জে পৌছার প্রস্ততি পর্বেই পরিব্যাপ্ত এবং আজো পর্যন্ত তাও সম্ভব হয়নি 
বরং তাঁরা অকপটে স্বীকার করেছেন যে, তারাগুলো আমাদের থেকে এতো দূরে অবস্থিত 
যে, দুরবীক্ষণ দ্বারাও এগুলো সন্গন্ধে যা জানা যায়, তাও অনুমান-আন্দাজের অতিরিভ্ত 
কিছুই নয়। তাছাড়া অনেক তারকা এমনও রয়েছে, যার আলোকরশ্মি এখনো 
পৃথিবীতে এসে পৌছায়নি। অথচ আলোর গতি প্রতি সেকেণ্ডে লক্ষাধিক মাইল বলে 
বলা হয়ে থাকে । খখন তারাদের পর্যন্ত পৌছার ব্যাপারে মানুষের এ অবস্থা, তখন সে 
আসমান সম্পর্কে যা এই তারাদের থেকেও অনেক উধ্র্বে অবস্থিত এই দুর্বল মানুষ কি 
জানতে পারে? আর যে আরশ সাত আসমান থেকেও অনেক উধ্র্বে অবস্থিত এবং গোটা 
বিশ্বকে ঘিরে রেখেছে তার অবস্থা এ মানুষ কি করে জানবে ? আলোচ্য আয়াত থেকে বোঝা 
গেল যে, আল্লাহ্‌ পাক ( মাত্র ) ছয় দিন সময়ের মধ্যে আসমান-যমীন এবং গোটা সৃষ্টজগত 
তৈরী করেছেন এবং আরশে (পাকে ) অধিচ্ঠিত হয়েছে । একথা সত্য-সুস্পম্ট ঘে, আল্লাহ 
পাক শরীর বা শরীরী বস্তু কিংবা তার গুণাবলী ও বৈশিষ্ট্য থেকে অনেক অনেক উধ্বে । 
তাঁর অস্তিত্ব না কোন বিশেষ দিগ্বলয়ের সঙ্গে সম্পৃক্ত, না কোন জায়গার সাথে যুক্ত । তার 
অধিষ্ঠান পৃথিবীর বস্তনিচয়ের অধিষ্ঠানের মত নয়, যা তাদের আপন আপন জায়গায় অধিষ্ঠিত 
হয়ে থাকে। স্তরাং প্রশ্ন উঠতে পারে, তাহলে আরশের উপর আল্লাহ্‌র অধিম্ঠিত হওয়াটা 
কি ধরনের এবং কোন্‌ প্রকারের? এটা এমন একটা জটিল প্রশ্ন যে, মানুষের সীমিত 
জ্ঞানবৃদ্ধির পক্ষে এর সমাধান পর্যন্ত পৌছা সম্ভব নয়। এ জন্যই এ সমস্ত ব্যাপারে 


JAA তা একা জেতা শা তা 


কোরআন পাকের ইরশাদ হচ্ছে এই যেঃ ৬৪৯০) 5 4 dra ৬1 ৮ 


৫৫২ | তফসীরে মাআরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


14 555 2৫ এ 


sue uw Dred LE অর্থাৎ এগুলো সম্পর্কে একমান্র আল্লাহ্‌ পাক ছাড়া 


‘আর কেউ জানে না। বস্তত যারা প্রগাত এবং সঠিক জ্তানের অধিকারী তারা এ সমস্ত 
ব্যাপারে ঈমান আনার কথা স্বীকার করে। কখনো এগুলোর তত্ব-রহস্য নিয়ে মাথা 
ঘামায় না। 


সুতরাং এ ধরনের সমস্ত বিষয়ে যেখানে আল্লাহ্‌ পাকের সম্পর্কে কোন জায়গা 
বা কোন বিশেষ দিকের কথা উল্লেখ করা হয়েছে, অথবা যেখানে আল্লাহ্‌ পাকের 
অংগ বিশেষের কথা যেমন ঃ হাত-পা, মুখমণ্ডল প্রভৃতি শব্দ কোরআন পাকে নাযিল 
হয়েছে, সেগুলো সম্পরকে অধিকাংশ আলিম সমাজের অভিমত হলো এই যে, এগুলোর 
উপর যথাযথ ঈমান আনা কর্তব্য যে, এ সমস্ত শব্দ যথাস্থানে ঠিক আছে। আর এ 
সমস্ত শব্দের দ্বারা আল্লাহ পাকের যা উদ্দেশ্য তাও শ্ুদ্ধ। পক্ষান্তরে যেহেতু এগুলো 
নিজেদের সীমিত জ্ঞানের অনেক উধ্র্বে, তাই এগুলোর প্রকার ও তত্ব সম্পর্কে জানার 
8 যেমন, কোন কবি বলেছেন ঃ 
১০1৭১ uy 3 ie ৬১ 
৬৫৮৯৯ 4৮5 1 ০০৪ ও রী এ ভিউ ৮7 
“সব সওয়ারী প্রত্যেক জায়গায় সমান চলতে পারে না।” পরবতাঁ সময়ের যেসব 
আলিম এসব বাক্যের কোন অর্থ করেছেন বা বলেছেন তারাও সেসব অর্থ শুধুমাত্র 
একটা সম্ভাবনার পর্যায়ে বলে উল্লেখ করেছেন যে, “সম্ভবত. এর অর্থ এই? । এ সমস্তের 
অর্থ তারা কখনো ‘এটাই হবে’ এভাবে নির্দিষ্ট করে বলেন নি। আর শুধু সম্ভাবনা 
কখনো তাৎপর্য উদ্ঘাটন করতে পারে না। অতএব, সোজা-সরল পথ হবে সেটিই যা 
সাহাবায়ে কিরাম, তাবেয়ীন এবং সলফে-সালেহীন বলেছেন । তাঁরা এ সমস্ত বিষয়ের 
তাৎপর্য ‘আল্লাহই ভালো জানেন’ বলে ছেড়ে দিয়েছেন । 


HATA 373 


তারপর বলেছেন 1 & 10 ১৪ অর্থাৎ আরশের 'উপর অধিষ্ঠিত হওয়ার পর 


আল্লাহ্‌ পাক সমস্ত জাহানের এন্তেযাম বা ব্যবস্থাপনা, স্বয়ং নিজের কুদরতের হাতে 
সম্পাদন করেছেন। | 


চা তক 


১1০৯ ৬ 128০ ৩৮ ৩ অর্থাৎ কোন নবী-রসলেরও . আল্লাহ্‌ 


পা নিলি ই যতক্ষণ না আল্লাহ্‌ 
পাকের কাছ থেকে সুপারিশ করার অনুমতি লাভ করবেন, তারাও কারো জন্য 
সুপারিশ করতে পারবেন না। চতুর্থ আয়াতে আখিরাতের বিশ্বাস সম্পর্কে বলা হচ্ছে 8 


৫ ae 


০৫০৯ ০১০৭ হট তাঁরই কাছে ফিরে যেতে হবে তোমাদের সবাইকে। 


সুরা ইউনুস ৫৫৩ 


কত 


শালা CIA IP ada S পল € 


৪০, al ১5৪ এটা আল্লাহ্‌র সত্য এবং সঠিক ওয়াদা & ১১০৭ রি SASU GS ১৮৪ ৬ 


অর্থাৎ সমস্ত সৃষ্টজগতকে প্রথমবারও তিনি তৈরী করেছেন এবং কিয়ামতের সময় 
তিনিই আবার পুনরুজ্জীবিত করবেন। এ বাক্যে বলে দেয়া হয়েছে যে, এ ব্যাপারে 
বিস্মিত হবার কিছুই নেই যে, এই গোটা সৃম্টজগত ধ্বংস হয়ে যাবার পর আবার কেমন 
করে পুনরুজ্জীবিত হবে? কেননা যে পবিত্র সত্তা কোন নমুনা বা উপকরণ ছাড়াই 
প্রথমবার কোন বস্তু তৈরী করার ক্ষমতা রাখেন, তার পক্ষে একবার তৈরী করা বস্তুকে 
ধ্বংস করে দিয়ে আবার পুনরুজ্জীবিত করা এমন কি কিন ব্যাপার? 











এর রতি চি ১৪ 


৫ 


EE SS RT at GS GE CG 


A ভিউ 





(৫) তিনিই সেই মহান সত্তা, যিনি বানিয়েছেন সূর্ঘকে চমকদার, আর চন্দ্রকে 
আলো হিসেবে এবং অতপর নির্ধারিত করেছেন এর জন্য মনযিলসম্হ, যাতে করে 
তোমরা চিনতে পার বছরগুলোর সংখ্যা ও হিসাব। আল্লাহ্‌ পাক এই সমস্ত কিছু এমনিই 
বানিয়ে দেননি--কিন্তু তদবীরের সাথে । তিনি প্রকাশ করেন লক্ষণসমূহ সেই সমস্ত 
লোকের জন্য যাদের জান আছে। (৬) নিশ্চয়ই রাত-দিনের পরিবর্তনের মাঝে এবং 
যা কিছু তিনি সৃষ্টি করেছেন আসমান ও যমীনে, সবই হল নিদর্শন সেসব লোকের 
জন্য যারা ভয় করে। 





তফসীরের সার-সংক্ষেপ 


সেই আল্লাহ এমন, যিনি সূর্যকে করেছেন দীপ্তিমান আর চাদকে করেছেন আলো- 
ময়, আর তার (চলার) জন্য নির্ধারিত করে দিয়েছেন মনযিলসমূহ, (সে প্রতিদিন 
এক মনযিল করে অতিক্রম করে থাকে ।) যাতে করে (এই সমস্ত গ্রহাবর্তের মাধ্যমে ) 
তোমরা বছরগুলোর গণনা ও হিসাব জেনে নিতে পার। আল্লাহ্‌ তা'আলা এ সমস্ত জিনিস 
অমূলক সৃষ্টি করেননি । তিনি এ সব প্রমাণ সেসব লোককে পরিক্ষারভাবে বলে 
দিয়েছেন যারা ক্তান রাখে) নিঃসন্দেহে রাত এবং দিনের ক্রমাগমনের মাঝে এবং 


৫৫8 তফসীরে মা"আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


ঘা কিছু আল্লাহ (পাক) আসমান ও যমীনে সৃষ্টি করেছেন, সেসবের মধ্যে (তওহীদের) 
প্রমাণাদি রয়েছে সেসব লোকের জন্য, যারা (আল্লাহ্‌র) ভয় মানে। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয্ন 


এ তিনটি আয়াতে সমগ্র সৃষ্টজগতের বহু নিদর্শন উল্লিখিত হয়েছে, যা আল্লাহ্‌ 
জাল্লাশানুহুর পূর্ণ কুদরত ও পরিপূর্ণ হিকমতের স্বাক্ষর বহন করে এবং এ দাবির প্রমাণ 
হিসাবে দাঁড়িয়ে আছে যে, আল্লাহ পাক বিশ্বকে ধ্বংস করে গুড়িয়ে দিতে সক্ষম এবং 
পরে পুনরায় সেই কণাসমূহকে একন্রিত করে একেবারে নতুন অবস্থায় জীবিত করে 
হিসাব-নিকাশের পর পুরস্কার কিংবা শাস্তির আইন জারি করবেনঃ আর এটাই বিবেক ও 
জানের চাহিদা । 


এভাবে এই তিনটি আয়াত ঞ সংক্ষেপের বিশ্লেষণ, যা পূর্ববী তিনটি আয়াতে 
আসমান-যমীনকে ছয় দিনে তৈরী করা অতপর আরশের উপর অধিষ্ঠিত হওয়ার 


PAPA তা কি 


পর ০ 8103 ১৯ শব্দ দ্বারা বর্ণনা করা হয় যে, তিনি শুধু এই বিশ্বকে তৈরী করেই 


ক্ষান্ত হননি, প্রতিমুহর্তে প্রত্যেক জিনিসের পরিচালনা এবং শাসনব্যবস্থাও তাঁর হাতেই 
রয়েছে। 


চে A 


এই ব্যবস্থা ও পরিচালনার একটি Ene de এ 39185 


Gad ora St 


1) 5 eG AREA এবং ১9 উভয়টির অর্থই জ্যোতি ও উজ্জুল্য। 


সেজন্যই অভিধানের অনেক ইমাম এ দু'টি শব্দকে একই অর্থবোধক শব্দ বলে উল্লেখ. 
করেছেন। কিন্তু আল্লামা যামাখুশারী এবং তায়েবী প্রমুখ বলেছেন যে, যদিও উভয় শব্দের 
মাঝেই জ্যোতি অর্থ বিদ্যমান, তথাপি 38 শব্দটি ব্যাপক । দুর্বল-সবল, ক্ষীণ-তীক্ষ 
যে কোন জ্যোতিকেই নূর বলা যায়। কিন্তু £৫ এবং ৮৮ যে আলোতে তীক্ষুতা 
বিদ্যমান শুধু তাকেই বলা হয়। আর মানুষের উভয় রকমের আলোরই প্রয়োজন 
রয়েছে। সাধারণ কাজকর্মের জন্য দিনের -প্রথর আলোর প্রয়োজন, আর ছোট ছোট 
কাজের জন্য রাতের ক্ষীণ আলোই বেশী গছন্দনীয়। যদি দিনের বেলায়ও শুধু চাদের 
অনুজ্জল আলোই থাকতো, তাহলে কাজ-কর্মে অসুবিধার স্থন্টি হতো। পক্ষান্তরে যদি 
রাতেও সূর্যের তীক্ষ আলো থাকতো, তাহলে ঘুম এবং রাতের উপযুক্ত কাজে অসুবিধা 
হতো। কাজেই আল্লাহ পাক দু'ধরনের আলোর ব্যবস্থাই এমনভাবে করেছেন যে, 
সূর্যের আলোকে 5 (যাও) এবং ৮৮5  িয়া)-এর পর্যায়ে রেখেছেন। কাজ- 


কর্মের সময়ে তারই বিকাশের ব্যবস্থা করেছেন। আর চাদকে হালকা এবং মৃদু আলো 


সূরা ইউনুস ৫৫৫ 


দিয়ে বানিয়েছেন এবং রাতে তার প্রকাশের ব্যবস্থা করেছেন। সূর্য এবং চাঁদের আলোর 
পার্থক্যের কথা কোরআন একাধিক জায়গায় বিভিন্ন ভঙ্গিতে বর্ণনা করেছে। 


লালা তে ZA পণ re ow 


নুহে বলা হয়েছে ১1০৮ ০০ ০ 159 ০৪১০৪ রী 


PA Bo ৩7 2 AA ree 


সূরা ফুরকানে বলেছেন $ Aye 053 0 10 ১ ০৯2 সেরাজ' শব্দের 


অর্থ চেরাগ (অর্থাৎ প্রদীপ )। যেহেতু প্রদীপের আলো তার নিজস্ব আলো, অন্য কারো 
কাছ থেকে ধার করা নয়, সেছেত, কোন কোন মুফাস্সির বলেছেন যে, কোন বস্তর নিজস্ব 
আলোকে ৮৮ বলা হয়। আর ) ১ বলা হয় সে সমস্ত আলোকে যা অন্য কারো থেকে 
অর্জন করে আলোকিত হয়! কিন্তু এ মতের পেছনে গ্রীক দর্শনের প্রভাব বিদ্যমান । 
অন্যথায় এর কোন আভিধানিক ভিত্তি নেই। আর স্বয়ং কোরআন করীমও এর কোন 
শেষ সমাধান দেয়নি । | 


মুফাস্সির যুজ্জাজ ৮৩ শব্দকে এ শব্দের বহুবচন বলেছেন। এই প্রেক্ষিতে 
হয়তো এখানে একথা বোঝানোর জন্য শব্দটি ব্যবহার করা হয়েছে যে, আলোর সাতটি 
প্রসিদ্ধ ব্নং এবং অন্যান্য যত রং পৃথিবীতে পাওয়া যায় সূর্যই হলো সেগুলোর উৎস, যা বৃষ্টির 
পর রংধনুর মধ্যে প্রকাশ পায় 1--7€ মানার ) 


ূর্য ও চন্দ্রের পরিচালনা রিনি মাঝে ভ্রম্টার মহান নিদর্শনাবলীর মধ্য 
পর dad ASIEN Ed পালর্ঘঞটেণ 


থেকে আরেকাট নিদর্শন হচ্ছ ৪২১ ০312 ৩৯০] ৩৩০ poll J Uc 5355; 


J এ শব্দটি }} 85 শব্দ থেকে ঘটিত }8 44 অর্থ হল কোন বস্তুকে স্থান 


কাল অথবা গুণাবলী অনুযায়ী একটা বিশেষ পরিমাণের উর স্থাপন করা। রাত 
এবং দিনের সময়কে এ বিশেষ পরিমাণের উপর রাখার জন্য কোরআন করীমে 


বলা হয়েছে ৪_ 081১ 0৯) ১১৯৪ 44) 1 5 জায়গার দূরত্বকে একটা বিশেষ 


পরিমাপ মত রাখার জন্য অন্য জায়গায় শাম দেশ ও সাবার মধ্যবতীাঁ বস্তিসমূহ 
GAS A ঢপ রা 


সম্পর্কে বলেছে ঃ --)৯- | ৯ ১১১১৪ আর সাধারণ পরিমাণ সম্পর্কে বলেছে। 


ATE EB Ar 305 পালা পা লট 
18৪১৪) ৬১ ৮০5৬৯ 


চি ভগ রগ 


dj Ui শব্দটি ১ )-এর বহুবচন । এর প্রকৃত অথ নাযিল হওয়ার জায়গা । 


আল্লাহ্‌ পাক চন্দ্র-সূর্য উভয়ের চলার জন্য বিশেষ সীমানা নির্ধারণ করে দিয়েছেন, যার 


৫৫৬ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


প্রত্যেকটিকেই একেক 47 বলা হয়। চাঁদ যেহেতু প্রতিমাসে তার নিজস্ব পরিক্রমণ 


সমাপ্ত করে ফেলে, সেহেতু তার মনযিল হল ত্রিশ অথবা উনন্রিশটি। অথবা যেহেতু 
চাদ প্রতি মাসে কমপক্ষে একদিন লুকায়িত থাকে সেজন্যে সাধারণত চাদের মনযিল 
আটাশটি বলা হয়। আর সূর্ষের পরিক্রমণ বছরান্তে পূর্ণ হয় বলে তার মনধিল হল 
তিনশ" ষাট অথবা পঁয়ষর্টি। আরবের প্রাচীন জাহিলিয়াত যুগে এবং জ্যোতির্বিদদের 
মতেও এই মনধিলগুলোর বিশেষ বিশেষ নাম সেসব নক্ষত্রের সাথে মিলিয়ে রাখা হয়েছে, 
যেগুলো সেসব মনধিলের নিকটবর্তী স্থানে অবস্থিত। কোরআন করীম এ সমস্ত প্রচলিত 
নামের বহু উধ্র্বে। বস্তত কোরআনের উদ্দেশ্য হলো শুধুমান্ত্র এটুকু দূরত্ব বোঝানো, 
যা চন্দ্র-সূর্য বিশেষ বিশেষ দিনগুলোতে অতিক্রম করে থাকে। 


পাশা রা লা ওত 


উপরোল্িখিত আয়াতে 7৩০8) ৩১ একবচনের 7%৬ (সর্বনাম ) ব্যবহার 


করা হয়েছে, অথচ মনঘিল কিন্তু চন্দ্র-সূর্য উভয়েরই। কাজেই কোন কোন মুফাস্সির 
বলেছেন, যদিও এখানে একবচনের সর্বনাম উল্লেখ করা হয়েছে, কিন্তু প্রত্যেকটি একক 
হিসেবে উভয়টি বোঝানোই উদ্দেশ্য, যার দৃষ্টান্ত কোরআন এবং আরবী পরিভাষায় 
অনেক অনেক পাওয়া যায়। 


আবার কোন কোন মুফাস্সির বলেছেন 8 যদিও আল্লাহ্‌ পাক চন্দ্র-সূর্য উভয়ের 


জন্য মনযিলসমূহ কায়েম রেখেছেন, কিন্তু এখানে চাদের মনধিল বোঝানোই উদ্দেশ্য । 
Cr ত 
অতএব  , 3১ শব্দের সর্বনাম চাদের সাথেই সম্পৃক্ত । একটির সংগে খাস করার 


কারণ হলো এই যে, সূর্যের মনযিল দৃরবীক্ষণ যন্ত্র এবং হিসাব ছাড়া জানা যায় না। 
সূর্যের উদয়াস্ত বছরের প্রতিদিন একই অবস্থানে হয়ে থাকে । শুধু চোখে দেখে একথা 
বোঝা যাবে না যে, আজ সূর্য কোন্‌ মনঘিলে অবস্থিত। কিন্তু চাদের অবস্থা অন্য 
রকম। তার অবস্থা প্রতিদিন বিভিন্ন রকমের হয়ে থাকে । মাসের শেষের দিকে তো 
চাদ মোটেই দেখা যায় না। এ ধরনের পরিবর্তন দেখে একজন বিদ্যাহীন লোকও চাদের 
তারিখণ্ডলো বলে দিতে পারে। উদাহরণত যদি ধরা যায়, আজ মার্চ মাসের আট 
তারিখ, তবে কোন মানুষই সূর্য দেখে এ কথা বুঝতে পারবে না যে, আজ আট তারিখ 
কি একুশ তারিখ । কিন্তু চাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা--াদকে দেখেও তার তারিখটা 
বলে দেয়া যেতে পারে। 


উল্লিখিত আয়াতে যেহেতু এ কথা বলাই উদ্দেশ্য যে, আল্লাহ্‌ তা'আলার এ 
সমস্ত মহান নির্দেশের সাথে মানুষের এসব উপকারিতাও সম্পর্কযুক্ত যে, তারা 
এগুলোর মাধ্যমে বছর, মাস এবং এর তারিখের হিসাব জানবে । বস্তুত এ 
হিসাব যদিও চন্দ্র-সূর্য উভয়টির দ্বারাই জানা যেতে পারে এবং পৃথিবীতে চান্দ্র ও 
সৌর উভয় প্রকার বর্ষ-মাসই প্রাচীনকাল থেকে পরিচিতও রয়েছে এবং স্বয়ং 


AA পগ পাটি 


কোরআন মজীদেও সুরা “ইস্রা”-এর দ্বাদশতম আয়াতে তা -বলেছে ঃ Jal ৬5 


সূরা ইউনুস : ৫৫৭ 


AS Taru de aA eae AAP A fe eu ৩ 
HET TRE FEAST UO 
পরা 4৫ দত ৪০৬0 ৯৮০ IAT পরা 


লে h 


মর্মার্থ হল চীদ আর ) 52)! &।__এর মমীর্থ সূর্য। এতদুভয়ের উল্লেখ করার পর 


বলা হয়েছে যে, এগুলোর দ্বারা তোমরা বর্ষ সংখ্যা ও বা তারিখ হিসাব করতে পার। 


“AG তিল পতি we 


আর সূরা রহমানে ইরশাদ হয়েছে ঃ ৬ ৩-০৪০15 ০০০৪) 1 9--এতে বলা হয়েছে 
যে, সূর্য ও চন্দ্র উভয়টির মাধ্যমেই তারিখ, মাস ও বর্ষের হিসাব জানা যেতে পারে। 


কিন্তু চাদের দ্বারা যে মাস ও তারিখের হিসাব করা যায়, তা চাক্ষুষ ও অভিক্ত- 
তার আলোকে সপ্রমাণিত। পক্ষান্তরে সূর্যের হিসাব সৌর বিজ্ঞানীদের ছাড়া অন্য কেউ 
বুঝতে পারে না। সুতরাং আলোচ্য আয়াতে চন্দ্র ও সূর্যের উল্লেখের পর যখন এগুলোর 


চরিত 


মনযিল নির্ধারণের কথা বলা হল, তখন একবচন সর্বনাম ব্যবহারে & J 5 বলে শুধু 
চাদের মনযিলসমূহের বর্ণনা দেয়া হয় । 


আর যেহেতু ইসলামের নির্দেশাবলীতে প্রতি ক্ষেত্রে, প্রতি কাজে এ বিষয় লক্ষ্য 
রাখা হয়েছে, যাতে তার অনুশীলন প্রত্যেকটি লোকের পক্ষে সহজ হয়-_-তা লেখাপড়া 
জানা লোকই হোক কিংবা অশিক্ষিত হোক, শহুরে হোক কিংবা পলীবাসী হোক । এজন্যই 
সাধারণত ইসলামী হুকুম-আহকামে (বিধি-বিধানে ) চান্দ্র বর্ষ, মাস ও তারিখের প্রতি 
লক্ষ্য রাখা হয়েছে। নামায, রোযা, হজ্জ, যাকাত প্রভৃতি রা! ফরয ও নির্দেশাবলীও 
চাদের হিসাবে নির্ধারণ করা হয়েছে। 


অবশ্য এর অর্থ এই নয় যে, সৌর হিসাব রক্ষা করা কিংবা ব্যবহার করা জায়েয 
নয়। বরং কেউ যদি নামায, রোযা, হজ্জ, যাকাত ও ইদ্দতের ক্ষেত্রে শরীয়ত মুতাবিক 
চান্দ্র হিসাব ব্যবহার করে এবং তার ব্যক্তিগত কাজ-কারবার, ব্যবসা-বাণিজ্য, সৌর 
হিসাব ব্যবহার করতে চায়, তবে তার সে অধিকার রয়েছে। তবে শর্ত হল এই যে, 
সামগ্রিকভাবে মুসলমানদের মাঝে যেন চান্দ্র হিসাব প্রচলিত থাকে সে দিকে লক্ষ্য রাখতে 
হবে, যাতে করে রমযান, হজ্জ প্রভৃতির সময় জানতে পারা যায়। জানুয়ারী, ফেব্ছুয়ারী 
ছাড়া অন্য কোন মাসই জানা থাকবে না এমনটি যেন না হয়। ফিকাহ্বিদগণ চান্দ্র 
হিসাবকে বাঁচিয়ে রাখা মুসলমানদের জন্য ফরযে কিফায়াহ সাব্যস্ত করেছেন। 


আর এতে কোন সন্দেহ নেই যে, নবীগণের রীতি, মহানবী (সো)-র সুন্নত 
ও খুলাফায়ে রাশিদীনের কর্মধারায় চান্দ্র হিসাবই ব্যবহৃত হয়েছে । কাজেই এর অনু- 
বর্তিতা সওয়াব ও বরকতের কারণ। 


৫৫৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


যা হোক, আলোচ্য আয়াতে আল্লাহ্‌ তাআলার মহান কুদরত ও পরিপূর্ণ হিকমতের 
বর্ণনা দেয়া হয়েছে যে, তিনি আলোর এ দু’ট মহা উৎস অবস্থানুযায়ী সৃষ্টি করেছেন 
এবং অতপর সেগুলোর পরিক্রমণের জন্য এমন পরিমাপ নির্ধারণ করে দিয়েছেন 
যাতে বর্ষ, মাস, তারিখ ও সময়ের প্রতিটি মিনিটের হিসাব জানা যেতে পারে । 
এদের গতিতে না কখনো পরিবর্তন সাধিত হয়, না কোন দিন আগপাছ হয় আর 
না কখনো ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এরই অতিরিক্ত জ্ঞাতব্য হিসাবে ইরশাদ হয়েছে ঃ 
4 AIAG A 1714 5৬০9০ ‘SH পালাল তি 
৩১০০৪ 15৯ ৩০২% ০4 ৩৯ ৩৪1 এ) ১ &া ৬৪ ০ অর্থাৎ এগুলোকে 
আল্লাহ্‌ তা'আলা অনর্থক ্টি করেননি, বরং এগুলোর মাঝে বিরাট বিরাট হিকমত 
এবং মানুষের জন্য অসংখ্য উপকারিতা নিহিত রয়েছে। এরা অতি পরিচ্ছন্নভাবে এ 
সমস্ত প্রমাণ সেসব লোকদের সামনে তুলে ধরে যারা বিজ্ঞ, বুদ্ধিমান । 


এমনিভাবে দ্বিতীয় আয়াতে ইরশাদ হয়েছে যে, রাত ও দিনের ক্রমাগমন এবং 
আল্লাহ্‌ তা‘আলা আসমান ও যমীনে যা কিছু সৃষ্টি করেছেন, সে সমুদয়ের মাঝে সে 
সমস্ত লোকের জন্য (তওহীদ ও পরকালের ) প্রমাণ বিদ্যমান, যারা আল্লাহকে ভয় করে। 


তওহীদের বা একত্ববাদের প্রমাণ তো হলো ক্ষমতা ও সৃজ্টিনৈপুণ্যের অনন্যতা, 
কোন কিছুর সাহায্য ব্যতিরেকে সে সমুদয়কে সৃম্টি করা এবং এমন ব্যবস্থার মাধ্যমে 
সেগুলোর পরিচালনা, যা না কখনো বিদ্বিত হয়, না পরিবর্তিত হয়। 


আর আখিরাত তথা পরকালের প্রমাণ এজন্য যে, যে বিক্ত সত্তা এ সমুদয় সৃষ্ট 
সামগ্রীকে মানুষের ফায়দার জন্য বানিয়ে একটা সুগঠিত ব্যবস্থার অনুবতাঁ করে দিয়ে- 
ছেন, তাঁর পক্ষে এমনটি হতেই পারে না যে, এই সেবাব্রতী বিশ্বকে তিনি অহেতুক 
শুধু খাবার-দাবার জন্য কিংবা ভোগবিলাসের নিমিত্ত সৃন্টি করে থাকবেন; এদের 
জন্য করণীয় কিছুই নির্ধারণ করে দেবেন না। সুতরাং যখন সাব্যস্ত হল যে, সেবাব্রতী 
এ বিশ্বের উপরও কিছু বাধ্যবাধকতা থাকা আবশ্যক তখন একথাও সাব্যস্ত হয়ে গেল 
যে, এ সমস্ত বাধ্যবাধকতা তেথা আরোপিত দায়দায়িত্ব ) সম্পাদনকারী ও লংঘনকারীদের 
কোথাও কখনো একটা হিসাব-নিকাশ হবে এবং যারা তা সম্পাদনকারী হবে তারা ভাল 
প্রতিদান পাবে আর যারা লংঘনকারী তারা শাস্তির অধিকারী হবে । সাথে সাথে একথাও 
স্পষ্ট হয়ে গেল যে, এ পৃথিবীতে প্রতিদান ও শাস্তির এ নিয়ম নেই--এখানে অনেক 
সময় অপরাধী ব্যক্তি সৎ-সজ্জনের চেয়েও ভালভাবে জীবন-যাপন করে। কাজেই হিসাব- 
নিকাশের একটা দিন নির্ধারিত হবে। তাই নাম হল কিয়ামত ও আখিরাত। 


৩৮৩০৮ ৬4৪৮৮ ৮৮৫ ৬৩ ৫৯৫৮ 209, 
SEG ৭০০ ৮৩৩০৪ ৪1৩৪৫ 





সূরা ইউনুস ৫৫৯ 





130472 l 23 রি 2 
৮৫ ৮৪৪ ৬০৯১।1%১০১। Ghd Ee 
1 ৮৫ 


০৯৩৪৪ ৯৮৯৯-5০-৬৬ ১৭৪৬৮ 
yl Yl M51 SES eo 5 54 ০০০ ৩৬ 
941 ৬ A UA 


(৭) অবশ্যই ঘেসব লোক আমার সাক্ষাৎ লাভের আশা রাখে না এবং পার্থিব 
জীবন নিয়েই উৎফুল্ল রয়েছে, তাতেই প্রশান্তি অনুভব করেছে এবং যারা আমার নিদর্শন- 
সমূহ সম্পর্কে বেখবর। ৮) এমন লোকদের ঠিকানা হল আগুন সেসবের বদলা 
হিসাবে ঘা তারা অর্জন করছিল। (৯) অবশ্য যেসব লোক ঈমান এনেছে এবং সৎ 
কাজ করেছে, তাদেরকে হিদায়ত করবেন তাদের পালনকর্তা, তাদের ঈমানের মাধ্যমে । 
তাদের তলদেশে প্রবাহিত হয় প্রবণসমূহ সুখময় কাননকুঞ্জে । (১০) সেখানে তাদের 
প্রার্থনা হল ‘পবিত্র তোমার সত্তা হে আল্লাহ্‌’। আর শুভেচ্ছা হল সালাম আর তাদের 
প্রার্থনার সমাপ্তি হয়, সমস্ত প্রশংসা “বিশ্বপালক আল্লাহ্‌র জন্য বলে। 





তক্ষসীরের সার-সংক্ষেপ 

যেসব লোকের মনে আমার সাক্ষাৎ লাভের প্রেরণা নেই এবং তারা পার্থিব 
জীবন নিয়েই সন্তুষ্ট (প্ৰকৃতপক্ষেই যাদের মনে পরকালের বাসনা নেই ) বরং এতেই 
বিভোর হয়ে আছে (আগত দিনের কোনই খবর নেই) এবং যারা আমার নির্দেশসমূহ 
(যা নবী আগমনের প্রমাণ ) সম্পর্কে সম্পূর্ণ গরাফিল, এমন লোকদের ঠিকানা হল দোযখ 
( তাদেরই গর্হিত এসব ) কার্যকলাপের দরুন । (আর) নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং 
সৎকাজ করেছে, তাদের পালনকর্তা তাদেরকে তাদের ঈমান আনার ফলশ্তিতে তাদের 
উদ্দিষ্ট (জান্নাত ) পর্যন্ত পৌছে দেবেন। তাদের (এ বাসস্থানের ) তলদেশে প্রস্রবণ প্রবাহিত 
হবে শান্তিনিকুঞ্জে। (বস্তুত তারা যখন জান্নাতে প্রবেশ করবে এবং সেখানকার বিস্ময়কর 
বস্তুসামগ্রী হঠাৎ দেখতে পাবে, তখন ) তাদের মুখ থেকে বেরিয়ে আসবে--“সুবহানাল্লাহ্‌” 
আর (অতপর যখন তাদের পরস্পরিক দেখা-সাক্ষাৎ হবে, তখন ) তাদের পারস্পরিক 
শুভেচ্ছা বিনিময় হবে “আস্সালামু আলায়কুম বলে। তারপর (যখন নিশ্চিন্তে 
সেখানে গিয়ে বসবে এবং নিজেদের অতীত বিপদাপদ আর বর্তমানের পরিচ্ছন্ন 
চিরন্তন বিলাসের মাঝে তুলনা করবে, তখন ) তাদের (তখনকার আলাপের ) শেষ 
বাক্য হবে, আল্হামদু লিল্লাহি রাব্বিল আলামীন । ( যেমন, অন্যান্য আয়াতে রয়েছে ঃ 


“ADA ডে লা শান 


uy ৬০৮৪3153041 অর্থাৎ সমস্ত প্রশংসা সেই সম্ভার জন্য, 
যিনি আমাদের কষ্টের অবসান করেছেন)। 


৫৬০ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

পূর্ববর্তী আয়াতগুলোতে মহান পরওয়ারদিগার আল্লাহ্‌ তা'আলার পরিপূর্ণ শক্তি- 
নৈপুণ্যের বিশেষ বিশেষ প্রকাশক্ষেন্ আসমান-যমীন ও চন্দ্র-সূর্য প্রভৃতি সৃষ্টির বিষয় 
আলোচনা করে তওহীদ ও আখিরাতের আকীদা ও বিশ্বাসকে এক 'সালঙ্কার ভঙ্গিতে 
প্রমাণ করা হয়েছে। আলোচ্য আয়াতের প্রথম তিনটিতে বলা হয়েছে যে, বিশ্ব-জাহানের 
এমন মুক্ত, পরিচ্ছন্ন, নিদর্শন ও প্রমাণসমূহের পরে মানবকুল দু'টি শ্রেণীতে বিভক্ত হয়ে 
গেছে। (এক) সে শ্রেণী যারা কুদরতের এসব নিদর্শনের প্রতি আদৌ মনোনিবেশ করেনি । 
না চিনেছে নিজেদের সৃষ্টিকর্তা মালিককে, না এ সম্পর্কে কোন চিন্তা-ভাবনা করেছে 
যে, আমরা দুনিয়ার সাধারণ জীব-জন্তর মতই কোন জীব নই, আল্লাহ্‌ তা'আলা যখন 
আমাদেরকে পৃথিবীর সমস্ত জীব-জন্ত অপেন্ষণ বহুগুণ বেশি চেতনাভূতি ও জ্ঞান-বুদ্ধি 
দান করেছেন এবং সমগ্র সৃষ্টিকে যখন আমাদেরই সেবায় নিয়োজিত করে দিয়েছেন, 
তখন হয়তো বা আমাদের প্রতিও কিছু দায়-দায়িত্ব অর্পণ করে থাকবেন এবং সেসবের 
জন্য হিসাব-নিকাশ দিতে হবে আর সেজন্য একটা হিসাবের দিন বা প্রতিদান দিবসেরও 
প্রয়োজন, কোরআনের পরিভাষায় যাকে কিয়ামত ও হাশর-নশর বলে অভিহিত করা 
হয়েছে । বরং তারা নিজেদের জীবনকে সাধারণ জীব-জানোয়ারের পর্যায়েই রেখে 
দিয়েছে ! প্রথম দুই আয়াতে এ শ্রেণীর লোকদের বিশেষ লক্ষণ বর্ণনা করার পর 
তাদের পরকালীন শাস্তির কথা বলা হয়েছে। ইরশাদ হয়েছে $ “আমার নিকট আসার 
ব্যাপারে যেসব লোকের মনে কোন ধারণা-কল্পনাও নেই, তাদের অবস্থা হল এই যে, 
তারা আখিরাতের চিরস্থায়ী জীবন ও তার অনন্ত অসীম সৃখ-দুঃখের কথা ভুলে গিয়ে 
শুধুমান্র পার্থিব জীবন নিয়েই সন্তুষ্ট হয়ে গেছে। 


দ্বিতীয়ত, “পৃথিবীতে তারা এমন নিশ্চিত হয়ে বসেছে যেন এখান থেকে আর 
কোথাও যেতেই হবে না, চিরকালই যেন এখানে থাকবে । কখনো তাদের একথা 
মনে হয় না যে, এ পৃথিবী থেকে প্রত্যেকটি লোকের বিদায় নেয়া এমন বাস্তব বিষয় 
যে, এতে কখনো কারো কোন সন্দেহ হতে পারে না। তাছাড়া এখান থেকে নিশ্চিতই 
যখন যেতে হবে, তখন যেখানে যেতে হবে, সেখানকার জন্যও তো খানিকটা প্রস্তুতি 
নেয়া কতব্য ছিল 1” 


তৃতীয়ত, “এসব লোক আমার নির্দেশাবলী ও আয়াতসমূহের প্রতি ক্রমাগত 
গাফলতী করে চলেছে। এরা যদি আসমান-যমীন কিংবা এ দুয়ের মধ্যবর্তী সাধারণ 
স্ষ্টি অথবা, নিজের অস্তিত্ব সম্পর্কে একটুও চিন্তা-ভাবনা করত, তাহলে বাস্তব সত্য 
সম্পর্কে অবহিত হওয়া কঠিন হত না এবং তাতে করে তারা এহেন মখ্খজনোচিত গাফল- 
তির গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারত ।” 


এ সমস্ত লোক যাদের লক্ষণ বর্ণনা করা হয়েছে আখিরাতে তাদের শাস্তি হল 
এই যে, এদের ঠিকানা হবে জাহান্নামের আণুন। আর এ শাস্তি স্বয়ং তাদের কুতকর্মেরই 
পরিণতি । 


সূরা ইউনুস ৫৬১ 


পরিতাপের বিষয় যে, কোরআন করীম কাফির ও মুনকেরদের যেসব লক্ষণ 
বর্ণনা করেছে, আজকের দিনে আমাদের মুসলমানদের অবস্থা তার ব্যতিক্রম নয়। 
আমাদের জীবন ও আমাদের নিত্য নৈমিত্তিক কার্যকলাপ ও চিন্তা-কল্পনার প্রতি লক্ষ্য 
করলে একথা কেউ বলতে পারবে না যে, আমাদের মাঝেও এ দুনিয়া ছাড়া অন্য কোন 
ভাবনা বিদ্যমান রয়েছে। অথচ, এতদসন্ত্বেও আমরা নিজেদেরকে সত্য ও পাকা মুসলমান 
প্রতিপন্ন করে চলেছি। পক্ষান্তরে সত্য ও পাকা মুসলমান ছিলেন আমাদের পূর্ববর্তী 
মনীষীরন্দ, তাঁদের চেহারা দেখার সাথে সাথে আল্লাহ্‌র কথা স্মরণ হয়ে যেত এবং 
মনে হত, এর মনে অবশ্যই কোন মহান সত্তার ভয় এবং কোন হিসাব-কিতাবের 
চিন্তা বিদ্যমান। অন্যদের কথা তো বলাই বাছল্য স্বয়ং রসুলে করীম (সা)-এর যাবতীয় 
পাপপঙ্কিলতা থেকে মাসুম হওয়া সত্ত্বেও এমনি অবস্থা ছিল। শামায়েলে তিরমিযীতে 
বণিত রয়েছে যে, তিনি অধিকাংশ সময় বিষণ্ন ও চিন্তান্বিত থাকতেন । 


দেই) এ আয়াতে সে সব ভাগ্যবান লোকদেরও আলোচনা করা হয়েছে, যারা 
আল্লাহ্‌ তা'আলার কুদরত তথা মহাশক্তির নিদর্শনাবলী সম্পর্কে গভীর মনোনিবেশ 
সহকারে চিন্তা-ভাবনা করেছে এবং সেগুলোকে চিনেছে, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছে 
এবং ঈমানের চাহিদা মুতাবিক সৎকর্ম সম্পাদনে নিয়ত নিয়োজিত রয়েছে। 


তিনি দ্র ররর হারার না দিনা রডের রা 


পাক «38 AA af পা 


3 
প্রতিদান নির্ধারণ করেছে তার বর্ণনা প্রসঙ্গে বলেছে 3) ১ ৮৪? ১ (৪: ১৪: 52091 


অর্থাৎ তাঁদের পরওয়ারদিগার তাঁদেরকে তাদের ঈমানের কারণে মনযিলে-মকসুদ বা 
উদ্দিষ্ট লক্ষ্য জান্নাতের পথ দেখিয়েছেন যেখানে সুখ ও শান্তিময় কাননকুঞ্জে প্রত্রবণসমূহ 
প্রবাহিত হতে থাকবে। ্‌ 


এতে ‘হিদায়ত’ শব্দ ব্যবহৃত হয়েছে, যার প্রসিদ্ধ ও প্রচলিত অর্থ হল পথ প্রদর্শন 
এবং রাস্তা দেখানো। আবার কখনো উদ্দিষ্ট লক্ষ্যে পৌছে দেওয়ার অর্থেও ব্যবহৃত 
হয়ে থাকে। এখানে এ অর্থই উদ্দেশ্য । আর মনযিলে-মকসূদ বা উদ্দি্ট লক্ষ্য বলতে 
জান্নাতকে বোঝানো হয়েছে, যার বিশ্লেষণ করা হয়েছে পরবর্তী শব্দে। প্রথম শ্রেণীর 
লোকদের শাস্তি যেমন তাদের কৃতকর্মের জন্য ছিল, তেমনিভাবে দ্বিতীয় এই মু'মিন 
শ্রেণীর প্রতিদান সম্পর্কে বলা হয়েছে যে, এই উত্তম প্রতিদান তাঁরা তাদের ঈমানের 
জন্য পাবেন। আর যেহেতু ঈমানের সাথে সাথে সৎকর্মের কথাও আলোচিত হয়েছে 
কাজেই এখানে ঈমান বলতে সে ঈমানকেই উদ্দেশ্য করা হয়েছে, যার সাথে সৎকর্মও 
বিদ্যমান থাকবে। ঈমান ও সকর্মের প্রতিদানই ছিল সুখ-শান্তির আলয় জান্নাত। 


চতুর্থ আয়াতে জান্নাতে পৌঁছার পর জান্নাতবাসীদের কয়েকটি বিশেষ ন্মবস্থা 


G3 de 1 AG TA AS HAT 


ও আচরণের কথা বলা হয়েছে । প্রথমত-- ৪১) { ১০০৬০ ৯১ oP {9° 0 এখানে 


৫৬২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


5 এ শব্দটি তার নির্ধারিত দাঁবি অর্থে ব্যবহৃত হয়নি যা কোন বাদী তার প্রতি- 
পক্ষের বিরুদ্ধে করে থাকে, বরং এখানে ৮45 অর্থ হল দোয়া। সুতরাং এর মর্মার্থ 
হল এই যে, জান্নাতে পৌছার পর জান্নাতবাসীদের দোয়া বা প্রার্থনা হবে এই ঘে, 
তারা “সবহানাকাল্লাহম্মা? অর্থাৎ তারা আল্লাহ, দিনার পবিভ্রতা ঘোষণা করতে 
থাকবে । 


এখানে প্রশ্ন হতে পারে যে, সাধারণ পরিভাষায় তো ‘দোয়া’ বলা হয় কোন 
বিষয়ের আবেদন এবং কোন উদ্দেশ্য যাচঞা করাকে, কিন্তু ৪4 1 ০৯০ 


(সুবহানাকাল্লাহুম্মা )-তে কোন আবেদন কিংবা কোন কিছুর প্রার্থনা নেই । একে দোয়া 
বলা যায় কেমন করে? ্‌ 


এর উত্তর এই যে, এ বাক্যের দ্বারা এ কথাই বোঝানো উদ্দেশ্য যে, জান্নাতবাসিগণ 
জান্নাতে যাবতীয় আরাম-আয়েশ ও যাবতীয় চাহিদা স্বতঃস্ফূর্তভাবে পেতে থাকবেন; 
কোন কিছুর জন্য প্রার্থনা করতে কিংবা চাইতে হবে না। কাজেই বাসনাপ্রার্থনা ও 
প্রচলিত দোয়ার অনুরূপ বাক্য তাদের মুখে আবৃত্ত হতে থাকবে । অবশ্য তাও পার্থিব 
জীবনের মত অবশ্যকরণীয় কোন ইবাদত হিসাবে নয়, বরং তারা এ বাক্যের জপ 
করে স্বাদানুভব করবেন এবং সানন্দ চিন্তে সুবহানাকাল্লাহুম্মা বলতে থাকবেন। এছাড়া 
এক হাদীসে কুদ্সীতে বর্মিত রয়েছে যে, আল্লাহ্‌. তা'আলা বলেন, যে বান্দা আমার 
প্রশংসাকীর্তনে সতত নিয়োজিত থাকে এবং এমনকি নিজের প্রয়োজনের জন্য প্রার্থনা 
করার সময় পর্যন্ত, তার থাকে না, আমি তাকে সমস্ত প্রার্থনাকারী অপেক্ষা উত্তম বস্তু 
দান করব, বিনা প্রার্থনায় তার যাবতীয় কাজ পূর্ণ করে দেব। এ হিসাবেও সুবহানা- 
কাল্লাহুশ্মা বাক্যটিকে দোয়া বল যেতে পারে। 


এ অর্থেই বুখারী ও মুসলিমের হাদীসে বর্ণিত রয়েছে যে, রসুলে করীম সো)-এর 


সামনে যখনই কোন কষ্ট কিংবা পেরেশানী উপস্থিত, হত, তখন তিনি এ দোয়া 
পড়তেন। ্‌ 


AA ALA Bedi ডে el পদ পন JA TA 3, 
oh A sls) ০০142 5! 


A A ALA be 112 ভ্ ০ 9 


টস 
13)01 5১৩ 55 5)%া ০2১৯০ ১) 31818)18 


আর ইমাম তাবারী বলেছেন যে, পূর্ববর্তী মনীষীরন্দ একে “দোয়ায়ে কারব' তথা 
বিপদের দোয়া বলে অভিহিত করতেন এবং যে কোন বিপদাপদ ও মানসিক পেরেশানীর 
সময় এ বাক্যগুলো পড়ে দোয়া-প্রার্থনা করতেন ।-_€ তফসীরে কুরতুবী ) 


ইমাম ইবনে জারীর ও ইবনে মানযার প্রমুখ এমন এক রিওয়ায়েতও উদ্ধৃত 
করেছেন যে, জান্নাতবাসীদের যখন কোন জিনিসের প্রয়োজন কিংবা বাসনা হবে, তখন . 


সূরা ইউনূস E - ৫৬৩ 


তারা “সুবহানাকাল্লাহুম্মা, বলবেন এবং এ বাক্যটি শোনার সঙ্গে. সঙ্গে ফেরেশতাগণ 
তাদের কাম্য বস্তু এনে উপস্থিত করে দেবেন। বস্তত সুবহান।কাল্পাহুম্মা বাক্যটি ষেন 
জান্নাতবাসীদের একটি পরিভাষা হবে, যার মাধ্যমে তারা নিজেদের বাসনা প্রকাশ করে 
থাকবেন আর ফেরেশতাগণ প্রতিবারই তা পূরণ করে দেবেন।---(রূহুল মাআনী, 
কুরতুবী ) সুতরাং এ হিসাবেও “সুবহানাকাল্লাহুম্মা” বাক্যটিকে দোয়া বলা যেতে পারে। 


Boe তাহ 452 ও রর 


জান্নাতবাসীদের দ্বিতীয় অবস্থা বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে ৪-১ ! 9৫১৪০ 


ডে শে 


প্রচলিত অর্থে &$০ বলা হয় এমন শব্দ বা বাক্যকে, যার মাধ্যমে কোন আগন্তক 


কিংবা অভ্যাগতকে অভ্যর্থনা জানানো হয়। যেমন, সালাম, স্বাগতম, খোশ আমদেদ, 
কিংবা “আহলান ওয়া সাহলান" প্রভৃতি | সুতরাং এ আয়াতের মাধ্যমে বলা হয়েছে 


, আল্লাহ্‌ তা'আলা অথবা ফেরেশতাদের পক্ষ থেকে জান্নাতবাসীদেরকে 7/৮--এর 


মাধ্যমে অভ্যর্থনা জানানো হবে। অর্থাৎ এ সুসংবাদ দেয়া হবে যে, তোমরা যে কোন 
রকম কষ্ট ও অগছন্দনীয়' বিষয় থেকে হিফাজতে থাকবে । এ সালাম স্বয্পং আল্লাহ্‌ 


A ৩10 & পা তে ০ 


তা'আলার পক্ষ থেকেও হতে পারে। যেমন, সুরা ইয়াসীনে রয়েছে ৪- ১ Y $5 [4 


A Bu GB 


হি আবার ফেরেশতাদের পক্ষ থেকেও হতে পারে। যেমন, অন্যত্র ইরশাদ 


ASAT ডি তর ৮28 17. ৮ 


হয়েছে ৪ Mle fhe SN ০5 ৩০ (5 ৩১৯৬ ৯১ 2 অর্থাৎ ফেরেশতাগণ 


প্রতিটি দরজা দিয়ে “সালামুন আলাইকুম? রত ভিরারা টির 
থাকবেন। আর এ দুটি বিষয়ে বিরোধ-বৈপরীত্ব নেই যে, কখনো সরাসরি স্বয়ং আল্লাহ্‌ 
তা'আলার পক্ষ থেকে এবং কখনো ফেরেশতাদের পক্ষ থেকে সালাম আসবে। “সালাম” 
শব্দটি যদিও পৃথিবীতে দোয়া হিসাবেই ব্যবহৃত হয়, কিন্তু জান্নাতে পৌছে যখন যাবতীয় 
উদ্দেশ্য অর্জিত হয়ে যাবে, তখন এ বাক্যটি দোয়ার পরিবর্তে সুসংবাদের বাক্য হিসেবে 
ব্যবহার হবে ।--( রাহুল মা“আনী ) 


AS A পা এটি ৮ 


জান্নাতবাসীদের তৃতীয় অবস্থা বর্ণনা সে বা হয়ছে-৯19: 52৯15 


পাঠ lA We UAT 


wid lp) 48১০৯) ০1 বর জান্নাতবাসীদের সর্বশেষ দোয়া হবে। 


e AIA SALAS 


৫৬৪ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


অর্থাৎ জান্নাতবাসীরা জান্নাতে পৌছার পর আল্লাহ্‌ তা'আলার মারিফত বা 
পরিচয়ের ক্ষেত্রে (বিপুল) উন্নতি লাভ করবে । যেমন, হযরত শিহাব উদ্দীন সুহ্রা- 
ওয়াদী রে) তাঁর এক পুত্তিকায় বলেছেন যে, জান্নাতে পৌছে সাধারণ জান্নাতবাসীদের 
জ্ঞান ও মারিফতের এমন স্তর লাভ হবে, যেমন পার্থিব জীবনে ওলামাদের হয়ে থাকে। 
আর ওলামাগণ সে স্তরে উন্নীত হবেন, যা এখানে নবী-রসূলগণের হত। আর নবী- 
রসুলগণ সে স্তর প্রাপ্ত হবেন, যা পৃথিবীতে সাইয়্যেদুল আম্বিয়া মুহাম্মদ মুস্তফা (সা) 
পেয়েছিলেন । হয়তো বা এই স্তরের নামই হবে “মাকামে মাহমুদ" যার জন্য আযানের 
পর তিনি দোয়া করতে বলেছেন। 


| 534 পা LA 3 
সারকথা হল এই ষে, জালাতবাসীদের প্রাথমিক দোয়া হবে 91১1 


A “A শা খু IATA 


আর সর্বশেষ দোয়া হবে ৬৪০১১ | ৮) 4 ১৬) {এতে আল্লাহ্‌ রক্ুল 


EA 


আলামীনের গুণ-বৈশিস্ট্যের দু'টি প্রকারভেদের প্রতি ইঙ্গিত করা হয়েছে। একটি 
“সিফাতে জালালী” তথা পরাক্রম ও মহত্ত গুণ, যাতে যাবতীয় দোষন্রুটি হতে আল্লাহ্‌ 
তা'আলার পবিত্রতার কথা ব্যক্ত, হয়েছে এবং দ্বিতীয়টি হল “সিফাতে করম” যাতে 
তাঁর মহানুভবতা, পরিপূর্ণতা ও পরাকাষ্ঠার উল্লেখ রয়েছে। কোরআন করীমের 


TA A A “WAI ele 


15815 4 হও] SS 3 9 1 55 ]আয়াতে এতদুভয় প্রকার বৈশিষ্ট্যের 


f 
প্রতি ইন্গিত করা হয়েছে। লক্ষ্য করলে বোঝা যায়, সুবহানত্ব* আল্লাহ, তা'আলার 
জালালী গুণের অন্তর্ভূক্ত । আর তা'রীফ প্রশংসার অধিকারী হওয়া মহানুভবতা 
সংক্রান্ত গুণের অন্তর্ভুক্ত । স্বাভাবিক বিন্যাস অনুযায়ী জালালী বৈশিষ্ট্য করুণা 
ও মহানৃভবতা গুণের অগ্রবী। সে কারণেই জান্নাতবাসীরা প্রথমে তাঁর জালালী গুণ 


৪১ 1 ৮9 ৩ বাক্যে বর্ণনা করবেন এবং সর্বশেষে মহানুবভতা গুণ প্রকাশ করবেন 
৬4০১৯) | ৪১ ) এ ১৩) | বলে। আর এই হবে তাঁদের রাত-দিনের কর্ম। 


এ তিনটি আয্মাতের স্বাভাবিক ক্রমবিন্যাস হচ্ছে এই যে, জান্নাতবাসীরা যখন 
(৪১ 1 ৮৮০ 0৯ বলবেন, তখন এর উত্তরে আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে তাদেরকে 


TAMIA Ur JAS Ne 


সালাম দেয়া হবে এবং এর ফলে তারা ৩১০০৭ ৬০১4১ ১৩৯৭ | বলবেন । 


রদ পা 


---( র্নহুল-মা‘আনী ) 


আহকাম ও মাসায়েল 

কুরতুবী আহকামুল কোরআন গ্রন্থে বলেছেন যে, জান্নাতবাসীদের আমল অনুযায়ী 
খাওয়া-দাওয়া এবং অন্যান্য যাবতীয় কাজ “বিসমিল্লাহ্‌-এর মাধ্যমে আরম্ভ করা এবং 
‘আলহামদুলিল্লাহ’-এর মাধ্যমে শেষ করা সুন্ত। রস্লে করীম সো) ইরশাদ করেছেন 


সুরা ইউনুস ৫৬৫ 

-_বান্দা যখন কোন কিছু পানাহার করবে, তখন তা বিস্মিল্লাহ্‌ দিয়ে শুরু করবে আর 
যখন সমাপ্ত করবে, তখন আলহামদুলিল্লাহ্‌ বলবে । . এটাই আল্লাহ তা'আলার পছন্দ । 
wr ৬ $ Yo ৬ 

দোয়া-প্রার্থনাকারীর পক্ষে দোয়া শেষে ৮১ 3 4 ১৩১1 এ | Ufo yp, 

৬৪০৩) { বলা মুস্তাহাব। কুরতুবী বলেছেন ছে, এতদসপে সূরা সাফফাতের শেষ 


fl epee SRR ডা 9 see ue “AS 
আগ্লাতগুলো অর্থাৎ 8 (5 রঃ | 5 Oo ৬ gn Lee % } ০ 3 J (৩) ০০৬ 
PA ela we 4 


FAA +r LA ASA | 
১০০৭ 1 ৩০3 49 ৩৩৯) 15০ ৬1০ 0০1 পড়ে নেয়। অধিকতর উত্তম। 


veg CEI Gan FA YES 

190 rs SET 558 5:55452 

25652215578 

৩৮9 050) ৫১6৫ ০০৯৩৮1৮৬০৬4 

»1৯:9%% PELE 59৬ 28588 DL চি 

AINE LEAL BS haa SIS 
1156 ৰ প 52 


৫৮1) 2 5৫ ৮1৫৮ 2 54৫ 2 5 2 পা 3 
৩০16502152৩ 64৫4 45৮4 ৯৬ iyo 


টে 226৫. ৯26 রা ৮৫৮ গর্ণা পু) S32 12 sud 
৩) ০৮৬ ৫০ 3 IH EB CGC HY 3 
125 0525 ELD GE Bh TD FL CYS 


৯ 


426. 223 LAK 22 dw L223 রি রে 2৯ 2). ৪ 

$ 5 ভব $ ৬/ PA & ৬টি FY 

2 ns ১১ ১ 20৮ 2১12 ০১৪১৪০ 3 
73 20 ৰ্দূ্ণ 2 


AMAL 0 2৫2 ৬)% 32° 2 
bf 0 ৯১০ ১৬1 ALS SNAP RS ELS ৩৫১ 
© 28 2.5 ৫৫৫ 2 ৫1৫ ৬্তে 2? 
Ls ১১41894১০95, 91454781955 




















NINA 





EARNS. 


৫৬৬ .. তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


(১১) আর যদি আল্লাহ্‌ তা'আলা মানুষকে যথাশীঘ অকল্যাণ পৌছে দেন, 
যত শীঘ্‌ তারা কল্যাণ কামনা করে, তাহলে তাদের আশাই শেষ করে দিতে হত। সুতরাং 
যাদের মনে আমার সাক্ষাতের আশা নেই, আমি তাদেরকে তাদের দুষ্টামীতে ব্যতিব্যস্ত 
ছেড়ে দিয়ে রাখি। (১২) আর যখন মানুষ কষ্টের সম্মুখীন হয়, শুয়ে, বসে, দাড়িয়ে 
আমাকে ডাকতে থান । তারপর আমি ঘখন তা থেকে মুক্ত করে দেই, সে কষ্ট যখন 
চলে যায়, তখন মনে **: কখনো কোন কম্টের সম্মুখীন হয়ে যেন আমাকে ডাকেইনি। 
এমনিভাবে মনঃপূত হয়েছে নির্ভয় লোকদের যা তারা করেছে! (১৩) অবশ্য তোমাদের 
পূর্বে বহু দলকে ধ্বংস করে দিয়েছি, তখন তারা জালিম হয়ে গেছে। অথচ রসূল 
তাদের কাছেও এসব বিষস়ের প্রক্বল্ট নির্দেশ নিয়ে এসেছিলেন। কিন্তু কিছুতেই তারা 
ঈমান আনল না। এমনিভাবে আমি শাস্তি দিয়ে থাকি পাপী সম্প্রদায়কে ! (১৪) 
অতপর আমি তোমাদেরকে যমীনে তাদের পর প্রতিনিধি বানিয়েছি যাতে দেখতে পারি 
তোমরা কিকর। (১৫) আর যখন তাদের কাছে আমার প্ররুচ্ট আয্মাতসমূহ পাঠ করা 
হয়, তখন সে সমস্ত লোকেরা বলে, যাদের আশা নেই আমার সাক্ষাতের, নিয়ে এসো 
কোন কোরআন এটি ছাড়া, অথবা একে পরিবর্তিত করে দাও। তাহলে বলে দাও, একে 
নিজের পক্ষ থেকে পরিব্তিত করা আমার কাজ নয়। আমি সে নির্দেশেরই আনুগত্য 
করি, যা আমার কাছে আমে । আমি যদি স্বীয় পরওয়ারদিণারের নাফরমানী করি, 
তবে কঠিন দিবসের আযাবের ভয় করি। (১৬) বলে দাও, যদি আল্লাহ্‌ চাইতেন, 
তবে আমি এটি তোমাদের সামনে পড়তাম না, আর নাইবা তিনি তোমাদেরকে অবহিত 
করতেন এ সম্পকে । কারণ, আমি তোমাদের মাঝে ইতিপূর্বেও একটা বয়স অতিবাহিত 
করেছি। তারপরেও কি তোমরা চিন্তা করবে নাঃ (১৭) অতপর তার চেয়ে বড় জালিম 
কে হবে, যে আল্লাহর প্রতি অপবাদ আরোপ করেছে কিংবা তার আয়াতসমূহকে মিথ্যা বলে 
অভিহিত করছে? কস্মিনকালেও পাপীদের কোন কল্যাণ হয় না। 





তফসীরের সার-সংক্ষেপ 


আর যদি আল্লাহ্‌ তা'আলা তাদের উপর ( তাদের তাড়াহুড়া অনুযায়ী ) যথাশীঘ 
অকল্যাণ আরোপ করে দিতেন, যেমনটি তারা লাভের জন্য করে থাকে ( এবং তাদের 
সে তাড়াহুড়া অনুযায়ী সে কল্যাণ যথাশীঘ্ব তিনি দিয়েও দেন), তাহলে তাদের 
উপর প্রতিশ্রুত € আযাব ) কবেই পুরা হয়ে যেত । কিন্তু আমার প্রক্তা ও হিকমত, 
যার বিবরণ একটু পরেই আসছে, তা চায় না)। কাজেই আমি তাদেরকে যাদের 
মনে আমার নিকট ফিরে আসার ভাবনাটিও নেই, (আযাব না দিয়ে কয়েক দিনের 
জন্য) নিজের অবস্থায় ছেড়ে দিয়ে রাখি, যাতে তারা নিজেদের গুদ্ধত্যের মাঝে 
ঘুরপাক খেতে থাকে € এবং আযাবপ্রাগ্তির উপযোগী হয়ে যায় )। আর ( সেহিকমত 
হল এই যে, ) যখন মানুষকে (অর্থাৎ তাদের মধ্যে কোন কোন লোককে ) কোন কষ্টের 
সম্মুখীন হতে হয়, তখন আমাকে ডাকতে আরম্ভ করে-_€ কখনো ) শুয়ে, (কখনো) 
বসে, (কখনো) দাড়িয়ে । ( অথচ তখন কোন মূর্তি-প্রতিমা ইত্যাদির কথা মনেই 


সূরা ইউনূস ৫৬৭ 


GG LAI ALT A BT 


৯ 5 a৬ 
থাকে না--_ঠ 1 (১ 9%? 2 ৩১ 42 অতপর যখন ( তার দোয়া-প্রার্থনার পর 


আমি তার কম্ট দূর করে দেই, তখন আবার স্বীয় পূর্বাবস্থায় ফিরে আসে ( এবং আমার 
সাথে এমনভাবে নিঃসম্পর্ক হয়ে যায় যে,) সে যে কষ্টে পতিত হয়েছিল, তা দূর করার 
জন্য যেন আমাকে কখনো ডাকেইনি। (সুতরাং আবারো তেমনি শিরকী কথাবাত্ী 


i পা লারা JA AST AT পর্গ তা ও 


ক AT A A 
বলতে শুরু করে) 14১ 148 ০৯৯ 5446 ৩০৮ ৫1155 ১২ এ ৬ ০১) 


এসব সীমালংঘনকারীদের (অসৎ) কার্ধকলাপ তাদের কাছে এমন মনঃপূত মনে হয় 
(যেমন এখনই আমরা বর্ণনা করছি) । বস্তুত আমি . তোমাদের পূর্বে বহু দলকে 
(বিভিন্ন আযাবের মাধ্যমে ) ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুম ( অর্থাৎ কুফরী- 
শিরকী) করেছে। অথচ তাদের কাছে তাদের পয়গম্বরও দলীল-প্রমাণ নিয়ে এসে- 
ছিলেন। তারা (চরম বিদ্বেষবশত ) এমন ছিলই বা কবে যে, ঈমান আনতে পারে £ 
আমি অপরাধীদেরকে এমনি শাস্তি দিয়ে থাকি (যেমন, আমরা এখনই বর্ণনা করলাম )। 
তারপর আমি পৃথিবীতে তাদের স্থলে তোমাদেরকে আবাদ করেছি যাতে (বাহ্যিক--- 
ভাবেও) আমি দেখে নিতে পারি যে, তোমরা কি ধরনের কাৰ্যকলাপ কর--( তেমনি 
শিরকী-কুফরীই কর, না ঈমান আন)। আর যখন তাদের সামনে আমার আম্নাত- 
সমূহ পাঠ করা হয়, যা একান্তই পরিষ্কার, তখন এসব লোক যাদের আমার কাছে 
প্রত্যাবর্তনের কোন ভাবনাই নেই আপনার কাছে) বলে, (হয় ) একে বাদ দিয়ে (পূর্ণ) 
দ্বিতীয় কোন কোরআন নিয়ে আসুন (যাতে আমাদের মতবাদের বিরুদ্ধে কোন বক্তব্য 
থাকবে না) না হয় (অন্তত) এ কোরআনেই কিছু সংশোধন করে দিন। [অর্থাৎ 
আমাদের মতবাদ বিরোধী বক্তব্য এর থেকে বিলুপ্ত করে দিন। তাদের এ যুক্তির 
মর্মার্থ হল এই যে, তারা কোরআনকে মুহাম্মদ সো) -এর কালাম বলেই জানত। এরই 
প্রেক্ষিতে আল্লাহ তা'আলা হযূর (সা)-কে উত্তর শিখিয়ে দিতে গিয়ে বলেন---] আপনি 
বলে দিন যে, (এ থেকে এ ধরনের বক্তব্য মুছে দিলে প্রকৃতপক্ষে কেমন হবে, না হবে 
সে বাদ দিলেও) আমার দ্বারা এমনটি হতেই পারে না যে, আমি নিজের পক্ষ থেকে এতে 
কোন রকম সংশোধন করি। তদুপরি কোন অংশের বিলোপ করাই যখন সম্ভব নস, 
তখন গোটটাটা বিলোপ করা তো আরো বেশি অসম্ভব। কারণ, এটি আমার কালাম 
তো নয়ই; বরং আল্লাহ্‌র এমন কালাম যা ওহীর মাধ্যমে এসেছে। বিষয়টা যখন 
এরূপ, তখন) আমি তো তারই অনুসরণ করব যা আমার কাছে ওহীর মাধ্যমে পৌছেছে। 
(আর খোদা না করুন,) যদি আমি (ওহীর অনুসরণ না করে; বরং) স্বীয় পালন- 
কর্তার না-ফরমানী করি, তাহলে আমি এক বড় কঠিন দিনের আযাবের আশংকা করি 
(যা পাপীদের জন্য নির্ধারিত রয়েছে এবং যা পাপের দরুন তোমাদেরও ভাগ্যে রয়েছে। 
সৃতরাং আমি তো এ আযাব কিংবা তার কারণ অর্থাৎ পাপ কার্ষের দুঃসাহস করতেই 
পারিনা। আর যদি এর ওহী হওয়ার ব্যাপারে কোন বক্তব্য থাকে কিংবা যদি এরা 
একে আপনার কালাম বলেই মনে করে, তবে) আপনি এভাবে বলুন যে, (একথা 


৫৬৮  তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


তো সুস্পষ্ট যে, এ কালাম অনন্য; এমনটি তৈরি করার ক্ষমতা কোন মানুষেরই 
নেই--তা আমি হই বা তোমরাই হও। অতএব,) আল্লাহ্‌ তাআলা যদি চাইতেন 
(যে, আমি তোমাদেরকে এ অনন্য কালাম শোনাতে না পারি এবং আল্লাহ্‌ তা'আলা 
যদি আমার মাধ্যমে তোমাদেরকে এর সন্ধান না দিতে ইচ্ছা করতেন,) তবে (আমার 

উপর একে অবতীর্ণ ই করতেন না।) না আমি তোমাদেরকে এটি পড়ে শোনাতাম, আর 
না আল্লাহ তা'আলা তোমাদেরকে এর সন্ধান দিতেন। (অতএব, যখন আমি তোমা- 
দেরকে শোনাচ্ছি এবং আমার মাধ্যমে তোমরা এর সন্ধান পাচ্ছ, তখন এতেই বোঝা 
যায় যে, এ অনন্য সাধারণ কালাম শোনানো এবং এর সন্ধান দেওয়া আল্লাহ্‌ তাআলার 
অনভিপ্রেত। আর. ওহী ব্যতীত এটি শোনানো কিংবা এর সন্ধান দেওয়া এর মু'জিযা 
বা অনন্যতার কারণেই সম্ভব নয়। এতে প্রতীয়মান হয় যে, এটি অবতীর্ণ ওহী এবং 
আল্লাহ তা'আলারই কালাম।) কারণ, আমি তো (এ কালাম প্রকাশ করার) পূর্বেও 
বয়সের একটা বিরাট অংশ তোমাদের মাঝে অতিবাহিত করেছি (যদি এটি আমার 
কালাম হয়ে থাকে, তবে হয়, এতকাল পর্যন্ত এ ধরনের একটি বাক্যও আমার মুখ দিয়ে 
বেরোয়নি, না হয়, এমন বিরাট কালাম হঠাৎ রুরে তৈরি করে ফেলেছি-_অথচ এমনটি 
একান্তই বিবেকবিরুদ্ধ ব্যাপার-_) তারপরও কি তোমাদের মধ্যে এতটুকু বিবেক-বুদ্ধি 
নেই? যাক, এটি আল্লাহর কালাম বলে প্রমাণিত হয়ে যাবার পরেও আমার কাছে 
তোমরা এর সংশোধন, পরিবর্তন দাবি করছ এবং একে মানছ না, তখন জেনে রাখ, ) 
সে ব্যক্তির চেয়ে জালিম আর কে হতে পারে, যে ব্যক্তি আল্লাহ্‌র প্রতি মিথ্যারোপ করে 
(যেমন, তোমরা আমাকে এর পরিবর্তনের প্রস্তাব দিচ্ছ ) কিংবা তার আয়াতসমূহকে 
মিথ্যা বলে অভিহিত করে (যেমন, তোমরা নিজেদের ব্যাপারে প্রস্তাব দিচ্ছ)। নিঃসন্দেহে 
এহেন অপরাধীদের প্ররুতই পরিন্রাণ নেই (বরং এরা অনন্ত শাস্তিপ্রাপ্ত হবেই )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


উল্লিখিত আয়াতগুলোর মধ্যে প্রথমটির সম্বন্ধ সেসব লোকের সাথে, যারা আখিরাতে 
অবিশ্বাসী। সেজন্যই যখন তাদেরকে আখিরাতের ব্যাপারে ভীতি প্রদর্শন করা হয়, তখন 
বিদ্র পচ্ছলে বলতে থাকে যে, যদি তুমি সত্যবাদীই হয়ে থাক, তবে এখনই এ আযাব 
ডেকে আন। অথবা বলে, এ আযাব শীঘু কেন আসে নাঃ যেমন, নযর ইবনে হারেস 
বলেছিল ঃ “আয় আল্লাহ্‌, এ কথা যদি সত্য হয়ে থাকে, তবে আকাশ থেকে আমাদের 
উপর পাথর বর্ষণ করুন কিংবা এর চেয়েও কোন কঠিন আযাব পাঠিয়ে দিন |” 


প্রথম আয়াতে এরই উত্তর দেওয়া হয়েছে যে, আল্লাহ্‌ তো সর্ববিষয়েই ক্ষমতাশীল, 
প্রতিশ্চঢত সে আযাব এক্ষণেই নাযিল করতে পারেন। কিন্তু তিনি তাঁর মহান হিকমত 
ও দয়া-করুণার দরুন এ মূর্খরা নিজের জন্য যে বদ্দোয়া করে এবং বিপদ ও অকল্যাণ 
কামনা করে তা নাযিল করেন না। যদি আল্লাহ্‌ তা'আলা তাদের বদ্দোয়াগুলোও তেমনি- 
ভাবে যথাশীঘু কবূল করে নিতেন, যেভাবে তাদের ভাল দোয়াগুলো কবূল করেন, তাহলে 
এরা সবাই ধ্বংস হয়ে যেত। 


স্রা ইউনুস ৫৬৯ 


এতে প্রতীয়মান হয় যে, কল্যাণ ও মঙ্গলের শুভ দোয়া-প্রার্থনার ব্যাপারে আল্লাহ্‌ 
তা'আলার রীতি হচ্ছে যে, অধিকাংশ সময় তিনি সেগুলো শীঘু কবুল করেনেন। অবশ্য 
কখনো কোন হিকমত ও কল্যাণের কারণে কবুল না হওয়া এর পরিপন্থী নয়। কিন্তু 
মানুষ যে কখনো নিজেদের অজান্তে এবং কখনো দুঃখ-কষ্ট ও রাগের বশে নিজের 
কিংবা নিজের পরিবার-পরিজনের জন্য বদ্দোয়া করে বসে অথবা আখিরাতের প্রতি 
অস্বীকুতির দরুন আঘাবকে প্রহসন মনে করে নিজের জন্য তাকে আমন্ত্রণ জানাতে 
থাকে সেগুলো তিনি সঙ্গে সঙ্গে কবুল করেন না; বরং অবকাশ দেন যাতে অস্বীরুতরাও 
বিষয়টি চিন্তা-ভাবনা করে নিজেদের অস্বীকৃতি থেকে ফিরে আসার সুযোগ পায় এবং 
কোন সাময়িক দুঃখ-কষ্ট, রাগ-রোষ কিংবা যদি মনোবেদনার কারণে বদৃদোয়া করে 

, তাহলে সে যেন নিজের কল্যাণ-অকল্যাণ, ভাল-মন্দ লক্ষ্য করে, তার পরিণতি 
ক করে তা থেকে বিরত হবার অবকাশ পেতে পারে। 


ইমাম জরীর তাবারী রে) কাতাদাহ রো)-এর রেওয়ায়েতক্রমে এবং বুখারী 

ও মুসলিম মুজাহিদ রে)-এর রেওয়ায়েত উদ্ধত করছেন যে, এক্ষেত্রে বদদোয়ার মম 
এই যে, কোন কোন সময় কেউ কেউ রাগত নিজের সন্তান-সন্ততি কিংবা অর্থ-সম্পদের 
ধ্বংসপ্রাস্তির জন্য বদদোয়া করে বসে কিংবা বস্ত-সামগ্রীর প্রতি অভিসম্পাত করতে 
আরম্ভ করে_ আল্লাহ্‌ তা'আলা স্বীয় করুণা ও মহানুভবতাবশত সহসাই এ সব দোয়া 
কবৃল করেন না। এ প্রসঙ্গে ইমাম কুরতুবী একটি রেওয়ায়েত উদ্ধত করেছেন যে, রসূলে 
করীম (সো) বলেছেন £ “আমি আল্লাহ্‌ তা'আলার নিকট প্রার্থনা জানিয়েছি, যেন তিনি 
কোন বন্ধ-স্বজনের বদদোয়া তার বন্ু-স্বজনের ব্যাপারে কবুল না করেন।” আর শাহ্‌্র 
ইবনে হাওশাব রে) বলেছেন, আমি কোন কোন কিতাবে পড়েছি, যেসব ফেরেশতা মানুষের 
প্রয়োজন সম্পাদনে নিয়োজিত রয়েছেন আল্লাহ্‌ তা“আলা স্বীয় অনুগ্রহ ও করুণায় তাদেরকে 
এ নির্দেশ দিয়ে রেখেছেন যে, আমার বান্দা দুঃখ-কম্টের দরুন কিংবা রাগবশত কোন কথা 


বলে ফেললে তা লিখবে না।--( কুরতুবী) 


তারপরেও কোন কোন সময় এমন কবৃলিয়ত বা প্রার্থনা মঞ্জরীর সময় আসে, 
যখন মানুষের মুখ থেকে যে কোন কথা বের হয়, তা সঙ্গে সঙ্গে কবৃূল হয়ে যায়। 
সেইজন্য রসূলে করীম সো) বলেছেন, নিজের সন্তান-সন্ততি ও অর্থ-সম্পদের জন্য কখনো 
বদদৌয়া করো না। এমন যেন না হয় যে, সে সময়টি হয় মঞ্জরীর সময় এবং 
এ দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। আর পরে তোমাদেরকে অনুতাপ করতে হয়। 
সহীহ মুসলিমে এ হাদীসটি হযরত জাবের (রা)-এর রেওয়ায়েতক্রমে গযওয়ায়ে “বাওয়াত' 
-এর ঘটনা প্রসঙ্গে উদ্ধৃত করা হয়েছে। 


এ সমুদয় রেওয়ায়েতের সারমর্ম হল এই যে, উল্লিখিত আয়াতের প্রকৃত লক্ষ্য 
যদিও আখিরাতে অস্বীকৃত ব্যক্তিবর্গ এবং তাদের দাবি তাৎক্ষণিক আযাবের সাথে 
সম্পৃক্ত, কিন্তু সাধারণভাবে এতে সেসব মুসলমানও অন্তভূ ্ত, যারা কোন দুঃখ-কষ্ট 


৫৭০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


ও রাগের দরুন নিজেদের সন্তান-সন্ততি ও ধন-সম্পদের জন্য বদদোয়া করে বসে। 
আল্লাহ. তা'আলার রীতি স্বীয় অনুগ্রহ ও করুণাবশত উভয়ের সাথে একই রকম যে, 
তিনি এ ধরনের বদদোয়া সাথে সাথে কার্ধকর করেন না, যাতে করে মানুষ চিন্তা-ভাবনা 
করার সুযোগ পায় । 


দ্বিতীয় আয়াতে একত্ববাদ ও আখিরাতে অস্বীরূত লোকদেরকে আরেক অপরূপ 
সালঙ্কার ভঙ্গিতে স্বীকার করানো হয়েছে । তা হলো এই যে, সাধারণ সুখ-স্বাচ্ছন্দের সময় 
এরা আল্লাহ্‌ ও আখিরাতের বিরুদ্ধে যুক্তি-তর্কে লিপ্ত হয়, অন্যদেরকে আল্লাহ্র শরীক 
সাব্যস্ত করে এবং তাদেরই কাছে উদ্দেশ্য সিদ্ধির আশা করে, কিন্তু যখন কোন বিপদে 
পড়ে তখন এরা নিজেরাও আল্লাহ্‌ ব্যতীত অন্যান্য সমস্ত লক্ষ্যস্থলের প্রতি নিরাশ হয়ে 
গিয়ে শুধু আল্লাহকেই ডাকতে আরম্ভ করে। শুয়ে, বসে, দীড়িয়ে সর্বাবস্থায় একমান্র 
তাঁকেই ডাকতে বাধ্য হয়। অথচ তাঁরই সাথে তাদের অনুগ্রহ-বিমুখতার অবস্থা হল 
এই যে, যখনই আল্লাহ্‌ তা'আলা তাদের বিপদাপদ দূর করে দেন, তখনই আল্লাহ্‌ 
তা'আলার ব্যাপারে এমন মুক্ত নিশ্চিন্ত হয়ে যায়, যেন কখনো তাঁকে ডাকেইনি, তার 
কাছে যেন কোন বাসনাই প্রার্থনা করেনি । এতে বোঝা যাচ্ছে, মানুষের বাসনা পূরণে 
আল্লাহ্‌ তা'আলার সাথে যারা অপর কাউকে শরীক করে তারা নিজেও তাদের সে 
বিশ্বাসের অসারতা উপলব্ধি করে, কিন্তু একান্ত বিদ্বেষ ও জেদের বশেই সে বাতিল বিশ্বাসে 
অটল থাকে । 


তৃতীয় আয়াতে দ্বিতীয় আয়াতে বর্ণিত বিষয়বন্তরই অধিকতর বিশ্লেষণ করা 
হয়েছে যে, কেউ যেন আল্লাহ, তা'আলার অবকাশ দানের কারণে এমন ধারণা করে না বসে 
যে, পৃথিবীতে আযাব আসতেই পারে না। বিগত জাতি-সম্প্রদায়ের ইতিহাস এবং তাদের 
উদ্ধত্য ও কৃতঘ্নতার শাস্তিস্বরূপ বিভিন্ন রকম আযাব এ পৃথিবীতেই এসে গেছে। আল্লাহ্‌ 
তা'আলা নবীকুল শিরোমণি হযরত মুহাম্মদ (সা)-এর দৌলতে এ ওয়াদা করে নিয়েছেন 
যে, কোন সাধারণ ব্যাপক আযাব এ উম্মতের উপর আসবে না। ফলে আল্লাহ্‌ তা'আলার 
এহেন করুণা, অনুগ্রহ এসব লোককে এমন নির্ভয় করে দিয়েছে যে, তারা একান্ত 
দুঃসাহসের সাথে আল্লাহর আযাবকে আমন্ত্রণ জানাতে এবং তার দাবি করতে তৈরি 
হয়ে যায়। কিন্তু মনে রাখা প্রয়োজন যে, আল্লাহ, তা'আলার আযাব সম্পর্কে এ নিশ্চন্ততা 
কোন অবস্থাতেই তাদের জন্য সমীচীন ও কল্যাণকর নয়। কারণ, গোটা উম্মত এবং 
সমগ্র বিশ্বের উপর ব্যাপক আযাব না পাঠাবার প্রতিশূর্ণতি থাকলেও বিশেষ বিশেষ ব্যক্তি 
বা সম্প্রদায়ের উপর আযাব নেমে আসা অসম্ভব নয়। 


A Ae Ta ATA Iz aS lace ws 
ছি 


চতুর্থ আয়াতে বলেছেন ৪408 ১৯3 ০১১০৪ ৩) ০৫5 শী 0 


পা জানিতে তা জিপি 


৩1০০ ৯5: 500 অর্থাৎ অতপর পূর্ববর্তী জাতি-সম্প্রদায়কে ধ্বংস করার 
পর আমি তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত বানিয়েছি এবং পৃথিবীর খিলাফত তথা 


সূরা ইউনুস ৫৭১ 


প্রতিনিধিত্ব তোমাদের হাতে অর্পণ করে দিয়েছি। কিন্তু তাই বলে একথা মনে করো 
না যে, পৃথিবীর খিলাফত (শুধু) তোমাদের ভোগ-বিলাসের জন্যই তোমাদের হাতে 
অর্পণ করা হয়েছে। বরং এই মর্যাদা ও সম্মান দ[নের পেছনে আসল উদ্দেশ্য হল 
তোমাদের পরীক্ষা নেওয়া যে, তোমরা কেমন কার্ধকলাপ অবলম্বন ফর-_বিগত উম্মতদের 
ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের অবস্থার সংশোধন কর, নাকি রাষ্ট্র ও ধন- 
দৌলতের নেশায় উন্মত্ত হয়ে পড়। 


এতে প্রতীয়মান হয়ে গেল যে, পৃথিবীর সাম্রাজ্য ও প্রভাব-প্রতিপত্তি কোন গর্ব- 
অহংকারের বিষয় নয়; বরং একটি ভারী বোঝা, যাতে রয়েছে বহু দায়দায়িত্ব । 


পঞ্চম, ষ্ঠ, সপ্তম ও অস্টম-_এ চার আয়াতে আখিরাতের প্রতি অস্বীক্‌ত লোক- 
দের একটি ভ্রান্ত ধারণা এবং অন্যায় আবদারের খণ্ডন করা হয়েছে। এ সব লোক 
না জানত আল্লাহ তা'আলার মারিফাত, না ওহী ও রিসালত সম্পর্কিত কোন পরিচয় । 
নবী-রস্লগণকেও সাধারণ, মানুষের মত মনে করত। যে কোরআন করীম রসূল (সো)- 
এর মাধ্যমে পৃথিবীতে পৌছেছে তার সম্পর্কে এদের ধারণা ছিল এই যে, এটি স্বয়ং 
তাঁরই কালাম, তারই রচনা । এ ধারণার প্রেক্ষিতেই তারা মহানবী সো)-র কাছে দাবি 
জানায়, এই যে কোরআন, এটি তো আমাদের বিশ্বাস ও মতবাদের বিরোধী; যে মূর্তি 
বিগ্রহকে আমাদের পিতা-পিতামহ সতত সম্মান করে এসেছে এবং এগুলোকে সিদ্ধি 
দাতা হিসাবে মান্য করে এসেছে, কোরআন সে সমুদয়কে বাতিল ও পরিত্যাজ্য সাব্যস্ত 
করে। তদুপরি কোরআন আমাদের বলে যে, মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে 
এবং সেখানে হিসাব-নিকাশ হবে। এসব বিষয় আমাদের বুঝে আসে না। আমরা 
এসব মানতে রাষী নই। সুতরাং হয় আপনি এ কোরআনের পরিবর্তে অন্য কোরআন 
তৈরি করে দিন যাতে এসব বিষয় থাকবে না, আর না হয় অন্তত এতেই সংশোধন 
করে সে বিষয়গুলো বাদ দিয়ে দিন। 


কোরআন করীম প্রথমে তাদের ভ্রান্ত বিশ্বাস দূর করার লক্ষ্যে মহানবী সো)-কে 
হিদায়ত দান করেছে যে, আপনি তাদের বলে দিনঃ এটি আমার কালামও নয় এবং 
নিজের ইচ্ছামত আমি এতে কোন পরিবর্তনও করতে পারি না। আমি তো শুধুমাত্র 
আল্লাহর ওহীর তাঁবেদার। আমি আমার ইচ্ছামত এতে যদি সামান্যতম পরিবর্তনও 
করি, তাহলে অতি কঠিন গোনাহগার হয়ে পড়ব এবং নাফরমানদের জন্য যে আযাব 
নির্ধারিত রয়েছে আমি তার ভয় করি। কাজেই আমার পক্ষে এমনটি অসম্ভব । 


তারপর বললেন, আমি যাই কিছু করি আল্লাহ্‌র নির্দেশের পরিপ্রেক্ষিতে করি। 
তোমাদেরকে এ কালাম শোনানো না হোক এটাই যদি আল্লাহ্‌ তা'আলা চাইতেন, তাহলে 
না আমি শোনাতাম, না আল্লাহ্‌ তা'আলা এ ব্যাপারে তোমাদেরকে অবহিত করতেন। 
সুতরাং তোমাদেরকে এ কালাম শোনানো হোক এটাই যখন আল্লাহ্র অভিপ্রায়, তখন 
কার এমন সাধ্য আছে যে, এতে কোন রকম কম-বেশি করতে পারে? 


৫৭২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


অতপর কোরআন যে আল্লাহর পক্ষ থেকে আগত এঁশী কালাম তা এক প্ররুষ্ট দলী- 
ALA UW 342 BANE 
লের মাধ্যমে বোঝানো হয়েছে। ইরশাদ হয়েছে ঃ 149 ১০ [9৩ ক ১৪৩৪ 
1” পা রি Bl 
অর্থাৎ তোমরা এ বিষয়টিও তো একটু চিন্তা কর যে, কোরআন নাযিল হওয়ার পূর্বে 
আমি তোমাদের মাঝে সুদীর্ঘ চল্লিশ বছর কাটিয়েছি। এ সময়ের মধ্যে তোমরা কখনো 
আমার কাছ থেকে কাব্য-কবিতা বলতে কিংবা কোন কথিকা প্রবন্ধ রচনা করতে 
শোননি। যদি আমি নিজের পক্ষ থেকে এমন কালাম বলতে পারতাম, তবে এই চল্লিশ 
বছরের মধ্যে কিছু না কিছু তো বলতাম। তাছাড়া চল্লিশ বছরের এই সুদীর্ঘ জীবনে 
তোমরা আমার চাল-চলনের বিশ্বস্ততাও প্রত্যক্ষ করে নিয়েছ। সারা জীবনেই যখন 
কখনো মিথ্যা কথা বলিনি, তখন আজ চল্লিশ বছর পর মিথ্যা বলার কি এমন হেতু 
থাকতে পারে। এতে স্পষ্টই প্রমানিত হয় যে, মহানবী (সো) সত্য ও বিশ্বস্ত । কোরআনে 
যা কিছু রয়েছে সেসব আল্লাহ্‌ তা'আলার তরফ থেকে আগত তারই কালাম। 


বিশেষ জ্ঞাতব্য £ কোরআন করীমের এ দলীল-যুক্তি শুধু কোরআনের এঁশী বাণী 
হওয়ারই পূর্ণাঙ্গ প্রমাণ নয়, বরং সাধারণ আচার-অনুষ্ঠানে ভালমন্দ, সত্য-মিথ্যা, 
ন্যায়-অন্যায় যাচাইয়েরও একটি নীতি বাতলে দিয়েছে। কাউকে কোন পদ বা নিয়োগ 
দান করতে হলে তার যোগ্যতা ও সামর্থ্য যাচাই করার উত্তম পদ্ধতি হল তার বিগত 
জীবনের পর্যালোচনা । যদি তাতে সত্যবাদিতা ও বিশ্বস্ততা বিদ্যমান থাকে, তবে 
ভবিষ্যতেও তা আশা করা যেতে পারে। পক্ষান্তরে বিগত জীবনে যদি সত্যবাদিতা, 
বিশ্বস্ততা ও আমানতদারীর প্রমাণ পাওয়া না যায়, তবে আগামীতে শুধূ তার বলা-কওয়ায় 
তার উপর ভরসা করা কোন বুদ্ধিমত্তার কাজ নয়৷ ইদানীং নিয়োগ ও পদ বন্টনে 
এবং দায়িত্ব সমর্পণে যেসব ত্র.টি-বিচ্যুতি হচ্ছে এবং সেকারণে যেসব হাঙ্গামা-উচ্ছৃঙ্খলতা 
সৃষ্টি হচ্ছে, সেসবের ক'রণও এই প্রকৃতিগত পদ্ধতি পরিহার করে প্রথাগত বিষয়াদির 
পেছনে পড়া । 

অষ্টম আয়াতে এই একই বিষয়ের অতিরিক্ত তাকীদ এসেছে যাতে কোন বাণী 
বা কালামকে ভ্রান্তভাবে আল্লাহ্‌ তাআলার সাথে জুড়ে দেওয়ার জন্য কঠিন আযাবের 
কথা বলা হয়েছে। ্‌ 


কগ্রেগত555দভিতদ55575505 22 52522 
65555182554 175564 919১39০১৩৬৪ 
| $ ৮5540860595 258 
পর্ন) 5176) ১৮৮৫ AIHA Ar URLs Crs 2 পাট) ১১৪৮ 
J A 08948 (6 8৬ 442,551 $ 5 


রর @ শপ ৫৬৫ 2 2 3 Ne Zz 
GY Es SS LENDING LE Felt St 


® 






হে 





সুরা ইউনুস ৫৭৩ 


3 GN ats ৮ 15500514 283924 AON 32 A272, হি 
১৪৪৪195০৮৮৫ ১5 ০৮৫৪৪ 54 
ভজন ১2৫ 124 5 ৫ 
3৯5০১০10৪১০ 5 
(১৮) আর উপাসনা করে আল্লাহ্‌কে বাদ দিয়ে এমন বস্তুর, ঘা না তাদের কোন 
ক্ষতিসাধন করতে পারে, না লাভ এবং বলে, এরা তো আল্লাহ্‌র কাছে আমাদের সুপারিশ- 
কারী। তুমি বল, তোমরা কি আল্লাহকে এমন বিষয়ে অবহিত করছ, যে.সম্পর্কে তিনি 
অবহিত নন আসমান ও যমীনের মাঝে? তিনি পূতঃ-পবিন্র ও মহান সে সমস্ত থেকে 
যাকে তোমরা শরীক করছ। (১৯) আর সমস্ত মানুষ একই উম্মতভুক্ত ছিল, পরে 
পৃথক হয়ে গেছে। আর একটি কথা যদি তোমার পরওয়ারদিগারের পক্ষ থেকে পূর্ব 
নির্ধারিত না হয়ে যেত, ; তবে তারা যে বিষয়ে বিরোধ করছে তার মীমাংসা হয়ে যেত। 
(২০) বস্তুত তারা বলে, তার কাছে তার পরওয়ারদিগারের পক্ষ থেকে কোন নির্দেশ এল না 


কেন? বলে দাও, গায়েবের কথা আল্লাহই জানেন! আমিও তোমাদের সাথে অপেক্ষান়্ 
রূইলাম। 


স্পা সপে সপ QZ 0 C.D NEI 






তফসীরের সার-সংক্ষেপ 


আর এরা আল্লাহ্‌ € তা'আলার তওহীদ)-কে পরিহার করে এমন সব বস্তুর 
উপাসনা করছে, যা (উপাসনা-ইবাদত না করার ক্ষেত্রে) না তাদের ক্ষতি সাধন করতে 
পারে, আর নাইবা ( ইবাদত করার কারণেও) তাদের কোন উপকার করতে পারে। 
(এরা নিজের পক্ষ থেকে যুক্তিহীনভাবে একটা উপকারিতা দাড় করিয়ে) বলে যে, এ 
(উপাস্য )-গুলো আল্লাহ্‌ তা'আলার নিকট আমাদের জেন্য) সুপারিশকারী-_€ সেইজন্য 
আমরা এগুলোর ইবাদত করি।) আপনি বলে দিন, ( তাহলে) তোমরা কি আল্লাহ্‌ 
তা‘আলাকে এমন বস্তু সম্পর্কে অবহিত করছ, যা আল্লাহ জানেন না আসমানে কিংবা 
যমীনে? (অর্থাৎ যে বস্তু আল্লাহ্‌ তা'আলার অবগতির ভেতরে নেই তার অস্তিত্ব অসম্তব। 
কাজেই তোমরা এক অসম্ভব বস্তুর পেছনে পড়ে আছ।) আল্লাহ্‌ তা'আলা সে সমস্ত লোকের 
শির্ক ( ও অংশীবাদ) থেকে পবিত্র ও বহু উধ্বে । আর (প্রথমে) সমস্ত মানুষ একই 
পন্থাবলম্বী ছিল। (অর্থাৎ সবাই ছিল একত্ববাদী। কারণ, আদম (আ) তওহীদের 
আকীদা নিয়েই এসেছিলেন। তার সন্তান-সন্ততিরাও সুদীর্ঘকাল তাঁরই আকীদা ও পন্থায় 
রয়েছে।) পরে ( নিজেদের দুর্মতিত্বের দরুন ) তারা (অর্থাৎ কেউ কেউ) মতবিরোধ 
সৃষ্টি করেছে। (অর্থাৎ তওহীদ থেকে ঘূরে গিয়ে মুশরিক হয়ে গেছে। বস্তুত মুশরিকরা 
এমন আযাবের যোগ্য যে,) যদি একটি কথা না হত, যা আপনার পালনকর্তার পূর্বেই 
নির্ধারিত হয়ে আছে (অর্থাৎ তাদেরকে পরিপূর্ণ আযাব আখিরাতেই দেওয়া হবে ), 
তাহলে যে বিষয়ে এরা মতবিরোধ করছে, তার সর্বশেষ মীমাংসা দেনিয়াতেই) হয়ে 
যেত। আর এরা বিদ্বেষবশত শত শত মু'জিয়া প্রকাশের পরও বিশেষত কোরআনের 


৫৭৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


মু'জিযা দেখার এবং এর কোন উদাহরণ উপস্থাপনে অপারক হওয়া সত্ত্বেও) যে,এর 
প্রতি [ অর্থাৎ মুহাম্মদ সো)-এর প্রতি আমাদের ফরমায়েশী মু'জিযাগুলোর মধ্য থেকে] 
কোন মু'জিা কেন অবতীর্ণ হল নাঃ তাহলে আপনি বলে দিন, € মু'জিযার প্রকৃত 
উদ্দেশ্য হল রসূলের সত্যতা প্রমাণ করা। তাতো বহু মু'জিযার মাধ্যমেই হয়ে গেছে। 
কাজেই এখন আর ফরমায়েশী মুজিযার কোন প্রয়োজনই নেই। তবে এসব প্রকাশ 
হওয়া কিংবা না হওয়ার উভয় সম্ভাবনাই রয়েছে, যার সম্পর্ক হল গায়েবের সাথে। 
আর) গায়েবের ইলম শুধুমান্ত্র আল্লাহরই রয়েছে (আমার নেই)। সুতরাং তোমরাও 
অপেক্ষা কর, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম যে, তোমাদের আবদার 
পূরণ হয় কিনা)। (ফরমায়েশী মু'জিযা প্রকাশ না করার তাৎপর্য কোরআনের একাধিক 
জায়গায় বলে দেয়া হয়েছে যে, এগুলো প্রকাশের পর আল্লাহ্‌ তা'আলার নিয়ম হল 
এই যে, এরপরেও যদি ঈমান .না আনে, তবে গোটা জাতিকে ধ্বংস করে দেয়া হয়। 
বর্তমান এ উম্মতের জন্য এ ধরনের র্যাপক ও সাধারণ আযাব আল্লাহ্‌ তা'আলার 
অভিপ্রেত নয়; বরং একে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার বিষয়টি নির্ধারিত হয়ে গেছে। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
কাফির ও মুসলমান দু'টি পৃথক জাতি---বর্ণ ও দেশভিত্তিক জাতীয়তা অর্থহীন £ 


র্টি ৩ প্লেও 55. 


ঘ১১1১%2৮ ৫10 ৫ অর্থাৎ সমস্ত আদম সন্তান প্রথমে একত্ববাদে বিশ্বাসী 


একই উম্মত ও একই জাতি ছিল। শিরক ও কুফরের নামও ছিল না। পরে একত্ব- 
বাদে মতবিরোধ সৃষ্টি করে বিভিন্ন জাতি ও বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায় । 


একই উম্মত এবং সবার মুসলমান থাকার সময়কাল কত দিন এবং কবে ছিল? 
হাদীস ও সীরাতের বর্ণনা দ্বারা জানা যায়, হযরত নূহ আ)-এর যুগ পর্যন্ত এমনি 
অবস্থা ছিল। নূহ (আ)-এর যুগে এসেই কুফর ও শিরক আরম্ভ হয়, যার ফলে হযরত 
নৃহ আ)-কে এর মুকাবিলা করতে হয়। ( তফসীরে মাহহারী ) 


একথাও সুবিদিত যে, হযরত আদম থেকে নূহ (আ)-এর যুগ পথযত্ত এক 
সুদীর্ঘ কাল। এ সময়ে পৃথিবীতে মানব বংশ ও জনপদ যথেষ্ট বিস্তৃতি লাভ করেছিল। 
এ সমুদয় মানুষের মাঝে বর্ণ ও আকার-অবয়ব এবং জীবন ধারণ পদ্ধতিতে পার্থক্য 
সৃষ্টি. হওয়াও একটি স্বাভাবিক ব্যাপার । তাছাড়া বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে 
যাওয়ার পর রান্ট্রগত পার্থক্য সৃষ্টি হওয়াও নিশ্চিত। আর হয়তো কথাবার্তায় ভাষা- 
গতও কিছু পার্থক্য হয়ে গিয়েছিল । কিন্তু কোরআন করীম এই বংশগত, অঞ্চলগত, 
বর্ণগত ও রাষ্ট্রগত পার্থক্যকে যা একান্তই স্বাভাবিক ও প্রারুতিক--উম্মতের এঁক্যের 
অন্তরায় বলে সাব্যস্ত করেনি এবং এই পার্থক্যের কারণে আদম সন্তানকে বিভিন্ন জাতি 
কিংবা বিভিন্ন উশ্মতও .বলেনি / বরং ‘উম্মতে ওয়াহেদাহ’ তথা একই জাতি বলে 
অভিহিত করেছে। 


সুরা ইউনুস | ৫৭৫ 
অবশ্য যখন ঈমানের বিরুদ্ধে কুফরী ও শিরকী বিস্তার লাভ করে, তখন 


Area টে 


বিরান উরি পৃথক সম্প্রদায় সাব্যস্ত করে বলেছে ৪-1 981১5 


AS AJA SF “AJA পে ৪৩ পলা 


কোরআন করীমের re Fo pie 3338 pod pA ৩19৯ আয়াত এ 


বিষয়টিকে অধিকতর স্পষ্ট করে দিয়েছে যে, আল্লাহ্‌ তা'আলার স্ষ্ট আদম সন্তান- 
দিগকে বিভিন্ন জাতিতে বিভক্ত করার বিষয় শুধু ঈমান ও ইসলাম বিমুখতা। বংশগত 
ও রাষ্ট্রীয় বন্ধনের দরুন জাতিসমূহ পৃথক পৃথক হয় না। ভাষা, দেশ কিংবা গোন্র- 
বর্ণের ভিত্তিতে মানুষকে বিভিন্ন সম্প্রদায় সাব্যস্ত করা মূর্খতার একটা নয়া নিদর্শন, 
যা আধুনিক প্রগতির সৃম্টি। আজকের বহু লেখাপড়া জানা লোক এই ন্যাশনালিজম 
তথা জাতীয়তাবাদের পেছনে লেগে আছে। অথচ এরা হাজার রকমের দাঙ্গা বিশুংখলায় 


JA A A SA 34 PE A 


জড়িয়ে রয়েছে। ২০০ ৩৯০০০ 40 13৬1 
Hd EE NE SS SEALY GIS 
রি bon CE) LES LA 4h CSUN G 
6৪, ১901 ৬4০5402৩৩১৫ 
৩০1৯৮ 5908৮ 2৮ প% ও ৩৮১ ০9:35 
Sse ss nh নি 
3০৯ পু না তি লিল ৮১৬ 
ভা ডে er) 
নী তা রিটা 5:21 02 


Ta 


BES AO 206 ০৪%। 


৫৭৬ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


২২২ ২ ২ এছ টটা্টাটিটী 

০282 তপু TENG ANNALS IL 2৩৫ ৫. পুর্ণ 
22/১3281 ভা 653 ০৪০ (2০ ০5:৬। ৬০০৮ 
| ৮72৮ ঠা প্র 6৫৫ (১০৮ রর 2576 
নি LG TESS AE 0 
ইল ছানি 52 Fd te Eek 244 

95552 2৯2) ৬২১০০৪৪৬৬৬৫ »০৮০১ 

(২১) আর যখন আমি আস্বাদন করাই স্বীয় রহমত নে কম্টের পর, যা তাদের 
ভোগ করতে হয়েছিল, তখনই তারা আমার শল্তিম্মস্তার মাঝে নানা রকম ছলাকলা 
তৈরি করতে আরম্ভ করবে। আপনি বলে দিন, আল্লাহ্‌ সবচেয়ে দ্রুত কলা-কৌশল 
তৈরি করতে পারেন। নিশ্চয়ই আমাদের ফেরেশতারা লিখে রাখে তোমাদের ছল-চাতুরী 
(২২) তিনিই তোমাদেরকে ভ্রমণ করার স্থলে ও সাগরে । এমনকি যখন তোমরা 
নৌকাসমূহে আরোহণ করলে আর তা লোকজনকে অনুকূল হাওয়ায় বয়ে নিয়ে চলল 
এবং তাতে তারা আনন্দিত হল, নৌকাগুলোর উপর এল তীব্র বাতাস, আর সবদিক 
থেকে সেগুলোর উপর ঢেউ আঙ্গতে লাগল এবং তারা জানতে পারল ঘে তারা অবরুচ্ধ 
হয়ে গড়েছে, তখন ডাকতে লাগল আল্লাহকে তার ইবাদতে নিঃস্বার্থ হয়ে £ঃ ‘যদি তুমি 
আমাদেরকে এ বিপদ থেকে উদ্ধার করে তোল, তাহলে নিঃসন্দেহে আমরা ক্লুতজ থাকব। 
(২৩) তারপর যখন তাদেরকে আল্লাহ্‌ বাঁচিয়ে দিলেন, তখনই তারা পৃথিবীতে অনাচার 
করতে লাগল অন্যায়ভাবে । হে মানুষ, শোন, তোমাদের অনাচার তোমাদেরই উপর 
পড়বে ।-_-পার্থিব জীবনের সুফল ভোগ করে নাও--অতপর আমার নিকট প্রত্যাব্তন 
করতে হবে। তখন আমি বাতলে দেব, যা কিছু তোমরা করতে! (২৪) পার্থিব জীবনের 
উদাহরণ তেমনি, যেমন আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম, পরে তা মিলিত- 
সংমিশ্ৰিত হয়ে তা থেকে যমীনের শ্যামল উদ্ভিদ বেরিয়ে এল, যা মানুষ ও জীব-জন্তরা 
খেয়ে থাকে । এমনকি যমীন যখন সৌন্দর্য-সুষমায় ভরে উঠল আর ঘমীনের অধিকতারা 
ভাবতে লাগল, এগুলো আমাদের হাতে আসবে, হঠাৎ করে তার উপর আমার নির্দেশ 
এল রাব্ধে কিংবা দিনে, তখন সেগুলোকে কেটে স্তূপাকার করে দিল যেন কালও এখানে 
কোন আবাদ ছিল নাঁ। এমনিভাবে আমি খোলাখুলি বর্ণনা করে থাকি নিদর্শনসমূহ সে 
সমস্ত লোকদের জন্য, যারা লক্ষ্য করে। 


উপ 


তফঙীরের সার-সংক্ষেপ 


DA 


9৪... ৮ ্‌ 
আভিধানিক বিশ্লেষণ £ ৮৮৫ ৩ তীব্র বায়ু । ১১» কর্তিত ফসল । 


AAA 


ANT AD nT রা | , | 
০0058 এট ৩৬৯ ৩ ৮ থেকে গঠিত যার অর্থ হল বসবাস করার 


কোন স্থান। 


সূরা ইউনুস ৫৭৭ 


আর যখন আমি মানুষকে তাদের উপর কোন বিপদ পড়ার পর কোন নিয়া- 
মতের স্বাদাস্বাদন করিয়ে দেই, তখন সাথে সাথেই আমার আয়াতসমৃহের ব্যাপারে 
অনাচার করতে আরম্ভ করে। (অর্থাৎ তার প্রতি পরাঙ্মুখতা প্রদর্শন করতে শুরু করে, 
তার প্রতি মিখ্যারোপ ও উপহাসাত্মক আচরণ করতে থাকে এবং আপত্তি ও বিদ্বেষ- 
বশত অন্য মু'জিযার ফরমায়েশ করে এবং বিগত বিপদ থেকে শিক্ষা গ্রহণ করে না। 
সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ কর্তৃক অবতীর্ণ আয়াত মু'জিযাসমূহের প্রতি পরাঙমুখতাই 
হল তাদের আপত্তির আসল কারণ; বস্তত এই পরাঙ্মুখতা সৃষ্টি হয় পার্থিব নিয়া- 
মতসম্হে উন্মত্ত হয়ে পড়ার দরুন । অতপর ভীতি প্রদর্শন করা হচ্ছে যে,) আপনি 
বলে দিন, আল্লাহ অতি শীঘ্বই এই অনাচারের শাস্তি দেবেন। নিশ্চিতই আমার ফেরে- 
শতাগণ তোমাদের সমস্ত অনাচার লিখে রাখছে । €( অতএব, আল্লাহ্‌র জ্ঞানে সংরক্ষিত 
থাকা ছাড়াও এগুলো দফতরে সংরক্ষিত রয়েছে।) তিনি (অর্থাৎ আল্লাহ ) এমন যে, 
তোমাদেরকে ডাঙ্গায় ও নদীতে নিয়ে ফিরেন । (অর্থাৎ যেসব যন্ত্র-উপকরণের মাধ্যমে 
তোমরা চলাফেরা কর, তা সবই আল্লাহর দেয়া) এমনকি (অনেক সময়) তোমরা 
যখন নৌকায় আরোহণ কর আর সে নৌকা অনুকূল হাওয়ার টানে লোকদেরকে নিয়ে 
যেতে থাকে এবং তারা সেগুলোর গতিতে আনন্দিত হতে থাকে (এমনি অবস্থায় হঠাৎ ) 
সেগুলোর উপর প্রেতিকল ) বাতাসের (প্রবল) ঝাপটা এসে পড়ে এবং তাদের উপর 
চারদিক থেকে (উত্তাল) তরঙ্গ আসতে থাকে। আর তারা ধারণা করে যে, (বড় কঠিন- 
ভাবে) আটকে পড়েছি, (তখন) সবাই নির্ভেজাল বিশ্বাস সহকারে আল্লাহ্‌কেই ডাকতে 
আরম্ত করে, (যে, হে আল্লাহ্‌) আপনি যদি আমাদেরকে এ (বিপদ) থেকে উদ্ধার 
করেন, তাহলে আমরা অবশ্যই ন্যায়পন্থশী (অর্থাৎ একত্ববাদী) হয়ে যাব। ( অর্থাৎ 
এইক্ষণে আমাদের মনে তওহীদের যে বিশ্বাস হয়ে গেছে, তাতে স্থির থাকব। কিন্তু) 
পরে যখন আল্লাহ তা'আলা তাদেরকে (এই ধ্বংসলীলা থেকে) বাঁচিয়ে তোলেন, তখন 
সঙ্গে সঙ্গে পৃথিবীর ( বিভিন্ন এলাকার ) মাঝে অন্যায় ওঁদ্বত্য প্রদর্শন করতে আরম্ত 
করে। (অর্থাৎ তেমনি পূর্ববৎ শিরক ও পাপাচার শুরু করে দেয়।) হে মানুষ, (শুনে 
নাও), তোমাদের এ ওদ্ধত্য তোমাদেরই জন্য (প্রাণের ) বিপদ হতে যাচ্ছে। (সুতরাং) 
পার্থিব জীবনে (এতে সামান্যই) লাভ করছ, তারপর তোমাদেরকে আমার নিকটই আসতে 
হবে। তখন আমি তোমাদের কৃতকর্ম তোমাদেরকে বাতলে দেব (এবং সেগুলোর শাস্তি 
প্রদান করব।) বন্তত পার্থিব জীবনের অবস্থা তো এমনি, যেমন আমি আসমান থেকে 
পানি বর্ষণ করলাম, তারপর সে পানিতে যমীনের উত্তিদরাজি যা মানুষ ও জীবজন্তরা 
ভক্ষণ করে, যথেষ্ট ঘন হয়ে উঠল। এমনকি যখন সে যমীন তার পূর্ণ সুষমায় 
মণ্ডিত হয়ে উঠল আর তার সৌন্দর্য চরমে পৌছে গেল ( অর্থাৎ সবুজের সমারোহে 
সুদর্শন দেখাতে লাগল ) আর সে যমীনের মালিকরা বুঝতে পারল যে, এবার আমরা এ 
যমীনের (উৎপন্ন ফসলের ) উপর পূর্ণ দখল পেয়ে গেছি, তখন ( এমতাবস্থায় ) দিনে 
কিংবা রাতে তার উপর আমার তরফ থেকে কোন ধ্বংস (যেমন, তুষার, খরা বা অন্য 


৫৭৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


কিছু) নেমে এল (এবং) তাতে আমি তাকে এমনভাবে পরিক্ষার করে দিলাম যেন 
কালও (এখানে) তা মওজুদ ছিল না। (সুতরাং পার্থিব জীবনও এ উডভিদেরই মত। ) 
আমি এমনিভাবে আয়াতসমূহকে পরিক্ষারভাবে বর্ণনা করে থাকি এমন লোকদের 
(বোঝাবার ) জন্য যারা চিন্তা করে। | 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


ZA, এটি পাতি তা 98 চিত্ত 


1755৫7০1419 আরবী অভিধান অনুসারে ৮ বলা হয় গোপন 


পরিকল্পনাকে, যা ভালও হতে পারে এবং মন্দও হতে পারে ৷ উদ্দু (কিংবা বাংলা) 
পরিভাষার দরুন ধোঁকা খাওয়া উচিত নয় যে, উদ্দু (কিংবা বাংলায় ) 4 বলা হয় 
ধোঁকা, প্রতারণা, ফেরেববাজি প্রভৃতি অর্থে, যা থেকে আল্লাহ, তা“আলা পবিভ্র। 


AS 551 tr adder #0 


৩ 9৪ ভি মার অন্যায়-অনাচারের বিপদ 


তোমাদেরই os পড়ছে। এতে বোঝা যাচ্ছে, জুলুমের কারণে বিপদ অবশ্যন্তাবী এবং 
আখিরাতের পূর্বে দুনিয়াতেও তা ভোগ করতে হয়। 


হাদীসে বর্ণিত রয়েছে, রস্লে করীম (সো) বলেছেন যে, আল্লাহ্‌ তাঁআলা আত্মীয়- 
বাৎসল্য ও অনুগ্রহের বদলাও শীঘ্ুই দান করেন। (আখিরাতের পূর্বে পৃথিবীতেই এর 
বরকত পরিলক্ষিত হতে আরম্ভ করে। তেমনিভাবে) অন্যায়-অত্যাচার ও আত্মীয়তার 
সম্পর্ক ছিন্ন করার বদলাও শীঘুই দান করেন। দুনিয়াতে তা ভোগ করতে হয়। এ 
হাদীসটি তিরমিযী ও ইবনে মাজা নির্ভরযোগ্য সনদের মাধ্যমে বর্ণনা করেছেন। ) 
অন্য এক হাদীসে হযরত আয়েশা রো)-র রিওয়ায়েতক্রমে বর্ণিত রয়েছে যে, রসুলুল্লাহ্‌ 
(সা) বলেছেন, তিন প্রকার পাপ এমন রয়েছে, যার ওবাল (অস্তভ পরিণতি ) তার 
কর্তার উপরই পতিত হয়। তা হল জুলুম, প্রতিশ্ুতি ভঙ্গ ও ধোঁকা-প্রতারণা।--€ আবুশ্‌- 


শায়খ ইবনে মারদুবিয়াহ, কর্তৃক তাঁর তফসীরে বর্ণিত ও মাযহারী থেকে উদ্ধৃত। ) 
ডের রত 4৫৫ 2 22 ৬5215 

oss ble Mer ১০৬2১ | 02411 

ADAG 255 পা১৫ ৫ 


»40১৩57৫ 4 EOE 522 
৫ €915 ৩ ৩১২১৯ ৫ ৮৪ HLL EL: 


29 


১৮4১০ ED Ney 2১9৮০ ৬8 


Ir টু 











or 





সুরা ইউনুস ্‌ ৫৭৯ 

ক ০৯৮,425 22215 ডি ক 57০45 শত 

১৯ রর রিনার 81 

EE EES 

a ৮৫৮৮2 ৮5252 
LS 04 8 Ee 8 


৬ ele পে 5595৫ 5255 ৮, 7104 ৫ 25৫56 

AL steht zed TEES 4 \ 
5 2. তর 

১০০ 9 ৫ ১৪৪০) 
লি 1) 52৮ এ ৫ 3034 2511৫ 1 
টা এ 01153440510 LSE AY 

ঞ ৫ Of TELL 3 3/ 
aI রি ১31 ১/৮ (১) Somes 

wl CH তি 8৮৫৮ ০৫৮ 
রর (56991 ? PY ০০50০ 522 ও ৬৮৮১৪ 

পর্ঠি 5) 22 প্র HAAN Bu LS ১ পার্ট 
2105985791৩ (১০৪ 51৩5 ছাদ 
EAE EL GLEE OT CEILS EZ 
bu Arr? 
“ ৬% SL ৫১ 
SEA ৬, ০ ES a 1$5078 SHUG 
A224 পর ? 2৬ 18৪৫ ০০৪ 1 
ows 3৬ ২০0১1 
(২৫) আর আল্লাহ. শান্তি-নিরাপত্তার আলয়ের প্রতি আহবান জানান এবং যাকে 

ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। (২৬) যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ 
এবং তারও চেয়ে বেশি। আর তাদের মুখমগ্ডলকে আব্বত করবে না মলিনতা কিংবা 
অপম্মান। তারাই হল জান্নাতবাসী, এতেই তারা বসবাস করতে থাকবে অনন্তকাল । 
(২৭) আর যারা সঞ্চয় করেছে অকল্যাণ ও অসৎ কর্মের বদলায় সে পরিমাণ অপমান 
তাদের চেহারাকে আন্ত করে ফেলবে । কেউ নেই তাদেরকে বাচাতে পারে আল্লাহ্র 
হাত থেকে । তাদের মুখমণ্ডল যেন ঢেকে দেয়া হয়েছে আধার রাতের টুকরা দিয়ে । 
এরা হল দোষখবাসী। এরা এতেই থাকতে পারবে অনন্তকাল । (২৮) আর যেদিন 
আমি তাদের সবাইকে সমবেত করব; আর যারা শিরক করত তাদেরকে বলব ঃ 
তোমরা এবং তোমাদের শরীকরা নিজ নিজ জায়গায় দীড়িয়ে যাও---অতপর তাদেরকে 
পারস্পরিক বিচ্ছিন্ন করে দেব, তখন তাদের শরীকরা বলবে তোমরা তো আমাদের 
উপাসনা-বন্দেগী করনি। (২৯) বস্তুত আল্লাহ্‌ আমাদের ও তোমাদের মাঝে সাক্ষী 
হিসাবে যথেষ্ট । আমরা তোমাদের বন্দেগী সম্পর্কে জানতাম না। (৩০) সেখানে 


প্রত্যেকে যাচাই করে নিতে পারবে যা কিছু নে ইতিপূর্বে করেছিল এবং আল্লাহ্‌র প্রতি 
প্রত্যাবর্তন করবে ঘিনি তাদের প্রক্লুত মালিক আর তাদের কাছ থেকে দূরে যেতে থাকবে, 





















৫৮০ তফসীরে মা*'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


যারা মিথ্যা বলত। (৩১) তুমি জিজ্ঞেস কর, কে রুষী দান করে তোমাদেরকে 
আসমান থেকে ও যমীন থেকে, কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক? তাছাড়া 
কে জীবিতকে ম্বতের ভেতর থেকে বের করেন এবং কেইবা ম্বতকে জীবিতের মধ্য 

থেকে বের করেন? কে করেন কর্ম সম্পাদনের ব্যবস্থাপনা? তখন তারা বলে উঠবে, 
' আল্লাহ্‌ । তখন তুমি বলো, তারপরেও ভয় করছ না? (৩২) অতএব, এ আল্লাহই 
তোমাদের প্রক্বত পালনকর্তা। আর সত্য প্রকাশের পরে (উদ্ভান্ত ঘুরার মাঝে) কি 
রয়েছে গোমরাহী ছাড়া---সুতরাং কোথায় ঘুরছ ? 





তফসীরের সার-সংক্ষেপ 


আর আল্লাহ তোমাদেরকে অনন্ত নিরাপদ আশ্রয়ের প্রতি আহবান করেছেন এবং 
যাকে চান সরল পথে চলার তওফীক দান করেন। যাতে অনন্ত আশ্রয়ে পৌছা 
সম্ভব হয়। অতপর শাস্তি ও প্রতিদানের বিবরণ দেওয়া হচ্ছে যে--) যেসব লোক 
সগকাজ করেছে (অর্থাৎ ঈমান এনেছে) তাদের জন্য রয়েছে কল্যাণ (অর্থাৎ জান্নাত ) 
এবং এর অতিরিক্ত (আল্লাহ্‌ তা'আলার দীদার বা দর্শন লাভ)। আর না (দুঃখের ) 
কালিমা তাদের মুখমগ্ডলকে আচ্ছন্ন করবে, না অপমান। এরাই জান্নাতবাসী। এতে 
তারা থাকবে চিরকাল। আর যারা (কুফরী--শিরকী প্রভৃতি) অসৎ কর্ম করেছে তাদের 
' অসৎ কর্মের শাস্তি পাবে সমান সমান--€( অসৎ কর্মের বেশি নয় ।) আর তাদেরকে 
আচ্ছন্ন করে ফেলবে অপমান। তাদেরকে আল্লাহ্‌র (আযাবের ) হাত থেকে কেউ 
রক্ষা করতে পারবে না। তোদের চেহারার কালিমা এমন হবে যেন) তাদের চেহারার 
উপর আধার রাতের পরত পরত, (অর্থাৎ টুকরা ) দ্বারা আর্ত করে দেওয়া হয়েছে। 
এরা হল দোযখের অধিবাসী । তাতে তারা অনন্তকাল থাকবে । এছাড়া সে দিনটিও 
স্মরণযোগ্য, যেদিন আমি এ সমুদয় (সৃম্টিকে ) কিয়ামতের মাঠে সমবেত করব । 
অতপর (সমস্ত স্থষ্টির মধ্য থেকে ।) মুশরিকদের বলব যে, তোমরা এবং তোমাদের 
নিধারিত অংশীদাররা € যাদেরকে তোমরা আল্লাহ্‌র ইবাদতে শরীক সাব্যস্ত করতে 
ক্ষণিক ) নিজেদের জায়গায় দাড়াও (যাতে তোমাদেরকে তোমাদের বিশ্বাসের স্বরূপ 
জানিয়ে দেওয়া যায়)। তারপর আমি এ উপাসক ও উপাস্যদের মাঝে পারস্পরিক বিরোধ 
সৃষ্টি করে দেব। তখন তাদের অংশীদাররা (তাদেরকে উদ্দেশ্য করে) বলবে, তোমরা 
আমাদের ইবাদত করতে না (কারণ, ইবাদতের উদ্দেশ্য হয় মাণবুদকে রাষী করা)। 
সুতরাং আমাদের ও তোমাদের মাঝে আল্লাহই সাক্ষী হিসাবে যথেষ্ট যে, তোমাদের ইবাদত 
সম্পর্কে আমরা জানতামই না (রাযী হওয়া তো দূরের কথা। অবশ্য এসব শয়তানদেরই 
তালীম ছিল এবং এরাই রাযী ছিল। এদিক দিয়ে তোমরা তাদেরই ইবাদত করতে )। 
এক্ষেত্রে প্রত্যেকেই নিজেদের রুতকর্মের যাচাই করে নেবে (যে, বাস্তবিকই তাদের সে 
কর্ম লাভজনক ছিল, না অলাভজনক । অতএব, মুশরিকদের সামনে সুস্প্ট হয়ে উঠবে 
যে, সৃপারিশের ভরসায় আমরা যাদের ইবাদত-উপাসনা করতাম, তারাই তো আমাদের 
বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিল-_-লাভের আর কি আশা করব!) বস্তত এরা আল্লাহ্‌র 


সুরা ইউনুস ৫৮১ 


(আযাবের ) দিকে যিনি তাদের প্ররুত মালিক--প্রত্যাবর্তিত হবে । আর যাদেরকে এরা 
উপাস্য গড়ে রেখেছিল সেসব তাদের থেকে সরে পড়বে (এবং হারিয়ে যাবে। কেউই 
কোন কাজে আসবে না)। আপনি (এসব মুশরিক-অংশীবাদীদের ) জিজ্তেস করুন, 
(বল দেখি,) তিনি কে যিনি তোমাদেরকে আসমান ও যমীন থেকে রিযিক পৌছে 
দেন (অর্থাৎ আকাশ থেকে রুম্টি বর্ষণ করেন এবং যমীন থেকে উদ্ভিদ সৃষ্টি করেন 
যাতে তোমাদের রিযিক তৈরী হয়)? অথবা বেল দেখি,) তিনি কে ঘিনি (তোমাদের) 
কান ও চোখের উপর পরিপূর্ণ অধিকার রাখেন? অর্থাৎ কে তা সৃষ্টি করেছেন, 
সেগুলোকে রক্ষাও করেন আর ইচ্ছা করলে সেগুলোকে অকেজো করে দেন£। আর 
তিনিই বা কে যিনি জীবন্ত (বস্তু )-কে নিজীব (বস্তু) থেকে বের করে আনেন এবং 
নিজীব (বস্ত)-কে জীবন্ত (বস্তু) থেকে বের করেন (যেমন, বীর্য ও ডিম্ব যা জীবস্তের 
ভেতর থেকে বের হয় এবং তা থেকে জীবের জন্ম হয়)? আর তিনিই বা কে যিনি 
যাবতীয় কর্মের ব্যবস্থাপনা করেন? (তাদেরকে এসব প্রশ্ন করুন---) নিশ্চয়ই এরা 
(উত্তরে) বলবে যে, (এ সমুদয় কর্মের কর্তা হচ্ছেন) আল্লাহ্‌ । তখন তাদেরকে বলুন, 
তাহলে কেন (শরীকদেরকে) বর্জন করছ নাঃ বস্তৃত (যার এসব কর্ম-বৈশিস্ট্য বর্ণনা 
করা হল) তিনিই হলেন আল্লাহ্‌, যিনি তোমাদের প্রকৃত পালনকর্তা । (আর যখন এ 
সত্য প্রমাণিত হয়ে গেল,) তখন সত্য (বিষয় ) প্রতিষ্ঠার পর (এর বাইরে) গোমরাহী 
ছাড়া আর কি রইল? (অর্থাৎ যাই কিছু সত্য বিষয়ের বিপরীত হবে, তাই হবে পথ- 
ভ্রষ্টতা। আর তওহীদের সত্যতা প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাই এখন শিরক নিঃসন্দেহে 
গোমরাহী ।) অতপর (সত্যকে ছেড়ে) কোথায় (মিথ্যার দিকে) ফিরে যাচ্ছ? 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

বিগত আয়াতে পার্থিব জীবন এবং তার ক্ষণস্থায়িত্বের উদাহরণ এমন আবাদের 
দ্বারা দেওয়া হয়েছিল যা আকাশ থেকে বর্ষিত পানিতে সঞ্চিত হয়ে লক লক করতে 
থাকে, আর ফুলে-ফলে ভরে উঠে এবং তা থেকে কুষাণ আনন্দিত হতে থাকে যে, 
এবার আমাদের যাবতীয় প্রয়োজনাদি এর দ্বারা পূরণ হয়ে যাবে । কিন্তু তাদের কৃৃত- 
সমতার দরুন রাতে কিংবা দিনে আমার আযাবের কোন দুর্ঘটনা এসে উপস্থিত হয় যা 
সেগুলোকে এমনভাবে বিধ্বস্ত করে দেয়, যেন এখানে কোন বস্তুর অস্তিত্বই ছিল না। 
এ তো হল পার্থিব জীবনের অবস্থা। এর পরবতাঁ আয়াতে তার বিপরীতে পরকালের 
অবস্থা বর্ণনা করা হয়েছে । 


AS ned চে 


পা পা 1 
ইরশাদ হয়েছে £ 1 ৫৮১31 ১৮91155১৯48 15 অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা 


মানুষকে শান্তির আলয়ের দিকে আহবান করেন। অর্থাৎ এমন গৃহের প্রতি আমন্ত্রণ 
জানান যাতে রয়েছে সর্ববিধ নিরাপত্তা ও শান্তি! না আছে তাতে কোন রকম দুঃখ- 
কষ্ট, না আছে ব্যথা-বেদনা, না আছে রোগ-তাপের ভয় আর নাইবা আছে ধ্বংস। 


৫৮২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


“দারুসসালাম'-এর মর্মীর্থ হল জান্নাত। একে “দারুসসালাম বলার এক কারণ 
হল এই যে, প্রত্যেকেই এখানে সর্বপ্রকার নিরাপত্তা ও প্রশান্তি লাভ করবে। দ্বিতীয়ত 
কোন কোন রেওয়ায়েতে বণিত রয়েছে যে, জান্নাতের নাম দারুসসালাম এ জন্য রাখা 
হয়েছে যে, এতে বসবাসকারীদের প্রতি সার্বক্ষণিকভাবে আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে 
এবং ফেরেশতাদের পক্ষ থেকেও সালাম পৌছতে থাকবে। বরং সালাম শব্দই হবে 
জান্নাতবাসীদের পরিভাষা, যার মাধ্যমে তারা নিজেদের মনোবাসনা ব্যক্ত করবেন এবং 
ফেরেশতাগণ তা সরবরাহ করে দেবেন। যেমন, পূর্ববর্তী আয়াতে বলা হয়েছে । 


হযরত ইয়াহইয়া ইবনে মাআয রে) এ আযমাতের তফসীর প্রসঙ্গে নসীহত 
হিসাবে জনসাধারণকে উদ্দেশ্য করে বলেছেন ঃ হে আদম সন্তানগণ, তোমাদেরকে আল্লাহ 
তা'আলা দারুসসালামের দিকে আহবান করেছেন, তোমরা এ আল্লাহ্‌র আহবানে কবে 
এবং কোথা থেকে সাড়া দেবে? ভাল করে জেনে রাখ, এ আহ্বান গ্রহণ করার জন্য যদি 
তোমরা পৃথিবী থেকেই চেষ্টা করতে আরম্ভ কর, তাহলে সফলকাম হবে এবং তোমরা 
দারুসসালামে পৌছে যাবে। পক্ষান্তরে যদি তোমরা পাথিব এ বয়স নস্ট করার পর মনে 
কর যে, কবরে পৌছে এই আহ্বানের প্রতি চলতে আরম্ভ করব, তাহলে তোমাদের পথ 
রুদ্ধ করে দেওয়া হবে। তখন সেখান থেকে আর এক ধাপও আগাতে পারবে না। কারণ 
তা কর্মস্থল নয়। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রো) বলেছেন, “দারুসসালাম' হল 
জান্নাতের সাতটি নামের একটি ।-_-(তফসীরে কুরতুবী) 


এতে প্রতীয়মান হচ্ছে যে, দুনিয়াতে কোন ঘরের নাম “দারুসসালাম' রাখা সমীচীন 
নয়। যেমন, জান্নাত কিংবা ফেরদৌস প্রভৃতি নাম রাখা জায়েয নয়। 


ATA বি তা পা 


| হত 
অতপর উল্লিখিত আয়াতে ইরশাদ হয়েছে 8. ১515 ৮১ 0০ ১৪5৪৪ 


A A রর 


(০০৬১ 5 7০ অর্থাৎ আল্লাহ তা'আলা যাকে ইচ্ছা সরল পথে পৌছে দেন। 
রে শা ” রি 


এর মর্মার্থ হল যে, আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে দারুসসালামের দাওয়াত সমগ্র 
মানব জাতির জন্যই ব্যাপক। এ অর্থের পরিপ্রেক্ষিতে হিদায়তও ব্যাপক। কিন্তু হিদায়তের 
বিশেষ প্রকার--সরল-সোজা পথে তুলে দেওয়া এবং তাতে চলার তওফীক বিশেষ বিশেষ 
লোকদের ভাগ্যেই জোটে । 


উল্লিখিত দু’টি আয়াতে পাথিব জীবন ও পারলৌকিক জীবনের তুলনা এবং পৃথিবী- 
বাসী ও পরলোকবাসীদের অবস্থা আলোচনা করা হয়েছিল। পরবর্তী চার আয়াতে এতদু- 
ভয় শ্রেণীর লোকদের প্রতিদান ও শাস্তির বিষয় বণিত হয়েছে। প্রথমে জান্নাতবাসীদের 
উল্লেখ এভাবে করা হয়েছে যে, যারা সৎপথ অবলম্বন করেছে, অর্থাৎ সবচেয়ে বুহত্তর 
সৎকর্ম ঈমানে এবং পরে সৎকর্মে সুদৃঢ় রয়েছে তাদেরকে তাদের কর্মের বিনিময়ে শুভ 


সূরা ইউনুস ৫৮৩ 


ও উত্তম প্রতিদান দেওয়া হবে। আর শুধু বিনিময় দানই নয় তার চেয়েও কিছু বেশি 
দেওয়া হবে। ৃ 


স্বয়ং রসূলুল্লাহ সো) এ আয়াতের যে তফসীর করেছেন, তা হল এই যে, এ ক্ষেত্রে 
ভাল বদলা বা বিনিময় বলতে অর্থ হল জান্নাত। আর $$ ১  )--এর দ্বারা উদ্দেশ্য 
হল আল্লাহ্‌ তা'আলার সাক্ষাৎ লাভ যা জান্নাতবাসীরা প্রাপ্ত হবে। [হযরত আনাস 
(রা)-এর রেওয়ায়েতক্রমে কুরতুবী] ্‌ 


জান্নাতের এটুকু তাৎপর্য সম্পর্কে প্রত্যেক মুসলমানই অবগত যে, তা এমন আরাম- 
আয়েশ ও নিয়ামতের কেন্দ্র যার ধারণা-কল্পনাও মানুষ জীবনে করতে পারে না। আর 
আল্লাহ্‌ তা'আলার দর্শন লাভ হল সে সমুদয় নিয়ামত অপেক্ষা মুল্যবান। 


সহীহ মুসলিমে হযরত সুহায়েব (রা) থেকে বণিত রয়েছে যে, মহানবী (সো) 
বলেছেন, জান্নাতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করে সারবে, তখন আল্লাহ তা'আলা তাদের 
সবাইকে সম্বোধন করে বলবেন, তোমাদের কি আরো কোন কিছুর প্রয়োজন রয়েছে? 
যদি (কারো) থাকে, তবে বল, আমি তা পূরণ করে দেব। এতে জান্নাতবাসিগণ জওয়াব 
দেবে যে, আপনি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেছেন, জাহান্নাম থেকে নাজাত বা 
অব্যাহতি দান করেছেন, এর চেয়ে বেশি আর এমন কি প্রার্থনা করব? তখন আল্লাহ্‌ ও 
বান্দার মধ্যবর্তী পর্দা তুলে দেওয়া হবে এবং সমস্ত জান্নাতবাসী আল্লাহ্‌র দর্শন লাভ করবে । 
এতে বোঝা গেল যে, বেহেশতের যাবতীয় নিয়ামত অপেক্ষা বড় ও উত্তম নিয়ামত ছিল 
এটাই, যা আল্লাহ্‌ রাব্বুল আলামীন কোন আবেদন-নিবেদন ব্যতীত দান করেছেন। 
মাওলানা রুমীর ভাষায় $ ্‌ 


১১4১ ৮ (5 ০ 5 পা ৩3৮০ 
Jy 3 ~~ Le HSU sd 21) 
আমরাও থাকব না এবং আমাদের কোন চাহিদাও থাকবে না, (বরং) তোমার 
অনুপ্রহই আমাদের অব্যক্ত নিবেদন শুনবে। 


অতপর জান্নাতবাসীদের এ অবস্থা বিরত করা হয়েছে যে, তাদের মুখমণ্ডলে 
কখনো মলিনতা কিংবা দুঃখ-বেদনার প্রতিক্রিয়া অথবা অপমানের ছাপ পড়বে না, 
যেমনটি দুনিয়ার বুকে কোন না কোন সময় সবারই হয়ে থাকে এবং আখিরাতে জান্নাত- 
বাসীদের হবে। | 


এর বিপরীতে জান্নাতবাঙগীদের অবস্থা বর্ণনা প্রসঙ্গে বলা হয়েছে, যেসব লোক 
অসৎ কর্ম করেছে তাদেরকে সে অসৎ কর্মের বদলা সমানভাবে দেওয়া হবে তাতে কোন 
রকম বৃদ্ধি হবে না। তাদের চেহারায় কলঙ্ক-লান্ছনা ছেয়ে থাকবে। কেউই তাদেরকে 
আল্লাহ্‌ তা'আলার আযাব থেকে বাঁচাতে পারবে না। তাদের চেহারার মলিনতা এমন 
হবে যেন রাতের জাধার ভীজে ভাজে তাতে জড়িয়ে দেওয়া হয়েছে। 


৫৮৪ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


্‌ এর পরবর্তী দুই আয়াতে একটি সংলাপ উদ্ধৃত করা হযেছে, যা জান্নাতবাসী এবং 

তাদেরকে পথন্্রম্টকারী মৃতি-বিগ্রহ কিংবা শয়তানের মাঝে হাশরের ময়দানে অনুষ্ঠিত 
হবে। ইরশাদ হয়েছে, “সেদিন আমি সবাইকে একন্সে সমবেত করে দেব এবং 
অংশীবাদীদেরকে বলব, তোমরা এবং তোমাদের নির্বাচিত উপাস্যরা একট নিজ নিজ 
জায়গায় দাড়াও, যাতে তোমরা তোমাদের বিশ্বাসের তাৎপর্য জেনে নিতে পার। অতপর 
তাদের এবং তাদের উপাস্যদের মাঝে পৃথিবীতে যে এঁক্য সম্পর্ক বিদ্যমান ছিল, তা ছিন্ন 
করে দেওয়া হবে, যার ফলে তাদের উপাস্য) মৃতি-বিগ্রহগুলো নিজেই বলে উঠবে, তোমরা 
আমাদের উপাসনা করতেই না। এরা আল্লাহ্‌কে সাক্ষী করে বলবে, তোমাদের শিরকী 
উপাসনার ব্যাপারে আমরা কিছুই জানতাম না! কারণ, আমাদের মধ্যে না ছিল কোন 
চেতনা স্পন্দন, না ছিল আমাদের কোন বিষয় বুঝবার বৃদ্ধি-বিবেচনা। 


ষষ্ঠ আয়াতে জান্নাতী ও জহান্নামী উভয় শ্রেণীর একটা যৌথ অবস্থা বর্ণনা করা 
হয়েছে যে, এক্ষেত্রে অর্থাৎ হাশরের ময়দানে প্রতিটি লোক নিজ নিজ ক্ৃতকর্ম যাচাই করে 
নেবে যে, তা লাভজনক ছিল, কি ক্ষতিকর। সবাইকে সত্য-সঠিক মা'বুদের দরবারে 
হাযির করে দেওয়া হবে এবং যেসব ভরসা ও আশ্রয় পৃথিবীতে মানুষ খুঁজে বেড়াত, তা 
সবই শেষ করে দেওয়া হবে। মুশরিক তথা অংশীবাদীরা যেসব মুতি-বিগ্রহকে নিজেদের 
সহায় ও সুর্পারিশকারী বলে মনে করত, সেগুলো অদৃশ্য হয়ে যাবে। 


সপ্তম আয়াতে কোরআন হাকীম স্থীয় বিজ্ত অভিভাবকসুলভ পন্থায় মুশরিকদের 
চৈতন্যোদয় করার লক্ষ্যে তাদের প্রতি কিছু প্রশ্ন রেখেছেন। মহানবী (সো)-কে উদ্দেশ্য 
করে বলা হয়েছে-__আপনি তাদেরকে বলন যে, আসমান ও যমীন থেকে তোমাদেরকে 
কে রিযিক সরবরাহ করে? কিংবা কান ও চোখের সে মালিক কে, যিনি যখন ইচ্ছা 
করেন, তাতে শ্রবণশক্তি ও দর্শনশক্তি সৃষ্টি করে দেন, আর যখন ইচ্ছা করেন তা ফিরিয়ে 
নেন? এবং কে তিনি, যিনি মৃত বস্ত থেকে জীবিতকে সৃষ্টি করেন? যেমন, মাটি থেকে 
ঘাস, বৃক্ষ কিংবা বীর্ষ থেকে মানুষ ও জীব-জন্ত অথবা ডিম থেকে পাখি প্রভৃতি। আর 
কেই বা জীবিত থেকে মৃত বস্তু সৃষ্টি করেন, যেমন, মানুষ ও জীব-জন্ত থেকে নিষ্পাণ 
বীর্য? আর কে আছেন যিনি সমগ্র বিশ্ব জাহানের যাবতীয় কার্যাদির ব্যবস্থাপনা করেন? 


অতপর বলে দেওয়া হয়েছে যে, আপনি যখন মানুষকে এ প্রশ্ন করবেন, তখন 
সবাই একথাই বলবে যে, সমস্ত কিছুর সৃষ্টিকর্তাই এক আল্লাহ্‌! তখন আপনি তাদেরকে 
বলে দিন, তাহলে তোমরা কেন আল্লাহকে ভয় করছ না? যখন এ সমুদয় বস্তু সামগ্রীর 
সৃষ্টিকর্তা, এগুলোর রক্ষাকারী এবং এগুলোকে কাজে লাগানোর ব্যবস্থাকারী শুধুমান্র আল্লাহ্‌, 
তখন ইবাদত-উপাসনা পাবার অধিকারী তাঁকে ছাড়া অন্যকে কেন সাব্যস্ত কর £ 


AAA পা পাটি Hora 4964 5৬ 22 


শেষ আয়াতে বলা হয়েছে ঃ SD NSS GIO) wl ০ 


12 9 
0০) 1 & 1 অর্থাৎ ইনিই হলেন সেই মহান সস্তা, ষাঁর গুণ-পরাকাষ্ঠার বিবরণ এইমান্র 


সূরা ইউনুস ্‌ ৫৮৫ 


বণিত হল, তারপরে পথভ্রম্টতা ছাড়া আর কি থাকতে পারে? অর্থাৎ যখন আল্লাহ্‌ 
তা'আলার নিশ্চিত উপাস্য হওয়া প্রমাণিত হয়ে গেল, তখন সে নিশ্চিত সত্যকে পরিহার 
করে অন্যদের প্রতি মনোনিবেশ করা কঠিন নিবৃদ্ধিতার কাজ। 


মি দুয্ভা ₹ া যয়া যা 


৪10 A 


আয়াতে 02011 ১১1 ০15৩ বাক্যের দ্বারা প্রমাণিত হয়ে যায় যে, সত্য ও 


শপ পরা 


মিথ্যার মাঝে কোন সংযোগ নেই। যাসত্য ও ন্যায় হবে না, তাই মিথ্যা ও পথন্রস্টতার 
অন্তভূক্ত হবে। এমন কোন কাজ থাকতে পারে না, যা না হবে সত্য, না হবে পথভ্রষ্টতা 
আবার এমনও হতে পারে না যে, দু'টি বিপরীতধর্মী বস্তই সত্য হবে। আকায়েদের সমস্ত 
নীতিশাস্ত্রে একথা সর্বজন স্বীকৃত । অবশ্য আনুষঙ্গিক মাস'আলা মাসায়েল ও ফিকাহ্‌- 
সংক্রান্ত খুটিনাটি বিষয়ে ওলামায়ে কিরামের মাঝে মতবিরোধ রয়েছে। কোন কোন 
মনীষীর মতে ইজতিহাদী মাসায়েলের ক্ষেত্রে উভভগপক্ষকেই সত্য ও সঠিক বলা হবে । 
আর অধিকাংশ ওলামা এ ব্যাপারে একমত যে, ইজতিহাদী মাস'আলা-মাসায়েলের ব্যাপারে 
প্রতিপক্ষকে পথন্রস্ট-গোমরাহ বলা যাবে না। 


© Css ০ ৩৫ 
রা dan সি ৮০৫ ১ ৬, 5 











29 5 রা w ৫০৫ ৬.৭) 
পি 
sO 6) Gd 


(৩৩) এমনিভাবে সপ্রমাণিত হয়ে গেছে তোমার পরওয়ারদিগারের বাণী নেসব 
নাফরমানের ব্যাপারে যে, এরা ঈমান আনবে না। (৩৪) বল, আছে কি কেউ তোমাদের 
শরীকদের মাঝে যে সৃষ্টিকে পয়দা করতে পারে এবং আবার জীবিত করতে পারে? 
বল, আল্লাহ্‌ই প্রথমবার সূম্টি করেন এবং অতপর তার পুনরুদ্ভব করবেন। অতএব, 
কোথায় ঘুরপাক খাচ্ছ ? (৩৫) জিজ্ঞেস কর, আছে কি কেউ তোমাদের শরীকদের 


৫৮৬ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


মধ্যে যে সত্য-সঠিক পথ প্রদর্শন করবে? বল, আল্লাহই সত্য-সঠিক পথ প্রদর্শন 
করেন। সুতরাং এমন যে লোক সঠিক পথ দেখাবে তার কথা মান্য করা কিংবা যে 
লোক নিজে নিজে পথ খু'জে পায় না, তাকে পথ দেখানো কর্তব্য । অতএব, তোমাদের 
কি হল, কেমন তোমাদের বিচার? (৩৬) বস্তুত তাদের অধিকাংশই শুধু আন্দাজ- 
অনুমানের উপর চলে, অথচ আন্দাজ-অনুমান সত্যের বেলায় কোন কাজেই আসে না। 
আল্লাহ, ভাল করেই জানেন, তারা যা কিছু করে। 





তফসীরের সার-সংক্ষেপ 
A Ad রি 


আভিধানিক বিশ্লেষণ $ ৬০ এ বাক্যটি আসলে ছিল ১5 ১৫৪ % এতে 


A বা মা লা 


তা’লীল বা সন্ধি-বিচ্ছেদ করে ৪০৪৪ 8 করা হয়েছে। অর্থের দিক দিয়ে ও ১ 
এর অর্থই প্রকাশ করে। অর্থাৎ সে লোক যে হিদায়তপ্রাপ্ত হয় না। 


[ পরবতাঁতে রসুলুল্লাহ (সা)-কে সান্ত্বনা দেওয়া হচ্ছে। কেননা, তিনি তাদের 
ভ্রান্ত মতবাদের দরুন দুঃখিত হতেন। ইরশাদ হচ্ছে--এরা যেমন ঈমান আনছে না] 
এমনিভাবে আপনার পরওয়ারদিগারের (শাশ্বত) কথা--সমস্ত উদ্ধত লোকের ব্যাপারে 
প্রতিষ্ঠিত হয়ে গেছে যে, “এরা ঈমান আনবে না।” € তাহলে কেন আগনি দুঃখিত হবেন।) 
আপনি (তাদেরকে) এভাবে (ও) বলুন, তোমাদের (প্রস্তাবিত) শরীকদের মধ্যে (তা 
সেটি সচেতনই হোক-_যেমন, শয়তান কিংবা অচেতনই হোক-_যেমন, মুতি-বিগ্রহ) 
এমন. কেউ আছে কি প্রথমবার (সৃষ্টিকে) উদ্ভব করবে (এবং) পরে ( কিয়ামতের 
সময়) আবারও তৈরি করবে? ( এতে শরীকদের অপমানবোধ করে যদি এরা এ প্রশ্নের 
উত্তর দিতে দ্বিধা করে তবে) আপনি বলে দিন, আল্লাহ্‌ প্রথমবারও সৃষ্টি করেন (এবং) 
আবার দ্বিতীয়বারও তিনিই সূন্টি করবেন। সুতরাং এর (অর্থাৎ একথা প্রতিষ্ঠিত 
হয়ে যাবার) পরেও তোমরা (সত্যবিমুখ হয়ে) কোথায় ঘুরপাক খাচ্ছ £ (আর) আপনি 
(তাদেরকে এ কথাও ) বলুন যে, তোমাদের প্রেস্তাবিত) সচেতন শরীকদের মধ্যে যেমন 
শয়তান) এমন কেউ আছে কি যে সত্য ও ন্যায়ের পথ বাতলে দেয়? আপনি বলে দিন, 
আল্লাহ্‌ (মানুষকে) সত্য ও ন্যায়ের পথ (-ও) বাতলে দেন। (বস্তুত তিনি বিবেক 
দিয়েছেন, নবী-রসূল পাঠিয়েছেন। পক্ষান্তরে শয়তান একে তো এসব বিষয়ে সক্ষমই 
নয়, আর শুধু মন্ত্রণাদানের যে ক্ষমতা তাকে দেওয়া হয়েছে সে তা গোমরাহী ও বিভ্রান্তি- 
করণের কাজেই ব্যয় করে।) কাজেই আবার (তাদেরকে) বলুন যে, আচ্ছা যে সত্য- 
সঠিক পথ দেখায় সে বেশি অনুসরণযোগ্য, না সে লোক (বেশি যোগ্য) যে বাতলানো 
ছাড়া নিজেই পথ. পায় না--তেদুপরি পথ বাতলানোর পরেও তাতে চলে না- যেমন,) 
শয়তান? বস্তুত যখন এগুলো অনুসরণযোগ্যই সাব্যস্ত হল না, তখন উপাসনার যোগ্য 


সুরা ইউনুস ৫৮৭ 


কেমন করে হতে পারে? সুতরাং (হে মুশরিক সম্প্দায়, তোমাদের কি হল) কি সব 
প্রস্তাব তোমরা উত্থাপন করঃ হাস্যকর বিষয় এই যে, নিজেদের এসব প্রস্তাব বিশ্বা- 
সের পক্ষে এদের কাছে কোন যুক্তি-প্রমাণও নেই--) তাদের মধ্যে অধিকাংশ লোক শুধু 
ভিত্তিহীন কল্পনার উপর চলছে । (অথচ) নিশ্চিতভাবেই ভিত্তিহীন ধারণা-কল্পনা সত্য 
বিষয়ের প্রেতিষ্ঠার) ব্যাপারে এতটুকুও ফলপ্রসূ নয় । (যাহোক,) এরা যা কিছু করছে 
নিশ্চয়ই আল্লাহু সে সমস্ত বিষয়ে অবগত। (যথাসময়ে এর শাস্তি দেবেন।) 


৪7 


০০৫৮৫ a BoE let Eto EE 
22 3%? এ 2 OES AEE EES CE 
(৯১৮০৮ ৩, MO sry! ols ৩৬ ৩ 
w { * 7. কি রা রর 5৬ 

4 


উই ও ৯৯ 


2 ws Had 2 5s te? 


293,/ 87 ৫2125 ৩ 212, পা 5 পা এ লা ৫12 
১234১838494. 9৬ ১৮০০৬) ৩১৯৮ ৬৫০) 
A পার্টি ৬৬ 


AICI PHN RIA I LHF Fw 22 
105৩5০১০৪৫০ Ml ০৪1 


ঞ ৮০ 
2৯৮1) € Lo 5 25৬৯? ৫ পা 2155 51 
পপি পপ াপিপশা শিট িপীশপীপাশিনীীীিিপপা পিপিপি = __ 

Pad 


Fe 3 w 2 
52০58 2 ৮৯ পর্৬ 


১2855 ৩০৮৪) এ ৩৬০৪৫9৬০৪৬5 
SELES 4৮ ৮83৩4 % ৩৮ 


(৩৭) আর কোরআন সে জিনিস নয় যে, আল্লাহ, ব্যতীত কেউ তা বানিয়ে নেবে। 
অবশ্য এটি পূর্ববর্তী কালামের সত্যায়ন করে এবং সে সমস্ত বিষয়ের বিশ্লেষণ দান করে 
যা তোমার প্রতি দেয়া হয়েছে, যাতে কোন সন্দেহ নেই--তোমার বিশ্রপালনকতার পক্ষ 
থেকে । (৩৮) মানুষ কি বলে যে, এটি বানিয়ে এনেছ £ বলে দাও, তোমরা নিয়ে এলো 
একটিই সূরা আর ডেকে নাও, যাদেরকে নিতে সক্ষম হও আল্লাহ্‌ ব্যতীত, যদি তোমরা 
সত্যবাদী হয়ে থাক। (৩৯) কিন্তু কথা হল এই যে, তারা মিথ্যা প্রতিপন্ন করতে আরম্ভ 
করেছে যাকে বুঝতে তারা অক্ষম । অথচ এখনো এর বিশ্লেষণ আসেনি । এন্সনিভাবে মিথ্যা 
প্রতিপন্ন করেছে তাদের পূর্বব্তীরা । অতএব, লক্ষ্য করে দেখ, কেমন হয়েছে পরিণতি ! 
(৪০) আর তাদের মধ্যে কেউ কেউ কোরআনকে বিশ্বাস করবে এবং কেউ কেউ বিশ্বাস 
করবে না। বস্তত তোমার পরওয়ারদিগার যথার্থই জানেন দুরাচারদেরকে | 





০৪০০০০৫০০০৪: 
তফসীরের সার-সংক্ষেপ 

আর এ কোরআন মানৃষের উদ্ভাবিত বস্ত নয় যে, আল্লাহ ছাড়া অন্য কারো 
দ্রারা রচিত হয়ে থাকবে, বরং এটি তো সেসমস্ত গ্রন্থাবলীর সত্যায়নকারী যা ইতিপূর্বে 


৫৮৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতর্থ খণ্ড 


€( অবতীর্ণ) হয়ে গেছে। € আর এটি) প্রয়োজনীয় ( আল্লাহর) নির্দেশাবলীর বিশ্লেষক। 
এতে সন্দেহ (সংশয়) যুক্ত কোন কথা নেই এবং) এটি আল্লাহ রব্বুল-আলামীনের 
পক্ষ থেকে (অবতীর্ণ। সুতরাং এর মান উদ্ভাবিত না হওয়া সত্ত্বেও )। এরা কি একথা 
বলে যে, (নাউযুবিল্লাহ) আপনি এটি উদ্ভাবন করে নিয়েছেন £ আপনি (তাদেরকে) 
বলে দিন, (আচ্ছা তাই যদি হয়) তাহলে তোমরাও (তো আরববাসী এবং চারুবাক, 
বাগমীও বটে,) এর মত একমাত্র সুরাই তৈরি করে) নিয়ে এসো না! আর (একানা 
পারলে ) আল্লাহ্‌কে ছাড়া যাদের যাদের ডেকে নিতে পার সাহায্যের জন্য ডেকে নাও না 
-_যদি তোমরা সত্যবাদী হয়ে থাক। (নাউযুবিল্লাহ, আমি যদি রচনা করে এনে থাকি, 
তাহলে তোমরাও রচনা করে আন! কিন্তু মুশকিল তো হল এই যে, এ ধরনের যুক্তি- 
প্রমাণে ফায়দা তাদেরই হয়, যারা বুঝতে চায় । অথচ তারা যে কখনো বুঝতেই 
চায়নি।) বরং (এরা) এমন বিষয়ের প্রতি মিথ্যারোপ করতে আরম্ত করেছে যাকে (অর্থাৎ 
যার ভুল-শুদ্ধের বিষয়টিকে ) নিজেদের জ্ঞান-বেস্টনীতেই আনেনি (এবং তার অবস্থা উপ- 
লব্ধি করার ইচ্ছাও করেনি । তাহলে এমন লোকদের থেকে বোঝার কি আশা করা 
যেতে পারে £) বস্তুত তাদের এই নিলিপ্ততা ও নিম্পৃহতার কারণ এই যে, ) এখনো 
এরা (কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করণ )-এর শেষ পরিণতি প্রাপ্ত হয়নি । (অর্থাৎ আযাব 
আসেনি । অন্যথায় সমস্ত নেশা উবে যেত এবং চোখ খুলে যেত। সত্য ও মিথ্যা চিহিন্ত 
হয়ে যেত। কিন্তু শেষ পর্যন্ত) একদিন তা (সে পরিণতি) উপস্থিত হবেই। (অবশ্য 
তখনকার ঈমান লাভজনক হবে না। সুতরাং ) যেসব কোফির) লোক এদের পূর্বে অতি- 
বাহিত হয়েছে (এবং যেভাবে এরা বিনা যাচাইয়ে মিথ্যা প্রতিপন্ন করছে) তেমনিভাবে 
তারাও (সত্য ও ন্যায়কে) মিথ্যা প্রতিপন্ন করেছিল। অবএব দেখুন, সে জালিমদের 
পরিণতি কেমন মন্দ) হয়েছে! (এমনি হবে এদেরও ) আর (আমি যে মন্দ পরিণতির 
কথা বলছি এতে সবাই উদ্দেশ্য নয়। কারণ,) তাদের মধ্যে কেউ কেউ এমনও রয়েছে 
যারা (কোরআন)-এর উপর ঈমান নিয়ে আসবে । আবার এমনও কেউ কেউ রয়েছে 
যারা এর উপর ঈমান আনবে না। বস্তুত আপনার পরওয়ারদিগার (এসব) দুরাচারদের 
ভাল করেই জানেন (যারা ঈমান আনবে না। অতএব, প্রতিশ্মত সময়ে বিশেষ করে 
তাদেরকেই শাস্তি দেবেন )। 


আনুষঙ্গিক জাতব্য বিষয় 


CTA nA OAT BY 
ৰ 


PJ A ব্য ৫7০ 
209৬ ৬৩ 2 এখানে 02১ ১-এর মর্মাথ হল প্রতিফল ও শেষ 
পরিণতি । অর্থাৎ এরা নিজেদের গাফলতি ও নিলিপ্ততার দরুন কোরআন সম্পর্কে কোন 
চিন্তা-ভাবনা করেনি । ফলে এর প্রতি মিথ্যারোপে লিপ্ত রয়েছে । কিন্তু মৃত্যুর পরই সত্য ও 
বাস্তবতা প্রকাশ হয়ে পড়বে এবং নিজেদের কৃতকর্মের অস্তভ পরিণতি চিরকালের জন্য 
গলার ফাস হয়ে যাবে। 


সুরা ইউনুস | ৫৮৯ 


০০০০৫০০০০১০ 

CA 7 2 পর্ণ ৫4১৫ ৮৮ 5 2:৮2 4124/2 রা 

EO b 3 doh L US BY ১৮5 
রা 

রে ০০ পর 2 পাঠ 


টি রি e 2 ৫5 পর্ণ 
ETO ৯৯৮ ০৮০ 25৩0৯656290 5041 


ou 


5৩55 ০৩৮৪52৬5৪৮০ 4 


BE, GLA SBE 911 ১৬ ৮৬ Ll 
5 DHAEST 28/2, Hf (91৫ = )5 ৬৪ ৫ 9) ASS 


(8১) আর ঘদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তবে বল, আম্মার জন্য আমার 
কর্ম, আর তোমাদের জন্য তোমাদের কর্ম। তোমাদের দায়দায়িত্ব নেই আমার কর্মের 
উপর এবং আমার দায়দায়িত্ব নেই তোমরা যা কর সেজন্য । (৪২) তাদের কেউ কেউ 
কান রাখে তোমাদের প্রতি; তুমি বধিরদেরকে কি শোনাবে যদি তাদের বিবেক-বুদ্ধি 
নাথাকে। (৪৩) আবার তাদের মধ্যে কেউ কেউ তোমাদের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখে; 
তূমি অন্ধদেরকে কি পথ দেখাবে যদি তারা মোটেও দেখতে না পারে। (88) আল্লাহ্‌ 
জুলুম করেন না মানুষের উপর, বরং মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। 






















তফদ্সীরের সার-সংক্ষেপ 


আর যদি (এ সমস্ত দলীল-প্রমাণের পরেও ) আপনাকে মিথ্যা প্রতিপন্ন করতে 
থাকে, তবে শেষ কথা) এই বলে দিন যে, আমার রুতকর্ম আমি পাব, আর তোমাদের 
কৃতকর্ম তোমরা পাবে। তোমরা আমার কর্মের জন্য দায়ী নও, আমিও তোমাদের 
কর্মের জন্য দায়ী নই। যে মতে থাকতে চাও থাক, নিজেই বুঝতে পারবে । (আর 
আপনি তাদের ঈমানের আশাও বর্জন করুন৷) তাদের মধ্যে অবশ্য) কিছু কিছু লোক 
এমন €ও) রয়েছে, যারা (বাহ্যত ) আপনার প্রতি কান লাগিয়ে বসে থাকে (কিন্তু মনে 
ঈমানের ইচ্ছা এবং সত্যান্বেষা নেই। কাজেই এদিক দিয়ে তাদের শোনা, না শোনা 
দুই-ই সমান। তাদের অবস্থা হল বধিরদেরই মত) সুতরাং আপনি কি বধিরদেরকে 
শুনিয়ে (তাদের পক্ষে এটা মান্য করার অপেক্ষায় ) থাকেন তাদের মধ্যে বুদ্ধিক্তান না 
থাকা সত্ত্বেও । (অবশ্য যদি বুদ্ধিজান থাকত, তবে এ বধিরতা সত্তেও কিছুটা কাজ 
হত।) আর (এমনিভাবে) তাদের কেউ কেউ এমনও রয়েছে যে, বোহ্যত) আপনাকে 
(যাবতীয় মু’জিযাও পরিপূর্ণতাসহ ) দেখেছে, (কিন্তু সত্যান্বেষা না থাকার দরুন তাদের 
অবস্থা অন্ধদেরই মত। তাহলে) আপনি কি অন্ধদেরকে পথ দেখাতে চান, অথচ তাদের 
মধ্যে অন্তু ম্টিও নেই ? হ্যা, যদি তাদের অন্তর্দ,স্টি থাকত, তবে এ অন্ধ অবস্থায়ও 


৫৯০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


কিছুটা কাজ চলতে পারত । বস্তুত তাদের বুদ্ধিষ্তান যখন এমনিভাবে বিলুপ্ত নিঃশেষিত 
হয়ে গেছে, তখন ) একথা সুনিশ্চিত যে, আল্লাহ্‌ মানুষের উপর জুলুম করেন না (যে, 
তাদেরকে হিদায়ত তথা পথপ্রাপ্তির যোগ্যতা না দিয়েও জওয়াবদিহি করতে আরস্ত 
করবেন) বরং মানুষ নিজেরাই নিজেদের (প্রদত্ত যোগ্যতাকে বিনষ্ট করে দিয়ে এবং 
EHV OLS ESL ier LMG) 


EEE ঠা RE ৫ নে 
75৬4 444 
৩৬০ 2৮ ৩৬১৩৯০৫৬৬৬০ এ $5 
০ ৩১55 ৯০৪৫6৪8৮264 
8 ০৫ ৪৬১৬ 2 be 



















৮০ নি ss Te 223 3 ৫552 
০০ te 2 a 3 ও >1 













Ih নান না 1555 
EV 5 6) 83h SS Eso ১9৯০ ৫৮৩ 
দু Ses ex 
টব ভি দা 9 


















সূরা ইউনুস ৫৯১ 


(33/98 পপ 32 2:75 পাটি পর 2 টা 2৫ 
৩ ০৯৯১ 905 ১০০ 5 ৬৪৪ ৯১৩৬১৮৩ EY 





(8৫) আর যেদিন তাদেরকে সমবেত করা হবে, যেন তারা অবস্থান করেনি, 
তবে দিনের একদণ্ড। একজন অপরজনকে চিনবে। নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছে 
যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহ্‌র সাথে সাক্ষাতকে এবং সরলপথে আনেনি । (৪৬) 
আর যদি আমি দেখাই তোমাকে সে ওয়াদাসমহের মধ্য থেকে কোন কিছু যা আমি 
তাদের সাথে করেছি, অথবা তোমাকে ম্বত্যুদান করি, যাইহোক, আমার কাছেই তাদেরকে 
প্রত্যাবর্তন করতে হবে। বস্তুত আল্লাহ্‌ সে সমস্ত কর্মের সাক্ষী ঘা তারা করে। (৪৭) 
আর প্রত্যেক সম্প্রদায়ের একেকজন রসূল রয়েছে । যখন তাদের কাছে তাদের রসুল 
ন্যায়দণ্ডসহ উপস্থিত হল, তখন আর তাদের উপর জুলুম হয় না। (৪৮) তারা আরো 
বলে, এ ওয়াদা কবে আসবে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক? (৪৯) তুমি বল, 
আমি আমার নিজের ক্ষতি কিংবা লাভেরও মালিক নই, কিন্তু আল্লাহ্‌ যা ইচ্ছা করেন। 
প্রত্যেক সম্প্রদায়ের জন্যই একেকটি ওয়াদা রয়েছে, যখন তাদের মে ওয়াদা এনে 
পৌছে যাবে, তখন না একদণ্ড পেছনে সরতে পারবে, না সামনে ফসকাতে পারবে । (৫০) 
তুমি বল, আচ্ছা দেখ তো দেখি, যদি তোমাদের উপর তাঁর আযাব রাতারাতি অথবা 
দিনের বেলায় এসে পৌছে যায়, তবে এর আগে পাপীরা কি করবে £ (৫১) তাহলে 
কি আযাব সংঘটিত হয়ে যাবার পর এর প্রতি বিশ্বাস করবে? এখন স্বীকার করলে? 
অথচ তোমরা এরই তাকাদা করতে? (৫২) অতপর বলা হবে গোনাহগারদেরকে, 
ভোগ করতে থাক অনন্ত আযাব---তোমরা যা কিছু করতে তার তাই প্রতিফল। (৫৩) 
আর তোমার কাছে সংবাদ জিজ্ঞেস করে এটা কি সত্য? বলে দাও, অবশ্যই আমার 
পরওয়ারদিগারের কসম এটা সত্য । আর তোমরা পরিশ্রান্ত করে দিতে পারবে না। 
(৫8) বস্তুত যদি প্রত্যেক গোনাহগারের কাছে এত পরিমাণ থাকে যা আছে সমগ্র 
যমীনের মাঝে, আর অবশ্যই যদি সেগুলো নিজের মুক্তির বিনিময়ে দিতে চাইবে আর 
গোপনে গোপনে অনুতাপ করবে, যখন আঘাব দেখবে । বস্তত তাদের জন্য সিদ্ধান্ত হবে 
ন্যায়সঙ্গত এবং তাদের উপর জুলুম হবে না। (৫৫) শুনে রাখ ; যাকিছু রয়েছে আসমান- 
সমূহে ও যমীনে সবই আল্লাহর। শুনে রাখ, আল্লাহ্‌র প্রতিশ্ুতি সত্য । তবে অনেকেই 
জানে না। (৫৬) তিনিই জীবন ও মরণ দান করেন এবং তাঁরই কাছে প্রত্যাবর্তন 
করতে হবে। 

55222০৮৮০৮০ 22222 


তফসীরের সার-সংক্ষেপ 


আর তাদেরকে সে দিনের কথা স্মরণ করিয়ে দিন, যেদিন আল্লাহ তাদেরকে 
এমনভাবে সমবেত করবেন, (যাতে তারা মনে করবে) যেন তারা (দুনিয়া ও বরযখ 


৫৯২ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


তথা মৃত্যুর পর থেকে হাশর পর্যন্ত সময়ে) গোটা দিনের (মাত্র) এক-আধ দণ্ড অবস্থান 
করেছিল। (কারণ, সে দিনটি যেমন হবে দীর্ঘ, তেমনি হবে কঠিন। তাই দুনিয়া ও 
বরযখের সময়ে সব কষ্ট ভুলে গিয়ে এমন মনে করবে যে, সে সময়টি অতি দত কেটে 
গেছে।) আর পরস্পরের মধ্যে একে অপরকে চিনতে পারবে (কিন্তু একজন অন্যজনের 
সাহায্য-সহযোগিতা করতে পারবে না। এতে তাদের মনে দুঃখ হবে। কারণ, পরিচিত 
লোকের প্রতি একটা উপকারের সহজাত আশা থাকে) বাস্তবিকই (সে সময়) সেসব 
লোক (কঠিন) ক্ষতির সম্মুখীন হবে, যারা আল্লাহ্‌র নিকট প্রত্যাবর্তনকে মিথ্যা প্রতি- 
পন্ন করেছিল এবং তারা ( পৃথিবীতেও ) হিদায়তপ্রাপ্ত ছিল না। (সে কারণেই আজ 
ক্ষতির সম্মুখীন হয়েছে। যাহোক,) এটিই তাদের প্রকৃত শাস্তির দিন। (তাদেরকে স্মরণ 
করিয়ে দিন।) আর (পৃথিবীতে তাদের উপর আযাব পতিত হওয়া বানা হওয়ার ব্যাপারে 
কথা হল এই যে,) তাদের প্রতি আমি যে (আযাবের) ওয়াদা করছিলাম, তার মধ্য থেকে 
সামান্য কিছু (আযাব) যদি আমি আপনাকে দেখিয়ে দেই (অর্থাৎ আপনার জীবদ্দশায়ই 
যদি তা তাদের উপর নেমে আসে) কিংবা (তা নেমে আসার পূর্বেই যদি) আমি 
আপনাকে মৃত্যুদান করি (পরে তা আসুক বানা আসুক) তবে (দুটিরই সম্ভাবনা রয়েছে। 
কোন একটা দিকই নির্ধারিত নয়--কিন্তু যেকোন অবস্থায়) আমার কাছে অবশ্যই 
তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তারপর (একথা সর্বজনবিদিত যে,) আল্লাহ্‌ তাদের 
সমস্ত কার্ধকলাপ সম্পর্কে অবগত । (সুতরাং তাদেরকে শাস্তি দেবেন। সারকথা, দুনি- 
যাতে শাস্তি হোক বা না হোক, কিন্তু আসল সময়ে তা অবশ্য হবে।) আর (এই যে 
শাস্তি তাদের জন্য নির্ধারিত হয়েছে তা সমস্ত .যুক্তি-প্রমাণের পূর্ণতা ও আপত্তি খণ্ডনের 
পরই হয়েছে। তাছাড়া তাদেরই কি বৈশিষ্ট্য ঃ বরং সর্বদাই আমার রীতি এই রয়েছে যে, 
যে সমস্ত উম্মতকে আমি জবাবদিহির যোগ্য সাব্যস্ত করেছি তাদের মধ্য থেকে) প্রতি 
উম্মতের জন্য একজন বার্তাবাহক হয়েছেন। বস্তুত যখন তাদের সে রসূল (তাদের 
নিকট ) এসে যান এবং নির্দেশাবলী পৌছে দেন, তারপরে ) তাদের ফয়সালা ইনসাফের 
সাথেই করা হয়। (আর সে ফয়সালা এই যে, অমান্যকারীদেরকে অনন্ত আযাবের সম্মু- 
খীন করে দেওয়া হয়।) বস্তত এদের প্রতি (সামান্যও ) জুলুম করা হয় না। (কারণ, 
পরিপূর্ণ যুক্তি-প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে যাবার পর শাস্তি দান ইনসাফের পরিপন্থী নয়।) 
আর এসব লোক (আর্যাবসংক্রান্ত ভীতির কথা শুনে তাকে মিথ্যা প্রতিপন্ন করার 
উদ্দেশ্যে) বলে যে; (হে নবী, এবং হে মুসলমানগণ, আযাবের) এ ওয়াদা কবে বোস্ত- 
বায়িত) হবেঃ যদি তোমরা সত্যবাদীই হয়ে থাক তাহলে বাস্তবায়িত করে দিচ্ছ না 
 কেন£ঃ আপনি (সেবার পক্ষ থেকে উত্তরে) বলে দিন যে, আমি (নিজেই) নিজের জন্য 
কোন ফায়দা (লাভ) করার কিংবা কোন ক্ষতি (সাধন) করার অধিকার রাখি না, তবে 
যতটা (অধিকার ) আল্লাহ্‌ ইচ্ছা করেন (সেটুকু অধিকার অবশ্য সংরক্ষণ করি। সুতরাং 
আমি নিজের লাভ-ক্ষতিরই যখন মালিক নই, তখন অন্যের লাভ-ক্ষতির মালিক হব 
কেমন করে! যাহোক, আযাব সংঘটন আমার অধিকারে নেই। তবে তা কবে 
সংঘটিত হবে--সে ব্যাপারে কথা হল এই যে, এর জন্য) একটা নিদিষ্ট সময় রয়েছে 
(তা দুনিয়াতেই হোক কিংবা আখিরাতে ।) যখন সে নির্ধারিত সময় এসে যাবে, তখন 


সূরা ইউনুস ৫৯৩ 


এক মুহূর্ত পিছাতেও পারবে না, এক মুহূর্ত আগাতেও পারবে না (বরং সঙ্গে সঙ্গে আযাব 
সংঘটিত হয়ে যাবে । তেমনিভাবে তোমাদের আযাবেরও সময় নিদিষ্ট আছে, তখনই 
তা সংঘটিত হবে। 455 


IAA ru w শত শা 


যাক। যেমন ১০৪) 1 0522 এব ২ ৬০১ 8০৩৪3 আয়াতে তাদের এ 


তাড়াছড়ার কথা বলা হয়েছে। তাহলে ) আপনি (এ ব্যাপারে তাদেরকে ) বলে দিন 
যে, যদি তোমাদের উপর আল্লাহ্‌ তা'আলার আযাব রাতে কিংবা দিনে এসে উপস্থিত 
হয়ই, তবে (একথা বল দেখি) এ আযাবে (এমন) কোন্‌ বিষয়টি রয়েছে, যার দরুন 
অপরাধী লোকগুলো তা যথাশীঘ কামনা করছে£ (অর্থাৎ আযাব তো হল কঠিন বিষয় 
এবং তা থেকে পরিন্রাণ কামনার বন্তঃ যথাশীঘ্ কামনা করার জিনিস নয়। যেহেতু 
এ তাড়াহুড়ার দ্বারা তাদের উদ্দেশ্য মিথ্যা প্রতিপন্ন করা সেহেতু বলা হচ্ছে ষে, এখন তো 
একে মিথ্যা প্রতিপন্ন করছ যাকিনা বিশ্বাসের ফলপ্রসূ হওয়ার সময়, কিন্তু) পরে যখন 
সেই (প্রকৃত ও প্রতিশুন্ত বিষয়) এসেই যাবে তাহলে কি (সেসময়) এতে বিশ্বাস স্থাপন 
করবে (যখন সে বিশ্বাস ফলপ্রসূ হবে না এবং বলা হবে) হ্যা এখন মানলে ; অথচ 
(পূর্ব থেকে) তোমরা মিথ্যা প্রতিপন্ন করার মানসে ) তার জন্য তাড়াহুড়া করছিলে £ 
কাজেই জালিম ( তথা মৃশরিকদের ) বলা হবে যে, চিরকালীন আযাবের মজা দেখ । 
তোমরা তোমাদেরই ক্বৃতকর্মের বিনিময় পেয়েছ । তখন তারা (অবাক বিস্ময় ও 
অস্বীরুতিবশত ) আপনার কাছে জানতে চায় যে, এ আযাব কি কোন বাস্তব বিষয় £ 
আপনি বলে দিন, হ্যা। আমার পালনকর্তার কসম, তা একান্তই বাস্তব বিষয়। বস্তুত 
তোমরা কোনক্রমেই আল্লাহকে ক্লান্ত-পরিশ্রান্ত করতে পারবে না (যে, তিনি আযাব দিতে 
চাইবেন অথচ তোমরা বেচে যাবে--তা হবে না।) আর এ আযাবের ভয়াবহতা হবে 
এমন যে, যদি এক একজন মুশরিকের কাছে এত পরিমাণ ( অর্থ সম্পদ ) থাকে যাতে 
সারা পৃথিবী ভরে যেতে পারে, তবুও তার বিনিময়ে তারা নিজের প্রাণ রক্ষা করতে 
চাইবে । (অবশ্য তখন কোন ধনভাণ্ডার থাকবেও না, আর তা গ্রহণও করা হবে না, 
কিন্তু ভয়াবহতা এমন হবে যে, অর্থ-সম্পদ থাকলে তার সবই দিয়ে দিতে সম্মত হয়ে 
যেত। ) আর যখন আযাব প্রত্যক্ষ করবে, তখন (অধিকতর অপমান-অপদস্থতার ভয়ে ) 
লজ্জাকে (নিজের মনে মনেই) লুকিয়ে রাখবে । (অর্থাৎ কথা ও কাজে তাঁর প্রকাশ ঘটতে 
দেবে না, যাতে করে দর্শকরা আরো বেশি উপহাস না করতে পারে । কিন্তু শেষ পর্যন্ত 
আযাবের কঠোরতার সামনে সহ্য করা কিংবা চেপে রাখাও সম্ভব হবে না।) বস্তত 
তাদের বিচার ন্যায়ভিত্তিকই হবে এবং তাদের উপর ( সামান্যতমও ) জুলুম হবে না। 
মনে রেখো, আসমানসমূহে ও যমীনে যা কিছু বিদ্যমান সমস্তই আল্লাহ্‌র স্বত্ব। (এতে 
যেভাবে ইচ্ছা তিনি ক্ষমতা প্রয়োগ করতে পারেন। এতে এসব অপরাধীও অন্তর্ভু ক্র 
তাদের বিচারও উল্লিখিত পদ্ধতিতে করতে পারেন । ) মনে রেখো, আল্লাহ্‌র ওয়াদা সত্য। 
(সুতরাং কিয়ামত অবশ্যই আসবে) কিন্তু অনেকেই তা বিশ্বাস করে না। তিনিই প্রাণ 


৫৯৪ তফসীরে মাঁআরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


দান করেন, তিনি প্রাণ সংহার. করেন। (অতএব, তাঁর পক্ষে পুনরায় সৃম্টি করা কি 
এমন কঠিন ব্যাপার £) আর তোমরা সবাই তীরই নিকট প্রত্যাবতিত হবে (গ্রবং 
হিসাব-নিকাশের পর সওয়াব বা আযাব প্রদত্ত হবে )। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


ASAT FF Me rer 

৫%? ৩ 3%) ৫3 অর্থাৎ কিয়ামতে যখন মৃতদেহকে কবর থেকে উঠানো 
হবে, তখন একে অপরকে চিনতে পারবে এবং মনে হবে দেখা-সাক্ষাৎ হয়নি তা যেন 
খুব একটা দীর্ঘ সময় নয়। 


ইমাম বগভী (রে) এ আয়াতের তফসীর প্রসংগে বলেছেন, এ পরিচয় হবে 
প্রথমদিকে । পরে কিয়ামতের ভয়াবহ ঘটনাবলী সামনে চলে আসলে পর এসব পরিচয়: 
ছিন্ন হয়ে যাবে। কোন কোন রেওয়ায়েতে আছে যে, তখনো পরিচয় থাকবে, কিন্তু ভয়- 
সন্ত্রাসের দরুন কথা বলতে পারবে না ।--মোযহারী) 


প এ 458 পা রি রা রা ৪১৮ | 
শন 33 p১০! 651১ 1/51 অৰ্থাৎ তোমরা কি তখন ঈমান 


1“ 


আনবে, যখন তোমাদের উপর আযাব পতিত হয়ে যাবে? তা মৃত্যুর সময়েই হোক 


কিংবা তার পূর্বে। কিন্তু তখন তোমাদের ঈমানের উত্তরে বলা হবে_-১-৮৪ 1 কি 
এতক্ষণে ঈমান আনলে, চা ঈমানের সময় চলে গেছে? যেমন, জলমগ্ন হবার সময়ে 


A elf a 2 রা | 


ফিরাউন যখন বলল £ JE 1 1954 ০০৭ এ 18141850801 
(অর্থাৎ আমি ঈমান আনছি, মিউিনহ জান উবার নং তাক ছাড়া যার উপর ঈমান 


এনেছে বনি ইসরাইলরা।) উত্তরে বলা হয়েছিল, | ( অর্থাৎ এতক্ষণে ঈমান 
আনলে?) বস্তুত তার ঈমান কবুল করা হয়নি। এক হাদীসে রসূলে করীম সো) 
বলেছেন, আল্লাহ্‌ তা'আলা বান্দার তওবা কবূল করেন যতক্ষণ না তার মৃত্যুকালীন 
রধ্বস্বাস আরম্ভ হয়ে যায়। অর্থাৎ মৃত্যুকালীন গরগরা বা র্ধ্বস্বাস আর্ত হয়ে যাবার 
পর ঈমান ও তওবা আল্লাহ্‌র দরবারে গ্রহণযোগ্য নয়। এমনিভাবে দুনিয়াতে আযাব 
সংঘটিত হওয়ার পূর্বাহ্ন তওবা কবুল হতে পারে। কিন্তু আযাব এসে যাবার পর আর 
তওবা কবৃল হয় না। সুরার শেষাংশে ইউনুস আ)-এর কওমের যে ঘটনা আসছে যে, 
তাদের তওবা কবুল করে নেওয়া হয়েছিল, তা এই মূলনীতির ভিত্তিতেই হয়েছিল, কারণ 
তারা দূরে থেকে আযাব আসতে দেখেই বিশুদ্ব-সত্য মনে কেদে-কেটে তওবা করে 
নিয়েছিল। তাই আযাব সরে যায়। যদি আযাব তাদের উপর পতিত হয়ে যেত, তবে 
আর তওবা কবুল হত না। 


সুরা ইউনুস ৫৯৫ 


Lads ull 242 ৯914 E> 

CESS on beri EE EU 3 

| 24 21. 2 5 ৫ Ab PIV 229% . 

এ 056 0০0] %০ $ ০৩১ ১০৯০০৬ 

পর তীর পরি সপ eer rotten tr SOSUNTTO at ttm rm Te To mame nnn ae eee 
পঠ 


2৫ পারছি 


জোহা BUG in? 
24 rot 
UE J ES 6/৩।4১৮৪ BD) 
24808055255 ৬৪৬ ৯০০৫০ 
৪০৩৯৮ ১৪৪ শললত 35৯৬৮ ৩৫ 
৩9/৮ ৯ 8/5 0৩516 ৫৩০৬ ও 


45/ প্রা 5 ARS ৪ 2 el sa Ne wr i 
ভা 4১ ০৮০ VGC ঠা 

















রা 


. (৫৭) ছে মানবকুল, তোমাদের কাছে উপদেশবাণী এসেছে তোমাদের পরওয়ার- 
দিগারের পক্ষ থেকে এবং অন্তরের রোগের নিরাময়, হিদায়ত ও রহমত মুসলমানদের 
জন্য। ৫৮) বল, আল্লাহর দয়া ও মেহেরবাণীতে। সুতরাং এরই প্রতি তাদের সন্তুষ্ট 
থাকা উচিত। এটিই উত্তম সে সমুদয় থেকে যা সঞ্চয় করছ! (৫৯) বল, আচ্ছা 
নিজেই লক্ষ্য করে দেখ, যা কিছু আল্লাহ্‌ তোমাদের জন্য রিঘিক হিসাবে অবতীর্ণ করে- 
ছেন, তোমরা সেগুলোর মধ্য থেকে কোনটাকে হারাম আর কোনটাকে হালাল সাব্যস্ত 
করেছ? বল, তোমাদেরকে কি আল্লাহ্‌ নিদেঁশ দিয়েছেন, নাকি আল্লাহ্‌র উপর অপবাদ 
আরোপ করছ? (০) আর আল্লাহ্‌র প্রতি মিথ্যা অপবাদ আরোপকারীদের 'কি ধারণা 
কিয়ামত সম্পর্কে? আল্লাহু তো মানুষের প্রতি অনুগ্রহই করেন, কিন্ত অনেকেই ক্বত- 


-জ্তা স্বীকার করে না। (৬১) বস্তত যেকোন অবস্থাতেই তুমি থাক এবং কোরআনের 


৫৯৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


ঘেকোন অংশ থেকেই পাঠ কর কিংবা যেকোন কাজই তোমরা কর অথচ আমি 
তোমাদের নিকটে উপস্থিত থাকি যখন তোমরা তাতে আত্মনিয়োগ কর। আর তোমার 
পরওয়ারদিগার থেকে গোপন থাকে না একটি কণাও যমীনের এবং না আসমানের । 
না এর চেয়ে ক্ষুদ্র কোন কিছু আছে, না বড় যা এই প্ররুষ্ট কিতাবে নেই। 


তফসীরের সার-সংক্ষেপ 


হে মানবকুল, তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে এমন এক বস্তু 
আগমন করেছে, যা (মন্দ কাজ থেকে বাধাদান করার জন্য) উপদেশবাণী-স্বরূপ । 
আর ( যদি এর উপর আমল করে কেউ মন্দ কাজ থেকে বিরত থাকে, তবে) অন্তরে 
(মন্দ কর্মের দরুন) যে ব্যাধি (সৃষ্টি) হয়, সেগুলোর জন্য এটি নিরাময় আর (সৎকাজ 
করার জন্য ) পথণ্রদর্শনকারী । বস্তত (এর উপর আমল করে যদি সৎকাজ অবলম্বন 
করা হয়, তবে এটি রহমত (এবং সওয়াবের কারণ। আর এসব বরকত হল) ঈমান- 
দারদের জন্য। (কারণ, তারাই আমল করে থাকে । সুতরাং কোরআনের এসব বর- 
কতের কথা শুনিয়ে) আপনি (তাদেরকে ) বলে দিন, (যখন) কোরআন -এমনি জিনিস 
তখন (মানুষকে) আল্লাহ্‌র এহেন দান ও রহমতের উপর আনন্দিত হওয়া উচিত (এবং 
একে মহাসম্পদ মনে করে বরণ করে নেওয়া কর্তব্য)। এটি এ (দুনিয়া) অপেক্ষা শতগুণে 
উত্তম, যা তোমরা সঞ্চয় করছ। € কারণ, দুনিয়ার ফায়দা স্বল্প ও ক্ষণস্থায়ী; আর কোর- 
আনের ফায়দা অধিক ও স্থায়ী।) আপনি (তাদেরকে ) বলুন যে, বল দেখি, আল্লাহ্‌ 
তোমাদের (লাভের) জন্য যা কিছু রিযিক (হিসাবে) পাঠিয়েছিলেন, পরে তোমরা (নিজের 
মনগড়া মত) তার কিছু অংশ হারাম আর কিছু অংশ হালাল সাব্যস্ত করে নিয়েছ । 
€( অথচ তা হারাম হওয়ার কোনই দলীল প্রমাণ নেই। কাজেই ) আপনি তাদেরকে 
জিড্েস করুন যে, তোমাদেরকে আল্লাহ্‌ নির্দেশ দিয়েছেন, নাকি (শুধু) আল্লাহ্‌র প্রতি 
(নিজের পক্ষ থেকে ) মিথ্যা অপবাদ আরোপ করছ ? কিয়ামত সম্পর্কে তাদের ধারণা 
কিঃ (যারা মোটেই ভয় করে না। তারা কি মনে করে যে, কিয়ামত আসবে না কিংবা 
এলেও আমাদের জওয়াবদিহি করতে হবে নাঃ) সত্যই মানুষের প্রতি আল্লাহ্‌ তা'আলার 
বিরাট অনুগ্রহ রয়েছে (যে, সাথে সাথেই শাস্তি দেন না; বরং তওবা করার অবকাশ 
দিয়ে রেখেছেন। ) কিন্তু অধিকাংশ লোকই অকৃতজ্ঞ (তা নাহলে তওবা করে নিত)। 
আর আপনি যেকোন অবস্থায়ই থাকুন না কেন এবং €সে সমুদয় অবস্থা সত্বেও ) 
আপনি যেকোন খান থেকে কোরআন পাঠ করুন না কেন (এমনিভাবে অন্য যত লোকই 
হোক না কেন) তোমরা যে কাজই কর, আমি সবকিছুরই খবর রাখি, যখন তোমরা 
সেকাজ আরম্ভ কর। আর আপনার পালনকর্তার (জ্ঞান) থেকে কোন অণু কণা পরিমাণও 
গোপন নেই। না যমীনে না আসমানে । (বরং সবকিছুই তাঁর জ্তানে সমুপস্থিত। ) 
আর না (উল্লিখিত পরিমাণ অপেক্ষা ) কোন ক্ষুদ্র বস্তু, না তোর চেয়ে) কোন বড় বস্তু 
আছে, কিন্তু সে সবই (আল্লাহ্র জ্ঞানের ব্যাপকতার কারণে) কিতাবে মুবীন (তথা 
লওহে মাহফুযে খেদিত ) রয়েছে। ্‌ 


সুরা ইউনূস ৫৯৭ 
আন্ষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


বিগত আয়াতসমূহে কাফিরদের দুরবস্থা এবং আখিরাতে তাদের উপর নানা রকম 
আযাবের বর্ণনা ছিল। 


আলোচ্য আয়াতগুলোর প্রথম দুটিতে তাদের সে দুরবস্থা ও পথন্রম্টতা থেকে 
বেরিয়ে আসার পন্থা এবং আখিরাতের আযাব থেকে মুক্তি লাভের উপায় নির্দেশ করা 
হয়েছে। আর তা হল আল্লাহ্‌র কিতাব কোরআন ও তাঁর রসূল মুহাম্মদ মুস্তফা (সা)-র 
আনুগত্য | 


মানব ও মানবতার জন্য এ দুটি বিষয় এমন সুদৃঢ় যে, আসমান ও যমীনের 
সমস্ত নিয়ামত অপেক্ষা উত্তম ও শ্রেষ্ঠ । কোরআনের নির্দেশাবলী এবং রস্লের 
সুন্নতের অনুবতিতা মান্ষকে সত্যিকার অর্থেই মানুষ বানিয়ে দেয় এবং যখন মানুষ 
সত্যিকার অর্থেই মানুষ হয়ে যায়, তখন সমগ্র বিশ্ব সুন্দর হয়ে উঠে এবং এ পৃথিবীই 
স্বর্গে পরিণত হতে পারে । 


প্রথম আয়াতে কোরআন করীমের চারটি বৈশিষ্ট্যের উল্লেখ করা হয়েছে 3 
AS WG w ৮ A“ Hr ar Gat 


এক-_ 4} ) ত ১৮ 9০ == ০ ০০ ও 4০ 2--এর প্রকৃত অর্থ হল এমন 


বিষয় বর্ণনা করা, যা শুনে মানুষের অন্তর কোমল হয় এবং আল্লাহর প্রতি প্রণত হয়ে 
পড়ে। পাথিব গাফলতির পর্দা ছিন্ন হয়ে মনে আখিরাতের ভাবনা উদয় হয়। কোরআন 
করীম প্রথম থেকে শেষ পর্যন্ত এই 'মাওয়েযায়ে হাসানাহ্‌'-র অত্যন্ত সালংকার প্রচারক । 
এর প্রতিটি জায়গায় ওয়াদা-প্রতিশ্ুতির সাথে সাথে ভীতি-প্রদর্শন, সওয়াবের সাথে সাথে 
আযাব, পাথিব জীবনের কল্যাণ ও কৃতকার্যতার সাথে সাথে ব্যর্থতা ও পথন্ষ্টতা প্রভৃতির 
এমন সংমিশ্রিত আলোচনা করা হয়েছে, যা শোনার পর পাথরও পানি হয়ে ষেতে পারে। 
তদুপরি কোরআন করীমের অন্যান্য বর্ণনা-বিশ্লেষণও এমন যা মনের কায়া পাল্টে 
দিতে অদ্বিতীয় । 


৬ Ad RLS IH 


৯১০ ৮-এর সাথে 2) শে” বলে কোরআনী ওয়াযের মর্যাদাকে অধিকতর 


উচ্চ করে দিয়েছে। এতে বোঝা যাচ্ছে যে, এ ওয়ায নিজেদেরই মত কোন দুর্বল মানুষের 
পক্ষ থেকে নয় যার হাতে কারো হক্ষতি-ব্বদ্ধি কিংবা পাপ-পুণ্য কিছু নেই ; বরং এ 
হলো মহান পরওয়ারদিগারের পক্ষ থেকে, যার কোথাও ভুল-ভ্রান্তির কোন সম্ভাবনা 
নেই এবং যার প্রতিক্তা প্রতিশ্ততি ও ভীতি-প্রদর্শনে কোন দুর্বলতা কিংবা আপত্তি-ওযরের 
আশংকা নেই । 


AS Eee 
কোরআন করীমের দ্বিতীয় গুণ $ 5 ১৯1 ৮৪৯ ৬০১ « ৬৪ বাক্যে বণিত হয়েছে। 


৫৯৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতর্থ খণ্ড 


9 - (FASS 
£ (৫&৯ অৰ্থ রোগ নিরাময় হওয়া । আর ১2 * হল }4.-এর বহুবচন, যার অর্থ 


শি 


বুক। আর এর মর্মার্থ হল অন্তর । 


সারার্থ হচ্ছে যে, কোরআন করীম অন্তরের ব্যাধিসমৃহের জন্য একান্ত সফল 
চিকিৎসা ও সুস্থতা এবং রোগ নিরাময়ের অব্যর্থ ব্যবস্থাপত্র । হযরত হাসান বসরী 
(র) বলেন যে, কোরআনের এই বৈশিষ্ট্যের দ্বারা বোঝা যায় যে, এটি বিশেষত অন্তরের 
রোগের শেফা ; দৈহিক রোগের চিকিৎসা নয় ।---(রেহল-মাণআনী ) 


কিন্তু অন্যান্য মনীষী বলেছেন যে, প্রকৃতপক্ষে কোরআন সর্ব রোগের নিরাময়, 
তা অন্তরের রোগই হোক কিংবা দেহেরই হোক। তবে আত্মিক রোগের ধ্বংসকারিতা 
মানুষের দৈহিক রোগ অপেক্ষা বেশি মারাত্মক এবং এর চিকিৎসাও যে কারো সাধ্যের 
ব্যাপার নয়, সে কারণেই এখানে শুধু আন্তরিক ও আধ্যাত্মিক রোগের উল্লেখ করা হয়েছে। 
এতে একথা প্রতীয়মান হয় নাযে, দৈহিক রোগের জন্য এটি চিকিৎসা নয়। 


হাদীসের বর্ণনা ও উম্মতের আলিম সম্প্দায়ের অসংখ্য অভিজ্ততাই এর প্রমাণ 
যে, কোরআন করীম যেমন আন্তরিক ব্যাধির জন্য অব্যর্থ মহৌষধ, তেমনি দৈহিক 
রোগ-ব্যাধির জন্যও উত্তম চিকিৎসা । 


হযরত আবু সাঈদ খুদরী (র) থেকে বণিত রয়েছে যে, এক লোক রসূলে 
করীম (সা)-এর খিদমতে এসে নিবেদন করল যে, আমার বুকে কষ্ট পাচ্ছি। মহানবী 


(সা) বললেন, কোরআন পাঠ কর্‌ । কারণ, আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেছেন-_- 
AIM ৮৩ এত oo | 


354১! $০১৪ ৬% অৰ্থাৎ কোরআন সে সমস্ত রোগের জন্য আরোগ্য যা বুকের 


লা 


মাঝে হয়ে থাকে । ( রূহুল-মা'আনী---ইবনে মা্দু বিয়াহ থেকে ) 


এমনিভাবে হযরত ওয়াসেলাহ ইবনে আশ’কা’ রে)-র রেওয়ায়েতে রয়েছে যে, 
এক ব্যক্তি রসূলুল্লাহ, (সা)-র খিদমতে এসে জানালো যে, আমার গলায় কষ্ট হচ্ছে। 
তিনি তাকেও একথাই বললেন যে, কোরআন পড়তে থাক । 


উম্মতের ওলামাগণ কিছু রেওয়ায়েত, কিছু উদ্ধৃতি এবং কিছু নিজেদের অভিজ্ঞ- 
তার আলোকে কোরআনের আয়াতসমূহের বৈশিষ্ট্য ও উপকারিতা পৃথক গ্রন্থে সংগ্রহ 
করে দিয়েছেন । ইমাম গাযযালী রে) রচিত গ্রন্থ “খাওয়াসে-কোরআনী” এ বিষয়ে 
লিখিত প্রসিদ্ধ একখানি গ্রন্থ । হাকীমূল উম্মত হযরত মাওলানা থানবী রে) গ্রন্থটি 
সংক্ষেপ করে “আমালে কোরআনী” নামে প্রকাশ করেছেন। এছাড়া অভিজ্ঞতার আলোকে 
যা দেখা যায়, তাতে এ বিষয়টি অস্বীকার করা যায় না ষে, কোরআন করীমের বিভিন্ন ' 
আয়াত বিভিন্ন দৈহিক রোগ-ব্যাধির জন্যও নিরাময় হিসাবে প্রমাণিত হয়ে থাকে। অবশ্য 
একথা সত্য যে, আত্মার রোগ-ব্যাধি দূর করাই কোরআন নাধিলের প্ররুত উদ্দেশ্য । তবে 
আনুষঙ্গিকভাবে এটি দৈহিক রোগ-ব্যাধিরও উত্তম চিকিৎসা । 


সূরা ইউনূস ৫৯৯ 


এতে সেসব লোকের নিবুদ্ধিতা ও ভ্রম্টতাও স্পম্ট হয়ে গেছে, যারা কোরআন- 
করীমকে শুধু দৈহিক রোগের চিকিৎসা কিংবা পাথিব প্রয়োজনের ভিত্তিতেই পড়ে বা 
পড়ায় । না এরা আত্মিক রোগ-ব্যাধির প্রতি লক্ষ্য করে, না কোরআনের হিদায়তের 
উপর আমল করার প্রতি মনোনিবেশ করে। এমনি লোকদের ব্যাপারে আল্লামা ইকবাল 
বলেছেন ঃ 


SIR ul ASS GS po js ed OR JF ওটা ৬] ০ 155 


অর্থাৎ তোমরা কোরআনের সূরা ইয়াসীনের দ্বারা এতটুকুই উপরুত হয়েছ যে, 
এর পাঠে মৃত্যুন্ত্রণা সহজ হয়। অথচ এ সূরার মর্ম, তাৎপর্য ও নিগৃত রহস্যের প্রতি 
যদি লক্ষ্য করতে, তাহলে এর চেয়ে বহুগুণ বেশি উপকারিতা ও বরকত হাসিল করতে 
পারতে । 


A 


কোন কোন গবেষক তফসীরকার বলেছেন যে, কোরআনের প্রথম গুণ 8৮০ go 


-এর সম্পর্ক হল মানুষের বাহ্যিক আমলের সাথে--যাকে শরীয়ত বলা হয়। কোরআন 
A IH “uw IB er 


করীম সে সমস্ত আমল সংশোধনের সর্বোত্তম উপায় । আর 99 ০) ১5১) এ 


রর রগ 


-এর সম্পর্ক হল মানুষের আভ্যন্তরীণ বিষয়ের সাথে, যাকে তরীকত ও তাসাউফ নামে 
অভিহিত করা হয়। 


73 #3 
এ আয়াতে কোরআনের তৃতীয় গুণ ৩-৯ আর চতুর্থ গুণ ৬৪ ১৯ বলা 


STA a 


হয়েছে । ৯০১৮) অর্থ হিদায়ত। অর্থাৎ পথ-প্রদৰ্শন । কোরআন করীম মানুষকে 
সত্য ও ন্যায়ের প্রতি আমন্ত্রণ জানায়। সে মানুষকে বলে যে, সমগ্র বিশ্ব এবং স্বয়ং 
মানবসত্তার মাঝে আল্লাহ্‌ তা'আলা তার যে মহান নিদর্শনসমূহ দিয়ে রেখেছেন, সে 
গুলো নিয়ে চিন্তা-ভাবনা করবে, যাতে তোমরা সেসব বিষয়ের স্রষ্টা ও মালিককে 
চিনতে পার । 


A 


দ্বিতীয় আয়াতে বলা হয়েছে ঃ Db ৮১১, 414৬৭ ০ 


লা 


পা টিলার তা 00১৫4 x #3 2 পারত চিত 


৬ 9০০ ০০ 8৯55 12 1৯55 অর্থাৎ মানুষের কর্তব্য হল আল্লাহ, তা'আলার 


রহমত ও অনুগ্রহকেই প্রকৃত আনন্দের বিষয় মনে করা এবং একমাত্র তাতেই আনন্দিত 
হওয়া । দুনিয়ার ক্ষণস্থায়ী ধনসম্পদ, আরাম-আয়েশ ও মান-সন্ত্রম কোনটাই প্রকৃত- 
পক্ষে আনন্দের বিষয় নয়। কারণ, একে তো কেউ যত অধিক পরিমাণেই তা অর্জন 


৬০০ ্‌ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুৰ্থ খণ্ড 


করুক না কেন, (সবই) অসপশ্পূর্ণ হয়ে থাকে; পরিপূর্ণ হয় না। দ্বিতীয়ত, সততই তার 
“ ASA Busan পাট 


পতনাশংকা লেগে থাকে । তাই আয়াতের শেষাংশে বলা হয়েছে---৩৬ ৭%৬2% (৩০0৯ 32 


অর্থাৎ আল্লাহ্‌র করুণা-অনুগ্রহ সে সমস্ত ধনসম্পদ ও সম্মান-সামতাজ্য অপেক্ষা উত্তম, 
যেগুলোকে মানুষ নিছেদের সমগ্র জীবনের ভরসা বিবেচনা করে সংগ্রহ করে। 


এ আয়াতে দু”টি বিষয়কে আনন্দ হরষের উপকরণ সাব্যস্ত করা হয়েছে। একটি 
হল ০১ (ফজল), অপরটি Kon 3 (রহমত )। এতদুভয়ের মর্ম কি? এ সম্পর্কে 


হযরত আনাস রো) বণিত এক হাদীসে উদ্ধৃত রয়েছে যে, রসুলুল্লাহ সো) ইরশাদ করে- 
ছেন, আল্লাহ্‌র “ফযল'-এর মর্ম হল কোরআন, আর রহমত-এর মর্ম হল এই যে, 
তোমাদেরকে তিনি কোরআন অধ্যয়ন এবং সে অনুযায়ী আমল করার তওফিক দান 
করেছেন ।--(রূহুল-মা“আনী, ইবনে মারদুবিয়াহ থেকে ) 


এ বিষয়টি হযরত বারা ইবনে আযেব রো) এবং হযরত আবু সাঈদ খুদরী রো) 
থেকেও বণিত রয়েছে। তাছাড়া অনেক তফসীরকার মনীষী বলেছেন যে, “ফযল" অর্থ 
কোরআন, আর রহমত হল ইসলাম। বস্তৃত এর মর্মার্থ ও তা-ই, যা উল্লিখিত হাদীসের 
দ্বারা বোঝা যায় যে, রহমতের মর্ম এই যে, আল্লাহ্‌ তাআলা আমাদেরকে কোরআনের 


শিক্ষা দান করেছেন এবং এর উপর আমল করার সামর্থ্যও দিয়েছেন। কারণ ইসলামও 
এ তথখ্যেরই শিরোনাম । | 


হযরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস (রা)-এর এক রেওয়ায়েতে উল্লেখ রয়েছে যে, 
ফযল-এর মর্ম হল কোরআন, আর রহমত হল নবী করীম (সো)। কোরআন করীমের 


কাজ 1 ৮5 ০৪ MUA A EE 


আয়াত-_ ০৯) 8৩০ ) ] 1 ১৭০ ) { ৩ 3 -এর মাঝেও তারই সমর্থন পাওয়া 


যায়। বস্তুত এর সারমর্মও প্রথম ব্যাখ্যা থেকে ভিন্ন কিছু নয়। কারণ কোরআন কিংবা 
ইসলামের উপর আমল করা রসূলে করীম (সা)-এর আনুগত্যেরই বিভিন্ন শিরোনাম। 
Ed ra dA 

এ আয়াতে সু-প্রসিদ্ধ কিরাআত পোঠ) অনুযায়ী 1 ৯ )৯5% গায়েবের সীগা বা 
নাম পুরুষ ব্যবহাত হয়েছে। অথচ এর প্রকৃত লক্ষ্য হল তখনকার উপস্থিত লোকেরা, 
যার চাহিদা মুতাবিক এখানে মধ্যম পুরুষ ব্যবহার করাই জমীচীন ছিল । যেমন, 
কোন কোন কিরাআত বা পাঠে তাও রয়েছে । কিন্তু প্রসিদ্ধ পাঠে নামপূরুষই ব্যবহার 
করার তাৎপর্য এই যে, রসূলে করীম (সো) কিংবা ইসলামের ব্যাপক রহমত শুধু তখন- 
কার উপস্থিত লোকদের জন্যই নিদিষ্ট ছিল না; বরং কিয়ামত পর্যন্ত আগত সমস্ত 
মানুষই এর অন্তর্ভুক্ত । (রেহুল-মা'আনী ) 


বিশেষ জ্ঞাতব্য ঃ এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কোরআন করীমের অপর 
এক আয়াতের বাহ্যিক শব্দাবলীর দ্বারা বোঝা যায় যে, এ পৃথিবীতে আনন্দ-হরষের কোন . 


স্রা ইউনুস ৬০১ 


পরী নেতা ৩ 


স্থান নেই । ইরশাদ হয়েছেঃ -৩৪ $1 ০৯৪ cI Bul CY অর্থাৎ 


আনন্দে আত্মহারা হয়ে যেয়ো না, আল্লাহ্‌ এমন রর অথচ, 
আলোচ্য আয়াতে নির্দেশবাচক শব্দ ব্যবহার করে আনন্দিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। 
এতে বাহ্যত দুটি আয়াতের মাঝে বিরোধ দেখা দেয়। এর এক উত্তর হল এইযে, 
যেখানে আনন্দিত হতে বারণ করা হয়েছে, সেখানে আনন্দের সংযোগ হল পাখিব সম্পদের 
সাথে। পক্ষান্তরে যেখানে আনন্দিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে আনন্দের 
সংযোগ হল আল্লাহ তা'আলার করুণা ও অনুগ্রহের সাথে । দ্বিতীয় পার্থক্য হল এই যে, 
নিষিদ্ধতার ক্ষেত্রে সাধারণভাবে আনন্দই উদ্দেশ্য ৷ 


তৃতীয় আয়াতে সেসব লোকের প্রতি সতকাঁকরণ করা হয়েছে, যারা হালাল- 
হারামের ব্যাপারে নিজের ব্যক্তিগত মতকে প্রশ্রয় দেয় এবং কোরআন ও সুন্নাহর সনদ 
ব্তীতই নিজের ইচ্ছামত যে-কোন বস্তকে হালাল কিংবা হারাম সাব্যস্ত করে নেয়। 
এদেরই উপর কিয়ামতে কঠিন আযাব হবে বলে উল্লেখ করা হয়েছে। ফলে বোঝা যাচ্ছে, 
কোন বস্তু কিংবা কোন কর্মের হালাল অথবা হারাম হওয়া প্রকৃতপক্ষে মানুষের মতের 
উপর নির্ভরশীল নয়, বরং তা একান্তভাবে আল্লাহ্‌ ও আল্লাহ্র রসুলের অধিকারভুক্ত । 
তাঁদের হুকুম ছাড়া কোন জিনিসকে হালাল বলাও জায়েয নয়, হারাম বলাও জায়েয নয় । 


চতুর্থ আয়াতে মহানবী (সা)-কে সম্বোধন করে মহান আল্লাহ্‌ তা'আলার ব্যাপক 
জ্ঞান এবং তার অতুলনীয় বিস্তুতির কথা আলোচনা করা হয়েছে । বলা হয়েছে যে, 
আপনি সবক্ষণ যে কর্মে এবং যে অবস্থায় থাকেন অথবা কোরআন থেকে যা পাঠ করেন, 
তার কোন অংশই আমার নিকট গোপন নেই। তেমনিভাবে সমস্ত মানুষ যা কিছু করে, 
তা আমার দুষ্টির সামনে রয়েছে। বস্তুত আসমান ও যমীনের কোন একটি বিন্দুবিসর্গও 


আমার কাছে গোপন নেই, বরং প্রত্যেকটি বিষয় (4৭ ৮4 অর্থাৎ 'লওহে-মাহফ্ষে' 
(সুরক্ষিত পটে ) লিখিত রয়েছে । 


 বাহ্যত এখানে আল্লাহর জ্ঞানের বিস্তৃতি এবং সর্ববিষয়ে ব্যাপকতার বর্ণনা দেওয়ার 
তাৎপর্য হল এর মাধ্যমে নবী করীম সো)-কে সান্ত্বনা দেওয়া যে, যদিও আপনার বিরোধী 
ও শন্রু সংখ্যা অনেক, কিন্তু আল্লাহ তা*আলার স্মরণ আপনার সাথে আছে, তাতে আপনার- 
কোনই ক্ষতি সাধিত হবে না। 


3৯ ১১459: BE VY AIC 58) 


পাঠ 8 ৮৯ ০ 2 $ 2১০29, ONS 
ডে 821 8 4৪ তা Gxt 
A RE ৩ UY SOU P03 ON 








৬০২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


Ail ৮৪ fille ৩ V+ 5:১৫ ৫৮০১২: ১ ০ 
৯০1৯১ ১৪/১১৪। ৬০১০4 0:১8: SL 
521১ 
৩ (2১৪০ 

(৬২) মনে রেখো, যারা আল্লাহ্‌র বন্ধু, তাদের না কোন ভয়ভীতি আছে, না 
তারা চিন্তান্বিত হবে। (৬৩) যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে (৬৪) 
তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে । আল্লাহ্‌র কথার কখনো 
হেরফের হয় না। এটাই হল মহা সফলতা । 








তফসীরের সার সংক্ষেপ 

(এ তো গেল আল্লাহ্‌ তা'আলার জ্ঞানের বর্ণনা । পরবর্তীতে নিষ্ঠাবান ও আনুগত্য- 
পরায়ণ লোকদের সংরক্ষিত হওয়ার বিবরণ দেওয়া হয়েছে যে, ) স্মরণ রেখো, আল্লাহ্‌ 
তা“আলার বন্ধুজনদের উপর নাকোন আশংকা (জনক ঘটনা পতিত হবার ভয় ) আছে, 
না তারা (কোন উদ্দেশ্য ব্যর্থ হওয়ার দরুন) দুঃখিত বা মর্মাহত হবে। (অর্থাৎ আল্লাহ 
তাদেরকে ভয়াবহ ও আশংকাজনক দুর্ঘটনা থেকে রক্ষা করেন। আর তারা আল্লাহ্‌র বন্ধু) 
যারা ঈমান এনেছে এবং (পাপকর্ম থেকে) বিরত থাকে। (অর্থাৎ ঈমান ও পরহিষগারীর 
মাধ্যমে আল্লাহ্‌র নৈকট্য লাভে সমর্থ হয়। আর ভয় ও শংকা থেকে তাদের মুক্ত থাকার 
কারণ এই যে,) তাদের জন্য পাথিব জীবনেও এবং আখিরাতেও (আল্লাহ্‌র পক্ষ থেকে 
দুঃখ-কষ্ট থেকে বেঁচে থাকার ) সুসংবাদ রয়েছে। (বস্তুত) আল্লাহ্র কথায় (অর্থাৎ 
ওয়াদায় ) কোন ব্যতিক্রম হয় না। (সুতরাং যখন সুসংবাদ দান প্রসঙ্গে তাদের সাথে 
ওয়াদা করা হয়েছে এবং আল্লাহ্র ওয়াদা সব সময় সঠিক হয়ে থাকে, কাজেই ভয় ও 
দুঃখমুক্ত হওয়া অনিবার্য । আর) এটি (অর্থাৎ এ সুসংবাদ যা উল্লিখিত হল) মহান 
কৃতকাৰ্যতা । 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

আলোচ্য আয়াতসমূহে আল্লাহ্‌র ওলীদের বিশেষ বৈশিষ্ট্য, তাদের প্রশংসা ও পরি- 
চয় বর্ণনার সাথে সাথে তাদের প্রতি আখিরাতের সুসংবাদ দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে 
-যারা আল্লাহর ওলী তাদের না থাকবে কোন অপছন্দনীয় বিষয়ের সম্মুখীন হওয়ার . 
আশংকা, আর না থাকবে কোন উদ্দেশ্যে ব্যর্থতার গ্লানি। আর আল্লাহ্র ওলী হলেন সে 
সমস্ত লোক, যারা ঈমান এনেছে এবং তাকওয়া পরহিষগারী অবলম্বন করেছে । এদের 
জন্য পাথিব জীবনেও সুসংবাদ রয়েছে এবং আখিরাতেও । 


এতে কয়েকটি বিষয় লক্ষণীয় ৷ 


এক. আল্লাহ্র ওলীগণের উপর ভয় ও শংকা না থাকার অর্থ কি? দুই. ওলী- 
আল্লাহ্‌র সংক্তা ও লক্ষণ কি? তিন. দুনিয়া ও আখিরাতে তাঁদের জন্য সুসংবাদের মর্ম কি? 


সূরা ইউনুস ৬০৩ 


প্রথম বিষয় “আল্লাহর ওলীদের কোন ভয়-শংকা থাকে না’ অর্থ এও হতে পারে 
যে, আখিরাতের হিসাব-নিকাশের পর যখন তাঁদেরকে তাদের মর্যাদায় জান্নাতে প্রবেশ 
করানো হবে, তখন ভয় ও আশংকা থেকে চিরতরে তাদের মুক্ত করে দেওয়া হবে। না 
থাকবে কোন রকম কষ্ট ও অস্থিরতার আশংকা, আর না থাকবে কোন প্রিয় ও 
কাঙ্ক্ষিত বস্তর হাতছাড়া হয়ে যাবার দুঃখ । বরং তাদের প্রতি জান্নাতের নিয়ামতরাজি 
হবে চিরস্থায়ী, অনন্ত। এ অর্থে আয়াতের বিষয়বস্তু সম্পর্কে কোন প্রশ্ন বা আপত্তির 
কারণ নেই। কিন্তু এ প্রশ্ন অবশ্যই সৃষ্টি হয় যে, এতে শুধু ওলীগণের কোন বিশেষত্ব 
নেই, সমস্ত জান্নাতবাসী যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, তাদের সবাই এ অবস্থায়ই 
থাকবে। তবে একথা বলা যায় যে, যারা শেষ পর্যন্ত জান্নাতে পৌঁছাবে তাদের সবাইকে 
ওলীআল্লাহ্‌ বলা হবে। পৃথিবীতে তাদের কার্যকলাপ যেমনই থাকুক না কেন, জান্নাতে 
প্রবেশ করার পর সবাই ওলী-আল্লাহর তালিকায় গণ্য হবে। 


কিন্তু অনেক তফসীরকার বলেছেন, ওলী-আল্লাহ্‌দের জন্য দুঃখ-ভয় না থাকা দুনিয়া 
ও আখিরাত উভয় ক্ষেত্রেই ব্যাপক। আর ওলী-আল্লাহ্‌দের বৈশিষ্ট্যও তাই যে, পৃথিবী- 
তেও তারা দুঃখ-ভয় থেকে মুক্ত। এ ছাড়া আখিরাতে তাদের মনে কোন চিন্তা-ভাবনা 
না থাকা তো সবারই জানা । এতে সমস্ত জান্নাতবাসীই অন্তভূত্ত। 


কিন্তু এতে অবস্থা ও বাস্তবতার দিক দিয়ে প্রশ্ন হল এই যে, পৃথিবীতে তো এ 
বিষয়টি বাস্তবতার পরিপন্থী দেখা যায়। কারণ, ওলী-আল্লাহ্‌র তো কথাই নেই স্বয়ং 
নবী-রসগুলগণও এ পৃথিবীতে ভয় ও আশংকা থেকে মুক্ত নন বা ছিলেন না বরং তাঁদের 
ভয়ভীতি অন্যদের তুলনায় বেশিই ছিল। যেমন কোরআন করীমে ইরশাদ হয়েছে ঃ 


এটি পাপা 05. || ad পে 


2০০1 রর ১ ৬ ৩" dl (০০৪ oS p অর্থাৎ ওলামাগণই পরিপূর্ণভাবে আল্লাহ্‌কে 


টুনি রাশ 


ভয় করেন। অন্ন্র গলী-আল্লাহ্‌গণের অবস্থা বর্ণনা প্রসংগেই বলা হয়েছে £ ৬৯ ৩৪১ 15 


AS Aen aur wo ee BH Oe AS AVDA HA 


১১০ ৩ ১৯০7৪) ৩০1 ৭৪ ৩ 2৯০ ৪) তা ৬৩ অর্থাৎ এরা সর্বক্ষণ 


আল্লাহ্র আযাবের ভয় করে। কারণ, তাদের পালনকর্তার আযাব এমন জিনিস যার সম্পর্কে 
কেউ নিশ্চিত হয়ে বসে থাকতে পারে না। 


আর ঘটনাপ্রবাহও তাই। যেমন, শামায়েলে-তিরমিযী গ্রন্থে বণিত এক হাদীসে 
উল্লেখ রয়েছে যে, রস্‌লে করীম (সা)-কে অধিকাংশ সময় বিষঞ্জ-চিন্তাল্বিত দেখা যেত । 
তিনি নিজেই বলেছেন, আমি আল্লাহ্‌কে তোমাদের সবার চেয়ে বেশি ভয় করি । 


সাহাবায়ে কিরামের মধ্যে সবচেয়ে উত্তম হযরত আবূ বকর সিদ্দীক ও উমর 
ফারুক রো)-সহ অন্য সমস্ত সাহাবী, তাবেয়ীন ও ওলী-আল্লাহ্‌গণের কান্নাকাটির 
ঘটনাবলী ও আখিরাতের ভয়ভীতি সন্ত্রস্ত থাকার অসংখ্য ঘটনা বিদ্যমান রয়েছে। 


৬০৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


তাই রূহুল মা'আনীতে আল্লামা আলুসী রে) বলেছেন, পাথিব জীবনে ওলী- 
আল্লাহ্‌গণের ভয় ও দুশ্চিন্তা থেকে নিরাপদ থাকা হল এ হিসাবে যে, প্ৃথিবীবাসী সাধা- 
রণত যেসব ভয় ও দুশ্চিন্তার সম্মুখীন? পাথিব উদ্দেশ্য ও লক্ষ্য, আরাম-আয়েশ, মান- 
সম্ভ্রম ও ধনসম্পদের সামান্য ক্ষতিতেই যে তারা মুষড়ে পড়ে এবং সামান্য কষ্ট ও 
অস্থিরতার ভয়ে তাথেকে বাঁচার তদবীরে রাত-দিন মজে থাকে- আল্লাহ্‌র ওলীগণের 
স্থান হয়ে থাকে এ সবের বহু উধ্বে। তাঁদের দৃষ্টিতে না পাখিব ক্ষণস্থায়ী মান-সন্দ্রম 
ও আরাম-আয়েশের কোন গুরুত্ব আছে যা অর্জন করার জন্য সদা ব্যস্ত থাকতে 
হবে, আর না এখানকার দুঃখ-কষ্ট পরিশ্রম কোন লক্ষ্য করার মত বিষয় যা প্রতিরোধ 
করতে গিয়ে অস্থির হয়ে উঠতে হবে। বরং তাদের অবস্থা হল £ 


8 


রি EEE Oe 
পারে, আমার সৎসাহসের সামনে যা কিছুই আসে, সবই ক্ষণিকের অতিথি মান্র ৷) 


মহান আল্লাহ্‌ তা'আলারও প্রেম-মহত্ত, আর তাঁর ভয়ভীতি এসব মনীষীর উপর 
এমনভাবে আচ্ছন্ন হয়ে থাকে যে, এর মুকাবিলায় তাদের পাথিব দুঃখ-বেদনা, আরাম- 
আয়েশ ও লাভ-ক্ষতির গুরুত্ব তুণ-কণিকার মত নয়। কবির ভাষায় £ 


< 899 ০ ৫৮০৮৯ 35 ৭ এছ Ss এ এ 
০১15০ ১47 AD LS ys us lt 


অর্থাৎ প্রেমের চলার পথে যারা লাভের প্রত্যাশা করে, তারা প্রেমের কলংক । 
এ প্রান্তরে চলতে গিয়ে যারা মনযিলের প্রতি লক্ষ্য রাখে, তারা পথভ্রষ্ট বলে অভিহিত ৷’ 


দ্বিতীয় বিষয়টি আল্লাহ্র ওলীগণের সংজ্ঞা ও তাঁদের লক্ষণ সংক্রান্ত । ‘আও- 
লিয়া’ শব্দটি ‘ওলী’ শব্দের বহুবচন। আরবী ভাষায় ‘ওলী’ অর্থ নিকটবর্তাও হয় এবং 
দোস্ত-বন্ধুও হয়। আল্লাহ্‌ তা'আলার প্রেম ও নৈকট্যের একটি সাধারণ স্তর এমন রয়েছে 
যে, তার আওতা থেকে পৃথিবীর কোন মানুষ কোন জীবজন্ত এমনকি কোন বস্ত-সাম- 
গ্রীই বাদ পড়ে না। যদি এ নৈকট্য না থাকে, তবে সমগ্র বিশ্বের কোন একটি বস্তুও 
অস্তিত্ব লাভ করতে পারত না। সমগ্র বিশ্বের অস্তিত্ব প্রকৃত উপকরণ হল সেই সংযোগ 
যা আল্লাহ্‌ তাআলার সাথে রয়েছে। যদিও এই সংযোগের তাৎপর্য কেউ বুঝেনি বা 
বুঝতে পারেও না, তথাপি এই অশরীরী সংযোগ অপরিহার্য ও নিশ্চিত । কিন্তু “আউ- 
লিয়াহ্‌ শব্দে নৈকট্যের এ স্তরের কথা বলা উদ্দেশ্য নয়। বরং নৈকট্য প্রেম ও ওলিত্বের 
দ্বিতীয় আরেকটি পর্যায় বা স্তর রয়েছে যা আল্লাহ্‌ তাআলার বিশেষ বিশেষ বান্দাদের 
জন্য নিদিস্ট। সে নৈকট্যকে মুহাব্বত' বা প্রেম বলা হয়। যারা নৈকট্য লাভ করতে 
সমর্থ হন, তাদেরকেই বলা হয় ওলীআল্লাহ্‌ তথা আল্লাহ্র ওলী। যেমন হাদীসে 


সুরা ইউনুস ্‌ ৬০৫ 


কুদসীতে বণিত রয়েছে, আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ “আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে 
আমার নৈকট্য অর্জন করতে থাকে । এমনকি আমি নিজেও তাকে ভালবাসতে আরম্ভ 
করি। আর যখন আমি তাকে ভালবাসি, তখন আমিই তার কান হয়ে যাই, সে যা 
কিছু শোনে, আমার মাধ্যমেই শোনে । আমিই তার চোখ হয়ে যাই, যা কিছু সে দেখে 
আমার মাধ্যমেই দেখে। আমিই তার হাত-পা হয়ে যাই, যা কিছু সে করে আমার দ্বারাই 
করে।” এর মর্ম হল এই যে, তার কোন গতি-স্থিতি ও অন্য যে কোন কাজ আমার 
ইচ্ছা বিরুদ্ধ হয় না। 


বস্তুত এই বিশেষ ওলিত্ব বা নৈকট্যের স্তর অগণিত ও অশেষ। এর সর্বোচ্চ 
স্তর নবী-রসুলগণের প্রাপ্য। কারণ, প্রত্যেক নবীরই ওলী হওয়া অপরিহাধ। আর এর 
সর্বোচ্চ স্তর হল সায়্যেদুল আম্বিয়া নবী করীম (সা)-এর এবং এ বেলায়েতের সর্বনিশ্ন 
স্তর হল সুফী-সাধকগণের পরিভাষায় 'দরজায়ে ফানা” তথা আত্মবিল্লপ্তির স্তর বলা 
হয়। এর মর্ম হল এই যে, মানুষের অন্তরাত্মা আল্লাহ্‌র স্মরণে এমনভাবে ডুবে যায় 
যে, পৃথিবীতে কারো মায়া-ভালবাসাই এর উপর প্রবল হতে পারে না। সে যাকে ভাল- 
বাসে, আল্লাহ্‌র জন্য ভালবাসে , যার প্রতি ঘৃণা পোষণ করে তাও আল্লাহ্‌র জন্য করে। 
এক কথায় তার প্রেম ও ঘৃণা, ভালবাসা ও শন্রুতা কোনটাই নিজের ব্যক্তিগত কোন 
কারণে হয় না। এরই অবশ্যস্তাবী পরিণতি হল যে তাঁর দেহ মন, বাহ্যাত্যন্তর সবই 
আল্লাহ্‌র সন্তষ্টির অন্বেষায় নিয়োজিত থাকে । তখন সে প্রত্যেক এমন কাজ থেকে 
বিরত থাকে যা আল্লাহ. তা'আলার কাছে পছন্দ নয়। এ অবস্থার লক্ষণই হল যিকরের 
আধিক্য ও আনুগত্যের সার্বক্ষণিকতা । অর্থাৎ আল্লাহকে অধিক স্মরণ করা এবং সবক্ষণ, 
সর্বাবস্থায় তার হুকুম-আহ্কামের অনুগত থাকা। এ দুটি গুণ যার মধ্যে বিদ্যমান থাকে 
তাঁকেই ওলী বলা হয়। যার মধ্যে এ দু'টির কোন একটিও না থাকে সে এ তালিকার 
অন্তর্ভস্ত নয়। পক্ষান্তরে যার মধ্যে এ দুটিই উপস্থিত থাকে তার স্তরের নিশ্নতা ও 
উচ্চতার কোন সীমা-পরিসীমা নেই। এ সব স্তরের দিক দিয়েই ওলী-আল্লাহ্‌গণের মর্যাদার 
বেশকম হয়ে থাকে । 


এক হাদীসে হযরত আবু হুরায়রা (রা) থেকে বণিত আছে যে, হুযূর (সাঁ)-কে 
প্রশ্ন করা হয় যে, এ আয়াতে 'আওালয়াল্লাহ* (আল্লাহ্‌র ওলীগণ) বলতে কাদেরকে 
বোঝানো হয়েছে? তিনি বললেন, সে সমস্ত লোককে যারা একান্তভাবে আল্লাহ্‌র ওয়াস্তে 
নিজেদের মধ্যে পারস্পরিক ভালবাসা পোষণ করে; কোন পাথিব উদ্দেশ্য এর মাঝে 
থাকে না। (ইবনে মারদুবিয়াহ থেকে --মাযহারী) আর এ কথা সুস্পষ্ট যে, এ অবস্থা 
সে সমস্ত লোকেরই হতে পারে যাদের কথা উপরে আলোচনা করা হয়েছে। 


এখানে আরো একটা প্রশ্ন দেখা দিতে পারে যে, বেলায়েতের এ স্তর লাভের 
উপায় কিঃ 


হযরত কাী সানাউল্লাহ পানিপথী রে) তফসীরে মাযহারীতে বলেছেন, উম্মতের 
লোকদের এই স্তর রসূলে করীম (সো)-এরই সংসর্গের মাধ্যমে লাভ হতে পারে। এভাবেই 


৬০৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


আল্লাহ্‌ তা'আলার সাথে সম্পর্কের সেই রূপ, যা মহানবী সো) পেয়েছিলেন, স্বীয় যোগ্যতা 
অনুপাতে তার অংশবিশেষ উম্মতের ওলীগণ পেয়ে থাকেন। বস্তত মহানবী (সা)-র 
সংসর্গের ফযীলত সাহাবায়ে কিরাম পেয়েছিলেন সরাসরি। আর দে কারণেই তাদের 
বেলায়েতের দরজা উম্মতের সমস্ত ওলী-কুতুব অপেক্ষা বহু, উধ্বে। পরবর্তী লোকেরা 
এ ফষীলতই এক বা একাধিক মাধ্যমে অর্জন করেন। মাধ্যম যত বাড়তে থাকে ব্যব- 
ধানও সে পরিমাণেই বাড়তে থাকে। এই মাধ্যম শুধুমান্ত্র সে সমস্ত লোকই হতে পারেন, 
যারা রস্লে করীম (সা)-এর রঙে রঞ্জিত হতে পেরেছেন, তাঁর সুন্নতের হুবহু অনুসরণ 
করেছেন। এ ধরনের লৌকদের সানিধ্য ও সংসর্গের সাথে সাথে যখন তাঁদের নির্দেশের 
আনুগত্য এবং আল্লাহ্‌র যিকরেও আধিক্য ঘটে তখনই তা লাভ হয়। বেলায়েতের স্তর 
প্রাস্তির এটিই পন্থা যা তিনটি অংশের সমন্বয়ে গঠিত। (১) কোন ওলীর সংসর্গ, (২) 
তীর আনুগত্য ও €৩) আল্লাহর অধিক ঘিকর। কিন্তু শর্ত হল এই যে, এ যিকর সুন্নত 
তরীকা অনুযায়ী হতে হবে। কারণ, অধিক ধিকরের দ্বারা যখন অন্তরের উজ্জ্ল্য রূদ্ধি 
পায়, তখন সে নূর বেলায়েতের প্রতিফলনের যোগ্য হয়ে উঠে। হাদীসে বণিত রয়েছে যে, 
প্রতিটি বস্তর জন্য শিরিস বা পরিক্কার-পরিচ্ছন্নতার পন্থা রয়েছে, অন্তরের শিরিস হল আল্লাহ্‌র 
ঘিকর। এ কথাই ইবনে উমর রো)-এর রেওয়ায়েতক্রমে বায়হাকীও উদ্ধৃত করেছেন । 


আর আবদুল্লাহ. ইবনে মাসউদ রো) বলেছেন যে, একবার) এক ব্যক্তি রসূলে 
করীম (সা)-এর কাছে প্রশ্ন করল যে, আপনি সে ব্যক্তি সম্পর্কে কি বলেন, যে কোন 
বুযুর্গ ব্যক্তির সাথে . মুহাব্বত রাখে, কিন্তু আমলের দিক দিয়ে তাঁর স্তরে পৌঁছাতে পারে 
না। হুযুর বললেন £ ০০০৯ 1 ৬ ৮* ০৭1 অর্থাৎ প্রতিটি লোক তার সাথেই হবে 
যাকে সে ভালবাসে ।” এতে প্রতীয়মান হয় যে, ওলী-আল্লাহ্গণের সংসর্গ ও তাদের প্রতি 
মুহাববত রাখা মানুষের জন্য বেলায়েত বা আল্লাহ্‌র নৈকট্য লাভের মাধ্যম । ইমাম 
বায়হাকী “শা” আবুল ঈমান, গ্রন্থে হযরত রাষীন রো)-এর এক রেওয়ায়েতে উদ্ধৃত করেছেন 
যে, রস্লে করীম (সো) হযরত রাষীন রো)-কে বললেন যে, তোমাকে দীনের এমন নীতি- 
মালা বলে দিচ্ছি যাতে করে তুমি দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও কৃতকাৰ্যতা লাভ 
করতে পারবে --তা হল এই যে, যারা আল্লাহ্‌র স্মরণ করে তাদের মজলিস ও সংসর্গকে 
নিজের জন্য অপরিহার্য করে নেবে এবং যখন একা থাকবে, তখন যত বেশি সম্ভব আল্লাহ্‌র 
যিকরে নিজের জিহবা নাড়তে থাকবে। যার সাথে মুহকত রাখবে- আল্লাহ্‌র জন্য 
ন্বাখবে, যার প্রতি ঘ্বণা পোষণ করবে, আল্লাহ্‌র জন্য করবে । --( মাযহারী ) 


কিন্ত এ সঙ্গ-সান্িধ্য তাদেরই লাভজনক, যারা নিজেরাও সুন্নতের অনুসারী ওলী- 
আল্লাহ। পক্ষান্তরে যারা রসূলে করীম (সা)-এর সুন্নতের অনুসারী নয়, তারা ওলীত্বের 
মর্ধাদা থেকে বঞ্চিত, তাদের দ্বারা কাশ্ফ-কারামত যতই প্রকাশ পাক নাকেন। আর সে 
লোক উল্লিখিত গুণাবলী অনুযায়ী ওলী হবেন, তাঁর দ্বারা কোন কাশৃফ-কারামত প্রকাশ 
না হলেও তিনি ওলী-আল্লাহ্‌ ।-_-মোযহারী) 


সূরা ইউনুস ৬০৭ 


ওলী-আল্লাহগণের লক্ষণ ও পরিচয় প্রসঙ্গে তফসীরে মাযহারীতে একখানি হাদীস 
হাদীসে কুদসীর উদ্ধৃতিক্রমে বণিত হয়েছে যে, আল্লাহ বলেছেন, “আমার বান্দাদের মধ্যে সে 
সব লোকই আমার আওলিয়া, যারা আমার স্মরণের সাথে স্মরণে আসে এবং যাদের 
স্মরণের সাথে আমি স্মরণে আসি।” আর ইবনে মাজাহ্‌ গ্রন্থে হযরত আসমা বিনতে 
ইয়াধীদ রো)-এর রেওয়ায়েতক্রমে উল্লেখ করা হয়েছে যে, রসূলে করীম (সা) ওলী 


2৮ FInd 


আল্লাহদের পরিচয় বলতে গিয়ে বলেছেনঃ Ea ১1১5)! J ০৪3) অর্থাৎ 


যাদেরকে দেখলে আল্লাহ্‌র কথা মনে হয়, তারাই ওলী। 


সারমর্ম এই যে, যাদের সান্নিধ্যে বসে মানুষ আল্লাহ্‌র যিকরের তওফীক লাভ 
করতে পারে এবং দুনিয়ার মায়া কম অনুভূত হয়, এই হল তাদের ওলী-আল্লাহ্‌ হওয়ার 
লক্ষণ । 


তফসীরে মাযহারীতে বলা হয়েছে, সাধারণ মানুষ যে কাশ্ফ-কারামত ও গায়েবী 
বিষয় সম্পর্কে অবগত হওয়াকে ওলীর লক্ষণ ধরে নিয়েছে, তা একান্ত ভুল ও ধোকা। 
হাজার হাজার ওলী-আল্লাহ্‌ এমন ছিলেন এবং রয়েছেন যাঁদের দ্বারা এ ধরনের কোন 
বিষয় সংঘটিত হয়নি। পক্ষান্তরে এমন লোকের দ্বারাও কাশ্ফ ও গায়েবী সংবাদ কথিত 
হয়েছে যার ঈমান পর্যন্ত ঠিক নেই। 


আয়াতের শেষাংশে যে বিষয়টি বলা হয়েছে, ওলী-আল্লাহদের জন্য দুনিয়া ও 
আখিরাত উভয় ক্ষেত্রেই সুসংবাদ--তাতে আখিরাতের সুসংবাদ হল এই যে, মৃত্যুর 
পর তার রূহ আল্লাহ্‌ তা'আলার দরবারে নিয়ে যাওয়া হলে তাকে জান্নাতের সুসংবাদ 
দেওয়া হবে। পরে কিয়ামতের দিন যখন কবর থেকে উঠবে তখনও জান্নাতের সুসংবাদ 
দেওয়া হবে। যেমন, তিবরানী রে) হযরত ইবনে উমর (রা) থেকে উদ্ধৃত করেছেন যে, 

fw J “fe 
রসূলুল্লাহ সো) ইরশাদ করেছেন "যারা 401 1 ৯) 1) _এর অনুসারী মৃত্যুকালেও 


তাদের কোন ভয় হবে না, কবরেও নয় এবং কবর থেকে উঠার সময়েও নয়। আমার 
চোখ যেন তখনকার অবস্থা দর্শন করছে, যখন মানুষ কবর থেকে মাটি (ধুলাবালি) 


পা নত নিছে ও নিত 

ঝাড়তে ঝাড়তে এবং একথা বলতে বলতে উঠবে ঃ ৮531 ০ & এ 
ASA 

৬ 7) 105 অর্থাৎ সে আল্লাহ্‌র শুকরিয়া যিনি আমাদের চিন্তা-ভাবনা দূর করে 
দিয়েছেন । 


আর দুনিয়ার সুসংবাদ সম্পর্কে মহানবী (সা) বলেছেন, যে সমস্ত সত্য স্বপ্ন যা 
মানুষ নিজে দেখে কিংবা তাদের জন্য অন্য কেউ দেখতে গায়, যাতে তাদের জন্য সুসং- 
বাদ বিদ্যমান থাকে ।-_[ এ হাদীসটি হযরত আবু হুরায়রা (রো) থেকে ইমাম বুখারী 
রো) বর্ণনা করেছেন ।] 


৬০৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


এ ছাড়া পৃথিবীর অপর সুসংবাদ হল এই যে, সাধারণ মুসলমান কোন রকম 
স্বার্থপরতা ব্যতিরেকে তাকে ভালবাসে এবং ভাল মনে করে। এ ব্যাপারে রসুলে- 
করীম সো) বলেছেন ৪০ 4০) 1৮৪ 34 4২ ৬ ০৭3 অর্থাৎ সাধারণ মুসলমানের 
ভাল মনে করা এবং প্রশংসা করা অপর মুমিনের একটি নগদ সুসংবাদ। -_( মুসলিম 
ও বগবী। ) 


22541 2১০৮4 hE 5 ৫৪১ 9 85 


৬৯ ৮৯ wor 


৯৯১৫৮১০৩০৪৬ ও 
০6৪ 231 ১9২ ২:১৪ ০৯০০3 0291 2৩ 
০৫১০ 8: 8১66913625৩) 


(৬৫) আর তাদের কথায় দুঃখ নিয়ো না। আসলে সম্সস্ত ক্ষমতা আল্লাহ্‌র । 
তিনিই শ্রবণকারী, সর্বজ্ঞ। (৬৬) শুনছ, আসমানসমূহে ও যমীনে যা কিছু রয়েছে সবই 
আল্লাহর। আর এরা যারা আল্লাহকে বাদ দিয়ে শরীকদের উপাসনার পেছনে পড়ে 


আছে---তা আলে কিছুই নয়ঃ এরা নিজেরই কল্পনার পেছনে পড়ে রয়েছে এবং এছাড়া 
আর কিছু নয় যে, এরা বুদ্ধি খাটাচ্ছে। 








তফসীরের সার-সংক্ষেপ 


আপনাকে যেন তাদের কথায় দুঃখিত না করে (অর্থাৎ আপনি তাদের কুফরী 
কার্যকলাপে দুঃখিত হবেন না। কারণ, জ্ঞান এবং উল্লিখিত রক্ষণাবেক্ষণ ছাড়াও )। 
সমস্ত বিজয় (ও ক্ষমতাও) শুধূমান্র আল্লাহরই জন্য (নির্ধারিত। তিনি স্বীয় ক্ষমতাবলে 
প্রতিশ্ন্তি অনুযায়ী আপনার হিফাযত করবেন )। তিনি তোদের কথা) শোনেন (এবং 
তাদের অবস্থা) জানেন, (তিনি তাদের কাছ থেকে আপনার প্রতিশোধ নিজেই নিয়ে নেবেন) 
মনে রেখো যা কিছু আসমানসম্হে এবং যা কিছু যমীনে রয়েছে (অর্থাৎ ফেরেশতা, জিন 
ও মানব) এসবই আল্লাহর (মালিকানাভুক্ত)। তাঁর রক্ষণাবেক্ষণ কিংবা নির্ধারিত বিধানকে 
কেউ প্রতিরোধ করতে পারবে না। (সুতরাং সর্বদিক দিয়ে আপনার আশ্বস্ত থাকা উচিত ) 
আর ( যদি কারো এমন কোন সন্দেহ হয় যে, হয়তো যাদেরকে শরীক করা হচ্ছে তারা 
কোন রকম অন্তরায় সৃষ্টি করতে পারবে, তবে একথা শুনে রাখ) যারা আল্লাহ্‌কে 
বাদ দিয়ে অপরাপর শরীকদের উপাসনা ইবাদত করছে--আল্লাহ্‌ জানেন, ) এরা কিসের 
অনুসরণ করছে? (অর্থাৎ তাদের এ বিশ্বাসের যুক্তি কি? প্রকৃতপক্ষে কিছুই নয়_-) 
শুধুমান্ত যুক্তিহীনভাবে (নিজেদের অলীক) কল্পনার আনুগত্য করছে এবং কল্পনাপ্রসূত 


সুরা ইউনুস ৬০৯ 


কথাবার্তা বলছে। (বস্তুতপক্ষে এদের মধ্যে জ্ঞান ও শক্তির মত খোদ যী কোন গুণই নেই। 
কাজেই এদের মধ্যে আল্লাহ্‌র কাজে অন্তরায় সৃষ্টি করারও কোন সন্তাবনা নেই।) 


23 macs eG ds SLAC gu] 272 ; 
৫ / 3903 19 ছি 3 7% 

Bd Noiseless AS Ys 

১০১৩ 8 (5 ৮৮:৫। & 54,052) ১4৫০১ 


॥ 27552 5 
(5401 4৪ ০৯৮৯৫ ৮৩৪,৫০৫ ১৮০০ is ul 
লক rn LL NSC 
9690 0225 ১0195 ০৫১৫ 


টিটি 5 -ঠ ৫৯৫ “=> 


ste w e+ 


MEN 7৮ ১2008 ও 8৭৫ 5 
eR 
AG Ku 


৬৬ 





(৬৭) তিনি তোম্মাদের জন্য তৈরী করেছেন রাত, যাতে করে তোম্মরা তাতে প্রশান্তি 
লাভ করতে পার, আর দিন দিয়েছেন দর্শন করার জন্য। নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে 
সেসব লোকের জন্য যারা শ্রবণ করে। (৬৮) তারা বলে, আল্লাহ পুত্র সাব্যস্ত করে 
নিয়েছেন--তিনি পবিভ্র। তিনি অমুখাপেক্ষী। যাকিছু রয়েছে আসমানসমূহে ও যমীনে 
সবই তীর। তোমাদের কাছে তার কোন সনদ নেই। কেন তোমরা আল্লাহ্‌র প্রতি 
মিখ্যারোপ কর--যার কোন দনদই তোমাদের কাছে নেই? (৬৯) বলে দাও, যারা 
এরূপ করে তারা অব্যাহতি পায় না। (৭০) পার্থিবজীবনে সামান্যই লাভ, অতপর 
আম্মার নিকট প্রত্যাবর্তন করতে হবে। তখন আমি তাদেরকে আস্বাদন করার কঠিন 
আখাব--তাদেরই ক্রুত কুফরীর বদলাতে । 

ESE WEST UEC SET TOUTE SEE 
তহসীরের সার-সংক্ষেপ. 

তিনি (আল্লাহ) এমন, যিনি তোমাদের জন্য তৈরি করেছেন রাত, যাতে তোমরা 
তাতে আরাম করতে পার। আর দিনকেও তেমনি বানিয়েছেন তোর আলোকোজ্জ্বল হওয়ার 
কারণে ) দেখাশোনার উপায় হিসাবে । এই নির্মাণের পেছনে (তওহীদের ) প্রমাণসমূহ 
রয়েছে, সেসমস্ত লোকের জন্য যারা (মনোনিবেশ সহকারে এ বিষয়গুলো ) শুনে থাকে। 
(মুশরিকরা এসব দলীল-প্রমাণের প্রতি লক্ষ্য করে না এবং শিরকী কথাবার্তাই বলতে 
থাকে। সুতরাং) তারা বলে, (নাউযুবিল্লাহ) আল্লাহ্‌ তাআলার সন্তান-সন্ততি রয়েছে 


৬১০ ৃ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


(সুবহানাল্লাহ্‌ কি কঠিন কথা)! তিনি যে কোন কিছুরই মুখাপেক্ষী নন (বরং সবই 
তাঁর মুখাপেক্ষী )। যাকিছু আসমানসমূহ ও যমীনে বিদ্যমান সবই তাঁর অধিকারভুক্ত। 
(সুতরাং যখন সাবাস্ত হয়ে গেল যে, তিনিই সব কিছুর মালিক; আর সব কিছুই তাঁর 
অধিকারভুক্ত, তখন একথাও প্রমাণিত হয়ে গেল যে, পরিপূর্ণতা ও পরাকাষ্ঠায় তাঁর কোন 
শরীক-অংশীদার কিংবা সমকক্ষ নেই। অতএব, সন্তানকে যদি আল্লাহ্‌র সমপর্যায়ভুক্ত 
বলা হয়, তবে তা পূর্বেই বাতিল হয়ে গেছে। আর যদি অসমপর্যীয়ভুক্ত বলা হয়, তবে 
অসমপর্যীয়ভুক্ত সন্তান হওয়া দুষণীয় বা ভ্ুটি। অথচ আল্লাহ. সমস্ত দৌষগ্্র.টি থেকে 
মুক্ত, পবিভ্র। যেমন, ৬3 ৮ তে ইঙ্গিত করা হয়েছে। কাজেই আল্লাহ্‌র সন্তান 
হওয়া সম্পূর্ণভাবে বাতিল হয়ে গেল। আমরা যে সন্তান না হওয়ার দাবি করেছিলাম, * 
তার উপর আমরা দলীলও উপস্থাপন করে দিয়েছি। এখন রইল তোমাদের দাবি-_ 
বস্তুত ) তোমাদের কাছে (ইহুদী দাবি ছাড়া ) এ (দাবির) উপর কোন দলীলই নেই। 
(অতএব) তোমরা কি আল্লাহ্‌র প্রতি এমন বিষয় আরোপ করছ যার (প্রমাণস্থরূপ কোন 9 
জ্ঞানই তোমাদের নেই? (এতে তাদের অপবাদ আরোপকারী হওয়া প্রমাণ করে এঁ 
অপবাদের কারণে ভীতিপ্রদর্শন করার উদ্দেশ্যে) বলে দিন যে, যারা আল্লাহ্‌র প্রতি মিথ্যা- 
রোগ করে (যেমন, মুশরিকরা ) তারা (কখনো ) কুতকার্থ হবে না। (আর যদি এ ব্যাপারে 
কারো সন্দেহ হয় যে, এ ধরনের লোকদেরকে পৃথিবীতে যথেষ্ট কৃতকার্যতা ও আরাম- 
আয়েশ ভোগ করতে দেখা যায়, তবে তার উত্তর এই য,) সেটি (ক্ষণস্থায়ী পৃথিবীতে ) 
যৎসামান্য আরাম-আয়েশ € যা অতিশীঘু নিঃশেষ হয়ে যাক )। অতপর (মৃত্যুর পর ) 
আমারই নিকট তাঁদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তখন (আখিরাতে) আমি তাদেরকে 
তাদের কুফ্ষরীর বদলা হিসাবে কঠিন শাস্তি -এর স্বাদ) আস্বাদন করাব। 


১ 4 At 


0৮০) 52455) 0৬3/০2% orale BN 
জিও এ 210. ৪0০৫৬ 3555 পরও 
শি RE ESAS BES 
CAB AACE IU IBS 5d) 
256০৩ ০5১০৮। 0505 SH Sd va ES) Ey 


পশি জী 





সুরা ইউনুস | ৬৯১ 


(৭১) আর তাঁদেরকে শুনিয়ে দাও নৃহের অবস্থা--যখন সে স্থীয় সম্প্রদায়কে 
বলল, হে আমার সম্প্রদায়, ঘদি তোমাদের মাঝে আম্মার অবস্থিতি এবং আল্লাহ্‌র আয্মাত- 
সমূহের মাধ্যমে নসীহত করা ভারী বলে মনে হয়ে থাকে, তবে আমি আল্লাহ্‌র উপর 
ভরসা করছি। এখন তোমরা সবাই মিলে নিজেদের কর্ম সাব্যস্ত কর এবং এতে তোমা- 
দের শরীকদেরকেও সমবেত করে নাও, যাতে তোমাদের মাঝে নিজেদের কাজের ব্যাপারে 
কোন সন্দেহ-সংশয় না থাকে । অতপর আমার সম্পর্কে যাকিছু করার করে ফেল এবং 
আমাকে অব্যাহতি দিও না। (৭২) তারপরও যদি বিমুখতা অবলম্বন কর, তবে আমি 
তোমাদের কাছে কোন রকম বিনিময় কামনা করি না। আমার বিনিময় হল আল্লাহ্র 
দায়িত্বে। আর আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আনুগত্য অবলম্বন করি। (৭৩) 
তারপরও এরা মিথ্যা প্রতিপন্ন করল। সুতরাং তাকে এবং তার সাথে নৌকায় যারা ছিল 
তাদেরকে বাঁচিয়ে নিয়েছি এবং-ঘথাস্থানে আবাদ করেছি। আর তাদেরকে ডুবিয়ে দিয়েছি; 
যারা আমার কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সুতরাং লক্ষ্য কর, কেমন পরিণতি ঘটেছে 
তাদের যাদেরকে ভাঁতি প্রদর্শন করা হয়েছিল। 





তফসীরের সারসংক্ষেপ 

আর আপনি তাদেরকে নূহ আ)-এর কাহিনী পড়ে শোনান (যা তখন সংঘটিত 
হয়েছিল---) যখন তিনি নিজের সম্পূদায়কে বললেন যে, হে আমার সম্পুদায়, যদি তোমাদের 
কাছে আমার (ওয়ায করতে ) থাকা এবং আল্লাহ্‌র হুকুম-আহ্কামের নসীহত করা 
ভারী €ও অসহনীয় ) মনে হয়, তবে (তাই হতে থাক,) আমি সেজন্য পরোয়া করি না। 
কারণ, আমার তো আল্লাহর উপরই ভরসা রয়েছে। অতএব, তোমরা (আমার ক্ষতি- 
সাধনের ব্যাপারে ) নিজেদের চেস্টা-তদবীর (যাই কিছু করতে পার) নিজেদের (শরীক- 
দের সমস্থয়ে) পাকা করে নাও। (অর্থাৎ তোমরা এবং তোমাদের শরীক উপাস্যরা সবাই 
মিলে আমার ক্ষতিসাধনে নিজেদের বাসনা পূর্ণ করে নাও-_-) তারপর যেন আর তোমা- 
দের সে চেঙ্টা-তদবীর তোমাদের অপমানের ও মনোবেদনার ) কারণ না হয়। (অর্থাৎ 
অধিকাংশ সময় গোপন অভিসন্ধিতে মন ছোট হয়ে যাঁয়। কাজেই গোপন চেম্টা-তদ- 
বীরের প্রয়োজন নেই। যে চেষ্টাই কর, মন খুলে প্রকাশ্যই কর, আমার দিকটি চিন্তা 
করার প্রয়োজন নেই। আমার চলে যাবার কিংবা বেরিয়ে যাবার আশংকা করো না। 
আর এত লোকের পাহারার ভেতর থেকে একটা লোকের বেরিয়ে যাওয়াও অসম্ভব । 
তাছাড়া গোপনীয়তার প্রয়োজনই বা কিঃ) তারপর আর্মার সাথে €যাকিছু করতে হয় ) 
করে ফেল এবং আমাকে (একটুও) অবকাশ দিও না। (সারমর্ম হল এই যে, আমি 
তোমাদের কথায় না ভয় করি, আর না তবলীগ থেকে বিরত হতে পারি। এ পর্যন্ত 
তো ভয় না করার কথা বললেন। অতপর লোভহীনতা প্রসংগে বলেছেন-_-অর্থাৎ ) 
এরপরেও যদি তোমরা পরাঙ্মুখতাই প্রদর্শন করতে থাক, তাহলে € একথা জেনে রাখ, ) 
আমি তোমাদের কাছে (এ তবলীগের জন্য) কোন পারিশ্রমিক তো চাইছি না। (তাছাড়া 
চাইবই বা কেন? কারণ, ) আমার পারিশ্রমিক তো শুধুমান্ত (প্রতিশ্গতির ভিজতে ) 


৬১২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


আল্লাহরই দায়িত্বে রয়েছে । (সারকথা, আমি না তোমাদেরকে ভয় করি, না তোমাদের 
কাছে কোন প্রত্যাশ্যা রাখি।) আর (যেহেতু) আমার প্রতি নির্দেশ করা হয়েছে যাতে 
আমি আন্গত্যকারীদের সঙ্গে থাকি (সে কারণেই তবলীগের ব্যাপারে হুকুম পালন করছি। 
যদি তোমরা না মান, তাতে আমার কি ক্ষতি!) বস্তত (এহেন মনোমুগ্ধকর উপদেশা- 
বলীর পরেও) তারা তার প্রতি মিথ্যারোপ করতে থেকেছে (ফলে তাদের তৃফানজনিত 
আযাব পতিত হয়েছে এবং) আমি (এ আযাব থেকে) তাঁকে এবং তার সাথে যারা 
নৌকায় ছিল তাদেরকে নাজাত দান করি এবং তাদেরকে (যমীনের বুকে) আবাদ করি। 
আর (বাকি অন্য যারা ছিল,) যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল 
তাদেরকে (এ তুফানে) জলমগ্ন করে দিয়েছি। কাজেই লক্ষ্য করা উচিত, কি মেন্দ) পরিণতি 
হয়েছে তাদের, যাদেরকে (আল্লাহ্‌র আযাবের ব্যাপারে ) ভীতি প্রদর্শন করা হয়েছিল । 
(অর্থাৎ তাদেরকে অজান্তে ধ্বংস করা হয় না- প্রথমে বলে দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয়, 
কিন্ত তারপরেও যখন অমান্য করে তখনই শাস্তি নেমে আসে । ) ্‌ ্‌ 


৩৪০০১ ৮৪৫ 4 0,541 ৬ 


852 ৫) ১0: 07%18 BAGH ধু 
oii 


(৭8) অনস্তর আমি নূহের পরে বহু নবী-রসূল পাঠিয়েহি তাদের সম্প্রদায়ের প্রতি । 
তারপর তাদের কাছে তারা প্রকাশ্য দলীল-প্রম্মাণ উপস্থাপন করেছে, কিন্তু তাদের দ্বারা 
এমনটি হয়নি ঘে, ঈমান আনবে সে ব্যাপারে, যাকে তারা ইতিপুবে মিথ্যা প্রতিপন্ন করে- 
ছিল। এভাবেই আমি মোহর এ'টে দেই সীমালংঘনকারীদের অন্তরসমূহের উপর । 


২৬১ 


তক্ষসীরের সার-সংক্ষেপ 

অনন্তর নূহ (আ)-র পর আমি অন্যান্য আরো রসূল পাঠিয়েছি তাঁদের জাতি 
সম্পদায়ের প্রতি। তাঁরা তাঁদের কাছে মু'জিযাসমূহ নিল্মে উপস্থিত হয়েছেন (কিন্ত) তাতেও 
(তাদের জেদ ও হঠকারিতার অবস্থা ছিল এইযে,) যে বিষয়টি তারা প্রথম (ধাপে) মিথ্যা 
বলে দিয়েছে, এমনটি আর হল নাযে, পরে আর তামেনে নেবে। তোছাড়া যেমনি . এরা 
ছিল অন্তরের দিক দিয়ে কঠোর ) তেমনিভাবে আল্লাহ্‌ তা'আলা সে কাফিরদের অন্তর- 
সমূহের উপর মোহর লাগিয়ে (বন্ধ করে) দেন। 





ভা 0 2 ১৪১ 694 
১১৫) 5 শর্ত (৫ Gs ঠে ৮155৫ পাও 
95021 ০৫১5১৪06285 187856 





সুরা ইউনুস ৬১৩ 


BURN EBA SITET 
তি ৩০১৪০১৬৩4৫১ 42 ৮2 
ARIE ob LG CES 9৩ 
051054৯0595 ৩৫০2 রে 
a ৰ EE এ ১৫ 
উঠে = ১০৩০৫ ছা 


(৭৫) অতপর তাদের পেছনে পাঠিয়েছি আমি মুসা ও হারানকে ফিরাউন ও 
তার সর্দারের প্রতি স্বীয় নির্দেশাবলী সহকারে । অথচ তারা অহংকার করতে আরম্ত 
করেছে । (৭৬) বস্তুত তারা হিল গোনাহগার ৷ তারপর আমার পক্ষ থেকে যখন 
তাদের কাছে সত্য বিষয় উপস্থিত হল, তখন বলতে লাগলো, এগুলো তো প্রকাশ্য যাদু। 
(৭৭) মূসা বলল, সত্যের ব্যাপারে একথা বলছ, তা তোমাদের কাছে পৌঁছার পর? 
একি যাদু? অথচ যারা যাদুকর, তারা সফল হতে পারে না। (৭৮) তারা বলল, তুমি 
কি আমাদেরকে সে পথ থেকে ফিরিয়ে দিতে এসেছ যাতে আমরা পেয়েছি আমাদের 
বাপ-দাদাদেরকে ? আর যাতে তোমরা দুইজন এদেশের সর্দারী পেয়ে যেতে পার? 
আমরা তোমাদেরকে কিছুতেই মানব না। (৭৯) আর ফিরাউন বলল, আমার কাছে 

নিয়ে এস সুদক্ষ যাদুকরদেরকে। (৮০) তারপর যখন ঘাদুকররা এল, মূসা তাদেরকে 
_ ঘলল, নিক্ষেপ কর, তোমরা ঘা কিছু নিক্ষেপ করে থাক। (৮১) অতপর যখন তারা 
নিক্ষেপ করল, মুসা বলল, ঘা কিছু তোমরা এনেছ তা সবই যাদু--এবার আল্লাহ এসব 
ডণ্ডুল করে দিচ্ছেন। নিঃসন্দেহে আল্লাহ দুক্্মীদের কর্মকে লুষ্ঠুতা দান করেন না । (৮২) 
আল্লাহ্‌ সত্যকে সত্যে পরিণত করেন স্বীয় নির্দেশে যদিও পাপীদের তা মনঃপূত নয়। 
















pete 








তফসীরের সার-সংক্ষেপ 
অতপর (উল্লিখিত) সে পয়গম্থরগণের পরে আমি মুসা ও হারূনকে পাতিয়েছি 
ফিরাউন এবং তার সর্দারদের প্রতি স্বীয় মু'জিযা ( আ'ছা ও ইয়াদে বায়দা তথা লাঠি 


৬১৪  তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


ও দীগ্তিময় হাতের মু'জিযা) দিয়ে। তারা (এ দাবির সাথে সাথেই তাদের সত্যতা 
স্বীকার করার ব্যাপারে ) উদ্ধত্য প্রদর্শন করল (এবং সত্য গ্রহণের বিষয়ে চিস্তাটি পর্যন্ত 
করলো না। ) বস্তুত এরা ছিল অপরাধে অভ্যস্ত । ( কাজেই আনুগত্য করল লা।) 
তারপর যখন দাবির পর) তাদের প্রতি আমার পক্ষ থেকে [মুসা আ)-র নবুমতের 
উপর] সঠিক দলীল-প্রমাণ অর্থাৎ মু'জিযা) এসে পৌছাল, তখন তারা বলতে আর্ত 
করল যে, নিঃসন্দেহে এটি প্রকাশ্য যাদু। মৃসা (আ) বললেন, তোমরা এই প্ররুষ্ট দলীল 
সম্পর্কে তোমাদের কাছে এসে পৌছার পরও কি এমন মন্তব্য করবে (যে, এটি যাদু)? 
এটি কি যাদু? অথচ যাদুকর (যখন নবুয়ত দাবি করে, তখন মুজিযা প্রকাশে) কুত- 
কার্য হয় না। (পক্ষান্তরে আমি ক্বৃতকার্য হয়েছি যে, প্রথমে দাবি করেছি এবং তারপর . 
মুজিযাও প্রকাশ করে দিয়েছি।) ওরা (এ বক্তব্যের কোন উত্তর দিতে পারল না বরং 
মুর্খজনোচিতভাবে ) বলতে লাগল, তোমরা কি আমাদের কাছে এজন্য এসেছ যে, আমা- 
দেরকে সে মত ও পথ থেকে সরিয়ে দেবে, যাতে আমরা আমাদের বড়দেরকে দেখছি 
আর (তোমরা কি এ কারণে এসেছ যে,) তোমরা দু'জনে রাজ্য ও সর্দারী পেয়ে যাবে? 
(তারা আরও বলল) কিন্ত তোমরা ভাল করে জেনে রাখ) আমরা তোমাদের দু'জনকে 
কখনো স্বীকার করব না। আর ফিরাউন তোর সর্দারদের উদ্দেশ করে) বলল, আমার 
কাছে সমস্ত সুদক্ষ যাদুকরদেরকে (যারা আমার সাম্রাজ্যে রয়েছে) এনে উপস্থিত কর। 
(অতএব, সমবেতই করা হল।) যখন তারা এল [ এবং মুসা আ)-র সাথে মুকাবিলা 
হল, তখন ] মূসা (আ) তাদেরকে (লক্ষ্য করে) বললেন, যা কিছু তোমরা নিয়ে 
এসেছ সব (মাঠে) নিক্ষেপ কর। যখন তারা (নিজেদের যাদুর উপকরণাদি ) নিক্ষেপ 
করল, তখন মুসা আ) বললেন, যাকিছু তোমরা (বানিয়ে) এনেছ যাদু হল এগুলো 
(ফিরাউনের লোকেরা যাকে যাদু বলে সেগুলো নয় )! একথা সুনিশ্চিত যে, আল্লাহ্‌ 
তাআলা এই যোদু) এখনই তছনছ করে দেবেন। কারণ, আল্লাহ্‌ তা'আলা এমন ফাসাদ 
সৃষ্টিকারীদের কর্মকে সৃষ্ঠতা দান করেন না (যা মু'জিযার মুকাবিলায় উপস্থিত হয় )। 
এছাড়া আল্লাহ্‌ তা'আলা (যেমন মিথ্যাপন্থীদের মিথ্যাকে সত্য মু'জিযার মুকাবিলায় 
বাতিল করে দেন, তেমনিভাবে) সত্য-সঠিক প্রমাণ ( অর্থাৎ মু'জিযা)-কে স্বীয় ওয়াদা 
অনুযায়ী (নবী-রসূলগণের নবুয়তের প্রমাণস্বরাপ ) প্রতিষ্ঠিত করে দেন, অপরাধী (কাফির) 
লোকদের কাছে তা যতই খারাপ লাগুক না কেন। 


রি EEE EE 


229° 


4৩6৫ ail পন 201 ০8 3) 984 262 0৬? ০০ Gg 
YES AE IE cd nie YES 


Ex 


সূরা ইউনুস ্‌ ৬৯৫ 


জা দু হা 52 ৫535252৩৪৪8 ৫ ১ lo গু হেত 
Ss GA 


(৮৩) আর কেউ ঈমান আনল না মুসার প্রতি, তার কওমের কতিপয় বালক 
ছাড়া --ফিরাউন ও তার সর্দারদের ভয়ে যে, এরা না আবার কোন বিপদে ফেলে দেয় । 
ফিরাউন দেশময় কতৃত্বের শিখরে আরোহণ করেছিল। আর সে তার হাত ছেড়ে রেখে- 
ছিল। (৮৪) আর মুসা বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহ্‌র উপর ঈমান. 
এনে থাক, তবে তারই উপর ভরসা কর যদি তোমরা ফরমীবরদারও হয়ে থাক । (৮৫) 
তখন তারা বলল, আমরা আল্লাহ্‌র উপর ভরসা করেছি। হে আমাদের পালনকর্তা, আমা- 
দের উপর এ জালিম কওমের শক্তি পরীক্ষা করিও না। (৮৬) আর আমাদেরকে অনুগ্রহ 
করে ছাড়িয়ে দাও এই কাফিরদের কবল থেকে । 








তহফঙ্সীরের সার-সংক্ষেপ 


অতপর (যখন “আছা"-এর মুজিযা প্রকাশ পেল, তখন) ম্সা আ)-র উপর 
(প্রথম প্রথম) তার সম্পুদায়ের মধ্য থেকে মান্র গুটিকতক লোক ঈমান আনল । তাও 
ফিরাউন এবং তার শাসকবর্গের ভয়ে যে, না জানি (একথা প্রকাশ হয়ে গেলে) তাদেরকে 
এরা কোন কম্টের মধ্যে ফেলে দেয়। তাছাড়া প্রকৃতপক্ষে ( তাদের এ ভয় অমূলকও 
ছিল না। কারণ, ) ফিরাউন ছিল সে দেশে রোজ) ক্ষমতার অধিকারী । তদুপরি সে ন্যায় 
ও ইনসাফের €গণ্তি ছাড়িয়ে ) বাইরে চলে যেত---( অত্যাচার উৎপীড়ন করতে আরস্ত 
করে দিত। কাজেই যে লোক রান্ত্রীয় ক্ষমতাসহ অত্যাচার করে তার প্রতি ভয় লাগাই 
স্বাভাবিক।) আর মৃসা আ) (যখন তাদেরকে ভীতসন্ত্রস্ত দেখলেন, তখন তাদেরকে লক্ষ্য 
করে) বললেন, হে আমার সম্পুদায়, যদি (তোমরা সত্য মনে) আল্লাহ্‌র প্রতি ঈমান রাখ 
তবে (চিন্তা-ভাবনা ছেড়ে বরং) তাঁর উপরই ভরসা কর যদি তোমরা (তাঁর) অনুগত হয়ে 
থাক। তারা উত্তরে) নিবেদন করল, আমরা আল্লাহর উপর ভরসা করেছি--€( এ 
প্রার্থনা করার পর যে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে অত্যাচারী লোকদের লক্ষ্যস্থলে 


পরিণত করো না এবং স্বীয় রহমতে আমাদেরকে কাফিরদের উৎপীড়ন থেকে নাজাত 
দান কর। 


ঠত 2575 ০৫5 Md sr ১০৮ 
et i Co ৮৬ তো 74 41625 
“3 9 9 ৬৬ 5 5 51 পাও 
তন BENS ES: 5 ৪০5 
৪ ৫ LA Aare পাঠ তা তা পুতে ৮ 
43) SSIES GIES 5 | ০০৪০ ২৫-৪ রি 


















৬১৬ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ চতুখ খণ্ড 


ES se SHAG EN 22 


8 NG ৮৫০৮৬ 0০3৩৪ 2580155 0 ০৮1 
নং 0 ৮ 25 242 21 ৩৩০৬৬ LN 


ধক ৫ 


ডি 3239424 শা 88 4 
(29 Im) ০2১2 2 | YEN EASY 
RIEL ZL 7 Tae; LET LIT 
98:28 EE 


৪৬ & 












621 5051 5১2) 81 ৫21 এ ৫1 53 


১৬ 159 পঃ 2 পর্ণ ঠ 22 
তো ১৮:০০ 5205 ৫52 3 ৬ 4 
ও ০2১১০। 09 এও ০ ৮০ এ 


(৮৭) আর আমি নির্দেশ পাঠালাম মুসা এবং তার ভাইয়ের প্রতি যে, তোমরা 
তোমাদের জাতির জন্য মিসরের মাটিতে বাসস্থান নির্ধারণ কর। আর তোমাদের ঘর- 
গুলো বানাবে কেবলামুখী করে এবং নামাষ কায়েম কর আর যারা ঈমানদার তাদেরকে 
সুসংবাদ দান কর। (৮৮) মুসা বলল, হে আমার পরওয়ারদিগার, তুমি ফিরাউনকে 
এবং তার সর্দারদেরকে পার্থিব জীবনের আড়ম্বর দান করেছ এবং সম্পদ দান করেছ--" 
হে আমার পরওয়ারদিগার, এ জন্যই যে তারা তোমার পথ থেকে বিপথগামী করবে! 
হে আমার পরওয়ারদিগার, তাদের ধন-সম্পদ ধ্বংস করে দাও এবং তাদের অন্তরগুলোকে 
কতোর করে দাও ঘাতে করে তারা ততক্ষণ পর্যন্ত ঈমান না আনে যতক্ষণ না বেদনাদায়ক 
আযাব প্রত্যক্ষ করে নেয়। (৮৯) বললেন, তোমাদের দোয়া মঞ্জর হয়েছে । অতএব, তোমরা 
দু'জন অটল থাক এবং তাদের পথে চলো না যারা অজ্ঞ। (৯০) আর বনী ইসরাঈলকে 
আমি পার করে দিয়েছি নদী। তারপর তাদের পশ্চাদ্ধাবন করেছে ফিরাউন ও তার সেনা- 
বাহিনী, দুরাচার ও বাড়াবাড়ির উদ্দেশ্যে । এমনকি যখন তারা ডুবতে আরম্ভ করল, তখন 
বলল, এবার বিশ্বাস করে নিচ্ছি ঘে, কোন মাবুদ নেই তাঁকে ছাড়া ধার উপর ঈমান এনেছে 
বনী ইসরাইলরা। বন্তত আমিও তাঁরই অনুগতদের অন্তভূ'জ্ঞ। (৯১) এখন এ কথা বলছ! 
অথচ তুমি ইতিপূর্বে নাফরমানী করছিলে । এবং পথন্্রষ্টদেরই অন্তভূ'্ত ছিলে । 





তফসীরের সারসংক্ষেপ | 
আর আমি (সে দোয়া কবুল করার ব্যবস্থা করলাম) মূসা (আ) ও তীর ভাই ' 
[ হারান (আট) ]-এর নিকট ওহী পাঠালাম যে, তোমরা উভয়ে নিজেদের লোকদের জন্য 


স্রা ইউনুস | ৬১৭ 


(যথাবিহিত) মিসরেই বাসস্থান স্থায়ী রাখ। (অর্থাৎ তারা যেন ভীত হয়ে ঘরবাড়ি ছেড়ে 
না যায়। আমি তাদের রক্ষাকারী ।) আর (নামাযের সময় হলে ) তোমরা সবাই নিজে- 
দের সে বাসস্থানকেই নামাযের স্থান নিদিষ্ট করে নাও---ভয়ভীতির দরুন মসজিদে 
উপস্থিতি ক্ষমা করা গেল। তবে নামাযের অনুবতিতা € অপরিহার্ষভাবে ) করবে । 
(যাতে নামাযের কল্যাণে আল্লাহ্‌ তা'আলা যথাশীঘু এই মহাবিপদ থেকে উদ্ধার করেন।) 
আর (হে মুসা, আপনি মুসলমানদেরকে সুসংবাদ দিয়ে দিন (যে, শীঘুই এ বিপদ দূর 
হয়ে যাবে)। বস্তুত মূসা (আ) (স্বীয় প্রার্থনায় নিবেদন করলেন,) হে আমাদের পরও- 
সনারদিগার, ( আমরা একথা জানতে পেরেছি যে,) আপনি ফিরাউন এবং তার সর্দারদেরকে 
আড়ম্বরের উপকরণ এবং পাথিব জীবনের বিভিন্ন রকমের মালামাল দিয়েছেন; হে আমা- 
দের পালনকর্তা, একারণেই দিয়েছেন যে, তারা আপনার পথ থেকে মানুষকে পথভ্রষ্ট 
করে দেয়। (সুতরাং তাদের ভাগ্যে যখন হিদায়ত প্রাস্তি নেই এবং এর পেছনে যে 
হিকমত ছিল তাও যখন বাস্তবায়িত হয়ে গেছে, তখন তাদের মালামাল এবং অস্তিত্বকে 
টিকিয়ে রাখাই হবে কেন। সুতরাং) হে আমাদের পরওয়ারদিগার, তাদের সমস্ত মালা- 
মাল ও ধনসম্পদ নাস্তানাবুদ করে দিন, আর “স্বয়ং তাদের ধ্বংসের এমন ব্যবস্থা করে 
দিন যে, তাদের অন্তরসমহে অধিক) কঠোর করে দিন যাতে তারা ধ্বংসের যোগ্য হয়ে 
পড়ে এবং যাতে তারা ঈমান আনতে না পারে; (বরং ক্রমাগত তাদের কুফরীই যেন 
বেড়ে যায়) এমনকি এরা যেন মহা আযাব (এর যোগ্য ) হয়ে গিয়ে তা প্রত্যক্ষ করে নেয় 
[বস্তুত এমন পর্যায়ে ঈমান আনা হলে তাতে কোনই লাভ হয় না। যাহোক, হযরত 
মূসা (আ) যখন এই দোয়া করেন, তখন হযরত হারূন (আ) তাঁর সাথে সাথে ‘আমীন 
বলে যাচ্ছিলেন ।---€ দুররে-মনসূর ) আল্লাহ্‌ বললেন,] তোমাদের উভয়ের দোয়া কবৃল 
করা হয়েছে। (কারণ, আমীন বললেই দোয়ায় অংশগ্রহণ করা হয়ে যায় । উভয়ের দোয়া - 
কবল হওয়া অর্থ এই যে, আমি তাদের ধনসম্পদ ও অস্তিত্বকে শীঘুই ধ্বংস করতে 

যাচ্ছি।) যাহোক, তোমরা (তোমাদের দায়িত্বে অর্থাৎ প্রচারকার্ষে) অটল থাক। 
(অর্থাৎ তাদের ভাগ্যে হিদায়ত না থাকলেও প্রচারে তোমাদের লাভ রয়েছে ।) আর 
তোমরা সেসব লোকের পথে চলো না, (আমার ওয়াদার সত্যতা কিংবা কোন বিষয়কে 
বিলম্বিত করার মাঝে বিশেষ হিকমত থাকা অথবা তবলীগ তথা ধর্ম প্রচারের প্রয়ো- 
জনীয়তা সম্পর্কে) যাদের জ্ঞান নেই। (অর্থাৎ আমার ওয়াদাকে সত্য জানবে এবং তাদের 
ধ্বংসে যদি বিলম্বও ঘটে, তবে তাতে কোন হিকমত রয়েছে বলে মনে করবে এবং 
দায়িত্ব হিসাবে তোমাদের যে কাজ তাতে লেগে থাকবে ।) বস্তত [আমি যখন ফিরা- 
উনকে ধ্বংস করতে চাইলাম, তখন মৃসা (আ)-কে নির্দেশ দিলাম যে, বনি ইসরাইলকে 
মিসর থেকে -যেন বের করে নিয়ে যায়। সুতরাং তিনি সবাইকে সঙ্গে নিয়ে চলতে 
লাগলেন। পথে লোহিত সাগর অন্তরাযম হয়ে দাড়াল এবং শেষ পর্যন্ত হযরত মূসা (আ)-র 
দোয়ায় তাতে পথ হয়ে গেল। তারপর] আমি বনি ইসরাইলকে (সেই) নদী পার 
করে দিলাম। অতপর তাদের পেছনে পেছনে ফিরাউন তার সেনাবাহিনী নিয়ে তাদের 
উপর অত্যাচার-উৎপীড়নের উদ্দেশ্যে (নদীর মধ্য দিয়ে) এগিয়ে চলল (যে, নদীর ভেতর 


৬১৮ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


থেকে বেরিয়ে তাদের সাথে যুদ্ধ করবে। কিন্তু তারা নদী পার হতে পারল না)। শেষ 
পর্যস্ত যখন ডুবতে আরম্ভ করল (এবং আযাবের ফেরেশতাদের দেখতে পেল ), তখন 
(ভীত-সন্তস্ত হয়ে) বলতে লাগল, আমি ঈমান আনছি যে, একমাত্র তাঁকে ছাড়া কোন 
উপাস্য নেই, যাঁর উপর ঈমান এনেছে বনি ইসরাইলরা এবং আমি মুসলমানদের অন্ত- 
ভূঁক্ত হচ্ছি। (অতএব, আমাকে এই ডোবা এবং আখিরাতের আযাব থেকে নাজাত দান 
করা হোক) অথচ (আখিরাতের বিভীষিকা প্রত্যক্ষ করার) পূর্ব পর্যন্ত অবাধ্যতা প্রদর্শন 
করছিলে এবং বিশৃংখলা সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। গক্ষান্তরে এমন মুক্তি চাইছ । 
আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

"উল্লিখিত আয়নাতে হযরত মূসা ও হারান (আ) এবং বনি ইসরাইল ও ফিরাউনের 
সম্প্রদায়ের কিছু অবস্থা এবং সে প্রসঙ্গে কিছু বিধি-বিধান আলোচনা করা হয়েছে। প্রথম 
আয়াতে একটি নির্দিষ্ট ঘটনা সম্পর্কিত হুকুম রয়েছে। তাহল এই যে, বনি ইসরাইল 
যারা মূসা (আ)-র দীনের উপর আমল করত তাদের সবাই অভ্যাস অনুযায়ী নিজেদের 
'সওমাআহ' তথা উপাসনালয়েই নামায আদায় করত । তাছাড়া পূর্ববর্তী উম্মতদের 
জন্য নির্দেশও ছিল তাই। তাদের নামায ঘরে পড়লে আদায় হত না। তবে এই বিশেষ 
সুবিধা মহানবী সো)-র উম্মতকেই দান করা হয়েছে যে, তারা যে কোনখানে ইচ্ছা 
নামায আদায় করে নিতে পারে। সহীহ মুসলিমের এক হাদীসে রসুলে করীম (সো) 
তাঁর ছয়টি বৈশিষ্ট্যের মধ্যে এটিও উল্লেখ করেছেন যে, আমার জন্য গোটা যমীনকে 
মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে; সব জায়গাতেই নামায আদায় হয়ে যায়। তবে এটা 
আলাদা কথা যে, ফরয নামাযসমূহ মসজিদে জামাতের সাথে আদায় করা সুন্নতে 
মু'আক্কাদাহ, সাব্যস্ত করা হয়েছে। নফল নামাঘ ঘরে আদায় করা উত্তম। স্বয়ং রসূলে 
করীম সো) এরই উপর আমল করতেন। তিনি শুধু ফরয নামাযই মসজিদে পড়তেন। 
সমত ও নফলসমূহ ঘরে গিয়ে আদায় করতেন । যাহোক, বনি ইসরাইলরা তাদের 
মাযহাব বা ধর্মমড আনুসারে নিজেদের উপাসনালয়ে গিয়ে নামায আদায়ে বাধ্য ছিল। 
এদিকে ফিরাউন খে তাদেরকে বিভিন্ন প্রকারে কষ্ট দিত এবং তাদের উপর অত্যাচার 
করত সে বিষয়টি লক্ষ্য করে তাদের সমস্ত উপাসনালয় ভেঙ্গে চুরমার করে দিল যাতে 
. এরা নিজেদের ধর্মানুযায়ী নামায পড়তে না পারে। এরই কারণে আল্লাহ তা'আলা বনি 
ইসরাইলের উভয় পয়গম্বর হযরত মূসা ও হারূন (আ)-কে এ নির্দেশ দান করলেন যা 
আয়াতে উল্লেখ রয়েছে যে, মিসরে বনি ইসরাইলদের জন্য নতুন গ.হ নির্মাণ করা হোক যা 
কেবলামুখী হবে যাতে করে তারা. এসব আবাসিক ঘরেই নামায আদায় করতে পারে। 


এতে বোঝা যাচ্ছে, পূর্ববর্তী উদ্মতের জন্য যদিও এ নির্দেশ ছিল যে, তাদেরকে 
শুধুমান্র নির্ধারিত উপাসনালয়েই নামায পড়তে হবে, কিন্তু এই বিশেষ দুর্ঘটনার পরি- 
প্রেক্ষিতে বনি ইসরাইলদের জন? নিজেদের ঘরে নামায আদায় করে নেওয়ার সাময়িক 
অনুমতি দেওয়া হয় এবং তাদের ঘরের দিকটা কেবলার দিকে সোজা করে নিতে বলা 
হয়। তাছাড়া এমনও বলা যেত পারে যে, এই বিশেষ প্রয়োজনের ক্ষেত্রেও তাদেরকে 


সরা ইউনুস ৬১৯ 


নিধারিত সে ঘরেই নামায পড়ার কথা বলা হয়েছিল যা কিবলামুখী করে নির্মাণ করা 
হয়েছিল। সাধারণ ঘরে কিংবা সাধারণ জায়গায় নামায পড়ার অনুমতি তখনও ছিল 
না, যেমনটি মহানবী সো)-র উম্মতের জন্য রয়েছে যে, যে কোন নগরে কিংবা মাঠে 
যে কোন স্থানে নামায আদায় করার সুযোগ দেওয়া হয়েছে ।--(রূহুল মা'আনী ) 


৷ এখানে এ প্রশ্নটি লক্ষ্য করার মত যে, এ আয়াতে বনি ইসরাইলদেরকে যে 

কিবলার প্রতি মুখ করার হকুম দেওয়া হয়েছে তা কোন্‌ কিবলা ছিল---কা'বা ছিল, না 

বায়তুল মৃকাদ্দাস£ হযরত আবদুল্লাহ, ইবনে আব্বাস (রা) বলেন যে, এতে কা*বাই 

উদ্দেশ্য এবং কা'বাই ছিল হযরত মূসা (আ) ও তাঁর আসহাবের কেবলা ।--( কুরতুবী, 

রাহুল মা'আনী) বরং কোন কোন ওলামা এমনও বলেছেন যে, পূর্ববর্তী সমস্ত নবী- 
রসূলের কিবলাই ছিল কা'বা শরীফ । 


আর যে হাদীসে বলা হয়েছে যে, ইহুদীরা নিজেদের নামাযে “সাখরায়ে বায়তুল 
মুকাদ্দাসে'র দিকে মুখ করত, তাকে সে সময়ের সাথে সম্পৃক্ত করা হয়েছে, যখন হযরত 
মূসা আ) মিসর ছেড়ে বায়তুল মুকাদ্দাসের দিকে রওয়ানা হয়েছিলেন । এটা মিসরে 
অবস্থানকালে তাঁর কিবলা বায়তুল্লাহ হওয়ার পরিপন্থী নয় । 


এ আয়াতের দ্বারা একথা প্রমাণিত হয়ে যায় যে, নামায পড়ার জন্য কিবলামুখী 
হওয়ার শর্তটি পূর্ববর্তী নবীগণের সময়েও বিদ্যমান ছিল। তেমনিভাবে পূর্ববর্তী সমস্ত নবী- 
রসুলের শরীয়তেই নামাযের জন্য পবিভ্রতা ও আবরু ঢাকা যে শর্ত ছিল তাও নির্ভরযোগ্য 
রেওয়ায়েতের দ্বারা প্রমাণিত হয় । 


আবাসগুহসমূহকে কিবলামুখী করার উদ্দেশ্য ছিল এই যে, তাতেই যেন নামায 
চে JA পে 


আদায় করা হয়। সেজন্য তার পরে পরেই 8১১4০7113৩8 1এর নির্দেশ দানের মাধ্যমে 


হিদায়ত দিয়ে দেওয়া হয়েছে যে, ফিরাউন যদি নির্ধারিত উপাসনালয়ে নামাঘ আদায় 


করতে বাধা দান করে, ০০০০০০০০০০০ বরং নিজ নিজ ঘরে 
তা আদায় করতে হবে। 


আয়াতের শেষাংশে হযরত মুসা আ)-কে সম্বোধন করে হুকুম দেওয়া হয়েছে যে, 
আপনি মুমিনগণকে জুসংবাদ দিয়ে দিন যে, তাদের উদ্দেশ্য সিদ্ধ হবেঃ শন্ুর উপর 
তাদের জয় হবে এবং আখিরাতে তারা জান্নাতপ্রাপ্ত হবে ।-_-(রূহল মা'আনী ) 


আয়াতের শুরুতে হযরত মুসা ও হারুন (আ)-কে দ্বিবচন পদের মাধ্যমে সম্বোধন 
করা হয়েছে। তার কারণ, আবাসগুহগুলোকে কিবলামুখী করে তাতে নামায পড়ার 
অনুমতিদান ছিল তাঁদেরই কাজ। অতপর বহুবচন পদের মাধ্যমে সমস্ত বনি ইসরাইলকে 
অন্তর্ভূক্ত করে নামায প্রতিষ্ঠা করার নির্দেশ দেওয়া হয়েছে। তার কারণ, এ নির্দেশে 
পয়গঞ্ধর ও উম্মত সবাই শামিল। সবশেষে সুসংবাদ দানে নির্দেশটি দেওয়া হয়েছে 


৬২০ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


বিশেষ করে হযরত মুসা আ)-কে। তার কারণ, প্রকৃতপক্ষে তিনিই ছিলেন শরীয়তের 
অধিকারী নবী; জান্নাতের সুসংবাদ দান তাঁরই হক বা অধিকার ছিল। 


দ্বিতীয় আয়াতে ফিরাউনের সম্প্রদায়ের সংশোধনের ব্যাপারে নিরাশ হয়ে হযরত 
মুসা আট) যে বদদোয়া করেছিলেন, তা বর্ণিত হয়েছে । এর প্রারস্তে তিনি আল্লাহ্‌ 
তাআলার দরবারে নিবেদন করেন যে, আপনি ফিরাউনের সম্প্রদায়ের সংশোধনের পার্থিব 
আড়ম্বরের সাজ-সরঞ্জাম ও ধন-দৌলত যথেষ্ট পরিমাণেই দিয়েছেন। মিসর থেকে শুরু করে 
আবিসিনিয়া পর্যন্ত সোনা-টাদী, হীরা-জহরতের খনিসমূহ দিয়ে রেখেছেন-_--€ কুরতুরী ), 
যার প্রতিক্রিয়া হচ্ছে এই যে, তারা মানুষকে আপনার পথ থেকে গোমরাহ করে দিচ্ছে। 
কারণ, সাধারণ মানুষ তাদের বাহ্যিক সাজ-সরঞ্জাম ও আড়ম্বরপূর্ণ ভোগ-বিলাস দেখে 
এমন সংশয়ের সম্মুখীন হয়ে পড়ে যে, সত্যি যদি এরা গোমরাহীর মধ্যেই থাকবে, 
তবে এরা আল্লাহ তাআলার এসব নিয়ামত কেমন করে পেতে পারে। সাধারণ মানুষের 
দৃষ্টি এই তাৎপর্যের গভীরে পৌছাতে পারে না যে, নেক আমল ব্যতীত যদি কারো পাথিব 
উন্নতি হয়, তবে তা তার ন্যায়-নিষ্ঠার লক্ষণ হতে পারে না। হযরত মুসা আট ফিরাউনের 
সম্প্রদায়ের সংশোধনের ব্যাপারে নিরাশ হয়ে পড়ার পর, তার ধনৈহর্ষে অন্য লোকদের 


. A AA le A a শেল 
গোমরাহ হয়ে পড়ার আশঙ্কা করে বদদোয়া করেন-/৪১ 15৭1 ৮5 ৮০৪ 1 ৮৪) 
অর্থাৎ হে আমাদের পরওয়ারদিগার, তার ধনৈশর্ধের রূপকে পরিবর্তিত করে বিরূুত ও 
নিচ্ক্রিয় করে দাও। 


হযরত কাতাদাহ রো) কর্তৃক বণিত রয়েছে যে, এই দোয়ার প্রতিক্রিয়ায় ফিরাউনের 
সম্প্রদায়ের সমস্ত হীরা-জহরত, নগদ মুদ্রা এবং বাগ-বাগিচা, শস্য-ক্ষেন্ত্রের সমস্ত ফল- 
ফসল পাথরে রাপাস্তরিত হয়ে যায়। হযরত উমর ইবনে আবদুল আযীয রর)-এর 
আমলে একটি থলে পাওয়া গিয়েছিল যাতে ফিরাউনের আমলের কিছু জিনিসপন্ন রক্ষিত 
ছিল। তাতে ডিম এবং বাদামও দেখা যায় যা সম্পূর্ণ পাথর হয়ে গিয়েছিল। 


তফসীরশাস্ত্রের ইমামগণ বলেছেন যে, আল্লাহ্‌ তা'আলা তাদের সমস্ত ফল- 
মূল, তরিতরকারি ও খাদ্যশস্যকে পাথর বানিয়ে দিয়েছিলেন। আর এটি ছিল আল্লাহ, 
তা'আলার সেই নয়টি (মু'জিযাসুলভ ) নিদর্শনের একটি যার আলোচনা কোরআন করীমের 


রী 1 1৮5 1 AS পর | নেক 


পারার ৬০৩০ ৬৬ 1 5০ ১আয়াতে করা হয়েছে। 


রঙ 


Lease 


ঘিজীয় বদরের হযরত মুদা জে) তাদের জন্য করিলেন এই এ ১১১) 
AS Pe A AS 3 


ঠা eID 1৮48 1৪ $3 অর্থাৎ ইয়া গরওয়ারদিগার, 
তাদের অন্তরগুলোকে এমন কঠিন করে দাও, যেন তাতে ঈমান এবং অন্য কোন সৎ- 


সূরা ইউনুস | ৬২১ 


কর্মের যোগ্যতা না থাকে; যাতে তারা বেদনাদায়ক আযাব আসার পূর্বে ঈমান আনতে 
না পারে। 


কোন নবী-রসুলের মুখে এমন বদদোয়া বাহ্াত অসস্ভব বলেই মনে হয়। 
কারণ, মানুষকে ঈমান ও সৎকর্মের আমন্ত্রণ জানানো এবং সেজন্য চেস্টা-সাধনা করাই 
হয়ে থাকে নবী-রসূলগণের জীবনের ব্রত। 


কিন্তু এক্ষেত্রে ঘটনা হল এই যে, হযরত ম্সা (আ) যাবতীয় চেস্টা-চরিন্রের পরে 
তাদের সংশোধনের ব্যাপারে নিরাশ হয়ে গিয়েছিলেন এবং এই কামনা করছিলেন যে, 
এরা যেন নিজেদের কৃতকর্মের শাস্তি প্রত্যক্ষ করে। এতে এমন একটা সম্ভাবনাও 
বিদ্যমান ছিল যে, এরা না আবার আযাব আসতে দেখে ঈমানের স্বীকৃতি দিয়ে দেয় 
এবং তাতে করে আযাব স্থগিত হয়ে যায়--তাই কুফরের প্রতি ঘৃণাবিদ্বেষই ছিল এই 
প্রার্থনার কারণ। যেমন, ফিরাউন ডুবে মরার সময় ঈমানের স্বীরূতি দিতে আরম্ভ করলে 
জিবরাঈল আমীন তার মুখ বন্ধ করে দেন, যাতে আল্লাহ তা'আলার রহমত ও করুণায় 
সে আযাব থেকে বেঁচে যেতে না পারে। 


তাছাড়া এমন হতে পারে যে, এই বদদোয়াটি প্রকৃতপক্ষে বদদোয়াই নয়, বরং 
শয়তানের উপর যেমন লা’নত করা হয় তেমনি বিষয়। সে যখন কোরআনের প্রকৃষ্ট 
বর্ণনা মতই লা'নতপ্রাপ্ত তখন তার উপর লা'নত করার উদ্দেশ্য এ ছাড়া আর কিছুই 
নয় যে, আল্লাহ্‌ তা'আলা যার উপর লা'নত চাপিয়ে দিয়েছেন, আমরাও তার উপর লা'নত 
করি । এক্ষেত্রে মর্ম দাড়াবে এই যে, তাদের অন্তরসমূহের কঠোর হয়ে পড়া এবং ঈমান 
ও সংশোধনের যোগ্য না থাকা আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকেই নির্ধারিত করে দেওয়া 
হয়েছিল। হযরত মুসা (আ) বদদোয়ার আকারে সে বিষয়টিই প্রকাশ করেছেন মান্র। 


তৃতীয় আয়াতে হযরত মূসা (আ)-র উক্ত দোয়া কবৃল হওয়ার বিষয়টি 
আলোচনা করা হয়েছে। কিন্ত হযরত হারন আ)-কেও দোয়ার অংশীদার সাব্যস্ত 


পাটা টি পাকে তা A পান 5৩ 


করে বলা হয়েছে ঃ 1০ 52 ১ ০৩ 15৪ অর্থাৎ তোমাদের দু'জনের দোয়া কবুল 


করে নেওয়া হয়েছে। এতে বোঝা যায়, কোন দোয়ায় ‘আমীন’ বলাও দোয়ারই অন্তভূস্ত। 
আর যেহেতু কোরআন করামে নিঃশব্দে দোয়া করাকেই দোয়ার সুন্নত নিয়ম বলে অভি- 
হিত করা হয়েছে, কাজেই এতে “আমীন”ও নিঃশব্দে বলাই উত্তম বলে মনে হয়। 


এ আয়াতে দোয়া কবৃল হওয়ার সংবাদটি উভয় পয়গন্বরকেই দিয়ে দেওয়া হয়েছে। 
কিন্তু তাঁদেরকে সামান্য পরীক্ষা করা হয়েছে যে, দোয়া কবুল হওয়ার লক্ষণ আল্লামা 
বগভীর মতে চল্লিশ বছর পর প্রকাশিত হয়। সে কারণেই এ আয়াতে দোয়া কবুল 
হওয়ার বিষয়টি আলোচনা করার সাথে সাথে উভয় নবীকে এ হিদায়তও দেওয়া হয়েছে 


শী নিলা তি তা লী ও গ 5 Ed EA পা 


যে, ১৮০২ ৩৪১) 44৯ 5/১4১ ১) ০৮১১০ ৬ অর্থাৎ নিজেদের উপর 


¢ 
a” cd 


৬২২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


অর্পিত দায়িত্ব দাওয়াত ও তবলীগের কাজে নিয়োজিত থাকুন, দোয়া কবৃল হওয়ার প্রতিক্রিয়া 
যদি দেরীতেও প্রকাশ পায়, তবুও জাহিলদের মত তাড়াহুড়া করবেন না। 


চতুর্থ, আয়াতে হযরত মুসা আ)-র বিখ্যাত মুগজিযা সাগর পাড়ি দেওয়া 
টিপা লা জিকা তা 


এবং ফিরাউনের ডুবে মরার বর্ণনা করার পর বলা হয়েছে ঃ 31151 


eee 
“A Fle সে এপ পারা উপ পা 


bin hails আঠা আঃ Sul tJ ৪৯)! 


০০০ অর্থাৎ যখন তাকে জলডুবিতে পেয়ে বসল তখন বলে উঠল, আমি ঈমান 


আনছি যে, যে আল্লাহ্‌র উপর বনি ইসরাইলরা ঈমান এনেছে তাঁকে ছাড়া কোন উপাস্য 
নেই। আর আমি তাঁরই আনুগত্যকারীদের অন্তর্ভুক্ত । 


পঞ্চম আয়াতে স্বয়ং আল্লাহ জাল্লা শানুহর পক্ষ থেকে তার উত্তর দেওয়া 


ASA তা রা 4১ প ১৯2 পান পালাল ক শা] 


রি ১৯৯) 1 ye ০552 056 একর ও9 5 ৩৬৪1 অর্থাৎ কি এখন 
মুসলমান হচ্ছ, অথচ ঈমান আনার এবং ইসলাম গ্রহণের সময় উত্তীর্ণ হয়ে গেছে? 


এতে প্রমাণিত হয় যে, ঠিক মৃত্যুকালে ঈমান আনা শরীয়ত অনুযায়ী গ্রহণযোগ্য 
নয়। বিষয়টির আরো বিস্তারিত বিশ্লেষণ সে হাদীসের দ্বারাও হয়, যাতে মহানবী 
(সা) বলেছেন, আল্লাহ্‌ তা'আলা বান্দার তওবা ততক্ষণ পর্যন্তই কবুল করতে থাকেন, যতক্ষণ 
না ্বৃত্যুর উর্ধ্বশ্বাস আরম্ভ হয়ে যায়।---(তিরমিষী ) 


মৃত্যুকালীন উর্ধ্বশ্বাস বলতে সে সময়কে বোঝানো হয়েছে, যখন জান কবজ করার 
সময় ফেরেশতা সামনে এসে উপস্থিত হন। তখন কর্মজগত পৃথিবীর জীবন সমাপ্ত 
হয়ে আখিরাতের হুকুম-আহকাম আরম্ভ হয়ে যায়। কাজেই সে সময়কার কোন আমল 
গ্রহণযোগ্য নয়। ঈমানও নয় এবং কুফরও নয়। এমন সময়ে যে লোক ঈমান গ্রহণ 
করে, তাকেও মুমিন বলা যাবে না এবং কাফন-দাফনের ক্ষেন্ত্রে মুসলমানদের অনুরূপ 
ব্যবহার করা যাবে না। যেমন, ফিরাউনের এ ঘটনা দ্বারা প্রমাণিত হয় যে, সমগ্র বিশ্ব 
মুসলিমের এঁকমত্যে ফিরাউনের মৃত্যু কুফরী অবস্থায় হয়েছে বলে সাব্যস্ত করা হয়েছে। 
তাছাড়া কোরআনের প্ররুষ্ট নির্দেশেও এটাই সুস্পষ্ট । তাই যারা ফিরাউনের এই 
ঈমানকে গ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন, হয় তার কোন ব্যাখ্যা করতে হবে, না 
হয় তাকে ভূল বলতে হবে ।---( রূহুল মা'আনী ) 


এমনিভাবে খোদানাখাস্তা যদি এমনি মৃুম্ু অবস্থায় কারো মুখ দিয়ে কুফরী 
বাক্য বেরিয়ে যায়, তবে তাকে কাফিরও বলা যাবে না। বরং তার জানাযার নামায 
পড়ে তাকে মুসলমানদের মত দাফন করতে হবে এবং তার সে কুফরী বাক্যের রূপক 


অর্থে ব্যাখ্যা করতে হবে। যেমন, কোন কোন ওলীআল্লাহর অবস্থার দ্বারাও তার সমর্থন 


সূরা ইউনুস ৬২৩ 


পাওয়া যায় যে, এমন বাক্য তাঁদের মুখ থেকে বেরিয়ে এসেছিল মানুষ যাকে কুফরী 

' বাক্য মনে করে ব্যাকুল ও অস্থির হয়ে পড়েছিল, কিন্তু পরে যখন তাঁর কিছুটা সংজ্ঞা 
ফিরে আসে এবং সে বাক্যে তাঁর উদ্দেশ্য সম্পর্কে বাতলে দেন, তখন সবাই নিশ্চিন্ত 
হয় যে, তা সাক্ষাৎ ঈমানী বাক্যই ছিল বটে। 


সারকথা এই যে, যখন রূহ. বেরোতে থাকে এবং অন্তিম অবস্থায় উপস্থিত হয়, 
তখন সে সময়টি পার্থিবজীবনে গণ্য হয় না। তখনকার কোন আমল বা কার্ষকলাপ 
শরীয়ত অনুযায়ী গ্রহণযোগ্য নয়। বস্তত এর পূর্বেকার যাবতীয় আমলই ধর্তব্য হয়ে 
থাকে । কিন্তু উপস্থিত দর্শকদের এ ব্যাপারে প্রচুর সতর্কতা অবলম্বন করা কর্তব্য ৷ 
কারণ, এ বিষয়টির সঠিক অনুমান করতে গিয়ে ভুলভ্রান্তি হতে পারে যে, বাস্তবিকই 
এ সময়টি রূহ বেরোবার কিংবা নত তু 


৯৯55 2 
ও 288 4৫) ee 
BD TE Ys 3 fo Cs 3 0 ১৬ 
পি ০5০2 ৩9545 
৩৮৬১৫ 45 ৩০ ক ৬4৫6৩ $। 
৮৮ ক ১৮৩৫ রন 
হু ES CEE IG 26 
Ee EF ৯ 256 পপ hd ৪০৫5 
৪১:১৯ নু 552 55154 ৪৫ 


















৬২৪ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


(৯২) অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে যাতে তোমার 
পশ্তাৎবতীদের জন্য নিদর্শন হতে পারে। আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির 
প্রতি লক্ষ্য করে না। (৯৩) আর আমি বনী ইসরাইলদেরকে দান করেছি উত্তম স্থান 
এবং তাদেরকে আহার্থ দিয়েছি পবিশ্র-পরিচ্ছন্ন বন্ত-সামগ্রী। বস্তুত তাদের মধ্যে মত- 
বিরোধ হয়নি যতক্ষণ না তাদের কাছে এসে পৌঁছেছে সংবাদ। নিঃসন্দেহে তোমার 
পরওয়ারদিগার তাদের মাঝে মীমাংসা করে দেবেন কিয়ামতের দিন, ঘে ব্যাপারে তাদের 
মাঝে মতবিরোধ হয়েছিল। (৯৪) সুতরাং তুমি যদি সে বস্তু সম্পকে কোন সন্দেহের 
সম্মুখীন হয়ে থাক যা তোমার প্রতি আমি নাধিল করেছি, তবে তাদেরকে জিজেস করো 
যারা তোমার পূর্ব থেকে কিতাব পাঠ করছে। এতে কোন সন্দেহ নেই যে, তোমার পর- 
ওয়ারদিগারের নিকট থেকে তোমার নিকট সত্য বিষয় এসেছে । কাজেই তুমি কফ্সিমন- 
কালেও সন্দেহকারী হয়ো না (৯৫) এবং তাদের অন্তভূ-ক্তও হয়ো না যারা মিথ্যা 
প্রতিপন্ন করেছে আল্লাহ্‌র বাণীকে। তাহলে তুমিও অকল্যাণে পতিত হয়ে যাবে (৯৬) 
যাদের ব্যাপারে তোমার পরওয়ারদিগারের সিদ্ধান্ত নির্ধারিত হয়ে গেছে তারা ঈমান 
আনবে না। ঘদি তাদের সামনে সমস্ত নিদর্শনাবলী এনে উপস্থিত হয় তবুও যতক্ষণ না 
তারা দেখতে পায় বেদনাদায়ক আযাব ! (৯৭) সুতরাং কোন জনপদ কেন এমন হল 
না যা ঈমান এনেছে অতপর তার সে ঈমান গ্রহণ হয়েছে কল্যাণকর? অবশ্য ইউনুসের 
সম্প্রদায়ের কথা আলাদা। তারা যখন ঈমান আনে, তখন আমি তুলে নেই তাদের 
উপর থেকে অপমানজনক আযাব পার্থিব জীবনে এবং তাদেরকে কল্যাণ পেঁ ছাই এক 
নির্ধারিত সময় পর্যন্ত । | 





তফসীরের সার-সংক্ষেপ 


অতএব, প্রোর্থিত মুক্তির বদলে) আজ আমি তোমার মৃতদেহকে (পানিতে তলিয়ে 
যাওয়া থেকে) বাঁচিয়ে দেব, যাতে তাদের জন্য শিক্ষা গ্রহণের কারণ হও, যারা তোমার 
পরে (বর্তমান) রয়েছে। তোরা যেন তোমার দুরবস্থা ও ধ্বংস দেখে আল্লাহ্‌র নির্দেশের 
বিরোধিতা থেকে বেঁচে থাকে ।) কিন্তু প্রকৃতপক্ষে (এসবের পরেও ) বহু লোক আমার 
(এমন সব) শিক্ষণীয় বিষয়ে অমনোযোগী (এবং আল্লাহ্‌র হুকুম-আহকামের বিরো- 
ধিতায় নিভীক)। আর আমি (ফিরাউনের জলমগ্রতার পর) বনী ইসরাইলদেরকে 
বসবাস করার জন্য অতি উত্তম ঠিকানা দান করেছি । (তাৎক্ষণিকভাবে তো তারা 
মিসরের আধিপত্য লাভ করেছেই, তদুপরি তাদের প্রথম বংশধরকেই আমালেকা 
সম্প্রদায়ের উপর বিজয় দানের মাধ্যমে বায়তুল মুকাদ্দাস ও সিরিয়ার আধিপত্য দান 
করেছি।) তাছাড়া আমি এখানে তাদেরকে পবিত্র, পরিচ্ছন্ন বস্তুসামগ্রী খাবার জন্য 
. দিচ্ছি। (বসত মিসরেও বাগ-বাগ্রিচা, নহর-নালা ছিল এবং সিরিয়ার ব্যাপারে বলা 


পান পা] 


হয়েছে ww U5 3 অর্থাৎ এতে আমি বরকত দিয়েছি। সুতরাং (এ সমুদয় কারণে 


' আমার জন অধিকতর ব্যাপৃত থাকাই উচিত ছিল, কিন্ত তার বিপরীতে তারা দীনের 


সূরা ইউনুস ৬২৫ 


ব্যাপারে বিরোধ করতে আরম্ভ করে দিয়েছে । তদুপরি বিস্ময়ের ব্যাপার এই যে,) 
তারা (কোন অজ্ঞতার দরুন) এ মতবিরোধ করেনি; বরং তাদের কাছে (বিধি-বিধান 
সংক্রান্ত) জ্ঞান পৌছে যাবার পরই মতবিরোধ করেছে । অতপর এ মতবিরোধের 
উপর ভীতি প্রদর্শন করা হচ্ছে যে, এ বিষয়টি নিশ্চিত যে, আপনার পরওয়ারদিগার 
এসব (মতবিরোধকারী) লোকদের মাঝে কিয়ামতের দিন সে সমস্ত বিরোধীয় বিষয় 
(কার্ধকর) মীমাংসা করে দেবেন যাতে তারা বিরোধ করছিল। অতপর (দীনে- 
মুহাম্মদীর বাস্তবতা প্রমাণ করার জন্য আমি এমন এক যথার্থ পন্থা বাতলে দিচ্ছি 
যে, যারা ওহীপ্রাপ্ত নয় তাদের জন্য তা কেন যথেষ্ট হবে না, আপনি যে ওহীপ্রাপ্ত, 
কিন্তু আপনাকেও যদি শর্তসাপেক্ষে এ সম্পর্কে সম্বোধন করা হয় তবে এভাবে করা 
যেতে পারে যে,) যদি (মেনে নেওয়া হয়,) আপনি এর (অর্থাৎ এ কিতাবের ) 
ব্যাপরে সন্দেহ (সংশয় )-এ পতিত হয়ে থাকেন ঘা আমি আপনার নিকট পাঠিয়েছি, 
তবে (এ সন্দেহের অপনোদনের জন্য এও একটি সহজ পন্থা রয়েছে যে.) আপনি 
সেসব লোকদের জিজ্ঞেস করে দেখুন খারা আপনার পূর্বেকার কিতাবসমূহ পাঠ করে 
থাকে। (উদ্দেশ্য তওরাত ও ইজীল। তারা পাঠক হিসাবে তার ভবিষ্যদ্বাণীর ভিত্তিতে 
এই কোরআনের সত্যতা বাতলে দেবে ।) নিশ্চয়ই আপনার পালনকতার পক্ষ থেকে 
আপনার নিকট সত্য কিতাব এসেছে । আপনি কঙ্মিনকালেও সন্দেহ পোষণকারীদের 
অন্তর্ভূক্ত হবেন না এবং সন্দেহকারীদের অতিক্রম করে সে সমস্ত লোকদেরও অন্তভু-্ত 
হবেন না, যারা আল্লাহ্‌র আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। অন্যথায় (নাউযু- 
বিল্লাহ, ) আপনি ধ্বংস হয়ে যাবেন। এতে সন্দেহের কোন অবকাশ নেই যে, যাদের 
ব্যাপারে আপনার পরওয়ারদিগারের (এই চিরাচরিত) বাক্য (যে, এরা ঈমান আনবে 
না) নির্ধারিত হয়ে গেছে, তারা (কখনই) ঈমান আনবে না যদিও তাদের কাছে (সত্য 
প্রমাণের ) যাবতীয় দলীল পৌছে যায়; যতক্ষণ না তারা বেদনাদায়ক আযাব 
প্রত্যক্ষ করে নেবে (কিন্তু তখনকার ঈমান আনায় কোনই লাভ হবে না)। সুতরাং 
(যেসব জনপদের উপর আযাব এসে গেছে, সেগুলোর মধ্য থেকে) কোন জনপদই 
ঈমান আনেনি যা তার জন্য উপকারী বা লাভজনক হতে পারত। কারণ, তাদের 
ঈমান আনার সাথে আল্লাহ্‌র ইচ্ছার সংযোগ ঘটেনি। অবশ্য ইউনুস আ)-এর জাতি 
(যাদের ঈমানের সাথে আল্লাহ্‌র ইচ্ছা সংযোজিত হয়েছিল, সে কারণে তারা প্রতিশ্ুত 
আযাবের প্রাথমিক লক্ষণ দেখেই ঈমান নিয়ে আসে এবং) যখন তারা ঈমান নিয়ে 
আসে, তখন আমি অপমানজনক পার্থিব জীবনে তাদের উপর থেকে আযাব রহিত 
করে দেই এবং তাদেরকে এক নির্দিষ্ট সময় (অর্থাৎ মৃত্যুকাল ) পর্যন্ত কেল্যাণজনক) 
স্বাচ্ছন্দ্য দান করি। বস্তুত অন্যান্য জনপদের ঈমান আনা এবং ইউনুস আ)-এর 
জাতির ঈমান আনা উভয়টিই হয়েছিল ইচ্ছাভিত্তিক। 


৬২৬ ্‌ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

প্রথম আয়াতে ফিরাউনকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে, জলমগ্নতার পর আমি 
তোমার লাশ পানি থেকে বের করে দেব যাতে তোমার এই ম্ৃতদেহটি তোমার পশ্চাৎ- 
বতাঁদের জন্য আল্লাহ্‌ তাআলার মহাশক্তির নিদর্শন ও শিক্ষণীয় হয়ে থাকে। 


ঘটনাটি এই যে, সাগর পাড়ি দেবার পর হযরত মৃসা আট) যখন বনী ইসরা- 
ঈলদেরকে ফিরাউনের নিহত হবার সংবাদ দেন, তখন তারা ফিরাউনের ব্যাপারে এতই 
ভীত-সন্ত্রস্ত ছিল যে, তা অস্বীকার করতে লাগল এবং বলতে লাগল যে, ফিরাউন ধ্বংস 
হয়নি। আল্লাহ তা'আলা তাদের সঠিক ব্যাপার প্রদর্শন এবং অন্যান্যদের শিক্ষা লাভের 
উদ্দেশ্যে একটি ঢেউয়ের মাধ্যমে ফিরাউনের ম্ৃতদেহটি তীরে এনে ফেলে রাখলেন, যা 
সবাই প্রত্যক্ষ করল। তাতে তার ধ্বংসের ব্যাপারে তাদের নিশ্চিত বিশ্বাস এল এবং 
তার এ লাশ সবার জন্য নিদর্শন হয়ে রইল। তারপরে এই লাশের কি পরিণতি হয়েছিল 
তা জানা যায় না। যেখানে ফ্িরাউনের লাশটি পাওয়া গিয়েছিল আজো সে স্থানটি 'জাবালে 
ফিরাউন' নামে পরিচিত? OO 

কিছুকাল পূর্বে পত্রিকায্ন খবর বেরিয়েছিল যে, ফিরাউনের লাশ অক্ষত অবস্থায় 
পাওয়া গেছে, সাধারণ লোকেরাও তা প্রত্যক্ষ করেছে এবং আজ পর্যন্ত তা কায়রোর 
যাদুঘরে সংরক্ষিত রয়েছে। কিন্তু একথা নিশ্চিতভাবে বলা যায় না যে, এ ফিরাউনই সে 
ফিরাউন যার সাথে হযরত মুসা (আ)-র মুকাবিলা হয়েছিল, নাকি অন্য কোনও 
ফিরাউন। কারণ, ফ্িরাউন শব্দটি কোন একক ব্যক্তির নাম নয়, সে যুগে মিসরের সব 
বাদশাহকেই ফিরাউন পদবী দেওয়া হত। 


কিন্তু এটাও কোন বিস্ময়ের ব্যাপার নয় যে, আল্লাহ তা'আলা যেভাবে জলমগ্ন 
লাশকে শিক্ষামূলক নিদর্শন হিসাবে সাগর তীরে এনে ফেলেছিলেন, তেমনিভাবে সেটিকে 
আগত বংশধরদের শিক্ষার জন্য পচাগলা থেকেও রক্ষা করে থাকবেন এবং এখনো তা 
বিদ্যমান থাকবে। 


আয্লাতের শেষাংশে ইরশাদ হয়েছে, বহু লোক আমার আয়াতসমূহ এবং নিদর্শন- 
সমূহের ব্যাপারে অমনোযোগী, সেগুলোর উপর চিন্তা-ভাবনা করে না এবং তা থেকে 
শিক্ষা গ্রহণ করে না। অন্যথায় পৃথিবীর প্রতিটি অণুকণাম্ম এমন সব নিদর্শন বিদ্যমান 
রয়েছে, যা লক্ষ্য করলে আল্লাহ্‌ তা'আলার পরিপূর্ণ ক্ষমতা সম্পর্কে অবহিত হওয়া যায়। 


দ্বিতীয় আয়াতে ফিরাউনের করুণ পরিণতির মুকাবিলায় সে জাতির ভবিষ্যৎ 
দেখানো হয়েছে যাদেরকে ফিরাউন হীন ও পদদলিত করে রেখেছিল। বলা হয়েছে, 
আমি বনি ইসরাঈলকে উত্তম আবাস দান করেছি। একদিকে তারা মিসর রাস্ট্রের 
আধিপত্য লাভ করেছে এবং অপরদিকে জর্দান ও ফিলিস্তিনের পবিত্র ভমিও তারা 
পেয়ে গেছে যাকে আল্লাহ্‌ তা'আলা স্বীয় খলীল ইবরাহীম ও তার সন্তানবর্গের জন্য 


সূরা ইউনুস ৬২৭ 


A ee Gry 


মীরাস বানিয়ে দিয়েছিলেন। উত্তম আবাসকে কোরআন করীমে ঠ ৮০ 1 34 শব্দে 


ব্যক্ত করা হয়েছে। এখানে উ ১ অর্থ কল্যাণজনক ও উপযোগী । অর্থাৎ এমন 
2 


দি 


আবাসভ্মি তাদেরকে দান করা হয়েছে যা তাদের জন্য সর্বদিক দিয়েই কল্যাণকর ও 
উপযোগী ছিল। অতপর বলা হয়েছে ৫ আমি তাদেরকে হালাল ও পবিত্র বস্তু সামগ্রীর 
মাধ্যমে আহার্য দান করেছি । অর্থাৎ দুনিয়ার যাবতীয় সুস্বাদু বস্তসামণগ্রী ও আরাম- 
আয়েশ তাদের দিয়ে দিয়েছি। 


আয়াতের শেষাংশে আবার তাদের কুটিলতা ও ভ্রান্ত আচরণের উল্লেখ করা হয়েছে 
যে, তাদের মধ্যেও বহু লোক ক্ষমতাপ্রাগ্তির পর আল্লাহ্‌ তা'আলার নিয়ামতসমূহের 
মর্যাদা দেয়নি এবং তাঁর আনুগত্যে বিমুখতা অবলম্বন করেছে। এরা রসুলে করীম 
সো) সম্পর্কে তওরাতে যেসব নিদর্শন পাঠ করত তাতে তাঁর আগমনের সর্বাগ্রে তাদেরই 
ঈমান আনা উচিত ছিল, কিন্তু বিস্ময়ের বিষয় যে, মহানবী (সা)-র আবির্ভাবের পূর্বে 
তো এরা শেষ নবীর উপর বিশ্বাস পোষণ করত, তার নিদর্শনসমূহ ও তার আগমনের 
সময় নিকটবর্তী হওয়ার সংবাদ লোকদেরকে বলত, নিজেরাও দোয়া করতে গিয়ে শেষ 
যমানার নবীর ওসীলা দিয়ে দোয়া করত, কিন্তু যখন শেষ যমানার নবী সো) তাঁর 
যাবতায় প্রমাণ এবং তাওরাতের বাতলানো নিদর্শনসহ আগমন করলেন, তখন এর! 


পারস্পরিক মতবিরোধ করতে লাগল এবং কিছু লোক ঈমান আনলেও অন্য সবাই 
San Bie পপ 


অস্বীকার করল । এ আয়াতে রসূলে করীম (সা)-এর আগমনকে ৮০১ 1 ৮৯০ শব্দে 


ব্যক্ত করা হয়েছে। এখানে (এ বলতে নিশ্চিত বিশ্বাস” ও উদ্দেশ্য হতে পারে। 


তাহলে অর্থ হবে এই যে, যখন প্রত্যক্ষ করার সাথে সাথে বিশ্বাসের উপকরণসমূহও 
সংযোজিত হয়ে গেল, তখন তারা মতবিরোধ করতে লাগল। 


কোন কোন তফসীরবিদ এ কথাও বলেছেন যে, এখানে ২০ অর্থ (9:০০ অর্থাৎ 


যখন সে সত্তা সামনে এসে উপস্থিত হল যা তওরাতের ভবিষ্যদ্বাণীর মাধ্যমে পূর্বাহেন্ই 
জানা ছিল, তখন তারা মতবিরোধ করতে আরম্ত করল। 


আয়াতের শেষ ভাগে বাহ্যত মহানবী (সো)-কে সম্বোধন করা হলেও একথা অতি 
স্পষ্ট যে, ওহী সম্পর্কে তাঁর সন্দেহ করার কোন সম্ভাবনাই নেই। কাজেই এই সম্বোধ- 
নের মাধ্যমে উন্মতকে শোনানোই উদ্দেশ্য ঃ স্বয়ং তিনি উদ্দেশ্য নন। আবার এমনও 
হতে পারে যে, এতে সাধারণ মানুষকে সম্বোধন করা হয়েছে যে, হে মানবকুল এই ওহীর 
ব্যাপারে যদি তোমাদের কোন সন্দেহ থেকে থাকে, যা মুহাম্মদ মুস্তফা (সা)-র মাধ্যমে 
তোমাদের প্রতি পাঠানো হয়েছে, তাহলে তোমরা সেসব লোকের কাছে জিক্তেস কর, 


৬২৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


যারা তোমাদের পূর্বে আল্লাহ্‌র কিতাব তওরাত ও ইজীল পাঠ করত। তাহলে তারা 
তোমাদেরকে বলে দেবে যে, পূর্ববর্তী সমস্ত নবী (আ) ও তাঁদের কিতাবসমূহ মুহাম্মদ 
মুস্তফা (সা)-র সুসংবাদ দিয়ে এসেছে। তাতে তোমাদের মনে দ্বিধা-দ্বন্দ্র দূর হয়ে যাবে। 


তফসীরে মাযহারীতে উল্লেখ রয়েছে যে, এ আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে, যে লোকের 
মনে দীনী ব্যাপারে কোন রকম সন্দেহ উদয় হয়, তার কর্তব্য হল এই যে, সত্যপন্থী 
আলিমগণের নিকট জিজ্ঞেস করে সন্দেহ-সংশয় দূর করে নেবে, সেগুলো মনের মাঝে 
লালন করবে না। 


চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ আয়াতে একই বিষয়বস্তুর সমর্থন ও তাকীদ এবং এ ব্যাপারে 
শৈথিল্য প্রদর্শনকারীদের প্রতি সতর্কতা উচ্চারণ করা হয়েছে । 


সপ্তম আয়াতে শৈথিল্যপরায়ণ মুনকেরদিগকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে যে, 
জীবনের অবকাশকে গনীমত মনে কর, অস্বীকার এবং অবাধ্যতা থেকে এখনও বিরত 
হও। অন্যথায় এমন এক সময় আসবে, যখন তওবা করলেও তা কবুল হবে নাকিংবা 
ঈমান আনলেও তা কবুল হবে না। আর সে সময়টি হলো যখন মৃত্যুকালে আখি- 
রাতের আযাব সামনে এসে উপস্থিত হয়। এ প্রসঙ্গেই হযরত ইউনুস (আ) ও তাঁর সম্প্র- 
দায়ের একটি ঘটনা উল্লেখ করা হয়েছে যাতে বিরাট শিক্ষা ও উপদেশ 'রয়েছে। 


এ আয়াতে বলা হয়েছে যে, এমনটি কেন হল না যে, অস্বীকৃতি জাপনকারী 
জাতিসমূহ এমন এক সময়ে ঈমান নিয়ে আসত, যখন তাদের ঈমান তাদের জন্য লাভ- 
জনক হত! অর্থাৎ মৃত্যুর সময় কিংবা আযাব অনুষ্ঠান ও আযাবে পতিত হয়ে যাবার 
পর অথবা কিয়ামত সংঘটনের সময় যখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন কারও 
ঈমান কবুল হবে না। কাজেই তার পূর্বাহেন্ই নিজেদের উদ্ধত্য থেকে যেন বিরত হয়ে 
যায় এবং ঈমান নিয়ে আসে । অবশ্য ইউনূস আ)-এর সম্প্রদায় যখন এমন সময় 
আসার পূর্বাহ্ে যখন আল্লাহ্‌, তা'আলার আযাব আসতে দেখল, তখন সঙ্গে সঙ্গে তওবা 
করে নিল এবং ঈমান গ্রহণ করে ফেলল যার ফলে আমি তাদের উপর থেকে অপমান- 
জনক আযাব সরিয়ে নিলাম । 


তফসীরের সারমর্ম এই যে, দুনিয়ার আযাব সামনে এসে উপস্থিত হলেও তও- 
বার দরজা বন্ধ হয়ে যায় নাঃ বরং তখনও তওবা কবৃল হতে পারে । অবশ্য আখি- 
রাতের আযাবের উপস্থিতি হয় কিয়ামতের দিন হবে কিংবা স্বত্যুকালে। তা সে মৃত্যু স্বাভা- 
বিক মৃত্য হোক অথবা কোন পার্থিব আযাবে পতিত হওয়ার মাধ্যমেই হোক, যেমনটি 
হয়েছিল ফিরাউনের ক্ষেত্রে 


সে কারণেই হযরত ইউনূস আ)-এর সম্প্রদায়ের তওবা কবুল হওয়া সাধারণ 
আল্লাহ্‌র রীতি বিরোধী হয়নি, বরং তারই আওতায় হয়েছে । কারণ, তারা যদিও 
আযাবের আগমন প্রত্যক্ষ করেই তওবা করেছিল, কিন্তু তারা সে আযাবে পতিত হওয়ার 
কিংবা মৃত্যুর পূর্বাহেই তওবা করে নিয়েছিল । পক্ষান্তরে যেহেতু ফিরাউন ও অন্য 


সূরা ইউনুস ৬২৯ 


লোকদের যারা আযাবে পতিত হওয়ার পর মৃত্যুর উ্ধ্বশ্বাস শুরু হওয়ার সময় তওবা 
করেছে এবং ঈমানের স্বীকৃতি দিয়েছে, সেহেতু তাদের ঈমান গ্রহণযোগ্য হয়নি এবং 
সে তওবাও কবুল হয়নি । 


ইউনূস আ)-এর সম্প্রদায়ের ঘটনার একটি উদাহরণ স্বয়ং কোরআন করীমে 
বর্ণিত বনি ইসরাঈলদের সে ঘটনা যাতে তর পর্বতকে তাদের মাথার উপর টাঙ্গিয়ে 
দিয়ে তাদেরকে ভীতি প্রদর্শন করা হয় এবং তওবা করার নির্দেশ দেওয়া হয়। আর তাতে 
তারাও তওবা করে নেয় এবং সে তওবা কবৃল হয়ে যায়। সুরা বাকারায় এ ঘটনাটির 
উল্লেখ রয়েছে। বলা হয়েছে ঃ 


৪15৩1 রা ॥ 5 “AB F947 AS AAT লা 


7৪৪৯ 5431 be fs ) 9৮) 1] টি 5 (১৯১) 9 


অর্থাৎ আমি তাদের মাথার উপর ত্র পর্বতকে টাজিয়ে দিয়ে নির্দেশ দান 
করলাম যে, যেসব হুকুম-আহকাম তোমাদের দেওয়া হয়েছে, সেগুলোকে দৃঢ়তার সাথে 
ধারণ কর । 


এর কারণ ছিল এই যে, তারা আযাব সংঘটিত হওয়ার এবং মৃত্যুতে পতিত 
হওয়ার পূর্বাহ্ন শুধু আযাবের আশঙ্কা প্রত্যক্ষ করে তওবা করে নিয়েছিল। তেমনি- 
ভাবে ইউনুস আ)-এর সম্প্রদায় আযাবের আগমন লক্ষ্য করেই নিষ্ঠা ও বিনয়ের সাথে 
তওবা করে নেয় (এর বিস্তারিত বিবরণ পরে আসছে)। কাজেই এ তওবা কবুল হয়ে 
মাওয়াটা উল্লিখিত রীতি বির্দধ কোন বিষয় নয়। --(কুরতুবী) 


এ ক্ষেত্রে সমকালীন কোন কোন লোকের কঠিন বিভ্রান্তি ঘটে গেছে। তারা 
হযরত ইউনুস (আ)-এর প্রতি রিসালতের দায়িত্ব পালনে শৈথিল্যকে মুক্ত করে দেন 
এবং পয়গম্থরের শৈথিল্যকেই সম্প্রদায়ের উপর থেকে আযাব সরে যাবার কারণ 
সাব্যস্ত করেন। তদুপরি এই শৈথিল্যকেই আল্লাহ্‌র রোমের কারণ বলে সাব্যস্ত করেন। 
স্রা আদ্মিয়া ও সুরা সাঁফফাতে এ বিষয়টির উল্লেখ রয়েছে । তা এরাপঃ “কোরআনের 
ইঙ্গিত এবং ইউনুস (আ)-এর গ্রন্থের বিস্তারিত বিশ্লেষণের প্রতি লক্ষ্য করলে বিষয়টি 
পরিক্ষার জানা যায় যে, ইউনুস আ)-এর দ্বারা রিসালতের দায়িত্ব পালনে যৎ্সামান্য 
টি হয়ে গিয়েছিল এবং হয়তো তিনি অধৈর্য হয়ে নির্ধারিত সময়ের পূর্বেই নিজের 
অবস্থান ছেড়ে দিয়োছলেন। সেজন্য আযাবের লক্ষণাদি দেখেই যখন তার সঙ্গীসাথথীগণ 
তওবা-ইন্তেগফার করে দেয়, তখন আল্লাহ্‌ তা'আলা তাদেরকে ক্ষমা করে দেন। কোরআনে 
আল্লাহ্‌ তা'আলার যেসব রীতি-মূলনীতির কথা বলা হয়েছে, তাতে একটি নির্দিষ্ট ধারা 
এও রয়েছে যে, আল্লাহ্‌ কোন জাতি-সম্প্রদায়কে ততক্ষণ পর্যন্ত আযাবে লিপ্ত করেন 
না, যতক্ষণ পর্যন্ত না তাদের উপর স্বীয় প্রমাণাদি পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করে দেন। 
সতরাং নবীর দ্বারা যখন রিসালতের দায়িত্ব পালনে ত্রুটি হয়ে যায় এবং আল্লাহ্‌ কর্তৃক 
নির্ধারিত সময়ের পূর্বে তিনি নিজেই যখন স্থান ত্যাগ করেন, তখন আল্লাহর ন্যায়নীতি 


৬৩০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


তার সম্প্রদায়কে সেজন্য আযাব দান করতে সম্মত হয়নি। --(তাফ্হীমূল কোরআন $ 
মাওলানা মওদুদী, পৃষ্ঠা ৩১২, জিলদ---২) 


এখানে সর্বপ্রথম লক্ষ্য করার বিষয় এই যে, আম্বিয়া আলাইহিমুসসালামের পাপ 
থেকে মা"স্ম হওয়ার বিষয়টি এমন একটি সর্বসম্মত বিশ্বাস, যার উপর সমগ্র 
উম্মতের একমত্য বিদ্যমান। এর বিশ্লেষনে কিছু আংশিক মতবিরোধও রয়েছে যে, এই 
নিষ্পাপত্ব কি সগীরা-কবীরা সর্বপ্রকার গোনাহ্‌ থেকেই, না শুধু কবীরা গোনাহ্‌ থেকে । 
তাছাড়া এ নিষ্পাপত্বে নবুয়তপ্রাম্তির পূর্বেকার সময়ও অন্তর্ভুক্ত কি না? কিন্তু এতে 
কোন সম্প্রদায় বা ব্যক্তি কারোই কোন মতবিরোধ নেই যে, নবী-রসূলগণের কেউই 
রিসালতের দায়িত্ব পালনে কোন রকম শৈথিল্য করতে পারেন না। তার কারণ, নবী- 
রস্লগণের জন্য এর চাইতে বড় পাপ আর কিছুই হতে পারে না যে, যে দায়িত্বে আল্লাহ্‌ 
তা'আলা তাঁদেরকে নির্বাচন করেছেন, তাঁরা নিজেই তাতে শৈথিল্য করে বসবেন। এটা 
সে মর্যাদাগত দায়িত্বের প্রকাশ্য খিয়ানত, যা সাধারণ শার্লীনতাসম্পন্ন মানুষের পক্ষেও 
সম্ভব নয়। এহেন ভ্রটি থেকেও যদি নবীগণ নির্দোষ না হবেন, তবে অন্যান্য পাপের 
বেলায় নিষ্পাপ হলেই বা কি লাভ | 


কোরআন ও সন্নাহ সমর্থিত মূলনীতি ও নবীগণের নিঙ্পাপত্ব সম্পর্কে সর্বসম্মত 
বিশ্বাসের পরিপন্থী বাহ্যিক কোন কথা যদি কোরআন-হাদীসের মাঝেও কোনখানে 
দেখা যায়, তবে সর্বসম্মত মূলনীতির ভিত্তিতে তার এমন ব্যাখ্যা ও অর্থ অনুসন্ধান করা কর্তব্য 
ছিল, যাতে তা কোরআন-হাদীসের অকাট্য প্রামাণ্য মূলনীতির বিরোধী না হয়। 


কিন্তু এখানে আশ্চর্যের ব্যাপার এই যে, উল্লিখিত গ্রন্থকার মহোদয় যে বিষয়টি 
কোরআন করীম ও হযরত ইউনুস (আ)-এর সহীফার বিশ্লেষণের উদ্ধৃতিক্রমে উপস্থাপন 
করেছেন, তা সহীফায়ে-ইউনূসে থাকলেও থাকতে পারে, কিন্তু মুসলমানদের নিকট তার 
কোন গুরুত্ব বা গ্রাহ্যতা নেই। তবে এব্যাপারে কোরআনী ইঙ্গিত একটিও নেই। বরং 
ব্যাপারটি হলো এই যে, কয়েকটি প্রেক্ষিত জড়ো করে তা থেকে এই সিদ্ধান্ত বের করা 
হয়েছে একান্তই জবরদস্তিমূলকভাবে। 


প্রথমে তো ধরে নেয়া হয়েছে যে, ইউনুস আ)-এর কওমের উপর থেকে আযাব 
রদ হয়ে যাওয়ার ব্যাপারটি আল্লাহ্‌ তা'আলার সাধারণ রীতি বিরুদ্ধ হয়েছে! অথচ 
এমন মনে করা স্বয়ং এ আয়াতের পূর্বাপর ধারাবাহিকতারও সম্পূর্ণ বিরোধী) তদুপরি 
তফসীরশাস্ত্রের গবেষক ইমামগণের ব্যাখ্যা-বিশ্লেষণেরও পরিপন্থী । তারপর এর সাথে 
এ কথাও ধরে নেয়া হয়েছে যে, প্রশী রীতি এক্ষেত্রে এ কারণে লংঘন করা হয়েছে যে, 
স্বয়ং নবী দ্বারা রিসালতের দায়িত্ব পালনে শৈথিল্য হয়ে গিয়েছিল, তৎসঙ্গে এ কথাও 
ধরে নেয়া হয়েছে যে, পয়গস্বরের জন্য আল্লাহ্‌র পক্ষ থেকে নির্ধারিত স্থান ত্যাগ করার 
জন্য একটা বিশেষ সময় নির্ধারিত করে দেয়া হয়েছিল, কিন্তু তিনি নির্ধারিত সে সময়ের 
পূর্বেই দীনের প্রতি আহবান করার দায়িত্ব ত্যাগ করে বেরিয়ে পড়েছিলেন। 


সূরা ইউনুস ৬৩১ 


সামান্যতম বিচার-বিবেচনাও যদি করা যায়, তবে একথা প্রমাণিত হয়ে যাবে 
যে, কোরআন ও সুন্নাহ্‌র কোন ইঙ্গিত এসব মনগড়া প্রতিপাদ্যের পক্ষে খুজে পাওয়া 
যায় না। 

স্বয়ং কোরআনের আয়াতের বর্ণনাধারার প্রতি লক্ষ্য করুন, আয়াতে বলা 


AS পাকি শা 3 OA শপ লাকি পাল A পালা | Sear AF পি Ace 


পা পট A 
পরিষ্কার মর্ম এই যে, পৃথিবীর সাধারণ জনপদের অধিবাসীদের সম্পর্কে আফসোসের 
প্রকাশ হিসাবে বলা হয়েছে যে, তারা কেনইবা এমন হল না যে, এমন সময়ে ঈমান 
নিয়ে আসত যে সময় পর্যন্ত ঈমান আললে তা লাভজনক হতো! অর্থাৎ আযাব কিংবা 
মৃত্যুতে পতিত হওয়ার আগে আগে যদি ঈমান নিয়ে আসত, তবে তাদের ঈমান কবুল 
হয়ে যেত। কিন্তু ইউনুস (আ)-এর সম্পূদায় তা থেকে স্বতন্ত । কারণ, তারা আযাবের 
লক্ষণাদি দেখে আখাবে পতিত হওয়ার পূর্বেই যখন ঈমান নিয়ে আসে, তখন তাদের 
ঈমান ও তওবা কবুল হয়ে যায়। 
আয়াতের এই প্রকৃষ্ট মর্ম প্রতীয়মান করে যে, এখানে কোন এশীরীতি লংঘন 
করা হয়নি; বরং একান্তভাবে আল্লাহ্‌ তা'আলার নিয়ম অনুযায়ী তাদের ঈমান ও তওবা 
কবুল করে নেয়া হয়েছে । | 
অধিকাংশ তফসীরকার বাহরে-মুহীত, কুরতুবী, যখমশরী, মাযহারী, রাহুল- 
মা'আনী প্রমুখ এ আয়াতের এ মর্মই লিখেছেন যাতে প্রতীয়মান হয় যে, হযরত ইউনুস 
(আ)-এর সম্প্রদায়ের তওবা কবুল হওয়ার বিষয়টি সাধারণ আল্লাহ্‌র রীতির আওতায়ই 
হয়েছে। কুরতুবীর বক্তব্য নিম্নরূপ ঃ 
lest 1 5 
৮/৯৭ এ i ; + রর 
১ 03-0 fT peice Bf 0১3 পিউ une LL 
2 pale pH 50 ৮০৮1 0৬২ ওক ৬৭ : 5 
৪৯91 40১- ১), & 8:৬১ ৬ এ 75 
টি 2 - ৩৪৯০১ ৩৮ ৪ ৬৩০ ৮9৩755৮1541 
1৬৯] J . কচ a ৰ 
ad se ১১ ০901 8০ 91513015 olde ot 
yl J উ 1০৯১ ং ৪ % ৪ hd ২ 
7 SES pial eH Ul Fly, 
2 
রর শি এ এট 5০117 upd 8০৪ 1৩) ৪ 
8৪১১ 088 48111 ৮0০ ভাত 501৯ ৬5 ২৩ 8০ Ee 
imi fy ০ 8 2 ও 
মি সদা 
টি! fa ৯811 ৬65 EUS Le uw ৬525 455 ৩০ ৭৬ 


৬৩২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


১৪৪2 (500 1 5৯) 8৪8) J+ 083295 ৩ I sk dN en 


অর্থাৎ ইবনে জুবাইর রে) বলেন ঘে, আযাব তাদেরকে এমনভাবে আর্ত করে 
নেয়, যেমন কবরের উপর চাদর । তারপর যেহেতু তাদের তওবা (আযাব আসার 
পূর্বাহেণ অনুষ্ঠিত হওয়ার দরুন) যথার্থ হয়ে যায়, তাই তাদের আযাব তুলে নেয়া হয়। 
তাবারী বলেন যে, সমগ্র বিশ্ব সম্প্রদায়ের উপর ইউন্স আ)-এর সম্প্রদায়কে এই 
বৈশিষ্ট্য দান করা হয় যে, আযাব প্রত্যক্ষ করার পরও তাদের তওবা কবুল করে নেয়া 
হয়। যুজাজ বলেন যে, তাদের উপর তখনও আযাব পতিত হয়নি; বরং আযাবের 
লক্ষণই শুধু দেখতে পেয়েছিল। যদি আযাব পতিত হয়ে যেত, তবে তাদের তওবাও 
কবৃল হত না। কুরতুবী বলেন যে, যুজাজের মতটি উত্তম ও ভাল। কারণ, যে আযাব 
দর্শনের পর তওবা কবৃল হয় না তা হল সে আযাব যাতে লিপ্ত হয়ে পড়ে । যেমনটি 
ঘটেছে ফিরাউনের ঘটনায়। আর সে কারণেই এ সূরায় ইউনুসের সম্প্রদায়ের ঘটনাটি 
ফিরাউনের ঘটনার লাগালাগি উল্লেখ করা হয়েছে, যাতে এ পার্থক্য নিরূপিত হয়ে যায় 
যে, ফিরাউনের ঈমান ছিল আযাবে পতিত হবার পর; আর তার বিপরীতে ইউনুস 
সম্প্রদায়ের ঈমান ছিল আযাবে পতিত হওয়ার পূর্বে। এই দাবির সমর্থন মহানবী 
(সা)-র বাণীতেও পাওয়া যায়। তিনি বলেছেন যে, বান্দার তওবা সে' সময় পর্যন্ত আল্লাহ্‌ 
তা'আলা কবূল করে থাকেন, যতক্ষণ না সে মৃত্যুর গরগরা বা মুমূর্ষু অবস্থার সম্মুখীন 
হয়। আর গরগরা বলা হয় মৃত্যকালীন অচেতন অবস্থাকে । হযরত আবদুল্লাহ্‌ ইবনে 
মাসউদ রো)-এর রেওয়ায়েতেও এ কথাই বোঝা যায়, যাতে বলা হয়েছে যে, ইউনুস (আ)- 
এর সম্প্রদায় আযাবে পতিত হওয়ার পূর্বাহেই তওবা করে নিয়েছিল । কুরতুবী বলেন 
যে, এই বক্তব্য ও বিশ্লেষণে না কোন আপত্তি আছে, না আছে সববিরোধিতা, আর নাই 
বা আছে ইউনূস সম্প্রদায়ের কোন নির্চিষ্টতা । 


আর তাবারী প্রমুখ তফসীরকারও এ ঘটনাকে হযরত ইউনুস (আ)-এর সম্প্র- 
দায়ের বৈশিষ্ট্য বলে উল্লেখ করেছেন। তাঁদের কেউই একথা বলেন নি যে, এ বৈশিষ্ট্যের 
কারণ ছিল ইউনুস আ)-এর শ্রট্টিসমূহ। বরং সে সম্প্রদায়ের বিশুদ্ধ মনে তওবা করা 
ও আল্লাহর জ্ঞানে তার নিঃস্বার্থ হওয়া প্রভৃতিকেই কারণ বলে লিখেছেন। 


সুতরাং যখন একথা জানা গেল যে, ইউনুস (আ)-এর সম্প্রদায়ের আযাব রহিত 
হয়ে যাওয়া সাধারণ আল্লাহ্‌র রীতির পরিপন্থী নয়, বরং িভিযনি। তার সাথে সাম- 
জস্যপূর্ণ, তখন এ বিতকের ভিত্তিই শেষ হয়ে গেছে। 


তেমনিভাবে কোরআনের কোন বক্তব্যে এ কথা প্রমাণিত নেই যে, আযাবের দুঃসং- 
বাদ শোনানোর পর ইউনুস আ) আল্লাহ্‌ তাআলার অনুমতি ছাড়াই তার সম্প্রদায় থেকে 
আলাদা হয়ে যান। বরং আয়াতের ধারাবাহিকতা ও তফসীর সংক্রান্ত রেওয়ায়েতের 
দ্বারা এ কথাই বোঝা যায় যে, সমস্ত সাবেক উম্মতের সাথে যে ধরনের আচরণ চলে 


সুরা ইউনুস ৬৩৩ 


আসছিল অর্থাৎ তাদের উম্মতের উপর আযাব আসার সিদ্ধান্ত স্থির হয়ে গেলে আল্লাহ্‌ 
তা'আলাও তাঁর পয়গম্ধরগণকে এবং তাঁদের সঙ্গীদেরকে সেখান থেকে বেরিয়ে যাবার 
নির্দেশ দিয়ে দিতেন---যেমন হযরত লত আ)-এর ঘটনা সম্পর্কে কোরআনে বিস্তারিত 
উল্লেখ রয়েছে---তেমনিভাবে এখানেও আল্লাহ তা'আলার সে নির্দেশ যখন ইউনুস (আ)- 
এর মাধ্যমে তাদেরকে পৌছে দেয়া হয় যে, তিন দিন পর আযাব আসবে, ইউনুস (আ)-এর 
সেখান থেকে বেরিয়ে যাওয়ার দ্বারা স্পম্টত একথাই বোঝা যায় যে, আল্লাহ্‌ তা'আলার 
নির্দেশ হয়েছে। 


অবশ্য পয়গম্বরসুলভ মর্যাদার দিক দিয়ে ইউনুস (আ)-এর দ্বারা একটি পদস্থলন 
হয়ে যায় এবং সে ব্যাপারে সূরা আম্ধিয়া ও সূরা সাফ্ফাতের আয়াতসমূহে যে ভৎসনা- 
' সূচক শব্দ এসেছে এবং তারই ফলে যে তার মাছের পেটে অবস্থান করার ঘটনা ঘটেছে, 
তা এজন্য নয় যে, তিনি রিসালতের দায়িত্বে শিথিলতা প্রদর্শন করেছিলেন, বরং ঘটনাটি 
তা-ই, যা উপরে প্রামাণ্য তফসীর গ্রন্থের উদ্ধৃতি সহকারে লেখা হয়েছে । তা হল এইযে, 
হযরত ইউনুস (আট) আল্লাহর নির্দেশ মুতাবিক তিন দিন পর আযাব আসার দুঃসং- 
বাদ শুনিয়ে দেন এবং নিজের অবস্থান ত্যাগ করে বাইরে চলে যান। পরে যখন 
আযাব আসেনি, তখন ইউনুস (আ)-এর মনে এ ভাবনা চেপে বসল যে, আমি সমপ্র- 
দায়ের মাঝে ফিরে গেলে তারা আমাকে মিথ্যুক বলে সাব্যস্ত করবে। তাছাড়া এ 
সম্প্রদায়ে নিয়ম প্রচলিত রয়েছে যে, কারো মিথ্যা প্রমাণিত হয়ে গেলে তাকে হত্যা করে 
ফেলা হয়। কাজেই এ সময় সম্প্রদায়ের মাঝে ফিরে যাওয়ায় প্রাণেরও আশংকা 
রয়েছে। অতএব, এ সময় এ দেশ থেকে হিজরত করে চলে যাওয়া ছাড়া আর কোন 
পথই ছিল না। কিন্তু নবী-রসূলগণের রীতি হল এই যে, আল্লাহ্‌র পক্ষ থেকে কোনদিকে 
হিজরত করার নির্দেশ না আসা পর্যন্ত নিজের ইচ্ছামত তাঁরা হিজরত করেন না। সুতরাং 
এক্ষেত্রে ইউনুস (আ)-এর পদস্খলনটি ছিল এই যে, তিনি আল্লাহ্‌র পক্ষ থেকে অনুমোদন 
আসার পূর্বেই হিজরতের উদ্দেশ্যে নৌকায় আরোহণ করে বসেন। বিষয়টি প্রর্তপক্ষে 
ক্রোম পাপ না হলেও মবী-রসূলগণের রীতির পরিপন্থী ছিল। কোরআনের আয়াতের 
শব্দগুলোর প্রতি লক্ষ্য করলেও দেখা যায়, ইউনুস (আ)-এর' পদস্থলন রিসালতের 
দায়িত্ব সম্পাদনে ছিল না। বরং তিনি যে সম্প্রদায়ের অত্যাচার-উৎ্পীড়ন থেকে বাঁচার 
জন্য অনুমতি আসার পূর্বেই হিজরত করেছেন, এছাড়া আর কোন কিছুই প্রমাণিত হবে 
না। সুরা সাফফাতের আয্মাতে এ দি, ব্যাপারে প্রায় জুস্প্ট বিশ্লেষণ বিধৃত 


Ll ee A 


হয়েছে । তাতে বলা হয়েছে ঃ ৬১৯ ৩৪৭ ১1191 এতে হিজরতের 
উদ্দেশ্যে নৌকায় আরোহণ করাকে $$ | শব্দ ভৎ'সনা আকারে বলা হয়েছে। এর 


অর্থ হল স্বীয় মনিবের অনুমতি ব্যতীত কোন ক্রীতদাসের পালিয়ে যাওয়া। আর 'র সুরা- 
আঘিয়ার আয়াতে রয়েছে ঃ 


৬৩৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


কা Ea ie 
Ard hr AU ANA Wor 2 পা টিলা পা A ট রর 


- লে 35৪১ ৩) ও 1 5১ তঠ ওত লা 35) ৩ 2910 


এতে স্বভাবজাত ভীতির কারণে সম্প্রদায়ের কাছ থেকে আত্মরক্ষা করে হিজরত 
করাকে কঠিন ভৎ্সনার সুরে ব্যক্ত করা হয়েছে। আর এসবই রিসালতের সমস্ত 
দায়িত্ব পাল্নেক্স পর, তখন সংঘটিত হয়েছিল, যখন স্বীয় সম্প্রদায়ের মাঝে ফিরে আসায় 
জীবনাশংকা দেখা দেয়। রাহুল-মা“আনী গ্রন্থে এ বিষয়টি নিশনরূপে বর্ণনা করা হয়েছেঃ 


pj lye soley Melis ॥১-০) ৬৬ 59 5৩ ৮4৪ ৮৪1 
৮১4০ pais FD ১৪৭1৩ এও ৬2 ৬155০ ১৮ € 
৮37০ 2 
অর্থাৎ ইউনূস তো) স্বীয় সম্প্রদায়ের প্রতি অসন্তষ্ট হয়ে এজন্য চলে যাচ্ছিলেন 
যে, তিনি সম্প্রদায়ের কঠিন বিরোধিতা এবং কুফরীর উপর হঠকারিতা সত্ত্বেও সুদীর্ঘ- 
কাল পর্যস্ত রিসালতের আহবান জানাতে থাকার ফলাফল প্রত্যক্ষ করে নিয়েছিলেন । 
বস্তুত তাঁর এ সফর ছিল হিজরত হিসাবেই। অথচ তখনও তিনি হিজরতের অনুমতি 
লাভ করেন নি। 


এতে পরিক্ষার করে দেয়া হয়েছে যে, তাঁর প্রতি ভৎ্সনা আসার কারণ রিসালত 
ও দাওয়াতের দায়িত্বে শৈথিল্য প্রদর্শন ছিল নাঃ বরং অনুমতির পূর্বে হিজরত করাই 
ছিল ভ্সনার কারণ। উল্লিখিত সমকালীন তফসীরকারকে কোন কোন ওলামা তার 
এই ভুলের ব্যাপারে অবহিত করলে তিনি সূরা সাফ্ফাতের তফসীরে স্বীয় মতবাদের 
সমর্থনে অনেক তফসীরবিদের বক্তব্যও উদ্ধৃত করেছেন, যেগুলোর মধ্যে ওহাব ইবনে 
মুনাব্বিহ প্রমুখের ইসরাইলী রেওয়ায়েতসমূহ ছাড়া অন্য কোনটির দ্বারাই তার এ মত- 
বাদের সমর্থন প্রমাণিত হয় না যে, হযরত ইউনুস আ)-এর দ্বারা (মাঁআযাল্লাহ ) রিসা- 
লতের দায়িত্ব সম্পাদনে শৈথিল্য হয়ে গিয়েছে । 


তাছাড়া জানবান বিক্ত লোকদের একথা অজানা নেই যে, তফসীরবিদগণ নিজেদের 
তফসীরে এমন সব ইসরাইলী রেওয়ায়েতসমূহও উদ্ধৃত করে দিয়েছেন, যেগুলোর ব্যাপারে 
তাদের সবাই একমত যে, এসব রেওয়ায়েত প্রামাণ্য কিংবা গ্রহণযোগ্য নয় । শরীয়তের ' 
কোন হুকুমকে এগুলোর উপর নির্ভরশীল করা যায় না। ইসরাইলী রেওয়ায়েত মুসলিম 
তফসীরবিদদের গ্রন্থেই থাক বা ইউনুস আ)-এর সহীক্ষাতেই থাক, শুধু এসবের উপর 
নির্ভর করেই হযরত ইউনুস (আ)-এর উপর এহেন মহা অপবাদ আরোপ করা যেতে 
পারে না যে, তাঁর দ্বারা রিসালতের দায়িত্ব পালনে শৈথিল্য হয়েছে। ইসলামের কোন 
তফসীরকার এহেন কোন মত গ্রহণও করেন নি। 


| ৬ as ৮১ 
ue ০০৯ ও) 0 ৩০১০৬ 1 ৬25 ee ৪) ৬3১ ও ০০৮৮০ 4) 15 


সূরা ইউনুস ৬৩৫ 


হধরত ইউনুস (আ)-এর বিস্তারিত ঘটনা ঃ হযরত ইউনুস (আ)-এর ঘটনা 
যার কিছু কোরআনের এবং কিছু হাদীস ও ইতিহাসের বর্ণনায় প্রমাণিত হয়, তা এই যে, 
ইউনুস আ)-এর সম্প্রদায় ইরাকের বিখ্যাত মুছিল এলাকার নেন্ওয়া নামক জনপদে 
বসবাস করত। কোরআনে তাদের সংখ্যা এক লক্ষ ছিল বলে উল্লেখ করা হয়েছে। তাদের 
হিদায়তের জন্য আল্লাহ্‌ তা'আলা ইউনূস (আ)-কে পাঠান। তারা ঈমান আনতে অস্থী- 
কার করে। আল্লাহ্‌ তা'আলা ইউনুস আ)-কে নির্দেশ দান করেন যেন এদের জানিয়ে 
দেন যে, তিন দিনের মধ্যেই তোমাদের উপর আযাব নাযিল হবে। হযরত ইউনুস 
(আট) সম্প্রদায়ের মাঝে এ ঘোষণা দিয়ে দেন। অতপর ইউনুস (আ)-এর সম্প্রদায় 
নিজেদের মধ্যে পরামর্শ করে এ বিষয়ে একমত হয় যে, আমরা কখনও ইউনুস (আ)-কে 
মিথ্যা বলতে শুনিনি । কাজেই তাঁর কথা উপেক্ষা করার মত নয়। পরামর্শে সিদ্ধান্ত 
হল যে, দেখা যাক, ইউনূস (আ) রাতের বেলা আমাদের মাঝে নিজের জায়গায় অবস্থান 
করেন কিনা! রি তিনি তাই করেন তবে বুঝব, কিছুই হবে না। আর যদি তিনি 
এখান থেকে অন্য কোথাও চলে যান, তবে নিশ্চিত বিশ্বাস করব যে, ভোরে আমাদের 
উপর আল্লাহর আযাব নেমে আসবে। হযরত ইউনূস (আ) আল্লাহ তা'আলার কথা- 
মত রাতের বেলায় সেই বস্তি থেকে বেয়ে যান। ভোর হওয়ার সাথে সাথে আল্লাহ্‌ 
তা'আলার আযাব এক কালো ধোঁয়া ও মেঘের আকারে তাদের মাথার উপর চক্রাবর্তের 
মত ঘুরপাক খেতে থাকে এবং আকাশ দিগন্তের নিচে তাদের নিকটবতীঁ হয়ে আসতে 
থাকে। তখন তাদের নিশ্চিত বিশ্বাস হয়ে যায় যে, এবার আমরা সবাই ধ্বংস হয়ে 
যাব। এ অবস্থা দেখে তারা হযরত ইউনুস (আ)-এর সন্ধান করতে আরম্ভ করে, যাতে 
তাঁর হাতে ঈমানের দীক্ষা নিতে এবং বিগত অস্বীরুতির ব্যাপারে তওবা করে নিতে 
পারে। কিন্তু যখন হযরত ইউনূস আ)-কে খুঁজে পাওয়া গেল না, তখন নিজেরা নিজে- 
রাই একান্ত নির্মলচিতে, বিশুদ্ধ মনে তওবা-ইস্তেগফারের উদ্দেশ্যে জনপদ থেকে এক 
মাঠে বেরিয়ে গেল। সমস্ত নারী, শিশু এবং জীব-জন্তকেও সে মাঠে এনে সমবেত 
করা হল। চটের কাপড় পরে অতি বিনয়ের সাথে সে মাঠে তওবা-ইস্তেগফার এবং 
আযাব থেকে অব্যাহতি লাভের প্রার্থনায় এমনভাবে ব্যাপ্ত হয়ে যায় যে, গোটা মাঠ 
আহার্যারীতে গুঞ্জরিত হতে থাকে । এতে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে 
নেন এবং তাদের উপর থেকে আযাব সরিয়ে দেন--যেমন এ আয়'তে উল্লেখ করা 
হয়েছে। হাদীসের রেওয়ায়েতে বর্ণিত রয়েছে যে, এ দিনটি ছিল আশুরা তথা ১০ই 
মহররমের দিন । 


এদিকে হযরত ইউনুস আআ) বস্তির বাইরে এ অপেক্ষায় ছিলেন যে, এখনই এই 
সম্প্রদায়ের উপর আযাব নাযিল হবে। তাদের তওবা-ইস্তেগফারের বিষয় তার জানা 
ছিল না। কাজেই যখন আযাব খণ্ডে গেল, তখন তাঁর মনে চিন্তা হল যে, আমাকে 
নির্ঘাৎ) মিথ্যক বলে সাব্যস্ত করা হবে। কারণ, আমি ঘোষণা করেছিলাম যে, তিন 
দিনের মধ্যে আযাব এসে যাবে। এ সম্প্রদায়ে আইন প্রচলিত ছিল যে, যার মিথ্যা 
সম্পর্কে জানা যায় এবং সে যদি তার দাবির পক্ষে কোন সাফ-প্রমাণ পেশ করতে না পারে 


৬৩৬ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


তাকে হত্যা করে ফেলা হয়। অতএব, হযরত ইউনুস আ)-এর মনেও আশংকা দেখা 
দেয় যে, আমাকেও মিথ্যুক প্রতিপন্ন করে হত্যা করে ফেলা হবে। 


নবী-রসূলগণ যাবতীয় পাপ-তাপ থেকে মানসুম হয়ে থাকেন সত্য, কিন্ত মানবীয় 
স্বভাব-প্রক্ৃতি থেকে মুক্ত বা পৃথক থাকেন না। সুতরাং তখন ইউনুস আ)-এর মনে 
স্বভাবতই এই ভাবনা উপস্থিত হয় যে, আমি আল্লাহ্‌র নির্দেশমতই ঘোষণা করেছিলাম, 
অথচ এখন আমি সে ঘোষণার কারণে মিথ্যুক প্রতিপন্ন হয়ে যাব! নিজের অবস্থানেই 
বা কোন্‌ মুখে ফিরে যাই এবং সম্প্রদায়ের আইন অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত হই। এই 
দুঃখ-বেদনা ও পেরেশান অবস্থায় এ শহর থেকে বেরিয়ে যাবার সংকল্প নিয়ে রওয়ানা 
হয়ে পড়েন। রোম সাগরের তীরে পৌছে সেখানে একটি নৌকা দেখতে পান। তাতে 
লোক আরোহণ করছিল। ইউনুস (আ)-কে আরোহীরা চিনতে পারল এবং বিনা ভাড়ায় 
তুলে নিল। নৌকা রওয়ানা হয়ে যখন মধ্য নদীতে গিয়ে পৌছাল, তখন হঠাৎ তা 
থেমে গেল; না সামনে যেতে পারছিল, না পিছনের দিকে ফিরে আসতে পারছিল । 
নৌকার আরোহীরা ঘোষণা করল যে, আল্লাহ্‌র পক্ষ থেকে আমাদের এই নৌকার এমনই 
গুণ যে, এতে যখনই কোন জালিম, পাপী কিংবা ফেরারী গোলাম আরোহণ করে, তখন 
এটি নিজে নিজেই থেমে যায়। কাজেই যে লোক এমন, তাকে তা প্রকাশ করে ফেলাই 
উচিত, যাতে একজনের জন্য সবার উপর বিপদ না আসে। 


. হযরত ইউনুস আ) বলে উঠলেন, “আমি ফেরারী গোলাম, পাপীটি আমিই বটে।” 
কারণ, নিজের শহর থেকে পালিয়ে তাঁর নৌকায় আরোহণ করাটা ছিল একটি স্বভাব- 
জাত ভয়ের দরুন, আল্লাহর অনুমতিব্রমে নয়। এই বিনা অনুমতিতে এদিকে চলে 
আসাকে হযরত ইউনুস আ)-এর পয়গন্ঘরসুলভ মর্যাদা একটি পাপ হিসাবেই গণ্য করল। 
কেননা, পয়গঞ্ধরের কোন গতিবিধি আল্লাহর বিনা অনুমতিতে হওয়া বাঞ্ছনীয় নয়। 
সেজন্যই বললেন, আমাকে সাগরে ফেলে দিলে তোমরা সবাই এ বিপদ থেকে নেচে 
যাবে। কিন্ত নৌকার লোকেরা তাতে সম্মত হলো না, বরং তারা লটারী করল যে, লটা- 
রীতে যার নাম উঠবে, তাকেই সাগরে ফেলে দেয়া হবে। 'দৈবক্রমে লটারীতেও হযরত 
ইউনুস (আ)-এর নামই উঠল। সবাই এতে বিস্মিত হল। তখন কয়েববার লটারী 
করা হল এবং সব কয়বারই আল্লাহ্‌ তা'আলার হুকুম অনুযায়ী ইউনুস (আ)-এর নাম 
উঠতে থাকল। কোরআন করীমে এই লটারী এবং তাতে হযরত ইউনুস (আ)-এর নাম 


গনি লা A SA ad Ae Pe re 


ওঠার বিষয়টি উল্লেখ রয়েছে। বলা হয়েছে “৩৮4৯ So) yw এ ৬১ RLS 


ইউনুস (আ)-এর সাথে আল্লাহ্‌ তা'আলার এ আচরণ ছিল তাঁর বিশেষ পয়গম্ব- 
রোচিত মর্যাদারই কারণ। যদিও তিনি আল্লাহ্‌ তা'আলার কোন হুকুমের বিরুদ্ধাচরণ 
করেন নি যাকে পাপ: বলে গণ্য করা যায় এবং কোন পয্নগন্ধরের দ্বারা তার সম্ভাবনাও 
নেই-_কারণ, তারা হলেন মা"সুম তথা নিষ্পাপ, কিন্তু তা পয়গম্রের সুউচ্চ মর্ষাদার 
প্রেক্ষিতে এমনটি শোভন ছিল না যে, শুধুমাত্র স্বাভাবিক ভয়ের দরুন আল্লাহ্‌ তা'আলার 


সূরা ইউনুস ৬৩৭ 


অনুমতি ছাড়াই কোথাও স্থানান্তরিত হবেন। এই মর্যাদাবহিভ্ত কাজের জন্য ভৎ্সনা 
হিসাবেই এ আচরণ করা হয়েছে। 


এদিকে লটারীতে নাম ওঠার ফলে সাগরে নিক্ষিপ্ত হওয়ার ব্যবস্থা হচ্ছিল আর 
অপরদিকে একটি মহাকায্ন মাছ আল্লাহ্‌ তা'আলার নির্দেশক্রমে নৌকার কাছে মুখ 
ব্যাদান করে দাঁড়িয়েছিল, যাতে তিনি সাগরে নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে নিজের পেটে 
ঠাই করে দিতে পারে। তাঁকে পূর্ব থেকেই আল্লাহ্‌ তা'আলা নির্দেশ দিয়ে রেখেছিলেন 
যে, ইউনুস আ)-এর দেহ যা তোমার পেটের ভেতরে রাখা হবে, তা কিন্ত তোমার আহা 
নয়; বরং আমি তোমার পেটকে তার আবাস করছি। সুতরাং ইউনুস (আ) সাগরে 
পৌছার সাথে সাথে সে মাছ তাঁকে মুখে নিয়ে নিল। হযরত আবদুল্লাহ্‌ ইবনে মসউদ 
(রা) বলেন, হযরত ইউনুস আ) এ মাছের পেটে চল্লিশ দিন ছিলেন। সে তাঁকে মাটির 
তলদেশ প্ন্ত নিয়ে যেত এবং বহু দূর-দুরান্তে নিয়ে বেড়াত। কোন কোন মনীষী সাত 
দিন, কেউ কেউ পাঁচ দিন আবার কেউ কেউ এক দিনের কয়েক ঘন্টাকাল মাছের 
পেটে থাকার কথা উল্পখ করেছেন ।--€ মাযহারী ) 


তবে প্রকৃত অবস্থা একমাত্র আল্লাহ ই জানেন। এ অবস্থায় হযরত ইউনুস (আ) 
দোয়া করেন $ 


er eS Ae ef 

৬৩ ৩01 ৩৭ ৬৪৫৩ 91০9০৬৯৪151 818 

আল্লাহ তা'আলা তাঁর এ প্রার্থনা মণ্ডুর করে নেন এবং সম্পূর্ণ অক্ষত অবস্থায় 
ইউনূস আ)-কে সাগর তীরে ফেলে দেন। 


মাছের পেটের উষ্ণতার দরুন তাঁর শরীরে কোন লোম ছিল না। আল্লাহ্‌ তা'আলা 
তাঁর কাছাকাছি একটি লাউ গাছ গজিয়ে দেন, যার পাতার ছায়া হযরত ইউনুস আ)-এর 
জন্য এক প্রশান্তি হয়ে যায়। আর এক বন্য ছাগলকে আল্লাহ্‌ ইশারা দিয়ে দেন, সে 
সকাল-সন্ধ্যায় তাঁর কাছে এসে দীড়াত, আরতিনি তার দুধ পান করে নিতেন। 


এভাবে হযরত ইউনূস (আ)-এর প্রতি তাঁর পদজ্খলনের জন্য সতকীকরণ হয়ে 
যায়। আর পরে তার সম্প্রদায়ও বিস্তারিত অবস্থা জানতে পারে। 


এ কাহিনীতে যে অংশগুলো কোরআনে উল্লেখ রয়েছে কিংবা প্রামাণ্য হাদীসের 
রেওয়ায়েতের ছারা প্রমাণিত, সেগুলো তো সন্দেহাতীতভাবে সত্য, কিন্তু বাকি অংশগুলো 
এতিহাসিক বিবরণ থেকে গুহীত, যার উপর শরীয়তের কোন মাস"আলার ভিত রাখা 
যায়না! 


8G Glas 





242 ০০৫৬৫ 


৬৩৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


2) ০4 ০৮ ০৬ ৬ 22525 জিত 
০ ৬৫৯১১ ১ ৫ ৩2০ ৫৮০ 2৯) ০১৫০ ০দু 5৬৪ 9১ 


(৯৯) আর তোমার গরওয়ারদিগার হদি চাইতেন, তবে পৃথিবীর বুকে যারা রয়েছে, 
তাদের সবাই ঈমান নিয়ে আসত সমবেতভাবে। তুমি কি মানুষের উপর জবরদস্তি 
করবে ঈমান আনার জন্য? (১০০) আর কারো ঈমান আনা হতে পারে না, যতক্ষণ 
না আল্লাহর হুকুম হয়। পক্ষান্তরে তিনি অপবিদ্রতা আরোপ করেন হারা বুদ্ধি প্রয়োগ করে 
না তাদের উপর । : 








তফসীরের সার-সংক্ষেপ 

আর (সেসব জাতি ও জনপদের কি বৈশিষ্ট্য) যদি আপনার পরওয়ারদিগার 
চাইতেন, তবে সমগ্র বিশ্ববাসী ঈমান নিয়ে আসত । (কিন্তু কোন কোন বিশেষ তাৎপর্যের 
কারণে তিনি তা চাননি! ফলে সবাই ঈমান আনেনি ।) সৃতরাং ব্যোপারটি যখন 
এমন, তখন) আপনি কি লোকদেরকে জবরদস্তি করতে পারেন, যার ফলে তারা ঈমান 
“নিয়ে আসবে? অথচ কারো ঈমান আনা আল্লাহ্র হুকুম (তথা তাঁর ইচ্ছা) ছাড়া সম্ভব 
নয় এবং আল্লাহ তা'আলা নির্বোধ লোকদের উপর (কুফরীর) অপবিব্লতা আরোপ 
করে দেন। 


এজ ওত FEED 
58) 0৮505 ৩৩2৮ 225 তে 
০2 01/5856 ০$, ১55 ৩০০ [এ CT 
(0461 | 22১ 1? EY G5 2w ৫৪৩ রি ৫৮205 ৬ 


& es 22 


০৬৮৮৮ 


(১০১) তাহলে আপনি বলে দিন, চেয়ে দেখ তো আসমানসম্হে ও যমীনে কি 
রয্মেছে। আর কোন নিদর্শন এবং কোন ভীতি প্রদর্শনই কোন কাজে আসে না সেসব লোকের 
জন্য যারা মান্য করে না। (১০২) সুতরাং এখন আর এমন কিছু নেই, যার অপেক্ষা করবে, 
কিন্তু সেসব দিনের মতই দিন, যা অতীত হয়ে গেছে এর পূর্বে। আপনি বলুন, এখন 
পথ দেখ; চাহয় যয চা যন (১০৩) অতপর আমি বাচিয়ে 





সরা ইউনুস ্‌ ৬৩৯ 


নেই নিজের রসূলগণকে এবং তাদেরকে, যারা ঈমান এনেছে এমনিভাবে । ঈমানদারদের 
বাচিয়ে নেয়া আমার দায়িত্বও বটে । 








তফসীরের সার-সংক্ষেপ 

আপনি বলে দিন, তোমরা লক্ষ্য কর (এবং দেখ,) কিকি বস্ত রয়েছে আসমান ও 
যমীনে । (আকাশের তারকারাজি প্রভৃতি এবং যমীনের অসংখ্য সৃষ্টি দেখ অর্থাৎ তা লক্ষ্য 
করলে তওহীদ তথা একত্ববাদের যৌক্তিক দলীল পাওয়া যাবে। এই হল তাদের মুকাল্লাফ 
হওয়ার বর্ণনা ।) আর যারা লৌর্ধাবশত ) ঈমান আনে না, তাদের জন্য যুক্তি-প্রমাণ এবং 
তাঞ্ধিতাকীদে কোন লাভ হবে না (এই হল তাদের ঈর্ধার বর্ণনা )। কাজেই (তাদের এই 
ঈর্ষাপূর্ণ অবস্থায় এমন প্রতীয়মান হয় যে,) তারা (অবস্থানৃযায়ী ) শুধুমা তাদেরই অনুরূপ 
ঘটনার অপেক্ষা করছিল যারা তাদের পূর্বে অতীত হয়েছে । (অর্থাৎ দলীল-প্রামাণ ও ভৎসনা 
সত্বেও যারা ঈমান আনেনি, তাদের অবস্থা সে লোকেরই অনুরাপ, যারা এমন আযাবের অপে- 
ক্ষায় থাকে যা বিগত কোন উম্মতের উপর এসে গিয়েছিল। সতরাং) আপনি বলে দিন, 
তাহলে তাই হোক, ভোমরা (এরই ) অপেক্ষায় থাক। আমিও তোমাদের সাথে (এর) অপে- 
ক্ষায় থাকলাম । ( অতীতে যেসব সম্প্রদায়ের উপর আযাব আগমনের কথা উল্লেখ ছিল, 
তাদের উপর আযাব আরোপ কর্তামই ) অতপর আমি ( এ আযাব হতে) স্বীয় পয়গন্বর এবং 
ঈমানদারগণকে বাঁচিয়ে রাখতাম । যেমন করে নাজাত দিয়েছিলাম সে সমস্ত ম’মিনকে ) 
তেমনি করে আমি সমস্ত মু'মিনকে নাজাত দান করে থাকি। ্রতিশ্তি মুতাবিক ) এটি হল 
আমার দায়িত্ব। অতএব, এভাবে যদি এসব কাফ্রিরের উপর কোন বিপদ নাযিল হয়, 
তাহলে মুসলমানগণ তা থেকে হিফাষতে থাকবে, তা দুনিয়াতেই হোক কিংবা এ I 


394 2৬2 ৫৮ এ 
ভা 5৪৯ ০? 9৬৯৯৫ ৬৮০ ০2৬ 1 হরি 
ss 








চি 
ঞঞ্ী . ৮৫, উর 














ty 2428 ঠা abl ৬১১১ (9 সে 05৩ 
Sis $ (10 78262 
৩ 5875, 34-3 
6S DY রি 4১2 





১০ 


ee একক এ 294 ১6 
০৯০1 2১ 25 5৮১05452৬44 


৬৪০ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


(১০৪) বলে দাও--হে মানবকুল, তোমরা যদি আমার দীনের ব্যাপারে সন্দিহান 
হয়ে থাক, তবে (জেনো) আমি তাদের ইবাদত করি না, যাদের ইবাদত তোমরা কর 
আল্লাহ. ব্যজীত। কিন্তু আমি ইবাদত করি আল্লাহ্‌ তাঁআলার, ধিনি তুলে নেন তোমাদেরকে । 
আর আমার প্রতি নির্দেশ হয়েছে খাতে আমি ঈমানদারদের অন্তর্ভূ ক্তু থাকি। (১০৫) 
আর যেন সোজা দীনের প্রতি মুখ করি সরল হয়ে এবং যেন মুশরিকদের অন্তভূ ক্ত 
না হই। (১০৬) আর নির্দেশ হয়েছে আল্লাহ্‌ ব্যতীত এমন কাউকে ডাকবে নী, যে 
তোমার ভাল করবে না শ্নন্দও করবে না । বস্তত তুমি যদি এমন কাজ কর, তাহলে তখন 
তুমিও জালিমদের অন্তর্ভূক্ত হয়ে ঘাবে। (১০৭) আর আল্লাহ্‌ যদি তোমার উপর 
কোন কষ্ট আরোপ করেন তাহলে কেউ নেই তা খণ্ডাবার মত তাঁকে ছাড়া। পক্ষান্তরে 
যদি তিনি কিছু কল্যাণ দান করেন, তবে তার মেহেরবানীকে রহিত করার মতও 
কেউ নেই। তিনি যার প্রতি অনুগ্রহ দান করতে চান স্বীয্প বান্দাদের মধ্যে তাকেই 
দান করেনঃ বস্তত তিনিই ক্ষমাশীল দয়ালু। 





তফসীরের সার-সংক্ষেপ 

আপনি তোদের) বলে দিন, হে মানবকুল, তোমরা যদি আমার দীনের ব্যাপারে 
সন্দেহে (ও দ্বন্দ) থেকে থাক তবে (আমি তোমাদেরকে এর তাৎপর্য বলে দিচ্ছি 
তা হল এই যে,) আমি সেসব উপাস্যের ইবাদত করি না আল্লাহকে বাদ দিয়ে, 
তোমরা যাদের ইবাদত কর। তবে অবশ্য আমি সে উপাস্যের ইবাদত করি যিনি 
তোমাদের জান কবজ করেন। আর (আল্লাহর তরফ থেকে) আমার প্রতি নির্দেশ 
হয়েছে, যেন আমি (এমন উপাস্যের উপর) ঈমান গ্রহণকারীদের অন্তভূক্ত থাকি এবং 
(আমার উপর) এই (নির্দেশ হয়েছে) যেন আমি নিজে দীন (অর্থাৎ উল্লিখিত বিশুদ্ধ 
তওহীদ )-এর প্রতি এমনভাবে মনোনিবেশ করি যাতে অন্যান্য মতবাদ থেকে আলাদা 
হয়ে যাই এবং কখনও যেন মুশরিক না হই। আর €এ নির্দেশ হয়েছে যে,) আল্লাহ্‌ 
(তাআলার একত্ববাদ)-কে পরিহার করে এমন বস্তর ইবাদত করবে না, যা তোমাকে 
না (ইবাদত করার প্রেক্ষিতে) কোন উপকার করতে পারে আর না (ইবাদত পরিহার 
করার প্রেক্ষিতে) কোন ক্ষতি সাধন করতে পারে। অতপর যদি (ধরে নেওয়া হয়) 
এমন কর € অর্থাৎ আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো ইবাদত কর,) তাহলে এমতাবস্থায় 
(আল্লাহ, তা'আলার) হক বিনম্টকারীদের অন্তর্ভূক্ত হয়ে পড়বে এবং (আমাকে একথা 
বলা হয়েছে যে,) যদি €( তোমার উপর) আল্লাহ, তা'আলা কোন কম্ট আরোপ করেন, 
তবে শুধুমান্ত্র তাকে ছাড়া অন্য কেউ তা সরাবার মত নেই। আর তিনি যদি তোমার 
প্রতি কোন সুখ দান করতে চান তবে তার অনুগ্রহকে সরাবার মতও কেউ নেই। 
(বরং) তিনি তার বান্দাদের প্রতি নিজের অনুগ্রহ থেকে যাকে ইচ্ছা দিতে পারেন। 
তিনি মহান ক্ষমাশীল, করুণাময় (বস্তুত অনুগ্রহের সমস্ত প্রকারই মাগফিরাত ও 
রহমতের অন্তভূক্ত। সুতরাং তিনি যেহেতু মাগফিরাত ও রহমতের গুণে গুণান্বিত, 
কাজেই তিনি অবশ্যস্তাবীভাবেই অনুগ্রহশীলও বটেন)। 


সুরা ইউনুস ৬৪১ 


Es Se dts SY ২০৫৩৫ ও 
৮৪ 2০29৮ 
ডে রে Re | 74 2 পট ১852 


(১০৮) বলে দাও, হে মানবকুল, সত্য তোমাদের কাছে পৌছে গেছে তোমাদের 
পরওয়ারদিগারের তরফ থেকে । এমন যে কেউ পথে আসে সে পথ প্রাপ্ত হয় স্বীয় 
মজগলের জন্য। আর যে বিভ্রান্ত ঘুরতে থাকে, সে স্বীয় অমঙ্জলের জন্য বিভ্রান্ত অবস্থায় 
ঘুরতে থাকবে। অনন্তর আমি তোমাদের উপর অধিকারী নই। (১০৯) আর তুমি চল 
সে অনুযায়ী যেমন নিদেশ আনে তোমার প্রতি এবং সবর কর, যতক্ষণ না ফয়সালা 
করেন আল্লাহ । বস্তুত তিনি হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী । 


8 








তফসীরের সার-সংক্ষেপ 


আপনি (একথাও ) বলে দিন যে, হে মানবকুল, তোমাদের নিকট তোমাদের 
পরওয়ার।দগারের পক্ষ থেকে (প্রমাণাদিসহ) সত্য (দীন) এসে পৌছে গেছে। অতএব, 
(এর আগমনের পর) যে লোক সরল পথে এসে যাবে, সে তার নিজের লাভের জন্যই 
সরল পথে আসবে, আর যে লোক (এখনও) বিপদে থাকবে, তার (এই) বিপথ- 
গামিতা (অর্থাৎ এর অনিম্টও ) তারই উপর পতিত হবে। তাছাড়া আমাকে তোমাদের 
উপর (দায়ী হিসাবে ) চাপিয়ে দেওয়া হয়নি যে, তোমাদের বিপথগামিতার জন্য আমাকে 
জবাবদিহি করতে হবে। সুতরাং এতে আমার কি ক্ষতি?) আর আপনি তারই অনু- 
সরণ করতে থাকুন যা কিছু আপনার প্রতি ওহী করা হয়। (এতে অন্যান্য আমলের 
সাথে সাথে তবলীগের বিষয়টিও এসে গেছে।) আর (তাদের কুফ্ষরী ও দুঃখ দানের 
ব্যাপারে) সবর করুন যতক্ষণ না আল্লাহ, তা'আলা (সে সবের) মীমাংসা করে দেন। 
(তা দুনিয়াতে ধ্বংসের সম্মুখীন করেই হোক কিংবা আখিরাতে আযাব দানের মাধ্যমেই 
হোক। আপনি আপনার ব্যক্তিগত ও পদগত কাজে নিয়োজিত থাকুন; তাদের ব্যাপারে 
ভাববেন না।) বস্তুত তিনিই হচ্ছেন মীমাংসাকারীদের মধ্যে সর্বোত্তম (মীমাংসাকারী )। 


তি 8 3% 
সুরা হৃদ 


মঙ্কায় অবতীর্ণ, আয়াত ১২৩, রুকু ১০ 


3 রা 3 
2h PAs 
¥ 5 রি 9 2 9৫৫ 5 eo 7/2 1 5 


Zee 


u 90,0 Ges 2৬ 2 » 00 WKS, T3994 lr 
GS 03383 LE 4 A 51১ 8) 


রা 


| £ ৮৩1 গত ৩৮৮ 510 55527 ৫526 ৮ 393.242 
4 ০ (63198545058 ET BORE 


25 D3. 2 ০3 206 ) প 


2 522 

+৯5 ০8590 4) উ2% 1068৫ ৩0 

22 2 পা 7943 রতি 3 at 2) 4৬ 2 পু 2 

1৯২০৮১275৩০ ৫৫42৮ ৮ ৪৭০ 4৪ 

পেপার পা 225 লা ঠিক 21৮৬ পর 25 হি পরতে পাঠ পর্ণ 9 ’ 

022 4 & (৮৪৫ ৮ ০৯১৫4 ০৩ তত 25 
£08 28.3 

0 238 SN AE BS) CLS 


পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 

(১) আলিফ, লা-ম, রা; এ এমন এক কিতাব, যার আয়াতসম্হ সুপ্রতিম্ঠিত 
অতপর সবিস্তারে বর্ণিত এক মহাজ্ঞানী, সর্বজ্ঞ সত্তার পক্ষ হতে! (২) যেন তোমরা 
আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো বন্দেগী না কর। নিশ্চয় আমি তোমাদের প্রতি তারই পক্ষ 
হতে সতক্কারী ও সুসংবাদদাতা। (৩) আর তোমরা নিজেদের পালনকর্তা সমীপে 
ক্ষমা প্রার্থনা কর। অনন্তর তারই প্রতি মনোনিবেশ কর। তাহলে তিনি তোমাদেরকে 
নিদিষ্ট সময় পর্যন্ত উৎ্রুষ্ট জীবনোপকরণ দান করবেন এবং অধিক আমলকারীকে 
বেশি করে দেবেন। আর যদি তোমরা বিমুখ হতে থাক, তবে আমি তোমাদের উপর এক 
মহা দিবসের আযাবের আশঙ্কা করছি। (8) আল্লাহ্র সানিধ্যেই তোমাদেরকে ফিরে 
























সুরা হুদ ৬৪৩ 


ঘেতে হবে। আর তিনি দব কিছুর উপর ক্ষমতাবান। ৫) জেনে রাখ, নিশ্চয়ই তারা 
নিজেদের বক্ষদেশ ঘুরিয়ে দেয় যেন আল্লাহর নিকট হতে লুকাতে পারে। শুন, তারা 
তখন কাপড়ে নিজেদেরকে আচ্ছাদিত করে, তিনি তখনও জানে না যা কিছু তারা চুপিসারে 
বলে আর প্রকাশ্যভাবে বলে। নিশ্চয় তিনি জানেন মা কিছু অন্তরসমূহে নিহিত রয়েছে। 

১২৫০৯১০২০১১ 


তফলীরের সার-সংক্ষেপ 


আলিফ, লা---ম, রা (এর সঠিক মর্ম একমান্ত্র আল্লাহ্‌ তা'আলা জানেন )। এটি 
(অর্থাৎ কোরআন পাক) এমন এক বিস্ময়কর কিতাব, যার আয়াতসমূহ (অকাট্য 
যুক্তিৎপ্রমাণের মাধ্যমে ) সুপ্রতিষ্ঠিত করা হয়েছে। অতপর সবকিছু সবিস্তারে বর্ণনাও 
করা হয়েছে। এক মহাক্তানী, সর্বক্ত সম্ভার € অর্থাৎ মহান আল্লাহ তাআলার) পক্ষ 
হতে (এ কিতাব অবতীর্ণ হয়েছে )। যার প্রধান ও মূখ্য উদ্দেশ্য হচ্ছে যে, তোমরা 
একমান্র আল্লাহ. তা“আলা ব্যতীত অন্য কারো ইবাদত-উপাসনা করবে নাঃ (হে রসূল, 
আপনি বলুন-- নিশ্চয়) আমি তোমাদেরকে আল্লাহ তা'আলার পক্ষ হতে (ঈমান না 
আনার কারণে আযাব সম্পর্কে ) ভীতি প্রদর্শনকারী, আর ঈমান আনার জন্য পুরস্কারের 
সুখবর দাতা । আর ( এ গ্রন্থের আরো একটি অন্যতম উদ্দেশ্য) এই যে, তোমরা যেন 
নিজেদের (শিরক, কুফরী প্রভৃতি) গাপ হতে তোমাদের পালনকর্তা সমীপে ক্ষমা প্রার্থনা 
কর। € অর্থাৎ ঈমান আনয়ন কর এবং) অতপর তাঁরই প্রতি (উপাসনার মাধ্যমে) 
মনোনিবেশ কর। (অর্থাৎ সর্বদা সৎকার্ষধ করতে থাক। তাহলে ঈমান ও সকার্ষের 
দৌলতে) তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট সময়সীমা (অর্থাৎ মৃত্যুকাল) পর্যন্ত (পার্থিব 
জীবনে) উৎক্লুম্ট জীবনোপকরণ দান করবেন। আর অধিক সৎকর্মশীলকে অধিকতর 
প্রতিদান দেবেন। (একথাও সুখবর দানকারী হিসাবে বলা হয়েছে ।) পক্ষান্তরে তোমরা 
যদি (ঈমান আনয়ন করা হতে) বিমুখ হয়ে থাক, তাহলে (এমতাবস্থায় ) আমি 
তোমাদের উপর এক মহাদিবসের আযাবের আশঙ্কাবোধ করছি। (এ সংবাদ সতর্ক 
কারী হিসাবে বলা হয়েছে।) আর আল্লাহ্‌র আযাবকে দুদূর পরাহত মনে করো না। 
কারণ, আল্লাহ্‌র সান্নিধ্যে তোমাদের সবাইকে অবশ্যই ফিরে যেতে হবে । আর তিনি 
তো সব কিগ্ুর উপর পূর্ণ ক্ষমতাবান। [ অতএব. তাঁর আযাবকে দুরে মনে করার 
কোন যৌক্তিকতা নেই। অবশ্য যদি তীর সান্নিধ্যে তোমাদের উপস্থিত হতে না হত অথবা 
(নাউধুবিল্লাহ্‌ ) তিনি পূর্ণ ক্ষমতাবান না হতেন, তাহলে হয়ত আযাব না হতে পারত! 
কাজেই ঈমান ও একত্ববাদ হতে বিমুখ থাকা উচিত নয়। আল্লাহ্‌ তা'আলার অসীম 
ক্ষমতা ও ইলমই তওহীদের প্ররুষ্ট প্রমাণ।] জেনে রাখ, নিশ্চয় তারা নিজেদের বুকে 
বুক মিলিয়ে নেয়, আর উপরে কাপড় জড়িয়ে নেয়, যেন আল্লাহ্‌ তা'আলার নিকট হতে 
শিজেদের মনোভাব ও দুরভিসন্ধি লুকাতে পারেঃ অর্থাৎ ইসলাম ও মুসলমানদের 
বিরুদ্ধে কথা বলার সময় অতি সংগোপনে, চুপিসারে রেখে-ঢেকে কথা বলে। যেন 
কেউ ঘুণাক্ষরেও জানতে না পারে। পক্ষান্তরে যারা বিশ্বাস করে যে, আল্লাহ্‌ তা'আলা 
সবকিছু জানেন, এবং যারা আপনার প্রতি যে ওহী হয় তা বিশ্বাস করে, তারা এমনটি 


৬৪৪ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


করবে না। কারণ, এহেন অপকৌশলের আশ্রয় নেয়া বস্ততপক্ষে আল্লাহ হতে গোপন 
করার অপচেস্টারই শামিল। জেনে রাখ, তারা যখন বুকে বুক মিলিয়ে নিজেদের 
কাপড় (নিজেদের উপর জড়িয়ে নেয়) তখনও আল্লাহ্‌ তা'আলা তাদের সবকিছু জানেন, 
যা কিছু তারা চুপিসারে বলে আর প্রকাশ্যভাবে বলে ৷ (কেননা) নিশ্চয়ই তিনি জানেন 
যা কিছু কল্পনা বা মনোভাব মানূষের অন্তরসমূহে নিহিত রয়েছে (সুতরাং মুখে উচ্চারিত 
কথাবার্তা কেন তার জানা থাকবে না £)। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


সূরা হুদ এসব সূরার অন্যতম, যাতে পূর্ববর্তী জাতিসমূহের উপর আপতিত আল্লাহ্র 
গযব ও বিভিন্ন প্রকার কঠিন আযাবের এবং পরে কিয়ামতের ভয়াবহ ঘটনাবলী এবং 
পূরস্কার ও শাস্তির কথা বিশেষ বর্ণনারীতির মাধ্যমে উল্লেখ করা হয়েছে। 


এ কারণেই হযরত আবূ বকর সিদ্দীক (রো) একদিন হযরত রসূলে করীম (সা)-এর 
কিছু দাড়ি-মৃবারক পাকা দেখে বিচলিত হয়ে যখন জিক্তেস করলেন--_ইয়া রাস্লাল্লাহ্‌ 
(সা), আপনি বার্ধক্যে উপনীত হয়েছেন।” তখন রসূলে পাক সো) ইরশাদ করেছিলেন, 
“হ্যা, সূরা হুদ আমাকে বদ্ধ করে দিয়েছে৷” তখন কোন কোন রেওয়ায়েতে সূরা 
হদের সাথে সরা ওয়াকিয়া, মূরসালাত, আম্মা ইয়াতাসা’আলূন এবং সুরা তাকবীরের 
নামও উল্লেখ করা হয়েছে। --( আল-হাকেম ও তিরমিযী শরীফ )। উদ্দেশ্য এই যে, উক্ত 
স্রাগুলোতে বর্ণিত বিষয়বস্তু অত্যন্ত ভয়াবহ ও ভীতিপ্রদ হওয়ার কারণে এসব সূরা নাযিল 
হওয়ার পর রস্‌লে পাক সো)-এর পবিল্র চেহারায় বার্ধক্যের লক্ষণ দেখা দিয়েছে। 


অন্তর স্রার প্রথম আয়াত “আলিফ লাম-রা' বলে শুরু করা হয়েছে। এগুলো 
সে সমস্ত বর্ণের অন্তভূক্ত যার সঠিক মর্ম একমান্ত্র আল্লাহ্‌ ও তাঁর রসূল (সা)-এর মধ্যে 
গুপ্ত রহস্য। অন্য কাউকেই এ সম্পর্কে অবহিত করা হয়নি; বরং এ ব্যাপারে চিন্তা 
করতেও বারণ করা হয়েছে। 


অতপর কোরআন মজীদ সম্পর্কে বলা হয়েছে যে, এটি এমন এক কিতাব যার 
আয়াতসমূহকে দূৃড়ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে । (5০ শব্দ (৮১ | হতে গৃহীত 
হয়েছে । যার অর্থ হচ্ছে কোন বাক্যকে অতি প্রাঞ্জল ভাষায় সুবিন্যস্তভাবে প্রকাশ 
করা যার মধ্যে শব্দগত বা ভাবগত কোন ভুল বা বিভ্রান্তির অবকাশ নেই। সেমতে 
আয়াতকে প্রতিষ্ঠিত করার মর্মার্থ এই যে, আল্লাহ তা'আলা পবিত্র কোরআনের আয়াত- 
সমূহকে এমনভাবে তৈরী করেছেন যাতে শাব্দিক অথবা ভাবগত দিক দিয়ে কোন 
নুটিবিচ্যুতি, অস্পম্টতা বা অসারতার সম্ভাবনা নেই।--(তফসীরে কুরতুবী ) 


AAS 
হযরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস (রা) বলেন এখানে “ (শর » শব্দ 


AAI 


€ 94-এর বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। সেমতে আয়াতের মর্ম হবে--আল্লাহ্‌ 


সরা হুদ ৬৪৫ 


তা'আলা কোরআন পাকের আয়়াতসমহকে সামগ্রিকভাবে সুপ্রতিষ্ঠিত, অপরিবর্তিত- 
রূপে তৈরী করেছেন। তওরাত, ইজীল ইত্যাদি পূর্ববর্তী কিতাবসমূহ পবিভ্র কোরআন 
নাধিলের ফলে যেভাবে “মনসূখ' বা রহিত হয়েছে কোরআন পাক নাযিল হওয়ার পর 
যেহেতু নবীর আগমন এবং ওহীর ধারাবাহিকতা সমাপ্ত হয়ে গেছে। সুতরাং কিয়ামত 


পর্যন্ত এ কিতাব আর রহিত হবে না।---( কুরতুবী ) তবে কোরআনের এক আয়াত দ্বারা 
অন্য আয়াত রহিত হওয়া এর পরিপন্থী নয় ৷ 


A প 8১) চে 
আলোচ্য আয়াতেই নি অতপর সবিস্তারে বর্ণিত হয়েছে বলে কোরআন 


পাকের আরেকটি মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে । (৮৩৯১ শব্দের আভিধানিক অর্থ দু'টি 
বস্তুর মাঝে পার্থক্য ও ব্যবধান করা। সেজন্যেই সাধারণ গ্রস্থসমূহে বিভিন্ন বিষয়বস্ত 
০ ১৭3 শিরোনামে আলোচনা করা হয়। সে হিসাবে অন্র আয়াতের মর্ম হবে, 


আকায়িদ, ইবাদত, আদান-প্রদান, আচার-ব্যবহার ও নীতি-নৈতিকতার বিষয়বন্তগুলোকে 
ভিন্ন ভিন্ন আয়াতে পৃথক পৃথকভাবে বর্ণনা করা হয়েছে। 


এর আরেক অর্থ হতে পারে যে, আল্লাহ্‌ তা'আলার পক্ষ হতে তো পূর্ণ কোরআন 
মজীদ একসাথে লণও্হে মাহফুযষে উৎকীর্ণ করা হয়েছিল, কিন্তু তারপর স্থান-কাল-পান্র 
বিশেষে পরিস্থিতি ও পারিপার্থি কতার প্রেক্ষিতে প্রয়োজনানুসারে অল্প অল্প করে অবতীর্ণ 
হয়েছে, যাতে এর স্মরণ রাখা, মর্ম অনুধাবন করা এবং ক্রমান্বয়ে তদনুষায়ী আমল 
করা সহজ হয়। 
নি hk রী & 


অতপর বলা হয়েছে Pon ৮৪০৯ ০১১) ৬ অর্থাৎ এসব আয়াত এমন এক 


মহান সত্তার পক্ষ হতে ভা হয়েছে, যিনি মহা প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ, যার প্রতিটি কাষে 
বহু রহস্য ও হিকমত বিদ্যমান--"যা মানুষ উপলব্ধি করতে অক্ষম । তিনি স্ন্টিজগতের 
প্রতিটি অণু-পরমাণূর ভূত-ভ্বিষাত সম্পর্কে অবগত | সেদিকে লক্ষ্য রেখেই তিনি 
যাবতীয় বিধি-নিষেধ নাযিল করেন । মানুষ যতবড় বৃদ্ধিমান, বিচক্ষণ, জ্ঞানবান ও 
দূরদর্শী হোক না কেন, তার জান-বুদ্ধি ও দূরদর্শিতা এক নির্ধারিত সীমারেখার গণ্ডিতে 
আবদ্ধ। পারিপার্থিক পরিবেশের ভিত্তিতেই তাদের অভিজ্ততা গড়ে উঠে। ভবিষ্যতকালে 
অবস্থার প্রেক্ষিতে অনেক সময়ই তা বাথ ও ভ্রান্ত প্রমাণিত হয়। কিন্তু আল্লাহ্‌ তা'আলার 
ইলম ও হিকমত কখনো ভূল হবার নয় । 


দ্বিতীয় আয়াতের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ তওহীদের উপরোল্লিখিত 
A SSA জগ পি 


আয্াতসমৃহের বর্ণনা আরস্ত করা হয়েছে। ইরশাদ হয়েছে $ 41 J ১০৫০) | 


অর্থাৎ “একমাত্র আল্লাহ তা'আলা ছাড়া অন্য কারো বন্দেগী করবে না।” আলোচ্য 
আয়াতসমূহে যেসব বিষয়বস্ত বর্ণিত হয়েছে, তন্মধ্যে সর্বাধিক অগ্রাধিকারপ্রাপ্ত ও 


৬৪৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতর্থ খগ্ড 


গুরুত্বপর্ণ বিষয় হচ্ছে একমাত্র আল্লাহ্‌ তা'আলা ব্যতীত অন্য কারও ইবাদত-উপাসনা 
করবে না। 


A AEG A পাক পঠর্প 5 


অতপর ইরশাদ করেছেনঃ 0232 Sie pO) এ “নিশ্চয় আমি 


তোমাদেরকে আল্লাহর পক্ষ হতে সতর্ককারী ও সুসংবাদদাতা । অন্ত্র আয়াতে বিশ্বনবী 
(সা)-কে নির্দেশ দেয়া হয়েছে, তিনি সারা বিশ্ববাসীকে জানিয়ে দেন যে, আমি আল্লাহ্‌ 
তাআলার তরফ থেকে ভীতি প্রদর্শনকারী ও সুসংবাদ দানকারী । অর্থাৎ যারা আল্লাহ 
ও রস্লের অবাধ্য ও বিরুদ্ধাচরণকারী এবং নিজেদের অবৈধ কামনা-বাসনার অনুসারী, 
তাদেরকে আল্লাহ্‌র ভীতি প্রদর্শন করছি। অপরদিকে অনুগত, বাধ্যগত লোকদের দৌ- 
জাহানের শান্তি ও নিরাপত্তা এবং আখিরাতে অফুরন্ত নিয়ামতের সুসংবাদ দিচ্ছি। | 


7 এ$ শব্দের অর্থ করা হয়, “ভীতি প্রদর্শনকারী” | কিন্তু এ শব্দটি ভীতি 
প্রদর্শনকারী শন্রু. কিংবা হিংম্র জন্ত বা অন্য কোন অনিম্টকারীর জন্য ব্যবহাত হয় না। 
বরং এমন ব্যক্তিকে 'নাষীর” বলা হয় যিনি স্্ীয় প্রিয়পান্লগণকে সন্পেহে এমন সব বস্ত 
বা কার্য হতে বিরত রাখেন ও ভয় দেখান, যা তাদের জন্য দুনিয়া, আখিরাত অথবা 
উভয় কালেই ক্ষতিকারক । 


তৃতীয় আয়াতে কোরআন হিদায়তসমূহের একটি অতীব গুরুত্বপূর্ণ হিদায়ত 


ASAS GY ASOD AS ATA 


এভাবে দেয়া হয়েছ $8) 11 8 5 65 893 snl ul অর্থাৎ মুহ্‌কাম 


আয়াতগুলোর মধ্যে আল্লাহ্‌ তা‘আলা স্বীয় বান্দাগণকে এ পথনিরেশ দিয়েছেন যে, “তারা 
যেন স্বীয় পালনকর্তা সমীপে ক্ষমা প্রার্থনা করে এবং তওবা করে ।” ক্ষমার সম্পর্ক 
পূর্বকৃত গোনাহ্সমূহের সাথে আর তওবার সম্পর্ক ভবিষ্যতে পুনরায় তার কাছেও না 
যাওয়ার অঙ্গীকারের সাথে । অতএব পূর্বরূত গোনাহ্‌র জন্য লঙ্জিত, অনুতপ্ত হয়ে 
ক্ষমা প্রার্থনা করা এবং আগামীতে পূনরায় তা না করার দৃঢ় সংকল্প গ্রহণ করাই হলো 
সত্যিকার তওবা । এজন্যই কোন কোন বৃযুর্গ বলেছেন, ভবিষ্যতে গোনাহ হতে বিরত 
থাকার সংকল্প ছাড়া মৌখিক তওবা করা হল ৬ 1 ৪৪2 5 (অর্থাৎ) মিথ্যাবাদী- 
দের তওবা ।--( কুরতুবী )। অনুরূপভাবে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা সম্পর্কে কোন কোন 
বৃষূর্গ বলেন ঃ ৮০19০ 10 531 ot Sy ০ অর্থাৎ আমাদের 
তওবা দেখে খোদ গোনাহরও হাসি পায়। অন্য কথায় এ ধরনের তওবা হতে তওবা 
করা উচিত । 


অতপর সত্যিকার তওবাকারীদের জন্য সু ও ঠা সাফল্য ও সুখ- 
&_ পট শি রও 845 ৬০) 


শান্তির সুসংবাদ দেয়া হয়েছে ৪ AULA Ls ৩ £44062 বলে। 


চা 


সূরা হুদ | ৬৪৭ 


অর্থাৎ যারা পর্বকৃত গোনাহ হতে সত্যিকারভাবে তওবা করে, ভবিষ্যতে তাতে 
লিপ্ত না হওয়ার দ্ঢ সংকল্প ও সতকতা অবলম্বন করে, তাদের শুধু ক্ষমাই করা হয় না, 
বরং তাদেরকে উৎকৃষ্ট জীবন দান করা হবে। পার্থিব নশ্বর জীবন ও আখিরাতের 


চিরস্থায়ী জীবন উভয়ই অন্তর সুসংবাদের আওতাভুক্ত । যেমন অন্য এক আয়াতে এরূপ 
Let | ৮ tar AS 


তওবাকারী সম্পর্কে ইরশাদ হয়েছে ঃ লিক ও JH CHES NIE আমি অবশ্যই 


তাকে সুখময় জীবন দান করব 1” অন্তর পারত সম্পর্কেও অধিকাংশ তফসীরকারের 
অভিমত হচ্ছে যে, এখানে ইহজীবন ও পরজীবন উভয়ই শামিল রয়েছে। সুরা 


% ASA Fes #® 


নূহে তওবাকারীদের ০০০৪৪ বলা হয়েছে 8 11) ১০ ০৯০ ০২০১) ০0২ 


৮৮ ৮550 4 প 5৩0 br SG ATA HA LAT ASA ABr 


1 OTP Ss ih pO Dat 3 3 J ye bps S002 


অর্থাৎ যদি তোমরা সত্যিকারভাবে আল্লাহ্‌ তা'আলার কাছে ক্ষমা চাও, তাহলে 
তিনি তোমাদের উপর ম্ষলধারে রহমত বর্ষণ করবেন। ধন-সম্পদ ও সন্তানাদি দ্বারা 
তোমাদের মদদ করবেন এবং তোমাদেরকে বাগ-বাগিচা ও নহরসমূহ দান করবেন । 
এখানে রহমত বর্ষণ, ধন-সম্পদ ও সন্তানাদি দ্বারা পার্থিব নিয়ামতসম্হ বোঝানো হয়েছে 
এবং বাগ-বাগিচা ও নহরসমূহ দ্বারা আখিরাতের নিয়ামতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। 

পূ্টে পাত 2 rr 

অতএব, আলোচ্য আয়াতে ১ ৮ U০ শব্দের তফসীর প্রসঙ্গে অধিকাংশ 
মফাসসির বলেন--ক্ষমা প্রার্থনা ও তওবার ফলশ্চতিত্বরূপ আল্লাহ্‌ তা'আলা তোমাদের 
রিযিকের সচ্ছলতা ও প্রয়োজনীয় জীবনসামগ্রী সহজলত্য করে দেবেন, সর্বপ্রকার আযাব 


ও অনিষ্ট হতে তোমাদেরকে রক্ষা করবেন । তবে পার্থিব জীবন যেহেত্‌ একদিন শেষ হয়ে 
3৮৪ শা লট 
যাবে, কাজেই এর সৃখ-শান্তিও দীর্ঘস্থায়ী হতে পারে না। সুতরাং ৮৪৯ এ 0 


বলে সতর্ক করে দেয়া হয়েছে যে, ইহজীবনে সুখ-স্থাচ্ছন্দ্য এক নির্দিষ্ট রী পর্যন্ত 
বজায় থাকবে। অতপর মৃত্যু এসে তার পরিসমাপ্তি ঘটাবে ৷ মৃত্যুর পরক্ষণেই আখি- 
রাতের .অন্তহীন জীবন শুরু হবে। তওবাকারীদের জন্য সেখানেও অফুরন্ত আরাম-আয়ে- 
শের বিপুল আয়োজন রাখা হয়েছে। 
Pee শট পলা 
হযরত সহল ইবনে আবদুল্লাহ্‌ বলেন, এখানে 1৬৯, ৬ ৬৬ দ্বারা উদ্দেশ্য 
সৃষ্টির দিক থেকে সরে স্রষ্টার প্রতি মানুষের দৃষ্টি নিবদ্ধ হওয়া। কোন কোন বুষুগ 


বলেন ঃ ৮১6৩০ অর্থ হচ্ছে, যা আছে তার উপর তুষ্ট থাকা আর যা খোয়া গেছে 


তার জন্য বিষণ্ন না হওয়া । অর্থাৎ বৈষয়িক সামগ্রী বৈধভাবে. যতটুকু অর্জিত হয় তাতে 
সন্তুষ্ট থাকা আর যা অর্জিত নগ্ন সেজন্য পেরেশান না হওয়া। 


৬৪৮ . তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


03 রি 
ছাতার তওবাকারীদের জন্য দ্বিতীয় খোশখবরী শোনানো হয়েছে ৪-45 শি 


Cera’ Ar A 


£14 ১৩১55১ এখানে প্রথম 44১ দ্বারা মানুষের নেক আমল এবং দ্বিতীয় ৪4) 
লি রগ 


দ্বারা আল্লাহ্‌র অনুগ্রহ অর্থাৎ বেহেশত বোঝানো হয়েছে। সুতরাং অন্তর আয়াতের মর্ম 
হচ্ছে যে, প্রত্যেক সৎকর্মশীল ব্যক্তিকে তার সৎকর্ম অনুসারে আল্লাহ্‌ তাআলা বেহেশতের 
আর্লাম-আয়েশ ও ভোগ-বিলাস দান করবেন। 


প্রথম বাক্যে পার্থিব ও পারলৌকিক-উভ্য় জীবনে সৃখ-সচ্ছলতার আশ্বাস দেয়া 
হয়েছে।, দ্বিতীয় বাকেয আখিরাতের চিরস্থায়ী আরাম-আয়েশের নিশ্চয়তা দান করা হয়েছে। 


eee Adu 


আয়াতের শেষ বাক্যে বলা হয়েছে £ ৬১1 ৪ তি ০৪৩ 0125 ৩৬ 


A ও Aw 


ZI 0৭ অর্থাৎ এতসব নীতিবাক্য ও হিতোপদেশ সত্ত্বেও যদি তোমরা বিমুখ 


হও, পূর্বকুত গোনাহ্‌ হতে ক্ষমা প্রার্থনা না কর এবং ভবিষ্যতে তা হতে বিরত থাকতে 
বদ্ধপরিকর না হও, তাহলে আমার ভয় হয় যে, এক মহাদিনের আযাব এসে তোমাদেরকে 
ঘিরে ফেলবে। এখানে মহাদিন বলে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। কেননা, ব্যক্তির 
দিক দিয়ে সে দিনটি হবে হাজার বছরের সমান। আর সংকট ও ভয়াবহতার দিক দিয়ে 
তার চেয়ে বড় কোন দিন নেই । 


পঞ্চম আয়াতেও পূর্বোক্ত বিষয়বস্তুর উপর আরো জোর দিয়ে বলা হয়েছে যে, 
পার্থিব জীবনে তোমরা যা কিছু কর আর যেভাবেই জীবন-যাপন কর না কেন, কিন্ত মৃত্যুর 
পর তোমাদের সবাইকে অবশ্যই আল্লাহর সান্নিধ্যে ফিরে যেতে হবে। আর তিনি সর্ব- 
শক্তিমান, তার জন্য কোন কাৰ্যই দুঃসাধ্য বা দুক্র্ম নয়। তোমাদের মৃত্যু এবং মাটির 
বিমানে গর জু লাটিনুহ একর কুরে তিনি: তেমিলিরকে 
পুনরায় মানুষরাপে দীঁড় করাতে সক্ষম । 


ষ্ঠ আয়াতে মুনাফিকদের একটি ভ্রান্ত ধারণা ও বদভ্যাসের নিম্দা করা হয়েছে 
যে, তারা রসুলে পাক (সা)-এর সাথে তাদের বৈরিতা ও বিদ্বেষকে গোপন রাখার ব্যর্থ- 
প্রয়াসে লিপ্ত। তাদের অন্তরস্থ হিংসা ও কুটিলতার আগুনকে ছাইচাপা দেয়ার চেস্টা 
করছে। তাদের ভ্রান্ত ধারণা যে, বুকের উপর চাদর আচ্ছাদিত করে রাখলে এবং চুপে 
চুপে চক্রান্ত করলে তাদের কুটিল মনোভাব ও দুরভিসদ্ধির কথা কেউ জানতে বা 
আঁচ করতে পারবে না। কিন্তু বাস্তবিকপক্ষে আল্লাহ্‌ তা'আলা সর্বাবস্থায় তাদের প্রতিটি: 
হি ও সলা পরামর্শ সম্পর্কে পুরোপুরিভাবে অবহিত রয়েছেন । কেননা, 


১১১০৩ ৪ 97581 তিনি তো অন্তরের অন্তঃস্থলে নিহিত গুপ্ত ভেদের 
কথাও পূর্ণ ওয়াকিফহাল, কোন সন্দেহ নেই। 


সূরা হুদ ৬৪৯ 





6৮ 5৮1955৩৩৬৬৯ ০৪৬১৮ ৬৪ 
৫৫ 6) ০ 2 6 6 ৪৪ 4৫ তি ৪ পট 2 পাঠ লা 

গো ৭৪৩৬০ 25৮৮৮০95৯৮৭ 

/ ০৪৩৫৪৮4৩০০৫ 





৯ 










Cs 3y Ub) BALE CHO Io 


৮6485 23 24 fT 8৫৮০1 24 NHL 4 
৩৬৬ 850 চু 4) ০৩৬ (৮, 
2 পটল 2522৫18522৩ se 2৬৯7৮ AANA (Ls 2/7 
ESS nes Sai চু AS ৮1৬ ০০০১৫ 
€ 23. 22৫ 2 রর 
০ ১১৫৭% ৭1৮৬৩ 
(৬) আর পৃথিবীতে কোন বিচরণশীল নেই তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ্‌ 
নিয়েছেন, তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয়। সবকিছুই এক 
সুবিন্যস্ত কিতাবে রয়েছে। (৭) তিনিই আসমান ও যমীন ছয় দিনে তৈরী করেছেন, তাঁর 
আরশ ছিল পানির উপরে; তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান যে, তোমাদের মধ্যে 
কে সবচেয়ে ভাল কাজ করে। আর যদি আপনি তাদেরকে বলেন যে, নিশ্চয় তোমা- 
দেরকে ম্বত্যুর পরে জীবিত উঠানো হবে, তখন কাফিররা অবশ] বলে, “এটা তো স্পষ্ট 
যাদু” (৮) আর যদি আমি এক নির্ধারিত মেয়াদ পর্যন্ত তাদের আযাব স্থগিত রাখি, 
তাহলে তারা নিশ্চয়ই বলবে---কোন জিনিসে আযাব ঠেকিয়ে রাখছে? শুনে র্লাখ, যেদিন 
তাদের উপর আযাব এসে গড়বে, সেদিন কিন্তু তাফিরে যাওয়ার নয়; তারা যে ব্যাপারে 
উপহাস করত তাই তাদেরকে ঘিরে ফেলবে। 


পরার ঠাপা পাপা 





তক্ষসীরের সার-সংক্ষেপ 

আর পৃথিবীতে বিচরণশীল ( আহার্য-পানীয় ইত্যাদি জীবিকার মুখাপেক্ষী ) প্রাণ 
নেই, যার রিঘিকের দায়িত্ব আল্লাহ্‌ তা'আলা নেননি। রিযিক পৌছানোর জন্য ইলম 
থাকা অপরিহার্য । তাই) প্রতোকের অধিককাল অবস্থানের জায়গা এবং স্বল্লকাল অব- 
স্থানের জায়গা সম্পর্কে তিনি অবগত (এবং সবাইকে সেখানেই রিষিক পৌছে দেন।) 
আর যদিও সবকিছু আল্লাহ্‌ তা'আলার ইলমে রয়েছে, সাথে সাথে এক সুবিন্যস্ত কিতাবে 
(অর্থাৎ লওহে মাহ্ফুজে ) লিপিবদ্ধ ও সুরক্ষিত রয়েছে । (অতপর সৃষ্টির রহস্য বলা 


৬৫০ তফসীরে মাঁআরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


হচ্ছে, যা দ্বারা কিয়ামতে পুনরায় সৃষ্টি করা জমর্থিত ও প্রমাণিত হয়। কেননা, 
প্রথমবার নজীরবিহীনভাবে তিনি যখন স্থষ্টি করতে পেরেছেন, তখন ' দ্বিতীয়বারও 
অনায়াসে সৃষ্টি করতে পারবেন । ) আর তিনি (আল্লাহ্‌ তাআলা) এমন এক মহান 
সম্ভা যিনি মাত্র ছয় দিনে (অর্থাৎ ছয় দিন পরিমাণ সময়ে আকাশ ও ভূমণ্ডলকে) 
সৃষ্টি করেছেন। তখন পানির উপর তাঁরই আরশ ছিল। (যেন এ দু'টি পূর্ব থেকেই 
সৃষ্ট ছিল। আর এই নবসৃষ্টি ছিল এ কারণে) যেন তিনি তোমাদেরকে পরীক্ষা করতে 
পারেন যে, তোমাদের মধ্যে কে সবচেয়ে ভাল কাজ করে। (অর্থাৎ তিনি আসমান ও 
যমীন সৃষ্টি করেছেন, তার মাধ্যমে যাবতীয় প্রয়োজন পূরণের ব্যবস্থা রেখেছেন যেন 
তোমরা তা অবলোকন করে আল্লাহ্র একত্ববাদকে উপলব্ধি করতে পার এবং তাতে 
তা দ্বারা উপকৃত হয়ে নিয়ামতদাতার কৃতজ্ঞতা স্বীকার কর) এবং তাঁর আনুগত্য ও খিদ- 
মত কর, (অর্থাৎ বেশি বেশি নেক আমল. কর।) কিন্তু কেউ সৎকার্য করল, আর 
কেউ তা করল না। আর আপনি যদি (লোকদেরকে বলেন যে, নিশ্চয় তোমাদেরকে 
মৃত্যুর পরে কিয়ামতের দিন ) পুনরায় জীবিত করে উঠানো হবে, তখন (তাদের মধ্যে) 
যারা অবিশ্বাসী তারা (কোরআন সম্পর্কে) বলে, ‘এটি তো স্পষ্ট যাদু।” [ কোরআনকে 
যাদু বলার কারণ এই যে, যাদু যেমন ভিত্তিহীন হওয়া সত্ত্বেও ক্রিয়াশীল, তদ্রপ কোর- 
আন পাককেও তারা ভিত্তিহীন মনে করত (নাউযুবিল্লাহ ), কিন্তু এর আয়াতসমূহের 
ক্রিয়াশীলতা তারা চাক্ষুষ প্রত্যক্ষ করেছিল। তাই উভয় দিক বিবেচনা করে তারা কোর- 
আনকে যাদু বলে অভিহিত করেছে। তাই সামনে তার জবাব দেয়া হচ্ছে-_] আর 
কতিপয় হিকমত ও বিশেষ রহস্যের পরিপ্রেক্ষিতে যদি আমি এক নির্ধারিত মেয়াদ 
পর্যন্ত ( অর্থাৎ পার্থিব জীবনে ) সাময়িকভাবে তাদের থেকে প্রতিশ্ুনত আযাবকে স্থগিত 
রাখি, তবে তারা ঠাট্টা-বিদ্রপ করে বলতে থাকে যে, আপনার কথা মতে (আমরা 
যখন শাস্তিযোগ্য অপরাধী তবে) এখন শান্তি হচ্ছে না কেন? কোন্‌ জিনিসে আযাব 
ঠেকিয়ে রাখছে £ (অর্থাৎ সত্যিই যদি আযাব থাকত, তাহলে এতদিনে অবশ্যই আপ- 
তিত হত। তা ঘখন অদ্যাবধি হচ্ছে না, কাজেই ভবিষ্যতেও হবে না। আল্লাহ্‌ তা'আলা 
জবাব দিচ্ছেন -_) শুনে রাখ, যেদিন নির্ধারিত সময়ে তাদের উপর তা (অর্থাৎ প্রতি- 
শুত আযাব ) এসে পড়বে, সেদিন কিন্তু তা ফিরে যাওয়ার নয়। € কেউ বাধা দিয়ে 
তার গতি রোধ করতে পারবে না। বরং) তারা যে আযাব সম্পর্কে ঠাট্রা-বিদ্রপ করত, 
. সে আযাবই তাদের ঘেরাও করবে। (অর্থাৎ রহস্যগত কতিপয় বিশেষ কারণে আযাব 
আসার জন্য সময় নির্ধারিত করা হয়েছে। অতপর যথাসময়ে আযাব যখন আসবে, 
তখন কেউই রেহাই পাবেনা ।) 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

পূর্ববর্তী আয়াতে আল্লাহ্‌ তা'আলার ইলমের ব্যাপকতা সম্পর্কে বর্ণিত হয়েছে 
যে, স্ৃজ্টিজগতের প্রতিটি অণু-পরমাণু এবং মানুষের মনের গোপন কল্পনাও তাঁর অজানা 
নয়। অতপর তার সাথে সামঞ্জস্য রক্ষা করে আলোচ্য আয়াতসমূহের প্রথম আয়াতে 


সরা হুদ ৬৫১ 


মানুষের প্রতি এক বিশেষ অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে, মানুষের আহার্য- 
পানীয় ইত্যাদি রিযিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ, তা'আলা গ্রহণ করেছেন। শুধু মানুষেরই 
নয়, পৃথিবীতে বিচরণশীল প্রতিটি প্রাণী যেখানেই অবস্থান করুক বা চলে যাক না কেন, 
সেখানেই তার রিখিক পৌঁছতে থাকবে। এমতাবস্থায় আল্লাহ্র নিকট হতে কিছু গোপন 


করার জন্য কাফিরদের অপকৌশল ও ব্যথপ্রয়াস বোকামি এবং মূর্খতা বৈ নয়। 
BTA পা 


এখানে ৮ শব্দ রূদ্ধি করে $? lb wy ৮*9 বলে আয়াতের ব্যাপকতার প্রতি জোর 


দেওয়া হয়েছে যে, অন্য হিংস্র জন্তু, পক্ষীকুল, গুহাবাসী সরীসৃপ, পোকা-মাকড়, কীট-পতজ 
সামূদ্রিক প্রাণী প্রভৃতি সবই অন্র আয়াতের আওতাভুক্ত । সকলের রিযিকের দায়িত্বই 
আল্লাহ তা'আলা স্বয়ং গ্রহণ করেছেন। 


| 
83 (দাব্বাতুন ) এমনসব প্রাণীকে বলে, যা পৃথিবীতে বিচরণ করে। 
পক্ষীকুলও এর অন্তর্ভূক্ত । কারণ, খাদ্য গ্রহণের জন্য তারা ভূ-পৃষ্ঠে অবতরণ করে 
থাকে এবং তাদের বাসস্থান ভ-পৃষ্ঠ সংলগ্ন হয়ে থাকে । সামুদ্রিক প্রাণীসমূহও পৃথিবীর 
বুকে বিচরণশীল । কেননা, সাগর-মহাসাগরের তলদেশেও মাটির অস্তিত্ব রয়েছে। 
মোটকথা, সমদয় প্রাণীকুলের রিঘিকের দায়িত্বই তিনি নিজে গ্রহণ করেছেন এবং 
একথা এমনভাবে ব্যক্ত করেছেন যার দ্বারা দায়িত্ব ও কর্তব্য নির্দেশ করা যায়। ইরশাদ 


করেছেন £-0৪) ] ) 41 ৫4৩ উহাদের রিষিকের দায়িত্ব আল্লাহ্‌র উপর ন্যস্ত” একথা 


সুস্পষ্ট যে, আল্লাহ তা'আলার উপর গ্রহেন গুরুদায়িত্ব চাপিয়ে দেওয়ার মত কোন 
ব্যক্তি বা শক্তি নেই। বরং তিনি নিজেই অনুগ্রহ করে এ দায়িত্ব গ্রহণ করে 
আমাদেরকে আশ্বস্ত করেছেন। আর ইহা এক পরম সত্য, দাতা ও সর্বশক্তিমান সম্ভার 
ওয়াদা যা নড়চড় হওয়ার অবকাশ নেই। সুতরাং নিশ্চয়তা বিধান করণার্থে এখানে 
০১০ শব্দ ব্যবহৃত হয়েছে--যা ফরয বা অবশ্যকরণীয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। 


অথচ আল্লাহ্‌র উপর কোন কাজ ফরয বা ওয়াজিব হতে পারে না, তিনি কারো হুকুমের 
তোয়াক্কা করেন না। | 


ঠঁ } } রিযিকের আভিধানিক অর্থ এমন বস্তু যা কোন প্রাণী আহার্যরূপে গ্রহণ 


করে, যা দ্বারা সে দৈহিক শক্তি সঞ্চয়, প্রবদ্ধি সাধন এবং জীবন রক্ষা করে থাকে। 
রিযিকের জন্য মালিকানা! স্বত্ব শর্ত নয়। সকল জীব-জন্ত রিযিক ভোগ করে থাকে কিন্তু 
তারা উহার মালিক হয় না। কারণ, মালিক হওয়ার যোগ্যতাই তাদের নেই। অনুরূপ- 
ভাবে ছোট শিশুরাও মালিক নয়, কিন্তু ওদের রিযিক অব্যাহতভাবে তাদের কাছে পৌছতে 
থাকে । রিযিকের এহেন ব্যাপক অর্থের দিকে লক্ষ্য করে ওলামায়ে কিরাম বলেন, 
রিযিক হালালও হতে পারে হারামও হতে পারে। যখন কোন ব্যক্তি অবৈধভাবে অন্যের 
মাল হস্তগত ও উপভোগ করে, তখন উক্ত বস্ত্র তার রিযিক হওয়া সাব্যস্ত হয়, তবে 
অবৈধ পন্থা অবলম্বন করার কারণে তা তার জন্য হারাম হয়েছে । যদি সে লোভের 


৬৫২ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ চতুখ খণ্ড 


বশবর্তী হয়ে অবৈধ পন্থা অবলম্বন না করত, তাহলে তার জন্য নির্ধারিত রিযিক বৈধ 
পন্থায়ই তার নিকট পৌছে যেত ! ্‌ 


রিযিক সম্পর্কে একটি প্রশ্ন ও তার জবাব ঃ এখানে প্রশ্ন হতে পারে যে, প্রতিটি 
প্রাণীর জীবিকার দায়িত্ব ফেক্ষেত্রে আল্লাহ্‌ তা'আলা নিজে গ্রহণ করেছেন, কাজেই অনা- 
হারে কারো মৃত্যুবরণ করার কথা নয়। অথচ বাস্তবে দেখা যায় অনেক প্রাণী ও 
মানুষ খাদ্যের অভাবে, অনাহারে ক্ষুধা-পিপাসায় মারা যায়! এর রহস্য কি? ওলামায়ে 
কিরাম এ প্রশ্নের বিভিন্নভাবে জবাব দিয়েছেন। 


তন্মধ্যে এক জবাব হচ্ছে, এখানে রিযিকের দায়িত্ব গ্রহণের অর্থ হবে আমুক্ষাল 
শেষ না হওয়া পর্যন্ত এক নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত আল্লাহ্‌ তা'আলা রিযিকের দায়িত্ব 
নিয়েছেন। আয়ুক্ষাল শেষ হওয়া মানত তাকে মৃত্যুবরণ করে ধরাপৃষ্ঠ হতে বিদায় নিতে 
হবে। সাধারণত বিভিন্ন রোগ-ব্যাধির কারণেই মৃত্যু হলেও কখনো কখনো অগ্নিদগ্ধ 
হওয়া, সলিল সমাধি লাভ করা, আঘাত বা দুর্ঘটনায় পতিত হওয়াও এর কারণ হয়ে 
থাকে । অনুরূপভাবে রিযিক বন্ধ করে দেওয়ার কারণে অনাহারও মৃত্যুর কারণ হতে 
পারে। কাজেই, আমরা যাদের অনাহারে মৃত্যুবরণ করতে দেখি, আসলে তাদের রিযিক 
ও আয়, শেষ হয়ে গেছে, অতপর রোগ-ব্যাধি বা দুর্ঘটনায় তাদের জীবনের পরিসমাপ্তি 
না ঘটিয়ে বরং রিযিক সরবরাহ বন্ধ হওয়ার কারণে অনাহার ও ক্ষুধা-পিপাসায় তারা 
মৃত্যুবরণ করতে বাধ্য হয়। 


ইমাম কুরতুবী রে) অন্তর আয়াতের তফসীর প্রসঙ্গে হযরত আবু মুসা (রা) ও 
হযরত আবূ মালেক রো) প্রমুখ আশ'আরী গোত্রের একটি ঘটনা উল্লেখ করে বলেন যে, 
তারা ইয়ামন হতে হিজরত করে মদীনা শরীফ পৌছলেন। তাঁদের সাথে পাথেয়- 
স্বরূপ আহার্য পানীয় যা ছিল, তা নিঃশেষ হয়ে গেলে তাঁরা মিজের পক্ষ হতে 
একজন মুখপান্র হযরত (সা)-এর সমীপে প্রেরণ করলেন যেন, রসুলে করীম 
সো) তাদের জন্য কোন আহার্যের সুব্যবস্থা করেন। উত্ত প্রতিনিধি যখন রসুলে 
আকরাম (সা)-এর গৃহদ্বারে হাযির হলেন, তন দার হতে মসুলে গাক লো). 


ATA 


এর কোরআন তিলাওয়াতের সুমধুর ধ্বনি ভেসে এল $ 5৮ Bh rte) 


“3A i ee গু 
৫ পৃথিবীতে বিচরণকারী এমন কোন প্রাণী নেই, যার রিধিকের 


দায়িত্ব আল্লাহ্‌ গ্রহণ করেন নি (উক্ত সাহাবী অল্প আয়াত শ্রবণ করে মনে করলেন যে, 
আল্লাহ তা'আলা স্বয়ং যখন যাবতীয্ম প্রাণীকুলের রিযিকের দায়িত্ব নিয়েছেন এবং 
আমরা আশ'আরী গোত্রের লোকেরা আল্লাহ্‌ তা'আলার নিকট নিশ্চয় অন্যান্য জন্ত- 
জানোয়ারের চেয়ে নিকৃষ্ট নই, অতএব তিনি অবশ্যই আমাদের জন্য রিঘিকের ব্যবস্থা 
করবেন। এ ধারণা করে তিনি রসূলুল্লাহ (সা)-কে নিজেদের অসুবিধার কথা না বলেই 
দৈখান থেকে প্রত্যাবর্তন করলেন এবং ফিরে গিয়ে স্বীয় সাথীদের বললেন---শুভ- 


সূরা হুদ ৬৫৩ 


সংবাদ, তোমাদের জন্য আল্লাহর সাহায্য আসছে।” তাঁরা এ কথার অর্থ বুঝলেন যে, 
তাঁদের মুখপাত্র নিজেদের দুরবস্থার কথা রসূলে পাক (সা)কে অবহিত করার পর 
তিনি তাদের আহার্থ ও পানীয়ের ব্যবস্থা করার আশ্বাস দান করেছেন। তাই তাঁরা 
নিশ্চিত মনে বসে রইলেন। তাঁরা উপবিষ্টই ছিলেন, এমন সময় দুই ব্যক্তি গোশত- 


ALA পা 
রুটিপূরণ একটি £*৫-$ অর্থাৎ বড় খাঞ্চা বহন করে উপস্থিত হয়ে আশ'আরীদের দান 
করল । অতপর দেখা গেল আশ'আরী গোন্রের লোকদের আহার করার পরও প্রচুর 
রুটি-গোশত অবশিম্ট রয়ে গেল। তখন তাঁরা পরামর্শ করে অবশিষ্ট খানা রসূলুল্লাহ্‌ 
(সা)-র সমীপে প্রেরণ করা বান্ছনীয় মনে করলেন, যেন তিনি প্রয়োজন অনুসারে 
ব্যয় করতে পারেন । সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা নিজেদের দুই ব্যক্তির মাধ্যমে তা রসূলে 
করীম (সা)-এর খিদমতে পাঠিয়ে দিলেন । 


তারা খাঞ্চা নিয়ে রসূলুল্লাহ (সা)-র খিদমতে উপস্থিত হয়ে বলছেন-_“ইয়া 
রাসূলাল্লাহ্‌ সো)! আপনার প্রেরিত রুটি-গোশত অত্যন্ত সুস্বাদু ও উপাদেয় এবং প্রয়ো- 
জনের তুলনায় অতিরিক্ত হয়েছে ।” তদু্তরে রসূলুল্লাহ (সা) বললেন, আমি তো কোন 
খানা প্রেরণ করিনি ।” 


তখন তাঁরা পর্ণ ঘটনা বর্ণনা করলেন যে, আমাদের অসুবিধার কথা আপনার 
কাছে ব্যক্ত করার জন্য অমৃক ব্যক্তিকে প্রেরণ করেছিলাম । তিনি ফিরে গিয়ে একথা 
বলেছিলেন । ফলে আমরা মনে করেছি যে, আপনিই খানা প্রেরণ করেছেন । এতদ- 
শ্রবণে রস্লল্লাহ (সা) বললেন---“আমি নই বরং এ পবিত্র সত্তা তা প্রেরণ করেছেন 
যিনি সকল প্রাণীর রিখিকের দায়িত্ব নিয়েছেন।” 


কোন কোন রেওয়ায়েতে আছে যে, হযরত মুসা আ) আগুনের খোজে তুর পাহাড়ে 
পৌছে আগুনের পরিবর্তে যখন সেখানে আল্লাহ্‌র নূরের তাজাল্লী দেখতে পেলেন, নবু- 
যত ও রিসালত লাভ করলেন এবং ফিরাউন ও তার কওমকে হিদায়তের জন্য মিসর 
গমনের নির্দেশ প্রাপ্ত হলেন, তখন তাঁর মনের কোণে উদয় হল যে, আমি স্বীয় স্ত্রীকে 
জনহীন-মরুপ্রান্তরে একাকিনী রেখে এসেছি, তার দায়িত্ব কে গ্রহণ করবে? তখন আল্লাহ্‌ 
পাক হযরত মূসা (আ)-র সন্দেহ নিরসনের জন্য আদেশ করলেন যে, “তোমার সম্মুখে 
পতিত প্রস্তরখানির উপর লাঠি দ্বারা আঘাত হান।” তিনি আঘাত করলেন। তখন উক্ত 
্রস্তরখানি বিদীর্ণ হয়ে তার মধ্য হতে আরেকখানি পাথর বের হল। দ্বিতীয় প্রস্তরখানির 
উপর আঘাত করার জন্য পুনরায় আদেশ হল। হযরত মুসা (আ) আদেশ পালন কর- 
লেন। তখন তা ফেটে গিয়ে আরেকখানি প্রস্তর বের হল। তৃতীয় পাথরখানির উপর 
আঘাত হানার জন্য আবার নির্দেশ দেওয়া হল। তিনি আঘাত করলেন। তা বিদীর্ণ হল 
এবং এর অভ্যন্তর হতে একটি জ্যান্ত কীট বেরিয়ে এল, যার মুখে ছিল একটি তরু- 
তাজা তৃণখণ্ড স্বহানাল্লাহ)। আল্লাহ্‌ তা'আলার অসীম কুদরতের একীন হযরত মৃসা 
(আ)-র পূর্বেও ছিল। তবে বাস্তব দৃষ্টান্ত প্রত্যক্ষ করার প্রতিক্রিয়া স্বতন্ত্র হয়ে থাকে। 
তাই এ দৃশ্য দেখার পর হযরত মূসা আ) সরাসরি মিসর পানে রওয়ানা হলেন। 


৬৫৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


সহ্ধর্মিণীকে এটা বলা প্রয়োজন মনে করেননি যে, মিসর যাওয়ার জন্য আমাকে নির্দেশ 
দেওয়া হয়েছে। 

রিঘিক পৌছাবার বিসময়কর ব্যবস্থাপনা £ অন্তর আয়াতে “আল্লাহ তাআলা 
প্রত্যেকটি প্রাণীর রিষিকের দায়িত্ব স্বয়ং গ্রহণ করেছেন”- বলেই ক্ষান্ত হন নি। বরং 


পর ঢে৫৫০5 5 ৫৮১ পপ 
মানুষকে আরো নিশ্চয়তা দান করার জন্য ইরশাদ করেছেন 8 ৮৯১০ 4৯8 5 


৫৮০৫ ৫4০৮ ০ 

১০ 2 আলোচ্য আয়াতে 18: নুস্তাকার' ও € এ 5৮০ মুস্তাঙদা' 
শব্দদ্ধয়ের বিভিন্ন তফসীর বর্ণিত রয়েছে। তন্মধ্যে তফসীরে কাশশাফের ব্যাখ্যাই অধিক 
অভিধানসম্মত। তা হচ্ছে, “মুস্তাকার' স্থায়ী বাসস্থান বা বাসভূমিকে বলে। আর অস্থায়ী 
ও সাময়িক অবস্থানস্থলকে 'মুস্তাওদা” বলা হয়। 


সতরাং আয়াতের মর্ম হচ্ছে যে, আল্লাহ্‌ তাআলার যিশ্মাদারীকে দুনিয়ার কোন 
ব্যক্তি বা শক্তির দায়িত্বের সাথে তুলনা করা চলে না। কারণ, দুনিয়ায় কোন ব্যক্তি, 
প্রতিষ্ঠান বা সরকার যদি আপনার খোরাকীর পূর্ণ দায়িত্ব গ্রহণ করে, তাহলেও কিছুটা 
পরিশ্রম আপনাকে অবশ্যই করতে হবে। নির্দিষ্ট অবস্থান হতে আপনি যদি স্থানান্তরিত 
হতে চান, তবে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অবহিত করতে হবে যে, অমুক মাসের 
অত তারিখ হতে অত তারিখ পর্যন্ত আমি অমুক শহরে বা গ্রামে অবস্থান করব। 
অতএব, আমার খোরাকী সেখানে পৌছাবার ব্যবস্থা করা হোক। পক্ষান্তরে আল্লাহ্‌ 
তা'আলা যিম্মাদারী গ্রহণ করলে এতটুকু মেহনতও করা লাগে না। কেননা তিনি 
তো সকল প্রাণীর প্রতিটি নড়াচড়া, উঠা-বসা, চলাফেরা সম্পর্কে সম্যক অবহিত তিনি 
যেমন আপনার স্থায়ী নিবাস জানেন, তেমনি সাময়িক আবাসও জাত আছেন। কাজেই 
কোন আবেদন অনুরোধ ছাড়াই আপনার রেশন যথাস্থানে পৌছে দেওয়া হবেই। 


আল্লাহ তা'আলার সর্বাত্মক ইলম ও সর্বময় ক্ষমতার ফলে যাবতীয় কাজ সমাধার 
জন্য তাঁর ইচ্ছা করাই যথেম্ট। কোন কিতাব বা রেজিস্টারে লেখা-লেখির আদৌ কোন 
প্রয়োজন ছিল না। কিন্তু দুর্বল মানুষ যে ব্যবস্থাপনায় অভ্যস্ত। এর পরিপ্রেক্ষিতে 
রিহিক পৌছাতে ভুল-ভ্রান্তি হওয়ার আশংকা তাদের অন্তরে সৃষ্টি হতে পারে। সুতরাং 


রা রা দু হর মনির রিনি, 
A BB 54 


rire SYS সবকিছুই এক খোলা কিতাবে স্পষ্ট লিপিবদ্ধ ও সংরক্ষিত রয়েছে। 


‘এখানে’ ‘খোলা কিতাব’ বলে ‘লওহে মাহ্‌ফ্য’কে বোঝানো হয়েছে। যার মধ্যে সমস্ত 
সৃষ্ট জীবের আয়ু, রুখী ও ভালমন্দ কার্যকলাপ পুংখানুপুংখরূপে লিপিবদ্ধ রয়েছে, যা 
যথাসময়ে কার্যকরী করার জন্য সংশ্লিষ্ট ফেরেশতাগণকে দায়িত্ব অর্পণ করা হয়। 


হযরত আবদুল্লাহ্‌ ইবনে উমর (রা) হতে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ সো) ইরশাদ 
ফরমান--আসমান ও যমীন সৃম্টির ৫০ হাজার বছর পূর্বে আল্লাহ্‌ তাআলা সমস্ত 
মাখলুকের তাকদীর নির্ধারিত ও লিপিবদ্ধ করেছেন ।--€ মুসলিম শরীফ ) 


সুরা হুদ ৬৫৫ 


বুখারী ও মুসলিম শরীফে হযরত আবদুল্লাহ ইবনে মসউদ (রা) হতে বর্ণিত 
আছে খে, রসূলুল্লাহ, সো) একখানি দীর্ঘ হাদীস বয়ান করেন যার সারমর্ম হল-_মান্ষ 
তার জন্মের পূর্বে বিভিন্ন স্তর অতিক্রম করে আসে। মাতুগর্ভে তার অঙ্গ-প্রত্যঙ্গ গঠিত 
হওয়ার পর আল্লাহ তা'আলার নির্দেশ মুতাবিক একজন ফেরেশতা তার সম্পর্কে চারটি 
বিষয় লিপিবদ্ধ করেন। প্রথম, ভালমন্দ তার যাবতীয় কার্যকলাপ, যা সে জীবনভর 
করবে। দ্বিতীয়, তার আয়ুক্ষালের বর্ষ, মাস, দিন, ঘন্টা, মিনিট ও শ্বাস-প্রশ্বাস। তৃতীয়, 
কোথায় তার মৃত্যু হবে এবং কোথায় সমাধিস্থ হবে। চতুর্থ, তার রিযিক কি পরিমাণ 
হবে এবং কোন্‌ পথে তার কাছে পৌছবে। সুতরাং লওহে মাহফুষে আসমান-যমীন 
সৃষ্টির পূর্বেই লিপিবদ্ধ থাকা অন্তর রেওয়ায়েতের বিপরীত নয়। 


সপ্তম আয়াতে আল্লাহ্‌ তা'আলার অপরিসীম ইলম ও অসীম শক্তির নিদর্শন 
প্রকাশ করা হয়েছে যে, তিনি মাত্র ছয় দিন পরিমাণ সময়ে সমগ্র আসমান ও যমীন 
স্বজন করেছেন। আর এসব সৃষ্টির পূর্বে আল্লাহ্র আরশ পানির উপর অধিষ্ঠিত ছিল। 
এতদ্বারা বোঝা যাচ্ছে যে, আসমান ও যসীন সৃষ্টির পূর্বেই পানি স্বষ্টি করা হয়েছে। 
ছয় দিনে আসমান ও যমীন সৃষ্টির ব্যাখ্যায় সূরা হা-মীম-সাজদার দশম ও একাদশ 
আয়াতে ইরশাদ হয়েছে যে, দুই দিনে পৃথিবী সবষ্টি করা হয়েছে, দুই দিনে পাহাড়-পর্বত, 
নদ-নদী, গাছ-পালা এবং প্রাণীকুলের আহার্য ও জীবন ধারণের উপকরণাদি সুবিন্যস্ত 
করা হয়েছে এবং দুই দিনে সাত আসমান স্থৃচ্টি করা হয়েছে। 


তফসীরে মাষহারীতে আছে যে, এখানে আসমান দ্বারা সমগ্র উধ্বজগত বোঝানো 
হয়েছে এবং যমীন দ্বারা সমস্ত নিম্নজগত বোঝানো হয়েছে । আসমান ও যমীন সৃস্টি 
পূর্বে যেহেতু সূর্যও ছিল না, তার উদয়-অস্তও ছিল না, সুতরাং দিনের অস্তিত্বও ছিল না। 
তবে এখানে “দিন” বলে আসমান ও যমীন সৃষ্টির পরবতাঁ “একদিন পরিমাণ সময়কে 
বোঝানো হয়েছে। 


সবশক্তিমান আল্লাহ্‌ তা'আলা এক মুহূর্তে সবকিছু স্থষ্টি করতে সক্ষম হওয়া সত্তেও 
তা করেননি । বরং স্বীয় হিকমতের প্রেক্ষিতে ধীরে ধীরে স্বজন করেছেন, যেন তা 
মানুষের প্রকৃতিসম্মত হয় এবং মান্ষও সকল কাজে ঘীরতা, স্থিরতা অবলম্বন 
করে। 

আয়াতের শেষভাগে আসমান ও যমীন সৃম্টির মুখ্য উদ্দেশ্য ব্যক্ত করা হয়েছে ৪ 


ZAI পা এত 5১ পাঠিজণ 


hor ০৯ 1 পি 1 ৯5 2৮৯) সবকিছু সৃষ্টির মুখ্য উদ্দেশ্য হচ্ছে__-আমি তোমাদেরকে 
প্রকাশ্যভাবে পরীক্ষা করতে চাই যে, তোমাদের মধ্যে কে সৎকর্মশীল। 


এতে বোঝা যায় যে, আসমান ও যমীন স্ৃম্টি করাই মুখ্য উদ্দেশ্য ছিল না। 
বরং আমলকারী মানুষের উপকারার্থে তা স্থষ্টি করা হয়েছে, যেন তারা এর মাধ্যমে 


৬৫৬ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


নিজেদের জৈবিক প্রয়োজন পূরণ করতে পারে এবং এর অপার রহস্য চিন্তা করে 
নিজেদের প্রকৃত মালিক ও পালনকর্তাকে চিনতে পারে। 


সারকথা, আসমান ও যমীন সৃষ্টির মূল কারণ হচ্ছে মানুষ । বরং মানুষের 
মধ্যে যারা ঈমানদার এবং তাদের মধ্যে আবার যারা অধিক সকর্মশীল তাদের খাতি- 
রেই নিখিল বিশ্বের সৃচ্টি হয়েছে। একথা সর্বজনস্বীরুত যে, সমগ্র মানবজাতির মধ্যে 
আমাদের প্রিয় নবী সো)-ই সর্বাধিক সৎকর্মশীল ব্যক্তি। অতএব, একথা নির্ঘাত সত্য 
যে, হযরত রসূলে পাক (সা)-এর পবিভ্র সত্তাই হচ্ছে সমগ্র স্থষ্টিজগতের মূল কারণ। 
--€( তফসীরে মাযহারী ) 

Loe Jon 

বিশেষ প্রনিধানযোগ্য যে, এখানে ৮৬৮ ৬৪৯৯৮ -কে সবচেয়ে ভাল কাজ বলা 
হয়েছে, কিন্তু কে সর্বাধিক কাজ করে বলা হয়নি। অতএব, বোঝা যায় যে, নামায-রোযা, 
কোরআন তিলাওয়াত, যিকির আযকার ইত্যাদি যাবতীয় নেক কাজ সংখ্যায় খুব বেশি 
করার চেয়ে, সুন্দর ও নিখুঁতভাবে আমল করাই আল্লাহ. তা'আলার নিকট অধিক 
পছন্দনীয় । আমলের এই সৌন্দর্যকে হাদীস শরীফে ইহ্সান বলা হয়েছে, যার সারকথা 
হচ্ছে, একমাত্র আল্লাহ্‌ পাকের সন্তুষ্টি লাভের জন্যই আমল করতে হবে। পার্থিব কোন 
স্বার্থ বা উদ্দেশ্য জড়িত করবে না। আল্লাহ্র পছন্দনীয় পদ্ধতিতে আমল করতে হবে, 
যেভাবে মহানবী (সা) নিজে করে দেখিয়েছেন । আর তাঁর সুন্নতের অনুসরণ করা উম্মতের 
জন্য জরুরী সাব্যস্ত করেছেন । 


সারকথা, সুন্নত তরীকা মুতাবিক ইখলাসের সাথে অল্প আমল করাও এ অধিক 
আমলের চেয়ে উত্তম যার মধ্যে উপরোক্ত গুণ দুট নেই অথবা কম আছে । 


সপ্তম আয়াতে কিয়ামত ও আখিরাতকে অস্বীকারকারীদের অবস্থা বর্ণিত হয়েছে 
যে, তাদের যে কথা বোধগম্য না হয় তাকেই তারা ‘যাদু’ বলে অভিহিত করে এড়িয়ে 
যেতে চায়। 


অষ্টম আয়াতে তাদের সন্দেহের জবাব দেওয়া হয়েছে, যারা আযাবের হুশিয়ারি 
সত্বেও নবীদের সতর্কবাণী গ্রাহ্য করত না; বরং বলত যে, আপনার বিরুদ্ধাচরণ 
করার জন্য যে আযাবের ভয় দেখাচ্ছেন, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, তাহলে সে 
আযাব ফেন আপতিত হচ্ছে না? 


৬৬৪ iy iio ৬৬ রে মা 38101? 
ওহ সত 
বু 
9৮/1১/০201) ০2১৯ 552 Ll 
3812০ Ee atte Siig 


CHL ALVA Ge GILLETT I 
tel oe 1 557445 9 ET Sahl 









0৮1%%185802/৭ ৮৬০৬: ৮০) ৯০০৪ 
রত ০ ০31০৮ SA 






৩৯/৮০/৮৬৩১ ৮৬৯ ৩৪৮৪০৩০১৪০০ 


রত 


YC) 9 EE ৪ ৯:০৭ 
1৮ 015৬4 8452৩৬৬৯ 
টে ০৯০৮০ ০৮৩০9, 4 ERATE 


(৯) আর অবশ্যই যদি আমি মানুষকে আমার রহমতের আস্থাদ গ্রহণ করতে 
দেই, অতপর উহা তার থেকে ছিনিয়ে নেই; তাহলে নে হতাশ ও ক্তদ্ন হয়। (১০) 
আর যদি তার উপর আপতিত দুঃখ-কম্টের পরে তাকে সুখভোগ করতে দেই, তবে 
সে বলতে থাকে যে, আমার অমজল দূর হয়ে গেছে, আর সে আনন্দে আত্মহারা হয়, 
অহঙ্কারে উদ্ধত হযে পড়ে । (১১) তবে যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎকার্য করেছে 
তাদের জন্য ক্ষমা ও বিরাট প্রতিদান রয়েছে । (১২) আর সম্ভবত এসব আহকাম 
যা ওহীর] মাধ্যমে তোমার নিকট পাঠানো হয়, তার কিছু অংশ বর্জন করবে? এবং 
এতে মন ছোট করে বসবে? তাদের এ কথায় যে, তার উপর কোন ধনভাণ্ডার কেন 
অবতীর্ণ হয়নি? অথবা তাঁর সাথে কোন ফেরেশতা আসেনি কেন? তুমি তো শুধু সতক- 
কারী মান্রঃ আর সব কিছুর দায়িত্রভারই তো আল্লাহ, নিয়েছেন। (১৩) তারা কি বলে? 
কোরআন তুমি তৈরি করেছ? তুমি বল, তবে তোমরাও অনুরূপ দশটি সূরা তৈরি করে 
নিয়ে আস; এবং আল্লাহ্‌ ছাড়া যাকে পার ডেকে নাও, যদি তোমাদের কথা সত্য হয়ে 
থাকে । (১৪) অতপর তারা যদি তোমাদের কথা পূরণ করতে অপারক হয় ; তবে জেনে 
রাখ ইহা আল্লাহ্‌র ইলম দ্বারা অবতীর্ণ হয়েছে; আরো একীন করে নাও যে, আল্লাহ্‌ ব্যতীত 
অন্য কোন মা*বুদ নেই। অতএব, এখন কি তোমরা আত্মসমর্পণ করবে ? 





তফসীরের সার-সংক্ষেপ 
আর অবশ্যই যদি আমি মানুষকে আমার রহমতের আস্বাদ গ্রহণ করতে দেই, 
অতপর তার থেকে উহা ছিনিয়ে নেই, তাহলে সে হতাশ হয়ে পড়ে ও কৃতন্ন হয়। . আর যদি 


৬৫৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


তার উপর আপতিত দুঃখ-কম্টের পর তাকে সুখ-ভোগ করতে দেই, তবে সে (গর্ব করে) 
বলতে থাকে যে, আমার সমস্ত অমজল চিরতরে দূর হয়ে গেছে (আর. কোন দুঃখকল্ট 
হবে না)। অতপর সে আনন্দে আত্মহারা হয়, অহংকারে উদ্ধত হয়। কিন্তু যারা ধৈর্য- 
ধারণকারী ও সৎকর্মশীল (অর্থাৎ ঈমানদার ব্যক্তি). তাদের অবস্থা এমন নয়। (বরং 
তারা বিপদের সময় ধৈর্যধারণ এবং সুখের সময় শুকরিয়া আদায় করে। অতএব, ) 
তাদের জন্য ব্যাপক ক্ষমা ও বিরাট প্রতিদান রয়েছে । (সারকথা, ঈমানদার ব্যতীত 
অধিকাংশ লোকের অবস্থা হল যে, তারা যেমন অল্পতেই নির্ভীক হয়ে যায়, তেমনি 
সামান্যতেই হতাশ হয়ে পড়ে। তাই আযাব বিলম্বিত হতে দেখে তারা নিভকি ও 
অমান্যকারী হয়ে পড়ে । আর তাদের অস্বীকার ও বিদ্রুপের কারণে) আপনি কি এসব 
আহকামের কিছু অংশ (অর্থাৎ তবলীগ করা) ছেড়ে দিতে চান যা ওহীর মাধ্যমে 
আপনার কাছে প্রেরণ করা হয়। ইহা সুস্পষ্ট যে, তবলীগের কাজ ছেড়ে দেওয়া আপনার 
পক্ষে কোনক্রমেই সম্ভব নয়। কাজেই তাদের একথায় আপনার মন ছোট করায় লাভ 
কি? যে, ইনি যদি সত্য নবী হয়ে থাকেন, তাহলে তাঁর কাছে কোন ধনভাগ্ডার অবতীর্ণ 
হয় না কেন? অথবা তাঁর সাথে কোন ফেরেশতা আসে না কেন? (যিনি আমাদের 
সাথেও কথাবার্তা বলবেন । এ ধরনের কোন প্রকাশ্য মু‘জিযা দেখান না কেন? যা হোক, 
তাদের এহেন অবাস্তব কথায় আপনি হতোদ্যম হবেন না। কেননা,) আপনি তো 
(কাফিরদের জন্য) শুধু ভীতি প্রদর্শনকারী (অর্থাৎ পয়গম্বর মাত্র । মু'জিযা দেখানো 
নবীর কোন জরুরী দায়িত্ব বা কর্তব্য নয়!) আর সবকিছুর উপর সর্বময় ক্ষমতার 
অধিকারী একমান্্র আল্লাহ্‌ তা'আলা, আপনি নন। কাজেই মু'জিযা প্রদর্শন করা আপনার 
ইখতিয়ার বহিভূত। অতএব, এই ধরনের চিন্তা বা এর ফলে সংকুচিত হওয়ার কোন 
কারণ নেই। অবশ্য পয়গম্বরগণের সত্যতার প্রমাণস্বরূপ সাধারণত কোন মু'জিষা 
থাকা আবশ্যক । আর আপনার প্রধান মু'জিযা “আল-কোরআন” তাদের সম্মুখে 
বর্তমান রয়েছে। এতদসত্তবেও কোরআন পাককে অমান্য করার হেতু কিঃ কোরআন 
সম্পর্কে তারা কি বলতে চায় £ উহা আপনি নিজের পক্ষ হতে তৈরি করেছেন? 


( 48 ৪৩4 ) তদুত্তরে আপনি বলুন--এ যদি আমি রচনা করে থাকি, তবে 


তোমরাও অনুরূপ দশটি স্রা তৈরি করে নিয়ে আস। আর তোমাদের সহযোগিতার 
জন্য আল্লাহ্‌ ব্যতীত অন্য যাকে যাকে পার, ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হয়ে 
থাক। অতপর তারা যদি তোমাদের অর্থাৎ রসূলুল্লাহ সো) ও মুসলমানদের কথা 
অর্থাৎ কোরআনের অনুরূপ সূরাসমূহ রচনার দাবি পূরণে অপারক হয়, তখন তোমরা 
তাদেরকে বল যে, এখন বিশ্বাস কর, এই কিতাব আল্লাহর ইল্ম ও কুদরতে অবতীর্ণ 
হয়েছে । এর মধ্যে অন্য কারো ইলম ও কুদরতের কোন দখল নেই। আর এও 
একীন করে নাও যে, একমাত্র আল্লাহ্‌ তা'আলা ব্যতীত অন্য কোন মাবুদ নেই। কেননা, 
মা'বুদের মধ্যে আল্লাহ্‌র বৈশিষ্ট্য পুরোপুরি থাকা অপরিহার্য। অন্য কোন মা'বুদ থাকলে 
সেও সর্বশক্তিমান হত । উক্ত ক্ষমতা প্রয়োগ করে তোমাদের সাহায্য করত । ফলে 
তোমাদের পক্ষে কোরআনের সমতুল্য কোন সুরা রচনা করতে অপারক হওয়ার তওহীদ 


সূরা হুদ . 7. ৬৫৯ 


ও রিসালতের প্ররুষ্ট প্রমাণ। অতএব তওহীদ ও রিসালত প্রমাণিত হওয়ার পর এখনও 
কি তোমরা মুসলমান হবে না। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

আলোচ্য আয়াতসমূহ রসুলে করীম সো)-এর রিসালতের সত্যতা এবং এ ব্যাপারে 
সন্দেহ পোষণকারীদের জবাব দেওয়া হয়েছে । প্রথম তিন আয়াতে মানুষের একটি স্বভাব- 
জাত বদভ্যাসের বর্ণনা এবং উহা হতে দুরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে । 


৯ম ও ১০ম আয়াতে বলা হয়েছে যে, মানুষ জন্মগতভাবে চঞ্চল প্রকৃতির ও 
জলদি-প্রিয়। এতদসঙ্গে মানুষের বতমান নিয়ে বিভোর হতে অতীত ও ভবিষ্যতকে 
বিস্মৃত হওয়ার কথা বর্ণিত হয়েছে। ইরশাদ করেছেন, আমি মানুষকে আমার কোন 
নিয়ামতের স্বাদ-আস্বাদন করাবার পর যদি উহা ছিনিয়ে নেই, তবে তারা একেবারে 
হিম্মত-হারা হতাশ ও না-শোকর বনে যায়। আর তার উপর দুঃখ-দুর্দশা আপতিত 
হওয়ার পর, যদি উহা দূরীভূত করে সুখ-শান্তি দান করি, তাহলে তারা আনন্দে আত্ম- 
হারা হয়ে বলতে থাকে যে, আমার অমঙ্গল চিরতরে দৃরীভূত হয়ে গেছে। 


সারকথা এই যে, মানুষ স্বভাবত জলদি-বাজ, বর্তমান অবস্থাকেই তারা সর্বস্ব 
মনে করে থাকে । অতীত ও ভবিষ্যতের অবস্থা এবং ইতিহাস স্মরণ রেখে এবং চিন্তা 
করে শিক্ষা গ্রহণ করতে তারা অভ্যস্ত নয়। কাজেই, সুখ-সমুদ্ধির পর দুঃখ-কস্টে পতিত 
হওয়া মানত অতীত নিয়ামতরাজির প্রতি নিমকহারামি করে এবং ভবিষ্যত সম্পর্কে 
হতাশাগ্রস্ত হয়ে পড়ে। যে মহান জন্তা প্রথমে সুখ-সচ্ছলতা দান করেছিলেন, তিনি 
যে আবারও তা দিতে পারেন সে কথা তারা খেয়ালই করে না। অনুরূপভাবে দুঃখ- 
দৈন্যের পরে যদি সুখ-সম্দ্ধি লাভ করে, তখন পূর্বাবস্থা স্মরণ করে আল্লাহ্‌ তা'আলার 
শোকর আদায় করার পরিবর্তে হঠকারিতা ও অহঙ্কার করতে থাকে । অতীতকে বিস্মৃত 
হয়ে তারা মনে করতে থাকে যে, এসব সুখ-সম্পদ আমার যোগ্যতার পুরস্কার এবং 
অবশ্যস্তাবী প্রাপ্য। এ কখনো আমার হাতছাড়া হবে না। আত্মভোলা মানুষ এ কথা 
চিন্তা করে না যে, পুর্ববতী দুঃখ-দুর্দশা যেমন স্থায়ী হয়নি, তদ্রুপ বর্তমান সুখ-স্থাচ্ছন্দ্য 
চিরস্থায়ী নাও হতে গার ১১০৯ লও ০৯3৪ আক এ ০৭ ০ আক যেমন 
রয়নি এও তেমনি থাকবে না, থাকাটাই বরং অসম্ভব । 


অতীত ও ভবিষ্যতকে ভুলে গিয়ে বর্তমান-পুজায় আক্রান্ত হওয়ার ব্যাধি মানুষের 
মন-মগজকে এমনভাবে আচ্ছন্ন করেছে যে, একজন ক্ষমতাসীনের রক্ত মাখানো মাটির 
উপর আরেকজন স্বীয় মসনদের ভিত্তি স্থাপন করে এবং কখনো পেছনে ফিরে তাকাবার 
সুযোগ হয় না যে, তার পূর্বসূরী একজন ক্ষমতাসীন ব্যক্তিও ছিল, তার পরিণতি কত 
মর্মান্তিক হয়েছে। বরং ক্ষমতার স্বাদ উপভোগ করার নেশায় বুদ হয়ে এর শোচনীয় 
পরিণতি সম্পর্কে সম্পূর্ণ উদাসীন হয়ে থাকে। 


৬৬০ ্‌ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


এহেন বর্তমান-পৃূজার ব্যাধি ও ভোগমস্ততার রোগ হতে মানুষকে রক্ষা করার 
জন্যই আসমানী কিতাবসন্হ অবতীর্ণ হয়েছে, নবী-রসুল (আ)-গণ প্রেরিত হয়েছেন । 
তারা অতীত ইতিহাসের শিক্ষামূলক ঘটনাবলী স্মরণ করিয়ে দিয়েছেন, ভবিষ্যৎ সাফ- 
ল্যের চিন্তা সম্মুখে তুলে ধরেছেন। তাঁরা উদাত্তকষ্ঠে আহবান জানিয়েছেন যে, সৃষ্টি 
জগতের পরিবর্তনশীল অবস্থা পর্যবেক্ষণ করে দেখ, এক পরাক্রমশালী মহাশক্তি অন্তরাল 
হতে একে নিয়ন্ত্রণ ও পরিচালনা করছেন । তোমরাও তাঁর বিধি-নিষেধ মেনে চল। 
হযরত শায়খুল-হিন্দের ভাষায় বলতে হয় ঃ : 
৪০ 76 ৩ ০৪ ঠা ০5০ এ৬)৯০ 87 353 ০8 ৯355 9 ০১৬৪ £া 
৷ জগতের পরিবর্তনসমূহ আল্লাহ্‌র গক্ষ হতে উপদেশ দিচ্ছেন, প্রতিটি পট-পরিবর্তন 
ডাক দিয়ে যায়-উপলব্ধি কর, অনুধাবন কর!’ পূর্ণ ঈমানদার তথা সত্যিকার মানুষ 
এ সব ব্যক্তি যারা সাময়িক সুখ-দুঃখ ও বস্তজগতের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখেন না। 
বরং সকল সুখ-দুঃখ, প্রতিটি আবর্তন-বিবর্তন ও বৈপ্লবিক পরিবর্তনের পেছনে ক্রিয়াশীল 
এক মহাশক্তিকে অনুধাবন করেন। কার্ধকারণের পেছনে না ছুটে বরং উহার মূল 
উৎস ও ভ্ষ্টার প্রতি মনোনিবেশ করা এবং তার সাথে সম্পর্ক সুদৃঢ় করাই প্ররুত বুদ্ধি- 
মানের কাজ । ্‌ 

১১ নং আয়াতে এমনি ইনসানে-কামিল বা সত্যিকার মানুষকে সাধারণ 


৪ এট পাতা A ০ 


মা uJ fi 
মানবীয় দুর্বলতা হতে পৃথক করার জন্য ইরশাদ করেছেন £ -197+০ ১৪% ১১1 1 
চে প্র. ॥5 ০০ 
©) Le) 1 1003 অর্থাৎ সাধারণ মানবীয় দুর্বলতার উধ্বে এসব ব্যক্তি যাদের 
মধ্যে দু'টি বিশেষ গুণ রয়েছে । একটি হচ্ছে ধৈর্য ও সহনশীলতা, দ্বিতীয়টি-__সৎকর্ম- 
শীলতা । 


1৮- সবর শব্দটি বাংলা ও উদ্দুর চেয়ে আরবী ভাষায় অনেক ব্যাপকতর 


অর্থে ব্যবহৃত হয়। সবরের আভিধানিক অর্থ হচ্ছে বাধা দেয়া, বন্ধন করা । কোরআন 
ও হাদীসের পরিভাষায় অন্যায় কার্য হতে প্রর্ভিকে নিয়ন্ত্রণ করাকে ‘সবর’ বলে 
সুতরাং শরীয়তের পরিপন্থী যাবতীয় গাপকার্য হতে প্ররুত্তিকে দমন করা যেমন সবরের 
অন্তর্ভূক্ত, তদ্র.প ফরয, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব ইত্যাদি নেক কাজের জন্য প্ররত্তিকে 
বাধ্য করাও 'সবরের শামিল। সারকথা, যারা আল্লাহ্‌ ও তাঁর রসূল (সা)-এর প্রতি পুর্ণ 
উম্মান ও রোজ কিয়ামতের জবাবদিহির ভয়ে ভীত হয়ে আল্লাহ্‌ ও রসূলের অপছন্দনীয় 
কার্ষকলাপ হতে দূরে থাকে এবং সন্তষ্টিজনক . কার্ষে মশগুল থাকে তারাই পূর্ণ 
ঈমানদার ও সত্যিকার মানুষ নামের যোগ্য । অন্র আয়াতেরই শেষ বাক্যে ধৈর্য ধারণকারী, 
সৎকর্মশীল, পূর্ণ ঈমানদারগণের প্রতিদান ও পুরস্কারের কথা জানিয়ে দেয়া হয়েছে 


স্রা হুদ ৬৬১ 


ভি 


2 adr 0 : | 
৯ 5৪০০9 59951 অর্থাৎ তাদের জন্য আল্লাহ্‌র ওয়াদা রয়েছে 
যে, তাদের গোনাহ্সমূহ মাফ করে দেয়া হবে এবং তাদের সৎকার্ধসমূহের বিরাট 
প্রতিদান দেয়া হবে। 

এখানে বিশেষ লক্ষণীয় যে, পার্থিব সুখ-দুঃখ উভয়কে আল্লাহ্‌ তা'আলা ৬১ ১1 
“স্বাদ আস্বাদন করাই”---বলে ইঙ্গিত করেছেন যে, আসল সুখ-দুঃখ পরকালে হবে । 
পৃথিবীতে পুরোপুরি সুখ বা দুঃখ নেই। বরং মানুষের পক্ষে স্বাদ গ্রহণের জন্য নমুনা 
স্বরূপ যৎকঞ্চিৎ সুখ-দুঃখ দেয়া হয়েছে, যেন আখিরাতের সুখ-দুঃখ সম্পর্কে কিছুটা 
আন্দাজ করতে পারে । সুতরাং পার্থিব জুখ-শান্তিতে আনন্দে আত্মহারা হওয়া যেমন 
বোকামি, তদ্রপ পার্থিব দুঃখ-দুর্দশায়ও অত্যধিক বিমর্ষ হওয়া উচিত নয়। বন্তত 
দুনিয়াটাকে আধুনিক পরিভাষা অনুসারে আখিরাতের একটা প্রদর্শনীস্বরূপ বলা যেতে 
পারে, যেখানে আখিরাতের সুখ-দুঃখের নমুনা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। 


১২ নং আয়াত এক বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে। তা হচ্ছে 
মক্কার মুশরিকরা মহানবী সো) সমীপে কতিপয় আবদার পেশ করেছিল। প্রথমত 
তারা বলল, “এতে আমাদের দেব-দেবীকে নিন্দা করা হয়েছে। তাই আমরা এর 
প্রতি ঈমান আনতে পারছি না। অতএব, দরবার 


SA ar ef eA 14 5 


অথবা এর মধ্যে পরিবর্তন ও সংশোধন করুন 5251 5% of 


“আপনি অন্য কোরআন নিয়ে আসুন অথবা এগুলো" পরিবর্তন করুন ।৮-_( তফসীরে- 
বগবী ও তফসীরে মাযহারী ) 


দ্বিতীয়ত তারা আরো বলেছিল যে, “আমরা আপনার নবুয়তের প্রতি এ সময় 
বিশ্বাস স্থাপন করব, যখন দেখব যে, দুনিয়ার রাজা-বাদশাহদের মত আপনার আয়ত্তে 
কোন ধন-ভাণ্ার রয়েছে এবং সেখান থেকে আপনি সবাইকে দান করছেন। অথবা 
আসমান হতে কোন ফেরেশতা অবতরণ করে আপনার সাথে সাথে থাকবে এবং আপনার 
কথা সমর্থন করে বলবে যে, ইনি সত্যিই আল্লাহ্‌র রসুল ৷” 

তাদের এহেন অবাস্তব ও অযৌন্তিক আবদার শুনে রসূলে করীম (সো) মনঃঙ্ষুঞ্জ 
হলেন। কারণ, তাদের অযৌক্তিক আবদার পূরণ করা যেমন তাঁর ইখতিয়ার বহির্ভূত 
ছিল, তদ্রপ তাদেরকে কুফরী ও শিরকের অবস্থায় ছেড়ে দেওয়াও অসহনীয় ছিল, তাদের 
হিদায়তের চিন্তা-ফিকির অন্তর হতে দূর করাও সম্ভবপর ছিল না। কেননা, রাহমাতুল- 
লিল্‌ “আলামীন বা সমগ্র সৃষ্টিজগতের জন্য রহমতস্বরূপ তিনি ছিলেন। 


বস্তুতপক্ষে তাদের আবদার ছিল নিরেট মূর্খতা ও চরম অজ্ঞতা-প্রসূত। কেননা, 
সঠিক পথ প্রদর্শনের জন্য অসার মূর্তিপূজা ও অন্যান্য নিন্দনীয় কার্যকলাপের 
সমালোচনা করা একান্ত প্রয়োজনীয় । দ্বিতীয়, নবুয়তকে তারা বাদশাহীর উপর কিয়াস 


৬৬২ তফসীরে মাআরেফুজ-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


করে বসেছিল । আসলে ধন-ভাগারের সাথে নবুয়তের আদৌ কোন সম্পর্ক নেই। 
অপরদিকে আল্লাহ তা'আলারও এমন কোন দস্তর নেই যে, তিনি বিশেষ পরিস্থিতির 
সৃষ্টি করে মানুষকে দায়ে ঠেকিয়ে ঈমান আনতে বাধ্য করবেন। নতুবা নিখিল স্ৃম্টি- 
জগত তাঁর অপার কফুদরতের করায়ত্ত । কার সাধ্য ছিল যে, তাঁর অপছন্দনীয় কোন 
কাজ করবে বা চিন্তাধারা পোষণ করবে? কিন্তু তাঁর অফুরন্ত হিকমতের তাগিদে ইহ- 
জগতকে পরীক্ষাক্ষেন্র সাব্যস্ত করেছেন। এখানে সৎকার্য সম্পাদন অথবা অন্যায়-অসত্য 
হতে বিরত রাখার জন্য বৈষয়িক দিক থেকে কাউকে মজবুর বা বাধ্য করা হয় না। 


তবে যুগে যুগে পয়গম্বর প্রেরণ ও আসমানী কিতাব নাযিল করে ভাল-মন্দের 
পার্থক্য এবং উহার. প্রতিফল সম্পর্কে অবহিত করা হয়। সকার্য করা ও অসৎকার্য 
হতে দূরে থাকার জন্য অনুপ্রাণিত করা হয়। রসুলুল্লাহ্‌ (সা)-র মু'জিযাস্থরূপ সাথে 
সাথে যদি কোন ফেরেশতা থাকতেন, তবে যখনই কেউ তাঁকে অমান্য করত, তৎক্ষণাৎ 
গযবে পতিত হয়ে ধ্বংস হত। ফলে এ দায়ে ঠেকে ঈমান আনার পর্যায়ভুক্ত হত। 
তাছাড়া ফেরেশতার সাক্ষ্যদানের পর ঈমান আনা হলে তা ঈমান-বিল গায়েব বা গায়েবের 
প্রতি ঈমান হত না। অথচ ঈমান বিল -গায়েবই হচ্ছে ঈমানের মূল প্রাণশক্তি। আর 
ঈমান না আনার ইথতিয়ারও থাকত না। অথচ এই ইখতিয়ারের উপরই যাবতীয় 
আমলের ভিত্তি স্থাপন করা হয়েছে । অতএব, তাদের আবদার ছিল নিরর্থক ও অবান্ছিত। 
অধিকন্ত রসূলুল্লাহ (সা) সমীপে তাদের এহেন বেহুদা আবদার প্রমাণ করে তারা নবী ও 
রসুলের হাকীকত সম্পর্কে অত ও জাহিল ছিল। তারা আল্লাহ্‌ তাআলা ও রসূলের মধ্যে 
কোন পার্থক্য রাখে নাঃ বরং আল্লাহ্‌র ন্যায় রসূলকেও সর্বময় ক্ষমতার অধিকারী মনে 
করে। তাই রসুলের কাছে তারা এমন আবদার করছে-_যা একমাত্র আল্লাহ্‌ ছাড়া অন্য 
কেউ পূরণ করতে পারে না। 


যা হোক, রসূলে করীম সো) তাদের এহেন অবান্তর আবদারে অত্যন্ত দুঃখিত ও 
'মনঃক্ষু হলেন। তখন তাঁকে সান্ত্বনা দান করা ও মুশরিকদের ভ্রান্ত ধারণা নিরসনের 
জন্য অত্র আয়াত অবতীর্ণ হল। যাতে রসুলুল্লাহ্‌ (সা)-কে উদ্দেশ করে বলা হয়েছে যে, 
আপনি কি তাদের কথায় হতোদ্যম হয়ে আল্লাহ্‌র প্রেরিত কোরআন পাকের কোন কোন 
আয়াত প্রচার করা ছেড়ে দেবেন£ যার মধ্যে মূর্তির অসারতা ও অক্ষমতা বর্ণিত 


হয়েছে বলে মুশরিকরা এ সব আয়াত অপছন্দ করছে। এখানে ৬-5/%) শব্দ এজন্য 
প্রয়োগ করা হয়নি যে, রসূলুল্লাহ (সা) কোন কোন আয়াত বাদ দেবেন বলে ধারণা 
করার অবকাশ ছিল। বরং এখানে তাঁর পবিন্রতা বর্ণনা. করাই উদ্দেশ্য যে, মুশরিকদের 
মনোরঞ্জনের খাতিরে রস্‌ূলে পাক (সা) কোরআন করীমের কোন আয়াত গোপন রাখতে 
পারেন না। কারণ, তিনি তো আল্লাহ্‌র পক্ষ হতে 7%১) ভীতি প্রদর্শনকারীরূপে প্রেরিত 


হয়েছেন। সর্ব কার্ষ সম্পাদনের দায়িত্ব ও ক্ষমতা একমান্তর আল্লাহ্‌ তাআলাই গ্রহণ 
করেছেন। তিনি যখন ইচ্ছা করেন তখনই নবীর মাধ্যমে মু'জিযা প্রদর্শন করেন। অতএব, 
তাদের অন্যায় আবদারে আপনার মনঃক্ষু্ন হওয়া বান্ছনীয় নয়। 


সূরা হুদ ৬৬৩ 


কাফির ও মুশরিকরা শুধু ভীতি প্রদর্শনের যোগ্য হওয়ার কারণে এখানে রসূলুল্লাহ 
(সা)-কে {8 ১ নাযীর বলা হয়েছে । নতুবা তিনি একদিকে যেমন 3৯ ১১ (ভীতি 
প্রদর্শক ) ছিলেন, অপরদিকে সৎকর্মশীলদের জন্য তদ্রপ 1৮ সু-সংবাদদাতাও ছিলেন। 


অধিকন্তু “নাধীর” এমন ব্যক্তিকে বলে যিনি স্লেহ-মমতার ভিত্তিতে স্বীয় প্রিয়জনকে 
অনিষ্ট ও ক্ষতিকর বস্তু হতে দূরে থাকার জন্য সতর্ক করেন এবং রক্ষা করার চেষ্টা 
করেন। অতএব, নাষীর শব্দের মধ্যে ‘বশীর’-এর মর্মও অন্তভূক্ত রয়েছে। 


আলোচ্য আয়াতে মুশরিকদের পক্ষ হতে বিশেষ ধরনের মু‘জিযা দাবি করার 
উল্লেখ করা হয়েছে । পরবর্তী আয়াতে তাদের জানিয়ে দেয়া হয়েছে যে, হযরত (সা)-এর 
মু্জ্যা পাক-কোরআন তোমাদের সম্মুখে বর্তমান রয়েছে, যার অলৌকিকত্ব তোমরা 
অস্বীকার করতে পার না। তোমরা যদি রসূলুল্লাহ (সা)-র সত্যতার প্রমাণ-স্বরূপ 
মু্জিযার দাবি করে থাক, তাহলে কোরআনের মাধ্যমে তোমাদের দাবি পুরণ করা 
হয়েছে! সুতরাং নতুন কোন মুজিযা দাবি করার তোমাদের কোন অধিকার নেই। 
আর যদি ধুষ্টতার কারণে তোমরা মুজিযার দাবি করে থাক তাহলে তোমাদের মত 
হঠকারী লোকেরা মু'জিযা দেখার পর ঈমান আনয়ন করবে এমন আশা করা যায় 
না। সারকথা, কোরআন করীম যে এক স্পষ্ট ও স্থায়ী মুজিযা, তা অস্বীকার করার 
উপায় নেই। এ ব্যাপারে কাফির ও মুশরিকরা যেসব অমূলক সন্দেহ-সংশয়ের সৃষ্টি 
করেছিল পরবর্তী দুই আয়াতে তার জবাব এভাবে দেয়া হয়েছে যে, তারা কি বলতে 
চায় যে, কোরআন মজীদ আল্লাহ্র কালাম নয়; বরং হযরত (সা) স্বয়ং তা রচনা 
করেছেন! যদি তোমরা তাই মনে করে থাক যে, এরূপ বিস্ময়কর কালাম নবীয়ে- 
উম্মী (সা) নিজে রচনা করেছেন তাহলে তোমরাও অনুরূপ দশটি সূরা রচনা করে 
দেখাও। আর একই ব্যক্তির দশটি সুরা তৈরি করতে হবে এমন কোন বাধ্যবাধকতাও 
নেই। বরং সারা দুনিয়ার জ্পণ্ডিত, সাহিত্যিক, মানুষ ও জ্বিন, তথা দেবদেবী সবাই মিলে 
তা রচনা করে আন। কিন্তু তারা যখন দশটি স্রাও তৈরি করতে পারছে না, তাই 
আপনি বলুন যে, এই কোরআন দি কোন মানুষের রচিত কালাম হতো তাহলে অন্য 
মানুষেরাও অনুরূপ কালাম রচনা করতে সক্ষম হত। সকলের অপারক হওয়াই এর 
প্রকৃষ্ট প্রমাণ যে, এই কোরআন আল্লাহ্‌ পাকের ইল্ম ও কুদরতে অবতীর্ণ হয়েছে। এ 
রচনা করা মানুষের সাধ্যাতীত। এর মধ্যে বিন্দুবিসর্গ হ্রাস-ব্বদ্ধি করার অবকাশ নেই । 


অত্র আয়াতে দশটি সূরা তৈরি করার জন্য চ্যালেঞ্জ করা হয়েছিল। কিন্তু তা 
করতে যখন তারা অপারক হল, তখন তাদের অক্ষমতা আরো প্রকটভাবে প্রমাণ 
করার জন্য কোরআন করীমের সূরা বাকারার আয়াতে মান্র একটি সূরা তৈরি করার 
চ্যালেঞ্জ করা অর্থাৎ তোমরা পবিত্র কোরআনকে যদি মানুষের তৈরি কালাম বলে মনে 
করে থাক, তাহলে তোমরা বেশি নয়, অনুরূপ একটি সুরা তৈরি করে আন। কিন্তু 
তাদের জন্য অতদূর সহজ করে দেয়া সত্বেও কোরআন পাকের এই প্রকাশ্য চ্যালে- 
গজের মুকাবিলা করতে সক্ষম হল না। অতএব, কোরআন মজীদ আল্লাহ্‌র কালাম 


৬৬৪ তফসীরে মাণআরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 
ও স্থায়ী মুজিযা হওয়া সন্দেহাতীত প্রর্মাণিত হল। তাই পরিশেষে বলা হয়েছে-_ 


FAS 88 ঠেলা ner 


৩ ৯০৮ ১1095 অর্থাৎ এখনও কি তোমরা মুসলমান ও আনুগত্যপরায়ণ হবে, 
নাকি সে গাফলতিতেই মজে থাকবে? 


৮0৩ ৮০৫20৯৯৬৪৮৬ PAW aE 

Se 2৬ 16৩৩০ 4 ৬৯৮ ৩৪ 
1506 9512 51955575508 ০ 
1৯25 5৮১ ৬০/৬৮০৩ ১১৩ ১৮৯৯১, 


পাপ পর টা 37 


2:56 5৮৯ Ls ৮৩৪৩ ৩৩৯ 
1374, 2 2৫ 

৮৬ ০৯5৮ ১45৮6042 এ নু ০9 

sis ৪ রো 12905 


তর ঠি টে 


টি ET RTT EG 
৩০১৪%, yi (65 05) YL 


(১৫) যে ব্যক্তি পার্থিব জীবন ও তার চাকচিক্যই কামনা করে, আমি তাদের 
দুনিয়াতেই তাদের আমলের প্রতিফল ভোগ করিয়ে দেব এবং তাতে তাদের প্রতি কিছুমাত্র 
কমতি করা হবে না। (১৬) এরাই হল সেসব লোক, আখিরাতে যাদের জন্য আগুন 
ছাড়া নেই। তারা এখানে যা কিছু করেছিল সবই বরবাঁদ করেছে; আর যা কিছু 
উপার্জন করেছিল, সবই বিনষ্ট হল। (১৭) আচ্ছা বল তো--যে ব্যক্তি, তার প্রভুর 
সুস্পষ্ট পথে রয়েছে, আর সাথে সাথে আল্লাহর তরফ হতে একটি সাক্ষীও বর্তমান 
রয়েছে এবং তার পূর্ববর্তী মুসা (আ)-র কিতাবও সাক্ষী যা ছিল পথ নিদেশক ও রহমত- 
স্বরূপ, €( তিনি কি অন্যান্যের সমান 2) অতএব তারা কোরআনের প্রতি ঈমান আনে। 
আর এসব দলের যে কেউ তা অস্বীকার করে, দোযখই হবে তার ঠিকানা । অতএব, 
আপনি তাতে কোন সন্দেহে থাকবেন না। নিঃসন্দেহে এটা আপনার পালনকর্তার পক্ষ 
হতে ধূব সত্যঃ তথাপি অনেকেই তা বিশ্বাস করে না। 








তফসীরের সার-সংক্ষেপ ্‌ 

যে ব্যক্তি (স্বীয় পুণ্যকার্ষের বিনিময়ে শুধু সুখ-শাস্তিময় ) পার্থিব জীবন কামনা 
করে এবং তার চাকচিক্যের প্রতি আকুম্ট হয়, (অর্থাৎ আখিরাতের সওয়াব ও প্রতিদান 
কামনা করে নাঃ বরং শুধু পার্থিব জীবনে সুনাম ও প্রসিদ্ধি এবং সম্মান ও প্রতিপত্তি 


সূরা হুদ ৬৬৫ 


কাম্য হয়,) তাহলে আমি তাদের দুনিয়াতেই তাদের নেক কার্যসমূহের প্রতিফল পুরো- 
পুরি ভোগ করতে সুযোগ দেই এতে তাদের প্রতি কিছুমান কমতি করা হয় না। 
(অর্থাৎ তাদের পাপকার্ষের তুলনায় পুণ্যকার্য বেশি হলে তার প্রতিদান স্বরূপ ইহ- 
জীবনেই তাদের সূ-স্থাস্থ্য, সুখ্যাতি, সম্মান-প্রতিপত্তি, আরাম-আয়েশ, ধন-সম্পদের প্রাচুর্য 
ও অধিক সন্তানসন্ততি দান করা হয়। পক্ষান্তরে পুণ্যের চেয়ে পাপের পরিমাণ বেশি 
হলে তার কর্মফলও ভিন্নতর হয়ে থাকে । এ হচ্ছে পার্থিব কর্মফল ।) কিন্তু তারা 
এমন লোক যে, আখিরাতে তাদের জন্য দোযখ ছাড়া আর কিছু (প্রতিদান) নেই। 
আর তারা যা কিছু করেছিল আখিরাতে সবই বরবাদ সাব্যস্ত হবে এবং যা কিছু তারা 
উপার্জন করছে, (নিয়ত দুরস্ত না হওয়ার কারণে এখনও তা) সবই নিষ্ফল হচ্ছে। 
(বর্তমানে বাহ্যিক দৃষ্টিতে তাকে মূল্যবান ও সার্থক মনে করা হলেও পরকালে এ বাহ্যিক 
সার্থকতাও বিলুপ্ত হবে।) কিন্তু কোরআন অস্বীকারকারী এমন ব্যক্তির সমান ( হতে 
পারে) যে ব্যক্তি তার পালনকর্তার পক্ষ হতে আগত স্পষ্ট দলীলের উপর অবিচল রয়েছে? 
আর (তার) একজন সাক্ষী তো তার সাথেই রয়েছে, (অর্থাৎ কোরআন পাকের 
মু'জিযা হওয়া অকাট্যভাবে প্রমাণিত হয়েছে। ) আর এক সাক্ষী তার পূর্ববতাঁ হযরত 
মূসা আ)-র কিতাব € অর্থাৎ তওরাতও এর সত্যতার সাক্ষ্যদানের জন্য প্রেরিত 
হয়েছে) যা ছিল (আহকাম শিক্ষাদানের দিক দিয়ে পথনির্দেশক ) ইমাম (স্বরাপ) 
এবং (আমলের প্রতিদান ও সওয়াবের দিক দিয়ে ) রহমতস্বরূপ ॥ (সারকথা, অকাট্য 
যৃক্তি-প্রমাণের সাহায্যে পবিত্র কোরআনের বিশুদ্ধতা ও সত্যতা প্রমাণিত হয়েছে । ) 
অতএব, ( ইতিপূর্বে যাদেরকে স্পষ্ট দলীলের ধারক বলা হয়েছে ) তাঁরা উক্ত কোরআনের 
উপর বিশ্বাস স্থাপন করেন। আর এসব ( কাফিরদের ) দ'লগুলির যেসব লোক কোরআনকে 
অস্বীকার ও অমান্য করে দোযখই হচ্ছে তাদের ওয়াদাস্থল। (এমতাবস্থায় কোরআন 
অমান্যকারীরা কোরআন বিশ্বাসীদের সমকক্ষ কিরাপে হবে?) অতএব, (হে শ্রোতা) 
কোরআনের (সত্যতার) ব্যাপারে কোম সন্দেহে পতিত হইও না। এটা তোমাদের 
পালনকর্তার পক্ষ হতে ( আগত ) মহাসত্য গ্রন্থ, এতে কোন সন্দেহ নেই। কিন্তু (অতীব 
আশ্চর্যের বিষয় যে, এত অকাট্য যুক্তিপ্রমাণ সত্বেও) অনেকেই তা বিশ্বাস করে না। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

ইসলাম বিরোধীদের যখন আযাবের ভয় দেখানো হতো, তখন তারা নিজেদের 
দান-খয়রাত, জনসেবা ও জনহিতকর কার্যাবলীকে সাফাইরূপে তুলে ধরত । তারা 
বলত যে, এতসব সৎকার্ধ করা সত্বেও আমাদের শাস্তি হবে কেন? আজকাল পাণ্ডিত্যের 
দাবিদার অনেক অজ্ঞ মুসলমানকেও এহেন সন্দেহে পতিত দেখা যায়। বাহ্যিক দৃষ্টিতে 
যেসব অমুসলমান সচ্চরিত্রবান, ন্যায়পরায়ণ হয় এবং কোন রাস্তা, পুল, হাসপাতাল, 
পানি সরবরাহ ইত্যাদি কোন জনকল্যাণকর কাজ করে, তাদেরকে মুসলমানদের চেয়ে 
শ্রেষ্ঠ মনে করে। এ আয়াতে (১৫ নং) সে মনোভাবেরই জবাব দেয়া হয়েছে। 


৬৬৬ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


জবাবের সারকথা এই যে, প্রতিটি সকার্য গ্রহণযোগ্য ও পারলৌকিক মুক্তির 
কারণ হওয়ার পূর্বশর্ত হচ্ছে, এটা একমান্র আল্লাহ্‌ তা'আলার সন্তম্টি লাভের জন্য 
করতে হবে। আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য তা রসূলে' আকরাম (সা)-এর তরীকা 
_মুতাবিক হতে হবে। যে ব্যক্তি আল্লাহ্‌ ও তদীয় রসূলের প্রতি ঈমানই রাখে না, 
তার যাবতীয় কার্যকলাপ, গুণ-গরিমা, নীতি-নৈতিকতা প্রাণহীন দেহের ন্যায় । যার 
বাহ্যিক আকৃতি অতি সুন্দর হলেও আখিরাতে তার কানাকড়িও মূল্য নেই। তবে 
দৃশ্যত তা যেহেতু পুণ্যকার্ ছিল এবং এর দ্বারা বহু লোক উপরুত হয়েছে, তাই আল্লাহ্‌ 
জাল্লাশানুহ এহেন তথাকথিত সৎকার্ষকে সম্পূর্ণ বিফল ও বিনষ্ট করেন না; বরং 
এসব লোকের যা মুখ্য উদ্দেশ্য ও কাম্য ছিল--যেমন তার সুনাম ও সম্মান বৃদ্ধি হবে, 
লোক তাকে দানশীল, মহান ব্যক্তিরিপে স্মরণ করবে, নেতারূপে তাকে বরণ করবে 
ইত্যাদি-__আল্লাহ্‌, তাআলা স্থীয় ইনসাফ ও ন্যায়নীতির ভিত্তিতে ইহজীবনেই দান করেন। 
অপরদিকে আখিরাতে মুক্তিলাভ করা যেহেতু তাদের কাম্য ছিল না এবং তাদের প্রাণহীন 
সৎকার্য আখিরাতের অপূর্ব ও অনন্ত নিয়ামতসমূহের মূল্য হওয়ার যোগ্য ছিল না। 
কাজেই আখিরাতে তার কোন প্রতিদানও লাভ করবে না। বরং নিজেদের কুফরী, 
শিরকী ও গোনাহর কারণে জাহান্নামের আগুনে চিরকাল তাদের জ্বলতে হবে। এটাই 
১৫ নং আয়াতের সংক্ষিপ্তসার। এবার অন্ত্র আয়াতের শব্দবিন্যাস লক্ষ্য করুন । 


ইরশাদ হয়েছে, যারা শুধু দুনিয়ার ঘিন্দেগী ও এর চাকচিক্য কামনা করে, 
তাদের যাবতীয় সকার্ষের পূর্ণ প্রতিদান আমি এখানেই দান করি, আর এ ব্যাপারে 
তাদের প্রতি কোনরূপ কমতি করা হয় না। কিন্তু পরকালে তাদের জন্য দোযখের 
আগুন ছাড়া আর কিছুই নেই। * 


এখানে বিশেষ লক্ষণীয় যে, অন্তর আয়াতে কোরআন পাকের সাধারণ রীতি 
পর পাপ AT Ader ar 


অনুসারে এ)! ,/* সংক্ষিস্ত শব্দের পরিবর্তে দীর্ঘতর ১৪78 4 & yw শব্দ প্রয়োগ 


করা হয়েছে। এ বাকরীতিতে চলমান কাল বোঝায় এবং এর অর্থ হচ্ছে-_যারা পার্থিব 
জীবন কামনা করতে থাকে । এর দ্বারা বোঝা যায় যে, অন্তর আয়াতে শুধু এ সব লোকের 
অবস্থা বর্ণিত হয়েছে যারা নিজেদের সৎকার্ষের বিনিময়ে শুধু পার্থিব ফায়দাই হাসিল 
করতে চায়। আখিরাতে মুক্তিলাভের কল্পনা তাদের মনের কোণে কখনো উদয় হয় না। 
পক্ষান্তরে যারা আখিরাতে পরিত্রাণ লাভের উদ্দেশ্যে সৎকাজ করে এবং সাথে সাথে 
পার্থিব কিছু লাভের আশাও রাখে, তারা অন্তর আয়াতের অন্তর্ভুক্ত নয়। 


অন্তর আয়াত কি কাফিরদের সম্পর্কে, না মুসলমানদের সম্পর্কে অথবা কাফির 
ও মুসলমান উভয়ের সম্পর্কে, এ ব্যাপারে তফসীরকার ইমামগণের মতভেদ রয়েছে । 


আয়াতের শেষ বাক্যে বলা হয়েছে যে, “আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া 
আর কিছু নেই।” এতে করে বোঝা যায় যে, অত্র আয়াত কাফিরদের" সম্পর্কেই বলা 
হয়েছে। কেননা, একজন মুসলমান যত বড় পাপীই হোক না কেন, তার গোনাহর 


সূরা হুদ ৬৬৭ 


শান্তি ভোগ করার পর অবশেষে দোযখ হতে মুক্তিলাভ করে বেহেশতে প্রবেশ করবে 
এবং আরাম-আয়েশ ও নিয়ামত লাভ করবে। এজন্য যাহ্‌হাক প্রমুখ মুফাসসিরের 
মতে অন্তর আয়াত শুধু কাফিরদের উপর প্রযোজ্য । 


কোন কোন ম্ফাসসিরের মতে অত্র আয়াতে এ মুসলমানদের অবস্থা বর্ণিত 
হয়েছে--যারা সৎকার্ষের বিনিময়ে শুধু পার্থিব জীবনে সুখ-শান্তি, যশ-মান, খ্যাতি প্রত্যাশা 
করে। লোক দেখানো মনোভাব নিয়ে কাজ করে। এমতাবস্থায় অন্তর আয়াতের মর্ম হবে 
তারা নিজেদের পাপের শাস্তি ভোগ না করা পর্যন্ত দোষখের আগুন ছাড়া অন্য কিছু পাবে না। 
পরিশেষে পাপের শাস্তি ভোগান্তে অবশ্য তারাও সৎকাজের প্রতিদান লাভ করবে । 


আয়াতের সবচেয়ে স্পষ্ট তফসীর হচ্ছে এই যে, অন্্র আয়াতে এ সব লোকের 
অবস্থা বর্ণিত হয়েছে যারা তাদের যাবতীয় সৎকার্ষ শুধু পার্থিব ফায়দা হাসিলের জন্য 
করে থাকে, চাই সে আখিরাতের প্রতি অবিশ্বাসী কাফির হোক অথবা নামধারী মুসলমান 
হোক, যে পরকালকে মৌখিক স্বীকার করেও কার্যত সেদিকে কোন লক্ষ্য রাখে না, বরং 
পার্থিব লাভের দিকেই সম্পূর্ণ মগ্ন ও বিভোর থাকে । তফসীরকার ইমামগণের মধ্যে হযরত 
মুয়াবিয়া রো), মায়মুন ইবনে মেহরান ও মুজাহিদ €র্) অন্তর ব্যাখ্যা অবলম্বন করেছেন । 


রস্লে করীম (সা)-এর প্রসিদ্ধ হাদীস ৩১৮) 62 ০ ৮৪ 8 11) 1 দ্বারাও তৃতীয় 


অভিমতটির সমর্থন পাওয়া যায় যে, নিজের কাজের মধ্যে যে ব্যক্তি যেমন নিয়ত রাখবে, 
তার কাজটিও তদ্রপ ধর্তব্য হবে এবং তদনূষায়ী প্রতিফল লাভ করবে। যে ব্যক্তি শুধু 
পার্থিব লাভ পেতে চায়, সে নগদ লাভই পায়, যে ব্যক্তি আখিরাতে পরিত্রাণ লাভ করতে 
চায়, সে আখিরাতের নিয়ামতই পাবে । আর যে ব্যক্তি উভয় জীবনের কল্যাণ কামনা 
করে, সে দো-জাহানে কল্যাণ ও কামিয়াবী হাসিল করবে । নিয়তের উপর সর্বকাজের ভিত্তি 
একথা সর্বধর্মে স্বীকৃত এক সনাতন মূলনীতি । € তফসীরে কুরতবী ) 


হাদীস শরীফে আছে কিয়ামতের দিন এসব লোককে আল্লাহ্‌ তা'আলার সমীপে 
উপস্থিত করা হবে, যারা লোকসমাজে সুনাম ও প্রশংসা লাভের জন্য লৌকদেখানো 
মনোভাব নিয়ে ইবাদত ও সৎকার্য করেছে। তাদেরকে বলা হবে যে, “তোমরা দুনিয়াতে 
নামায পড়েছ, দান-খয়রাত করেছ, জিহাদ করেছ, কোরআন তিলাওয়াত করেছ কিন্তু 
তোমাদের উদ্দেশ্য ছিল, যেন লোকে তোমাদেরকে মুসঙ্লী, দাতা, বীর ও কারী সাহেব 
বলে। তোমাদের যা কাম্য ছিল, তা তোমরা পেয়েছ, দুনিয়াতেই তোমরা এসব বিশেষণে 
বিভৃষিত হয়েছ। অতএব, আজ এখানে. তোমাদের কার্যাবলীর কোন প্রতিদান নেই ৷” 
অতপর তাদেরকেই সর্বপ্রথম দোষখে নিক্ষেপ করা হবে। 

হযরত আব হুরায়রা (রো) অন্ত হা বম বর ব্রন্দনরত অবস্থায় বললেন, 

পাতি, পা AB 916৮8 A AS 


কোরআনের আয়াত ০415 (৬১০ 1 ৪9৮) ০৭3৮ ৬ ৬ ৬* দ্বারা পূর্বোক্ত 


হাদীসের স সমর্থন পাওয়া যায় | 


৬৬৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুখ খণ্ড 


সহীহ মুসলিম শরীফে হযরত আনাস রো) হতে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ্‌ সো) 
ইরশাদ করেছেন, আল্লাহ. তা'আলা কারো প্রতি জুলুম করেন না। সৎকর্মশীল মুমিন 
ব্যক্তিরা দুনিয়াতে আংশিক প্রতিদান লাভ করে থাকে এবং পূর্ণ প্রতিদান আখিরাতে 
লাভ করবে । আর কাফিররা যেহেতু আখিরাতের কোন ধ্যান-ধারণাই রাখে না, তাই 
তাদের প্রাপ্য হিস্যা ইহজীবনেই তাদেরকে পুরোপুরি ভোগ করতে দেয়া হয়। তাদের 
সকার্ধাবলীর প্রতিদানস্বরূপ তাদেরকে ধন-সম্পদ, আরাম-আয়েশ, বস্তুগত উন্নতি ও ভোগ- 
বিলাসের সামগ্রী দান করা হয়। অবশেষে যখন আখিরাতে উপস্থিত হবে তখন সেখানে 
পাওয়ার মত তাদের প্রাপ্তব্য কিছুই থাকবে না। 


' তফসীরে মাযহারীতে আছে যে, মুমিন ব্যক্তি যদিও পার্থিব সাফল্য ও প্রত্যাশা 
করে, কিন্তু আখিরাতের আকাঙ্ক্ষাই তার প্রবলতর থাকে । সুতরাং দুনিয়ায় সে প্রয়োজন 
পরিমাণ পায় এবং আখিরাতে বিপুল প্রতিদান লাভ করে। 


হযরত উমর ফারূক রো) একদা হুযুর (সা)-এর গুহে হাযির হলেন। সারা 
ঘরে হাতেগোনা কিছু আসবাবপত্র ছাড়া বেশি কিছু জিনিসপত্র দেখতে পেলেন না। 
তিনি আরজ করলেন--“ইয়া রসূলাল্লাহ (সা)! দোয়া করুন, আল্লাহ্‌ তা'আলা যেন 
আপনার উম্মতকে দুনিয়ায় সচ্ছলতা দান করেন। আমরা পারসিক ও রোমকদেরকে 
দেখেছি, তারা দুনিয়ায় অতি সুখ-স্বাচ্ছন্দ্যে রয়েছে । অথচ তারা আল্লাহ্‌ তাআলার 
ইবাদতই করে না।” রসূলুল্লাহ সো) এতক্ষণ তাকিয়ার সাথে হেলান দিয়ে বসা ছিলেন । 
হযরত উমর (রা)-এর কথা শুনে তিনি সোজা হয়ে বসলেন এবং বললেন-__হে উমর ! 
তুমি এখন পর্যন্ত এহেন চিন্তাধারা পোষণ করছ! এরা তো এসব লোক যাদের কাজের 
প্রতিফল ইহজীবনেই দান করা হয়েছে। 


জামে তিরমিযী ও মসনদে আহমদে হযরত আনাস (রো) হতে বর্ণিত আছে যে, 
রসূলুল্লাহ, সো) ইরশাদ ফরমান--ষে ব্যক্তি তার আমলের বিনিময়ে আখিরাত লাভ করতে 
চায়, আল্লাহ তা'আলা তার অন্তরকে পরিতৃপ্ত ও বেনিয়াজ করে দেন এবং তার পার্থিব 
প্রয়োজনসমূহও পূরণ করে দেন, দুনিয়া তার কাছে নত হয়ে ধর্ণা দেয়। আর যে 
ব্যক্তি দুনিয়া হাসিল করতে চায়, আল্লাহ, তা'আলা তাকে মুহতাজ ও পরমুখাপেক্ষী করে 
দেন। তার অভাব ও দৈন্য কখনো দূর হয় না। কারণ, দুনিয়ার মোহ তাকে কখনো 
নিশ্চিন্তে বসার অবসর দেয় না। একটি প্রয়োজন পুরণ হওয়ার আগেই আরেকটি 
প্রয়োজন তার সামনে উপস্থিত হয়। আর অন্তহীন দুশ্চিন্তা ও পেরেশানী তাকে পেয়ে 
বসে। অথচ শুধু ততটুকুই সে প্রাপ্ত হয়, যতটুকু আল্লাহ্‌ তা'আলা তার জন্য নির্ধারিত 
করে দিয়েছেন। | 


আলোচ্য আয়াতের উপর প্রশ্ন হতে পারে যে, অন্র আয়াতে বলা হয়েছে, যারা 
পার্থিব জীবন কামনা করে, তাদেরকে দুনিয়াতেই পুরোপুরি প্রতিদান দেয়া হয়, কোন ' 
কমতি করা হয় না। কিন্তু বাস্তবে এমন অনেক লোক দেখা যায়, যারা শুধুমান্ন পার্থিব 
সুখ-সম্পদ হাসিল করতে চায় এবং এজন্য আপ্রাণ চেস্টা-তদবীরও করে, কিন্ত তা 


সূরা হুদ ৬৬৯ 


সত্ত্বেও তাদের মনোবান্ছা পূরণ হয় না। এমনকি কোন কোন ক্ষেত্রে তারা কিছুই পায় 
না। এর কারণ কি? 


জবাব এই যে, কোরআনুল করীমের অন্র আয্মাতে সংক্ষিপ্ত বর্ণনা দেয়া হয়েছে। 
এর তফসীর সূরা বনি ইসরাঈলের এই আয়াতে নিশনরূপ বর্ণনা করা হয়েছে ঃ 


948 309 SJ কপ তা পাক AB প তা eA SAS er AL 


- 38 rode US Ue US এ ৫5০ 8১ 1০ ১৪ 92 5 ৮ ০ 


অর্থাৎ যারা শুধূ দুনিয়াতেই নগদ পেতে ঠা ভাতার সা দান করি। 
তবে সেজন্য দুইটি শর্ত রয়েছে। একটি শর্ত হচ্ছে-_আমি যতটুকু ইচ্ছা করি, ততটুকুই 
দান করি, তাদের চেষ্টা বা চাহিদা মুতাবিক দান করা আবশ্যক নয়৷ দ্বিতীয় শর্ত 
হচ্ছে__-আমার হিকমত অনুসারে যাকে সমীচীন মনে করি, তাকেই নগদ দান করি । 
সবাইকে দিতে হবে, এমন কোন বাধ্যবাধকতা নেই। 


১৭ নং আয়াতে নবী করীম (সা) এবং সত্যিকার মুমিনদের অবস্থা এসব লোকের 
মুকাবিলায় তুলে ধরা হয়েছে_-যাদের চরম ও পরম লক্ষ্য হচ্ছে শুধু দুনিয়া হাসিল করা। 
যেন দুনিয়ার মানুষ বুঝতে পারে যে, এই দুইটি শ্রেণী কখনো সমকক্ষ হতে পারে না। 
অতপর রসূলুল্লাহ (সা)-র বিশ্বমানবের জন্য রসূল হওয়া এবং যে ব্যক্তি তার প্রতি 
ঈমান না আনে, সে যত ভাল কাজই করুক না কেন, তার গোমরাহ ও জাহান্নামী হওয়া 
ব্যক্ত করা হয়েছে । | 


আলোচ্য আয়াতে প্রথম বাক্যে বলা হয়েছে যে, কোরআন - অমান্যকারী কি এমন 
ব্যক্তির সমকক্ষ হতে পারে, যিনি কোরআনের ধারক ও বাহক এবং তার উপর স্থির 
অবিচল, যা তাঁর পালনকর্তার পক্ষ হতে অবতীণ হয়েছে, যার সত্যতার একটি প্রমাণ 
তো এর মধ্যেই মৌজুদ রয়েছে এবং এর পূর্বে মূসা (আ)-র কিতাবও এর সাক্ষী-- 
যা ছিল মানুষের জন্য অনুসরণযোগ্য এবং রহমতস্থরাপ । 


oe ঠ পর? 


অন্ন আয়াতে 8%} বলে কোরআন পাককে বোঝানো হয়েছে। দ্‌ দধিৰ 


ব্যায় তফসীরকার ইমামঙ্ষণের বিভিন্ন অভিমত রয়েছে! বয়ানুল-কোরআনে হষরত 
থানবী রে) লিখেছেন যে, এখানে 'শাহিদ' অর্থ গবিশ্ন কোরআনের ] ৬০ | ইজায বা 
মানুষের সাধ্যাতীত হওয়া যা কোরআনের প্রতিটি আয়াতের সাথে বর্তমান রয়েছে। 
সুতরাং আয়াতের মর্ম হচ্ছে, কোরআন অমান্যকারী কি এমন ব্যক্তির সমকক্ষ হতে 
পারে, যে কোরআনের উপর কায়েম রয়েছে, আর কোরআনের সত্যতার একটি 
সাক্ষী তো খোদ কোরআনের সাথেই বর্তমান রয়েছে। অর্থাৎ এর বিস্ময়করতা এবং 
মানুষের সাধ্যাতীত হওয়া এবং দ্বিতীয় সাক্ষী ইতিপূর্বে তওরাতরাপে এসেছে, যা হযরত 
মূসা (আ) আল্লাহ, তা'আলার রহমতগ্বরাপ দুনিয়াবাসীর অনুসরণের জন্য নিয়ে এসেছিলেন । : 


৬৭০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


কেননা, কোরআন যে আল্লাহ, তাআলার সত্য কিতাব এই সাক্ষ্য তওরাতে সৃস্পষ্ট 
ভাষায় বর্ণিত ছিল। 


দ্বিতীয় বাক্যে হুযূর (সা) ও কোরআনের প্রতি ঈমান ও একীনকে কিয়ামত পর্যন্ত 
সমস্ত বিশ্ব-মানবের পরিল্রাণ লাভের একমাত্র ভিত্তি হিসাবে ঘোষণা করা হয়েছে যে, 
যে-কোন ব্যক্তি আপনাকে অমান্য বা অস্বীকার করবে জাহান্নামই হবে তার চিরস্থায়ী 
বাসস্থান । 


সহীহ্‌ মুসলিম শরীফে হযরত আবু হুরায়রা রো) হতে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ, 
(সা) ইরশাদ করেছেন--আমার প্রাণ যার কুদরতের করায্মত্ত, সেই মহান সত্তার কসম; 
যে-কোন ইহুদী বা খৃস্টান আমার দাওয়াত শোনা সত্ত্বেও আমার আনীত শিক্ষার উপর 
ঈমান আনবে না, সে জাহান্নামীদের দলভুক্ত হবে। 


_ উপরোক্ত বর্ণনা দ্বারা প্রসব লোকের ভ্রান্ত ধারণা নিরসন হওয়া উচিত, যারা ইহুদী, 
খুস্টান বা অন্য কোন ধর্মাবলম্বীদের প্রশংসনীয় কার্যাবলী দেখে তাদেরকে সত্য ও ন্যায়ের 
উপর কায়েম বলে সাফাই পেশ করে, তাদের প্রশংসায় পঞ্চমুখ হয় এবং কোরআন 
পাক ও রসূলে করীম সো)-এর প্রতি ঈমান আনা ব্যতিরেকে শুধু বাহ্যিক সৎকার্যাবলীকেই 
পরকালীন মুক্তির জন্য যথেষ্ট মনে করে। এহেন ধ্যান-ধারণা পবিত্র কোরআনের 


উল্লেখিত আয়াতে করীমা ও সহীহ. হাদীসের সম্পূর্ণ পরিপন্থী-__ 

০১০ Es BS NE afd ১৫৪ 2892 
285 4 | ৮44৫ এ 2555 41৮25 65) 
শত 8 ০৩ ৪০:65 

| 9১59-248 ৩৫ ০৪০৬ 3 ৫ ৮ 
০১4৯: 5194028০2০4 25675, 
ই 
না 





স্রা হুদ ৬৭১ 





Tg wd 


92251052955, 
IES rsd ০১৪ 5 29418 79415 ৮০১ 459 


পি 
চর 
be 
£ 
ছি 






পার্ট 28৫০ Lr A 
6০০০৩ ৯৪ 
(১৮) আর তাদের চেয়ে বড় জালিম কে হতে পারে, যারা আল্লাহ্‌র প্রতি মিথ্যারোপ 
করে। এসব লোককে তাদের পালনকর্তীর সাক্ষাত সম্মুখীন করা হবে আর সাক্ষিগণ বলতে 
থাকবে, এরাই এ সব লোক, যারা তাদের পালনকর্তার প্রতি মিথ্যারোপ করেছিল ; শুনে রাখ, 
জালিমদের উপরে আল্লাহ্‌র অভিসম্পাত রয়েছে । (১৯) যারা আল্লাহ্‌র পথে বাধা দেয়, আর 
তাতে বক্তা খুঁজে বেড়ায়, এরাই আখিরাতকে অস্বীকার করে । (২০) তারা পৃথিবীতেও 
আল্লাহকে অপারক করতে পারবে না এবং আল্লাহ্‌ ব্যতীত তাদের কোন সাহায্যকারীও নেই; 
তাদের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে £ তারা শুনতে পারত না এবং দেখতেও পেত না। - (২১) এরা 
সেই লোক যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, আর তারা যা কিছু মিথ্যা মাবুদ 
সাব্যস্ত করেছিল, তা সবই তাদের থেকে হারিয়ে গেছে (২২) আখিরাতে এরাই হবে সবাধিক 
ক্ষতিগ্রস্ত, কোন সন্দেহ নেই। (২৩) নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে এবং 
স্বীয় পালনকর্তার সমীপে বিনয় প্রকাশ করেছে, তারাই বেহেশতবাসী, সেখানেই তারা চিরকাল 
থাকবে। (২৪) উভয় পক্ষের দৃষ্টান্ত হচ্ছে যেমন অন্ধ ও বধির এবং ঘে দেখতে পায় ও 
শুনতে পায় উভয়ের অবস্থা কি এক সমান? তবুও তোমরা কি ভেবে দেখ না? 








তফসীরের সার-সংক্ষেপ 


আর তাদের চেয়ে বড় জালিম কে হতে পারে, যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ 
করে (অর্থাৎ তার একত্ববাদ, তদীয় রসুলের রিসালত ও তার কালামকে অস্থীকার 
করে। কিয়ামতের দিন) এসব লোককে (মিথ্যাবাদী, অপরাধীরাপে ) তাদের পালন- 
কর্তার সাক্ষাত সম্মুখীন করা হবে। আর (তাদের কার্যকলাপের ) সাক্ষী (ফেরেশতাগণ 
(প্রকাশ্যভাবে সামনা-সামনি ) বলতে থাকবে (যে,) এরাই এসব লোক যারা তাদের 
পালনকর্তার প্রতি মিথ্যারোপ করেছিল। (সবাই) শুনে রাখ, €( এসব) জালিমদের 
উপরে আল্লাহ্‌র অভিসম্পাত রয়েছে. যারা (নিজেদের কুফরী ও জুলুমের সাথে সাথে 
অন্যদেরকেও) আল্লাহ্‌র পথে (দীন-ইসলাম হতে) বাধা দেয়, আর তাতে বক্রতা খ'জে 
বেড়ায়? (দীনের পথে সন্দেহ সৃষ্টি করার প্রয়াস চালায়, যেমন অন্য লোকদের পথভ্রষ্ট 
করতে পারে) এরাই আখিরাতকে অস্বীকার করে। €এ পর্যন্ত সাক্ষী ফেরেশতাগণের 
বক্তব্য উদ্ধৃত করা হয়েছে, সামনে আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন ) তারা € পার্থিব 
জীবনে সমগ্র) পৃথিবীতে (কোথাও আত্মগোপন করে ) আল্লাহকে অপারক করতে (অর্থাৎ 
তার নাগালের বাইরে চলে যেতে ) পারবে না এবং আজকে একমান্তর) আল্লাহ্‌ ব্যতীত তাদের 


৬৭২ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


আর কোন সাহায্যকারীও নেই €ষে আল্লাহ্‌র পাকড়াও হতে তাদের উদ্ধার করবে। 
এখন অন্যদের তুলনায়) তাদের দ্বিগুণ শাস্তি রয়েছেঃ (এক-__তাদের. কাফির থাকার 
অপরাধে, দ্বিতীয়--অন্যদেরকে ঈমান আনয়নে বাধাদানের অপরাধে |) তারা (চরম 
বিদ্বেষের কারণে আল্লাহ্‌ ও রসূলের অমূল্য বাণী ) শুনতে পারত না 'এবং (ঈর্ষায় অন্ধ 
হয়ে সত্য-সঠিক, সরল পথ) দেখতে পেত না। এরা সেই লোক যারা নিজেরাই নিজে- 
দেরকে ক্ষতিগ্রস্ত করেছে, আর তারা যা কিছু মিথ্যা মা'বুদ সাব্যস্ত করেছিল তা সবই 
(আজ) তাদের থেকে গায়েব € এবং নিরুদ্দেশ ) হয়ে গেছে। (কেউই তো কোন কাজে 
লাগেনি, অতএব) এটা অনিবার্য যে, আখিরাতে এরাই হবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত । € এত- 
ক্ষণ কাফিরদের পরিণতি বর্ণিত হয়েছে, সামনে ঈমানদারদের ' পরিণাম বর্ণিত হচ্ছে) 
_ নিশ্চয় যারা ঈমান এনেছে আর ভাল ভাল কাজ করেছে এবং একাগ্রচিত্তে স্বীয় 
পালনকর্তার দিকে ঝাঁকেছে (অর্থাৎ অন্তরে আনুগত্য ও বিনয়ভাব সৃষ্টি করেছে ) তারাই 
 বেহেশতবাসী হহেকে) এবং সেখানেই তারা চিরকাল থাকবে। (এতদ্বারা মুমিন ও কাফির 
উভয়ের মধ্যে সুস্পষ্ট ব্যবধান সূচিত হল। সামনে একটি দুষ্টাত্ত পেশ করে উভয়ের 
অবস্থার পার্থক্য তুলে ধরা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে তাদের পরিণতিও ভিন্নতর হবে । 
ইরশাদ হচ্ছে, উভয় পক্ষের অর্থাৎ পূর্বোল্পিখিত-( মু'মিন ও কাফিরদের) দৃষ্টান্ত হচ্ছে যেমন 
(এক ব্যক্তি) অন্ধ ও বধির (ফেলে কথা বলেও তাকে বোঝানো যায় না এবং ইশারা- 
ইঙ্গিত দ্বারাও কিছু বোঝানো সম্ভব হয় না।) আর (অপর এক ব্যক্তি) যে দেখতেও 
পায়, শুনতেও পায় (তাই অনায়াসে তাকে বোঝানো সম্ভবপর। অবস্থার দিক দিয়ে ) তারা 
উভয়ে কি এক সমান? (নিশ্চয়ই নয়। কাফির ও মুমিনের অবস্থাও অনুরূপ । 
একজনের হিদায়ত সুদূর পরাহত, অন্যজন হিদায়তপ্রাপ্ত । উভয়ের মধ্যে পার্থক্য সুস্পজ্ট । 
এ ব্যাপারে সন্দেহের কান অবকাশ নেই।) তোমরাকি বুঝতে পারছ নাঃ 


J HE CELL 2৬8544 
Ube AL মর পল 3) 5৩ 
35142) ৬5 ০918 95 তি 
44150225591 ৫৯ ওঠ রঃ 2 ৰ PIECE 
ITs Nos LE SIAL 
8০5 ০৫ এসি LST 8515 3 ৬ SALT de ৩৭৪০০] 
#3500 sh CS AS 2৮255 IE SL পা এগ 













সুরা হুদ ৬৭৩ 


ie 


ou উজ পু পা 
তত পিতা RO; 
ক ৩5৩৮৩ 
০০51 ০৮13) 6) ৮০৮৮ 0 (৪৩৫ 214 
0৮৯৫6ট2 3142৫৪8৩৫৮5 )$ 2010 


রর 250) Vahl 54091085035 বি 


এটি 


~~ [9০১3/09) গৈ৮৮০8:5০৪47৮ 


dd? 9/7 Ee ৮৮9 ৬ 
দি eS FT 
5555: 52121 ৫৯ এ G1 oN Sr 731 02287 


t পাঠ টি 


€ ৯০১৯০ 














(২৫) আর অবশ্যই আমি নৃহ (আ)-কে তাঁর জাতির প্রতি প্রেরণ করেছি, (তিনি 
বললেন---) নিশ্চয় আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী। (২৬) তোমরা আল্লাহ্‌ 
ব্যতীত কারো ইবাদত করবে না। নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে এক যন্ত্রণাদায়ক 
দিনের আযাবের ভয় করছি। (২৭) তখন তাঁর কওমের কাফির প্রধানরা বলল-_ 
আমরা তো আপনাকে আমাদের মত একজন মানুষ ব্যতীত আর কিছু মনে করি নাঃ 
আর আমাদের মধ্যে যারা ইতর ও স্থুল-বুদ্ধিসম্পন্ন তারা ব্যতীত কাউকে তো 
আপনার আনুগত্য করতে দেখি নাঃ এবং আমাদের উপর আপনাদের কোন প্রাধান্য 
দেখি না, বরং আপনারা সবাই মিথ্যাবাদী বলে আমরা মনে করি। (২৮) নূহ (আ) 
বললেন--হে আমার জাতি! দেখ তো আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে স্পষ্ট 
দলীলের উপর থাকি, আর তিনি যদি তীর পক্ষ হতে আমাকে রহমত দান করে থাকেন, 


৬৭৪ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ চতুথ খণ্ড 


তারপরেও তা তোমাদের চোখে না পড়ে, তাহলে আমি কি তা তোমাদের উপর তোমা- 
দের ইচ্ছার বিরুদ্ধেই চাপিয়ে দিতে পারি (২৯) আর হে আমার জাতি! আমি তো 
এজন্য তোমাদের কাছে কোন অর্থ চাই নাঃ আমার পারিশ্রমিক তো আল্লাহ্‌র ধিল্মায় 
রয়েছে। আমি কিন্তু ঈমানদারদের তাড়িয়ে দিতে পারি না। তারা অবশ্যই তাদের পালন- 
কর্তার সাক্ষাত লাভ করবে। বরঞ্চ তোমাদেরই আমি অজ্ঞ সম্পৃদায় দেখছি। (৩০) 
আর হে আমার জাতি! আমি যদি তাদেরে তাড়িয়ে দেই তাহলে আমাকে আল্লাহ্‌ হতে 
রেহাই দেবে কে? তোমরা কি চিন্তা করে দেখ নাঃ (৩১). আর আমি তোমাদেরকে 
বলি না যে, আমার কাছে আল্লাহর ভাণ্ডার ঘ্বয়েছে এবং একথাও বলি না যে, আমি 
গায়েবী খবরও জানি; একথাও বলি না যে, আমি একজন ফেরেশতা; আর তোমাদের 
দুষ্টিতে যারা লাম্ছিত আল্লাহ্‌ তাদেরে কোন কল্যাণ দান করবেন না। তাদের মনের 
কথা আল্লাহ্‌ ভাল করেই জানেন। সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারী হব। 
(৩২) তারা বলল-_-হে নূহ! আমাদের সাথে আপনি তর্ক করেছেন এবং অনেক কলহ 
করেছেন। এখন আপনার সেই আযাব নিয়ে আসুন, যে সম্পর্কে আপনি আমাদেরকে 
সতক করেছেন, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন। (৩৩) তিনি বলেন, তা তোমাদের 
কাছে আল্লাহই আনবেন, যদি তিনি ইচ্ছা করেন। তখন তোমরা পালিয়ে তাকে অপারক 
করতে পারবে না। (৩৪) আর আমি তোমাদের নসীহত করতে চাইলেও তা তোমাদের 
জন্য ফলপ্রসূ হবে না, যদি আল্লাহ তোমাদেরকে গোমরাহ করতে চান; তিনিই তোমাদের 
পালনকর্তা এবং তীর কাছেই তোমাদের ফিরে যেতে হবে। (৩৫) তারা কি বলে? 
আপনি কোরআন রচনা করে এনেছেন? আপনি বলে দিন আমি যদি রচনা করে এনে 
থাকি, তবে সে অপরাধ আমার, আর তোমরা যেসব অপরাধ কর তার সাথে আমার 
কোন সম্পর্ক নেই। 





তফসীরের সার-সংক্ষেপ - 


আর আমি নূহ (আ)-কে অবশ্যই তাঁর কওযমের প্রতি (রসূলরপে এ পয়গাম 
দিয়ে ) প্রেরণ করেছি যে, “তোমরা একমাত্র আল্লাহ্‌ ছাড়া অন্য কারো ইবাদত করো 
না, [ এবং ওওয়াদ্দ” নসুয়া” ‘ইয়াগুছ’ ‘ইয়াউক’ ‘নসর’ প্রভূতি হাতেগড়া যেসব মূর্তিকে 
মনগড়া উপাস্য সাব্যস্ত করেছ, এগুলোকে বর্জন কর।” অতপর হযরত নূহ (আ) 
তাদের সম্মুখে উপস্থিত হয়ে বললেন, আল্লাহ্‌ ভিন অন্য কারো উপাসনা করার কারণে ] 
নিশ্চয় আমি তোমাদেরকে সাফ সাফ ভীতি প্রদর্শন করছি। ( আরো স্পষ্ট ভাষায় 
বলতে চাই যে) নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে এক ভীষণ যন্ত্রণাদায়ক দিনের আযাবের 
ভয় করছি। তেদুত্তরে) তার কওমের কাফির-প্রধানরা বলতে লাগল--(আপনি যে 
নিজেকে নবী বলে দাবি করছেন, আমাদের অন্তর তাতে সায় দিচ্ছে না। কারণ) আমরা তো 
আপনাকে আমাদের মত মানুষ ব্যতীত কিছু মনে করি না। (মানুষ কি করে আল্লাহ্‌র 
নবী হতে পারে, তা আমাদের বোধগম্য হচ্ছে না।) আর (কতিপয় লোকের স্বীকৃতি ও 
আনুগত্যকে যদি নবুয়তের সত্যতার প্রমাণস্বরূপ পেশ করা হয়, তবে তাও গ্রহণযোগ্য 


সূরা হুদ ৬৭৫ 


হবে না। কারণ) আমাদের মধ্যে যারা নিরুষ্ট, ইতর ও স্থুল বুদ্ধিসম্পন্ন তারা ব্যতীত 
কাউকে তো আপনার আনুগত্য করতে দেখি না, (তদুপরি ) তারাও শুধু ভাসাভাসাভাবে 
(আনুগত্য করে থাকে । কেননা, সুষ্ঠু বিচার বুদ্ধি না থাকার ফলে চিন্তা-বিবেচনা করেও 
তারা ভূল সিদ্ধান্তে উপনীত হয় । অধিকন্ত তারা চিন্তা-ভাবনা করেও কাজ করেনি । 
কাজেই এহেন লোকদের স্বীকৃতি ও আনুগত্য আপনার নবুয়তের সত্যতার প্রমাণ 
হতে পারে না। বরং তা আমাদের ঈর্মান আনার পথে অন্তরায়স্বরূপ। কারণ, সন্তান্ত 
ব্যক্তিগণ নীচাশয়দের সাথে সহমর্মিতা প্রদর্শন করতে অপমান বোধ করে থাকেন। 
পক্ষান্তরে নীচাশয় ব্যক্তিরা শুধুমান্র সম্পদ ও সম্মান হাসিলের জন্য যে কোন কাজ 
করতে পারে। সুতরাং তারাও আন্তরিকতার সাথে ঈমান আনেনি )। আর (যদি বলেন, 
যে, বিশেষ কোন গুণের কারণে আমাদের উপর তাদের শ্রেষ্ঠত্ব রয়েছে, তাই তারা 
আমাদের জন্য অনুসরণীয় । তাহলে বলব যে,) আমরা নিজেদের উপর আপনাদের 
(অর্থাৎ নবী ও তাঁর অনুসারীদের ) কোন (শ্রেষ্ঠত্ব বা ) প্রাধান্য দেখি না। (কাজেই 
আপনার বক্তব্য সত্য নয়। বরং আমরা আপনাদের সবাইকে মিথ্যাবাদী বলে মনে 
করি। (তখন) নূহ আ) বললেন হে আমার জাতি! €(আমার নবুয়ত তোমাদের 
বোধগম্য ও মনঃপৃত নয় বলে দাবি করছ।) আচ্ছা বল তো, আমি যদি আমার প্রভুর 
পক্ষ হতে স্পম্ট দলীলের উপর (কায়েম) থাকি যো দ্বারা আমার নবুয়তের সত্যতা 
প্রমাণিত হচ্ছে)। আর তিনি যদি আমাকে নিজের পক্ষ হতে (মেহেরবানী করে) 
রহমত (অর্থাৎ নবুয়ত) দান করে থাকেন; তারপরেও তা (অর্থাৎ নবুয়ত অথবা 
তার প্রমাণাদি) যদি তোমাদের বুঝে না আসে তাহলে (আমার কি দোষ?) আমিকি 
তা (অর্থাৎ উক্ত দাবি অথবা তার দলীল) তোমাদের উপর (জোর করে) চাপিয়ে দেব? 
আর তোমরা তা ঘৃণা করতে থাকবে? (অর্থাৎ আমার নবুয়ত তোমাদের বোধগম্য 
ও মনঃপূত না হওয়ার মূল কারণ হচ্ছে--তোমরা মনে কর যে, মানুষ কখনো 
আল্লাহর পয়গাম্বর বা বার্তাবহ হতে পারে না। এটা তোমাদের একটি শ্ৰান্ত ও অমূলক 
ধারণা মাত্র, যার সপক্ষে তোমাদের নিকট কোন বাস্তব প্রমাণ নেই। পক্ষান্তরে এটা 
সম্ভব ও বাস্তব হওয়ার অকাট্য প্রমাণ অর্থাৎ মু'জিযা আমার কাছে বর্তমান রয়েছে; 
উপরন্ত কারো খেয়াল-খুশির অনুসরণেই কোন সত্য প্রতিষ্ঠিত বা বাতিল হয়ে যায় না। 
তাই নবুয়তের সপক্ষে যেসব দলীল-প্রমাণ রয়েছে, তা অনুসরণ করার জন্য নিরপেক্ষ 
চিন্তা-বিবেচনা অপরিহার্য । কিন্তু তোমরা সেরূপ টিন্তা-বিবেচনা কর নাঃ আর জোর 


করে তোমাদের দ্বারা চিন্তা করানো আমার সাধ্যাতীত।) আর [নূহ (আ) আরও 
বললেন--] হে আমার জাতি! €চিন্তা করে দেখ তো, নবুয়তের মিথ্যা দাবি করলে 
তাতে আমার কোন স্বার্থ অবশ্য থাকত, আমি হয়ত তোমাদের অর্থ-সম্পদে ভাগ বসা- 


তাম। কিন্তু তোমরা তো খুব ভাল করেই জান যে,) আমি এর (তবলীগের ) বিনিময়ে 
তোমাদের কাছে (ধন-সম্পদ ইত্যাদি) কোন বস্তু চাই না: আমার পারিশ্রমিক একমাত্র 
আল্লাহ্‌ তা'আলার দায়িত্বে রয়েছে। (তিনি পরকালে তা দান করবেন, আশা রাখি। 
অনুরূপভাবে নিরক্ষেপ দৃষ্টিতে চিন্তা করলে তোমরা উপলব্ধি করতে পারবে যে, আমার 
অন্য কোন স্বার্থও নেই । এতদসত্ত্বেও আমাকে মিথ্যাবাদী মনে কর কেন? আমার 


৬৭৬ . তফসীরে মাআরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


দাবিকে মিথ্যা প্রতিপন্ন করার মত কোন যুতিল্প্রমাণ নেই। বরং দাবির সত্যতা প্রমাণ 
করার জন্য অকাট্য যুক্তি-প্রমাণ বর্তমান রয়েছে। অতএব, আমার নবুয়তে সন্দেহের 
কোন অবকাশ নেই।) আর (তোমরা দরিদ্র-দুর্বল লোকদের আনুগত্যকে নিজেদের 
ঈমান আনার পথে অন্তরায় মনে করছ এবং স্পম্টত অথবা ইঙ্গিতে চাইছ যেন আমি 
তাদেরে নিজের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দেই। তাই জেনে রাখ,) আমি তো 
ঈমানদারগণকে (নিজের কাছ থেকে) দুরে তাড়িয়ে দিতে পারি না। (কারণ ) তারা 
অবশ্যই (সাদরে-সসম্মানে) তাদের পালনকর্তার সাক্ষাত লাভ করবে । (শাহী দরবারের 
প্রিয়পান্রকে কেউ তাড়িয়ে দেয় কিঃ এতদ্বারা বোঝা গেল যে, “দরিদ্র-দুর্বল ব্যক্তিরা আন্ত- 
রিকভাবে ঈমান আনেনি”-_্বলে কওমের লোকেরা যে উক্তি করেছিল, তা মিথ্যা ।) 
বরঞ্চ তবান্ছিত আচরণ ও অসংলগ্ন কথাবার্তার কারণে ) তোমাদেরকে আমি অজ্ঞ 
সম্প্রদায় দেখছি। আর হে আমার জাতি! (ধর, তোমাদের কথা অনুসারে) আমি 
যদি তাদেরে তাড়িয়ে দেই, তাহলে (বল তো, তোমাদের মধ্যে) কে আমাকে আল্লাহ্র 
(পাকড়াও) হতে (রক্ষা করবে, ) রেহাই দেবে? (তোমরা যারা এহেন বেহদা পরামর্শ 
দিচ্ছ তোমাদের ক।রো সে ক্ষমতা নেই।) তোমরা কি তা চিন্তা করে দেখ না? আর 
(উপরোল্লিথিত আলোচনার মাধ্যমে তাদের উত্থাপিত জব প্রশ্নের জবাব হয়ে গেছে। 
পরিশেষে জবাবের উপসংহার টানা হচ্ছে যে, আমার নবুয়ত অকট্য দলীল দ্বারা 
প্রমাণিত হওয়ার পরেও তা অস্বীকার করা মারাত্বক অপরাধ । বাস্তবিকপক্ষে এটা 
কোন অভিনব বা অসন্ভব দাবি ছিল না। যদি কোন অসম্ভব বা অলীক দাবি করা 
হত, তাহলে তা অমান্য ও অস্বীকার করা এত দৃষণীয় ছিল না। কিন্তু দলীল-প্রমাণ 
দ্বারা সাব্যস্ত হওয়ার পর তাকে অবিশ্বাস করা চলে না; তবে দলীল-প্রমাণ দ্বারাও 
যদি কোন জিনিস অসম্ভব সাব্যস্ত হয়, তাহলে তাকে অসম্ভবই বলতে হবে। কিন্তু 
আমি তো কোন মিথ্যা বা অবাস্তব দাবি করছি না। অতএব,) আমি তোমাদেরকে 
একথা বলি না যে. আমার কাছে আল্লাহ্‌ তাআলার পক্ষ হতে ধনভাগ্ডার রয়েছে; 
এবং আমি গায়েবের সব খবরও-_-জানি (এমন দাবিও করি না,) আর আমি একথাও 
বলি না যে, আমি একজন ফেরেশতা । ( এতক্ষণ নিজের সম্পর্কে বলেছেন, অতপর 
নিজ অনুসারীদের সম্পর্কে বলছেন--) আর যারা তোমাদের দৃষ্টিতে হীন (লান্ছিত 
তাদের সম্পর্কে) আমি (তোমাদের মত) একথা বলতে পারি না যে, (তারা আন্তরিকভাবে 
ঈমান আনেনি। সুতরাং) আল্লাহ্‌ তাআলা তাদের কোন সওয়াব দান করবেন না। 
তাদের মনের কথা আল্লাহ তাআলা ভাল করেই অবগত রয়েছেন। (হয়ত তাদের 
অন্তরে পূর্ণ ইখলাস রয়েছে। কাজেই আমি তাদের ব্যাপারে অনধিকার চা কেন করব £) 
এরূপ কথা বললে (তো) আমি অন্যায়কারীদের মধ্যে পরিগণিত হব। | কেননা, প্রমাণ 
ছাড়া এরূপ মন্তব্য করা নাজায়েয ও গোনাহ্‌। হযরত নূহ (আ) যখন তাদের সকল 
প্রশ্নের সুষ্ঠ জবাব দান করলেন এবং তারা কোন প্রত্যুত্তর দিতে অপারক হল, তখন 
অনন্যোপায় হয়ে] তারা বলতে লাগল-হে নহ আট)! আপনি আমাদের সাথে তর্ক 
করেছেন এবং অনেক কলহ করেছেন, যা হোক (তর্ক ক্ষান্ত করুন এবং) আপনি 
আর্মাদেরকে যে (আযাবের) ধমক দিচ্ছেন, তা (আমাদের উপর) নিয়ে আসুন, যদি 


স্রা হুদ ৬৭৭ 


আপনি একজন সত্যবাদী ব্যক্তি হয়ে থাকেন। তিনি [হযরত নূহ (আ) ] বললেন-_ 
(তো নিয়ে আসার আমার কোন ক্ষমতা বা অধিকার নেই। বরং তোমাদেরকে জানিয়ে 
দেওয়া, শুনিয়ে দেওয়া ও সতর্ক করা আমার কর্তব্য ছিল, আমি তা যথাসাধ্য পালন 
করেছি। কিন্তু তোমরা আমার কথা অগ্রাহ্য-অমান্য করে চলছ। অতএব) এটা 
(অর্থাৎ প্রতিশ্ঢত আযাব) তোমাদের কাছে আল্লাহ্‌ তা'আলাই আনয়ন করবেন, তিনি 
যদি ইচ্ছা করেনঃ আর তখন তোমরা তাকে অক্ষম করতে পারবে না (যে, আল্লাহ্‌ 
আযাব দিতে চাইবেন আর তোমরা তা ঠেকিয়ে রাখবে)। আর আমি তোমাদের অক্ব- 
ত্রিম হিতাকাঙ্ক্ষীরূপে মমতা ও দরদের সাথে (তোমাদেরকে সুপথে পরিচালনা করার 
চেষ্টা করেছি। কিন্তু আমি) তোমাদের (যত বড় হিতাকাঙক্ষীই হই না কেন এবং) 
যতই নসীহত করি না কেন, তা তোমাদের জন্য ফলপ্রসূ হবে না, যদি আল্লাহ্‌ তা'আলা 
তোমাদেরকে পথহারা করতে চান। যার মূল কারণ হচ্ছে, তোমাদের ঈর্ষা, বিদ্বেষ 
ও অহংকার ৷ অর্থাৎ তোমরা নিজেরাই যখন নিজেদের কল্যাণ সাধন করতে এবং 
অনিষ্ট হতে রক্ষা পেতে সচেষ্ট না হবে, তখন আমার একতরফা চেস্টা ও আগ্রহে 
কি ফায়দা হবে?) তিনি (অর্থাৎ আল্লাহ তা'আলাই) তোমাদের মালিক (আর তোমরা 
তাঁর গোলাম। অতএব, তাঁর প্রতিটি আদেশ-নির্দেশ হুবহু পালন করা তোমাদের একান্ত 
কর্তব্য। অথচ, তোমরা ধৃষ্টতা, হঠকারিতার বশবর্তী হয়ে তাঁর বিধি-নিষেধ লঙ্ঘন 
করে চরম অপরাধী সাব্যস্ত হচ্ছ।) আর তাঁর সামিধ্যেই তোমাদের (সবাইকে ) ফিরে 
যেতে হবে। তখন তিনি তোমাদের ধৃষ্টতা, হঠকারিতা ও অহংকারের প্রতিবিধান 
করবেন। কি তারা বলেঃ এই কোরআন আপনি রচনা করে এনেছেন £ তদুত্তরে 
আপনি (হে মুহাম্মদ !) বলে দিন (যে,) আমি যদি ইহা রচনা করে থাকি, তবে তা 
আমার অপরাধ (এবং তার দায়িত্বও ) আমার উপর (তোমরা তার দায়-দায়িত্ব হতে 
মুক্ত )। আর (তোমরা যদি আমার উপর মিথ্যা অপবাদ আরোপ করে থাক, তবে ) 
তোমাদের অপরাধের (পরিণাম ভোগ তোমরা করবে, তার) সাথে আমার কোন সম্পর্ক 
নেই (আমি তজ্জন্য দায়ী নই)। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


হযরত নূহ আ) যখন তাঁর জাতিকে ঈমানের দাওয়াত দিলেন, তখন জাতি 
তীর নবুয়ত ও রিসালতের উপর কয়েকটি আপত্তি উত্থাপন করেছিল। হযরত নূহ 
(আ) আল্লাহ্‌র হুকুমে তাদের প্রতিটি উক্তির উপযুক্ত জবাব দান করেন। আলোচ্য 
আয়াতসমুহে এ ধরনের একটি কথোপকথন বর্দিত হয়েছে। যার মাধ্যমে ধর্মীয় ও 
ব্যবহারিক জীবনের বহু মূলনীতি ও মাসায়েলের তা'লীম দেওয়া হয়েছে। 


২৭ নং আয়াতে মুশরিকদের কতিপয় আপত্তি ও জন্দেহমূলক বক্তব্য উদ্ধৃত করা 
হয়েছে । উক্ত আয়াতের ব্যাখ্যাসাপেক্ষে কয়েকটি শব্দের ব্যাখ্যা নিম্নে প্রদত্ত হল £ 


৬৭৮ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


ঞ পাতা 
5 &৫-মালাউ” শব্দের সাধারণ অর্থ জামাত বা দল। কোন কোন ভাষাবিদ 
ইমামের মতে জাতীয় নেতুরন্দ ও নেতৃস্থানীয় ব্যক্তিদের জামাতকে « &* বলে। 
43 বাশার অর্থ ইনসান বা মানুষ 


Led ad 
SAAT 


13131 বহুবচন, তার এক একবচন, 0১১] অর্থ নীচাশয়, ইতর লোক 


কওমের মধ্যে যাদের কোন মান-মর্ষাদা নেই। 


৮৪1 001 ৬৪ ১ “বাদিয়ার রায়” অর্থ স্থুলবুদ্ধি, স্বল্পবুদ্ধি, ভাসাভাসা মতামত । 


হযরত নূহ (আ)-র নবুয়ত ও রিসালতের উপর তাদের প্রথম আপত্তি ছিল 


_ 194517291৮1) ৮ আমরা তো দেখি যে, আপনিও আমাদের মতই মানুষ 


মান্র। আমাদের মত পানাহার করেন, হাটবাজারে যাতায়াত করেন, নিদ্রা যান, জাগ্রত 
হন, সবকিছু স্বাভাবিক। তা সত্বেও আপনি নিজেকে আল্লাহ্‌র প্রেরিত রসূল ও বার্তা 
বাহক বলে যে অস্বাভাবিক দাবি তুলেছেন, তা আমরা কিরূপে মানতে পারি£ তারা 
মনে করত যে, আল্লাহ্‌র পক্ষ হতে রসূলরূপে কোন মানুষের প্রেরিত হওয়া সমীচীন 
নয়. বরং ফেরেশতা হওয়া বান্ছনীয়, যেন তাঁর বিশেষত্ব সবাই ইচ্ছায়, অনিচ্ছায় জানতে 
বাধ্য হয়। 


FAI A ASIA A= 


২৮ নং আয়াতে এর জাবাবে ইরশাদ হয়েছে sc NE 


পা A333 AS Addn A পা ৬১ uw Lone AH 2 Aw A w Fue te 


(৩৮০০ 95 11 ০০০৬ ৪১০৩৭ 295১1550১5৮ 


“AS oe ASAT 


- ১৪৯ ১৪ শিঠা 5 


এখানে বোঝানো হয়েছে যে, মানুষ হওয়া নবুয়ত ও রিসালতের পরিপন্থী নয়। 
বরং চিন্তা করলে বোঝা যাবে যে, মানুষের নবী মানুষ হওয়াই একান্ত বান্ছনীয়। যেন 
মানুষ অনায়াসে তার কাছে দীন শিক্ষা করতে পারে, তাঁর আদর্শ অনুসরণ করতে 
পারে। মানুষ ও ফেরেশতার স্বভাব-প্রকৃতির মধ্যে আকাশ-পাতাল ব্যবধান রয়েছে। 
যদি ফেরেশতাকে নবী করে পাঠানো হত, তবে তার কাছে ধর্মীয় আদর্শ শিক্ষা করা 
এবং তা পালন করা মানুষের জন্য দুগ্ষর ও অসম্ভব হত। কেননা ফেরেশতাদের ক্ষুধাতফা 
নেই, নিপ্রা-তন্দ্রার প্রয়োজন হয় না, রিপুর তাড়না নেই, মানবীয় প্রয়োজনের সম্মুখীন 


সুরা হুদ ৬৭৯ 


হন না। অতএব, তাঁরা মানুষের দুর্বলতা উপলব্ধি করে যথাবিহিত তা'লীম দিতে 
পারতেন না এবং তাদের পূর্ণ তাঁবেদারী করা মানুষের পক্ষে সম্ভব হত না। এ প্রসঙ্গটি 
পবিভ্র কোরআনের বিভিন্ন আয়াতে স্পম্টভাবে যা ইশারা-ইঙ্গিতে বর্িত হয়েছে । এখানে 
- তার পুনরুক্তি করার পরিবর্তে বলা হয়েছে যে, বুদ্ধি-বিবেক প্রয়োগ করলে তোমরাও 
অনায়াসে উপলব্ধি করতে পারবে যে, মানুষ আল্লাহ্‌র নবী হতে পারবে না--এমন 
কোন কথা নেই। তবে আল্লাহ্‌র পক্ষ হতে তাঁর কাছে এমন কোন অকাট্য প্রমাণ 
অবশ্যই থাকতে হবে-_যা দেখে মানুষ সহজেই বুঝতে পারে যে, তিনি আল্লাহ্‌র প্রেরিত 
পয়গস্থর বা বার্তাবহ। সাধারণ লোকের জন্য নবীর মুজিষাই তার নবুষ্মতৈর সত্যতার 
অকাট্য প্রমাণ। এজন্যই হযরত নূহ (আআ) বলেছেন বে, আমি আল্লাহ্‌র তরফ হতে 
স্প্ট দলীল, অকাট্য প্রমাণ ও অনুগ্রহ নিয়ে এসেছি । সুষ্ঠুভাবে চিন্তা-বিবেচনা করলে 
তোমরাও এটা অস্বীকার করতে পারবে না। কিন্তু তোমাদের নঈর্ষা-বিদ্বেষ তোমাদের 
দৃষ্টিকে আচ্ছন্ন ও অঙ্গ করেছে । তাই তোমর। অস্বীকার করতে বসেছ এবং নিজেদের 
হঠকারিতার উপর অটল রয়েছ। 


কিন্তু পয়গণ্রগণের মাপ্যমে আগত আল্লাহ্‌র রহমত জোরজবরদস্তি মানুষের 
ঘাড়ে চাপিয়ে দেয়ার জিনিস নর. যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা সেদিকে আগহাম্বিত 
না হয়। এখানে ইঙ্গিত করা হয়েছে যে, ঈমানের অমূল্য দৌলত যা আমি নিয়ে এসেছি, 
আমার যদি সাধ্য থাকত তবে তোমাদের অস্বীকৃতি ও প্রত্যাখ্যান সত্ত্বেও তোমাদেরকে 
তা দিয়েই দিতাম। কিন্তু এটা আল্লাহ্‌র চিরন্তন বিধানের পরিপন্থী । এ মূল্যবান সম্পদ 
জোর করে কারো মাথায় তুলে দেওয়া যায় না। এতদ্বারা আরো সাব্যস্ত হচ্ছে যে, জোর- 
জবরদস্তি কাউকে মুমিন বা মুসলমান বানানো কোন "নবীর যুগেই বৈধ ও অনুমোদিত 
ছিল না। তরবারির জোরে ইসলাম প্রচারিত হয়েছে বলে যারা মিথ্যা দুর্নাম রটনা করে 
তাদেরও একথা অজানা নয়। তথাপি অক্ত অশিক্ষিত লোকদের অন্তরে সংশয় ও বিভ্রান্তি 
সৃচ্টির অসন্ুদ্দেশ্য প্রণোদিত হয়ে এহেন অপবাদ ছড়ানো হয়। 


উপরোক্ত আলোচনার মাধ্যমে স্প্টত বোঝা গেল যে, কোন ফেরেশতাকে নবী- 
রূপে পাঠানো হয়নি কেন? কারণ, ফেরেশতারা অসাধারণ শক্তি ও ক্ষমতাসম্পন্ন । 
সবদিক থেকেই তাদের সত্তা মানুষের তুলনায় বৈশিষ্ট্যমণ্ডিত। সূতরাং, তাঁদের দেখলে 
তো ঈমান আনা বাধ্যতামূলক কাজ হত! নবীগণের সাথে যেরূপ ধৃষ্টতা ও হঠকারিতা 
করা হয়েছে, ফেরেশতাদের সামনে সেরূপ আচরণ করার কার সাধ্য ছিল? আর কোন 
পরাক্রমশালী শক্তির প্রভাবে বাধ্য হয়ে ঈমান আনা হলে শরীয়তের দৃষ্টিতে তা ধর্তব্য 
ও গ্রহণযোগ্য নয়। বরং ঈমান বিল-গায়েব' অর্থাৎ আল্লাহ তাআলার প্রবল পরাক্রম 
প্রত্যক্ষ না করেই তীর প্রতি ঈমান আনয়ন করতে হবে । 


পালা ডি টি লা চে GH শা লাক পরও এ ওলি ওটি 


তাদের দ্বিতীয় আপত্তি ছিল ঃ 33319 (৯ ৩৫১) 2০০51 ১5103) 


৬৮০ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


AD Pd f - 
১5) [0১৩ অর্থাৎ আমরা দেখছি যে, আপনার প্রতি ঈমান আনয়নকারী এবং 


আপনার আনুগত্য ও অনুসরণকারী সবাই আমাদের সমাজের মধ্যে সবচেয়ে ইতর, 
ও স্থলবুদ্ধিসম্পন্ন । তাদের মধ্যে কোন সন্তরান্ত, মর্যাদাসম্পন্ন, ভদ্র ও বিশিষ্ট ব্যক্তি 
দেখি না। এই উক্তির মধ্যে দুইটি দিক রয়েছে । এক, আপনার দাবি যদি সত্য ও 
সঠিক হতো, তাহলে কওমের বিশিষ্ট ব্যক্তিবর্গই তা সর্বাগ্রে গ্রহণ করত । কিন্ত তারা 
তা প্রত্যাখ্যান করছে; আর স্থলবৃদ্ধি ও স্বপ্পবৃদ্ধিসম্পন্ন ব্যক্তিরা তা মেনে নিচ্ছে। 
এমতাবস্থায় আপনার প্রতি ঈমান আনলে আমরাও আহম্মকরূপে পরিচিত ও ধিরুত 
হব। দুই, সমাজের নিকৃষ্ট, ইতর ও ছোট লোকগুলি আপনার আনুগত্য স্বীকার 
করে নিয়েছে। এক্ষণে আমরাও যদি আপনার আনুগত্য স্বীকার করি, তবে আমরাও 
মুসলমান ভাই হিসাবে তাদের সমকক্ষরূপে পরিগণিত হব, নামাযের কাতারে ও অন্যান্য 
মজলিসে তাদের সাথে এক বরাবর উঠাবসা করতে হবে। ফলে আমাদের আভিজাত্য 
ও কুলীনতার হানি হবে। অতএব, এ কাজ আমাদের পক্ষে সম্ভব নয়। বরং তাদের 
ঈমান কবৃূল করাটা আমাদের ঈমানের পথে প্রতিবন্ধকঘ্বরূপ। আপনি যদি তাদের 
নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারেন, তাহলে আমরা আপনার প্রতি ঈমান 
আনয়নের কথা বিবেচনা করতে পারি । ৃ 


বাস্তব জ্ঞান বিবজিত কওমের জাহিল লোকেরা সমাজের দরিদ্র ও দুর্বল শ্রেণীকে 
ইতর ও ছোটলোক সাব্যস্ত করেছিল-_যাদের কাছে পার্থিব ধনসম্পদ ও বিষয়-বৈভব 
ছিল না। মূলত তা ছিল তাদের জাহিলী চিন্তাধারার ফল। বস্ততপক্ষে ইজ্জত ও 
জিল্পতি, ধন-দৌলত বা বিদ্যা-বৃদ্ধির অধীন নয়। ইতিহাস ও অভিজ্ঞতা সাক্ষ্য দিচ্ছে 
যে, সম্পদ এবং সম্মানের মোহ একটি নেশার মত, যা অনেক সময় সত্য-ন্যায়কে গ্রহণ 
করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃন্টি করে, সত্য ও ন্যায় হতে বিচ্যুত করে। দরিদ্র ও 
দুর্বলদের সম্মুখে যেহেতু এরূপ কোন অন্তরায় থাকে না, কাজেই তারাই সর্বাগ্রে সত্য- 
ন্যায়কে বরণ করতে এগিয়ে আসে । প্রাচীনকাল হতে যুগে যুগে দরিদ্র-দুর্বলরাই সম- 
সাময়িক নবীগণের উপর সবপ্রথম ঈমান এনেছিল, পূর্ববর্তী আসমানী কিতাবসমূহে 
এর স্পষ্ট উল্লেখ করা হয়েছে । 


অনুরূপভাবে রোম সম্সাট হিরাক্রিয়াস যখন ঈমানের আহ্বান সম্বলিত রস্লে- 
পাক (সা)-এর পবিভ্র চিঠি লাভ করল, তখন গুরুত্ব সহকারে নিজেই এর তদন্ত- 
তাহকীক করতে মনস্থ করল। কেননা, সে তওরাত ও ইজীল কিতাব পাঠ করে করে 
সত্য নবীগণের আলামত ও লক্ষণাদি সম্পকে পুংখান্পুংখরূপে পারদশী ছিল। কাজেই 
তৎকালে আরব দেশের যেসব ব্যবসায়ী সিরিয়ায় উপস্থিত ছিল, তাদের একত্র করে 
উক্ত আলামত ও লক্ষণাদি সম্পর্কে কতিপয় প্রশ্ন করে। তন্মধ্যে একটি প্রশ্ন ছিল যে, 
তাঁর অর্থাৎ’ রসূলুল্লাহ সো)-র প্রতি সমাজের দরিদ্র ও দুর্বল শ্রেণী ঈমান আনয়ন 
করছে, না বিত্তশালী বড়-লোকেরা? তারা জবাব দিল, দরিদ্র ও দুর্বল শ্রেণী। তখন 


সুরা হদ ্‌ ৬৮১ 


হিরাক্রিয়াস মন্তব্য করল, এ তো সত্য রসূল হওয়ার লক্ষণ। কেননা, যুগে যুগে দরিদ্র- 
দুর্বল শ্রেণীই প্রথমে নবীগণের আনুগত্য স্বীকার করেছে। 


মোদ্দাকথা, দরিদ্র ও দুর্বল লোকদেরকে ইতর এবং হেয় মনে করা চরম মূর্খতা 
ও অন্যায় । প্ররুতপক্ষে ইতর ও ঘ্বণিত তারাই-_যারা স্বীয় সৃষ্টিকর্তা, পালনকর্তা 
মালিককে চিনে না, তার নির্দেশ মেনে চলে না। হযরত সুফিয়ান সওরী রে)-কে জিক্তেস 
করা হয়েছিল যে, ইতর ও কমীনা কে? তিনি উত্তর দিলেন--যারা বাদশাহ ও রাজ- 
কর্মচারীদের খোশামোদ-তোষামোদে লিপ্ত হয়, তারাই কমীনা ও ইতর। আল্লামা 
ইবনুল আরাবী রে) বলেন, যারা দীন-ধর্ম বিক্রি করে দুনিয়া হাসিল করে তারাই কমীনা। 
পুনরায় প্রশ্ন করা হল--সবচেয়ে কমীনা কে£ তিনি জবাব দিলেন-_-যে ব্যক্তি অন্যের 
পার্থিব স্থার্থসিদ্ধির জন্য নিজের দীন ও ঈমানকে বরবাদ করে। হযরত ইমাম মালিক 
(র) বলেন, যে ব্যক্তি সাহাবায়ে-কিরাম রো)-গণের নিন্দা-সমালোচনা করে, সে-ই ইতর 
ও অর্বাচীন। কারণ, তাঁরাই সমগ্র উম্মতের সর্বাপেক্ষা হিত সাধনকারী । তাঁদের 
মাধ্যমেই ঈমানের অমূল্য দৌলত ও শরীয়তের আহকাম সকলের কাছে পেঁছেছে ! 


যা হোক, ৩৯ নং আয়াতে কওমের লোকদের মুখতাপ্রসূত ধ্যান-ধারণা খণ্ডন 
করার জন্য প্রথমত বলা হয়েছে যে, কারো ধনসম্পদের প্রতি নবী-রসুলগণ দৃষ্টিপাত 
করেন মা! তাঁরা নিজেদের খিদমত ও তা'লীম-তবলীগের বিনিময়ে কারো থেকে কোন 
পারিশ্রমিক গ্রহণ করেন না । তাঁদের প্রতিদান একমাত্র আল্লাহ্‌ তাআলারই দায়িত্বে । 
কাজেই, তাঁদের দৃষ্টিতে ধনী-দরিদ্র এক সমান। তোমরা এমন অহেতুক আশংকা পোষণ 
করো না যে, আমরা ধন-সম্পদশালীরা যদি ঈমান আনয়ন করি তবে হয়ত আমাদের 
বিতু-সম্পদে ভাগ বসানো হবে। 


দ্বিতীয়ত তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে, তোমরা ঈমান আনার পূর্বশর্ত হিসাবে 
চাপ সৃম্টি করছ যেন আমি দীন-দরিদ্র ঈমানদারগণকে তাড়িয়ে দেই । কিন্তু আমার 
দ্বারা তা কখনো সম্ভবপর নয়। কারণ, আর্থিক দিক দিয়ে তারা দরিদ্র হলেও আল্লাহ 
রাব্বুল ইজ্জতের দরবারে তাদের প্রবেশাধিকার ও উচ্চমর্যাদা রয়েছে । এমন লোক- 
দেরকে তাড়িয়ে দেওয়া অন্যায়-অসঙ্জত। 


AW AadJts 
*৫? ) ! $4৯ -এর আরেক অর্থও হতে পারে যে, ধরে নেওয়া যাক, আমি যদি 


তাদেরে তাড়িয়ে দেই তাহলে কিয়ামতের দিন তারা যখন আল্লাহ্‌ পাক পরোয়ারদিগারের 
সানিধ্যে উপস্থিত হয়ে ফরিয়াদ জানাবে, তখন আমি কি জবাব দেব £ 


৩০ নং আয়াতে একই বিষয়বস্তু বর্ণিত হয়েছে যে, আমি যদি তাদেরে তাড়িয়ে 
দেই, তাহলে আমাকে আল্ল'হ্‌ তা'আলা পাকড়াও করবেন, তখন আমাকে আল্লাহর 
আযাব হতে কে রক্ষা করবে? পরিশেষে স্পষ্ট বলে দিয়েছেন যে, মানুষের জন্য নবুয়ত 


৬৮২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


প্রাগিতকে অসম্তব মনে করা, দরিদ্রদেরকে তাড়িয়ে দেওয়ার আবদার করা ইত্যাদি সবই 
তাদের জাহিলিয়াত ও মূর্খতার লক্ষণ । 


৩১ নং আয়াতে হযরত নুহ আ)-র বক্তব্য উদ্ধৃত করা হয়েছে, যা তিনি তার 
কওমের প্রশ্ন ও আপত্তি শ্রবণ করার পর তাদের মৌলিক হিদায়েত দানের জন্য ব্যক্ত 
করেছেন। যার মধ্যে বলা হয়েছে যে, ধন-ভাণ্ার থাকা, গায়েবের খবর জানা, ফেরেশতা 
হওয়া প্রভৃতি যা কিছু তোমরা নবী-রসূলগণের জন্য আবশ্যক মনে করছ, আসলে তার 
একটিও নবুয়ত বা রিসালতের জন্য প্রয়োজনীয় নয় । 


A A A AJA SABI rAd 


তিনি প্রথমেই বলেছেন £ 401৩৪ 10হী ও ০০9০৯ 182 আমি 


তোমাদেরকে একথা বলি না যে, আমার কাছে আল্লাহ্‌র ধন-ভাণ্ডার আছে। এখানে 
তাদের একটি ভ্রান্ত ধারণা নিরসন করা হয়েছে। তারা বলত যে, তিনি যদি আল্লাহ্‌র 
মবীরূপে আগমন করে থাকেন, তবে তাঁর কাছে আল্লাহ্‌র পক্ষ হতে ধন-ভাণ্ডার থাকা 
উচিত ছিল, যা থেকে তিনি লোকদেরকে সাহায্য দান করবেন। হযরত নূহ (অ) 
জানিয়ে দিলেন যে, পার্থিব ধনসম্পদে মানুষকে লাগিয়ে দেওয়ার জন্য নবী-রসুলগণ প্রেরিত 
হননি। বরং ধনসম্পদের মোহমুক্ত করে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্যই তাঁরা 
প্রেরিত হয়েছেন। অতএব, ধন-ভাণগ্ারের সাথে তীদের আদৌ কোন সম্পর্ক নেই। 


সম্ভবত এখানে আরো একটি ভ্রান্ত ধারখা' খণ্ডন করা হয়েছে যে, নবী-রসুল 
এমনকি আল্লাহ্‌র ওলীগণকে পূর্ণ ক্ষমতা ও অধিকার প্রদত্ত হয়েছে, তাদের হাতে আল্লা- 
হর কুদরতের ভাণ্ডার তুলে দেওয়া হয়েছে, সেখান থেকে মাকে খুশী তারা দিতে পারেন 
আর যাকে ইচ্ছা বঞ্চিত রাখতে পারেন ।-_এহেম ভ্রান্ত ধারণা খণ্ডন করে হযরত নূহ 
(আ) বলেন যে, আল্লাহ্‌ তাণআলা তাঁর কুদরতের ভাণ্ডার কোন নবী-রসূলের হাতে 
তুলে দেননি। ওলী-আবদাল তো দুয়ের কথা । তবে আল্লাহ্‌ তা'আলা অবশ্য নিজ 
অনুগ্রহে তাদের দোয়া ও চাহিদা স্বীয় মর্জি মুতাবিক পূরণ করে থাকেন। 
| LATA BJrAer 
হযরত নূহ (আ)-র দ্বিতীয় উক্তি ছিল £ শা) [ ৮১৭ [] ১ “আর আমি 
গায়েবও জানি না।” কেননা, উক্ত জাহিলদের আরো বিশ্বাস ছিল যে, যারা সত্যিকার 
পয়গম্র, তল্লা নিশ্চয়ই গায়েবের খবর জানবেন। হযরত নহ (আ)-এর উক্তি দ্বারা 
স্পঙ্ট হয়ে গেল যে, নবুয়ত ও রিসালতের জন্য গায়েবের ইলম অপরিহার্য নয়। 
আর তা হবেই বাকি করে? গায়েবের ইলম তো একমান্্র আল্লাহ্‌ তা'আলার বিশেষ 
সিফত বা বৈশিষ্ট্য। কোন নবী, ওলী বা ফেরেশতা তার অংশীদার হতে পারে না। 
তাদের অন্ত্র গুণে গণান্বিত মনে করা স্প্ট শিরকী । তবে হ্যা, আল্লাহ তা“আলা 
তদীয় পয়গস্বরগণের মধ্যে যাকে যতটুকু ইচ্ছা অদৃশ্য জগতের ইলম দান করেন। 
তা নবী-ওলীগণের ইখতিয়ারভুক্ত নয় যে, তাঁরা যখন-তখন যে-কোন বিষয় সম্পর্কে 
জানতে বা বলতে পারবেন। আল্লাহ্‌ তা'তালা যখন অবহিত করেন, তখন তাঁদের জন্য 


সূরা হুদ ৬৮৩ 


উহা আর গায়েব থাকে না। অতএব, একমাত্র আল্লাহ, তা তা'আলা ছাড়া অন্য কাউকে 
আলেমুল-গায়েব বলা হারাম ও শিরকী । 


LAM 85৫ 055 পালার 


তাঁর তৃতীয় উক্তি হয়েছে £ ৮০ 5৮1 ৮9 এ ঠ515 “আর আমি একথাও 


বলি না যে, আমি একজন ফেরেশতা ।” এখানে তাদের এ ভ্রান্ত চিন্তাধারা বাতিল করা 
হয়েছে যে, নবী-রসূল রূপে উচ্চ ক্ষমতাসম্পন্ন ফেরেশতা প্রেরণ করা বাল্ছনীয় ছিল। 


তার চতুর্থ কথা হচ্ছে-তোমাদের দৃষ্টি দ্বারা দরিদ্র ঈমানদারণণকে যেরূপ 
লান্ছিত, ক্ষুদ্রাদপিক্ষুদ্র দেখছ, আমি কিন্তু তোমাদের মত এ কথা বলতে পারি না যে, 
আল্লাহ্‌ তাদের কোন কল্যাণ ও কামিয়াবী দান করবেন না। কারণ, প্রকৃত কল্যাণ ও 
কামিয়াবী ধনসম্পদ এবং ক্ষমতার জোরে হাসিল করা ঘায় না। বরং মানুষের অন্তরের 
অবস্থা ও যোগ্যতার ভিত্তিতে উহা দান করা হয়। একমান্তর আল্লাহ্‌ তাঁআলাই সম্যক 
অবহিত আছেন যে, কল্যাণ ও কামিয়াবী হাসিল করার জন্য কার অন্তর যোগ্য, আর 
কার অন্তর অযোগ্য । অতএব, তিনিই তার ফয়সালা করবেন । 


পরিশেষে হযরত নূহ আট) বলেন, তোমাদের মত আমিও যদি দরিদ্র ঈমান- 
দারগণকে লান্ছিত-অবান্ছিত মনে করি, তাহলে আমিও জালিমরূপে পরিগণিত হবো । 


2 


১5555 রিল 8০১ 

Loe LE IG DE SSG 
6৬, 551 ১৮ ৩৮৩৭ রি 
8 STE CTS 
১ ৬ ১৬ 9৬০ Eek এ ১৪ 4122 


ডে 


০52 দিত রিড গে চু, ৮০1১০ টে 





৬৮৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


(৩৬) আর নহ (আ)-র প্রতি ওহী প্রেরণ করা হলো যে, যারা ইতিমধ্যেই 
ঈমান এনেছে তাদের ছাড়া আপনার জাতির অন্য কেউ ঈমান আনবে না। অতএব, 
তাদের কার্যকলাপে বিমর্ষ হবেন না। (৩৭) আর আপনি আমার সম্মুখে আমারই 


নির্দেশ মুতাবিক একটি নৌকা তৈরি করুন এবং পাপিষ্ঠদের ব্যাপারে আমাকে কোন 


কথা বলবেন না। অবশ্যই তারা ডুবে মরবে । (৩৮) তিনি নৌকা তৈরি করতে 
লাগলেন, আর তার কওমের নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন পাশ্ব দিয়ে ঘেত, তখন তাকে 
বিদ্রুপ করত। তিনি বললেন, তোমার ঘদি আমাদের উপহাস করে থাক, তবে তোমরা 
যেমন উপহাস করছ আমরাও তদ্রপ তোমাদৈরে উপহাস করছি। (৩৯) অতপর অচি- 
রেই জানতে পারবে- -লাল্ছনাজনক আযাব কার উপর আসে এবং চিরস্থায়ী আযাব 
কার উপর অবতরণ করে। (৪০) অবশেষে যখন আমার হুকুম এসে পৌছল এবং 
ভূপৃষ্ঠ উচ্ছ্বসিত হয়ে উঠল, আমি বললাম £ সর্বপ্রকার জোড়ার দুইটি করে-এবং যাদের 
উপরে পূর্বাহ্নেই হুকুম হয়ে গেছে তাদেরে বাদ দিয়ে, আপনার পরিজনবর্গ ও সকল 
ঈমানদারগণকে নৌকাম্ন তুলে নিন। বলা বাহুল্য, অতি অল্প সংখ্যক লোকই তার সাথে 
ঈমান এনেছিল। 


তফসীরের সার-সংক্ষেপ 


আর (সুদীর্ঘকালব্যাপী উপদেশ দান করা সত্ত্বেও যখন দেখা গেল যে, কোন ফল 
হচ্ছে না, তখন ) নূহ (আ)-র প্রতি ওহী নাযিল করা হল যে, (আপনার কওমের) 
যারা ঈমান আনার (যোগ্য ছিল তারা ইতিমধ্যেই) ঈমান এনেছে, (ভবিষ্যতে) আপনার 
কওম হতে অন্য কেউ (আর) ঈমান আনবে না। €( অতএব ) তারা (কুফরী-শিরকী 
ব্ঙ্গ-বিদ্রপ, নিপীড়ন-নির্যধাতন ইত্যাদি) যা কিছু করছে আপনি (তাদের কার্যকলাপে ) 
বিমর্ষ হবেন না। (কেননা, অপ্রত্যাশিত ব্যাপারেই মানুষ বিমর্ষ হয়ে থাকে৷ তাদের 
থেকে যেহেতু অবাধ্যতা ও বিরুদ্ধাচরণ ছাড়া আর কিছু প্রত্যাশা করা যায় না। সুতরাং 
তাদের কাণ্ড-কারখানা দেখে আপনি বিমর্ষ হবেন কেন £) আর € তাদের অবাধ্যতার 
কারণে আমি অচিরেই তাদেরে ডুবিয়ে মারার ফয়সালা করেছি, আর এতদুদ্দেশ্যে এক 
মহাপ্লাবন সমাগত প্রায়। অতএব, আপনি উক্ত প্লাবন হতে আত্মরক্ষার্থে) আমার তত্বা- 
বধানে আমারই নির্দেশ অনুসায়ে একখানি নৌকা তৈরি করুন যোতে আরোহণ করে 
আপনি স্বীয় পরিজনবর্ণ ও ঈমানদারগণসহ নিরাপদে থাকেন)। আর মেনে রাখবেন, ) 
কাফিরদের রক্ষার ব্যাপারে আমাকে কোন কথা বলবেন না। (কেননা, তাদের সম্পর্কে 
চূড়ান্ত সিদ্ধান্ত করা হয়ে গেছে যে,) তারা সবাই নিমজ্জিত হবে। (কাজেই তাদের জন্য 
সুপারিশ করা নিরর্থক ।) অতপর [নূহ আ) নৌকা তৈরির উপকরণাদি সংগ্রহ করলেন 
এবং] তিনি (নিজে অথবা কারিগরের সাহায্যে) নৌকা তৈরি করতে লাগলেন। জার 
তার কওমের নেতৃষ্থানীয়রা যখন উহার পা দিয়ে যেত, তখন ডাঙ্গায় নৌকা তৈরি 
করতে দেখে এবং মহা-প্লারনের কথা শুনে) তাঁকে চাট্রা-বিদ্রপ করত যে, চেয়ে দেখ, 
ধারে-কাছে কোথাও পানির নাম-গন্ধ নেই, অথচ ইনি এ অর্থহীন প্রচেষ্টায় লিপ্ত হয়েছেন 


সুরা হুদ ৬৮৫ 


তখন) তিনি বললেন, তোমরা যদি আমাদের উপহাস করে থাক; তবে তোমরা 
যেমন আমাদের উপহাস করছ, আমরাও তগ্রপ তোমাদের উপহাস করছি। (অর্থাৎ 
আযাব তোমাদের এত নিকটবর্তী হওয়া সত্ত্বেও তোমরা তাকে উপহাস করছ। তোমা- 
দের অবস্থা দেখে বরং আমারই হাসি পায়। যাহোক, ) অচিরেই তোমরা জানতে 
পারবে যে, €দুনিয়াতেই ) লাল্ছনাজনক শাস্তি কার উপর আপতিত হয় এবং মৃত্যুর 
পরে) চিরস্থায়ী আযাব কার উপর অবতরণ করে! (সারকথা, প্রায় প্রতিদিনই এভাবে 
তর্ক-বিতর্ক, বাক-বিতণ্ডা অব্যাহত ছিল।) অবশেষে যখন আমার € আযাবের ) হুকুম 
এসে পৌছল এবং (প্লাবনের পূর্বনির্ধারিত সংকেতত্বরূপ ) ভূপুষ্ঠ € হতে পানি ) উথলিয়ে 
উঠতে লাগল (এবং আকাশ হতে বর্ষণ আরম্ত হলো, তখন ) আমি [নূহ আ)-কে] 
বললাম, (মানুষের জন্য প্রয়োজনীয় এবং পানির মধ্যে জীবিত থাকতে অক্ষম ) সর্ব- 
প্রকার জীব থেকে একটি পুরুষ ও একটি স্ত্রী মোট দুইটি করে ( নৌকায় তুলে নিনঃ) 
এবং যাদের সম্পর্কে ইতিমধ্যেই (ডুবে মরার চূড়ান্ত ) ফয়সালা হয়ে গেছে তাদের বাদ 
দিয়ে আপনার পরিজনবর্গ ও সকল ঈমানদারগণকে নৌকায় তুলুন। (অর্থাৎ যেসব 


পক) AS “১ 


কাফির ও মুশরিকদের সম্পর্কে ৩ 59১০ ০৪১1 “নিশ্চয় তারা নিমজ্জিত হবে” বলে. 


ঘোষণা করা হয়েছে, তাদের নৌকায় আরোহণ করাবেন না।) বলা বাহুল্য, অতি অল্প 
সংখ্যক লোকই তাঁর সাথে ঈমান এনেছিল (অতএব, শুধু এরাই নৌকায় আরোহণের 
সুযোগ পেয়েছিল )। ্‌ 


আনুষঙ্গিক জাতব্য বিষয় 

আল্লাহ্‌ তা'আলা হযরত নূহ আ)কে প্রায় এক হাজার বছরের দীর্ঘ জীবন 
দান করেছিলেন। সাথে সাথে আল্লাহ্‌র দিকে দাওয়াত দেওয়া ও দেশবাসীকে সুপথে 
পরিচালিত করার চিন্তা-ভাবনা এবং পয়গম্বরসূলভ উৎসাহ-উদ্দীপনা এতদূর দান করে- 
ছিলেন যে, সারাজীবন তিনি অক্লান্তভাবে নিজ জাতিকে তওহীদ ও সত্য ধর্মের প্রতি 
আহবান জানিয়েছিলেন। কওমের পক্ষ হতে তিনি কঠিন নির্যাতন-নিপীড়নের সম্মুখীন 
হন, তাঁর উপর প্রস্তর বর্ষণ করা হয়ঃ এমনকি তিনি অনেক সময় রক্তাক্ত হয়ে বেহুশ 
হয়ে পড়তেন। অতপর হুশ হলে পরে দোয়া করতেন-_-আয় আল্লাহ্‌ ! আমার জাতিকে 
ক্ষমা করুন, তারা অজ-মুর্খ, তারা জানে না, বুঝে না। তিনি এক পুরুষের পরে দ্বিতীয় 
পুরুষকে অতপর তৃতীয় পুরুষকে শুধু এ আশায় দাওয়াত দিয়ে যাচ্ছিলেন যে, হয়ত 
তারা ঈমান আনবে । কিন্তু শতাব্দীর পর শতাব্দী যাবত প্রাণপণ চেস্টা করা সত্ত্বেও 
তারা যখন ঈমান আনল না, তখন তিনি আল্লাহ্‌ রাব্বুল ইজ্জতের দরবারে তাদের 
সম্পর্কে ফরিয়াদ করলেন $ ্‌ 


30816১৯১261 055 ৮৯ ৩551 


৬৮৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


অর্থাৎ “নিশ্চয় আমি আমার জাতিকে দিবা-রান্রি দাওয়াত দিয়েছি। কিন্তু আমার 
দাওয়াত তাদের শুধু সত্য পথ থেকে গলায়নের প্রবণতাই বৃদ্ধি করেছে। --€(সুরা নূহ) 
সুদীৰ্ঘকাল যাবত অসহনীয় কষ্ট-ক্লেশ ভোগ করার পর তিনি দোয়া করলেন ঃ 


ASU নক ASA ue 


5) 55 0৩8 ১৪) 7১ 1 ৮১১ হে আল্লাহ্‌! আমার লাণ্ছনার প্রতিশোধ গ্রহণ করুন। 


কেননা, ওরা আমার প্রতি ্মথ্যা আরোপ করেছে ।-.-€১৮ পারা, আক্লাত ৩৯) সুরা আল- 
মুগমিনুন |) 

দেশবাসীর জুলম-নির্যাতন, অবাধ্যতা ও বিরুদ্ধাচরণ সীমা অতিক্রম করার পর 
আল্লাহ্‌ তা'আলা হযরত নূহ আ)-কে উপরোক্ত আয়াত দ্বারা সম্বোধন করেন।-_€ বগভী 
ও মাযহারী ) 


৩৩ নং আয়াতে হযরত নূহ (আ)-কে জানিয়ে দেওয়া হয়েছে ষে, আপনার কও- 
মের মধ্যে যাদের ঈমান আনার যোগ্যতা ছিল, তাদের ঈমান আনার সৌভাগ্য হয়েছে। 
ভবিষ্যতে নতুন করে আর কেউ ঈমান আনবে না। ধুস্টতা ও হঠকারিতার কারণে 
তাদের অন্তর মোহ্রাঙ্কিত হয়ে গেছে। অতএব, আপনি তাদের জন্য চিন্তিত, দুঃখিত 
বা বিমর্ঘ হবেন না। ্‌ 


৩৭ নং আয়াতে বলা হয়েছে যে, অচিরেই আমি এ জাতির উপর মহাপ্লাবন 
আকারে আযাব অবতীর্ণ করব। কাজেই আপনি একখানি নৌকা তৈরি করুন যার 
মধ্যে আপনার পরিজনবর্গ, অনুসারীরন্দ ও প্রয়োজনীয় রসদপন্র ও উপকরণাদিসহ 
স্থান সঙ্কুলান হয়। যেন উহাতে আরোহণ করে প্লাবনের দিনগুলি নিরাপদে অতি- 
বাহিত করতে পারেন। হযরত নুহ আ) নৌকা তৈরি করলেন। অতপর প্লাবনের 
প্রাথমিক আলামত হিসাবে ভূমি হতে পানি উচ্ছ্বসিত হয়ে উঠতে লাগল। নুহ (আ)-কে 
নির্দেশ দেওয়া হল সকল উঈমানদারগণকে নৌকায় আরোহণ করাবার জন্য। আর 
মানুষের প্রয়োজনীয় ঘোড়া, গাধা, গরু, ছাগল, কুকুর, বিড়াল ইত্যাদি সর্বপ্রকার প্রাণীর 
এক-এক জোড়া নৌকায় তুলে নেয়ার আদেশ দেয়া হল। তিনি আদেশ পালন করলেন । 


পরিশেষে বলা হয়েছে যে, হযরত নূহ (আ)-এর প্রতি ঈমান আনয়নকারী ও 
নৌকায় আরোহণকারীরা সংখ্যায় অতি অল্প ছিল । 


আলোচ্য আয়াতগুলির সংক্ষিপ্ত বিষয়বস্তু এতক্ষণ বলা হল, এবার প্রত্যেক 
আয়াতের ব্যাখ্যা ও আনুষঙ্গিক মাসায়েল বর্ণনা করা হচ্ছে। 

৩৬ নং আয়াতে ইরশাদ করেছেন-_হযরত নূহ আ)-এর প্রতি ওহী নাযিল 
করা হয়েছিল যে, তাঁর জাতির মধ্যে ভবিষ্যতে আর কেউ ঈমান আনবে না। তারা 
আপনার সাথে যেসব দুর্ব্যবহার করেছে আপনি তাতে চিন্তিত ও বিমর্ষ হবেন না। কারণ, 
যতক্ষণ পর্যন্ত কারো সংশোধনের আশা থাকে, ততক্ষণ পর্যন্ত চিন্তা-অস্থিরতা থাকে । 


সূরা হুদ ৬৮৭ 


নিরাশ হওয়ার মধ্যেও এক প্রকার শান্তি রয়েছে । অতএব, আপনি তাদের সংশোধনের 
আশা ত্যাগ করুন এবং তাদের পরিণতি দেখার অপেক্ষায় থাকুন । 


৩৭ নং আয়াতে তাদের শোচনীয় পরিণতির কথা উল্লেখ করা হয়েছে যে, তাদের 
সবাইকে পানিতে ডুবিয়ে মারা হবে। এরূপ অবস্থায়ই হযরত নহ আ)-র মে তার 
ক্ষওম সম্পর্কে উচ্চারিত হয়েছিল ঃ 


ভি Ideal et 


JS roew ee ow 


খা MTG Gh 


অর্থাৎ হে পরওয়ারদিগার ! এখন এই কাফিরদের মধ্যে পৃথিবীর বুকে বস- 
বাসকারী কাউকে রাখবেন না। যদি তাদের রাখেন, তবে তাদের ভবিষ্যত বংশধররাও 
অবাধ্য কাফির হবে ।-_€ পারা ২৯, সূরা নূহ, আয়াত ২৬) 


এই বদদোয়া আল্লাহর দরবারে কবুল হল, যার ফলে সমস্ত কওমে নূহ (আঁ) 
ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে গেল। 


হযরত নূহ (আ)-কে নৌকা তৈরি শিক্ষা দান £ হযরত নূহ আ)কে যখন নৌকা 
তৈরির নির্দেশ দেয়া হল, তখন তিনি নৌকাও চিনতেন না, তৈরি করতেও জানল না 


পাকে তারা পা চিত 


তাই পরবর্তী আয়াতে ইরশাদ করেছেন £ Ur 33 7 এ 3 “আর 


আপনি নৌকা তৈরি করুন আমার তত্বাবধানে ও ওহী অনুসারে”। হাদীস শরীফে বর্ণিত 
আছে যে, নৌকা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণাদি ও নির্মাণ কৌশল ওহীর মাধ্যমে 
হযরত জিবরাঈল (আ) হযরত নূহ আ)-কে শিক্ষা দিয়েছিলেন । তিনি শাল কাঠ দ্বারা উক্ত 
নৌকা তৈরি করেছিলেন । 


কোন কোন এঁতিহাসিকসূন্নে বর্ণিত হয়েছে যে, নৌকাখানি ৩০০ গজ দীর্ঘ, ৫০ 
গজ প্রস্থ, ৩০ গজ উচু ও ত্রিতল বিশিষ্ট ছিল। উহার দুই পার্শ্বে অনেকগুলি জানালা 
ছিল। এভাবে ওহীর মাধ্যমে হযরত নূহ (আ)-র হাতে নৌকা ও জাহাজ নির্মাণ 
শিল্পের গোড়াপত্তন হয়েছিল । অতপর যুগে যুগে তার উন্নতি সাধিত হয়ে চলেছে। 


প্রতিটি শিল্পকর্মের সূচনা ওহীর মাধ্যমে হয়েছে 8 হাফেয শামসুদ্দীন যাহাবী 
রচিত “আত-তিরবুন-নববী” কিতাবে বর্ণিত আছে যে, মানুষের জনা প্রয়োজনীয় সর্ব- 
প্রকার শিল্পকর্ম ওহীর মাধ্যমে কোন নবীর পবিভ্র হস্তে শুরু হয়েছে। অতপর প্রয়োজন 
অনুসারে যুগে যুগে তার মধ্যে উন্নতি-অগ্রগতি ও উৎকর্ষ সাধন করা হয়েছে। সবপ্রথম 
হযরত আদম আ)-এর প্রতি যেসব ওহী নাযিল করা হয়েছিল, তার অধিকাংশ ছিল 


৬৮৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


ভূমি আবাদ করা, কৃষিকার্য ও শিল্প সংক্রান্ত। পরিবহনের জন্য চাকা, চলতি গাড়ী হযরত 
আদম (আ)-ই সর্বপ্রথম আবিক্ষার করেছিলেন । 


আলীগড়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ বলেন, কালের বিবর্তনে বিভিন্ন প্রকার 
গাড়ী আবিষ্কৃত হয়েছে, কিন্তু সব গাড়ীর ভিত্তি চাকার উপর। গরুর গাড়ী, ঘোড়ার 
গাড়ী হতে শুরু করে মোটর ও রেলগাড়ী সবন্র চাকার কারবার। কাজেই, যিনি সর্ব- 
প্রথম চাকা আবিষ্কার করেছেন তিনিই সবচেয়ে বড় আবিষ্কারক। আর এ কথা আগেই 
বলা হয়েছে যে, আল্লাহ্‌র নবী হযরত আদম (আট) ওহীর মাধ্যমে সর্বপ্রথম চাকার 
আবিক্ষার করেছিলেন । 


এ দ্বারা আরো বোঝা গেল যে, মানুষের প্রয়োজনীয় শিল্পকর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ ও 
মর্যাদাসম্পন্ন । তাই আল্লাহ তা'আলা স্বীয় রসূলগণকে .ওহীর সাহায্যে তা শিক্ষাদান 
করেছেন। 


আল্লাহ্‌ তা'আলা হযরত নূহ আ)-কে নৌকা নির্মাণ পদ্ধতি ও কলা-কৌশল শিক্ষা 
দানের সাথে সাথে জানিয়ে দিয়েছেন যে, আপনার কওমের উপর এক মহাপ্লাবন আসবে, 
তারা সবাই ডুবে মরবে, তখন আপনি স্নেহপরবশ হয়ে তাদের জন্য কোন সুপারিশ 
যেন না করেন। | 


৩৮ নং আয়াতে নৌকা তৈরিকালীন সময়ে নৃহ আ)-র কওমের উদাসীনতা, 
গাফলতি, অবজ্তা ও দুঃসাহস এবং এর শোচনীয় পরিণতির বর্ণনা দেয়া হয়েছে যে, 
আল্লাহ্‌র আদেশক্রমে হযরত নূহ আ) যখন নৌকা নির্মাণ কার্ষে ব্যস্ত ছিলেন তখন 
তাঁর পার্খ দিয়ে পথ অতিক্রমকালে কওমের বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে জিজেস করত-_ 
আপনি কি করছেন? তিনি উত্তর দিতেন যে, অনতিবিলম্বে এক মহাপ্লাবন হবে, তাই 
নৌকা তৈরি করছি। তখন তারা বলত-_-“এখানে তো পান করার মত পানিও দুর্লভ, 
আর আপনি ডাঙ্গা দিয়ে জাহাজ চালাবার ফিকিরে আছেন।” তদুত্তরে হযরত নূহ (আ) 
বলতেন, যদিও আজ তোমরা আমাদের প্রতি উপহাস করছ, কিন্তু মনে রেখ সেদিন 
দূরে নয়, যেদিন আমরাও তোমাদের প্রতি উপহাস করব । অর্থাৎ তোমরা উপহাসের পান্র 
হবে। বন্ততপক্ষে নবীগণ কখনো ঠাট্া-বিদ্রপ করেন না। কাউকে উপহাস করা তাঁদের 
শান ও মর্যাদার পরিপন্থী বরং হারাম । কোরআন মজীদে ইরশাদ হয়েছে ঃ 


টে 
মেশে A“ AS AIG A “Sle AT A YS DA Irn 


৪০ 108৯ 19 5 0 ০৪০৪ 13 ৩৩ [5১ ৯১ 

অর্থাৎ “এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে উপহাস করবে না। হতে পারে যে, 
উপহাসকারীদের চেয়ে যাদের উপহাস করা হচ্ছে (আল্লাহ্‌র কাছে ) তারাই শ্রেষ্ঠতর ।” 
(পারা ২৬, সুরা হুজুরাত, ১১ আয়াত ) সুতরাং পূর্বোক্ত আয়াতে উপহাস করার অর্থ 
কাজের মাধ্যমে জবাব দেয়া। সেমতে “আমরা তোমাদেরকে উপহাস করব” বাক্যের 
অর্থ হচ্ছে-_-তোমরা যখন আযাবে পতিত হবে, তখন আমরা তোমাদেরকে বলব যে, 


সুরা হদ ৬৮৯ 


“ইহা তোমাদের উপহাসের মর্মীন্তিক পরিণতি |” যেমন ৩৯ নং আয়াতে উল্লেখ করা 
হয়েছে, অচিরেই তোমরা জানতে পারবে যে, কাদের উপর লাঞ্ছনাকর আযাব আসছে 


এবং চিরস্থায়ী আযাব কাদের উপর হয়। প্রথম ৮১145 শব্দের দ্বারা দুনিয়ার আযাব 
এবং (১০০ ৪৪152. দ্বারা আখিরাতের চিরস্থায়ী আযাব উদ্দেশ্য। 


৪০ নং আয়াতে প্লাবন আরস্তকালীন করণীয় ও আনুষঙ্গিক ঘটনা বর্ণনা করা 
হয়েছে । ইরশাদ হয়েছে £ 


SAS WW 7১1 


)১291)5 ১6১22 এ 


অর্থাৎ “অবশেষে যখন আমার ফয়সালা কার্যকরী করার সময় হল এবং উনুন 
হতে পানি উথলে উঠতে লাগল ।” 
৫ 2 প 
35১01 -তান্নর শব্দের একাধিক অর্থ রয়েছে। ভূপৃষ্ঠকেও তান্গ'র বলা হয়, 


রুটি পাকানোর তন্দুরকেও তান্নর বলে, যমীনের উচু অংশকেও তান্ন,র বলে। তাই 
তফসীরকার ইমামগণের কারো কারো মতে আলোচ্য আয়াতে তান্নর অর্থ ভূপৃষ্ঠ । সমগ্র 
ভূপৃষ্ঠে ফাটল স্চ্টি হয়ে পানি উথলে উঠছিল। কেউ কেউ বলেন--এখানে তান্নুর 
বলে হযরত আদম তআ)-এর রুট পাকানো তন্দুরকে বোঝানো হয়েছে, যা সিরিয়ার 
& 9. 5 ৬ “আইনে আরদাহ" নামক স্থানে অবস্থিত । উত্ত তন্দুর অত্যন্তর হতেই 
সর্বপ্রথম পানি উঠতে শুরু করেছিল । কেউ বলেন--এখানে হযরত নূহ আ)-এর তন্দুরকে 
বোঝানো হয়েছে-__যা কুফা শহরের একপ্রান্তে অবস্থিত ছিল। হযরত হাসান বসরী রর), 
মুজাহিদ রে), শা,বী রে), হযরত ইবনে আব্বাস রো) প্রমুখ অধিকাংশ মুফাসসির এ 
অভিমতটি গ্রহণ করেছেন। 


ইমাম শা'বী রে) কসম করে বলেছেন যে, উক্ত তন্দুর কুফা শহরের একপ্রান্তে 
অবস্থিত ছিল। কৃফার বর্তমান মসজিদের মধ্যবর্তী স্থানে হযরত নূহ আ) তাঁর নৌকা 
তৈরী করেছিলেন। আর তন্দুর ছিল এ মসজিদের প্রবেশদ্বার। 


হযরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস রো) বলেন, আল্লাহ্‌ তা'আলা হযরত নূহ 
(আ)-কে মহাপ্লাবনের পূর্বাভাসস্থরূপ আগেই জানিয়ে দিয়েছেন যে, যখন আপনার 
ঘরের উনুন ফেটে পানি উঠতে দেখবেন, তখন বুঝবেন যে, মহাপ্লাবন শুরু হয়েছে। 


--(তফসীরে কুরতুবী ও মাযহারী ) 


আল্লামা কুরতুবী রে) বলেন, তান্নর শব্দের ব্যাখ্যায় মতভেদ পরিলক্ষিত হলেও 
আসলে কোন দ্বন্দ্ব নেই। কেননা, প্লাবন যখন শুরু হয়েছে তখন রুটি পাকানো তন্দুর 
হতেও পানি উঠেছে, সমতলভূমি হতেও উঠেছে আর উচু যমীন হতেও পানি উঠেছে। 


৬৯০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


সিরিয়ার আইনুল আরদার তন্দুর হতেও উঠেছে এবং কৃফার তন্দুর হতেও উঠেছে। 
অল্প সময়েই সব একাকার হয়েছে । যেমন কোরআন পাকের আয়াতে স্পষ্ট ইরশাদ 
করা হয়েছে £ 


FAIS ee AA | “ABTS 


১৬ ০০১৪ 35০4০ ০৮০৩1 51210 


অর্থাৎ “অতপর আমি মুষলধারায় বর্ষণের সাথে সাথে আসমানের দ্বারসমূহ 
খুলে দিলাম এবং যমীনে প্রঅ্রবণরূপে প্রবহমান করলাম ।--€২৭ পারা, সুরা আল 
কামার, আয়াত---১১ ) 


ইমাম শাসবী রেট আরো বলেছেন যে, কৃফার এই জামে মসজিদটি মসজিদে- 
হারাম, মসজিদে-নববী ও মসজিদে-আকসার পর বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন বিশ্বের চতুর্থ 
মসজিদ ৷ 


তুফান সুরু হওয়া মান্র হযরত নূহ (আ)-কে হুকুম দেয়া হল £ 


A Ar ww A 
রি 


ও ১3) ০6৩০ ৬৪ ০০১1 


অর্থাৎ “জোড়বিশিষ্ট প্রত্যেক প্রাণী এক-এক জোড়া করে নৌকায় তুলে নিন।” 
এতদ্বারাশ্বোঝা যায় যে, হযরত নূহ আ)-র জাহাজে সারা দুনিয়ার সব ধরনের প্রাণীর 
সমাবেশ করা হয়নি। বরং যেসব প্রাণী স্ত্রী-পুরুষের মিলনে জন্ম হয় এবং পানির মধ্যে 
বেঁচে থাকতে পারে না, শ্তধু সেসব পশু-পাখি উঠানো হয়েছিল। জলজ প্রাণী উঠানো 
হয়নি। ডাঙ্গার প্রাণীকুলের মধ্যে যেসব পোকা-মাকড়, কীট-পতঙ্গ, পুরুষ-স্ত্রীর মিলন 
ছাড়াই জন্ম হয় তাও বাদ পড়েছে । শুধু গরু, ছাগল, ঘোড়া, গাধা ইত্যাদি গৃহপালিত 
ও অতীব প্রয়োজনীয় পশু-পাখি কিশতিতে উঠানো হয়েছিল । এতদ্বারা এ সন্দেহ 
দূরীভূত হল যে, সারা দুনিয়ার সর্বপ্রকার প্রাণীকুলের স্থান সংকুলান এতটুকু কিশতিতে 
কিভাবে হলো £ 


অতপর হযরত নূহ আ)-কে নির্দেশ দেওয়া হয়েছে যে, বেঈমান কাফিরদের বাদ 
দিয়ে আপনার পরিজনবর্গকে এবং সমস্ত ঈমানদারকে কিশতিতে তুলে নিন। তবে 
তৎকালে ঈমানদারদের সংখ্যা অতি নগণ্য ছিল । 


জাহাজে আরোহণকারীদের সঠিক সংখ্যা কোরআনে ও হাদীসে নির্দিষ্ট করে 
কোথাও উল্লেখ করা হয়নি। তবে হযরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস রো) হতে বর্ণিত 
আছে যে, তাদের সর্বমোট সংখ্যা ছিল ৮০ জন। যাদের মধ্যে হযরত নূহ (আ)-র 
তিন পুন্র হাম, সাম, ইয়াফেস ও তাদের ৩ জন স্ত্রীও ছিল। নূহ (আ)-র চতুর্থ পুত্র 
কেন্“আন কাফিরদের সাথে থাকায় সে ডুবে মরেছে। 


সুরা হুদ ৬৯১ 


GLO AL TL Toa EE eit 
সু লে কা bcs 15908, 


চপ 


ERE EET ET ETE ডে, 

244 ৮9৬৭ ০৪ তল 
Oat GE EOI IC Cl 05; রি 
DT Ss SME SES IGE চেনে 


(৪১) আর তিনি বললেন, তোমরা এতে আরোহণ কর। আল্লাহ্‌র নামেই 
এর গতি ও স্থিতি। আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ণ , মেহেরবান। (৪২) আর 
নৌকাখানি তাদের বহন করে চলল পবতপ্রমাণ তরঙ্গমালার মাঝে, আর নহ আআ) তার 
পুন্রকে ডাক দিলেন আর সে সরে রয়েছিল, তিনি বললেন, প্রিয় বৎস! আমাদের সাথে 
আরোহণ কর এবং কাফিরদের সাথে থেক না। ৫8৩) দে বলল, আমি অচিরেই 
কোন পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে পানি হতে রক্ষা করবে। নূহ (আ) বললেন, 
আজিকার দিনে আল্লাহ্‌র হুকুম থেকে কোন রক্ষাকারী নেই। একমান্র তিনি যাকে দয়া 
করবেন। এমন সময় উভয়ের মাঝে তরঙ্গ আড়াল হয়ে দাড়াল, ফলে সে নিমজ্জিত হল। 
(88) আর নির্দেশ দেয়া হল---হে পৃথিবী! তোমার পানি গিলে ফেল, আর হে আকাশ 
ক্ষান্ত হও। আর পানি হ্রাস করা হল এবং কাজ শেষ হয়ে গেল, আর জুদী পর্বতে 
নৌকা ভিড়ল এবং ঘোষণা করা হল “দুরাজ্মা কাফিররা নিপাত যাক ।" 

















তফসীরের সার-সংক্ষেপ 


আর নহ (আট) (নৌকায় আরোহণ করিয়ে স্বীয় অনুগামীদেরকে ) বললেন, 
(এস,) তোমরা (সবাই) এতে (এই কিশতিতে ) আরোহণ কর, (ডুবে যাওয়ার কোন 
আশংকা করো না। কেননা,) এর গতি ও এর স্থিতি (সবই একমাত্র ) আল্লাহ্‌র নামে । 
(তিনিই এর হিফাযতকারী, অতএব আশংকার কোন কারণ নেই। বান্দাদের পাপ- 
তাপ তাদেরে ডুবাতে চাইলেও) আমার পালনকর্তা বড়ই ক্ষমাশীল ও করুণাময়, 
কোন সন্দেহ নেই । (তিনি নিজ রহমতে অপরাধ মার্জনা করেন, অধিকন্তু হিফাযত 


৬৯২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


করেন। সারকথা, সবাই নিশ্চিন্তে নৌকায় আরোহণ করল। ইতিমধ্যে পানি অত্যন্ত 
রূদ্ধি পেল) আর উক্ত) কিশতিখানি তাদের বহন করে চলল পর্বতপ্রমাণ তরঙ্গমালার 
মাঝে; আর নূহ (আ) তাঁর (এক) পুন্রকে (যার নাম ছিল কেনআন; যাকে অনেক 
বোঝানো সত্ত্বেও ঈমান আনেনি, তাকে কিশতিতে আরোহণ করতে দেয়া হয়নি । তখন 
পর্যন্ত কিশতি কুলেই ছিল।) আর সে (কিশতি হতে আলাদা স্থানে অর্থাৎ কিনারায় ) 
সরে (দাঁড়িয়ে ) ছিল, (শেষবারের মত) ডেকে বললেন-_ প্রিয় বস! (কিশতিতে আরোহণ 
করার পুরশত' পূরণ করত অর্থাৎ ঈমান আনয়ন করে সত্বর) আমাদের সাথে 
(কিশতিতে) আরোহণ কর, আর (আকীদা বিশ্বাসের দিক দিয়ে ) কাফিরদের সাথে থেক না। 
(অর্থাৎ কুফরী ও শিরকী আকীদা পরিত্যাগ কর নতুবা সলিল সমাধি লাভ করবে ।) 
সে (তৎক্ষণাৎ) বলল, আমি (এক্ষুণি) কোন (উচু) পাহাড়ের শীর্ষে) আশ্রয় গ্রহণ 
করব, যা আমাকে পানি হতে (নিরাপদে) রক্ষা করবে। (বস্তুত তখন প্লাবনের 
প্রাথমিক অবস্থা ছিল এবং পর্বতশীর্ষে তখন পর্যন্ত পানি পৌছেনি। ) নূহ্‌ আ) বললেন, 
আজকের দিনে আল্লাহ্‌ তা'আলার (আযাবের ) হুকুম হতে কোন রক্ষাকারী নেই। 
(পাহাড় পর্বত বা অন্য 'কোন শক্তির দ্বারা কাজ হবে না।) তবে আল্লাহ্‌ পাক (স্বয়ং) 
যাকে অনুগ্রহ করবেন, (তাকে তিনিই রক্ষা করবেন। যা হোক, হতভাগা কেন্'আন 
তখনও ঈমান আনল না, প্রবল বেগে পানি বাড়ছিল )। আর এমন সময় তাদের 
(পিতা-পুত্র) উভয়ের মাঝে (এক বিশাল) তরঙ্গ আড়াল হয়ে দীড়াল, এতে সে কেন- 
আনও অন্যান্য) কাফিরদের মত নিমজ্জিত হল। আর (সমস্ত কাফির নিমজ্জিত 
হওয়ার পর) নির্দেশ দেয়া হল, হে পৃথিবী, তোমার €উপরিস্থিত সব) পানি গিলে ফেল, 
আর হে আকাশ, (বর্ষণ হতে) ক্ষান্ত হও । ( উভয় নির্দেশ তৎক্ষণাৎ কার্যকরী হল,) 
আর পানি হ্রাস করা হল এবং কাজ যা হওয়ার ছিল হয়ে গেল। আর কিশতি এসে 
জুদী পাহাড়ে ভিড়ল এবং ঘোষণা করা হল---কাফিররা রহমত হতে দৃরীভ্ত। 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
যানবাহনে আরোহণের আদব £ ৪১ নং আয়াতে নৌকা-জাতাজ্ ইত্যাদি জল-যানে 


পা! add শা & পা ৬ 
আরোহণ করার আদব শিক্ষা দেয়া হয়েছে যে, ৩10০5 ৬ কপ এগ ৪নন 
Pf GS dcr Ase 


১৫১) ১৯৭ 8) বলে আরোহণ করবে । 


Ae 


Sy  মাজরে' অর্থ চলা, গতিশীল হওয়া। 


a 


| « 4 


৬র্গ ৩  মুরসা” অর্থ স্থিতি বা থামা। অর্থাৎ অন্তর কিশতির গতি ও স্থিতি 
আল্লাহ্‌র নামে, এর চলা ও থামা আল্লাহ্‌ তাআলার মর্জি ও কুদরতের অধীন। 


সূরা হুদ ৬৯৩ 


প্রতিটি যানবাহনের গতি স্থিতি আল্লাহ্‌র কুদরতের অধীন ঃ সামান্য চিন্তা করলেই 
মান্ষ উপলব্ধি করতে পারত যে, জলযান, স্থলযান ও শন্যযান অথবা কোন জানদার 
সওয়ারী হোক, তা সৃন্টি বা তৈরী করা, পরিচালনা ও নিয়ন্ত্রণ করা মানুষের সাধ্যাতীত 
ব্যাপার । স্থল দৃষ্টিতে মানুষ হয়ত এই বলে আস্ফালন করতে পারে যে, আমরা এটা 
তরি করেছি, আমরা এটা পরিচালনা ও নিয়ন্ত্রণ করছি। অথচ প্রকৃতপক্ষে এটার লোহা- 
লন্কড়, তামা-পিতল, এলুমিনিয়াম ইত্যাদি মূল উপাদান ও কাঁচামাল তারা সৃষ্টি করে না। 
এক তোলা লৌহ বা এক ইঞ্চি কাঠও তৈরী করার ক্ষমতা তাদের নেই। অধিকন্তু উক্ত 
কাঁচামাল দ্বারা রকমারি যন্ত্রাংশ তৈরী করার কলাকৌশল তাদের মস্তিষ্কে কে দান 
করেছেন? মানুষ শুধু নিজ বুদ্ধির জোরে যদি তা উদ্ভাবন ও আবিষ্ষার করতে পারত 
তাহলে দুনিয়ায় কোন নির্বোধ লোক থাকত না। সবাই এরিস্টটল, প্লেটো, এডিসন 
বনে যেত। কোথাকার কাঠ, কোন খনির লোহা, আর কোন দেশের যন্ত্রপাতি ব্যবহার 
করে যানবাহনের কাঠামো তৈরি হয়। অতপর শত-শত টন, হাজার হাজার মণ মালামাল 
বহন করে যমীনের উপর দৌড়ানো বা হাওয়ার উপর উড়ার জন্য যে শক্তি অপরিহার্য, 
তা পানি ও বায়ুর ঘর্ষণে বিদ্যুৎরাপে হো'ক বা জ্বালানি তেল ইত্যাদি হোক সর্বাবস্থায় 
চিন্তা করে দেখুন তন্মধ্যে কোন্টি মানুষ সৃষ্টি করেছেন £ বায়ু বা পানি কি সে সৃষ্টি 
করেছে? তেল বা পেট্রোল কিসে স্বষ্টি করেছে? এর অক্সিজেন ও হাইড্রোজেন শক্তি 
কি মানুষ সৃষ্টি করেছে £ 


মানুষ যদি বিবেককে সামান্য কাজে লাগায় তাহলে অনায়াসে অনুধাবন করতে 
পারে যে, বিজ্ঞানের এ চরম উন্নতি ও বিস্ময়কর আবিক্ষারের যুগেও মানুষ একেবারে 
অক্ষম ও অসহায়। আর এটা অনস্বীকার্ধ সত্য ঘষে, প্রত্যেকটি যানবাহনের গতি ও 
স্থিতি, নিয়ন্তণ ও হিফাযত একমাত্ৰ আল্লাহ্‌ তা'আলার কুদরতের অধীন । 


আত্মভোলা মানুষ তাদের বাহ্যিক জৌড়া-তালির কার্যকলাপ যাকে বৈজ্ঞানিক আবি- 
ক্কারের নাম দিয়েছে তার উপর গৌরব ও অহংকারের নেশায় এমন মাতাল হয়েছে 
যে, মৌলিক সত্যটি তাদের চোখে অদৃশ্য হয়ে যাচ্ছে। এহেন বিভ্রান্তির বেড়াজাল হতে 
মানুষকে মুক্ত করার জন্যই আল্লাহ্‌ পাক যুগে ফুগে স্বীয় পয়গম্ব রগণকে প্রেরণ 
করেছেন। . 

৮5৩0৩ Aw A 

৬৪৮15 কণ এ | ন একমাত্র আল্লাহ্‌র নামেই এর গতি ও স্থিতি 
বলে মৌল সত্যকে চোখের সামনে তুলে ধরা হয়েছে। বাহ্যিক দৃষ্টিতে এটা মাত্র দুই 
শব্দ বিশিষ্ট একটি বাক্য হলেও বস্তুত এটা এমন একটা ধারণার প্রতি পথনিদেশ করে, 
যদ্দ্বারা মানুষ বস্তু জগতে বসবাস করেও ভাবজগতের অধিবাসীতে পরিণত হয় এবং 
স্ষ্টিজগতের প্রতিটি অনু-পরমাণুতে স্থচ্টিকর্তার বাস্তব উপস্থিতি অবলোকন করতে 
সক্ষম হয়। 


৬৯৪ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


মু'মিনের দুনিয়াদারী ও কাফিরের দুনিয়্াদারীর মধ্যে এখানেই স্পষ্ট ব্যবধান । 
যানবাহনে উভয়েই আরোহণ করে, কিন্তু মু'মিন যখন কোন যানবাহনে আরোহণ করে 
তখন সে শুধু মীনের দুরত্ব হই অতিক্রম করে না, বরং আধ্যাত্মিক জগতে ও পরিভ্রমণ 
করে থাকে । 

6২ ও 8৩ নং আয়াতে বলা হয়েছে যে, হযরত নূহ (আ)-র সকল পরিজন- 
বগ কিশতিতে আরোহণ করল, কিন্তু কেনআন” নামক একটি ছেলে বাইরে রয়ে গেল। 
তখন পিতৃসুলভ ম্নেহবশত হযরত নূহ (আ) তাকে ডেকে বললেন, প্রিয় বৎস, আমাদের 
সাথে নৌকায় আরোহণ কর, কাফিরদের সাথে থেক না, পানিতে ডুবে মরবে। 
কাফির ও দুশমনদের সাথে উক্ত ছেলেটির যোগসাজশ ছিল এবং সে নিজেও কাফির 
ছিল। কিন্তু হযরত নৃহ্‌ আ) তার কাফির হওয়া সম্পর্কে নিশ্চিতভাবে অবহিত ছিলেন 
না। পক্ষান্তরে যদি তিনি তার কুফরী সম্পর্কে অবহিত থেকে থাকেন, তাহলে তাঁর 
আহ্বানের মর্ম হবে--নৌকায় আরোহণের পূর্বশর্ত হিসাবে কুফরী হতে তওবা করে 
ঈমান আনার দাওয়াত এবং কাফিরদের সংসর্গ পরিত্যাগ করার উপদেশ দিয়েছিলেন । 
কিন্তু হতভাগা “কেনআন' তখনও প্লাবনকে অগ্রাহ্য করে বলছিল---আপনি চিন্তিত 
হবেন না। আমি পর্বতশীর্ষে আরোহণ করে প্লাবন হতে আত্মরক্ষা করব। হযরত নূহ 
(আ) পুনরাক্স তাকে সতর্ক করে বললেন যে-আজকে কোন উচু পর্বত বা প্রাসাদ 
কাউকে আল্হর আযাব হতে রক্ষা করতে পারবে না। আল্লাহ্‌র খাস রহমত ছাড়া 
আজ বাঁচার অন্য কোন উপায় নেই। দুর থেকে পিতা-পুর্নের কথোপকথন চলছিল । 
এমন সময় সহসা এক উত্তাল তরঙ্গ এসে উভয়ের মাঝে অন্তরালের সৃষ্টি করল এবং 
কেনআনকে নিমজ্জিত করল । এতিহাসিক সুত্রে জানা যায় যে, হযরত নূহ (আ)-র 
তুফানের সময় এক একটি ঢেউ বড় বড় পাহাড়ের চূড়া হতে ১৪ গজ এবং কোন কোন 
বর্ণনায় পাওয়া যায় ৪০ গজ উচ্চতাবিশিষ্ট ছিল। 


8৪ নং আয়াতে প্লাবন সমাপ্তি ও পরিবেশ শান্ত হওয়ার বর্ণনা দেওয়া হয়েছে যে, 
on A পালি FAS 


আল্লাহ, তাআলা যমীনকে সম্বোধন করে নির্দেশ দিলেন £ SL Al 1 5) 


অর্থাৎ “হে যমীন, তোমার সব পানি গিলে ফেল।” অর্থাৎ যে পরিমাণ পানি যমীন 
উদগীরণ করেছিল, সে সম্পর্কে হকুম দেওয়া হল যেন যমীন তা শুষে নেয়। আকাশকে 
অর্থাৎ মেঘমালাকে নির্দেশ দিলেন--“ক্ষান্ত হও, বারি বর্ষণ বন্ধ কর।” ফলে রুষ্টিপাত 
বন্ধ হল, যমীনের পানি ভূ-অভ্যন্তরে চলে গেল। আর. আসমান হতে ইতিপূর্বে বর্ষিত 
পানি নদ-নদীর আকার ধারণ করল---যা দ্বারা পরবর্তীকালে মানব সমাজ উপকৃত 
হতে পারে ।--( তফসীরে কুরতুবী ও মাযহারী ) 

অত্র আয়াতে আল্লাহ্‌ তা'আলা যমীন ও আসমানকে সন্োধন করে নির্দেশ দান 
করেছেন। অথচ বাহ্যিক দৃষ্টিতে কোন অনুভূতিসম্পন্ন বস্তু নয়। তাই কেউ কেউ 
এখানে রূপক অর্থ গ্রহণ করেছেন। কিন্তু বাস্তব ব্যাপার হচ্ছে এই যে, আমাদের 
দৃষ্টিতে বিশ্বের যেসব বস্তু অনুভূতিহীন নির্জীব জড় পদার্থ মাত্র, আসলে তা সবই 


সুরা হুদ ৬৯৫ 


অনুভূতিসম্পন্ন ও প্রাণবিশিষ্ট । অবশ্য তাদের আত্মা ও অনুভূতি মানুষ ও অন্যান্য প্রাণীর 
পর্যায়ের নয়। তাই তাদের প্রাণহীন ও অনুভূতিহীন সাব্যস্ত করে শরীয়তের বিধি- 


নিষেধ হতে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে । কোরআন মজীদের বিভিন্ন আয়াতে এর 
AZ 3“ AL AD a রা 
প্রমাণ রয়েছে ঃ যেমন-হ ১৩৯৭ ৫4০৯ 1 পট ৩০ 12 অর্থাৎ “এমন কোন 


এগ wl শা পি 


বন্ত নেই যা আল্লাহ্‌র হামদ ও তসবীহ পাঠ করছে না।” আর একথা সুস্পষ্ট যে, 
আল্লাহর মারিফত ও পরিচয় ছাড়া হামদ ও তসবীহ্ধ পাঠে সক্ষম হওয়া সম্ভব নয় আর 
পরিচয় লাভের জন্য জ্ঞান ও অনুভূতি থাকা অপরিহার্য । অতএব উপরোক্ত আয়াতে করীমা 
দ্বারা প্রমাণিত হচ্ছে যে, প্রত্যেক বস্তুর মধ্যে যথাযোগ্য অনুভূতি রয়েছে, যা দ্বারা সে নিজের 
সৃষ্টিকর্তাকে চিনতে ও জানতে পারে; স্রষ্টা তাকে কি জন্য সৃস্টি করেছেন, কোন্‌ কাজে 
নিয়োজিত করেছেন, তাও উত্তমরূপে জানে এবং তা পূরণ করার জন্য আত্মনিয়োজিত 
Le GSI C/A a 03 Ia 3 
থাকে। কোরআন পাকের আয়াতে 6 ১৯ (০ ৪৪৯ তে 45 ০৪৮51 এর মধ্যে এ 
কথাই বলা হয়েছে । | 


অতএব, আলোচ্য আয়াতে আসমান ও যমীনকে সরাসরি সম্বোধন করে নির্দেশ 
দেওয়া হয়েছে বললে কোন অসুবিধা নেই! মাওলানা রূমী রে) বলেন 8 


১05১১ ৯৯ ৪৬১) 8) 9৩০ 97৯৪ ১) ০85৯15532-0 
“মাটি, বায়ু, আগুন ও প্রানিরও প্রাণ আছে। আমার ও তোমার কাছে তা প্রাণহীন, 
কিন্ত আল্লাহ্‌র কাছে জীবস্ত ৷” 
আলোচ্য আয়াতের শেষ্বাংশে বলা হয়েছে যে, যমীন ও আসমান হুকুম পালন 
করল, প্লাবন সমাপ্ত হল, ভুদী পাহাড়ে নৌকা ভিড়ল আর বলে দেওয়া হল বে, দ্রুরাত্মা কাফি- 
ররা চিরকালের জন্য আল্লাহর রহমত হতে দূরীভূত হয়েছে। 


ডুদী পাহাড় বর্তমানেও এ নামেই পরিচিত । এটা হযরত নূহ (আ)-এর মূল 
আবাসভূমি ইরাকের মোসেল শহরের উত্তরে ইবনে উমর দ্বীপের অদূরে আর্মেনিয়া 


বন্তত এটি একটি পর্বতমালার অংশ বিশেষের নাম। এর অপর এক অংশের 
নাম আরারাত পরত । বর্তমান তওরাভে দেখা যায় যে, হযরত নৃহ আ)-র কিশতি 
আরারাত পর্বতে ভিড়েছিল। উভয় বর্ণনার মধ্যে মৌলিক কোন বিরোধ নেই । প্রাচীন 
ইতিহাসে প্রচলিত বর্ণনায়ও দেখা যায় যে, জুদী পাহাড়েই কিশতি ভিডেছিল। প্রাচীন 
ইতিহাসে আরো উল্লেখ আছে যে, ইরাকের বিভিন্ন স্থানে উক্ত কিশতির ভগ্ন টুকরা এখনো 
অনেকের কাছে সংরক্ষিত রয়েছে, যা বরকতের জন্য সংরক্ষিত হয় এবং রোগ ব্যাধিত 
ব্যবহার করা হয়। 


৬৯৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


তফ্সীরে তাবারী ও বগভীতে আছে যে, হযরত নূহ আ) ১০ই রজব কিশতিতে 
আরোহণ করেছিলেন। দীর্ঘ ৬ মাস পর্যন্ত উক্ত কিশতি তুফানের মধ্যেই চলছিল । 
যখন কা'বা শরীফের পার্থে পৌছল, তখন সাতবার কা'বা শরীফের তাওয়াফ করল। 
আল্লাহ, তা'আলা বায়তুল্লাহ্‌ শরীফকে পানির উপরে তুলে রক্ষা করেছিলেন । পরিশেষে 
১০ই মুহাররম অর্থাৎ আশুরার দিন জুদী পাহাড়ে কিশতি ভিড়ল। হযরত নূহ আ) 
স্বয়ং সেদিন শোকরানার রোযা রাখলেন এবং সহযাত্রী সবাইকে রোযা পালনের নির্দেশ 
দিলেন। কোন কোন রেওয়ায়েতে আছে যে, কিশতিতে অবস্থানরত যাবতীয় প্রাণীও 
সেদিন রোযা পালন করেছিল ।--€ তফসীরে কুরতুবী ও মাযহারী ) 


পূর্ববর্তী নবীগণের সব শরীয়তেই মুহাররম মাসের দশম তারিখে অর্থাৎ আশুরার 
দিনটিকে সবিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। রমযানের রোযা ফরয হওয়ার পূর্ব পর্যন্ত 
ইসলামের প্রাথমিক যুগেও আশুরার রোযা ফরয ছিল। রমযানের রোযা ফরয হওয়ার 
পর আশুরার রোযা ফরয থাকেনি, তবে তা সুন্নত ও বিশেষ সওয়াবের কাজ হিসাবে 
সর্বদা পরিগণিত । 


(55 905 ১৯505 1 &] 25 0036 46৮৯ ১৫ 
জয়ে 22০65 
না 
০১১৮-৩১-০০ ০১০৬:৬ ০০১০০ ৬ 3) 


৬৮ পা 





হর 7 


বানর 
FS SS ৪০৮০ ০৬ © Got G3 


TNA 


কিট ৫৮ ও 55 ঘি রর 2] 
০৯৫, ৯৯৮৩০ FS ES চারি 
৩ 


কিরে 
পাপ ৯১৯৯০ et SCAR RAR CALAN PAA TEENIE 2. Pa Anos MAIN CD ENN TNTROTRAATEEDMN NINN 


৩1১০০ ১৩৬ ০৪৩৪ 42855 441 ভরতে পি 
দর TE 
৪০:3৫) 45৩। 


(8৫) আর নূহ (আ) তার পালনকর্তীকে বললেন-__হে পরওয়ারদিগার! আমার 
পুত্র তো আমার পরিজনদের অন্তর্ভূক্ত; আর আপনার ওয়াদাও নিঃসন্দেহে সত্য 


$ঃ 


এ >» CA s Coie oT SAEs ৫ 


স্‌ 





সূরা হুদ ৬৯৭ 
নিশ্চয় সে আপনার পরিবারভূক্ত নয়। নিশ্চয়ই সে দুরাচার ! সুতরাং আমার কাছে 
এমন দরখাস্ত করবেন না যার খবর আপনি জানেন না। আমি আপনাকে উপদেশ 
দিচ্ছি যে, আপনি অজ্ঞদের দলভূত্ত হবেন না। (৪৭) নূহ (আ) বলেন--হে আমার 
পালনকর্তা! আমার খা জানা নেই এমন কোন দরখাস্ত করা হতে আমি আপনার কাছেই 
আশয় চাইতেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন. তাহলে আমি 
ক্ষৃতিহস্ত হবো: (৪৮) হুকুম হল-হে নৃহ (আঁ): আমার পক্ষ হতে নিরাপত্তা এবং 
আপনার নিজের ও সঙ্গীয় সম্প্রদায়গুলির উপর বরকত সহকারে অবতরণ করুন । 
আর অন্যান্য যেসব সম্প্রদায় রয়েছে আমি তাদেরকেও উপরুত হতে দিব। অতপর 
তাদের উপর আমার দারুণ আযাব আপতিত হবে। (৪৯) এটা গায়েবের খবর, আমি 
আপনার প্রতি ওহী প্রেরণ করছি। ইতিপূর্বে এটা আপনার এবং আপনার জাতির জানা 
ছিল না। আপনি ধৈর্য ধারণ করুন। হারা ভয় করে চলে; তাদের পরিণাম ভাল, 
সন্দেহ নেই। 


আর আপনিই সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী। (৪৬) আল্লাহ্‌ বলেন--হে নৃহ! 





তফসীরের সারসংক্ষেপ 

[ নৃহ আ)-এর ডাকে সাড়া দিয়ে ঈমান আনয়ন করতে কিনআন যখন অস্বীকার 
করল, তখন সে নিমজ্জিত হওয়ার পূর্বেই আল্লাহ্‌ তাআলা হয়ত তার অন্তরে ঈমান 
ঢেলে দিবেন এবং সেঈমান আনগ্নন করবে এ আশায় ] হযরত নূহ (আট স্বীয় পরওয়ার- 
দিগারকে বললেন- হে পরওয়ারদিগার ! আমার পুত্র তো আমার পরিজনভূত্ত আর 
আপনার ওয়াদাও নিঃসন্দেহে সত্য (যে, পরিজনবর্গের মধ্যে যারা ঈমানদার তাদেরে 
আপনি রক্ষা করবেন)। আর (যদিও সে বর্তমান ঈমানদার না হওয়ার কারণে পরিন্রাণ 
লাভের অযোগ্য, কিন্তু) আপনি তো আহকামুল হাকিমীন ( সবশ্রেল্ঠ ফয়সালাকারী ও 
সর্বশক্তিমান । আপনার অসাধ্য কিছুই নেই। আপনি ইচ্ছা করলে তাকে ঈমান দান 
করে কিশতিতে আরোহণের যোগ্য করতে পারেন। বস্তত এটা ছিল কিনআনের ঈমান- 
দার হওয়ার জন্য দোয়া স্বরূপ )। আল্লাহ্‌ তা'আলা বললেন--হে নৃহ আট, (আমার 
অনাদি ইলম অনুসারে) সে (কিনআন ) আপনার পরিজনভূক্ত নয়, (অর্থাৎ যারা 
ঈমানের বদৌলতে নাজাত হাসিল করবে, তাদের মধ্যে নয়-ঈমান আনার সৌভাগ্য 
তার হবে না। বরং) সে (অন্তিমকাল পর্যন্ত) অবশ্যই দুরাচার (কাফির থাকবে। 
সৃতরাং আমার কাছে এমন কোন দোয়া বা) দরখাস্ত করবেন না যার (আসল ) খবর 
আপনার জানা নাই । আমি আপনাকে নসীহত করছি যে, আপনি ( অজ্তদের ) দলভুক্ত 
হবেন না। নৃহ (আ) বললেন---হে আমার প্রভূ । আমার যা জানা নেই ( ভবিষ্যতে ) 
এমন কোন দরখাস্ত করা হতে আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি ঃ (এবং পূর্বরুত 
ন্রটি মাজনার প্রার্থনা করছি। কেননা) আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া 
না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব, [ধ্বংস হয়ে যাব। জুদী পাহাড়ে কিশতি নোঙ্গর 


- ৬৯৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


করার কয়েক দিন পরে যখন পানি হ্রাস পেল, তখন হযরত নৃহ আ)-কে] বলা হল 
(অর্থাৎ স্বয়ং আল্লাহ্‌ পাক সরাসরি অথবা ফেরেশতার মাধ্যমে বললেন--) হে নূহ 
(আট, (এখন জুদী পাহাড় হতে সমতল ভূমিতে) অবতরণ করুন, আমার পক্ষ হতে 
নিরাপত্তা ও বরকত সহকারে যা নাযিল হবে আপনার নিজের উপর ও আপনার সঙীয় 
সম্প্রদায়গুলির উপর । (কারণ, তাঁরা সবাই ঈমানদার ছিলেন। একই কারণে কিয়ামত 
পর্যন্ত সকল মুমিন-মুসলমানদের উপর আল্লাহ্‌র তরফ হতে সালামতি ও বরকত নাষিল 
হওয়া সাব্যস্ত হচ্ছে।) আর (পরবতী যুগে এদের বংশধরদের মধ্য হতে অনেক 
লোক কাফিরও হবে, তাই তাদের অবস্থা বর্ণনা করা হচ্ছে যে, ভবিষ্যতে) এমন অনেক 
সম্প্রদায় হবে, যাদের আমি (পার্থিব জীবনে সাময়িকভাবে) উপকৃত হতে দেব। অতপর 
(কুফরী ও শিরকীর কারণে পরকালে) তাদের উপর আমার দারুণ আযাব আপতিত 
হবে। এই কাহিনী (হে মুহাম্মদ সা)! আপনার জন্য ও আপনার জাতির জন্য] 
গায়েবের খবরসমূহের মধ্যে একটি (খবর ), যা ওহীর মাধ্যমে আমি আপনাকে পৌছাচ্ছি! 
(ওহীর ) পূর্বে এ আপনিও জানতেন না এবং আপনার জাতি জানত মা। (সে হিসাবে) 
এটা ছিল গায়েবের খবর। € আর একমান্ত্র ওহী ছাড়া এটা জানার অন্য কোন উপায় ছিল 
না। অতএব, প্রমাণিত হচ্ছে যে,) আপনি ওহীর মাধ্যমে অন্র কাহিনী অবহিত হয়েছেন । 
এতদ্বারা আপনার নবুয্নত ও রিসালত অকাট্যভাবে প্রমাণিত হল । এতদসত্বেও নক্কার 
কাফিররা আপনার বিরোধিতা করছে। যা হোক, জাপনি ধৈর্ঘ ধারণ করুন । [যেমন 
ইতিপূর্বে হযরত নূহ (আ)-এর চরম ধৈর্যের বর্ণনা দেওয়া হয়েছে। কেননা,] যারা তাকওয়া 
অবলম্বন করে, তাদের জন্য কল্যাণকর পরিণাম (রয়েছে,) কোন সন্দেহ নেই। 1 যেমন 
হযরত নূহ (আ) ও তার কওমের ঘটনায় দেখা গেছে যে, কাফিরদের পরিণতি অত্যন্ত 
শোচনীয় হয়েছে আর ঈমানদারগণের পরিণাম কল্যাণপ্রসূ হয়েছে । অনুরূপভাবে বর্তমান 
যুগের কাফির বেঈমানদের দাপট সাময়িক ব্যাপার, পরিশেষে সত্য ও ন্যায়ের বিজয় 
অবধারিত । ] 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 


আলোচ্য ৫টি আয়াতে হযরত নূহ আ)-র তুফান সংক্রান্ত অবশিষ্ট কাহিনী 
ও সংশ্লিষ্ট হিদায়েত উল্লেখ করা হয়েছে । হযরত নৃহ আ)-র পৃপ্র কিনআন যখন 
মহান পিতার উপদেশ অগ্রাহ্য ও আহবানকে প্রত্যাখ্যান করল তখন তার ধ্বংস 
অনিবার্য দেখে হযরত নৃহ আ)-র পিতৃষ্সেহ ভিন্ন পথ অবলম্বন করল। তিনি আল্লাহ্‌ 
রাব্ুল-ইজ্জতের মহান দরবারে আরয করলেন, হে প্রভূ! আপনি আমার গরিজনবর্গকে 
রক্ষা করবেন বলে আমাকে আশ্বাস দিয়েছেন। নিঃসন্দেহে আপনার ওয়াদা সম্পূর্ণ 
সত্য ও সঠিক । কিন্তু অবস্তা দেখছি যে, আমার পুন্ন কিনআন তৃফানে মারা পড়বে। 
এখনও তাকে রক্ষা করার ক্ষমতা আপনার আছে । আপনি তো আহকামুল হাকিমীন, 
আপনি সর্বশক্তিমান । অতএব, আপনি নিজ ক্ষমতাবলে তাকে রক্ষা করবেন বলে 
আশা রাখি। 


সূরা হুদ ৬৯৯ 


৪৬ নং আয়াতে আল্লাহ্‌র পক্ষ হতে হযরত নূহ (আ)-র প্রতি সতকবাণী 
উচ্চারণ করা হয়েছে যে, মন-মানসিকতার দিক দিয়ে এ ছেলেটি আপনার পরিবার- 
পরিজনের অন্তর্ভূক্ত নেই। সে একজন দুরাজ্মা কাফির । সুতরাং প্রকুত অবস্থা না 
জেনে আমার কাছে কোন আবেদন করা আপনার জন্য বান্ছনীয় নয়। ভবিষ্যতে অজ্ঞ" 
সুলভ কাজ না করার জন্য আঙ্গি আপনাকে নসীহত করছি । 


আল্লাহ ত।আলার অন্তর ফরমখানের মধ্যে দুটি বিষয়ই জানা গেল। প্রথম এই যে, 
হযরত নূহ (আ) উক্ত পুন্রুটির চূড়ান্ত কাঞ্চির হওয়া সম্পর্কে অবহিত ছিলেন না। বরং 
তার মুনাফিকীর কারণে তিনি তাকে ঈমানদার মনে করেছিলেন! তাই তিনি তার জন্য 
দোয়া করেছিলেন । জানা থাকলে তিনি কিছুতেই এমন দোয়া করতেন না। কেননা 


শপ Bor 


আল্লাহ্‌ তা'আলা নূহ (অ)-কে আগেই জানিয়ে দিয়েছিলেন যে. sie ST ls 


শা 85 পর 055৬ সি পাতি পি ছি 


UB ৮6 ০৬1 S- “অতপর মহাপ্লাবন খন শুয়ত হবে, আপনি 


তখন কোন্‌ অবাধ্য কাফিরের জন্য আমার কাছে সুপারিশ করবেন নাঁ।”-_এহেন স্পম্টউ 
নিষেধাজ্ঞা লঙ্ঘনের দুঃসাহস করা কোন নবীর পক্ষে সম্ভব নয়। বস্তৃতপক্ষে এটা 
কুফরী অবস্থায় কিনআনকে রক্ষা করার আবদার ছিল না। বরং তাকে ঈমান দান 
করার জন্য আল্লাহর দরবারে আকুল আবেদন ছিল। কিন্তু হযরত নূহ (আট)-র মত 
একজন বিশিষ্ট নবী কতৃক ভালমত না জেনেশুনে এরূপ দোয়া করাকেও আল্লাহ 
তা'আলা পছন্দ করেন নি। বরং এরূপ দোয়া তীর জন্য অসমীচীন হয়েছে বলে 
সাবধানবাণী উচ্চারণ করেছেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়েছেন। পয়গন্ধরের 
উচ্চ শর্ষাদার জন্য এটা এমন একটা ভ্রুটি যা পরবর্তীকানে তিনি কখনো ভুলতে পারেন নি। 
তাই হাশরের ময়দানে সমগ্র মানবজাতি যখন ভার কাছে সুপারিশের অনুরোধ জানাবে, 
তখনও তিনি উক্ত ভ্রটিকে ওজর হিসাবে তুলে ধরে বলবেন যে, আমি এমন একটি 
ভুল করেছি, যার ফলে আজ সুপারিশ করার হিম্মত হয় না। 


কাফির ও জালিমের জন্য দোয়া করা জায়েয নগ্নঃ উপরোক্ত বয়ান দ্বারা একটি 
মাসআলা জানা গেল যে, দোয়াকারীর কর্তবা হচ্ছে যার জন্য ও যে কাজের জন্য দোয়া 
করা হবে--তা জায়েষ, হালাল ও ন্যায়সঙ্গত কি না তা জেনে নেওয়া। সন্দেহজনক কোন 
বিষয়ের জন্য দোয়া করাও নিষিদ্ধ হয়েছে। তফসীরে বয়জাবীর উদ্ধৃতি দিয়ে রাহুল 
মা'আনীতে বর্ণিত হয়েছে যে, আলোচ্য আয়াতে যেহেতু সন্দেহজনক ক্ষেত্রে দোয়া করা 
নিষিদ্ধ হয়েছে, কাজেই জেনেশুনে অন্যায় ও অবৈধ কাজের পক্ষে দোয়া করা অধিকতর 
হারাম হবে। 

এতদ্বারা আরো জানা গেল যে, বর্তমানে অনেক পীর-বুষর্ণানের নীতি হচ্ছে, 
যে-কোন ব্যক্তি যে-কোন দোয়ার জন্য তাঁদের কাছে আসে, পীর-বুঘর্গান তাদের জন্যই 
হাত তোলেন, মকসুদ হাসিলের দোয়া করেন। অথচ অনেক ক্ষেত্রে তাঁদের জানা থাকে 


৭০০ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


যে, এ ব্যক্তি জালিম ও অন্যায়কারী অথবা যে মকসুদের জন্য দোয়া করাচ্ছে তা তার 
জন্য হালাল নয়। এমন কোন চাকরি বা পদ লাভের জন্য দোয়া চায়, যার ফলে 
সেহারামে লিপ্ত হবে। অথবা কারো হক নষ্ট করে নিজে লাভবান হবে। জেনেশুনে 
এসব দোয়া করা তো হারাম বটেই, এমনকি সন্দেহজনক ব্যাপারেও প্রকৃত অবস্থা নাজেনে 
দোয়ার জন্য হাত তোলাও সমীচীন নয়। 


মু'মিন ও কাফিরের মধ্যে ভ্রাতৃত্ব হতে পারে নাঃ এখানে আরো জানা গেল যে, 
মু'মিন ও কাফিরের মধ্যে যতই নিকটাত্ীয়ের সম্পর্ক থাক না কেন, ধর্মীয় ও সামাজিক 
ক্ষেত্রে উক্ত আত্মীয়তার প্রতি লক্ষ্য করা যাবে না। কোন ব্যক্তি যতই সন্ত্রান্ত বংশীয় 
হোক না কেন, যতই বড় বুষর্গের সন্তান হোক না কেন, এমনকি সৈয়দ বংশীয় হওয়ার 
গৌরব অর্জন করুক না কেন, কিন্তু যদি সে ঈমানদার না হয়, তবে ধর্মীয় দৃষ্টিকোণ 
হতে তার আভিজাত্য ও নবীর নিকটাত্মীয় হওয়ার কোন মূল্য নেই! ঈমান, তাকওয়া 
ও যোগ্যতার ভিত্তিতে মানুষের মর্যাদা নির্ধারিত হবে! যার মধ্যে এসব গুণের সমাবেশ 
হয়েছে সে পর হলেও আপনজন । অন্যথায় আপন আত্মীয় হলেও সে পর। 


০ ৮ 1০৯01 8০১ ৫2 85 ৮০ 9৯) [3৯ 
১০১ ৮২ ১০০৬ ৬৪ ৮৪2 ৩৭ ৮৪71 4৮8 


দু রা হানি জহর গড হর আল্লাহ্‌র জন্য 
উৎসর্গিত পরও আপন হয়। 


ধর্মীয় ক্ষেত্রেও যদি আত্মীয়তার লক্ষ্য রাখা হতো, তাহলে ভাইয়ের উপর ভাই 
কখনো তলোয়ার চালাতো না। বদর, ওহাদ ও আহযাবের লড়াই তো একই বংশের 
লোকদের মধ্যে সংঘটিত হয়েছে। এতে স্পষ্ট হয়ে গেছে যে, ইসলামী ভ্রাত্ত্ব 
ও জাতীয়তা বংশ, বর্ণ, ভাষা বা আঞ্চলিকতার ভিত্তিতে গড়ে উঠে নি। বরং ঈমান, 
তাকওয়া ও সৎকর্মশীলতার ভিত্তিতে গড়ে উঠেছে। তারা যে-কোন বংশের, যে-কোন 
গোত্রের, যে-কোন বর্ণের, যে-কোন দেশের, যে-কোন ভাষাভাষী হোক না কেন, সবাই 


Goa “ad ad পদ 


মিলে এক জাতি একই ভ্রাতৃত্বের অটুট বন্ধনে আবদ্ধ । ৯৮ 1 ১৯১ ৬৩} {- ‘সৰুল 


মুসলমান ভাই ভাই’ আয়াতের এটাই মর্মকথা। অপরদিকে যারা ঈমান ও সৎকর্ম- 
শীলতা হতে বঞ্চিত, তারা ইসলামী ভ্রাতত্বের সদস্য নয়। এ তত্ত্বরটি কোরআন মজীদে 
a (আ)-এর জবানীতে অতি স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে ৪ | 


AJ A dT ASI এ পা ASA ~JIfej ডে 


ঞ&া ৪১৩ ৩০ 3 ০৯ ৩০৩ ০ 15177 ৩1 


অর্থাৎ “নিশ্চয় আমি তোমাদের প্রতি অসন্ত্ট এবং আল্লাহ্‌কে বাদ দিয়ে তোমরা 
যেসব বাতিল মা'বুদের উপাসনা করছ সেসব উপাস্যের প্রতিও বিরক্ত। 
-_€ ২৮ পারা, সুরা মুমতাহানাহ, আয়াত ৪) 


সূরা হুদ ০১ 


আলোচ্য আয়াতে ব্যাখ্যা প্রসঙ্গে আমি ৩ & ৬০ 3৩ ধর্মীয় ব্যাপারের 
শর্ত” অতিরিক্ত আরোপ করেছি। কেননা দুনিয়াদারীর ক্ষেত্রে সুষ্ঠ লেনদেন, ভাল আচার- 
ব্যবহার, পরোপকার, দয়াশীলতা, সেবাপরায়ণতা ইত্যাদি স্বতন্ত্র ব্যাপার । যে-কোন ব্যক্তির 
সাথে তা করা জায়েয, উত্তম ও সওয়াবের কাজ। হখ্রত রসূলে করীম (সা, এবং 
সাহাবায়ে কিরাম (রা)-এর সদ্ব্যবহার, কাফির ও অম্সলিম:দের প্রতি তাদের উদারতা ও 
সদয় ব্যবহারের অসংখ্য ঘটনা এর উজ্জ্বল সাক্ষ্য বহন করছে। 


বর্তমান যুগে বিশ্বজুড়ে আঞ্চলিক, ভৌগোলিক, বর্ণগত ও ভাষাভিত্তিক জাতীয়তাবাদ 
মাথাচাড়া দিয়ে উঠেছে । বাঙ্গালী, আরবী, হিন্দী, সিহ্দীরা ভিন্ন ভিন্ন জাতিসত্তারূপে 
পরিগণিত হচ্ছে। এহেন জাতীয়তাবাদের চিন্তাধারা কোরআন ও সুন্নাহর আদর্শের 
পরিপন্থী তথা রঙসুলে করীম সো)-এর রাজনৈতিক মতাদর্শের প্রতি প্রকাশ্য বিদ্রোহের 
শামিল । 

৪৭ নং আয়াতে হযরত নূহ (আট) কর্তৃক পেশক্ৃত ওজরখাহীর বর্ণনা দেয়া 
হয়েছে, যার সারমর্ম হচ্ছে-_-সামান্যতম ন্র.টি-বিছ্যুতি হওয়া মান্র আল্লাহ্‌র প্রতি মনো- 
নিবেশ, তার কাছে আশ্রয় গ্রহণ, অন্যায় হতে রক্ষা পাওয়ার জন্য তাঁর সাহায্য কামনা, 
অতীত দোষন্রটি মার্জনার জন্য আল্লাহ্‌র কাছে মার্জনা প্রার্থনা এবং ভবিষ্যতে তার 
অনুগ্রহের জন্য আবেদন । 


এতদ্বারা বোঝা যায় যে, মানুষের নিরিহ পর ভবিষ্যতে তাথেকে 
মুক্ত থাকার জন্য শুধু নিজের সংকল্প ও দৃঢ় প্রত্যয়ের উপর নির্ভর করে বসে থাকলে 
কাজ হবে না। বরং সর্বশক্তিমান আল্লাহ তাআলার নিকট আশ্রয় ও সাহায্য কামনা 
করবে এবং দোয়া করবে যে, আয় পরওয়ারদিগার ! আপনি আমাকে নিজ কুদরত 
ও রহমতে ভু টি-বিচ্যুতি, পাপ-তাপ হতে রক্ষা করুন ! 


৪৮ নং আয়াতে তুফানের পরিসমাস্তি সম্পর্কে বলা হয়েছে যে, প্লাবনের উদ্দেশ্য 
যখন সাধিত হল, তখন আল্লাহ্‌র হুকুমে রচ্টিপাত বন্ধ হল, যমীনের পানি যমীন গ্রাস 
করল, প্লাবন সমাপ্ত হল, হযরত নৃহ (আ)-র কিশতি জুদী পাহাড়ে ভিডুল, অবশিষ্ট 
রুষ্টির পানি নদ-নদীরূপে সংরক্ষিত হল। ফলে যমীন মানুষের বসবাসের যোগ্য 
হল। হযরত নূহ (আ)-কে পাহাড় হতে সদলবলে সমতল ভূমিতে অবতরণের হুকুম 
দিয়ে বলা হল, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। কেননা, আপনার প্রতি আমার পক্ষ হতে নিরা- 
পত্তা থাকবে, অথবা সর্বপ্রকার বিপদ-আপদ হতে নিরাপত্তা দেয়া হল এবং আপনার 
ধন-সম্পদ ও আওলাদ-ফরজন্দের মধ্যে বরকত ও প্রাচুর্ষের নিশ্চয়তা দেয়া হল। 


কোরআন করীমের এই ইরশাদ অনুযায়ী প্লাবন-পরবর্তীকালের সমস্ত মানৰ- 
মণ্ডলী হযরত নূহ আ)-র বংশধর থেকেই সৃষ্টি হয়েছে। অন্য আয়াতে বলা হয়েছে ঃ 


TE BEL RA re 


uA! 3) ১ ১০০ 3-“আর অধু তাঁর বংশধরকেই আমি অবশিষ্ট 


৭০২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


রেখেছি ।” এ জন্যই ইতিহাসবেত্তাগণ হযরত নূহ আ)-কে দ্বিতীয় আদম উপা ধিত 
ভূষিত করেছেন। 


নিরাপত্তা ও বরকতের ঘে প্রতিশুগতি দেয়া হয়েছে, তা শুধু হযরত নূহ (আ)-র 


শাওন ৬ “3 Edd 


সাথে সীমাবদ্ধ নয়। বরং ইরশাদ হয়েছে ৪ ০9৩ ০০ (৩1 ভি 2 “আর 
পাচ 


আপনার সঙ্গীয় সম্প্রদায়গুলির উপরও সালামতি ও বরকত রয়েছে।” ক 
$7 

নূহ (আ)-র সহযান্্রী ঈমানদারগণকে (* 1 বলা হয়েছে, যা & | উম্মত এর 

বহুবচন । এতে বোঝা যায় যে, কিশতিতে আরোহণকারীরা বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের 

লোক ছিল। অথচ ইতিপূর্বে জানা গেছে যে, কিশতির আরোহিগণ অধিকাংশ হযরত 

নূহ আ)-র খান্দানের লোক ছিল। আঙ্গুলে গোনা কয়েকজন মাত্র অন্য বংশের 


we LD AGW “2 


ছিল। এতদসঙ্গেও তাদের প্রতি ০ ৩০ গা! শব্দ প্রয়োগ করে বোঝান হয়েছে 


যে, ভবিষ্যতে তাদের বংশধরদের মধ্যে বিভিন্ন জাতির সৃষ্টি হবে। কিয়ামত পষ্ত 
ভবিষ্যত বংশধরগণকে সালামতি ও বরকতের শামিল করা হয়েছে। 


অতএব, এখানে সালামতি ও বরকতের প্রসঙ্গটি ব্যাখ্যা করার প্রয়োজন রয়েছে । 
কেননা, ভবিষ্যত বংশধরদের মধ্যে যেমন মুগমিনও থাকবে, তদ্রপ বহু জাতি কাফির, 
মুশরিক ও নাস্তিকও হয়ে যাবে। মুমিনদের জন্য তো দুনিয়া ও আখিরাতে সালামতি 
ও বরকত রয়েছে । কিন্তু তাদের বংশধরদের মধ্যে যারা কাফির, মুশরিক, নাস্তিক 
তারা তো জাহান্নামের চিরস্থায়ী আযাবে নিক্ষিপ্ত হবে । তাদের জন্য নিরাপত্তা ও 
77 আয়াতের শেষ বাক্যে তার জবাব দেয়া হয়েছে যে ৪ 


পার ০৫ 5 জপ 95. 590 ৯১9 ঠিলঠ০ 


91575855754 এ অন্যান্য সম্প্রদায়কেও আমি পার্থিব 


জীবনে নিরাপত্তা ও প্রাচুর্য দান করব, সর্বপ্রকার ভোগবিলাসের সামগ্রী দ্বারা সাময়িকভাবে 
উপকৃত হওয়ার সুযোগ দেব। কেননা, পার্থিব নিরাপত্তা ও প্রাচুর্য সাধারণ দস্তারখান- 
স্বরূপ; শন্র-মিন্র নির্বিশেষে সবাই তা উপভোগ করতে পারে। অতএব, কিশতি 
আরোহিগণের ভবিষ্যত বংশধরদের মধ্যে যারা কাফির হবে তারাও এর অংশীদার 
হবে। কিন্তু আখিরাতের কল্যাণ ও কামিয়াবী শুধু ঈমানদারদের জন্য সংরক্ষিত । 
কাফিরদের সৎকাজের পূর্ণ প্রতিদান ইহজীবনেই বুঝিয়ে দেয়া হবে । অতএব, আখিরাতে 
তাদের উপর শুধু আমার আযাবই নির্ধারিত রয়েছে। 


হযরত নূহ আ)-র যমানায় সংঘটিত মহাপ্াবনের বিস্তারিত বিবরণ হুযুর 
(সা) ওহীর মাধ্যমে অবহিত হয়ে স্বীয় দেশবাসীকে শুনালেন, ওহীর পূর্ব পর্যন্ত এসব 
ঘটনা তিনিও জানতেন না, তাঁর দেশবাসীও জানত না। একমান্র ওহী ছাড়া তা 
জানার কোন উপায়-উপকরণও তাদের কাছে ছিল না। স্গ্র জাতি যে ঘটনা সম্পর্কে 


সূরা হৃদ ৭০৩ 


বেখবর এবং রসূল্ল্লাহ, (সা)-ও যেহেতু বিদ্যা-শিক্ষার জন্য কখনো বিদেশে যান নি, 
সুতরাং এটা জানার একমান্ত্র পন্থা ওহী সাব্যস্ত হন। আর ওহীপ্রাপ্ত হওয়াই নবুয়ত 
ও রিসালতের অকাট্য প্রমাণ । 


আলোচ্য আয়াতের শেষ বাক্যে রসূলে আকরাম (া)-কে সান্ত্বনা দান করা 
হয়েছে যে, আপনার নবুয়ত ও রিসাজতের সত্যতার পক্ষে সূর্যের চেয়ে ভাস্বর অন- 
স্বীকার্ষয যুক্তি-প্রমাণ বিদ্যমান থাকা সত্তেও কতিপয় বদবখত যদি আপনাকে অমান্য 
করে, আপনার সাথে কলহ করে, আপনাকে কষ্ট-ক্লেশ দেয়, তাহলে আপনার পূর্ববর্তী 
পয়গম্ধর হযরত নৃহ (আ)-র ঘটনাবলী চিন্তা করুন। তিনি প্রায় এক হাজার বছর 
যাবত অপরিসীম কস্ট-রেশ সহ্য করেছেন, আপনি তার মত ধৈর্ধ অবলম্বন করুন। 
কারণ, পরিশেষে আল্লাহভীরু ব্যক্তিগণই কল্যাণ ও কামিয়াবী লাভ করবেন । 





পে ৯ (3 SRE 

1৮445 201৭ BS OES পল 
» পপ 2 4 নপ ত পর্ণ 2 
০ ওঠা ০ 
/ dl 330 eo 55৫ ৮55৯ তেও 
GH der (এ ৮৮ a + Ls Sw | 
তি ০০০৮ 

ভ্রু 2৮ তে 9 2৫ [ির্র ৭ ৫৬ প [তি 
ab 3৫11 চর ডি Ss 
৬৫০] XE Ee ৮৯ 
তি fj উর ৩৫21 5401 ৩৪১ 0১৫0 
EET BEE EEGs 

hE EHS GB ,5০১৮:১4 OIE 

Te ESS 
256: 2 45 205, *০3/582 


২ এলি 3155 00 ০৯১3: ৮1554 


72° 


029811১0551 58১8১ 08 ১2১৯ ৮৪৬ ১5 
ও 








Cl 


ed 


৮ 


~~ 
[7 


(1545555১5০9 ৬৬ 0০8৬১ পে 


hb 





~~ 


৬৩ 


Fd 


৭০৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


নল 52 
কুলে ভিজিট 2৮৫ 2 ৬৪৪ 
AE ENTE 
PE SE 232323 III SE 
32 5 211 ৩-3 (24011১1৪৪০0, 


চি ১০১ 2 


হুদ 25222 উলকি 
+ ১১০০৮ ৬৮০০০ ৮৪/1০3৮০5৫ 
ECT EINE ELECTED 
et he 


টা ১ ১5557 
2 হট AS c 


5৭ 






55817545273 9530155 34424 ১4104 
চি ৩৫৮ CL bt C2 


du ITISEY; S50 ১5০ এ 5 sub 
ত ও Ee ১৩১২ ১৮৪৩০ 
টি রঃ টু ভি ৬১১৩ 
4581 5৯ 4556১১১৮৬৯৫ ৬৬ 74% ৪৬ 
2195৩ 22518625165 ৩৫১০ 





সরা হুদ ৭০৫ 


৪ রি 4/2 
25 6১52৫2 ৬০৩6 ১০৬০৯ 123203 
€ পানু, 25৫. পা ১৪৫ 
oH dx I » ৮৫271958555 

(৫০) আর আদ জাতির প্রতি আমি তাদের ভাই হুদকে প্রেরণ করেছি; তিনি 
বলেন---হে আমার জাতি, ভাল্লাহ্‌্র বন্দেগী কর, তিনি ভিন্ন তোমাদের কোন মাবুদ 
নেই, তোমরা সবাই মিথ্যা ভ্রারোপ করছ । ৫১) তে আমার জাতি! আমি এজন্য 
তোমাদের কাছে কোন মজুরি চাই না; আমার মজুরি তাঁরই কাছে যিনি আমাকে পয়দা 
করেছেন; তবু তোমরা কেন বুঝ নাঃ (৫২) আর হে আমার কওম! তোমাদের 
পালনকতার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা কর, অতপর তারই প্রতি মনোনিবেশ কর ; 
তিনি আসমান থেকে তোমাদের উপর ব্বষ্টিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির 
উপর শক্তি বৃদ্ধি করবেন, তোমরা কিন্তু অপরাধীদের মত বিমুখ হয়ো না। ৫৫৩) 
তারা বলল--হে হুদ, তুমি আম্মাদের কাছে কোন প্রমাণ নিয়ে আস নি, আমরা তোমার 
কথায় আমাদের দেবদেবীদের বজন করতে পারি না আর আমরা তোমার প্রতি ঈমান 
আনয়নকারীও নই। (৫2৪) বরং আমরা তো বলি যে, আমাদের কোন দেবতা তোমার 
উপরে শোচনীয় ভূত চাপিয়ে দিয়েছে । হুদ বললেন--আমি আল্লাহকে সাক্ষী করেছি 
আর তোমরাও সাক্ষী থাক যে, আমার কোন সম্পর্ক নেই তাদের সাথে, যাদেরকে তোমরা 
শরীক করছ ; (৫৫) তাকে ছাড়া, তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস 
চালাও, অতপর আমাকে কোন অবকাশ দিও না। (৫৬) আমি আল্লাহ্‌র উপর নিশ্চিত 
ভরসা করেছি যিনি আমার এবং তোমাদের পরওয়ারদিগার। পৃথিবীর বুকে বিচরণ- 
কারী এসন কোন প্রাণী নেই যা তার পূর্ণ আয়ত্তাধীন নয়। আমার পালনকর্তার সরল 
পথে, সন্দেহ নেই । (৫৭) তথাদি যদি তোমরা মুখ ফিরাও, তবে আমি তোমাদেরকে তা 
পৌছিয়েছি, যা আমার কাছে তোমাদের প্রতি প্রেরিত হয়েছে; আর আম্মার পালনকর্তা 
পারবে নাঃ নিশ্চয়ই আমার পরওয়ারদিগারই প্রতিটি বস্তুর হিফাযতকারী । (৫৮) আর 
আমার আদেশ যখন উপস্থিত হল, তখন আমি নিজ রহমতে হুদ এবং তাঁর সী ঈমানদার- 
গণকে পরিভ্রাণ করি এবং তাদেরকে এক কঠিন শাস্তি হতে রক্ষা করি । ৫৫৯) এ ছিল 
“আদ জাতি, যারা তাদের পালনকর্তার আয়াতকে অমান্য করেছে, আর তদীয় রঙ্গুলগণের 
অবাধ্যতা করেছে এবং প্রত্যেক উদ্ধত বিরোধীদের আদেশ পালন করেছে। (৬০) এ দুনিয়ায় 
তাদের পিছনে পিছনে লা'নত রয়েছে এবং কিয়ামতের দিনেও; জেনে রাখ, “আদ জাতি 
জেনে রাখ । (৬১) আর সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে প্রেরণ করি ॥ তিনি 
বললেন-_-হে আমার জাতি! আল্লাহর বন্দেগী কর, তিনি ছাড়া তোমাদের কোন উপাস্য 
নেই, তিনিই যমীন হতে তোমাদেরকে পয়াদা করেছেন, তন্মধ্যে তোমাদেরকে বসতি দান 


৭০৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


করেছেন। অতএব, তার কাছে ক্ষমা প্রার্থনা কর। অতপর তারই দিকে ফিরে চল। 
আমার পালনকর্তা নিকটেই আছেন, কবুল করে থাকেন ঃ সন্দেহ নেই। (৬২) তারা বলল, 
হে সালেহ, ইতিপূর্বে তোমার কাছে আমাদের বড় আশা ছিল। আমাদের বাপ-দাদা 
যার পূজা করত তুমি কি আমাদেরকে তার পূজা করতে নিষেধ কর? কিন্তু যার প্রতি তুমি 
আমাদের আহবান জানাচ্ছ আমাদের তাতে এমন সন্দেহ রয়েছে যে, মন মোটেই সায় 
দিচ্ছে না। (৬৩) সালেহ বললেন-_হে আমার জাতি ! তোমরা কি মনে কর, আমি যদি 
আমার পালনকতার পক্ষ হতে বুদ্ধি-বিবেচনা লাভ করে থাকি আর তিনি যদি আমাকে 
নিজের তরফ হতে রহমত দান করে থাকেন, অতপর আমি যদি তাঁর অবাধ্য হই তবে তীর 
থেকে কে আমায় রক্ষা করবে? তোমরা তো আমার ক্ষতি ছাড়া কিছুই ব্দ্ধি করতে 
পারবে না। (৬৪) আর হে আমার জাতি আল্লাহ্‌র এ উদ্ত্রীটি তোমাদের জন্য নিদর্শন, 
অতএব তাকে আল্লাহর যমীনে বিচরণ করে খেতে দাও, এবং তাকে মন্দভাবে স্পর্শও 
করবে না। নতুবা অতি সত্বর তোমাদেরকে আযাব পাকড়াও করবে । (৬৫) তবু তারা 
এটার পা কেটে দিল। তখন সালেহ বললেন--তোমরা নিজেদের গৃহে তিনটি দিন উপভোগ 
করে নাও । এটা এমন ওয়াদা যা মিথ্যা হবে না। ড৬ে৬) অতপর আমার আযাব যখন 
উপস্থিত হল, তখন আমি সালেহকে ও তদীয় সঙ্গী ঈমানদারগণকে নিজ রহমতে উদ্ধার 
করি, এবং সেদিনকার অপমান হতে রক্ষা করি। নিশ্চয় তোমার পালনকর্তা তিনিই 
সর্বশক্তিমান পরাক্রমশালী । (৬৭) আর ভয়ঙ্কর গজন পাপিচ্ঠদের পাকড়াও করল, ফলে 
ভোর হতে না হতেই তারা নিজ নিজ গুহসম্হে উপুড় হয়ে পড়ে রইল। (৬৮) যেন তারা 
কোনদিনই সেখানে ছিল না। জেনে রাখ, নিশ্চয় সামুদ জাতি তাদের পালনকর্তীর প্রতি 
অস্বীকার করেছিল! আরো শুনে রাখ, সামুদ জাতির জন্য অভিশাপ রয়েছে। 





তফসীরের সার-সংক্ষেপ . 

আর আমি ‘আদ জাতির প্রতি তাদের (গোন্রীয় বা দেশীয় ) ভাই হযরত হুদ 
(আ)-কে (পয়গম্ধররূপে ) প্রেরণ করেছি । তিনি স্বীয় (জাতিকে ) বললেন--হে আমার 
জাতি, (তোমরা একমাত্র ) আল্লাহ্‌র (ইবাদত ) বন্দেগী কর। তিনি ছাড়া আর কেউ 
তোমার মাবৃদ হওয়ার যোগ্য নেই। তোমরা (এই প্রতিমা পূজার বিশ্বাসের নিরেট ) 
মিথ্যাবাদী। (কেননা, যুক্তি-প্রমাণ দ্বারা এর অসারতা প্রমাণিত হয়েছে ।) হে আমার 
জাতি (আমার নবুয়তের সত্যতার অন্যতম প্রমাণ এই যে,) আমি (আল্লাহ্‌র দীন প্রচা- 
রের সুবাদে) তোমাদের কাছে কোন মজুরি চাই না। আমার পারিশ্রমিক এঁ আল্লাহ্‌র 
কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। তথাপি তোমরা কেন বুঝ নাঃ (নবুয়তের 
অকাট্য প্রমাণ পাওয়া সত্ত্বেও সন্দেহ পোষণ করা সম্পূর্ণ অযৌভ্তিক। ) আর হে আমার 
দেশবাসী, তোমরা নিজেদের (শিরকী, কুফরী ইত্যাদি গোনাহ হতে ) পরওয়ারদিগারের 
কাছে ক্ষমা প্রার্থনা কর (অর্থাৎ ঈমান আনয়ন কর)। অতপর € ইবাদত-বন্দেগীর 
মাধ্যমে ) তারই প্রতি মনোনিবেশ কর। (অর্থাৎ নেক আমল কর, তাহলে ঈমান ও 
ইবাদতের বদৌলতে ) তিনি তোমাদের উপর প্রেছুর পরিমাণে) রূজ্টিধারা বর্ষণ করবেন। 


সূরা হুদ ৭০৭ 


(দুররে-মনসূর কিতাবে বর্ণিত আছে যে, ‘আদ জাতির উপর একাদিক্রমে তিন বছর যাবত 
অনারম্টি ও দুর্ভিক্ষ চলেছিল। তাই তারা ব্ম্টির জন্য উন্মুখ হয়ে উঠেছিল ।) আর 
(ঈমান ও আমলের বরকতে ) শক্তিদান করে আমাদের (বর্তমান) শক্তিকে (আরো) 
রৃদ্ধি করবেন। (অতএব, সত্বর ঈমান আনয়ন কর ) এবং অপরাধীরূপে (ঈমান হতে ) 
বিমুখ হয়ো না। (তদুস্তরে তারা বলল )- হে হুদ (আট)! তুমি (আল্লাহ্‌র রসূল হওয়ার 
সপক্ষে ) আমাদের কাছে কোন দলীল (প্রমাণ) নিয়ে আসনি। (তাদের এই উক্তি ছিল 
বিদ্বেষমূলক ) আর আমরা ( বিনা দলীলে শুধু ) তোমার কথায় নিজেদের ( পূর্বতন) 
উপাস্য দেব-দেবীদের (উপাসনা) পরিত্যাগ করতে পারি না, আমরা (কখনো) 
তোমার প্রতি ঈমান আনয়নকারীও নই। বরং আমরা তো বলি যে, আমাদের কোন 
(উপাস্য) দেবতা তোমাকে কোন অনিষ্টের মধ্যে ফেলে দিয়েছে । (যেহেতু তুমি এদের 
সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছ, তাই তারা ক্রোধান্বিত হয়ে তোমাকে উন্মাদ করে 
দিয়েছে; এ জন্যই তুমি আজেবাজে কথা বলছ যে, আল্লাহ এক এবং আমি তার 
নবী ।) হযরত হুদ আট) বললেন, (দেবতারা আমাকে উল্মাদ করেছে বলে (তোমরা যে 
অপবাদ আরোপ করছ, তজ্জন্য (আমি প্রকাশ্যভাবে ) আল্লাহ্‌কে সাক্ষী করছি, আর 
তোমরাও (শুনে রাখ এবং) সাক্ষী থাক যে, তোমরা (আল্লাহ্‌ ব্যতীত ইবাদতের মধ্যে ) 
যা কিছুকে শরীক (সাব্যস্ত) করছ (তার সাথে আমার কোন সম্পর্ক নেই), আমি তা 
থেকে সেম্পূর্ণ) বিমুখ। (মূর্তির সাথে আমার দুশমনী আগেও অজানা ছিল না, এবারের 
ঘোষণার ফলে তা আরো সুস্প্ট হল। অতএব, যদি এসব দেব-দেবীর কোন ক্ষমতা বা 
সামর্থ্য থাকে, তবে ) আল্লাহ্‌ ছাড়া তোমরা €ও দেবতারা) সবাই মিলে আমার (বিন্দুমাত্র ) 
অনিষ্ট ( সাধন ) করার (জন্য সর্বাত্মক ) প্রয়াস চালাও, অতপর আমাকে কোন অবকাশও 
দিও না, (এবং কোন ভ্রটিও করো না, দেখি তোমরা আমার কি করতে পার; আর 
তোমরা ও তারা সবাই মিলেও যখন কিছু করতে পারবে না, তাহলে তারা একাকী কি 
করতে পারে? আমি মুক্তকণ্ঠে এ কথা ঘোষণা করছি; কেননা, মূর্তিগুলো তো সম্পূর্ণ 
অক্ষম, জড় পদার্থ, আমি তাদের মোটেই ভয় পাই না আর তোমাদের সামান্য ক্ষমতা 
থাকলেও তা আমি পরোয়া করি না। কারণ,) আমি আল্লাহ তা'আলার উপর নিশ্চিন্ত 
ভরসা করছি, যিনি আমার ও তোমাদের (মালিক) পরওয়ারদিগার। ধরাপৃষ্ঠে 
বিচরণশীল যত প্রাণী রয়েছে সবাই তার কব্জার মধ্যে রয়েছে । (সবাই তার অসীম 
কুদরতের করায়ত্ত, তাঁর অনুমতি ছাড়া কেউ নড়াচড়া করতে পারে না। তাই আমি 
তোমাদের পরোয়া করি না। উপরোক্ত বক্তব্যের মাধ্যমে একটি নতুন মু*জিযা প্রকাশ 
পেল যে, এক ব্যক্তি একাকী দাড়িয়ে সমগ্র জাতির সম্মিলিত জনশক্তির মুকাবিলা 
করেছেন, কিন্তু সবাই মিলে তাঁর কোন ক্ষতি করতে পারছে না। এটা তার নবুয়তের 
সত্যতার প্ররুষ্ট প্রমাণ। “তুমি আমাদের সম্মুখে কোন প্রমাণ পেশ করনি, আমাদের 
দেব-দেবীরা তোমার উপর ভূত চাপিয়ে দিয়েছে, ইত্যাকার উক্তির দাতভাঙ্গা জবাবও 
হয়ে গেছে, নবুয়ত ও তওহীদ প্রম্মাণিত হয়েছে ।--তোমার কথায় আমাদের দেবতা- 
দেরকে পরিত্যাগ করতে পারি না’--বাক্যটি বাতিল হয়ে গেছে; আর এটাই হচ্ছে 


৭০৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


সিরাতুল-মুস্তাকীম বা সরল পথ।) সরল পথে (চলার মাধ্যমেই ) আমার পরওয়ারদি- 
গারকে (পাওয়া যায়) সন্দেহ নেই। (অতএব, তোমরাও সরল পথ অবলম্বন কর। 
তাহলে আল্লাহ্‌ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি লাভ করে ধন্য হবে। এত জোরালো 
বক্তব্যের পরেও ) যদি তোমরা (সত্য. পথ হতে অন্য দিকে ) মুখ ফিরাও তবে (সেজন্য 
আমি দায়ী নই। কেননা,) আমার কাছে তোমাদের প্রতি (পৌছাবার জন্য) যে পয়গাম 
প্রেরিত হয়েছিল আমি তা (যথাযথভাবে) পৌছে দিয়েছি। € অতএব, আমি দায়মুক্ত। 
কিন্তু তোমাদের ধ্বংস অনিবার্য, আল্লাহ্‌ তাআলা তোমাদেরকে নিশ্চিহ করে: দেবেন ) 
এবং আমার পালনকর্তা অন্য লোকদেরকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন । তেস্বীকার 
ও অমান্য করে তোমরা নিজেদেরই সর্বনাশ করছ) এবং তোমরা তাঁর কোনই ক্ষতি করতে 
পারবে না (ধ্বংস হওয়ার ব্যাপারে যদি কারো সন্দেহ হয় যে, কে কি করছে, আল্লাহ্‌ তা 
কি জানেন? তাহলে জেনে রাখ ) নিশ্চয় আমার পালনকর্তা আল্লাহ্‌ তা“আলাই প্রতিটি 
বস্তুর হিফাযতকারী, (তিনি সব খবর রাখেন। এতদসত্ত্রেও তারা ঈমানের দাওয়াতকে 
প্রত্যাখ্যান করল ) এবং € আযাবের ফয়সালা ও প্রস্তুতি শুরু হল ।) যখন ( আযাবের 
জন্য) আমার নির্দেশ নেমে এল (এবং প্রচণ্ড ঝড়-তুফানরূপে আযাব নাযিল হলো, 
তখন) আমি নিজ রহমতে (হযরত) হুদ (আ)-কেও তাঁর সঙ্গী-সাথী ঈমানদারগণকে 
(উক্ত আযাব হতে) রক্ষা করেছি। আর (আমি) তাদেরকে (এক) কঠিন আযাব 
হতে রক্ষা করেছি (সামনে অন্যদের শিক্ষার জন্য বলা হচ্ছে)-এ ছিল আদ জাতির 
(কাহিনী ), যারা তাদের পালনকর্তার আয়াতকে (অর্থাৎ দলীল-প্রমাণ ও হুকুম-আহ- 
. কামকে) অস্বীকার করেছে এবং তদীয় রসূল আ)-গণের কথা অমান্য করেছে। আর 
গমন লোকের কথামত কাজ করেছে, যারা ছিল অহংকারী, হঠকারী । (যার ফলে) 
এ দুনিয়াতে (আল্লাহ্‌র) অভিসম্পাত তাদের পিছনে পিছনে রয়েছে এবং কিয়ামতের দিনেও 
(তাদের সাথে সাথে অভিশাপ থাকবে । যার ফলে ঝড়-তুফানের কবলে পড়ে দুনিয়া হতে 
নিশ্চিহ্দ হয়েছে এবং আখিরাতে চিরস্থায়ী কঠিন আযাব ভোগ করবে )। মনে রেখ, 
“আদ জাতি স্বীয় পালনকর্তাকে অস্বীকার করেছে, আরো জেনে রাখ, ককুফরীর পরিণতিতে 
দুনিয়া ও আখিরাতে ) হযরত হুদ আ)-এর জাতি 'আদ জাতি (আল্লাহ্‌র ) রহমত হতে 
দূরীভূত ও অভিশপ্ত হয়েছে। 


আর আমি সামুদ জাতির প্রতি তাদের (গোত্রীয় বা দেশীয়) ভাই (হযরত) 
সালেহ (আ)-কে (পয়গণ্ধররূপে ১ প্রেরণ করি। তিনি [স্বীয় জাতিকে আহবান করে) 
বললেন--হে আমার কওম, (তোমরা একমাত্র ) আল্লাহ্‌র বন্দেগী কর, তিনি ভিন্ন 
(অন্য) কেউ তোমাদের মাবুদ (হওয়ার যোগ্য) নেই। (তোমাদের প্রতি তাঁর শ্রে্ঠতম 
অবদান এই যে,) তিনিই তোমাদেরকে যমীনের (সারাংশ হতে) স্বজন করেছেন, (এবং 
তন্মধ্যে তোমাদেরকে বসতি দান করেছেন । অর্থাৎ তোমাদের অস্তিত্ব দান করেছেন । 
তিনি যেহেতু পরম দয়ালু ও করুণাময় ) অতএব, (নিজেদের কুফরী শিরকী ইত্যাদি 
গোনাহ হতে ) তার কাছে মার্জনা চাও, (ঈমান আনয়ন কর) অতপর (ইবাদত ও সৎ- 
কার্ষের মাধ্যমে) তারই দিকে ফিরে চল। নিশ্চয় আমার পরওয়ারদিগার গর ব্যক্তির) 


স্রা হুদ ৭০৯ 


নিকটেই রয়েছেন (যে তার প্রতি মনোনিবেশ করে, আর কেউ তাঁর কাছে পাপ ক্ষমা 
করার আবেদন জানালে তিনি তা) কবুল করে থাকেন। (তদুত্তরে ) তারা বলতে লাগল, 
হে সালেহ (আট)! এতদিন (যাবত) তুমি আমাদের আশাস্থল ছিলে, (তোমার যোগ্যতা 
ও ব্যক্তিত্ব আমাদের জাতির জন্য গৌরবজনক ছিল, তোমার নেতৃত্বের প্রতি আমরা 
আশাবাদী ছিলাম। কিন্তু তোমার কথাবার্তায় দেখছি আমাদের আশা বিলীন হতে যাচ্ছে। ) 
আমাদের বাপ-দাদারা যাদের উপাসনা (আরাধনা ) করতো, তুমি কি আমাদেরকে 
তাদের পূজা-অৰ্চনা করতে নিষেধ কর? আর যার (তওহীদের ) প্রতি তুমি আমাদেরকে 
আহবান জানাচ্ছ, আমাদের তাতে এমন সন্দেহ রয়েছে যে, মন মোটেই সায় দিচ্ছে না 
(একত্ববাদের চিন্তাধারা আমাদের বোধগম্য হচ্ছে না)। 


[ তখন হযরত সালেহ আ)] বললেন--হে আমার দেশবাসী, (তোমরা আমাকে 
মূর্তি পূজার বিরোধিতা করতে ও একত্ববাদের দাওয়াত দিতে নিষেধ করছ) আচ্ছা 
বল তো; আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে জ্ঞান (গরিমা) লাভ করে থাকি, 
এবং তিনি যদি আমাকে নিজের তরফ হতে রহমত (অর্থাৎ নবুয়ত) দান করেন, 
(যার ফলে তওহীদের প্রচার ও প্রসারের জন্য আমি আদিষ্ট হইঃ) অতপর আমি 
যদি তাঁর অবাধ্য হই (অর্থাৎ তোমাদের কথামত তওহীদের দাওয়াত পরিত্যাগ করি), 
তাহলে (বল তো,) তাঁর ( আযাব) হতে আমাকে কে রক্ষা করবে? তোমরা তো 
(কুমন্ত্রণা দিয়ে) আমার (শুধু) ক্ষতিই করতে চাও। ( নবুয়তের সত্যতার প্রমাণ 
হিসাবে তারা যেহেতু মু'জিযা দেখতে চেয়েছিল, তাই তিনি বললেন ) আর হে আমার 
কওম, (তোমরা মু'জিঘা দেখতে চাও, তাহলে ) আল্লাহ্র এ উন্্রীটি তোমাদের জন্য 
নিদর্শন (স্বরূপ আবিভ্তি হয়েছে। এটা আল্লাহ্‌ তাআলার অসীম ক্ষমতার নিদর্শন 
হওয়ার কারণে একে আল্লাহ্‌র উন্্রগ বলা হয়েছে । মুজিযা হিসাবে এটা আমার 
নবুয়তের সত্যতার প্রমাণ। অতএব, এর নিজস্ব কতিপয় অধিকার রয়েছে। তন্মধ্যে 
একটি হচ্ছে যে,) তাকে আল্লাহ্‌র যমীনে বিচরণ করে (ইচ্ছামত ঘাস ) খেতে (সুযোগ ) 
দাও । (অনুরূপভাবে তার পালার দিন পানি গান করার কথা অন্য আয়াতে উল্লেখ 
করা হয়েছে ।) আর (অনিষ্ট করা বা কষ্ট দেওয়ার জন্য) মন্দভাবে এটাকে (কখনো ) 
স্পর্শ ও করবে না। নতুবা (অতি ) সত্বর তোমাদেরকে আযাব এসে পাকড়াও করবে। 


(তাদের এত করে বোঝানো হল,) তবুও তারা একে (পা কেটে) হত্যা করল, 
তখন (হযরত) সালেহ [ (আ) তাদের লক্ষ্য করে] বললেন-_-€( আচ্ছা, ) তোমরা নিজেদের 
গৃহে (মাত্র) তিনটি দিন উপভোগ করে নাও। (তিনদিন পরেই আযাব আপতিত হবে। 
আর) এটা (আল্লাহ্‌র পক্ষ হতে ) এমন (নিশ্চিত ) ওয়াদা যা (চুল পরিমাণ ) মিথ্যা 
(প্রতিপন্ন ) হতে পারে না। 


অতপর (তিন দিবস অতীত হওয়ার পরে ) যখন (আযাবের জন্য ) আমার 


হুকুম (এসে ) পৌছল, (তখন ) আমি (হযরত ) সালেহ (আ)-কে ও তাঁর সঙ্গী 
ঈমানদারগণকে নিজ রহমতে (নিরাপদে ) উদ্ধার করি এবং সেদিনকার লাল্ছনা হতে 


৭১০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


রক্ষা করি। (কেননা, আল্লাহ্‌র গযবে পতিত হওয়ার চেয়ে বড় লান্ছনা আর কিছু 
নেই।) নিশ্চয় তোমার প্রভু, তিনিই সর্বশক্তিমান পরাক্রমশীল € যাকে ইচ্ছা তিনি শাস্তি 
দান করেন, যাকে খুশি রক্ষা করেন।) 


আর ভয়ঙ্কর (এক ) গর্জন [ অর্থাৎ হযরত জিবরাঈল (আ)-এর হাক] পাপিষ্ঠ- 
দেরকে পাকড়াও করল! ( যার) ফলে তারা ( অতি ) প্রত্যুষে নিজ নিজ গুহে উপুড় 
হয়ে পড়ে রইল। (তারা চিরতরে এমন নীরব নিস্তব্ধ হয়ে গেল, যেন তারা কোনদিনই 
তথায় ছিল না।) জেনে রাখ, সামূদ জাতি তাদের পরওয়ারদিগারকে অস্বীকার করে- 
ছিল। আরো শুনে রাখ, ( পরিণামে ) তারা ( আল্লাহর) রহমত হতে দৃরীভূত (ও 
গযবে নিপতিত হয়েছে )। 


আনুষঙ্গিক জাতব্য বিষয় 


সুরা হদের ৫০ হতে ৬০ পর্যন্ত ১১ আয়াতে বিশিষ্ট পয়গম্বর হযরত হুদ (আ)- 
এর আলোচনা করা হয়েছে। তাঁর নামেই অন্তর সূরার নামকরণ হয়েছে। অন্তর সুরার 
মধ্যে হযরত নূহ আট) হতে হযরত মুসা আট) পর্যন্ত সাতজন আশ্বিয়ায়ে কিরাম 
(আট) ও তদীয় উ্মতগণের কাহিনী কোরআন পাকের বিশেষ বাচনভঙ্জিতে বর্ণনা করা 
হয়েছে। এর মধ্যে উপদেশ ও শিক্ষামূলক এমন তথ্যাদি তুলে ধরা হয়েছে, যা যে- 
কোন অনুভূতিশীল মানুষের অন্তরে ভাবাত্তর সৃষ্টি না করে পারে না। তাছাড়া ঈমান ও 
সৎকর্মের বহু মূলনীতি এবং উত্তম পথনির্দেশ রয়েছে । 


যদিও অন্র সূরার মধ্যে সাতজন পয়গম্বরের কাহিনী বর্ণিত হয়েছে, কিন্ত সূরার 
নামকরণ করা হয়েছে হযরত হুদ (আ)-এর নামে । এতে বোঝা যায় যে, এখানে হযরত 
হদ (আ)-এর ঘটনার প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। 


আল্লাহ্‌ পাক হযরত হুদ (আ)-কে আদ জাতির প্রতি নবীরূপে প্রেরণ করে- 
ছিলেন। দৈহিক আকার-আকুতিতে ও শারীরিক শক্তি-সামথ্যের দিক দিয়ে ‘আদ 
জাতিকে মানব ইতিহাসে অনন্য বলে চিহিন্ত করা হয়। হযরত হুদ (আ)-ও উত্ত 


FA এ 2 টি 
জাতিরই অন্তর্ভুক্ত ছিলেন । যেমনঃ 194৯০ ৩.2 তাদের ভাই হুদ’ 
শব্দে এদিকে ইঙ্গিত করা হয়েছে । কিন্তু পরিতাপের বিষয় যে, এত বড় বীর ও শক্তিশালী 
জাতি তাদের বিবেক ও চিন্তাশক্তি হারিয়ে ফেলেছিল । নিজেদের হাতে তৈরি প্রস্তরমূর্তিকে 
তারা তাঁদের মা'বুদ সাব্যস্ত করেছিল। 


হযরত হুদ (আ) তার কওমের নিকট যে দীনী দাওয়াত পেশ করেন, তার তিনটি 
মূলকথা প্রথম তিন আয়াতে বর্ণিত হয়েছে। 


প্রথমত-_-তওহীদ বা একত্ববাদের আহবান এবং আল্লাহ্‌ ব্যতীত অন্য কোন 
সম্তা বা শক্তিকে ইবাদত উপাসনার যোগ্য মনে করা বাতুলতা মান্র। দ্বিতীয় হচ্ছে, 
আমি যে তাওহীদের দাওয়াত নিয়ে এসেছি, এজন্য জীবধ উৎসর্গ করছি । তোমরা 


সূরা হুদ | ৭১১ 


চিন্তা করে দেখ তো, আমি এহেন কষ্ট-ক্রেশের পথ কোন্‌ স্থার্থে অবলম্বন করেছি £ 
আমি তো এর বিনিময়ে তোমাদের কাছে কোন পারিশ্রমিক চাই না। আমার বস্তুগত 
কোন ফায়দা বা স্থার্থ হাসিল হচ্ছে না। এটা যদি আল্লাহ্‌র নির্দেশ এবং আমার দায়িত্ব 
না হতো, তাহলে তোমাদেরকে দাওয়াত দিতে ও সংশোধন করতে গিয়ে এত কষ্ট-ক্লেশ 
বরণ করার কি প্রয়োজন ছিল ? 


ওয়াজ-নসিহত ও দীনী দাওয়াতের পারিশ্রমিক £ কোরআন করীমে প্রাক্গ সব 
নবী (আট)-র যবানীতে এ উক্তি ব্যক্ত হয়েছে যে, “আল্লাহ্র দীনের দাওয়াত পৌছানোর 
বিনিময়ে তোমাদের কাছে কোন পারিশ্রমিক চাই না।” এতে বোঝা যায় যে, দীনী- 
দাওয়াত ও তাবলীগের কোন পারিশ্রমিক গ্রহণ করা হলে তা ফলপ্রসূ হয় না। বাস্তব 
অভিজ্ঞতাও সাক্ষ্য দেয় যে, যারা ওয়াজ-নসিহত করে পারিশ্রমিক গ্রহণ করে, তাদের 
কথা শ্রোতাদের অন্তরে কোন তাসির করতে পারে না। 


তৃতীয় কথা হচ্ছে, নিজেদের অতীত জীবনে কুফরী, শিরকী ইত্যাদি যত গোনাহ 
করেছ, সেসব থেকে আল্লাহ্র দরবারে ক্ষমা প্রার্থনা কর এবং ভবিষ্যতের জন্য এসব 
গোনাহ হতে তওবা কর। অর্থাৎ দু সংকল্প ও প্রতিক্তা কর যে, আগামীতে আর কখনো 
এসবের ধারেকাছেও যাবে না। যদি তোমরা এরূপ সত্যিকার তওবা ও ইস্তেগফার করতে 
পার, (তবে তার বদৌলতে পরকালের চিরস্থায়ী সাফল্য ও সুখময় জীবন তো লাভ 
করবেই,) অধিকন্ত দুনিয়াতেও এর বৃ উপকারিতা দেখতে পাবে। দুর্ভিক্ষ ও অনারস্টির 
পরিসমাপ্তি ঘটবে, যথাসময়ে প্রচুর রুম্টিপাত হবে, যার ফলে তোমাদের আহার্য পানীয়ের 
প্রাচুর্য হবে, তোমাদের শক্তি-সামথ্য বর্ধিত হবে। 


এখানে ‘শক্তি’ শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, যার মধ্যে দৈহিক শক্তি এবং 
ধনবল ও জনবল সবই অন্তর্ভুক্ত । এতদ্বারা জানা গেল যে, তওবা ও ইস্তেগফারের 
বদৌলতে ইহজীবনেও ধনসম্পদ এবং সন্তানাদির মধ্যে বরকত হয়ে থাকে। 


হযরত হুদ (আ)-এর আহবানের জবাবে তীর দেশবাসী মুখখতাসুলভ উত্তর দিল 
যে, আপনি তো আমাদেরকে কোন মু'জিযা দেখালেন না। শুধু মুখের কথায় আমরা 
নিজেদের বাপদাদার আমলের উপাস্য দেব-দেবীগুলোকে বর্জন করব না। এবং আপনার 
প্রতি ঈমানও আনব না। বরং আমরা সন্দেহ করছি যে, আমাদের দেবতাদের নিন্দাবাদ 
করার কারণে আপনার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। তাই আপনি এমন অসংলগ্ন কথা 
বলছেন। 


তদুত্তরে হযরত হুদ (আট পয়গম্বরসুলভ নিভাঁক কণ্ঠে জবাব দিলেন, তোমরা 
যদি আমার কথা না মান, তবে শোন, আমি আল্লাহ্‌কে সাক্ষী রেখে বলছি, আর তোমরাও 
সাক্ষী থাক যে, একমাত্র আল্লাহ্‌ ছাড়া তোমাদের সব অলীক উপাস্যদের প্রতি আমি 
রুষ্ট ও বিমুখ । এখন তোমরা ও তোমাদের দেবতারা সবাই মিলে আমার অনিষ্ট 
সাধনের, আমার উপর আক্রমণের চেস্টা করে দেখ, আমাকে বিন্দুমান্র অবকাশ দিও না। 


৭১২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


এত বড় কথা আমি এ জন্য বলছি যে, আমি আল্লাহ্‌ তা'আলার উপর পূর্ণ আস্থা 
ও ভরসা. রাখি, যিনি আমার এবং তোমাদের একমাত্র পালনকর্তা । ধরাধামে বিচরণ- 
শীল সকল প্রাণীই তার মুঠোর মধ্যে। তার ইচ্ছা ও অনুমতি ছাড়া কেউ কারো কোন 
ক্ষতি করতে পারে না। নিশ্চয় আমার পরওয়ারদিগার সরল পথে রয়েছেন। অর্থাৎ যে 
ব্যক্তি সরল পথে চলবে, সে আল্লাহ্‌কে পাবে, আল্লাহ্‌ তা"আলা তাকে সাহায্য করবেন। 


সমগ্র জাতির মুকাবিলায় দাড়িয়ে এমন নিভাঁক ঘোষণা ও তাদের দীর্বদিনের 
লালিত ধর্মীয় ধ্যান-ধারণায় আঘাত হানা সত্ত্বেও এত বড় সাহসী ও শক্তিশালী জাতির 
মধ্যে কেউ তার একটি কেশও স্পর্শ করতে পারল না। বস্তুত এও হযরত হুদ (আ)-এর 
একটি মৃজিযা । এর দ্বারা একে-তো তাদের এ কথার জবাব দেওয়া হয়েছে যে, 
আপনি কোন মু'জিযা প্রদর্শন করেন নি। দ্বিতীয়ত, তারা যে বলত, “আমাদের কোন 
কোন দেবতা আপনার মস্তিষ্ক নষ্ট করে দিয়েছে” তাও বাতিল করা হল। কারণ দেব- 
দেবীর যদি কোন ক্ষমতা থাকত, তবে এত বড় কথা বলার পর ওরা তাঁকে জীবিত 
রাখত না। 


অতপর তিনি বলেন--তোমরা যদি এভাবে সত্যকে প্রত্যাখ্যান করতে থাক, 
তবে জেনে রাখ, যে পয়গাম পৌছাবার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে, আমি তা 
যথাযথভাবে তোমাদের মিকট পৌছিয়েছি। অতএব তোমাদের অনিবার্য পরিণতি হচ্ছে 
যে, তোমাদের উপর আল্লাহ্‌র আযাব ও গযব আপতিত হবে, তোমরা সমূলে নিপাত 
ও নিশ্চিহ হয়ে যাবে। আর আমার পরওয়ারদিগার তোমাদের স্থলে অন্য জাতিকে 
এ পৃথিবীতে আবাদ করাবেন। তোমরা যা করছ তাতে তোমাদেরই সর্বনাশ করছ, আল্লাহ্‌ 
তা'আলার কোন ক্ষতি করছ না। আমার পালনকর্তা সবকিছু লক্ষ্য রাখেন, রক্ষণাবেক্ষণ 
করেন। তোমাদের সব ধ্যান-ধারণা ও কার্যকলাপের তিনি খবর রাখেন । 


কিন্ত হতভাগার দল হযরত হদ (আ)-এর কোন কথায় কর্ণপাত করল না। 
তারা নিজেদের হঠকারিতা ও অবাধ্যতার উপর অবিচল রইল । অবশেষে প্রচণ্ড ঝড়- 
তুফান রূপে আল্লাহ্র আযাব নেমে এল। সাতদিন আটরাত যাবত অনবরত ঝড়-তুফান 
বইতে লাগল। বাড়ি-ঘর ধসে গেল, গাছপালা উপড়ে পড়ল, গুহ-ছাদ উড়ে গেল, 
মানুষ ও সকল জীবজন্তর শূন্যে উত্থিত হয়ে সজোরে যমীনে নিক্ষিগত হল, এভাবেই 
সুঠাম দেহের অধিকারী শক্তিশালী একটি জাতি সম্পূর্ণ ধ্বংস ও বরবাদ হয়ে গেল। 


‘আদ জাতির উপর যখন প্রতিশ্ণত আযাব নাযিল হয়, তখন আল্লাহ্‌ তা'আলা 
তাঁর চিরন্তন বিধান অনুযায়ী হযরত হুদ (আ) ও জঙ্গী ঈমানদারগণকে সেখান থেকে 
সরে যাওয়ার নির্দেশ দিয়ে আযাব হতে রক্ষা করেন। 


“আদ জাতির কাহিনী ও আযাবের ঘটনা বর্ণনা করার পর অপরাপর লোকদের 
শিক্ষা ও সতকাঁকল্পণের জন্য ইরশাদ করেছেন যে, কওমে আদ আল্লাহ্র আয়াত ও 
নিদর্শনসমূহকে অস্বীকার করেছে, আল্লাহ্‌র রদূুলগণকে অমান্য করেছে, হঠকারী 


সূরা হুদ ৭১৩ 


পাপিষ্ঠদের কথামত কাজ করেছে । যার ফলে দুনিয়াতে তাদের প্রতি গযব নাযিল 
হয়েছে এবং আখিরাতেও অভিশপ্ত আযাবে নিক্ষিপ্ত হবে । 


এখানে বোঝা যায় যে, “আদ জাতি ঝড়-তুফানের কবলে পতিত হয়েছিল । 
“সুরা মুমিনুন'-এর বর্ণনায় বলা হয়েছে যে, ভয়ঙ্কর গর্জনে তারা ধ্বংস হয়েছে। 
প্রসঙ্গে বলা যায় যে, হয়ত উভয় প্রকার আযাবই নাযিল হয়েছিল। প্রথমে ঝড়-তুফান 
শুরু হয়েছিল, চরম পর্যায়ে ভয়ঙ্কর গর্জনে তারা ধ্বংস হয়েছিল। 


৬১ হতে ৬৮ পর্যন্ত ৮ আয়াতে হযরত সালেহ্‌ (আ)-র কাহিনী বর্ণিত হয়েছে। 
যিনি ‘আদ জাতির দ্বিতীয় শাখা ‘কওমে সামুদ’-এর প্রতি প্রেরিত হয়েছিলেন। তিনিও 
তার কওমকে সর্বপ্রথম তওহীদের দাওয়াত দিলেন। দেশবাসী তা প্রত্যাখ্যান করে 
বলল---“এ পাহাড়ের প্রস্তরখণ্ড হতে আমাদের সম্মুখে আপনি যদি একটি উন্ত্রীবের 
করে দেখাতে পারেন, তাহলে আমরা আপনাকে সত্য নবী বলে মানতে রাষী আছি।” 


হযরত সালেহ (আ) তাদেরকে এই বলে সতর্ক করলেন যে, তোমাদের চাহিদা 
মৃতাবিক মু*জিযা প্রদর্শনের পরেও তোমরা যদি ঈমান আনতে দ্বিধা প্রকাশ কর, তাহলে 
কিন্তু আল্লাহ. তাআলার বিধান অনুসারে তোমাদের উপর আযাব নেমে আসবে, তোমরা 
সমূলে ধ্বংস হয়ে যাবে। এতদসত্ত্বেও তারা নিজেদের হঠকারিতা হতে বিরত হল না। 
আল্লাহ তা'আলা তাঁর অসীম কুদরতে তাদের চাহিদা মুতাবিক মুণজিযা জাহির করলেন। 
বিশাল প্রস্তরখণ্ড বিদীর্ণ হয়ে তাদের কথিত গুণাবলী সম্পন্ন উন্ত্রী আত্মপ্রকাশ করল। 
আল্লাহ তা'আলা হুকুম দিলেন যে, এ উন্্রীকে কেউ যেন কোনরূপ কম্ট-ক্রেশ না দেয়। 
যদি এরূপ করা হয়, তবে তোমাদের প্রতি আযাব নাযিল হয়ে তোমরা ধ্বংস: হয়ে 
যাবে। কিন্তু তারা নিষেধাজ্ঞা অমান্য করল, উন্ত্রীকে হত্যা করল। তখন আল্লাহ্‌ তা'আলা 
কঠোরভাবে পাকড়াও করলেন। হযরত সালেহ আ) ও তাঁর সঙ্গী ঈমানদারগণ নিরাপদে 
রক্ষা পেলেন। অন্য সবাই এক ভয়াবহ গর্জনে ধ্বংস হল। অন্তর ঘটনায় বর্ণিত রয়েছে 
যে, হযরত সালেহ আ)-র জাতি তাঁকে বলল ঃ 49509 চি ৮ ৩৪ ৩৫৪ 
অর্থাৎ তওহীদের দাওয়াত ও 'প্রতিমা পুজা খেকে আমাদের বারণ করার আগ পর্যন্ত 
আপনার সম্পর্কে আমরা উচ্চাশা পোষণ করতাম যে, আপনি আগামীতে আমাদের 
নেতত্ব দান করবেন। এর কারণ হচ্ছে, আল্লাহ, তা'আলা বাল্যকাল হতেই নবীগণকে 
যোগ্যতা ও উন্নত স্বভাব-চরিন্ের অধিকারী করে থাকেন। যার ফলে সবাই তাদেরকে 
ভক্তি ও শ্রদ্ধা করতে বাধ্য হতো, যেমন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, (সা)১কে নবুয়ত 
ঘোষণা করার পর্বে সমগ্র আরববাসী তাঁকে সত্যবাদী ও বিশ্বাসী মনে করত, এবং 
'আল-আমীন” উপাধিতে ভূষিত করেছিল। কিন্তু নবুয়তের দাবি ও মৃূর্তিপূজা থেকে বারণ 
করার সঙ্গে সঙ্গেই সেই সব লোরু তার বিরোধিতা ও শহ্ুতা শুরু করেছিল । 


৭১৪ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতর্থ খণ্ড 


AFC, 4707 পাল 


টং 18286315512 অর্থাৎ তারা যখন আল্লাহ্র নিষেধাজ্ঞা 


লংঘন করে অলৌকিক উন্ত্রীকে হত্যা করল, তখন তাদেশ্্কে নিদিষ্টভাবে জানিয়ে 
দেওয়া হলে, মান তিনদিন তোমাদেরকে অবকাশ দেওয়া হল, এ তিনদিন অতিবাহিত 
হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা ধ্বংস হয়ে যাবে। 


তফসীরে কুরতুবীতে বর্মিত হয়েছে যে, এ অবকাশের তিনদিন ছিল বৃহস্পতি, 
শুক্র ও শনিবার। রোববার প্রত্যুষে তাদের উপর আযাব নাযিল হল। 


টির পা পা 


nga nb on DIS, অর্থাৎ এ পাপিষ্ঠদেরকে এক ভয়ঙ্কর গর্জন 


এসে পাকড়াও করল। এ ছিল হযরত জিবরাঈল (আ)-এর গর্জন, যা হাজার হাজার 
বজ্রধ্বনির সম্মিলিত শক্তির চেয়েও ভয়াবহ । যা সহ্য করার ক্ষমতা মানুষ বা কোন 
জীবজন্তর হতে পারে না। এরূপে প্রাণ কাঁপানো গর্জনেই সকলে সমবৃত্যুবরণ করেছিল। 

অভ্র আয়াতের মর্মার্থ থেকে বোঝা যায় যে, ‘কওমে-সামূদ’ ভগ্নক্গর গর্জনে 
ধ্বংস হয়েছিল। অপর দিকে সূরা “আ*রাফ'এর এক আয়াতে ইরশাদ হয়েছে ৪ 
১৫4৬ পি এ পা লী পাপা 

£০১) 1 ৮95 45১ “অতপর ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল ।” এতে বোঝা 
যায় যে, ভূমিকম্পের ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। ইমাম কুরতুবী রে) বলেন যে 
উভয় আয়াতের মর্মার্থ কোন বিরোধ নেই । হয়ত প্রথমে ভূমিকম্প শুরু হয়েছিল এবং 
তৎসঙ্গেই ভয়ঙ্কর গর্জনে সবাই ধ্বংস হয়েছিল । 


AML rele রি রণ 24 2 2A 
00349 19৩ ৮৯৮ J ১50 এ ৬ 55 
কি শর্ট ইশ 


৬৪১৪ ও LSID UES 


2 5965 hs bef S57 ED 


পি তা ঠিক 


FALLS SIF: 5 57 SNe 52) 


2 Ad eel ৩ রর ALIA রা রে 2 
রা ঢ় 036০2 (০৮125 92 


শনি 


এক ০০৩ ১ lb Er Er G15 


১৩৬ 


45) » ১2) ০১ পভ 25548 bl ০০০০৯) 401 ios 


% 2 রর 


৪০১৯৪ ৩২৮০ 











সুরা হুদ ৭১৫ 


(৬৯) আর অবশ্যই আমার প্রেরিত ফেরেশতারা ইবরাহীমের কাছে সুসংবাদ নিস্নে 
এসেছিল, তারা বলল---সালাম, তিনিও বললেন-_সালাম । অতপর অল্পক্ষণের মধ্যেই তিনি 
একটি ভুনা করা বাছুর নিয়ে এলেন ! (৭০) কিন্তু খন দেখলেন যে, আহার্ষের দিকে 
তাদের তম্ত প্রসারিত হচ্ছে না, তখন তিনি সন্দিগ্ধি হলেন এবং মনে মনে তাদের 
সম্পকে ভয় অনুভব করতে লাগলেন । তারা বলল--ভয়্ পাবেন না। আমরা লুতের 
কওমের প্রতি প্রেরিত হয়েছি । (৭১) তার স্ত্রীও নিকটেই দীড়িয়েছিল, লে হেসে ফেলল। 
অতপর আমি তাকে ইসহাকের জন্মের সুখবর দিলাম এবং ইসহাকের পরে ইয়াকুবেরও। 
(৭২) সে বলল-_কি দুর্ভাগ্য আমার! আমি সন্তান প্রসব করব? অথচ আমি বার্ধক্যের 
শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি আর আমার স্বামীও নৃদ্ধ, এ তো ভারী আশ্চর্য কথা ! 
(৭৩) তারা বলল-_তুম্ি আল্লাহ্‌র হুকুম সম্পকে বিস্ময়বোধ করছ? হে গৃহবাসীরা, 
তোমাদের উপর আল্লাহ্‌র রহমত ও প্রভূত বরকত রয়েছে। নিশ্চয় আল্লাহ, প্রশংসিত, 
মহিমময়। ্‌ 





০১8 এ+ পপ ০০৮ md SAE hea Bn oe 


তফসীরের সার-সংক্ষেপ 


আর আমার প্রেরিত ফেরেশতারা (মানবাকতি ধারণ করে ) ইবরাহীম (আ)-এর 
কাছে [তদীয় পুগ্জ হযরত ইসহাক (আ) সম্পর্কে ] সুসংবাদ নিয়ে এসেছিল। (যদিও 
তাঁদের আগমনের মুখ্য উদ্দেশ্য ছিল কওমে লুতের উপর আযাব নাধিল করা), তাঁরা 
[ উপস্থিত হওয়ামান্র হযরত ইবরাহীম আ)-কে ] বলল-_সালাম (অর্থাৎ আপনার উপর 
শান্তি বর্ষিত হউক । তদুত্তরে হযরত ) ইবরাহীম (আ)-ও তাদেরকে সালাম বললেন, 
(অর্থাৎ সালামের যথারীতি জবাব দিলেন, কিন্তু তিনি তাদের চিনতে পারলেন নাঃ 
তাই সাধারণ আগন্তক মানুষ মনে করলেন। অতপর) তিনি অল্পক্ষণের মধ্যেই একটি 
(হৃষ্টপুষ্ট ) বাছুর ভুনা করে (তাদের মেহমানদারীর জন্য) নিয়ে এলেন, (এবং 
তাদের সম্মুখে রাখলেন।) কিন্তু তাঁরা যেহেতু ফেরেশতা ছিলেন, তাই আহার্ধ গ্রহণ 
করলেন না। হযরত ইবরাহীম আ) যখন দেখলেন যে, সেই খাবারের দিকে তাদের 
হস্ত প্রসারিত হচ্ছে না, তখন তিনি সন্দিগধ হলেন এবং মনে মনে তাঁদের সম্পর্কে 
ভয় অনুভব করতে লাগলেন । (যে, এরা কারা £ আহার্ষ গ্রহণ করছে না কেন? 
তবে কি এদের কোন দু'রভিসন্ধি রয়েছে? অথচ বাড়িতে আমিই একমান্র পুরুষ, 
০০৮77 নেই | এমনকি তিনি মনের খটকা প্রকাশ করে 


“AS AIA 


বললেন ৩১:৯১:০1 ‘আমরা তোমাদেরকে ভয় করছি ।’) ফেরেশতাগণ 


বললেন, ভয় পাবেন না। [ আমরা মানুষ নই, বরং ফেরেশতা। আপনার জন্য সুসংবাদ 
বহন করে এনেছি যে, আপনার ওঁরসে বিবি সারার গর্ভে একটি পুন্র সন্তান জন্মগ্রহণ 
করবে, যার নাম হবে ইসহাক আ) এবং তাঁর পুন্র হবে ইয়াকুব আট। অন্র ভবিষ্য- 
দ্বানীকে সুখবর বলার কারণ, প্রথমত সন্তান লাভ করা খুশির বিষয়। দ্বিতীয়ত 
তখন হযরত ইবরাহীম (আট) ও বিবি সারা বার্ধক্যের চরম সীমায় উপনীত হয়ে- 


- ৭১৬ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


ছিলেন, সে বয়সে সন্তান লাভের কোন আশা ছিল না। কাজেই, এরচেয়ে বড় সুসংবাদ 
আর কি হবে? যাহোক, হযরত ইবরাহীম আ) তাঁর নবীসুলভ জ্ঞানের দ্বারা উপলব্ধি 
করলেন যে, তারা ফেরেশতা, নবীসুলভ জ্ঞান দ্বারা সঙ্গে সঙ্গে এও বুঝে গেলেন যে, 
প্রকৃতপক্ষে তারা এ ব্যতীত আরো গুরুত্বপূর্ণ কোন কার্য সম্পাদনের জন্যই অবতরণ 


এ পার পা শালা 


করেছেন। তাই তিনি জানতে চাইলেন 1৯৮ ৬5 আপনাদের প্রধান লক্ষ্য কি? 
তদ্দত্তরে তারা বলল,] আমরা হযরত লৃত (আ)-এর কওমের প্রতি প্রেরিত হয়েছি, 
(কুফরী করার শাস্তিস্বরূপ) তাদেরে নির্মূল করে দিতে । হযরত ইবরাহীম (আ) ও ফেরে- 
শতাগণের মধ্যে এই কথোপকথন চলছিল? আর হযরত ইবরাহীম (আ)-এর স্ত্রী (বিবি 
সারা) নিকটেই কোথাও দগ্ডায়মান ছিলেন এবং শুনছিলেন । অতপর সন্তান লাভের 
সংবাদ শুনে জনন্দাতিশয্যে হেসে ফেললেন । কারণ, হযরত হাজেরার গর্ভে হযরত 
হি বানিরাজী রীনা সা না kd তাজ্জব 


PAST 


হয়ে কপালে হাত ঠেকালেন। যেমন অন্য বলা হয়েছে ই 51 it 


eae AW ঢেল 


BY Ee অতপর আমি ( ফেরেশতাদের মাধ্যমে পুনরায় ) তাকে সুখবর 


দিলাম (হযরত ) হসহাক (আ)-এর জন্মগ্রহণের এবং ইসহাক (আ)-এর পরে তৎপুন্র 
হযরত ইয়াকুব (আ)-এর (জন্ম গ্রহণের, তখন) সে বলতে লাগল £$ মরণ আর কি! 
আমি সন্তান প্রসব করব £ অথচ আমি রদ্ধা আর আমার স্বামীও (উপবিষ্ট ) রয়েছেন, 
একেবারে ব্দ্ধ। এতো বড়ই আজব কথা । ফেরেশতাগণ বললেন, (নবীর পরিবারভুক্ত 
হওয়া এবং মুজিযা ও অলৌকিক ঘটনাবলী বারবার দেখা সত্ত্বেও) তুমি কি আল্লাহ্‌র 
হুকুম সম্পর্কে বিস্ময় প্রকাশ করছ? হে গৃহবাসীরা, (বিশেষ করে) তোমাদের (এ গৃহের 
লোকদের) উপর তো আল্লাহ্‌ তা'আলার খাস রহমত এবং বিভিন্ন প্রকার ) বরকত 
নাযিল হয়ে আসছে । নিশ্চয় আল্লাহ্‌ তা“আলা প্রশংসিত (এবং ) মহিমাময়। (অতএব 
বিস্মিত না হয়ে বরং আল্লাহ্‌ তাআলার প্রশংসা ও শোকর আদায় কর ।) 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

আলোচ্য পাঁচটি আয়াতে হযরত ইবরাহীম খলিলুল্লাহ্‌ (আ)-র একটি ঘটনা 
বর্ণিত হয়েছে। আল্লাহ্‌ তা'আলা তাঁকে সন্তান লাভের সুসংবাদ দেওয়ার জন্য তার কাছে 
কতিপয় ফেরেশতাকে প্রেরণ করেছিলেন। কেননা, হযরত ইবরাহীম (আ)-এর স্ত্রী বিবি 
সারা নিঃসন্তান ছিলেন। তিনি সন্তানের জন্য একান্ত উদগ্রীব ছিলেন; কিন্তু উভয়ের 
বার্ধক্যের চরম সীমায়. উপনীত হওয়ার কারণে দৃশ্যত সন্তান লাভের কোন সম্ভাবনা 
ছিল না। এমতাবস্থায় আল্লাহ্‌ তা'আলা ফেরেশতার মাধ্যমে সুসংবাদ দান করলেন যে, 
তাঁরা অচিরেই একটি পুত্র সন্তান লভ করবেন। তাঁর নামকরণ করা হল ইসহাক। 


সূরা হৃদ ৭১৭ 


আরো অবহিত করা হল যে, হযরত ইসহাক (আ? দীর্ঘজীবী হবেন, সন্তান লাভ করবেন, 
তাঁর সন্তানের নাম হবে “ইয়াকুব আ)। উভয়ে নবুয়তের মর্ধাদায় অভিষিক্ত হবেন। ্‌ 


ফেরেশতাগণ মানবাকৃতিতে আগমন করায় হযরত ইবরাহীম আ) তাদেরকে সাধা- 
রণ আগন্তক মনে করে মেহমানদারীর আয়োজন করেন । ভুনা গোশত সামনে রাখলেন । 
কিন্তু তাঁরা ছিলেন ফেরেশতা, পানাহারের উধের্ব। কাজেই সম্মুখে আহার্য দেখেও তাঁরা 
সেদিকে হাত বাড়ালেন না। এটা লক্ষ্য করে হযরত ইবরাহীম আট) আতঙ্কিত হলেন 
যে, হয়ত এদের মনে কোন দুরভিসন্ধি রয়েছে । ফেরেশতাগণ হযরত ইবরাহীম আ)- 
এর অমূলক আশঙ্কা আন্দাজ করে তা দূর করার জন্য স্পষ্টভাবে জানালেন যে, 
“আপনি শঙ্কিত হবেন না। আমরা আল্লাহ্‌র ফেরেশতা, আপনাকে. একটি সুসংবাদ 
দান করা ও অন্য একটি বিশেষ কার্য সম্পাদনের জন্য প্রেরিত হয়েছি । তা হচ্ছে 
হযরত লূত (আ)-এর কওমের উপর আযাব নাযিল করা ।” হযরত ইবরাহীম (আ)- 
এর স্ত্রী বিবি সারা পর্দার আড়ালে দীড়িয়ে কথাবার্তা শুনেছিলেন। যখন বুঝতে পার- 
লেন যে, এরা মানুষ নন, ফেরেশতাঃ তখন পর্দার প্রয়োজন রইল না। বৃদ্ধকালে সন্তান 
লাভের সুখবর শুনে হেসে ফেললেন এবং বললেন, এহেন র্ৃদ্ধ বয়সে আমার গর্ভে 
সন্তান জন্ম হবে! আর আমার এ স্বামীও তো অতি রূদ্ধ। ফেরেশতাগণ উত্তর দিলেন, 
তুমি কি আল্লাহ্‌র ইচ্ছার প্রতি বিস্ময় প্রকাশ করছ? ষাঁর অসাধ্য কিছুই নেই। 
বিশেষ করে তোমরা নবী পরিবারের লোক। তোমাদের পরিবারের উপর আল্লাহ্‌ তা- 
‘আলার প্রভূত রহমত এবং অফুরন্ত বরকত রয়েছে। বাহ্যিক কার্-কারণের উর্ধ্বে 
বহু অলৌকিক ঘটনা তোমরা নিজ চোখে অবলোকন করছ। তা সত্ত্বেও বিস্মিত 
হওয়ার কোন কারণ আছে কিঃ এ হচ্ছে ঘটনার সংক্ষিপ্ত সার । এবার আয়াত 
সমূহের বিস্তারিত আলোচনায় আসা যাক । 


প্রথম আয়াতে বলা হয়েছে যে, ফেরেশতাগণ হযরত ইবরাহীম (আ)-এর নিকট কোন 
সুসংবাদ নিয়ে এসেছিলেন। এই সুসংবাদের বিবরণ সামনে তৃতীয় আয়াতে উল্লেখ করা 


“| A CH ABT 


হযরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস (রা) বলেন--ফেরেশতার দলে হযরত জিব- 
রাঈল (আ), হযরত মীকাঈল (আ) ও ইম্াফীল আ)---এ তিনজন ফেরেশতা ছিলেন।-_ 
(কুরতুবী) তাঁরা মানবারুতিতে আগমন করে হযরত ইবরাহীম আ)-কে সালাম করেন। 
হযরত ইবরাহীম আ) যথারীতি সালামের জবাব দিলেন এবং তাঁদেরকে মানুষ মনে 
করে আতিথেয়তার আয়োজন করলেন। হযরত ইবরাহীম আ)-ই প্রথম ব্যক্তি, যিনি 
পৃথিবীতে সর্বপ্রথম মেহমানদারীর প্রথা প্রবর্তন করেন। --( কুরতুবী ) তার নিয়ম 
ছিল যে, মেহমান ছাড়া একাকী কখনো খানা খেতেন না। খাবার সময় খোজ করে 
মেহমান নিয়ে এসে সাথে খেতে বসতেন । 


৭১৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


তফসীরে কুরতুবীতে ইসরাইলী সুরু উদ্ধৃত করে বর্ণিত হয়েছে যে, হযরত ইবরাহীম 
(আ) একদিন তাঁর সাথে খানা খাওয়ার জন্য মেহমান তালাশ করছিলেন। এমন সময় 
জনৈক অচেনা লোকের সাথে তাঁর সাক্ষাৎ হল। তিনি তাকে ঘরে নিয়ে এলেন। যখন 
খানা খেতে শুরু করবেন, তখন হযরত ইবরাহীম আ) আগন্তক মুসাফিরকে বললেন-_ 
“বিসমিল্লাহ আল্লাহ্‌র নামে আরম্ভ করছি বল।” সে বলল-_-আল্লাহ্‌ কাকে বলে 
আমি জানি না। হযরত ইবরাহীম (আ) রাগান্বিত হয়ে তাকে দস্তরখান হতে তাড়িয়ে 
দিলেন। যখন সে বের হয়ে গেল, তৎক্ষণাৎ হযরত জিবরাঈল (আ) উপস্থিত হলেন 
এবং জানালেন যে, আল্লাহ্‌ তা'আলা বলেছেন--আমি তার কুফরী সম্পর্কে জ্ঞাত থাকা 
সত্ত্বেও সারাজীবন তাকে আহার্ষ-পানীয় দিয়ে আসছি। আর আপনি একে এক বেলা 
খাবার দিতে পারলেন না। এ কথা শোনামাত্র হযরত ইবরাহীম (আ) এ লোকটির তালাশে 
ছুটলেন। অবশেষে তাকে ঘরে নিয়ে এলেন। কিন্তু সে ব্যক্তি বেঁকে বসল এবং বলল, 
““আপনি প্রথমে আমাকে তাড়িয়ে দিলেন, পরে আবার সাধাসাধি করে আনতে গেলেন 
কেন? এ কারণ না-জানা পর্যন্ত আমি খাদ্য স্পর্শ করব না।” 


হযরত ইবরাহীম আ) ঘটনা বর্ণনা করলেন । কাফির লোকটির মধ্যে ভাবান্তর 
সৃষ্টি হল। সে বলল--যে মহান পালনকর্তা ফেরেশতা প্রেরণ করে আপনাকে এ কথা 
জানিয়েছেন, তিনি সত্যিই পরম দয়ালু। আমি তার প্রতি ঈমান আনলাম। অতপর 
সে বিসমিল্লাহ্‌ বলে হযরত ইবরাহীম (আ)-এর সাথে খানা খেতে আরম্ভ করল। 


হযরত ইবরাহীম (আ)এ্তার আতিথেয়তার অভ্যাস অনুযায়ী আগন্তক ফেরেশতা- 
গণকে মানুষ মনে করে অনতিবিলম্বে একটি বাছুর গরু যবেহ. করলেন এবং তা ভুনা 
করে মেহমান ফেরেশতাগণের আহারের জন্য তাদের সামনে রাখলেন। 


৭০তম আয্মাতে বলা হয়েছে যে, আগন্তক ফেরেশতাগণ যদিও মানবারুতিতে 
আগমন করেছিলেন এবং মানবসুলভ পানাহারের বৈশিষ্ট্য তাদেরকে দান করা যদিও 
সম্ভব ছিল। কিন্তু পানাহার না করার মধ্যেই হিকমত নিহিত ছিল, যেন তাঁদের ফেরেশতা 
হওয়া প্রকাশ পায়। কাজেই মানবাকৃতি সত্ত্বেও তাঁদের পানাহার না করায় ‘ফেরেশতা 
স্বভাব" বজায় রাখা হয়েছিল। যার ফলে তাঁরা আহার্ষের দিকে হাত বাড়ান নাই। 

কোন কোন রেওয়ায়েতে আছে যে, ফেরেশতাদের হাতে কিছু তীর ছিল। তাঁরা 
এর ফলক দ্বারা ভুনা গোশত স্পর্শ করছিলেন। তাঁদের এহেন আচরণে হযরত ইবরা- 
হীম আট সন্দি্ধি ও শঙ্কিত হলেন। কারণ, সে দেশে নিয়ম ছিল যে, অসদুদ্দেশ্যে 
কেউ কারো বাড়িতে মেহমান হলে সেখানে পানাহার করত না। ---(তফসীরে কুরতুবী) 
অবশেষে ফেরেশতাগণ প্রকাশ করে দিলেন যে, আপনি ভীত হবেন না। আমরা মানুষ 
নই, বরং আল্লাহ্‌র ফেরেশতা । 


আহকাম ও মাসায়েল 


আলোচ্য আয়াতসমূহে ইসলামী আচার-ব্যবহার সম্পর্কে কতিপয় গুরুত্বপূর্ণ হিদায়ত 
দেওয়া হয়েছে । ইমাম কুরতুবী রে) তদীয় তফসীরে যার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। 


সুরা হুদ ৭১৯ 


Be পালা শি পাপা AJ Or 


সালামের সুন্নত ঃ pla JG el DG ‘তারা সালাম বললেন, তিনিও 
বললেন, সালাম ।” এর দ্বারা বোঝা যায় যে, মুসলমানদের পারস্পরিক সাক্ষাৎ-মুলা- 
কাতের সময় পরস্পরকে সালাম করা কর্তব্য। আরো জানা গেল যে, আগন্তক ব্যক্তি 
প্রথমে সালাম করবে, অন্যরা তার জবাব দেবে---এটাই বাঞ্ছনীয় । 


পারস্পরিক দেখা-সাক্ষাৎকালে বিশেষ কোন বাক্য উচ্চারণ করে একে অপরের 
প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করার রীতি পৃথিবীর সকল জাতি ও ধর্মের মধ্যে দেখা যায়। তবে 
এ ব্যাপারেও ইসলামের শিক্ষা অনন্য ও সবৌত্তম। কেননা সালামের সুন্নত সম্মত 
বাকা ০ 11 /০ 1-এর মধ্যে সর্বপ্রথম “আস-সালামু, আল্লাহ্‌র একটি গুণ বাচক 
নাম হওয়ার কারণে আল্লাহর জিকির করা হল, সম্বোধিত ব্যক্তির জন্য সালামতি ও 
নিরাপত্তার দোয়া করা হল, নিজের পক্ষ হতে তার জানমাল ইজ্জতের নিরাপত্তার প্রতি- 
শতি দেওয়া হল । 

এখানে কোরআন পাকে ফেরেশতাদের পক্ষ হতে ০1, ‘সালামান’ এবং হযরত 
ইবরাহীম (আ)-এর তরফ হতে শুধু ৮) “সালামুন্‌’ শব্দ উল্লেখ করা হয়েছে। সালাম 
ও জবাবের পূর্ণ বাক্য উল্লেখ করা নিষ্প্রয়োজন মনে করা হয়েছে। কার্যত অবশ্য 
এখানে উভয়ক্ষেন্রে সুন্নত মুতাবিক সালাম ও জবাবের পূর্ণ বাক্যই বোঝানো হয়েছে। 
হযরত রসূলে করীম সো)ও নিজের আচরণের মাধ্যমে সালামের পর্ণ বাক্য শিক্ষা- 
দান করেছেন। অর্থাৎ প্রথম পক্ষ আসসালামু আলাইকুম বলবে, তদুত্তরে দ্বিতীয় পক্ষ 
€ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমতুল্লাহ্‌* বলবে । 


লতা নি কা গে 


মেহমানদারীর কতিপয় মূলনীতি ঃ dio Jn Lies অর্থাৎ 


একটি হা একান্ত উরি বিভা 
বেশি বিলম্ব করলেন না। 


এতদ্বারা কয়েকটি বিষয় জানা গেল । প্রথমত, মেহমান হাজির হওয়ার পর 
আহার্ষ-পানীয় যা কিছু তাৎক্ষণিকভাবে গৃহে মওজুদ থাকে তা মেহমানের সামনে পেশ 
করা এবং সামর্থ্যবান হলে উপাদেয় আহার্ষের আয়োজন করা বাঞ্ছনীয় _-( কুরতুবী ) 


দ্বিতীয়ত, মেহমান আপ্যায়নের জন্য বাড়াবাড়ি বা সাধ্যাতিরিক্ত আয়োজন করা 
সমীচীন নয়। সহজে যতটুকু ভাল খাদ্য সংগ্রহ ও সরবরাহ করা যায়, তাই মেহমানের 
সামনে নিঃসঙ্কোচে পেশ করবে । হযরত ইবরাহীম আ)-এর কাছে অনেকগুলি গর্ত 
ছিল। তাই তিনি তৎক্ষণাৎ একটি বাছুর যবেহ, করে ভুনে মেহমানগণের সামনে পেশ 
করেছিলেন 1--( কুরতুবী ) 


৭২০ ূ তফসীরে মা'আরেকফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


তৃতীয়ত, বহিরাগত আগন্তকদের আতিথেয়তা করা ইসলামের দৃষ্টিতে একটি 
নৈতিক ও মহত কার্য। এটা আম্মিয়ায়ে কিরাম ও মহান বৃযুর্গগণের একটি এ্রতিহ্যও 
বটে। আতিথেয়তা ওয়াজিব কি না, এ ব্যাপারে উলামায়ে কিরামের মধ্যে মতভেদ 
রয়েছে । তবে অধিকাংশ উলামায়ে কিরামের মতে ওয়াজিব নয়, বরং সুনত। কোন কোন 
আলিমের মতে বহিরাগত আগন্তকদের মেহমানদারী করা গ্রামবাসীদের জন্য ওয়াজিব। 
কেননা, গ্রামে তাদের জন্য সাধারণত কোন হোটেলের ব্যবস্থা নেই। পক্ষান্তরে শহরে 
হোটেল-রেস্টুরেন্টের সুব্যবস্থা থাকায় বিদেশী লোকদের মেহমানদারী করা শহরবাসীদের 
জন্য ওয়াজিব নয় ।--( তফসীরে কুরতুবী) 


AS Ar Fer এডি AC লা ক্রেন 


৮১) ৬৪) 1 04১ 2 ০৪858 1091 সেও অতপর হযরত ইবরাহীম (আ) 


যখন দেখলেন যে, ০০০০০০০০০০০ 
সন্ত হলেন । 


* এর দ্বারা বোঝা গেল যে, মেহমানের সম্মুখে মেজবান কর্তৃক যা কিছু পেশ করা 
হয়, তা সাদরে গ্রহণ করা মেহমানের কর্তব্য। তা তার কাছে অরুচিকর হলেও গৃহ- 
কর্তার সন্তষ্টির জন্য যৎসামান্য স্বাদ গ্রহণ করা বাঞ্ছনীয় । 


এখানে আরো জানা গেল যে, অতিথির সম্মুখে খাদ্যসামগ্রী রেখে দূরে সরে 
যাওয়া রীতি নয়, বরং মেহমান আহার করেন কি না তা লক্ষ্য রাখা কর্তব্য। হযরত 
ইবরাহীম আ) ফেরেশতাদের হাত গুটিয়ে রাখা লক্ষ্য করেছিলেন। তবে মেহমানের 
আহারের দিকে একদুষ্টে তাকিয়ে থাকাও রীতিবিরুদ্ধ, বরং ভাসা-ভাসাভাবে লক্ষ্য 
করবে। কেননা লোকমার দিকে তাকিয়ে থাকা ভদ্রতার পরিপন্থী এবং মেহমানের জন্য 
বিব্রতকর। একদা খলীফা হিশাম ইবনে আবদুল মালিকের খানার মজলিসে জনৈক 
বেদ্ুঈনও শরীক ছিল। তার লোকমার মধ্যে একটা পশম লক্ষ্য করে খলীফা সেদিকে 
ত"র দৃষ্টি আকর্ষণ করলেন। কিন্তু তাতে বেদুঈন ক্ষুব্ধ হয়ে উঠে দীড়াল এবং বলল, 
--আমরা এমন লোকের সাথে খানা খেতে পছন্দ করি না, যারা আমাদের লোকমার 
দিকে তাকিয়ে থাকে । 


এখানে ইমাম তাবারী রে) বর্ণনা করেছেন যে, ফেরেশতাগণ প্রথমে আহার্য 
গ্রহণ করার অজুহাত হিসাবে বলেছিলেন যে, আমরা মুফত (বিনামূল্য ) খানা খাই না। 
আপনি মূল্য ধার্য করুন, তাহলে খেতে পারি। হযরত ইবরাহীম আ) বললেন--“ঠিক 
আছে, খানার মূল্য ধার্য করছি যে, শুরুতে “বিসমিল্লাহ” বলবেন এবং শেষে “আলহাম- 
দুলিল্লাহ্‌* বলবেন। এ কথা শুনে হযরত জিবরাঈল (আট) তদীয় সঙ্গী ফেরেশতাদ্য়কে 
বললেন-_-আল্লাহ্‌ তা'আলা তাঁকে স্বীয় খলীল (অন্তরঙ্গ বন্ধ) রূপে গ্রহণ করেছেন। 
তিনি সত্যিই এর যোগ্য। এর দ্বারা জানা গেল যে, খানার প্রারস্তে বিসমিল্লাহ্‌ ও সমান্তিতে 
আল-হামদুলিল্লাহ্‌ বলা সুন্নত । 


সূরা হুদ a 


Af 
[ah 


EAA 


ত 29 5 Fo Ar oF ০ 

358 818 2১22৯6৮৩৯4৮ 
পু রি ডে 4S elo LE oil mE 
EB) ES SE YS 0 2332 BL igs 
okt Hb WE USig Ss rails 
Ee 9৬5৩5 MOLL ৮৮৫ 

15৬৫6 545 65 03542 228, 085৬৫ 
১. 2 গড ৮ ১2০ 29 25% 
৮৩4১১০৫৩৫৬৫, ৩৬ ০৪০ চা 
৬৮ EL ৬12 26 2705 0৬ ৪1 
448৮ ০ ৫০৪০ 04৪ ৬) ৪9৬ 2৬ ৩4৫৯ 
895 5655)4। 29 4৮১৫৫ 71 G3 35 SLA 
SG Less by HE EF SA 
ne (58528 রর ভা 2৯ 
চর উঃ ভু 2 


(৭৪) অতপর যখন ইবরাহীম (আ)-এর আতঙ্ক দূর হল এবং তিনি সুসংবাদ 
প্রাপ্ত হলেন, তখন তিনি আমার সাথে তক শুরু করলেন কওমে ল্ত সম্পকে । (৭৫) 
ইবরাহীম (আ) বড়ই ধৈর্যশীল, কোমল হৃদয়, আল্লাহ্মুখী সন্দেহ নেই। (৭৬) ইবরাহীম, 





বি 
পল 





৭২২ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ চত্থ খণ্ড 


এহেন ধারণা পরিহার কর; তোমার পালনকর্তার হুকুম এনে গেছে, এবং তাদের উপর 
সে আযাব অবশ্যই আপতিত হবে, যা কখনো প্রতিহত হবার নয় । (৭৭) আর যখন 
আমার প্রেরিত ফেরেশতাগণ লূত (আ)-এর নিকট উপস্থিত হল, তখন তাদের আগমনে 
তিনি দ্রাশ্চিন্তাগ্রস্ত হলেন, এবং তিনি বলতে লাগলেন---আজ অত্যন্ত কঠিন দিন। (৭৮) 
আর তার কওমের লোকেরা স্বতঃস্ফতভাবে তার (গুহ) পানে ছুটে আসতে লাগল। 
পূর্ব থেকেই তারা কুকর্মে তৎপর ছিল। লূত (আ) বললেন--হে আমার কওম, এ আমার 
কন্যারা রয়েছে, এরা তোমাদের জন্য অধিক পবিভ্রতমা ৷ সুতরাং তোমরা আল্লাহকে 
ভয় কর, এবং অতিথিদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি 
কোন ভাল মানুষ নেই? (৭৯) তারা বলল---তুমি তো জানই, তোমার কন্যাদের নিয়ে 
আমাদের কোন গরজ নেই। আর আমরা কি চাই, তাও তুমি অবশ্যই জান। (৮০) 
লূত (আ) বললেন--হায়, তোমাদের বিরুদ্ধে যদি আমার শক্তি থাকত অথবা আমি 
কোন সুদৃঢ় আশ্রয় গ্রহণ করতে সক্ষম হতাম । (৮১) মেহমান ফেরেশতাগণ বলল 
হে লূত (অং), আমরা তোমাদের পালনকর্তার পক্ষ হতে প্রেরিত ফেরেশতা । এরা 
কখনো তোমার দিকে পৌছতে পারবে না। ব্যস, তুমি কিছুটা রাত থাকতে থাকতে 
নিজের লোকজন নিয়ে বাইরে চলে যাও! আর তোমাদের কেউ যেন পিছনে ফিরে না 
তাকায়। কিন্তু তোমার জী, নিশ্চয় তার উপরও ওটা আপতিত হবে, খা ওদের উপর 
আপতিত হবে। ভোর বেলাই তাদের প্রতিশ্তির সময়, ভোর কি খুব কাছে নয়? 
(৮২) অবশেষে যখন আমার হুকুম এসে পৌছল, তখন আনি উক্ত জনপদকে উপরকে 
নিচে করে দিলাম এবং তার উপর স্তরে স্তরে কাকর পাথর বর্ষণ করলাম। (৮৩) 
যার প্রতিটি তোমার পালনকর্তার মিকট চিহিগত ছিল। আর তা পাপিষ্তদের থেকে খুর 
দূরেও নয় ! 





তফরসীরের সার-সংক্ষেপ 

অতপর যখন (ফেরেশতাগণ নিজেদের আত্ম-পরিচয় দান করে অভয়বাণী 
শুনলেন এবং হযরত ) ইবরাহীম আ)-এর আতঙ্ক দূরীভূত হল এবং তিনি (সন্তান 
লাভের ) সুখবর প্রাপ্ত হলেন, তখন (নিশ্চিত মনে হযরত) লূত (আ)-এর কওমের 
ধ্বংস সম্পর্কে বাক্যলিপি শুরু করলেন। বস্তুত তিনি সুপারিশ করতে চেয়েছিলেন 
যে, সেখানে তো স্বয়ং হযরত লুত (আ)-ও বর্তমান রয়েছেন। কাজেই, সেখানে যেন 
আযাব নাযিল না হয়। হযরত ইবরাহীম (আ) হয়ত আশা পোষণ করতেন যে, 
লূত আ)-এর দ্শেবাসী ভবিষ্যতে ঈমান আনয়ন করবে। তাই হখরত লুত (আ)- 
এর দোহাই দিয়ে তার কওমকে আযাব হতে রক্ষা করতে চেয়েছিলেন। নিশ্চয় হযরত 
ইবরাহীম আ) অতিশয় সহনশীল, কোমল প্রাণ, (এবং সর্বাবস্থায় ) আল্লাহ্মুখী (ছিলেন। 
অতএব, মাত্রাতিরিক্ত সুপারিশ করছিলেন । তাই ইরশাদ হল )-_-হে ইবরাহীম [ জট! 
যদিও আপনি লূত আ)-এর দোহাই দিচ্ছেন কিন্তু আপনার আসল উদ্দেশ্য তাঁর কওমের 
জন্য সুপারিশ করা। যা হোক, সত্বর তুমি] এহেন ( ধ্যান) ধারণা পরিহার কর। 


সরা হুদ ূ ৭২৩ 


(কোরণ, তারা কদ্মিনকালেও ঈমান আনবে না। অতএব, তাদের সম্পর্কে) তোমার 
পালনকর্তার (চূড়ান্ত ফয়সালা ও ) নির্দেশ এসে গেছে, এবং ( যার ফলে) তাদের উপর 
এমন ( অপ্রতিরোধ্য) আযাব অবশ্যই আপতিত হবে, যা ফিছুতেই প্রতিহত হবার নয়। 
[সুতরাং এ ব্যাপারে কোন কথা বলা নিরথক। তবে লৃত (আ)-এর সেখানে অবস্থানের 
জন্য চিন্তার কোন কারণ নেই। কেননা, তাঁদের এবং অপরাপর ঈমানদারকে প্রথমে 
অন্যত্র সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে। তারপরে আযাব নাযিল করা হবে। হযরত 
ইবরাহীম আ)-এর বাদানুবাদের এখানেই পরিসমাপ্তি হল] এবং [হযরত ইবরাহীম 
(আ)-এর নিকট হতে বিদায় নিয়ে] যখন আমার প্রেরিত ফেরেশতারা (হযরত) লূত 
(আট সমীপে উপস্থিত হল € তখন) তিনি তাদের € আগমনের ) কারণে দুশ্চিন্তাগ্রস্ত হলেন, 
[কারণ তাঁরা অতি আকর্ষণীয় চেহারার সুদর্শন তরুণ বেশে আগমন করেছিলেন। হযরত 
লৃত আট তাদেরকে সত্যিকার মানুষ মনে করেছিলেন এবং তীর কওমের বিরত যৌন 
লি্সার বিভীষিকা তাঁর মানসপটে ভেসে উঠেছিল]। আর €এ জন্যই) তাঁর মন ছোট হয়ে 
গেল এবং € চরম অস্বস্তিবাধ করে) বলতে লাগলেন-__-আজকের দিনটি অত্যন্ত কঠিন 
দিন। ( কারণ, একদিকে আগন্তকদের কমনীয়-মোহনীয় চেহারা, অপরদিকে গোত্রের 
লোকদের চরম বিরুতি। উপরন্ত তিনি ছিলেন আত্মীয়-স্বজনহীন নিঃসঙ্গ একাকী ।) আর 
ভার কওমের লোকেরা ( যখন এহেন মেহমান আগমনের খবর জানতে পারল, তখন 
উল্মাদনায় আত্মহারা হয়ে) স্বতঃস্ফূর্তভাবে তার [ অর্থাৎ হযরত লূত (আ)-এর] 
গৃহপানে ধাবিত হল। আর আগে থেকেই তারা কুকর্মে তৎপর ছিল। ( এবারও 
তারা একই উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ছুটে এসেছিল। হযরত) লূত (আ) অত্যান্ত 
উদ্বিগ্ন হলেন এবং ( অনুনয়-বিনয় করে) বললেন-_হে আমার কওম! € তোমাদের ঘরে ) 
আমার এসব কন্যারা বেধুরা) রয়েছে, এরা তোমাদের ( যৌন ক্রিয়ার) জন্য সমধিক 
(যোগ্য ও) পবিব্রতমা। অতএব, নেওজোয়ান ছেলেদের প্রতি দৃষ্টিপাত ও হস্তক্ষেপ 
করার ব্যাপারে তোমরা) আল্লাহকে ভয় কর, এবং অতিথিগণের মাঝে আমাকে লঙ্জিত 
করো না। (মেহমানদের উপর অন্যায় হস্তক্ষেপ করা আমাকে লজ্জিত ও বেইজ্জত করার 
নামান্তর। আগন্তক মেহমানের প্রতি তোমাদের ঘদি কোন সহানুভূতি না থাকে, তবে অন্তত 
আমার খাতিরে তোমরা সংযম অবলম্বন কর। কারণ, আমি তোমাদের সমাজে স্থায়ীভাবে 
বসবাস করছি, সর্বদা তোমাদের কল্যাণের চেষ্টায় নিয়োজিত রয়েছি। কিন্তু তার সকল 
কাকুতি-মিনতি ব্যর্থ হয়ে যেতে দেখে তিনি বললেন---আফসোস ও আশ্চর্যের বিষয়) 
তোমাদের মাঝে কি একজনও বিবেকবান ভাল মানুষ নেই! (যে আমার কথাটি নিজে 
বুঝবে এবং অন্যদের বোঝাবে।) তারা বলল---আপনি তো জানেনই (যে) আপনার 
এসব ( বধূ ও) কন্যাদের মধ্যে আমাদের কোন গরজ নেই। বিএস 
আঃ দর আসক্তি হয় না।) আর এ্রেখানে) আমরা কি জিনিস € পেতে) চাই, তা 

আপনি নিশ্চয় জানেন। একান্ত নিরুপায় অসহায় অবস্ত'য় হযরত ) লূত (আ) বলতে 
লাগলেন-_হায়, (কত ভাল হত) যদি তোমাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তোমাদেরকে 
শায়েস্তা করার মত আমার শক্তি (সামর্থ্য) থাকত, অথবা আমি কোন সুদুঢ় আশ্ুস্ন গ্রহণ 


৭২৪ তফসীরে মাআরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


করতে সক্ষম হতাম। (অথাৎ আমার জাতি আপনজনেরা যদি কাছে থাকত, তাহলে তোমরা 
এহেন আচরণ করতে পারতে না।) হম্রত লত (আ)-এর উদ্বেগ-উৎকণ্ঠা লক্ষ্য করে তাঁকে 
আশ্বস্ত করার জন্য ফেরেশতাগণ (আত্মপরিচয় দান করে) বললেন--হে লূত (আট, 
(আমরা মানুষ নই, বরং) আমরা আপনার পালনকর্তার পক্ষ হতে প্রেরিত। ফেরেশতা, 
অতএব, তারা আমাদের কিছুই করতে পারবে না। আমাদের তো দুরের. কথা,) এরা 
আপনার নিকট পর্যন্ত পৌছতে পারবে না। (অধিকন্তু আমরা তাদের উপর আযাব 
নাযিল করার জন্যই আগমন করেছি।) অতএব, আপনি রাতের কোন অংশে আপন লোক- 
জন নিয়ে (এখান থেকে) বাইরে € অন্যত্র কোথাও) চলে যান। আর আপনাদের 
(সবাইকে হুশিয়ার করে দিবেন, যাওয়ার পথে) কেউ যেন পিছনে ফিরে না তাকায়, (বরং 
দূতগতিতে সম্মুখে অগ্রসর হয়।) কিন্তু আপনার স্ত্রী (ঈমানদার না হওয়ার কারণে 
বিরত থাকবে) তার উপরও তা আপতিত হবে, যা ওদের উপর আপতিত হবে। 
(আর কিছুটা রাত থাকতে আপনাকে সরে যেতে বলছি। কারণ) তাদের (উপর 
আযাবের ) জন্য প্রতিশুত সময় ভোর বেলা নির্ধারিত হয়েছে। হযরত লুত (আ) তদীয় 
কওমের প্রতি অতিশয় রুষ্ট হয়েছিলেন । তাই বললেন---যা হওয়ার এখনি হয়ে যাক 
€দূররে মনসুর )। ফেরেশতাগণ বললেন--ভোর কি খুবই কাছে নয় £ [যাহোক 
হযরত লূত আট) রাত থাকতেই আপন লোকজন নিয়ে অন্যত্র চলে গেলেন। রাত ভোর 
হল, আযাবের ঘনঘটা শুরু হল। অবশেষে যখন আযাবের জন্য] আমার হুকুম 
এসে পৌছল, তখন আমি (ফেরেশতার মাধ্যমে ) উক্ত বসতিকে (উল্টিয়ে উহার ) উপরকে 
নিচে (ও নিচকে উপরে ) করে দিলাম এবং তার উপর অবিশ্রান্ত পাথর বর্ষণ করলাম, 
যার প্রতিটি (পাথর) তোমার পালনকর্তার নিকট (অর্থাৎ আলমে গায়েবে ) চিহিন্ত ছিল। 
(যার ফলে উক্ত পাথরগুলি অন্য সব পাথর হতে ভিন্ন ধরনের ছিল।) আর (মন্কা- 
বাসীদের অন্তর কাহিনী হতে শিক্ষা গ্রহণ করা উচিত। কেননা,) তা (অর্থাৎ কওমে 
লুতের বসতি ) এ পাপিষ্ঠদের থেকে খুব দূরেও নয়। (বাণিজ্যিক সফরে সিরিয়ায় 
যাতায়াত পথে ওদের জনপদের ধ্বংসাবশেষ তারা দেখতে পাচ্ছে । অতএব, আল্লাহ ও 
রসূলের বিরুদ্ধাচরণ হতে তাদের ভয় করা উচিত । ) 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 

সূরা হুদে পূর্ববী অধিকাংশ আছ্িয়ায়ে কিরাম (আ) ও তাঁদের উশ্মতগণের 
কাহিনী ও নবীদের বিরুদ্ধাচরণ করার কারণে তাদের উপর বিভিন্ন প্রকার আসমানী 
আযাব অবতীর্ণ হওয়ার ঘটনাবলী বর্ণিত হয়েছে। আলোচ্য আয়াতসমূহে হযরত লৃত 
(আ) ও তার দেশবাসীর অবস্থা ও দেশবাসীর উপর কঠিন আযাবের বর্ণনা দেয়া হয়েছে। 


হযরত লূত (আ)-এর কওম একে তো কাফির ছিল, অধিকন্তু তারা এমন এক 
জঘন্য অপকর্ম ও লজ্জাকর অনাচারে লিপ্ত ছিল, যা পূর্ববর্তী কোন ব্যক্তি বা গোষ্ঠীর 
মধ্যে পাওয়া যায় নি, বন্য পশুরাও যা দ্বণা করে থাকে । অর্থাৎ পুরুষ কর্ত ক অন্য 
পুরুষের সাথে মৈথুন করা। ব্যভিচারের চেয়েও এটা জঘন্য অপরাধ । এ জন্যই তাদের 


সূরা হুদ ৭২৫ 


উপর এমন কঠিন আযাব অবতীর্ণ হয়েছে, যা অন্য কোন অপকর্মকারীদের উপর কখনো 
অবতীর্ণ হয় নি। 

হযরত লূত আ)-এর ঘটনা যা অন্তর আয়াতসমূহে বর্ণিত হয়েছে, তা হচ্ছে এই 
যে, আল্লাহ্‌ তা'আলা হযরত জিবরাঈল (আ)-সহ কতিপয় ফেরেশতাকে কওমে লুতের 
উপর আযাব নাযিল করার জন্য প্রেরণ করেন । যাত্রাপথে তাঁরা ফিলিস্তিনে প্রথমে 
হযরত ইবরাহীম (আ)-এর সমীপে উপস্থিত হন। | 


আল্লাহ তাআলা যখন কোন জাতিকে আযাব দ্বারা ধ্বংস করেন, তখন তাদের 
কার্যকলাপের সাথে সামঞ্জস্যপূর্ণ আযাবই নাযিল করে থাকেন। এ ক্ষেত্রেও ফেরেশতা- 
গণকে নওজোয়ানরূপে প্রেরণ করেন। হযরত লৃত আ)-ও তাদেরকে মানুষ মনে করে 
তাদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হলেন। কারণ মেহমানের আতিথেয়তা নবীর নৈতিক 
দায়িত্ব । পক্ষান্তরে দেশবাসীর কু-স্বভাব তাঁর অজানা ছিল না। উভয় সংকটে পড়ে তিনি 
স্থগতোক্তি করলেন--'আজকের দিনটি বড় সংকটময় দিন 


আল্লাহ জাল্লা শানুহ এ দুনিয়াকে আজব শিক্ষাক্ষেত্র বানিয়েছেন, যার মধ্যে 
তীর অসীম কুদরত ও অফুরন্ত হেকমতের ভুরি ভুরি নিদর্শন রয়েছে। মূর্তিপূজারী 
আযরের গৃহে আপন অন্তরজ বন্ধু হযরত ইবরাহীম খলিনুল্লাহ্‌ আ)-কে পয়দা করেছেন। 
হযরত লৃত (আ)-এর মত একজন বিশিষ্ট পয়গাস্থরের স্ত্রী নবীর বিরুচদ্ধাচরণ করে 
কাফিরদের সাথে যোগাযোগ রক্ষা করত । সম্মানিত ফেরেশতাগণ সুদর্শন নওজোয়ান 
আকৃতিতে যখন হযরত লৃত (আ)-এর গৃহে উপনীত হলেন, তখন তার স্ত্রী সমাজের 
দুষ্ট লোকদেরকে খবর দিল যে, আজ আমাদের পুহে এরাপ মেহমান আগমন করেছেন। 
--( কুরতুবী ও মাযহারী ) 

হযরত লৃত (আ)-এর আশংকা যথার্থ প্রমাণিত হল। যার বর্ণনা ৭৮ নং আয়াতে 
দেয়া হয়েছে 8৫3 | ১) 59798 ৬০ 59 ৮৭52 “আর তীর কওমের লোকেরা 
আত্মহারা হয়ে তাঁর গৃহপানে ছুটে এল। আর. আগে থেকেই তারা কুকর্মে অত্যন্ত ছিল।” 
এখানে ইঙ্গিত .করা হয়েছে যে, জঘন্য কুকর্মের প্রভাবে তারা এতদূর চরম নির্লজ্জ" 
হয়েছিল যে, হযরত লুত (আ)-এর মত একজন সম্মানিত পয়গাম্থরের গুহ প্রকাশ্যভাবে 
অবরোধ করেছিল। ্‌ ্‌ 

হযরত লূত (আট) যখন দেখলেন যে, তাদেরকে প্রতিরোধ করা দ্র, তখন 
তাদেরকে দু্ষৃতি হতে বিরত রাখার জন্য তাদের সর্দারদের নিকট স্বীয় কন্যাদের বিবাহ 
দেয়ার প্রস্তাব দিলেন। তৎকালে কাফির পাত্রের সাথে মুসলিম পান্রীর বিবাহ বন্ধন বৈধ 
ছিল। হুযুরে আকরাম (সা)-এর প্রাথমিক যুগ পর্যন্ত এ হুকুম বহাল ছিল। এ জন্যই 
হযরত (সা) স্বীয় দুই কন্যাকে প্রথমে উতবা ইবনে আবু লাহাব ও আবুল আস ইবনে 
রৰী’র কাছে বিবাহ দিয়েছিলেন । অথচ তখন তারা উভয়ে কুফরী হালতে ছিল। পর- 
বর্তাকালে ওহীর মাধ্যমে কাফিরের সাথে মুসলমান মেয়েদের বিবাহ হারাম ঘোষিত হয় । 
-( কুরতুবী ) , 


৭২৬ তফসীরে মা“আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


কোন কোন তফসীরকারের মতে--এখানে হযরত লৃত (আট নিজের কন্যা দ্বারা 

সমগ্র জাতির বধূ-কন্যাদের বুঝিয়েছেন। কেননা, প্রত্যেক নবী নিজ উম্মতের জন্য 

পিতৃতুল্য এবং উম্মতগণ তার রূহানী সন্তান স্বরূপ। যেমন কোরআনের ২১ পারা জুপ্লা আহ 

হতে পাতে এরা তে ক ক স্ট দা I a লা 

যাবের ৬ষ্ঠ আয়াত ঃ 4 5১21 ০ 

ধস পতি 9৩ 

এর সাথে হযরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ (রা)-এর কিরাতে (৪ ৩০152 বাকোও 

বর্ণিত আছে, যার মধ্যে হযরত রসুলে করীম (সা)-কে সমগ্র ‘উম্মতের পিতা’ বলে 

অভিহিত করা হয়েছে। অন্তর তফসীর অনুসারে হযরত লৃত (আ)-এর কথার অর্থ হল, 

তোমরা নিজের কদাচার হতে বিরত হও এবং ভদ্রভাবে কওমের কন্যাদেরকে বিবাহ বন্ধনে 
আবদ্ধ করে বৈধভাবে স্ত্রীরূপে ব্যবহার কর। 


অতপর হযরত লূত (আ) তাদেরকে আল্লাহ্‌র আযাবের ভীতি প্রদর্শন করে 


পা AIL পা 
বললেন__ 4) 1198) ও “আল্লাহকে ভয় কর? এবং কাকুতি-মিনতি করে বললেন- 
A A A 40459 


৩ ০ 2 0স383 “আমার মেহমানদের ব্যাপারে আমাকে অপমানিত করো 


ঠক দু ঠ 54953 AAT 


না।” তিনি আরো বললেন,-০% ) ২ ) (৯০০ ৬৫) | “তোমাদের মাঝে কি কোন 


ন্যায়নিষ্ঠ ভাল মানুষ নেই ?” আমার আকুল আবেদনে যার অন্তরে এতটুকু করুণার 
সৃষ্টি হবে। 


ভিন Ser AMEE তারা একযোগে 
বলে উঠল --“আপনি তো জানেনই যে, আপনার বধূ-কন্যাদের প্রতি আমাদের কোন 
প্রয়োজন নেই। আর আমরা কি চাই, তাও আপনি অবশ্যই জানেন ।% . 


লূত (আ) এক সংকটজনক পরিস্থিতির সম্মুখীন হলেন। তিনি স্বতঃস্ফর্তভাবে 
বলে উঠলেন--হায়, আমি যদি তোমাদের চেয়ে অধিকতর শক্তিশালী হতাম অথবা 
আমার আত্মীয়-স্বজন যদি এখানে থাকত, যারা এই জালিযদের হাত হতে আমাকে রক্ষা 
করতো, তাহলে কত ভালো হত ! 


ফেরেশতাগণ হযরত লূত (আ)-এর অস্থিরতা ও উৎকণ্ঠা লক্ষ্য করে প্রকৃত রহস্য 
ব্যক্ত করলেন এবং বললেন- আপনি নিশ্চিত থাকুন, আপনার দলই সুদৃঢ় ও শক্তিশালী । 
আমরা মানুষ নই, বরং আল্লাহ্‌র প্রেরিত ফেরেশতা । তারা আমাদেরকে কাবু করতে 
পারবে না, বরং আযাব নাযিল করে দুরাজ্মা-দুরাচারদের নিপাত সাধনের জন্যই আমরা 
আগমন করেছি । | 

বুখারী শরীফে বর্ণিত আছে যে, রসূলুলাহ্‌ (সো) বলেন, “আল্লাহ্‌ তা'আলা হযরত 
লূত (আ)-এর উপর রহম করুন, তিনি নিরুপায় হয়ে সুদৃঢ় জামাতের আশ্রয় কামনা 


সূরা হুদ ৭২৭ 


করেছিলেন!” তিরমিযী শরীফে বর্ণিত আছে যে, হযরত ল্ত (আ)-এর পরবর্তী প্রত্যেক 
নবী সন্ত্ান্ত ও শক্তিশালী বংশে জন্মগ্রহণ করেছিলেন ।__( কুরতুবী )। স্বয়ং রসূুলে করীম 
(সা)-এর বিরুদ্ধে কোরেশ-কাফিরণণ হাজার রকম অপচেস্টা করেছিল। কিন্ত তার 
হাশেমী গোত্রের লোকেরা সম্মিলিতভাবে তাকে আশ্রয় ও পৃষ্ঠপোষকতা দান করেছে, 
যদিও ধর্ম-মতের দিক দিয়ে তাদের অনেকেই ভিন্নমত পোষণ করত । এ জন্যই সম্পূর্ণ 
বনী হাশিম গোত্র রসূলুল্লাহ (সা)-র সাথে শামিল ছিল, যখন কোরাইশ কাফিররা তাদের 
সাথে সকল সম্পর্ক ছিন্ন করে তাদের দানা-পানি বন্ধ করে দিয়েছিল । 


হযরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস রো) হতে বর্ণিত আছে যে, দুরুতরা যখন 
হযরত লূত (আ)-এর গুহ্্ধারে সমবেত হল, তখন তিনি গৃহদ্ধার রুদ্ধ করেছিলেন । 
ফেরেশতাগণ গৃহে অবস্থান করছিলেন! আড়াল হতে দুষ্টদের কথাবার্তা চলছিল । 
তারা দেয়াল টপকে ভিতরে প্রবেশ এবং কপাট ভাঙ্গতে উদ্যোগী হল। এমন সংগীন 
মুহূর্তে হযরত লূত আট) পূর্বোক্ত বাক্যটি উচ্চারণ করেছিলেন । ফেরেশতাগণ তাঁকে 
অভয় দান করলেন এবং .গৃহদার খুলে দিতে বললেন। তিনি দুয়ার খুলে দিলেন। 
হযরত জিবরাঈল আ) ওদের প্রতি তাঁর পাখার ঝাপটা দিলেন। ফলে তারা অন্ধ হয়ে 
গেল এবং ভাগতে লাগল ! 


তখন ফেরেশতাগণ আল্লাহ্‌ তা'আলার নির্দেশক্রমে হযরত লৃত আ)-কে বললেন ঃ 
আপনি কিছুটা রাত থাকতে আপনার লোকজনসহ এখান খেকে অনান্র সরে যান 
এবং সবাইকে সতর্ক করে দিন যে, তাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায় । তবে 
আপনার স্ত্রী ব্যতীত। কারণ, অন্যদের উপর যে আযাব আপতিত হবে, তাকেও সে 
আযাব ভোগ করতে হবে । 


এর এক অর্থ হতে পারে যে, আপনার স্ত্রীকে সাথে নেবেন না। দ্বিতীয় অর্থ 
হতে পারে, তাকে পিছনে ফিরে চাইতে নিষেধ করবেন না।-_অনুবাদক। ) আরেক 
অর্থ হতে পারে যে, সে আপনার হুশিয়ারি মেনে চলবে না। 


কোন কোন রেওয়ায়েতে আছে যে, তার স্ত্রীও সাথে যাচ্ছিল। কিন্তু পাপিষ্ঠদের 
উপর আযাব নাধিল হওয়ার ঘটনাটা শুনে পশ্চাতে ফিরে তাকাল এবং কওমের শোচনীয় 
পরিণতি দেখে দুঃখ প্রকাশ করতে লাগল। তৎক্ষণাৎ একটি প্রস্তরের আঘাতে সেও 
অল্কা পেল।_-€ কুরতুবী ও মাজহারী ) 


এ ৭ 33 «0 ar BH 


ফেরেশতারা আরো জানিয়ে দিলেন যে, 2 72 5, 3 5 । জত্যযকালেই 
তাদের উপর আযাব আগতিত হবে। হযরত লূত (আ) বললেন---“আমি চাই, আরো 


Ae 5৩ 
জলদি আযাব আসুক ৷” ফেরেশতাগণ জবাব দিলেন ৪ দার 8১ ৫) ৬1 


a জগ ও 


“প্রত্যষকাল দূরে নয়, বরং সমাগত প্রায় ।” 


৭২৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


অতপর উক্ত আযাবের ধরন সম্পর্কে কোরআন পাকে ইরশাদ হয়েছে___যখন 
আযাবের হুকুম কার্যকরী করার সময় হল, তখন আমি তাদের বসতির উপরিভাগকে 
নিচে করে দিলাম এবং তাদের উপর অবিশ্রান্তভাবে এমন পাথর বর্ষণ করলাম, যার 
প্রত্যেকটি পাথর একজনের নামে চিহ্নিত ছিল । 

বর্ণিত আছে যে, চারটি বড় বড় শহরে তাদের বসতি ছিল। এসব জনপদকেই 


a AS 

কোরআন পাকের অন্য আয়াতে ৬১৪% “মুতাফিকাত’ নামে অভিহিত করা হয়েছে। 
আল্লাহ্‌ তা'আলার নির্দেশ পাওয়া মান্র হযরত জিবরাঈল (আট তাঁর পাখা উক্ত শহর চতু- 
স্টয়ের যমীনের তলদেশে প্রবিষ্ট করত এমনভাবে মহাশূন্যে উত্তোলন করলেন যে, সবকিছু 
নিজ নিজ স্থানে স্থির ছিল। এমন কি পানি ভর্তি পাত্ৰ হতে এক বিন্দু পানিও পড়ল না বা 
নড়ল না। মহাশুন্য হতে কুকুর জানোয়ার ও মানুষের চিৎকার ভেসে আসছিল । ও সব জন- 
পদকে সোজাভাবে আকাশের দিকে তুলে উলটিয়ে যথাস্থানে নিক্ষেপ করা হল। তারা আল্লাহ্‌র 
আইন ও প্রাকৃতিক বিধানকে উলটিয়েছিল, তাই এই ছিল তাদের উপযুক্ত শাস্তি । 

হযরত লূত (আ,-এর নাফরমান জাতির শোচনীয় পরিণতি বর্ণনা করার পর 


“A & a Fad ee 
দুনিয়ার অপরাপর জাতিকে সতর্ক করার জন্য ইরশাদ হয়েছে ৪ ৪০১৮৭] এ ১৪৯৩ 5 


৩৪ প্রস্তর বর্ষণের আযাব বর্তমানকালের জালিমদের থেকেও দূরে নয়। বরং 
Few 


কোরাইশ কাফিরদের জন্য ঘটনাস্থল ও ঘটনাকাল খুবই কাছে এবং অন্যান্য পাপিষ্ঠও 
যেন নিজেদেরকে এহেন আযাব হতে দূরে মনে না করে। রস্লে করীম সেট ইরশাদ 
করেছেন “আমার উম্মতের কিছু লোক কওমে লুতের অপকর্মে লিপ্ত হবে। যখন 
এরূপ হতে দেখবে, তখন তাদের উপরও অনুরূপ আযাব আসার অপেক্ষা কর।, 


চার্লি 52) ৫00৩ 50628 2৬ ৫? 8 
3055 তা তো 
পতি 2 চি 5৯৩ 


2৫$€ 


2515৯ 4 ০৩5৩৬ 87540 
2 রিনি EES 2 


চ পু 22৫ পে 

55৩85 ০০:৯৮ ৮৮৯০3 রে 
ho Bad ৫৬5৫ RE ৫) 
8 রাত ১০১৯ ৮৮4) 





সুরা হুদ ৭২৯ 


Ee জে oo নানা 5050), 21 
১১০৮ 05 4:53805 LIS 2984 ৫ 
J) BAG) AE KETC, ৮৫৬৩0 
EES SE STs Ug. baht Loy) 
১৯৫৩ 0৪৪ ৮১52585০০৭৬ %৩15 
8৮ ঠে 4) ১2১০22 ঠা ADS p23 ০ 
53845 05940055 0260৯4০57৩5 
Ws RSE ES EPCS 
ATS SE ূ 
te 5 এ 20১1 ue + 5561 Ee 
রি 2 Ee 














a 
22552 ০০ রি এ রর 











১১৮) ৫ নি ৫ 


২০ 


৭৩০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥। চতুর্থ খণ্ড 


(৮৪) আর মাদয়ানবাসীদের প্রতি তাদের ভাই শোয়াইব (আ)-কে প্রেরণ করেছি । 
তিনি বললেন--হে আমার কওম ! আল্লাহ্র বন্দেগী কর, তিনি ছাড়া আমাদের কোন 
মাবুদ নেই। আর পরিমাপে ও ওজনে কম দিও না, আজ আমি তোমাদেরকে ভাল 
অবস্থায়ই দেখছি ঃ কিন্তু আমি তোমাদের উপর এমন একদিনের আযাবের আশঙ্কা 
করছি ঘেদিনটি পরিবেস্টনকারী। (৮৫) আর হে আমার জাতি, ন্যায়নিষ্ঠার সাথে 
ঠিকভাবে পরিমাপ কর ও ওজন দাও, এবং লোকদের জিনিসপন্ত্রে কোনরূপ ক্ষতি করো 
না, আর পৃথিবীতে ফসাদ করে বেড়াবে না। (৮৬) আল্লাহ্‌ প্রদত উদ্বত তোমাদের 
জন্য উত্তম, যদি তোমর। ঈমানদার হও, আর আমি তো তোমাদের উপর সদা পযবেক্ষণ- 
কারী নই। (৮৭) তারা বলল--হে শোয়াইব (আট), আপনার নামায কি আপনাকে এটাই 
শিক্ষা দেয় যে, আমরা এ উপাস্যদেরকে পরিত্যাগ করব আমাদের বাপ-দাদারা 
যাদের উপাসনা করত £ অথবা আমাদের ধন-সম্পদে ইচ্ছামত যা কিছু করে থাকি, 
তা ছেড়ে দেব? আপনি তো একজন খাসা মহৎ ব্যক্তি ও সৎপথের পথিক। 6৮) 
শোয়াইব (আ) বললেন--হে. দেশবাসী, তোমরা কি মনে কর! আমি যদি আমার 
পরওয়ারদিগারের পক্ষ হতে সুস্প্ট দলীলের উপর কায়েম থাকি আর তিনি যদি নিজের 
তরফ হতে আমাকে উত্তম রিযিক দান করে থাকেন, (তবে কি আমি তার হুকুম অমান্য 
করতে পারি?) আর আমি চাই নাযে--তোমাদেরকে যা ছাড়াতে চাই পরে নিজেই নে 
কাজে লিপ্ত হব, আমি তো যথাসাধ্য শোধরাতে চাই। আল্লাহ্‌র মদদ দ্বারাই কিন্তু 
কাজ হয়ে থাকে, আমি তার উপরই নির্ভর করি এবং তাঁরই প্রতি ফিরে ঘাই। (৮৯) 
আর হে আমার জাতি! আমার সাথে জিদ করে তোমরা নূহ বা হুদ অথবা সালেহ 
(আ)-র কওমের মত নিজেদের উপর আযাব ডেকে আনবে না। আর ল্তের জাতি 
তো তোমাদের থেকে খুব দূরে নয় । (৯০) আর তোমাদের পালনকতার কাছে মার্জনা 
চাও এবং তারই পানে ফিরে এসো। নিশ্চয়ই আমার পরওয়ারদিগার খুবই মেহেরবান 
অতি স্মেহম্ময় । (৯১) তারা বলল--হে শোম়াইব (আট), আপনি যা বলেছেন তার অনেক 
কথাই আমরা বুঝি নি, আমরা তো আপনাকে আমাদের মধ্যে দুর্বল ব্যক্তিরূপে মনে 
করি। আপনার ভাই-বন্ধুরা না থাকলে আমরা আপনাকে প্রস্তরাঘাতে হত্যা করতাম । 
আমাদের দৃষ্টিতে আপনি কোন মর্যাদাবান ব্যক্তি নন! (৯২) শোয়াইব (আ) বললেন 
হে আমার জাতি, আমার ভাই-বন্ধুরা কি তোমাদের কাছে আল্লাহর চেয়ে প্রভাবশালী ? 
আর তোমরা তাকে বিস্মৃত হয়ে পেছনে ফেলে রেখেছ, নিশ্চয় তোমাদের কার্থকলাপ 
আমার পালনকর্তার আম্ত্তে রয়েছে। (৯৩) আর হে আমার জাতি, তোমরা নিজ স্থানে 
কাজ করে যাও, আমিও কাজ করছি, অচিরেই জানতে পারবে কার উপর অপমানকর 
আযাব আসে আর কে মিথ্যাবাদী? আর তোমরাও অপেক্ষায় থাক, আমিও তোমাদের 
সাথে অপেক্ষায় রইলাম। (৯8) আর আমার হুকুম ঘখন এল, আমি শোয়্াইব (আ) ও 
তার সঙ্গী ঈমানদারগণকে নিজ রহমতে রক্ষা করি, আর পাপিম্ঞভদের উপর বিকট গর্জন 
পতিত হলো । ফলে ভোর না হতেই তারা নিজেদের ঘরে উপুড় হয়ে পড়ে রইল । (৯৫) 
যেন তারা দেখানে কখনো বসবাসই করে নি। জেনে রাখ, সাম্ূদের প্রতি অভিসম্পাতের 
মত মাদইয়ানবাসীর উপরেও অভিসম্পাত । 





স্রা হুদ ৭৩৯ 


তকফসীরের সার-সংক্ষেপ 


আর ( আমি ) মাদইয়ানবাসীদের প্রতি তাদের ভাই (হযরত ) শোয়াইব আ)কে 
(পয়গম্ঘররূপে ) প্রেরণ করলাম। তিনি ( মাদইয়ানবাসীর সম্মুখে উপস্থিত হয়ে 
তাদেরকে) বললেন--হে আমার কওম, (তোমরা একমাত্র) আল্লাহ্‌ তা'আলার ইবাদত 
(বন্দেগী) কর, তিনি ছাড়া (আর ) কেউ তোমাদের মা'বৃদ € হওয়ার যোগ্য নেই। 
এ ছিল ধর্মীয় আকীদা সম্পকে তাদের উপযোগী হুকুম । অতপর লেনদেন সম্পর্কে 
তাদের উপযোগী দ্বিতীয় নির্দেশ দিলেন) আর পরিমাপে ও ওজনে কম দিও না, (কেননা, 
বর্তমানে) আমি তোমাদেরকে ভাল (ও সচ্ছল) অবস্থায় দেখছি, (সুতরাং মাপে কম 
দিয়ে লোক ঠকাবার প্রয়োজন নেই। বস্তুত মাপে কম দেওয়া কারো জন্যই বান্ছনীয় 
নয়) কিন্তু (তব্‌ যদি তোমরা মাপে কম দিতে থাক, তবে তা একদিকে আল্লাহ্র 
নিয়ামতের নাশোকরী করা হবে এবং এর প্রতিফলও তোমাদের ভে.গ করতে হবে। 
তাই) আমি তোমাদের উপর একদিনের আযাবের আশঙ্কা করছি যে দিনটি (বিভিন্ন 
প্রকার আযাবকে ) পরিবেম্টনকারী হবে। : 


(মাপে কম দিতে নিষেধ করার প্রকারান্তরে ঠিক মত ওজন করার আদেশও রয়েছে, 
তবু তাকিদের জন্য পরে এটাকে আরো স্পষ্টভাবে বললেন।) আর হে আমার জাতি, 
ন্যায়নিষ্ঠার সাথে ঠিক ঠিকভাবে পরিমাপ কর ও ওজন দাও এবং লোকদের জিনিসপন্রে 
কোনরূপ ক্ষতি করো না। (যেমন পূর্ব হতে তোমাদের বদভ্যাস রয়েছে। 9 আর (শির্কী 
ও কুফরী এবং ওজনে হেরফের করে) পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে ( তওহিদ ও 
ইনসাফের) সীমালংঘন করো না। (বরং মানুষের ন্যায্য পাওনা দিয়ে দেওয়ার পর) 
আল্লাহ্‌ প্রদত্ত বৈধভাবে লব্ধ) উদ্বস্ত মাল তোমাদের জন্য (হারাম উপার্জনের তুলনায় ) 
অধিকতর উত্তম! (কেননা, অবৈধ সম্পদ পরিমাণে অধিক হলেও তার মধ্যে বরকত 
নেই এবং তার পরিণতি জাহান্নাম। অপরদিকে বৈধ সম্পদ পরিমাণে কম হলেও তাতে 
বরকত হয়ে থাকে এবং আল্লাহ্‌র সন্তষ্টি লাভ হয়।) যদি তোমরা ঈমানদার হয়ে 
থাক, (তবে আমার কথা মান্য কর) অন্যথায় (তোমরাই দায়ী হবে) আমি তো 
তোমাদের উপর রক্ষণাবেক্ষণকারী নই যে, (বল প্রয়োগ করে তোমাদেরকে তা করাৰ 
অথবা ছাড়াব। বরং তোমরা যেমন কর্ম করবে তেমন ফল ভোগ করবে। এতসব 
আদেশ-উপদেশ শ্রবণ করার পর) তারা বলতে লাগল, হে শোয়াইব আট, আপনার 
( মনগড়া) নামায (ও নৈতিকতা) কি আপনাকে এসব (কথা) শিক্ষা দেয় (যা আপনি 
আমাদেরকে বলছেন? যে) আমরা আমাদের এসব উপাস্য দেব-দেবীগণের (পুজা ) 
উপাসনা পরিত্যাগ করি, আমাদের বাপ-দাদারা যার উপাসনা করে আসছে। অথবা 
আমাদের ধন-সম্পদে ইচ্ছামত যা কিছু করার অধিকার রয়েছে তা ছেড়ে দেই। আপনি 
তো একজন (বেশ) বুদ্ধিমান ধর্মপরায়ণ (গজিয়েছেন )। এ উক্তিটি তারা (ব্যঙ্গ ) বিদ্রপ 
করে বলেছিল। (যেমন বতমানকালে ধর্মদ্রোহীরা দীনদার লোকদের সাথে বলে থাকে। 
তাদের মূল বক্তব্য ছিল যে আপনার নীতি "নৈতিকতার আমরা ধার ধারি না। আমরা 
যা করছি তা যুক্তি-প্রমাণ দ্বারা প্রমাণিত হয়েছে। মূর্তিপূজার প্রমাণ হচ্ছে যে, আমাদের 


৭৩২ তফসীরে মা'আরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 


বাপ-দাদা পূর্ব পূরুষরা আদিকাল হতে তা করে আসছেন। ধন-সম্পদের ব্যাপারে 
যুক্তি হচ্ছে যে, তা আমাদের মালিকানা স্বত্ব। সুতরাং এর মধ্যে ইচ্ছামত যা কিছু 
হস্তক্ষেপ করার অধিকার ও ইখতিয়ার আমাদের রয়েছে । প্ররুতপক্ষে তাদের যুক্তি- 
প্রমাণ সম্পূর্ণ অসার ও বাতিল ছিল ।) হযরত শোয়াইব (আ) বললেন-_হে আমার 
জাতি, (তওহীদ ও ন্যায়নীতির কথা বলতে তোমরা যে আমাকে বারণ করছ, কিন্তু) 
তোমরা কি মনে কর, আমি যদি আমার প্রভুর পক্ষ হতে (সুস্প্ট ) দলীলের উপর 
(কায়েম ) থাকি, (যার মধ্যে একত্ববাদ ও ন্যায়নীতির শিক্ষা রয়েছে) আর তিনি যদি 
মিজের তরফ হতে আমাকে (একটি) উত্তম সম্পদ (অর্থাৎ নবুয়ত) দান করে থাকেন 
যার ফলে তওহীদ ও ইনসাফের প্রচার করা আমার একান্ত দায়িত্ব । আমি তোমাদের 
যেসব কথা বলছি নিজেও তা নিষ্ঠার সাথে পালন করছি । আর আমি চাই নাষে, 
তোমাদেরকে যা নিষেধ করি, পরে তোমাদের বরখেলাপ নিজেই তা করব। (তোমা- 
দেরকে এক রাস্তা বাতলে দিয়ে নিজে অন্য পথে চলি না বরং নিজের জন্য যে রাস্তা 
পছন্দ করি, নিজে যে পথে চলি, তোমাদেরকেও সে পথে চালাতে চেষ্টা করি। অঞ্ুল্রিম 
দরদী ও নিঃস্বার্থ হিতাকাঙক্ষী হিসাবে ) আমি তো (তোমাদেরকে ) যথাসাধ্য সংশোধন 
করতে চাই। (আমল ও ইসলাহ করার যতটুকু তওফীক হয় তা একমান্র ) আল্লাহ্‌ 
তা'আলার মদদেই হয়ে থাকে । আমি তারই উপর ভরসা রাখি এবং (সর্বকার্ষে সর্বা- 
বস্থায় ) তারই পানে প্রত্যাবর্তন করি। (এতক্ষণ তাদের বক্তব্যের জবাব দেওয়া হলো । 
অতপর ভীতি ও আশার বাণী শোনানো হচ্ছে।) আর হে আমার কওম! আমার 
সাথে জিদ (ও বিদ্বেষ) করে তোমরা নিজেদের উপর হযরত নূহ, হদ (অথবা ) সালেহ 
(আ)-র কওমের মত আযাব ডেকে এনো না। আর (তাদের কাহিনী পুরাতন বা 
তোমাদের সময় থেকে বহু আগের বলে তোমাদের অন্তরে যদি এগ্তলো কোন প্রতি- 
ক্রিয়া সৃষ্টি করতে না পারে, তবে) কওমে লুতের ঘটনা কোল) তো তোমাদের থেকে 
খুব দূরে নয়। €বরং অন্যান্য ঘটনার তুলনায় নিকটবতাঁ। অতএব, তা থেকে শিক্ষা গ্রহণ 
করে সতর্ক হও ৷ এতক্ষণ ভীতি প্রদর্শন করা হল, এবার আশার বাণী শোনানো 
হচ্ছে।) আর তোমরা নিজেদের পালনকর্তার কাছে (শির্কী, জুলুম ইত্যাদি যাবতীয় 
গুনাহের ) মার্জনা চাও। (অর্থাৎ ঈমান আনয়ন কর এবং মানুষের পাওনা পরিশোধ 
কর।) অতপর (ইবাদত বন্দেগীর মাধ্যমে ) তাঁরই পানে ফিরে এসো। নিঃসন্দেহে 
আমার পরওয়ারদিগার খুবই মেহেরবান। (অতি স্সেহময়, তিনি গোনাহ, মার্জনা করেন 
এবং বন্দেগীর যথাযথ মূল্য দেন।) লোকেরা (তাঁর কথায় লা-জওয়াব হয়ে ) বলল--_হে 
শোয়াইব (আট, আপনি (এতক্ষণ যাবত) যা কিছু বলেছেন (বুঝিয়েছেন ) তার অনেক 
কথাই আমাদের বোধগম্য হয়নি । এ কথার এক উদ্দেশ্য হতে পারে যে, আপনার 
কথায় আমরা কর্ণপাত করিনি। অন্য উদ্দেশ্য হতে পারে যে, আপনার বক্তব্যকে আমরা 
শ্রবণযোগ্য. মনে করি না। (নাউজুবিল্লাহি মিন জালিক।) চরম অবজ্ঞার সাথে তারা 
আরো বলল--আমরা তো আপনাকে আমাদের € সমাজের ) মধ্যে (সবচেয়ে হীন ও ) 
দুর্বলতম (ব্যক্তি) মনে করি। আপনার ভাই-বন্ধুরা (যারা ধর্মীয় মতাদর্শে আমাদের 
সমমনা তাদের খাতির লেহায) না থাকলে আমরা (অনেক আগেই) আপনাকে 


সূরা ছদ ৭৩৩ 


প্রস্তরাঘাতে হত্যা করে ফেলতাম। আমাদের দৃষ্টিতে আপনি কোন মর্যাদাবান ব্যক্তি নন। 
(কিন্তু আপনার ভাই-বন্ধুদের খাতিরে আপনাকে এতদিন কিছুই বলিনি । ভবিষ্যতে 
আর কথনো আমাদেরকে কোনরূপ আদেশ-উপদেশ দিতে চেস্টা করবেন না। অন্যথায় 
আপনার বিপদ হবে। সারকথা, তারা প্রথমে ব্যঙ্গ-বিদ্রপ করে তবলীগ করতে বাধা 
দেয় এবং পরিশেষে হুমকি দিয়ে সত্য ন্যায়ের কণ্ঠরোধ করার চেস্টা করে। তদুত্তরে 
হযরত । শোয়াইব আট) বললেন-_হে আমার কওম, আমার আত্মীয়-স্বজনরা কি তোমা- 
দের কাছে আল্লাহ্‌র চেয়েও প্রভাবশালী ( নাউজুবিল্লাহ মিন জালিক )! অত্যন্ত 
আশ্চর্য ও পরিতাপের বিষয় যে, সর্বশক্তিমান (আল্লাহ্‌ তাআলার সাথে আমার বিশেষ 
সম্পর্ক এবং আমি আল্লাহ্‌র নবী হওয়া সত্ত্বেও সেদিকে তোমরা জক্ষেপ করনি, অথচ 
আত্মীয়-স্বজনের খাতিরে আমার উপর হস্তক্ষেপ করতে সাহস কর নাই)। আর তোমরা 
(আমার আতীয়-স্বজনের দিকটি বিবেচনা করেছ কিন্তু ) তাকে (অর্থাৎ আল্লাহ্‌ তা'আলাকে 
ভুলে) গিয়ে পিঠের পিছনে ফেলে রেখেছ । (অতএব অচিরেই এর প্রতিফল ভোগ 
করবে। কেননা,) তোমাদের (যাবতীয়) কার্যকলাপ আমার প্রভুর আয়ত্তে রয়েছে। আর 
হে আমার জাতি, (আযাবের সতর্কবাণী যদি তোমরা অবাস্তব মনে কর তবে ঠিক 
আছে) তোমরা নিজ নিজ স্থানে (ও অবস্থায়) কাজ চালিয়ে যাও, আমিও (নিজের ) 
কাজে রত আছি। অচিরেই জানতে পারবে কার উপর অপমানকর আযাব আসে এবং 
মিথ্যাবাদী কে? (অর্থাৎ তোমরা আমার নবুয়তের দাবিকে মিথ্যা এবং আমাকে 
ল্লান্ছিত মনে কর। কিন্তু অবিলম্বে টের পাবে যে, মিথ্যক ও লান্ছিত কে? আমি না 
তোমরা।) আর তোমরাও অপেক্ষায় থাক, আমিও তোমাদের সাথে প্রতীক্ষারত রইলাম। 
(দেখা যাক, আযাব অবতীর্ণ হয় কিনা এবং আমার সতর্কবাণী সত্য হয়, না তোমা- 
দের আযাব না আসার ধারণা সঠিক হয়। অতপর কিছু দিনের মধ্যে আযাবের 
আয়োজন শুরু হল), আর আমার (আযাবের) হুকুম যখন এল (তখন) আমি 
(হযরত) শোয়াইব আ)-কে ও তদীয় সঙ্গী ঈমানদারগণকে নিজের (খাস) রহমতে 
ও কুদরতে উক্ত আযাব হতে নিরাপদে রক্ষা করি। আর (উক্ত) পাপিষ্দের (এক 
ভীষণ) গর্জন এসে পাকড়াও করল। [বস্তত তা হযরত জিবরাঈল (আ)-এর একটি 
হাঁক ছিল] ফলে ভোর বেলা তারা নিজ (নিজ) গুহে উপুড় হয়ে মরে পড়ে রইল । 
(সারাদেশ ছিল নীরব নিস্তব্ধ যেন সেখানে তারা বা অন্য কোন ব্যক্তি কখনো বস- 
বাসই করত না।) জেনে রাখ, মাদইয়ানবাসীরা আল্লাহ্‌র রহমত হতে দূরীভূত (হল), 
যেমন দূরীভূত হয়েছে সামুদ জাতি। 


আনুষঙ্গিক জাতব্য বিহ্ 

আলোচ্য আয়াতসমূহে হযরত শোয়াইব (আ) ও তীর কওমের ঘটনাবলী বর্ণিত 
হয়েছে। তারা কুফরী ও শির্কী ছাড়া ওজনে-পরিমাপেও লোকদের ঠকাতো। হযরত 
শোয়াইব (আ) তাদেরকে ঈমানের দাওয়াত দিলেন এবং ওজনে কমবেশি করতে 
নিষেধ করলেন। আল্লাহ্‌র আযাবের ভয় দেখালেন। কিন্তু তারা অবাধ্যতা ও 


৭৩৪ তফসীরে মাআরেফুল কোরআন ॥ চতুর্থ খণ্ড 
মাফরমানীর উপর অটল রইল । ফলে এক কঠিন আযাবে সমগ্র জাতি ধ্বংস হয়ে গেল । 


48 শা পালা এত 


০ (৯ ৩১1 ০৪ ০০ ০12 “আর আমি মাদইয়ানের প্রতি তাদের ভাই শোয়াইব 


(আ)-কে প্রেরণ করছি । “মাদইয়ান’ আসলে একটি শহরের নাম । মাদইয়ান ইব্্‌নে 
ইবরাহীম এর পত্তন করেছিলেন । সিরিয়ার বর্তমান ৬১ '‘মোয়ান’ নামক স্থানে তা 
অবস্থিত ছিল বলে ধারণা করা হয়। উক্ত শহরের অধিবাসিগণকে মাদইয়ানবাসী বলার 
পরিবর্তে শুধু “মাদইয়ান' বলা হত। আল্লাহ্‌ তা'আলার বিশিষ্ট পয়গাম্বর হযরত শোয়াইব 
(আ) উক্ত মাদইয়ান কওমের লোক ছিলেন তাই তাঁকে ‘তাদের ভাই” বলা হয়েছে। 
এখানে ইঙ্গিত করা হয়েছে যে, আল্লাহ্‌ তা'আলা বিশেষ অনুগ্রহ করে তাদের স্বজাতির 
এক ব্যক্তিকে তাদের কাছে পয্নগাস্বর হিসাবে প্রেরণ করলেন, যেন তাঁর সাথে জানাশোনা 
থাকার কারণে সহজেই তাঁর হিদায়ত গ্রহণ করে ধন্য হতে পারে। 

&ঠত পা এ ad পাতা 


‘rr পর RA 


: “তিনি বললেন-হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহ্র ইবাদত 


কর, তিনি ভিন্ন তোমাদের মাবৃদ হওয়ার যোগ্য আর কেউ নেই। আর তোমরা ওজনে 
ও পরিমাপে কম দিও না।” এখানে হযরত শোয়াইব (আ) নিজ জাতিকে প্রথমে একত্ব- 
‘ বাদের প্রতি আহবান জানালেন। কেননা, তারা ছিল মুশরিক, গাছ-পালার পুজা করত। 
এজন্যই মাঁদইয়ানবাসীকে ‘আসহাবুল-আইকা’ বা “জঙলওয়ালা” উপাধি দেওয়া হয়েছে। 
এহেন কুফরী ও শিরকীর সাথে সাথে আরেকটি মারাত্মক দোষ ও জঘন্য অপরাধ ছিল যে, 
আদান-প্রদান ও ক্রয়-বিক্রয় কালে ওজনে-পরিমাপে হেরফের করে লোকের হক আত্মসাৎ 
করত। হযরত শোয়াইব আ) তাদেরকে এরূপ করতে নিষেধ করলেন । 


এখানে বিশেষ প্রণিধানযোগ্য যে, কুফরী ও শিরকীই সকল পাপের মূল। যে 
জাতি এতে লিপ্ত, তাদেরকে প্রথমই তওহীদের দাওয়াত দেওয়া হয়। ঈমান আনয়নের 
পূর্বে আমল ও কায়-কারবারের প্রতি দৃষ্টি দেওয়া হয় না। দুনিয়াতে তাদের সফলতা 
অথবা ব্যর্থতাও শুধু ঈমান বা কুফরীর ভিত্তিতে হয়ে থাকে, এ ব্যাপারে আমলের কোন 
দখল থাকে না। কোরআন পাকে বর্ণিত পূর্বব্তা নবীগণের ও তাঁদের জাতিসমূহের 
ঘটনাবলী এর প্রমাণ। তবে শুধু দুইটি জাতি এমন ছিল, যাদের উপর আযাব নাযিল 
হওয়ার ব্যাপারে কুফরীর সাথে সাথে তাদের বদআমলেরও দখল ছিল। এক, হযরত 
লূত (আ)-এর জাতি যাদের কাহিনী ইতিপূর্বে বর্ণিত হয়েছে যে, তাদের কুফরী ও 
গর্হিত অপকর্মের কারণে তাদের বসতিকে উল্টিয়ে দেওয়া হয়েছে । দ্বিতীয়, হযরত শোয়া- 
ইব (আ)-এর কওম। যাদের উপর আযাব নাযিল হওয়ার জন্য কুফরী ও মাপে কম 
দেওয়াকে কারণ হিসাবে নির্দেশ করা হয়েছে। 


সরা হুদ ৭৩৫ 


এতে করে বোঝা যায় যে, পুংমৈথুন ও মাপে কম দেওয়া আল্লাহ্‌ তাআলার কাছে 
সবচেয়ে জঘন্য ও মারাত্মক অপরাধ! কারণ, এটা এমন দুই কাজ যার ফলে সমগ্র 
মানব জাতির চরম সর্বনাশ সাধিত এবং সারা পৃথিবীতে বিশৃঙ্খলা-বিপর্যয় সৃষ্টি হয় । 


ওজন-পরিমাপে হেরফের করার হীন মানসিকতা দূর করার জন্য হযরত 


ww 


lee রঃ প্রথমে স্বীয় নত ই হ্‌ ও দরদের সাথে বললেন $ 


শা পাপ কট Ad পাতা A tT 


নি ভোর অবস্থা খুব ভাল ও সচ্ছল ছি তঞ্চকতার আশ্রয় গ্রহণ করার 
মত কোন কারণ দেখি না। তাই আল্লাহ্‌ তা'আলার এ অনুগ্রহে শোকর আদায় করার 
জন্য হলেও তোমাদের পক্ষে তাঁর কোন সৃষ্ট জীবকে ঠকানো উচিত নয়। তোমরা 
যদি আমার কথা না শোন, আমার নিষেধ অমান্য কর, তাহলে আমার ভয় হয় যে, 
আল্লাহ্‌র আযাব তোমাদেরকে ঘিরে ফেলবে । এখানে আখিরাতের আযাব বোঝানো হয়েছে, 
দুনিয়ার আযাবও হতে পারে, আবার দুনিয়ার আযাব বিভিন্ন প্রকারও হতে পারে। 
তন্মধ্যে সবনিশ্ন আযাব হচ্ছে, তোমাদের সচ্ছলতা খতম হয়ে যাবে, তোমরা অভাব- 
গ্রস্ত দুর্ভিক্ষ কবলিত হবে ।, যেমন রসুলে করীম (সা) ইরশাদ করেছেন “যখন কোন 
জাতি মাপে কম দিতে শুর করে তখন আল্লাহ্‌ তাআলা তাদেরকে দুর্ভিক্ষ ও মুল্যরৃদ্ধি- 
জনিত শান্তিতে পতিত করেন । 


ওজন-পরিমাপে কম দিতে নিষেধ করার মধ্যেই পরোক্ষভাবে যদিও সঠিক 
ওজন করার আদেশ হয়ে গেছে, তথাপি দম্টি আকর্ষণ করার জন্য হযরত বন 
পপ রানি A 


₹. এ 
(আট উদাত্ত আহ্বান জানালেন £ ১1 1015 এ৯115521 (নি 


A AS AVA ALA ASB OO ASIANA re 


৩: ৩০৯৭ ৩১১81 STS ne Tp OD as ৮০৪) 


“হে আমার জাতি ! ন্যায়-নিষ্ঠার থে হি জিকভাবে পরিমাপ কর ও ওজন 
দাও এবং লোকদের জিনিস-পত্রে কম দিও না, আর পৃথিবীতে বিপর্যয় সুষ্টি করো 
| EIB AT 4 ন টে 


না!” অতপর তিনি মমতার সাথে আরো বললেন 8 SS 4৯ 40 | ০৪৯৪ 


পা Nt ORE SCE A £ ৮৩85 ৭ 


1৯০ wags bl le; a রশ | mS uy মানুষের পাওনা ঠিকমত ওজন করে 


নি দিয়ে দেওয়ার পর যে লভ্যাংশ উদ্বৃত্ত থাকে, তোমাদের জন্য তা-ই উত্তম। 
পরিমাণে স্বল্প হলেও আল্লাহ তা'আলা তার মধ্যে বরকত দান করবেন, যদি তোমরা 
আমার কথা মান্য কর। আর যদি অমান্য কর, তবে মনে রেখো-তোমাদের উপর কোন 
আযাব অবতীর্ণ হলে, তা থেকে তোমাদেরকে রক্ষা করার দায়িত্ব আমার নয়। 


৭৩৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


হযরত শোয়াইব আ) সম্বন্ধে রসূলে করীম সো) মন্তব্য করেছেন যে, তিনি 
হচ্ছেন ‘খতীবুল-আহ্বিয়া’ বা নবীগণের মধ্যে প্রধান বক্তা । তিনি তাঁর সুললিত বয়ান 
ও অপূর্ব বাগ্মিতার মাধ্যমে স্বীয় জাতিকে বোঝানো এবং সৎপথে ফিরিয়ে আনার 
সর্বাত্মক প্রচেম্টা চালিয়েছেন। কিন্তু এত কিছু শোনার পরেও তীর কওমের লোকেরা 
পূর্ববতী বর্বর পাপিষ্ঠদের ন্যায় একই জবাব দিল তারা নবীর আহ্বানকে প্রত্যাখ্যান 


করে আল্লাহ্‌র নবীকে ব্যঙ্গ-বিদ্রপ করে বলল ৪ 75৮1 গনি টি 
০১০ 1৮5০ ৩০০১1 


STA পান পি জি লালা পা 3 
EE 
মূ ডিন বাশ শি 


FST SY SS fs aS Le Wp GILT ssl fan be 


- Das) আপনার নামায কি আপনাকে শিখায় যে, আমরা আমাদের এসব উপাস্যের 


পুজা ছেড়ে দেই, আমাদের পূর্বপুরুষরা যার পূজা করে আসছে! আর আমাদের ধন- 
সম্পদকে নিজেদের ইচ্ছামত ব্যবহার করার অধিকারী না থাকি? কোন্টা হালাল, কোন্টা 
হারাম তা আপনার কাছে জিজ্তেস করে করে সব কাজ করতে হবে? 


হযরত শোয়াইব .(আ) সম্পর্কে সারাদেশে প্রসিদ্ধি ছিল যে, তিনি অধিকাংশ সময় 
নামায ও নফল ইবাদতে মগ্ন থাকেন। তাই তারা তাঁর মুল্যবান নীতিবাক্যসমূহকে বিদ্রুপ 
করে বলতো-_আপনার নামায কি আপনাকে এসব আবোল-তাবোল কথাবার্তা শিক্ষা 
দিচ্ছে? (নাউজুবিল্লাহি মিন জালিক ) 


ওদের এসব মন্তব্য দ্বারা বোঝা যায় যে, এরা ধর্মকে শুধু কতিপয় আচার-আনু 
ভানিকতার মধ্যে সীমাবদ্ধ মনে করতো । ব্যবহারিক ক্ষেত্রে ধর্মকে কোন দখল দিত 
না। তারা মনে করত, প্রত্যেকে নিজ নিজ ধন-সম্পদ যেমন খুশি ভোগ দখল করতে 
পারে, এ ক্ষেত্রে কোন বিধি-নিষেধ আরোপ করা ধর্মের কাজ নয়। যেমন, বর্তমান যুগেও 
কোন কোন অবুঝ লোকের মধ্যে এহেন চিন্তাধারা পরিলক্ষিত হয়। 


অকৃত্রিম দরদ, নিঃস্বার্থ কল্যাণকামিতা ও সদ্দপদেশের জবাবে কওমের লোকেরা 
কতবড় রূঢ় মন্তব্য করল! কিন্তু হযরত শোয়াইব (আ)-এর চরিত্রে ছিল নবীসুলভ 
সহনশীলতা | ভে কনি ও রিডার হিরা রা 


বোঝাতে লাগলেন ঃ 52 রি 


2 


A AS A 
৬ oily 18 
KH” 4 2A এ LDA 
7 US joe 4 jj) 37) ur 
রা রা a লা a 
হে আমার জাতি! তোমরা বল তো, যদি আমার প্রভুর পক্ষ হতে আসার কথার 


সত্যতার সাক্ষ্য আমার কাছে থাকে এবং আল্লাহ্‌ তা'আলা যদি আমাকে সর্বাধিক উত্তম 
রিষিক দান করে থাকেন, অর্থাৎ দেহের জন্য প্রয়োজনীয় বাহ্যিক রিষিকও দান করেছেন 


সুরা হুদ ৭৩৭ 


অধিকন্তু বুদ্ধি-বিবেচনা তথা নবুয়তের দুর্লভ মর্যাদাও দান করেছেন, এতদসত্বেও কি 
আমি তোমাদের মত অন্যায় ও গোমরাহীর পথ অবলম্বন করব এবং সত্যের বাণী 
তোমাদেরকে পৌছাব না £ 


ad পারি পা Lad rata 


42d 
অতপর তিনি আরো বললেন £ -৯৫০ (৮ 08১1 0 1 ন ৩1 এ ১) ৩ 


তোমরা চিন্তা করে দেখ তো, আমি যে কাজ হতে তোমাদেরকে বাধা দেই, 
নিজেও তার কাছে কখনো যাই না। আমি যদি তোমাদেরকে নিষেধ করে নিজে সে কাজ 
করতাম তাহলে তোমাদের কথা বলার অবকাশ ছিল । 


এতদ্বারা বোঝা গেল যে, ওয়াজ নসীহত ও তবলীগকারীর কথা ও কাজের মধ্যে 
সামঞ্জস্য থাকা অপরিহার্ষ। অন্যথায় তাঁর কথায় শ্রোতাদের কোন ফায়দা হয় না। 


fg FA F A 


॥1১8)151 


Pd 


2 aA পাতি AAA 
অতপর বলেন $ ৬০৯৮৭1৬০৮০১ 1 


“আমার আপ্রাণ চেষ্টা এবং বারবার বোঝাবার একমান্তর উদ্দেশ্য তোমাদেরকে 
যথাসাধ্য সংশোধন করা । অন্য কোন উদ্দেশ্য নেই। আর চেষ্টা-সাধনাও নিজ বাহ 


A Pd 


১5 (পে 3 AaB, MT BG A A 
বলে নয় বরং $ P88 1 AS 50 অত 48301 এ 5) ৮১ 


“আমি যা কিছু করছি তা আল্লাহ্‌র মদদেই করছি। অন্যথায় আমার চেস্টা 
করারও সাধ্য ছিল না। তাঁর উপরই আমি ভরসা রাখি এবং সর্বকাজে সর্বাবস্থায় তারই 
প্রতি রুজু হই ৷” 

নসীহত ও উপদেশ দানের পরে তিনি পুনরায় তাদেরকে আল্লাহ্‌র আযাব হতে 


পা পাতা পা 5? ASA 3 Ache ASG Aad All 
সতর্ক করে বললেন ৫৮১ ৮০1 ৮৮ 05 জিন ও 1 ভে BL slay) p gf?) 


aS Ia পরত A ATA MBS PATA ASAT 
é 


A AJAY | as - e 
Stipe DON IO MONI INN CFC 
2 রক 


হে আমার কওম, সাবধান ! আমার সাথে বিদ্বেষ ও জিদ করে তোমরা নিজেদের 
উপর কওমে নৃহ অথবা কওমে হুদ কিংবা সালেহ (আ)-এর কওমের মত বিপদ ডেকে 
আনবে না। আর লূত আ)-এর জাতি ও তাদের শোচনীয় পরিণতি তো তোমাদের থেকে 
খুব দূরেও নয়। অর্থাৎ কওমে লুতের উল্টিয়ে দেয়া জনপদগুলি মাদইয়ান শহরের 
অদূরেই অবস্থিত। তাদের উপর আযাব নাঘিল হওয়ার ঘটনা তোমাদের সময় থেকে 
খুব আগের কোন ব্যাপার নয় । অতএব, উহা হতে শিক্ষা গ্রহণ কর এবং হঠকারিতা 
পরিত্যাগ কর । 


৭৩৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


ূ কওমের লোকেরা একথা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে বলতে লাগল---“আপনার 
গোম্ঠি-জ্ঞাতির কারণে আমরা এতদিন আপনাকে কিছু বলিনি । নতুবা অনেক আগেই 
প্রস্তর আঘাতে আপনাকে হত্যা করে ফেলতাম ৷” 


এরপরে হযরত শুয়াইব (আ) তাদেরকে নসীহত করে বললেন--“তোমরা আমার 
আত্মীয়-স্বজনকে ভয় কর, সম্মান কর, অথচ সর্বশক্তিমান আল্লাহ্‌ তাঁ“আলাকে ভয় 
কর না ৰং | রর 


শেষ পর্যন্ত কওমের লোকেরা যখন হযরত শুয়াইব (আ)-এর কোন কথা মানল 
না, তখন তিনি বললেন--“ঠিক আছে, তোমরা এখন আযাবের অপেক্ষা করতে থাক ।” 
অতপর আল্লাহ্‌ তাআলা তার চিরন্তন বিধান অনুসারে হযরত শুয়াইব আ)-কে এবং 
তাঁর সঙ্গী-সাথী ঈমানদারগণকে উক্ত জনপদ হতে অন্যন্্র নিরাপদে সরিয়ে নিলেন এবং 
হযরত জিবরাঈল (আ)-এর এক ভয়ঙ্কর হাকে অবশিষ্ট সবাই এক নিমেষে ধ্বংস হল। 


আহ্কাম ও মাসায়েল 


মাপে কম দেওয়া ৪ আলোচ্য আয়াতসমূহে মাদইয়ানবাসীদের ধ্বংস হওয়ার অন্যতম 
কারণ নির্দেশ করা হয়েছে মাপে কম দেওয়াকে, আরবীতে যাকে “তাতফীফ” বলা হয়। 


কোরআন করীমের-_৬/৯%৮০৩ ০৪ 5 আয়াতে তাদের জন্য কঠোর শাস্তির বর্ণনা 


দেওয়া হয়েছে। উলামায়ে উম্মতের “ইজমা” বা সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে তা সম্পূর্ণ 
হারাম। ইমাম মালিক রে) তদীয় মুয়াত্তা” কিতাবে হযরত উমর ফারুক (রা)-এর 
একটি উক্তি উদ্ধৃত করে লিখেছেন যে, ওজনে-পরিমাপে কম দেওয়ার কথা বলে আসলে 
বোঝান হয়েছে--কারো কোন ন্যায্য পাওনা পুরোপুরি না দিয়ে কম দেওয়া; তা ওজন ও 
পরিমাপ করার বস্তু হোক অথবা অন্য কিছু হোক। কোন বেতনভোগী কর্মচারী যদি 
তার নির্দিষ্ট কর্তব্য পালনে গড়িমসি করে, কোন কর্মকর্তা বা কর্মচারী যদি নির্দিষ্ট 
সময়ের চেয়ে কম সময় কাজ করে, কোন শিক্ষক যদি যত্র সহকারে শিক্ষাদান না 
করে অথবা কোন নামাষী ব্যক্তি যদি নামাযের সুন্নতগুলি পালনে অবহেলা করে তবে 
তারাও উক্ত তাতফীফের অপরাধীদের তালিকাভূক্ত হবে । (নাউষুবিল্লাহি মিনহু ) 


মাস'আলা $ তফসীরে কুরতুবীতে আছে যে, মাদইয়ানবাসীর আরেকটি দুক্ষর্ম 
ছিল যে, তারা প্রচলিত স্বর্ণ ও রৌপ্যমুদ্রার পার্খ হতে স্বর্-রৌপ্য কেটে রেখে সেগুলো 
বাজারে চালিয়ে দিত । হযরত শুয়াইব (আ) তাদেরকে এ কাজ হতেও নিষেধ করেছিলেন । 


হাদীস শরীফে আছে যে, রসূলে করীম (সা) মুসলিম রান্ট্রের মুদ্রা ভগ্ন করাকে 
হারাম ঘোষণা করেছেন। কোরআন পাকের ১৯ পারা, সুরা নমল, ৪৮ নং আয়াত 8 


পান টিিতটিপাতা ATA “AS AMS Aa পান 


৩ 5৯4০৪ 2 55 981 ১ ৩ ১ ১০৪ 5৩) 8৯০ -এর ব্যাখ্যা প্রসঙ্গে ইমামুল 
শা শি | ন - রি পি নর 
মুফাস্সিরীন হযরত জায়েদ ইবনে আসলাম বলেন-_মাদইয়ানবাসীরা দিনার ও দিরহাম 


সূরা হুদ ্‌ ৭৩৯ 
কেটে তা থেকে স্বর্ণ রৌপ্য আত্মসাৎ করতো, যাকে কোরআন করীমের ভাষায় মারাত্মক 
দুষ্কৃতি বলে আখ্যায়িত করা হয়েছে। 


হযরত উমর ইবনে আবদুল আযীয (র)-এর খিলাফতকালে এক ব্যক্তিকে দিরহাম 
কর্তনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। খলীফা তাকে দোর্রা মারা ও মস্তক মুণ্ডন 
করে শহর প্রদক্ষিণ করাবার নির্দেশ দিলেন।--€তফসীরে কুরতুবী ) 


en Sl GE tet I idan 
(2/30 ¥ 7 4 1? 9 4 Modi 2024 3dr 
CEU ১ ৪১৮ ৮৪৬ ০৮ ০৪ 


2287 2৫2৯ পারি 25 পদ ৪ বাতলে 
০৫১৪৮ ৩০১০৯ ৬5১৩ 


3183/2392 23 পাটি ৫৫6) 25৫৫5662৫৮১) গত ৫ পচতে 22৫ 
9 23150105005, PIN ASS 122 4১৪০১) 
টা “2 ৬৬ ৮) পপ তি, ৫51 » 1 9৪ 

LS + RDI KA ibd aol 
2 ৫ রি A প্‌ ৫ het হৈ a 2 UD ৭০০ 
EG 505 La cls Sod 
68 ০0 6? 52851? রব টে J 9৮5 


এ 5৫5৬) 55 2 প%5গপ গত) 552৫11 222৫ 
EEO Gs BON os ORK Bre ree 
2 282৯ 52 2.9 250 (পপর পাতা $2 
9 83555 5১ 5৮৬০ ৮21 





(৯৬) আর আমি মুসা (আ)-কে প্রেরণ করি আম্মার নিদর্শনাদি ও সুস্পষ্ট 
সনদসহ ; (৯৭) ফিরাউন ও তার পারিষদবর্গের কাছে তবুও তারা ফিরাউনের হুকুমে 
চলতে থাকে, অথচ ফিরাউনের কোন কথা ন্যায়সঙ্গত ছিল না। (৯৮) কিয়ামতের 
দিন সে তার জাতির লোকদের আগে আগে থাকবে এবং তাদেরকে জাহান্নামের আগুনে 
পৌছে দেবে, আর সেটা অতীব নিরুষ্ট স্থান, যেখানে তারা পৌছেছে। (৯৯) আর এ 
জগতেও তাদের পিছনে লানত রয়েছে এবং কিয়ামতের দিনেও; অত্যন্ত জঘন্য প্রতিফল, 
যা তারা পেয়েছে। (১০০) এ হচ্ছে কয়েকটি জনপদের সামান্য ইতিরৃত্ত, যা আমি 
আপনাকে শোনাচ্ছি। তন্মধ্যে কোন কোনটি এখনও বর্তমান আছে আর কোন কোনটির 
শিকড় কেটে দেওয়া হয়েছে । (১০১) আমি কিন্তু তাদের প্রতি জুলুম করিনি বরং 
তারা নিজেরাই নিজের উপর অবিচার করেছে। ফলে আল্লাহকে বাদ দিয়ে তারা 
যেসব মাবুদকে ডাকতো আপনার পালনকর্তার হুকুম যখন এসে পড়ল, তখন কেউ 
কোন কাজে আসল না। তারা শুধু বিপর্যয়ই ব্বদ্ধি করল। 


ff — — ————_— _—_— — — — শি সতঅসসসস 


৭৪০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


তফসীরের সার-সংক্ষেপ 

আর আমি (হযরত ) মুসা আ)-কে প্রেরণ করেছি আমার (অলৌকিক) নিদর্শনাদি 
অর্থাৎ মু'জিযাসমূহ) ও সুস্পষ্ট সনদসহ; (মিসর সম্রাট) ফিরাউন ও তদীয় 
পারিষদবর্গের কাছে; (কিন্তু ) তবুও ( ফিরাউন মানেনি এবং তার পারিষদবর্গও মানল 
না, বরং ফিরাউন আল্লাহ্‌্দ্রোহিতার উপর স্থির রইল, আর) তারা (অর্থাৎ পারিষদবর্গও ) 
ফিরাউনের কথামত কাজ করতে থাকে অথচ ফিরাউনের কোন কাজ ন্যায়সঙ্গত ছিল না। 
কিয়ামতের দিন সে (ফিরাউন) তার জাতির (সকল) লোকের আগে আগে থাকবে এবং 
তাদের (সবাইকে ) নিয়ে জাহান্নামের (আগুনে ) পৌছে দেবে আর তা (অর্থাৎ দোযখ ) 
অতি নিকৃষ্ট অবতরণস্থল, যেখানে তাদেরকে পৌছানো হবে। আর ইহজগতেও তাদের 
পেছনে (পেছনে ) লানত (রয়েছে) এবং কিয়ামতের দিনেও (তাদের সাথে সাথে লানত 
থাকবে। অতএব; দুনিয়াতে গযবে পতিত হয়ে ধ্বংস হয়েছে আর আখিরাতে জাহান্নামের 
আযাবে নিপতিত: হবে।) অত্যন্ত জঘন্য প্রতিফল যা তাদের দেওয়া হয়েছে। (এতক্ষণ 
যেসব কাহিনী বর্ণিত হয়েছে) তা ধ্বংসপ্রাপ্ত বসতিসমূহের মধ্যে) কয়েকটি জনপদের 
সামান্য ইতিরতু, যা আমি আপনার কাছে বর্ণনা করছি। তন্মধ্যে কোন কোন জনপদ 
তো এখনও বর্তমান রয়েছে (যেমন, মিসর । ফিরাউনের বংশ ধ্বংস হওয়ার পরও সেখানে 
জনবসতি রয়েছে )। আর কোন কোনটি সমূলে নিপাত করা হয়েছে । (যেমন-_কওমে 
আদ, কওমে লূত প্রভৃতি। যা হোক,) আমি কিন্ত তাদের উপর জুলুম করিনি 
(অর্থাৎ বিনা অপরাধে শাস্তি দান করিনি, বস্তুত আল্লাহ্‌ তা'আলা তাঁর সার্বভৌম 
ক্ষমতা ও মালিকানা সত্বেও বিনা অপরাধে কাউকে শান্তি দান করেন না।) বরং তারা 
নিজেরাই নিজেদের উপর অবিচার করেছে। (কারণ, শাস্তিযোগ্য, অপরাধমূলক কার্যকলাপ 
অব্যাহতভাবে করে করে তারা নিজেদের উপর আযাব ও গযব ডেকে এনেছে ।) ফলে 
আল্লাহ্‌ তা'আলাকে বাদ দিয়ে তারা (নিজেদের মনগড়া) যেসব বাতিল উপাস্যকে 
ডাকতো, যখন তোমার প্রভুর € আযাবের ) হুকুম এসে পড়ল, তখন কেউ তাদের (উপর 
আপতিত সে আযাব প্রতিহত অথবা অন্য) কোন (রূপ) সাহায্য করতে পারল না। 
(সাহায্য তো দূরের কথা) বরং ক্ষতিগ্রস্ত করল (কেননা তাদের পৃজা-উপাসনা করার 
অপরাধেই তারা বিপর্যস্ত ও ধ্বংস হয়েছে )। 


১৫৯6৯ 80 ৫85 40865940545 


»৪/৯৯। 0165৫ ৮ 258৫0) ১ 0 WY BY 


y 


পল 


258৫ পপ ঠ১5 হু৫ 5929 দু 5021] 
১১৯৯ ১5৪১৯৪০৪২% ১ 22" 

2 শা ঠ শি রর 
৫১১০০ ১2465 502585055১৪ ১ 


১8) 81228 28 ৫9 





০০৩12 ৬১৫। 55215 ০৬০ & (85551 
Ln 554৬: ৩০৬ 8৮০8 


জি 
6৩৮৮05৩9১৬৭ ৬০৪৮ ani Ch 
ns CH DIO GL LE LS) ১৯ ১). 
উট EEA LET 2g 


4 sy 32 88232 2 2 229427 
৩ ১৫৬,$০৮:৮4৩ Fe i 3 8 
© HS ০৯৩৪ GLE 7 5452 
(১০২) আর তোমার পরওয়ারদিগার যখন -কোন পাপপূর্ণ জনপদকে ধরেন, 

তখন এমনিভাবেই ধরে থাকেন। নিশ্চয় তাঁর পাকড়াও খুবই মারাত্মক, বড়ই কঠোর 
(১০৩) নিশ্চয় এর মধ্যে নিদর্শন রয়েছে এমন প্রতিটি মানুষের জন্য, ঘে আখিরাতের 
আযাবকে ভয় করে। তা এমন একদিন, যে দিন সব মানুষেই সমবেত হবে, সেদিনটি 
যে হাধিবের দিন। (১০৪) আর আমি ঘে তা বিলম্বিত করি, তা শুধু একটি ওয়াদার 
কারণে ঘা নির্ধারিত রয়েছে । (১০৫) যেদিন তা আসবে সেদিন আল্লাহ্‌র অনুমতি 
ছাড়া কেউ কোন কথা বলতে পারবে না। অতপর কিছু লোক হবে হতভাগ্য, আর 
কিছু লোক দৌভাগ্যবান! (১০৬) অতএব যারা হতভাগ্য তারা দোখখে যাবে, সেখানে 
তারা আর্তনাদ ও চিৎকার করতে থাকবে । (১০৭) তারা সেখানে চিরকাল থাকবে 
যতদিন আসমান ও যমীন বর্তমান থাকবে। তবে তোমার প্রতিপালক অন্য কিছু ইচ্ছা 
করলে ভিন্ন কথা । নিশ্চয় তোমার পরওয়ারদিগার যা ইচ্ছা করতে পারেন । (১০৮) 
আর যারা সৌভাগ্যবান তারা বেহেশতের মাঝে, সেখানেই চিরদিন থাকবে, যতদিন 
আসম্নান ও হমীন বর্তমান থাকবে । তবে তোমার প্রভু অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা । 
এ দানের ধারাবাহিকতা কখনো ছিন্ন হওয়ার নয় । (১০৯) অতএব, তারা যেসবের 
উপাসনা করে তুমি সে ব্যাপারে কোনরূপ ধোঁকায় পড়বে না। তাদের পূর্ববর্তী বাপ- 
দাদারা যেমন পৃজা-উপাসনা করত, এরাও তেমন করছে। আর নিশ্চয় আমি তাদেরকে 





৭৪২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


আযাবের ভাগ কিছু মাত্র কম না করেই পুরোপুরি দান করবো । (১১০) আর আমি 
মূসা (আট)-কে অবশ্যই কিতাব দিয়েছিলাম অতপর তাতে বিরোধ সুচ্টি হল; বলা বাহুল্য 
তোমার পালনকর্তার পক্ষ হতে, একটি কথা যদি আগেই বলা না হত, তাহলে তাদের 
মধ্যে চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। তারা এ ব্যাপারে এমনই সন্দেহপ্রবণ যে কিছুতেই 
নিশ্চিত হতে পারছে না। (১১১) আর যত লোকই হোক না কেন, যখন সময় হবে, 
তোমার প্রভূ তাদের সকলেরই আমলের প্রতিদান পুরোপুরি দান করবেন। নিশ্চয় 
তিনি তাদের যাবতীয় কার্যকলাপের খবর রাখেন । 





তফসীরের সার-সংক্ষেপ 


আর [ হে মুহাম্মদ (সা) ] আপনার পরওয়ারদিগারের পাকড়াও এমনই (কঠিন) 
হয়ে থাকে, যখন তিনি কোন জনপদ ( বাসী )-কে পাকড়াও করেন, এমতাবস্থায় যে 
তারা জুলুম (ও কুফরীতে) লিপ্ত। নিশ্চয় তীর পাকড়াও খুবই নির্মম এবং বড়ই কঠিন 
(এবং কেউ তা এড়িয়ে যেতে পারে না।) নিশ্চয় এসব ঘটনার মধ্যে (শিক্ষাপ্রাদ ) 
নিদর্শন রয়েছে (এমন ) প্রতিটি মানুষের জন্য যে আখিরাতের আযাবকে ভয় করে 
(কেননা, ইহজগত কর্মফল ভোগের স্থান না হওয়া সত্ত্বেও যখন তাদের এরূপ নির্মম 
শাস্তি হয়েছে, তাহলে কর্মফল ভোগের স্থান অর্থাৎ পরকালে তাদের শাস্তি কত মর্মা- 
ভ্তিক হবে)। তা (অর্থাৎ কিয়ামত দিবস) এমন এক দিন, যেদিন সব মানুষকে 
একত্র করা হবে, সেদিনটি যে সকলের উপস্থিতির দিন। (সেদিনটি যদিও অদ্যাবধি 
আসেনি কিন্তু অচিরেই আসবে, তাতে কোন সন্দেহের অবকাশ নেই। আর আমি 
এটাকে (শুধু কিছু কালের জন্য) বিলম্বিত করছি, (যাতে অনেক রহস্য নিহিত রয়েছে। 
অতপর ) যেদিন তা আসবে, সেদিন (সবাই এতদূর ভীত-বিহবল হয়ে পড়বে যে, ) 
আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোন কথা বলতে পারবে না। (তবে পরে যখন জবাব- 
দিহির জন্য তলব করা হবে এবং তাদের কার্যকলাপের কৈফিয়ত চাওয়া হবে, তখন 
অবশ্যই কথা বলতে পারবে; চাই তাদের ওজর গ্রহণযোগ্য হোক অথবা না হোক 
এ পর্যন্ত সকলের এক অবস্থা হবে।) অতপর (তাদের মধ্যে পার্থক্য করা হবে) কিছু 
লোক (অর্থাৎ কাফির ও মুশরিকরা ) হবে হতভাগ্য আর কিছু লোক (অর্থাৎ মু'মিন 
মুসলমানগণ ) হবে সৌভাগ্যবান ।. অতএব, হতভাগ্যরা জাহান্নামে যাবে, তারা সেখানে 
আর্তনাদ ও চিৎকার করতে থাকবে । তারা সেখানে চিরকাল থাকবে, যতদিন আঙ- 
মান ও যমীন বর্তমান থাকে । (এখানে আসমান-যমীন দ্বারা বর্তমান আসমান-যমীন 
বোঝান হয় নাই বরং আখিরাতের আসমান ও যমীন, যা চিরকাল থাকবে তা-ই বোঝান 
হয়েছে, অথবা কথ্য বাচন ভঙ্গি অনুসারে এ কথার অর্থই হচ্ছে, তারা তথায় চিরকাল 
অবস্থান করবে । সেখান থেকে বেরিয়ে আসার কোন উপায় থাকবে না।) তবে 
তোমার পালনকর্তা (কাউকে বের করতে ) চাইলে ভিন্ন কথা । ( কেননা ) তোমার প্রভু 
যা কিছু ইচ্ছা করেন, তা-ই (বাস্তবায়িত) করতে পারেন। (কিন্তু আল্লাহ তাআলার 
সর্বময় ক্ষমতা ও অধিকার থাকা সত্ত্বেও এটা সুনিশ্চিত যে, তিনি কখনো তাদেরেক 


সূরা হদ ৭৪৩ 


দোযখ হতে পরিন্রাণ দিতে চাইবেন না। অতএব, তারা মুক্তি লাভ করতে পারবে না।) 
আর যারা সৌভাগ্যবান, তারা বেহেশতের মাঝে অবস্থান করবে । তারা (তথায় প্রবেশ 
করার পর) সেখানেই চিরকাল থাকবে--যতদিন আসমান ও যমীন (বর্তমান) থাকবে, 
(যদিও বেহেশতে প্রবেশ করার পূর্বে তারা কিছু শাস্তি ভোগ করেও থাকে ।) তবে 
তোমার প্রভু অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা । এ দানের ধারাবাহিকতা কখনো ছিন্ন 
হওয়ার নয়। অতএব, হে শ্রোতা €কুফরীর পরিণতি জানার পর) তারা যেসবের 
পূজা-উপাসনা করে, তুমি সে ব্যাপারে কোনরূপ সন্দেহে পতিত হয়ো না (বরং দৃঢ় বিশ্বাস 
রাখ যে, বাতিল উপাস্যদের পূজা-উপাসনা করার কারণে তারা শাস্তিযোগ্য অপরাধী । 
তাদের উপাস্য বাতিল হওয়ার প্রমাণ এই যে, কোনরূপ যুক্তি-প্রমাণ ছাড়া বরং যুক্তি- 
প্রমাণের পরিপন্থী ) তাদের পূর্ববর্তী বাপ-দাদারা যেন (গায়রুল্লাহ্র অর্থাৎ আল্লাহ্‌ ছাড়া 
অন্যের) পৃজা-উপাসনা করত এরাও €তাদের দেখাদেখি তেমনি পুজা উপাসনা) করছে। 
(এবং দলীল প্রমাণের পরিপন্থী যে-কোন কার্য বাতিল ও দণ্ডযোগ্য অপরাধ । আর 
অবশ্যই আমি (কিয়ামতের দিন) তাদেরকে আযাবের ভাগ কিছুমাত্র হ্রাস: না করেই 
পুরোপুরি দান করব। আর আমি (হযরত ) মুসা আ)-কে অবশ্যই (তওরাত ) কিতাব 
দিয়েছিলাম। অতপর তাতেও কোরআন পাকের ন্যায় মতবিরোধ সৃষ্টি হল, (কেউ 
তা মানল আর কেউ মানল না। এটা কোন নতুন ঘটনা নয়, অতএব, আপনি চিন্তিত 
হবেন না। বলা বাহুল্য, এরা এমন শাস্তিযোগ্য অপরাধী যে,) তোমার পরওয়ারদিগারের 
পক্ষ হতে (তাদেরকে পূর্ণ শাস্তি আখিরাতে দেওয়া হবে বলে) একটি কথা যদি আগেই 
বলা না থাকত, তাহলে (যে ব্যাপারে) তাদের মধ্যে (মতানৈক্য রয়েছে তার) চূড়ান্ত 
ফয়সালা (দুনিয়াতেই ) হয়ে যেত। (অর্থাৎ নির্ধারিত আযাব তাদের উপর আপতিত 
হত। আর অকাট্য দলিল-প্রমাণের মাধ্যমে প্রমাণিত হওয়া সত্ত্বেও) তান্না (এখনো পর্যন্ত) 
এ (ফয়সালা ও আযাব) সম্পর্কে এমনই সন্দেহপ্রবণ যে, (তারা) কিছুতেই নিশ্চিত 
হতে পারছে না। (অর্থাৎ তাদের বিশ্বাসই হচ্ছে না।) আর (কারো অস্বীকার বা 
সন্দেহের কারণে আযাব ফিরে যাবে না, বরংঃ ) যথাসময়ে আপনার পরওয়ারদিগার 
তাদের সবাইকে তাদের কার্যকলাপের প্রতিদান পুরোপুরি দান করবেন। নিশ্চয় তিনি 
তাদের (প্রতিটি) কার্যকলাপের (পূর্ণ) খবর রাখেন। ( তাদের শাস্তির সাথে যেহেতু 
আপনার কোন সম্পর্ক নেই, সুতরাং আপনার ও মুসলমানদের নিজেদের কাজ চালিয়ে 
যাওয়া বান্ছনীয় সেই কাজ হলো পরবতাঁ আয়াতে যার বর্ণনা দেওয়া হয়েছে। ) 


৫ LBS; 942 ০৬৩4৫ 450৫ ৮৪৬ 
৫1181550204 ৮৮ 2৩4০5 ০৯৩ 


33/32 


৮০ ৫৫ 9 “ £ 2w 722 পণ 
o0 ne ও ~~ Eos 4S L023 02 ৮2 ঃ 








৭88 তফসীরে মা‘আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


(১১২) অতএব, তুমি এবং তোমার সাথে যারা তওবা করেছে সবাই সোজা পথে 
চলে যাও---যেমন তোমায় হুকুম দেওয়া হয়েছে এবং সীমা লঙঘন করবে না, তোমরা 
যা কিছু করছ, নিশ্চয় তিনি তার প্রতি দৃষ্টি রাখেন। (১১৩) আর পাপিষ্ঠদের প্রতি 
ঝুকবে না। নতুবা তোমাদেরকেও আগুনে ধরবে । আর আল্লাহ্‌ ছাড়া তোমাদের 
কোন বন্ধু নেই। অতএব কোথাও সাহায্য পাবে না। 
চা শী শী শী ০ 
তফসীরের সার-সংক্ষেপ ্‌ 

অতএব, আপনাকে যেরূপ হুকুম দেওয়া হয়েছে (তেমনিভাবে দীনের পথে) 
সোজা চলতে থাকুন আর যারা কুফরী (ও শিরকী) থেকে তওবা করেছে (এবং) 
আপনার সাথে রয়েছে তারাও (সবাই সোজা পথে চলতে থাকুক) এবং (ধর্মীয় বিধি- 
নিষেধের) সীমা (রেখা ছুল পরিমাণও ) অতিক্রম করবে না। (কেননা,) তোমরা যা 
(কিছু) করছ, নিশ্চয় তিনি (অর্থাৎ আল্লাহ্‌ তাআলা ) তার প্রতি খুব দুম্টি রাখেন। 
আর (হে মুসলমানগণ, ) তোমরা (কখনো এসব) পাপিষ্ঠদের প্রতি (অথবা তাদের 
সমতুল্য লোকদের প্রতি) আকৃষ্ট হয়ো না (অর্থাৎ তাদের সাথে অন্তরঙ্গতা, সৌহার্দ্য 
বা আচার-আচরণে বা কৃষ্টি-সংস্কৃতিতে তাদের সাথে সামঞ্জস্য রাখবে না।) নত্বা 
(তাদের সাথে সাথে) তোমাদেরকেও ( জাহান্নামের ) আগুন পাকড়াও করবে। আর 
(তখন একমাত্র ) আল্লাহ্‌ তা'আলা ছাড়া তোমাদের কোন বন্ধু নেই। অতএব, কোথাও 
(কোন) সাহায্য পাবে না। (কেননা সাহায্য করার চেয়ে বন্ধুত্ব করা সহজতর । বন্ধুত্বই 
যখন থাকবে না, তখন সাহায্যকারী কোথায় পাবে ? 


আনুষঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
সূরা হদে হযরত ন্হ আ) হতে হযরত মুসা (আ) পর্যন্ত বিশিষ্ট নবীগণ ও 
তাদের জাতিসমূহের ঘটনাবলী এক বিশেষ বর্ণনাশৈলীর মাধ্যমে বর্ণনা করা হয়েছে, 
যার মাধ্যমে বহ উপদেশ, হিকমত, আহকাম ও হিদায়তও বর্নিত হয়েছে। অতপর উত্ত 
ঘটনাবলী হতে শিক্ষা গ্রহণ করার জন্য রসূলে করীম (সা)-কে সম্বোধন করে সমগ্র 
উম্মতে-মুহাম্মদীকে আহবান জানান হয়েছে। ইরশাদ হয়েছে ঃ 
9, পা পর পারছি TATE ৫ te A 


১&১ ১1/6 ৬ 5 he ৪০ ২ sy 1s US re SS 


অর্থাৎ এটা পূর্ববর্তী যুগের কতিপয় শহর ও জনপদের কাহিনী আমি আপনার 
সামনে তুলে ধরছি, যার উপর আল্লাহ্‌র আযাব আপতিত হয়েছে । তন্মধ্যে কোন কোন 
শহরের ধ্বংসাবশেষ এখনও বর্তমান আছে। আর কোন কোন জনপদকে এমনভাবে 
নিশ্চিহ করা হয়েছে, যেমন ক্ষেতের ফসল কর্তন করে তাকে সমান করার পর পূর্ববর্তী 
ফসলের কোন চিহ থাকে না। . 


সুরা হুদ ৭8৫ 


অতপর বলেন যে, আমি তাদের উপর কোন জুলুম করিনি, বরং তারাই 
নিজেদের প্রতি অবিচার করেছে । কেননা, তারা নিজেদের সৃম্টিকর্তা, পালনকর্তা, 
রক্ষাকর্তা প্রভুকে পরিত্যাগ করে নিজেদের মনগড়া হাতে তৈরি মূর্তিকে বা অন্য কিছুকে 
মা'বুদ সাব্যস্ত করেছে, যার ফলে আল্লাহর আযাব যখন নেমে এল, তখন এসব 
কাল্পনিক মা*বুদেরা তাদের কোন সাহায্য করতে পারল না। আর আল্লাহ্‌ তা'আলা যখন 
কোন জনপদবাসীকে আযাবের সাথে পাকড়াও করেন, তখন অত্যন্ত শত্ত' ও নির্মমভাবে 
পাকড়াও করেন; তখন আত্মরক্ষার জন্য কারো কোন গত্যন্তর থাকে না। 


অতপর সবাইকে আখিরাতের চিন্তায় মশগুল করার জন্য ইরশাদ করেন যে, 
এসব ঘটনার মধ্যে এসব লোকের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত ও নিদর্শনাবলী রয়েছে, 
যারা পরকালের আযাবকে ভয় করে। যেদিন সমগ্র মানব জাতি একই ময়দানে সমবেত 
হবে, সেদিনটি এতই ভয়াবহ যে, কোন ব্যক্তি আল্লাহ্‌র অনুমতি ছাড়া একটি শব্দও 
উচ্চারণ করতে পারবে না। 


অতপর রস্লে করীম দসো)-কে সম্বোধন করে পুনরায় ইরশাদ করেছেন £ 


WA পা পা এল তা দিলা জিত পা লী ewe পাশা তা লি SJ cen কাক শা 


লন 5 গল এ ও 15889 me ol ors ৬৯৮০৪ লিল ও 


অর্থাৎ-_আপনি দীনের পথে দৃঢ়ভাবে সোজা চলতে থাকুন, যেভাবে আপনি 
আদিস্ট হয়েছেন। আর যারা কুফরী হতে তওবা করে আপনার সাথী হয়েছে, তারাও 
সোজা পথে চলুক এবং আল্লাহ্‌ তা'আলার নির্ধারিত সীমারেখা অতিক্রম করবে না। 
কেননা, তিনি তোমাদের প্রতিটি কার্যকলাপ লক্ষ্য করেছেন। 


ইত্তিকামতের তাৎপর্য, উপকারিতা ও মাসায়েল £ ‘ইস্তিকামতে'র আসল অর্থ 
হচ্ছে, কোন দিকে একটু পরিমাণ না ঝাঁকে একদম সোজাভাবে দাঁড়িয়ে থাকা। বস্তুত 
এটা কোন সহজ কাজ নয়। কোন লৌহদণ্ড বা পাথরের থাম একজন সুদক্ষ প্রকৌশলী 
হয়ত এমনভাবে দাঁড় করাতে পারে, কিন্ত কোন প্রাণীর পক্ষে সর্বাবস্থায় সোজা দাঁড়িয়ে 
থাকা কত দুক্ধর তা কোন সাধারণ বোধসম্পন্ন ব্যক্তির অজানা নয়। 


হযরত রসূলে করীম (সো) ও সকল মুসলমানকে তাদের সর্বকার্ষে সর্বাবস্থায় 
ইস্তিকামত অবলম্বন করার জন্য অন্তর আয়াতে নির্দেশ দেওয়া হয়েছে । 


‘ইস্তিকামত’ শব্দটি ছোট হলেও এর অর্থ অত্যন্ত ব্যাপক । কেননা সর্বাবস্থায় 
সোজা দাঁড়িয়ে থাকার অর্থ হচ্ছে-আকাইদ, ইবাদত, লেনদেন, আচার-ব্যবহার, 
ব্যবসায়-বাণিজ্য, অর্থ উপার্জন ও ব্যয় তথা নীতি-নৈতিকতার যাবতীয় ক্ষেত্রে আল্লাহ্‌ 
তা'আলার নির্ধারিত সীমারেখার মধ্যে থেকে তারই নির্দেশিত সোজা পথে চলা । তন্মধ্যে 
কোন ক্ষেত্রে, কোন কার্যে এবং পরিস্থিতিতে গড়িমসি করা, বাড়াবাড়ি করা অথবা 
ডানেবামে ঝুঁকে পড়া ইস্তিকামতের পরিপন্থী । 


৭৪৬ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


দুনিয়ার যত গোমরাহী ও পাপাচার দেখা যায়, তা সবই ইস্তিকামত হতে সরে 
যাওয়ার ফলে সৃষ্টি হয়। আকাইদ অর্থাৎ ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে ইস্তিকামত না 
থাকলে, মানুষ বিদ'আত হতে শুরু করে কুফরী ও শিরকী পর্যন্ত পৌছে যায়। আল্লাহ্‌ 
তাআলার তওহীদ, তাঁর পবিত্র সত্তা ও গুণাবলী সম্পর্কে হযরত রসুলে করীম (সো) 
যে সুষ্ঠু ও সঠিক মূলনীতি শিক্ষা দিয়েছেন, তার মধ্যে বিন্দুমান্র হ্রাস-রূদ্ধি বা পরিবর্ধন 
পরিবজনকারী পথন্্রস্টরূপে আখ্যায়িত হবে, তা তার নিয়ত যতই ভাল হোক না কেন। 
অনুরূপভাবে নবী ও রসূল (আ)-গণের প্রতি ভক্তিৎশ্রদ্ধার যে সীমারেখা নির্ধারিত হয়েছে, 
সে ব্যাপারে জুটি করা স্প্ট ধৃষ্টতা ও পথভন্্র্টতা। তেমনি কোন রসূলকে আল্লাহ্‌র 
গুণাবলী ও ক্ষমতার মালিক বানিয়ে দেওয়াও চরম পথভ্রচ্টতা। ইহুদী ও খুষ্টানেরা 
এহেন বাড়াবাড়ির কারণেই বিভ্রান্ত ও বিপথগামী হয়েছে। ইবাদত ও আল্লাহ্‌র নৈকট্য. 
লাভ করার জন্য কোরআনে আযীম ও রসূলে করীম (সা) যে পথনির্দেশ করেছেন, তান 
মধ্যে কোনরাপ কমতি বা গাফলতি মানুষকে যেমন ইস্তিকামতের আদর্শ হতে বিচ্যুত 
করে। অনুরূপভাবে এর মধ্যে নিজের পক্ষ হতে কোন বাড়াবাড়ি বা পরিবর্ধনও 
মানুষকে বিদ‘আতে লিপ্ত করে। সে কৃল্পনাবিলাসে বিভোর থাকে যে, আমি আল্লাহ্‌র 
সন্তষ্টি হাসিল করছি। অথচ সে ক্রমান্বয়ে আল্লাহ্‌ তা'আলার বিরাগভাজন হতে থাকে। 
এজন্যই হযরত রসূলে আকরাম সো) স্বীয় উদ্মমতকে বিদ'আত ও নিত্য-নতুন সৃষ্ট 
প্রথা হতে অত্যন্ত জোরালভাবে নিষেধ করেছেন এবং বিদ'আতকে চরম গোমরাহী বলে 
অভিহিত করেছেন। অতএব, প্রত্যেক মুসলমানের কর্তব্য হচ্ছে, যখন কোন কার্য সে 
আল্লাহ্‌ ও রসূল (সা)-এর সন্তুষ্টি লাভের জন্য ইবাদত হিসাবে করতে চায়, তখন 
কাজ করার আগে পূর্ণ তাহকীক করে জানতে হবে যে, রসুলুল্লাহ্‌ সো) ও তাঁর সাহাবায়ে 
কিরাম (রা) উক্ত কার্য এভাবে করেছেন কিনা? যদি না করে থাকেন, তবে উক্ত কাজে 
নিজের শক্তি ও সময়ের অপচয় করবে না। 


অনুরূপভাবে আদান-প্রদান, স্বভাব-চরিত্র, আচার-ব্যবহার তথা জীবনের সর্ব- 
ক্ষেত্রে কোরআনে করীমে নির্দেশিত মূলনীতিগুলোকে রসুলে করীম (সা) বাস্তবে রূপায়িত 
করে একটি সুষ্ঠু-সঠিক মধ্যপস্থার পত্তন করেছেন। যার মধ্যে বন্ধুত্ব, শন্্রতা, ক্রোধ, 
ধৈর্য, মিতব্যয় ও দানশীলতা, জীবিকা উপার্জন, বৈরাগ্য সাধনা, আল্লাহ্‌র উপর নির্ভরতা, 
সম্ভাব্য চেস্টা-তদ্বির করা, আবশ্যকীয় উপায়-উপকরণ সংগ্রহ করা এবং ফলাফলের 
জন্য আল্লাহ তাআলার অনুগ্রহের প্রতি তাকিয়ে থাকা ইত্যাদি সর্বক্ষেত্রে মুসলমামদেরকে 
এক নজীরবিহীন মধ্যপন্থা দেখিয়ে দিয়েছেন, তা পুরোপুরি অবলম্বন করেই মানুষ 
সত্যিকার মানুষ হতে পারে। এটা হতে বিচ্যুত হলেই সামাজিক বিপর্যয় সৃষ্টি হয়। 
সারকথা, জীবনের সর্বক্ষেত্রে দীনের অনুশাসন মেনে চলাই ইস্তিকামতের তফসীর। 


হযরত সুফিয়ান ইবনে আবদুল্লাহ্‌ সাকাফী (রা) রসূলুল্লাহ সো) সমীপে আরয 
করলেন, “ইয়া রসূলাল্লাহ্‌ সো)! ইসলাম সম্পর্কে আপনি আমাকে এমন একটি ব্যাপক 
শিক্ষা দান করুন, যেন আপনার পরে আমার কারো কাছে কিছু জিড্ডেস করার প্রয়োজন 


সুরা হুদ ৭৪৭ 


দলা 53 L 3 ae AS 


না হয়।” তিনি বললেন ঃ (১০17 4 he | অর্থাৎ আল্লাহ্‌র প্রতি 
ঈমান আন, অতপর ইস্তিকামত অবলম্বন কর ।---(মুসলিম শরীফ ও তফসীরে কুরতুবী ) 


উসমান ইবনে হাযের আযদী বলেন--একবার আমি হযরত আবদুল্লাহ ইবনে 
আব্বাস রো) সমীপে উপস্থিত হয়ে নিবেদন করলাম যে, “আপনি আমাকে একটি 


উপদেশ দান করুন।”৮ তদুত্বরে তিনি বললেন ঃ ie ile 3, এটা 5834 ৩ 


EXSY, 51 অর্থাৎ তাকওয়া বা আল্লাহ্‌ভীতি ও ইস্তিকামত অবলম্বন কর, 


যার পন্থা হচ্ছে ধর্মীয় ব্যাপারে শরীয়তের অনুশাসন হুবহু মেনে চল, নিজের পক্ষ হতে 
হাস-রৃদ্ধি করতে যেয়ো না ।--(দারেমী ও কুরতুবী ) 


এ দুনিয়ায় ইস্তিকামতই সবচেয়ে দুক্ষর কার্য। এজন্যই বুযুর্গানে দীন বলেন যে, 
কারামতের চেয়ে ইস্তিকামতের মর্যাদা উধ্বে। অর্থাৎ যে ব্যক্তি সর্বকাযে ইস্তিকামত 
অবলম্বন করে রয়েছে, যদি জীবনভর তাঁর দ্বারা কোন অলৌকিক ঘটনা সংঘটিত না 
হয়, তথাপি ওলীগণের মধ্যে তাঁর মর্যাদা সবার উধ্বে। 


হযরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস রো) বলেন, “পূর্ণ কোরআন পাকের মধ্যে 
অন্তর আয়াতের চেয়ে কঠিন ও কষ্টকর কোন হুকুম রসূলে আকরাম (সো)-এর উপর 
নাযিল হয়নি” তিনি আরো বলেন--একবার সাহাবায়ে কিরাম (রা) রসুলুল্লাহ 
(সা)-র দাড়ি মোবারকের কয়েক গাছি পাক ধরেছে দেখতে পেলেন, তখন আফসোস 
করে বললেন, আপনার দিকে ঘুত গতিতে বার্ধক্য এগিয়ে আসছে। তদুত্তরে রসুলুল্লাহ. (সা) 
বললেন-_-“স্‌রা হুদ আমাকে বৃদ্ধ করেছে।” সূরা হুদে বর্ণিত পূর্ববর্তী বিভিন্ন জাতির উপর 
কঠোর আযাবের ঘটনাবলীও এর কারণ হতে পারে। তবে হযরত ইবনে আব্বাস 
রো) বলেন---ইস্তিকামতের' নির্দেশই ছিল বার্ধক্যের কারণ । 


তফসীরে কুরতুবীতে হযরত আবু আলী সিরী হতে বর্ণিত আছে যে, একবার 
তিনি স্বপ্নে রসূলে করীম (সা)-এর যিয়ারত লাভ করে জিজ্ঞেস করলেন---ইয়া রসূলা- 
ল্লাহ্‌ সো), আপনি কি একথা বলেছেন যে, “সূরা হুদ আমাকে বৃদ্ধ করেছে £” তিনি 
বললেন হ্হ্যা। পুনরায় প্রশ্ন করলেন-_-উক্ত স্রায় বর্ণিত নবী (আ)-গণের কাহিনী ও 
তাদের কওমসমূহের উপর আযাবের নারির ক গনি তিনি জবাব 


[স্পা 
A JF পানি TAL 


দিলেন--না’। বরং ৩০ 1 ৮৯৮০০- “ইস্তিকামত অবলম্বন কর যেমন তোমাকে 


নির্দেশ দেয়া হয়েছে” এ আয়াতেই আমাকে বৃদ্ধ করেছে। 


৭৪৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


একথা স্প্ট যে, রসলে করীম (সা) পরিপূর্ণ মানুষের বাস্তব নমুনারূপে এ 
জগতে সুভাগমন করেছিলেন। ইস্তিকামতের উপর সুদৃঢ় থাকা ছিল তার জন্মগত স্বভাব 
তথাপি অন্তর নির্দেশকে এতদূর গুরুভার মনে করার কারণ এই যে, অন্তর আয়াতে আল্লাহ্‌ 

তা'জালা তাকে শুধু সোজা পথে দৃঢ় থাকার নির্দেশে দিয়েই ক্ষান্ত হননি। বরং 


৬০ ৮৫ “যেভাবে আপনাকে আদেশ করা হয়েছে” বলে অতিরিক্ত শর্ত আরোপ 


করা হয়েছে। নবী ও রসূল (আ)-গণের অন্তরে অপরিসীম আল্লাহভীতি প্রবল প্রভাবের 
কথা কারো অজানা নয়। তাই পূর্ণ ইস্তিকামতের উপর কায়েম থাকা সত্ত্বেও রসূলে 
পাক (সা) সর্বদা ভীত-সন্ত্রস্ত ছিলেন যে, আল্লাহ্‌ তা'আলা যেরূপ ইস্তিকামতের নির্দেশ 
দিয়েছেন, তা পুরোপুরি আদায় করা হচ্ছে কি নাঃ 


আরেকটি কারণ হতে পারে যে, রসূলুল্লাহ্‌ সো) নিজের ইস্তিকামতের জন্য বিশেষ 
চিন্তিত ছিলেন না। কেননা আল্লাহ্‌র ফজলে তা পুরো মাত্রায় হাসিল ছিল। কিন্তু উক্ত 
আয়াতে সমগ্র উম্মতকে সোজা পথে সুদৃঢ় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অথচ উম্মতের 
জন্য এটা অত্যন্ত কঠিন ও কষ্টকর ৷ তাই রসূলুল্লাহ (সা) অতীব চিন্তিত ও শঙ্কিত ছিলেন। 


ATA পারা 


ইস্তিকামতের আদেশদানের পর বলেন--- 3৬ 5 “সীমালংঘন করো না। 


% ৮754 
এটা এ ৬৬ শব্দ হতে গুহীত। যার অর্থ সীমা অতিক্রম করা। এখানে সোজা পথে 
দুঢ় থাকার আদেশ দান করেই শু ক্ষান্ত করা হয়নি। বরং এর নেতিবাচক দিকটিও 
স্পম্টভাবে নিষেধ করা হয়েছে যে, আকাইদ, ইবাদত, লেনদেন ও নীতি-নৈতিকতার 
ক্ষেত্রে আল্লাহ্‌ তাআলা ও তদীয় রসূল (সো)-এর নির্ধারিত সীমারেখা অতিক্রম করো 
না। কেননা, এটাই পার্থিব ও ধর্মীয় সর্বক্ষেত্রে বিপর্যয় ও ফাসাদের মূল কারণ । 


১১৩ নং আয়াতে মানুষকে ক্ষতি ও ধ্বংস হতে রক্ষার জন্য কট গুরুত্রপর্ণ 


Fu "টি টে (তে পাতা ASA A 


নির্দেশ দেওয়া হয়েছেঃ 0 ৬১ 1 ৮৪৮৬5 1 5৮০5 ০৪1 SSS 


অর্থাৎ--“এ সব পাপিন্ঠের দিকে একটুও ঝু কবে না, তাহলে কিন্তু তাদের সাথে সাথে 
তোমাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে।” “লা-তারকানু, শব্দের মূল হচ্ছে 
৬45} যার অর্থ “কোন দিকে সামান্যতম ঝোঁকা বা আকৃষ্ট হওয়া এবং তার প্রতি 
আস্থা বা সম্মতি জ্ঞাপন করা ।” সুতরাং আয়াতের মর্ম হচ্ছে যে, পাপ-পঙ্কিলতায় লিপ্ত 
হওয়াকে তো সবাই ইহকাল ও পরকালের জন্য ক্ষতিকর বলে বিশ্বাস করেই? অধিকন্তু 
পাপিষ্ঠদের প্রতি সামান্যতম ঝুঁকে পড়া, বি হওয়া আস্থা বা মৌন সম্মতি জ্ঞাপন 
করাও সমান ক্ষতিকর । 

এই ঝোঁকা ও আকর্ষণের অর্থ কি? এ সম্পর্কে সাহাবায়ে কিরাম ও তাবেয়ীগণের 
কয়েকটি উক্তি বর্ণিত হয়েছে, যার মধ্যে পারস্পরিক কোন বিরোধ নেই। বরং প্রত্যেকটির 
উক্তিই নিজ নিজ ক্ষেত্রে শুদ্ধ ও সঠিক। 


সূরা হদ ৭৪৯ 


“পাপিষ্ভদের প্রতি মোটেই ঝুঁকবে না” এ কথার ব্যাখ্যা প্রসঙ্গে কাতাদা রে) 
বলেন, “পাপিষ্ঠদের সাথে বন্ধুত্ব করবে না, তাদের কথামত চলবে না।” হযরত ইবনে 
জুরাইয বলেন, “পাপিষ্ভদের প্রতি আদৌ আরুষ্ট হবে না।” হযরত আবুল আলিয়া রে) 
বলেন, “তাদের কার্যকলাপ ও কথাবার্তা পছন্দ করো না।” _-(কুরতুবী) “সুদ্দী” রে) 
বলেন, “তাদের অন্যায় কার্যে সম্মতি প্রকাশ বা নীরবতা অবলম্বন করবে না।” 
'ইকরামা রে) বলেন--“তাদের সংসর্গে থাকবে না।” কাধষী বায়যাবী রে) বলেন, 
“বাহ্যিক আক্তি-প্রুৃতিতে, লেবাস-পোশাকে, চাল-চলনে তাদের অনুকরণও অন্ত নিষেধাজ্ঞার 
আওতাভুক্ত |” 


কাষী বায়যাবী রে) আরো বলেন--_পাপাচার অনাচারকে নিষিদ্ধ ও হারাম 
ঘোষণা করার জন্য এখানে এমন কঠোর ভাষা প্রয়োগ করা হয়েছে, যার চেয়ে 
অধিকতর জোরাল ভাষা কল্পনা করা যায় না। কেননা, পাপিষ্ঠদের সাথে অন্তরজ বন্ধৃত্ব 
ও গভীর সম্পর্কই শুধু নিষেধ করা হয়নি, বরং তাদের প্রতি সামান্যতম আকৃষ্ট 
হওয়া, তাদের কাছে উপবেশন করা, তাদের কার্যকলাপের প্রতি মৌনতা অবলম্বনও নিষিদ্ধ 
করা হয়েছে। 


ইমাম আওযায়ী রে) বলেন--সমগ্র জগতে এ আলিমই আল্লাহ্‌ তা‘আলার কাছে 
সবচেয়ে ঘ্ুণিত ও অপছন্দনীয়, যে নিজের পার্থিব স্বার্থ উদ্ধারের জন্য কোন পাগিষ্ঠ 
ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যায়।---( তফসীরে মাষহারী ) 


তফসীরে কুরতুবীতে বর্ণিত আছে যে, অন্তর আয়াত দ্বারা বোঝা যায়--কাফির, 
মুশরিক, বিদ‘আতা ও পাপিষ্ঠদের সংসর্গ হতে দৃরে থাকা একান্ত কর্তব্য। বস্তুতপক্ষে 
মানুষের ভাল-মন্দ হওয়ার মধ্যে সংসর্গ ও পরিবেশের প্রভাবই সর্বাধিক। তবে একান্ত 
অপরিহার্য প্রয়োজনবশত অনন্যোপায় হয়ে তাদের কাছে যাওয়া জায়েয আছে। 


হযরত হাসান বসরী রে) আলোচ্য আয়াতদ্য়ের দু'টি শব্দ সম্পর্কে বলেন-_আল্লাহ্‌ 
দাবা 
তা'আলা সম্পূর্ণ দীনকে দুটি  হরফের মাঝে জমা করে দিয়েছেন। এক-_ 1 5৯৮০ 


ASIA শি 


সীমালংঘন করবে না, দ্বতীয়__1 5:57) 1 পাপিষ্ঠদের প্রতি ঝূঁকবে না। প্রথম আয়াতে 
শরীয়তের সীমারেখা অতিক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং দ্বিতীয় আয়াতে খারাপ লোকদের 
সংস্পর্শে যেতে নিষেধ করা হয়েছে । এটাই সমস্ত দীনদারীর সার সংক্ষেপ । 


৯:০০।৫) ১৩1৫৫15৬125 805 % 


৮ ১১21 ৯০৩৩) DS} ১ 5০65৫ 
Dl HEIST ও ৮৯৮০৩।। 2০254 2 





৭৫০ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 





% 24232, A? পা তার 2৫9৫ ৬৯ পাপা 5 
১/০৮৪১১। 8৯০০৪ ১৮65৫ 2 25 ৮০৪ ৫৮ 


ভিত তদ ৬ 





2 


ঠ 5৮৯ 250 তি ১2৯৫৫ 5 ৬ Aoi 3 2 ১2/০ ০ ত র্জত ই 
5 By CULE CM ASN eis CE LS LI 
—————ু—_—___—_____—_—_—_—__—_—_ eee লি ৪8৬ 


214 2 2) পা 2 2 ্‌ 
AB Hl ০১৪১, ৫5 0৬৫ ০ ০৮৯৮৯৮১12৮৫ 
১৯1১ 451 ৮৩1০ &$/ 2 £/০০১৯৯১ 2 
৮৯৪৩১১৩০৭১১) 512 SG 


৬৪ gw 


2 5 ~~ 
০৮৩? 8৯105588255 WAC LY; 
7 টা শি তিীশীিশিা শী হা 





৫ 


2 2 ৃ 
০4৩ (2) 65 5 ০০ ১৪০ ৫22০ 


পাটি 239 5 TG তা iw ষ্ঠ গু ই তি A 
9৩৫৮৮) 55554884501 2৯525996 8, 
টি ৮28 


৪০৮৪১৮৮০5৪৩ 17195405005? 


2152091558৩) ৩৩ 98902822512 

রর ৬ শা aA IW hr 29304 w 5 9 

Ge BE ESTES AE BSG BEL LE BILLS 
তি 


(১১৪) আর দিনের দুই প্রান্তেই নামায ঠিক রাখবে, এবং রাতেরও প্রান্তভাগে ; 
পুণ্য কাজ অবশ্যই পাপ দূর করে দেয়. যারা স্মরণ রাখে তাদের জন্য এটা এক মহা 
স্মারক । (১১৫) আর ধৈর্য ধারণ কর, নিশ্চয়ই আল্লাহ্‌ পুণ্যবানদের প্রতিদান বিনষ্ট 
করেন না। (১১৬) কাজেই, তোমাদের পূর্ববর্তী জাতিগুলির মধ্যে এমন সৎকর্মশীল 
কেন রইল না, যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে বাধা দিত; তবে মুষ্টিমেয় লোক 
ছিল যাদেরকে আমি তাদের মধ্য হতে রক্ষা করেছি। আর পাপিষ্ভরা তো ভোগবিলান্সে 
মত্ত ছিল--যার সামগ্রী তাদেরকে. যথেম্ট দেওয়া হয়েছিল । আসলে তারা ছিল মহা 
অপরাধী । (১১৭) আর তোমার পালনকর্তা এমন নন যে, জনবসতিগুলিকে অন্যায়- 
ভাবে ধ্বংস করে দিবেন, সেখানকার লোকেরা সৎকর্মশীল হওয়া সত্বেও । (১১৮--- 
১১৯) আর তোমার পালনকর্তা যদি ইচ্ছা করতেন, তবে অবশ্যই সব মানুষকে একই 
পথের পথিক করে দিতে পারতেন। তোমার পালনকর্তা যাদের উপর রহমত করেছেন, 
তারা বাদে সবাই চিরদিন মতভেদ করতেই থাকবে, এবং এজন্যই তাদেরকে সৃষ্টি 





সুরা হুদ ৭৫১ 


করেছেন। আর তোমার আল্লাহ্‌র কথাই পূর্ণ হল ঘে, অবশ্যই আমি জাহান্নামকে জিন 
ও মানুষ দ্বারা একযোগে ভর্তি করব। (১২০) আর আমি রসূলগণের সব কিছু 
বত্তান্তই তোমাকে বলছি, যা দ্বারা তোমার অন্তরকে মজবুত করছি। আর এভাবে তোমার 
নিকট মহাসত্য এবং ঈমানদারদের জন্য নসীহত ও স্মরণীয় বিষয়বস্তু এসেছে। (১২১) 
আর যারা ঈমান আনে না, তাদেরে বলে দাও যে, তোমরা নিজ নিজ অবস্থায় কাজ 
করে যাও, আমরাও কাজ করে যাই। (১২২) এবং তোমরাও অপেক্ষা করতে থাক, 
আমরাও অপেক্ষায় রইলাম। (১২৩) আর আল্লাহ্‌র কাছেই আছে আসমান ও ঘমীনের 
গোপন তথ্যঃ আর সকল কাজের প্রত্যাবর্তন তারই দিকে; অতএব, তারই বন্দেগী 


কর এবং তারই উপরে ভরসা রাখ, আর তোমাদের কার্যকলাপ সম্বন্ধে তোমার প্রতিপালন 
কিন্তু বে-খবর নন । 





তফপীরের সার-সংক্ষেপ 


আর [হে মুহাম্মদ (সা) ], আপনি €(সকাল-সন্ধ্যায় ) দিনের দু'প্রান্তেই নামা- 
ঘের পাবন্দী রাখুন এবং রাতেরও কিছু অংশে (নামাঘের পাবন্দী রাখুন। কেননা, ) 
নেক কাজ (আমলনামা হতে) পাপকে দূর করে দেয়, কোন সন্দেহ নেই। (নেক কাজের 
বদৌলতে গোনাহ. মাফ করা হয় ) এ কথাটি একটি (ব্যাপক ) নসিহত, যারা নসিহত মেনে 
চলে তাদের জন্যে (যেহেতু প্রত্যেক নেক কাজ এই ব্যাপক নীতির অন্তভূক্তঃ; অতএব, 
প্রতিটি নেক কাজের প্রতি . উৎসাহিত-অনুপ্রাণিত হওয়া কর্তব্য )। আর (নসিহত 
অমান্যকারীদের পক্ষ থেকে যে দুর্যবহার করা হচ্ছে, তার উপর ) ধৈর্য ধারণ করুন। 
কেননা, আল্লাহ. তাআলা পুণ্যবানদের প্রতিদান কখনো বিনষ্ট করেন না। (সহনশীলতা 
ও ধৈর্য ধারণ করাও একটি গুরুত্বপূর্ণ সৎকার্ধ। সুতরাং তার পূর্ণ প্রতিদান আপনাকে 
দেয়া হবে। ইতিপূর্বে যেসব জাতির ধ্বংস কাহিনী বর্ণিত হয়েছে, তার কারণ হচ্ছে 
যে,) তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের মধ্যে এমন (দায়িত্বশীল) বিবেকবান লোক ছিল 
না, যারা (অন্যদেরকে কুফরী ও শিরকীর মাধ্যমে) দেশে (ফিতনা-ফাসাদ ও ) বিপর্যয় 
সৃষ্টি করতে নিষেধ করত। তবে (মুষ্টিমেয় ) কিছু লোক ছিল, (যারা নিজেরাও কুফরী 
ও শিরকী হতে দূরে ছিল এবং অন্যদেরকেও নিষেধ করেছিল। ফলে এ দু'টি কাজের 
বরকতে ) তাদেরকে আমি অন্যদের তর্থাৎ জাতির অন্যান্য লোকের) মধ্য হতে (নিরা- 
পদে আযাব থেকে) রক্ষা করেছি। (অন্যেরা যেহেতু নিজেরাই কুফরী ও শিরকীতে 
লিপ্ত ছিল, সুতরাং অন্যকেও নিষেধ করেনি।) আর অবাধ্যরা তো ভোগ-বিলাসে 
মত্ত ছিল, যার € উপকরণ ১ সামগ্রীও তাদেরকে প্রচুর ( পরিমাণে ) দেওয়া হয়েছিল । 
(আসলে ) তারা ছিল (অপকর্মে অভ্যস্ত) মহা-অপরাধী। (তাই কেউ পাপকার্ধ হতে 
বিরত হয়নি । নাফরমানীর ব্যাধিতে তারা ব্যাপকভাবে আক্রান্ত হয়েছিল। বাধা 
দিতে কেউ দণ্ডায়মান হল না। কাজেই সবাই একই আযাবের কবলে পতিত হয়ে 
ধ্বংস হল। অন্যথায় কুফরী ব্যাপক হওয়ায় এর শাস্তিও ব্যাপক হত। আর ফিতনা- 
ফাসাদ ব্যক্তি পর্যায়ে বলে এর শাস্তিও পান্রভেদে হত। কিন্তু ফিতনা-ফাসাদে বাধা 


৭৫২ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


না দেওয়ার কারণে যারা দুক্ষৃতকারী নয়, তাদেরকেও ফিতনা-ফাসাদের অংশীদার সাব্যস্ত 
করা হয়েছে এবং সকলের উপর ঢালাওভাবে সমান আযাব নাযিল হয়েছে। ) আর 
(তা একটি প্রমাণিত সত্য যে,) আপনার পালনকর্তা এমন নন যে, জনপদগুলিকে 
অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন, অথচ সেখানকার লোকেরা (নিজেদের ও অন্যদেরকে ) 
সংশোধনরত। (বরং তারা যখন সংশোধনের পরিবর্তে ফিতনা-ফাসাদে লিপ্ত হয় 
এবং কেউ কাউকে বাধা দেওয়ার চেস্টা করে না, তখনই তারা ব্যাপক শাস্তির যোগ্য 
বিবেচিত হয়।) আর আপনার পালনকর্তা যদি ইচ্ছা করতেন, তবে অবশ্যই সব মানুষকে 
একই দলভুক্ত করে দিতে পারতেন। (অর্থাৎ সবাই ঈমানদার হত। কিন্তু কতিপয় 
বিশেষ রহস্যের কারণে তিনি এরূপ ইচ্ছা করেননি । অতএব, তারা দীনের বিরোধি- 
তায় বিভিন্ন মতাবলম্বী হয়ে গেছে) এবং ভবিষ্যতেও তারা চিরদিন বিরোধিতা করতে 
থাকবে । তবে আপনার প্রতিপালক যাদের উপর রহমত করেছেন, (তারা কখনো 
দীনের বরখেলাফ পথ অবলম্বন করবে না। আর তাদের বিরোধিতার কারণে আপনি 
দুঃখিত, চিন্তিত বা বিস্মিত হবেন না। কেননা,) এহেন (বিরোধিতা করার) জন্যই 
(আল্লাহ তা'আলা ) তাদেরকে সৃষ্টি করেছেন। আর (বিরোধিতা করার জন্য সৃষ্টি 
করার হেতু হচ্ছে) আপনার আল্লাহ্‌র (এ) কথা পূর্ণ হবে যে, আমি অবশ্যই জাহা- 
নামকে জিন ও ইনসান দ্বারা একযোগে বোঝাই করব। (কারণ অনুগতদের প্রতি 
যেমন রহমত প্রকাশ করা বাল্ছনীয়। অবাধ্যদের প্রতি অসন্তষ্টি প্রকাশ করাও তদ্রপ 
বাল্ছনীয় । পান্রভেদে রহমত ও অসন্তোষ প্রকাশ করা বাল্ছনীয় কেন? তার নিগুঢ় 
রহস্য একমাত্র আল্লাহ্‌ তা'আলাই জানেন। মোটকথা আল্লাহ্‌ তা'আলার অসন্তষ্টি 
জাহির করার জন্য কিছু লোকের দোযখে যাওয়া আবশ্যক । জাহান্নামে গমনের জন্য 
কিছু লোকের কাফির থাকা প্রয়োজন। আর কাফির থাকার জন্য দীনের বিরোধিতা 
অপরিহার্য সবাই মু'মিন না হওয়ার এটাই রহস্য ও তাৎপর্য ।) আর পয়গাঘ্ঘরগণের 
কাহিনী হতে আমি (পূর্বোক্ত ) সবকিছু রৃত্তান্তই আপনাকে বলছি, যা দ্বারা আপনার 
অন্তরকে মজবুত করছি। (এটা হল কাহিনী বর্ণনার একটি ফায়দা অর্থাৎ আপনাকে 
সান্ত্বনা দান করাই অন্যতম উদ্দেশ্য।) আর এ কাহিনীগুলিতে আপনার নিকট (অকাট্য ) 
মহাসত্য এসেছে, (এবং ) ঈমানদারদের জন্য € পাপকার্য হতে বিরত হওয়ার ) উপদেশ 
ও (সকার্ষ) স্মরণ করিয়ে দেওয়ার বিষয়বন্ত রয়েছে। [ এটা হল কাহিনী বর্ণনা করার 
দ্বিতীয় ফায়দা | প্রথমটি নবী (সা)-র জন্য আর দ্বিতীয়টি তাঁর উম্মতের জন্য। ] 
আর € এতসব অকাট্য দলীল-প্রমাণ সত্ত্বেও) যারা ঈমান আনে না, তাদেরে বলে দিন 
(যে, আমি তোমাদের সাথে তর্ক করতে চাই না,) তোমরা নিজ (নিজ অবস্থায় ) কাজ 
করে যাও, আমরাও (নিজেদের পথে) কাজ করে যাচ্ছি। অতপর (নিজ নিজ কার্থ- 
কলাপের প্রতিফলের জন্য) তোমরাও অপেক্ষা করতে থাক, আমরাও প্রতীক্ষায় রইলাম 
(অচিরেই হক ও বাতিল স্পঙ্ট হয়ে যাবে)। আর আসমান ও যমীনের (যাবতীয়) 
গোপন তথ্য আল্লাহ্‌ তা'আলার কাছেই রয়েছে। (পক্ষান্তরে বান্দাদের কার্ষকলাপ তো 
প্রকাশ্য জিনিস। কাজেই আল্লাহ্‌ তা'আলা ভাল করেই তা অবহিত রয়েছেন।) আর 
সকল কাজের শেষ গতি তাঁরই কাছে; (তিনি সবকিছু জানেন, সব কিছু করতে পারেন। 


সূরা হুদ ৭৫৩ 


কাজেই সর্বকাজের পুরস্কার বা শাস্তি তিনি অনাগ্নাসে দিতে পারেন।) অতএব, 
[হে মুহাম্মদ সো)] আপনি তারই বন্দেগী করুন, তেবলীগ করাও ইবাদত-বন্দেগীর 
অন্তর্ভুক্ত )। এবং (তবলীগের দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনরূপ কণষ্ট-ক্লেশ, 
ভয়-ভীতির সম্মুখীন হন তাহলে) তাঁরই উপর ভরসা রাখুন, [ মাঝখানে রসূলুল্লাহ 
(সা)-কে লক্ষ্য করে দু'টি কথা বলার পর পুনরায় পূর্ব প্রসঙ্গে ফিরে গেছেন। ] 
তোমাদের কার্যকলাপ সম্পর্কে আপনার পালনকর্তা বে-খবর নন (যেমন পূর্ববর্তী বর্ণনা 
দ্বারা প্রমাণিত হয়েছে )। 


আনুষাঙ্গিক জ্ঞাতব্য বিষয় 
রসূলে পাক (সা)-এর মাহাত্যের প্রতি ইজিত 8 সূরা হুদে পূর্ববর্তী নবীগণ ও তাদের 
জাতিসমূহের দৃষ্টান্তমূলক ঘটনাবলী বর্ণনা করার পর সিটির সো) ও উম্মতে 


3 HAA TA তা 
$+ 69 


মূহাম্মদীকে কতিপয় হিদায়ত দেওয়া হয়েছে। পর্বোল্িখিত ৩ x এ 
আগ্লাত হতে যার ধারাবাহিকতা স্তরু হয়েছে । 


কোরআন পাকের অপূর্ব বাচনভঙ্গি অত্যন্ত চিত্তাকর্ষক ও শিক্ষাপ্রদ । এখানে 
ম্বসব আদেশ প্রদান করা হয়েছে, তাতে রসুনুল্লাহ্‌ (সা)-কে সরাসরি সম্বোধন করা 
হয়েছে এবং উম্মতকে পরোক্ষভাবে উক্ত হুকুমের আওতায় আনা হয়েছে । যেমন £ 


ww TAT A 9 পাপা পাছে তা 


৮৬০ ৬0 ৩০2 ৩০০ 1 ৬ ls “আপনি সোজা পথে দৃঢ় থাকুন, যেমন 


আপনাকে আদেশ করা হয়েছে এবং যারা তওবা করে আপনার সাথী হয়েছে ত তারাও 


৮1% 


সোজীপথে চলতে থাকবে” (১১২ নং আয়াত) ১১৪ নং আয়াতে ৪ 9০১ 1 ss 


‘আপনি নামায কায়েম রাখুন।’ ১১৫তম আয়াতে 125 15 “আপনি ধৈর্য ধারণ করুন” 


ইত্যাদি। পক্ষান্তরে যেসব কাজে নিষেধ করা হয়েছে এবং তা হতে দুরে থাকার 
নির্দেশ দেওয়া হয়েছে, সে ক্ষেত্রে সরাসরি উম্মতকে সম্বোধন করা হয়েছে । যেমন 


ভিপি শা তা জা 


১১২তম আয়াতে 158১ & “আর তোমরা সীমালংঘন করবে না”, ১১৩ নং আয়াতে 


লটিল পা 


145559110 ১7585 “এবং তোমরা পাপীদের প্রতি ঝুঁকবে না” বলা 


 হয়েছে। 


৭৫৪ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


অনুসন্ধান করলে সমগ্র কোরআন মজীদে সাধারণত একই বাচনভঙ্গি পরিলক্ষিত 
হবে যে, অধিকাংশ ক্ষেত্রে আদেশ করা হয়েছে রসূলুল্লাহ, সো)-কে উদ্দেশ্য করে এবং 
নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উম্মতের প্রতি সম্বোধন করে। এর মাধ্যমে রসূলে করীম 
(সা)-এর মাহাত্ম্য ও উচ্চ মর্যাদা প্রকাশ করা হয়েছে যে, নিন্দনীয় যত কার্য আছে, রসূলে 
পাক (সা) নিজেই তা বর্জন করে থাকেন। আল্লাহ্‌ তা‘আলাই তাঁকে এমন স্বভাব- 
প্রকৃতি দান. করেছেন যে, কোন নিন্দনীয় প্রবৃত্তি বা পাপকা্যের প্রতি তাঁর বিন্দুমাত্র 
আকর্ষণ হয় না। এমনকি ইসলামের প্রাথমিক যুগে যেসব জিনিস জায়েয ও হালাল 
ছিল, কিন্তু পরবর্তীকালে তা হারাম ও নিষিদ্ধ হওয়া আল্লাহ্‌ তাআলার জানা ছিল; 
' রসূলে পাক (সা) জীবনে কখনো সেগুলোর কাছেও যাননি । যেমন মদ, সুদ, জুয়া 
প্রভৃতি । ্‌ 


১১৪তম আয়াতে রসূলে করীম (সা)-কে লক্ষ্য করে তাঁকে ও তাঁর সমস্ত উম্মতকে 
নামায কায়েম রাখার নির্দেশ দেওয়া হয়েছে । উলামায়ে-তফসীর, সাহাবী ও তাবেয়ীগণ 
একমত যে, আলোচ্য আয়াতে সালাত অর্থ ফরয নামায, € বাহরে মুহীত ও তফসীরে 
কুরতুবী) এবং ইকামতে সালাত অর্থ পুর্ণ পাবন্দীর সাথে নিয়মিতভাবে নামায 
আদায় করা। কোন কোন আলিমের মতে নামায কায়েম করার অর্থ সমুদয় সুন্নত ও 
মুস্তাহাবসহ নামায আদায় করা। কারো মতে এর অর্থ মুস্তাহাব ওয়াক্তে নামায পড়া 


16 4 
8 $1১০) 1 31 এর তফসীর প্রসঙ্গে উপরোক্ত তিনটি উক্তি পাওয়া যায়। মুলত এটা 
কোন মতানৈক্য নয়। বস্তুত আলোচ্য সবগুলোই ইকামতে সালাতের সঠিক মর্মীর্থ। 


নামায কায়েম করার নির্দেশ দানের পর 'ইজমালীভাবে নামাযের ওয়াক্ত বর্ণনা 
করেছেন যে, “দিনের দু'প্রান্তে অর্থাৎ শুরুতে ও শেষভাগে এবং রাতেরও কিছু 
অংশে নামায কায়েম করবে ।” দিনের দুপ্রান্তের নামাযের মধ্যে প্রথম ভাগের নামাষ 
সম্পর্কে সবাই একমত যে, এটা ফজরের নামায । কিন্তু শেষ প্রান্তের নামায সম্পকে 
কেউ বলেন--তা মাগরিবের নামায । কেননা দিন সম্পূর্ণ শেষ হওয়া মান্ত্র মাগরিবের 
নামায পড়া হয়। কেউ কেউ আসরের নামাযকেই দিনের শেষ নামায সাব্যস্ত করে- 
ছেন। কেননা তাই দিনের সর্বশেষ নামাষ। মাগরিবের ওয়াক্ত দিনের অংশ নয়। 


tds 
বরং দিন সমাপ্ত হওয়ার পর রাতের প্রথম প্রান্তে মাগরিবের নামাষ পড়া হয়। ৬); 
nS A (0 ৮৮ 2 


শব্দ বহুবচন, তার একবচন ৪৯) যার অর্থ হচ্ছে অংশ বা টুকরা 4 | we; 


অর্থাৎ রাতের ফিছু অংশের নামায সম্পকে হযরত হাসান বসরী, আহি অহা 
ইবনে কা'ব, কাতাদা, যাহ্হাক প্রমুখ অধিকাংশ তফসীরকারের অভিমত হচ্ছে যে, এটা 
মাগরিব ও ইশার নামায । হাদীসেও এর সমর্থন পাওয়া যায়, যাতে ইরশাদ হয়েছে 
যে, 0813 1 ৬০ ৯১) মাগরিব ও ইশার নামায। তফসীরে ইবনে কাসীর অনুসারে 


সূরা হুদ ৭৫৫ 


ee 4 


JS sy অর্থ ফজর ও আসরের নামায এবং যে. 0% 1 ০০ ৩0] অব মাগরিব, 


ও ইশার নামায। অতএব অন্তর আয়াতে চার ওয়াক্ত নামাষের বর্ণনা পাওয়া গেল। 
অবশিষ্ট রইল জৌহরের নামায। 8 সম্পকে কোরতআান পাকের অন্য আয়াতে 


AJ 


বলা হয়েছে ৪ SPIE os “নামায কায়েম কর, যখন সূর্য 


ঢলে পড়ে ৷” 
আলোচ্য আয়াতে নামায কায়েম করার নির্দেশদানের সাথে সাথে তার উপকারি- 


tad OA eA 


তাও জানিয়ে দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে ঃ Sly এজ ৬ একতা হা 


অর্থাৎ “পুণ্যকার্ষ অবশ্যই পাপকে মিটিয়ে দেয়।” শ্রদ্ধের তফসীরকারগণের মতে 
এখানে পুণ্যকার্ধ বলতে নামায, রোযা, হজ্জ, যাকাত, সদকাহ, সদ্যবহার, উত্তম লেন- 
দেন প্রভৃতি যাবতীয় পুণ্যকার্য বোঝান হয়েছে। তবে তন্মধ্যে নামায সর্বাধিক গুরুত্বপূর্ণ 
ও জর্বাগ্রগণ্য। অনুরূপভাবে পাপকার্ষের মধ্যে সগীরা ও কবীরা যাবতীয় গোনাহ 
শামিল রয়েছে। কিন্তু কোরআন মজীদের অন্য এক আয়াত এবং রস্লে করীম 
(সা)-এর বিভিন্ন হাদীস দ্বারা বোঝা খায় যে, এখানে পাপকা্য দ্বারা সগীরা গোনাহ, 
বোঝান হয়েছে । এমতাবস্থায় আয়াতের মর্ম হচ্ছে, যাবতীয় নেক কাজ বিশেষ করে 
নামায সগীরা গোনাহ্সমূহ মিটিয়ে দেয় । কোরানে করীমে ইরশাদ হয়েছে ৪ 


১০ 42 ০৩ পা nara ঠা ASF rae A 


(৬৮ ৮9০ 799 ৯০ এ 53 Le 5 US 148১ এ অর্থাৎ তোমরা যদি 
বড় ৪ ) গোনাহ্সমূহ হতে বিরত থাক-_যা থেকে তোমাদেরকে নিষেধ করা 
হয়েছে, তাহলে আমি তোমাদের ছোট ছোট (সগীরা) গোনাহ্গুলি মিটিয়ে দেব। 


মুসলিম শরীফের হাদীসে আছে, রসূলুল্লাহ সো) ইরশাদ করেছেন যে, পার্জে- 
গানা নামায এবং এক জুমআ হতে পরবতাঁ জুর্মআ পর্যন্ত এবং এক রমযান হতে 
পরবর্তী রমযান পর্যন্ত মধ্যবতাঁ যাবতীয় (সগীরা) গোনাহ মিটিয়ে দেওয়া হয়, যি 
সে ব্যক্তি কবীরা গোনাহ হতে বিরত থাকে । অর্থাৎ কবীরা গোনাহ, তো তওবা ছাড়, 
মাফ হয় না, কিন্ত সগীরা গোনাহ নামায, রোযা, দান-খয়রাত ইত্যাদি পুণ্যকার্য করার 
ফলে আপনা-আগনিও মাফ হয়ে যায়। তবে “বাহরে মুহীত” নামক তফসীরে উসুল 
শাস্ত্রের মুহান্কিক 'আলিমগণের অভিমত উল্লেখ করা হয়েছে যে, পুণ্যকার্ষের ফলে 
সগীরা গোনাহ, মাফ হওয়ার পূর্বশর্ত হচ্ছে, সংগ্লিষ্ট ব্যক্তিকে স্বীয় কৃতকর্মের জন্য অনু- 
তপ্ত ও লজ্জিত হতে হবে, ভবিষ্যতে গোনাহ্‌ না করার সংকল্প থাকতে হবে এবং একই 
গোনাহে বারবার লিপ্ত না হওয়ার দৃঢ় সংকল্প থাকতে হবে। অন্যথায় সগীরা গোনাহ্‌ 
মাফ হবে না । হাদীস শরীফের যেসব রেওয়ায়েতে গোনাহ, মাফ হওয়ার সুসংবাদ দেওয়া 


৭৫৬ _ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতুর্থ খণ্ড 


হয়েছে, সেখানে সর্বন্র একই পাপকার্ষে বারবার লিপ্ত না হওয়া, স্বীয় কৃতকর্মের জন্য লঙ্জিত 
হওয়া ও ভবিষ্যতে তা হতে দূরে থাকতে দৃঢ়প্রতিজ্ঞ হওয়ার শর্ত রয়েছে। ॥ | 4 y 


হাদীস শরীফের প্রসিদ্ধ রেওয়ায়েতসমূহে নিম্নবর্ণিত কার্ষগুলিকে কবীরা গোনাহ, 
বলা হয়েছেঃ (১) আল্লাহ্‌ তা'আলার পবিভ্র সত্তা অথবা গুণাবলীর মধ্যে অন্য কাউকে 
অংশীদার বা সমকক্ষ সাব্যস্ত করা। (২) শরীয়তসম্মত ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে 
কোন ফরয নামায ছেড়ে দেওয়া। €৩) কাউকে অন্যায়ভাবে হত্যা করা। (8) ব্যভিচার 
করা। (৫) চুরি করা। (৬) মদ্য পান করা । (৭) মাতা-পিতার অবাধ্য হওয়া ! 
(৮) মিথ্যা কসম করা। (৯) মিথ্যা সাক্ষী দান করা ! (১০) যাদু করা । (১১) সূদ 
থাওয়া। (১২) অবৈধভাবে ইয়াতীমের মাল আত্মসাৎ করা ! (১৩) জিহাদের ময়দান হতে 
পলায়ন করা। (১৪) সতী নারীর উপর মিথ্যা অপবাদ আরোপ করা। (১৫) অবৈধভাবে 
অন্যের সম্পদ ছিনিয়ে নেওয়া । (১৬) অঙ্গীকার ভঙ্গ করা । (১৭) আমানতের মাল 
খেয়ানত করা । ১৮) অন্যায়ভাবে কোন মুসলমানকে গালি দেওয়া । (১৯) কোন নির- 
পরাধ ব্যক্তিকে অপরাধী সাব্যস্ত করা ইত্যাদি। কবীরা ও সগীরা গোনাহ্‌সমূহ সবিস্তারে 
বর্ণনা করে উলামায়ে কিরাম সহস্র কিতাব প্রণয়ন করেছেন। আমার লেখা “গোনাহে 
বে-লঙ্জত' বা বেহুদা গোনাহ্‌ কিতাবে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। 


মোটকথা, আলোচ্য আয়াতের মাধ্যমে প্রমানিত হল যে, নেক কাজ করার ফলেও 
অনেক গোনাহ মাফ হয়ে যায়। তাই রসুলে করীম (সা) ইরশাদ করেছেন যে, “তোমা- 
দের থেকে কোন মন্দ কাজ হলে পরে সাথে সাথে নেক কাজ কর, তাহলে তার ক্ষতি 
পূরণ হয়ে যাবে।” তিনি আরো বলেছেন যে, মানুষের সাথে হাসিখুশি ব্যবহার কর। 
--€মুসনাদে আহমদ ও তফসীরে ইবনে-কাসীর ) ৃ 


হযরত আবূ ঘর গিফারী রো) বলেন, আমি রসূলুল্লাহ সো) সমীপে আরম করলাম 
যে, “ইয়া রসূলাল্লাহ্‌ সো)! আপনি আমাকে একটি উপদেশ দান করুন|” তদুভরে 
তিনি বললেন__যদি তোমার থেকে কোন গোনাহ্‌র কাজ হয়ে যায়. তবে পরক্ষণেই 
কোন নেক কাজ কর, তাহলে গোনাহ্‌ মিটে যাবে । | 


প্রকৃতপক্ষে এসব হাদীসে গোনাহ হতে তওবা করার সুন্নত তরীকা ও প্রশংসনীয় 
পন্থা বাতলে দেওয়া হয়েছে। যেমন---মুসনাদে আহমদে হযরত আবু বকর সিদ্দীকে 
আকবর (রা) হতে বর্ণিত আছে যে, রসুূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেছেন, “যদি কোন মুসলমান 
কোন পাপকার্য করে বসে তবে ওষ্‌ করে তার দু’রাকাত নামায পড়া উচিত। তাহলে 
উক্ত গোনাহ্‌ মাফ হয়ে যাবে।” অন্র নামাযকে তওবার নামায বলে (উপরোক্ত 
রেওয়ায়েতসমূহ তফসীরে ইবনে-কাসীর হতে গৃহীত ) । 


# ঢ় | 4 ৮ 1 পা | 
- 8 )5 1 ১১৩ ১৪4১ ৮৮১ ও এখানে ৮9 3 অর্থাৎ ইহা” শব্দ দ্বারা 


কোরআন মজীদের প্রতি ইঙ্গিত হতে পারে অথবা ইতিপূর্বে বর্ণিত বিধি-নিষেধের প্রতিও 


সুরা হুদ ্‌ ৭৫৭ 


ইশারা হতে পারে। সে-মতে আয়াতের মর্ম হচ্ছে--এই কোরআন পাক অথবা তাতে 
বর্ণিত হুকুম-আহকামসমূহ এসব লোকের জন্য স্মরণীয় হিদায়ত ও নসীহত, যারা 
উপদেশ শুনতে ও মানতে প্রস্তুত। এখানে ইঙ্গিত করা হয়েছে যে,জেদী হঠকারী লোক 
যারা নিরপেক্ষ দৃষ্টিতে কোন কথা চিন্তা-বিবেচনা করতে সম্মত নয়, তারা সুপথ হতে 
বঞ্চিত থাকো। | 


শে. A 


AA ASA | 
(৮4৬) 11৯ (52 এ) ৩ 1822 অর্থাৎ “আপনি সবর 


অবলম্বন করুন, ধৈর্য ধারণ করুন, অবিচল থাকুন। কেননা, আল্লাহ্‌ ত তাআলা সৎকর্ম- 
শীলদের প্রতিদান কখনো বিনস্ট করেন না।” 


‘সবর’ শব্দের আভিধানিক অর্থ বাঁধা, বন্ধন করা। স্বীয় প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে 
রাখাকেও সবর বলে। সৎকার্য সম্পাদনের লক্ষ্যে স্বীয় প্রবৃত্তিকে অবিচল রাখা এবং 
পাপকার্য হতে দমন রাখাও সবরের অন্তভূক্ত। এখানে রসূলে আকরাম (সা)-কে 
‘সবর’ অবলম্বন ও ধৈর্য ধারণ করার নির্দেশদানের এক উদ্দেশ্য হতে পারে যে, আলোচ্য 
আয়াতে আপনাকে ইস্তিকামত ও নামায কায়েম করা ইত্যাদি যেসব হুকুম দেওয়া হয়েছে, 
আপনি তার উপর দৃঢ়ভাবে কায়েম থাকুন। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে, ধর্মদ্রোহীদের বিরুদ্ধা- 
চরণ ও জুলুম-নির্যাতনে ধৈর্যাবলম্বন করুন । অতপর ইরশাদ হয়েছে, “নিশ্চয়, আল্লাহ্‌ 
তাণআলা সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না।” এখানে স্পষ্টত “মুহসিনীন' বা 
সৎকর্মশীল শব্দ এসব লোকের উপর. প্রযোজ্য হবে যারা আলোচ্য আয্মাতে বর্ণিত বিধি- 
নিষেধের পূর্ণ অনুসারী, অর্থাৎ ধর্মীয় ব্যাপারে ইস্তিকামতের উপর কায়েম, শরীয়তের 
সীমারেখা পরিপূর্ণ বজায় রেখে চলেন। পাপিষ্ঠ জালিমদের সাথে আন্তরিক বন্ধুত্ব বা 
অহেতুক সম্পর্ক রাখেন না, মামাকে সুষ্ঠু ও নিখুঁতভাবে আদায় করেন এবং শরীয়তের 
যাবতীয় অনুশাসন দৃঢ়তার সাথে মেনে চলেন। 


মোটকথা, মুহসিনীনদের দলভুক্ত হতে হলে এমনভাবে সকার্ধ করতে হবে, 
যা স্বয়ং রসলুল্লাহ (সো) “ইহসান” শব্দের ব্যাখ্যা প্রসঙ্গে বর্ণনা করেছেন। অর্থাৎ আল্লাহ্‌ 
তা'আলার আনুগত্য ও ইবাদত এমনভাবে করবে, যেন তুমি আল্লাহ্‌কে দেখছ অথবা অন্তত 
এতটুকু ধারণা করবে যে, আল্লাহ্‌ তাআলা অবশ্যই তোমাকে দেখছেন। আল্লাহ্‌ তাআলার 
পবিত্র সত্বা ও মহান গুণাবলী সম্পর্কে যখন কোন ব্যক্তির এ পর্যায়ের প্রত্যয় হাসিল হবে, 
তখনকার যাবতীয় কার্ধকলাপই সুষ্ঠু ও সুন্দর হওয়া অবশ্যস্তাবী। পূর্ববর্তী উলামায়ে 
কিরামের মধ্যে তিনটি বাক্য বিশেষ প্রচলিত ছিল, যা তাঁরা প্রায়শই একে অপরকে লিখে 
পাঠাতেন। বাক্য তিনটি স্মরণ রাখা একান্ত বান্ছনীয় ৷ তন্মধ্যে একটি হচ্ছে, যে ব্যক্তি 
আখিরাতের কাজে মগ্ন হয়, আল্লাহ্‌ তা'আলা স্বয়ং তার পার্থিব কাজগুলি অনায়াসলব্ধ 
এবং সু-সম্পন্ন করে দেন। দ্বিতীয় বাক্য হচ্ছে--_-যে ব্যক্তি তার অন্তরকে ঠিক রাখবে 
অর্থাৎ আল্লাহ্‌ ছাড়া সব কিছুকেই অন্তর হতে বের করে দিয়ে অন্তরকে একমাত্র আল্লাহ্‌ 
তা'আলার দিকে আকুষ্ট করবে, আল্লাহ্‌ তা'আলা স্বয়ং তার বাহ্যিক অবস্থা ভাল করে 


৭৫৮ তফসীরে মা'আরেফুল-কোরআন ॥ চতর্থ খণ্ড 


দেবেন। তৃতীয় বাক্য হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ্‌ তা'আলার সাথে তার সম্পর্ক ঠিক রাখবে, 
তার সাথে অন্য সকলের সম্পক আল্লাহ্‌ 971 ঠিক করে দেবেন। সেই তিনটি 


পাশা কক টিকে Ar Far er Jar A তি 


বাক্যের মূল হলো ঃ ১৮ ৮৯ এ es HS 8815 YW, 


CAA eA Ae বাগ ৫51 এটি পালি পলা A 


১১৭৮ 6৮০14) ২ ৩১০) | £ ৫৪) ১১ Jor ure ৩০৩৫ 


14 = 
ee AT ae EAT “A fae রা পে পাও পপ 
ed us ৯) ৪১ ৫৮০ ০. ৮:-+১৮৮01651 


পা ঞ পাপা ভান তা 3 


১৫) ৩৮১) ৮৯০০1 (রূহুল বয়ান, ২য় জিলদ ১৩১ পৃঃ) 


১১৬ ও ১১তম আয়াতে বত জাতিগুলির উপর আযাব নাযিল হওয়ার ৷ 
কারণ বর্ণনা করে মানুষকে তা হতে আত্মরক্ষার পথ নির্দেশ করা হয়েছে । ইরশাদ 
করেছেন ঃ “আফসোস, পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের মধ্যে দায়িত্বশীল বিবেকবান 
কিছু লোক কেন ছিল না? যারা জাতিকে ফাসাদ সৃষ্টি করা হতে বিরত রাখত, তাহলে 
তো তারা সমূলে ধ্বংস হত না। তবে মুষ্টিমেয় কিছু লোক ছিল, যারা নবী (আ)-গণের 
যথার্থভাবে অনুসরণ করেছে এবং তারা আযাব হতে নিরাপদ ছিল। অবশিষ্ট লোকেরা 
পার্থিব ভোগবিলাসে মত্ত হয়ে অপকর্মে মেতে উঠেছিল ।” | 


0 পর 
অত্র আয়াতে ০০০০০০০০০০০ 9 15321 বলা হয়েছে । 


দুটি ৯ ৪ 


289. . 
84৯3 অবশিষ্ট বস্তুকে বলে। মানুষ তার সবচেয়ে প্রিয় ও পছন্দনীয় বস্তু নিজের 


জন্য সঞ্চয় ও সংরক্ষণ করতে অভ্যস্ত । প্রয়োজনের মুহূর্তে অন্য সব জিনিস হাতছাড়া 


করেও তা ধরে রাখার চেস্টা করে। এ জন্যই বিবেক-বিবেচনা ও দৃরদর্শিতাকে 
8৪) বলা হয়। কেননা, তা সর্বাধিক প্রিয় ও মূল্যবান সম্পদ ৷ 


১১৭তম আয়াতে ইরশাদ করেছেন যে, “আপনার পালনকর্তা জনপদগুলিকে 
অন্যায়ভাবে নিপাত করেন নি এমতাবস্থায় যে, তার অধিবাসীরা সৎকর্মশীল ও আত্ম- 
সংশোধনরত ছিল।” এর অর্থ হচ্ছে, আল্লাহ তা'আলার পক্ষ হতে অন্যায় অবিচারের 
কোন আশংকা নেই। যেসব জাতিকে ধ্বংস করা হয়, তারা প্ৰকৃতপক্ষেই নিপাতযোগ্য 
অপরাধী। . 

কোন কোন তফসীরকারের মতে অন্্র আয়াতে (1 জুলুম অর্থ শিরকী এবং 


গে 


৩১০4০ : অর্থে এ সব লোক যারা কাফির-মুশরিক হওয়া সত্তেও তাঁদের লেনদেন, 


সুরা হুদ . ৭৫৯ 


আচার-ব্যবহার, নীতি-নৈতিকতা ভাল । যারা মিথ্যা কথা বলে না, ধোকাবাজি করে না, 
কারো কোন ক্ষতি করে না। সে-মতে অন্তর আয়াতের অর্থ ছচ্ছে, শুধু কাফির বা 
মুশরিক হওয়ায় দুনিয়ায় কোন জাতির উপর আল্লাহ্‌র আযাব অবতীর্ণ হয় না, যত- 
ক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের কার্ধকলাপ ও চাল-চলন দ্বারা পৃথিবীতে ফিতনা-ফাসাদ 
ও অশান্তি সৃষ্টি না করে। পূর্ববর্তী যতশুলি জাতি ধ্বংস হয়েছে তাদের বিশেষ বিশেষ 
অপকর্মই তজ্জন্য দায়ী। হযরত নূহ (আ)-র জাতি তাকে বিভিন্ন প্রকার কম্ট-ক্লেশ 
দিয়েছিল, হযরত শোয়াইব আ)-এর দেশবাসী ওজনে-পরিমাপে হেরফের করে দেশে অশান্তি 
সৃষ্টি করেছিল, হযরত লূত (আ)-এর কওম জঘন্য যৌন অপকর্মে অভ্যস্ত হয়েছিল, হযরত 
মূসা ও ঈসা (আ)-র কওমের'লোকেরা নিজেদের নবীগণের প্রতি অন্যায়-অত্যাচার করেছিল। 
তাদের এ সব কার্যকলাপই দুনিয়ায় তাদের উপর আযাব নাযিল হওয়ার মূল কারণ । শুধু 
কুফরী বা শিরকীর কারণে দুনিয়ায় আযাব আপতিত হয় না। কেননা, তার শাস্তি তো 
দোযখের আগুনে চিরকাল ভোগ করবে । এজন্যই কোন কোন আলিমের অভিমত হচ্ছে 
যে, কুফরী ও শিরকীতে লিপ্ত থাকা সত্তেও দুনিয়াতে রাজত্ব বাদশাহী করা যেতে পারে, 
কিন্তু অন্যায়-অবিচারে লিপ্ত হওয়ার পর তা বজায় থাকতে পারে না। ্‌ 


মতবিরোধ £ নিন্দনীয় ও প্রশংসনীর দিক £ ১১৮তম আয়াতে ইরশাদ করা 
হয়েছে যে, আল্লাহ তা'আলা যদি ইচ্ছা করেন তবে সকল মানুষকে ইসলাম গ্রহণে বাধ্য করতে 
পারেন । তাহলে সবাই মুসলমান হয়ে যেত, কোন মতভেদ থাকত না। কিন্ত নিগুত 
রহস্যের প্রেক্ষিতে আল্লাহ্‌ তাআলা এ দুনিয়াতে কাউকে কোন কাজের জন্য বাধ্য করবেন 
না, বরং তিনি মানুষকে অনেকটা ইখতিয়ার দান করেছেন, যার ফলে মানুষ ভালমন্দ 
পাপ-পুণ্য উভয়টাই করতে পারে । মানুষের মনমানসিকতা বিভিন্ন হওয়ার. কারণ তাদের 
মত ও পথ ভিন্ন ভিন্ন হয়েছে। ফলে সর্ব যুগেই কিছু লোক সত্য-ন্যায়ের বিরোধিতা কাছে 
আসছে। তবে ষাঁদের উপর আল্লাহ. তা'আলা খাস রহমত করেছেন অর্থাৎ ধারা সত্যিকার” 
ভাবে নবীগণের শিক্ষাকে অনুসরণ করেছেন তারা কখনো সত্য-বিছ্যুত হননি । 


আলোচ্য আয়াতে যে মতবিরোধের নিন্দা করা হয়েছে, তা হচ্ছে--নবীগণের শিক্ষা 
ও সত্য দীনের বিরোধিতা করা । পক্ষান্তরে উলামায়ে-দীন ও মুজতাহিদ আলিমগণের 
মধ্যে যে মতভেদ সাহাবায়ে কিরামের যুগ হতে চলে আসছে, তা আদৌ নিন্দনীয় এবং 
আল্লাহ্‌র রহমতের পরিপন্থী নয়। বরং তা একান্ত অবশ্যস্তাবী, সাধারণ মুসলমানদের জন্য 
কল্যাণকর এবং আল্লাহ্‌র রহমতস্বরূপ। অন্র আয়াতের পরিপ্রেক্ষিতে যারা মুজতাহিদ 
ইমাম ও ফকীহগণের মতভেদকে বিভ্রান্তিকর ও ক্ষতিকর আখ্যা দিয়েছে, তাদের উক্তি অন্তর 
আয়াতের মর্ম এবং সাহাবী ও তাবেয়ীগণের আমলের পরিপন্থী । 


ইফাবা-_-৯১-৯২-_প্র/১৪৮৪ (উ)__৫২৫০ 


হ৮েহে 2হখি্গিজি১১৮ ATLL 

7১15১ হাত 

এ ২৩৮১৮৯৫৮2৮6 ৮৮৮০ গা ভে 
পাৰত সোণ তেব £০০৬ ৬ জেদি গ৮20৬৮৮) 


